





(পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পারা) 


ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে কাছীর রে) 


অধ্যাপক মাওলানা আখতার ফারুক 
অনুদিত 





Contents 


তাফসীরে ইবনে কাছীর (তৃতীয় খণ্ড) 

ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে কাছীর (র) 
অধ্যাপক আখতার ফারূক অনুদিত 

ইসলামী প্রকাশনা প্রকল্পের আওতায় প্রকাশিত 

ইফা অনুবাদ ও সংকলন প্রকাশনা £ ৯৭ 

ইফা প্রকাশনা : ১৬৮৮/৩ 

ইফা গ্রন্থাগার : ২৯৭.১২২৭ 

ISBN : 984-06-0023-% 

প্রথম প্রকাশ 

মে ১৯৯১ 


চতুর্থ সংস্করণ (উন্নয়ন) 
মার্চ ২০১৪ 

চৈত্র ১৪২০ 

জমাদিউল আওয়াল ১৪৩৫ 


মহাপরিচালক 
সামীম মোহাম্মদ আফজাল 


প্রকাশক _ 

আবু হেনা মোস্তফা কামাল 

ইসলামিক ফাউন্ডেশন 

আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন : ৮১৮১৫৩৫ 


মুদ্রণ ও বাধাই 

মোঃ মহিউদ্দিন চৌধুরী 

প্রকল্প ব্যবস্থাপক, ইসলামিক ফাউন্ডেশন প্রেস 
আগারগাও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন : ৮১৮১৫৩৭ 

মূল্য : ৬০০.০০ (ছয় শত) টাকা 


TAFSIRE IBNE KASIR (Commentary on the Holy Quran) (Ist Volume): Written 
by Imam Abul Fidaa Ismail Ibn Kasir (Rh.) in Arabic, translated by Prof. Akhter Faroog 
into Bangla and published by Abu Hena Mustafa Kamal, Project Director, Islamic 
Publication Project, Islamic Foundation Bangladesh, Agargaon, Sher-e-Bangla Nagar, 


Dhaka-1207. Phone : 8181535 
E-mail : info @ islamicfoundation-bd.org 
Website : www.islamicfoundation-bd.org 


Price : Tk 600.00 ; US Dollar : 18.00 


মহাপরিচালকের কথা 


মহাগ্রন্থ আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর উপর অবতীর্ণ 
এক অনন্য মু'জিযাপূর্ণ আসমানী কিতাব । আরবী ভাষায় নাযিলকৃত এই মহাগ্রন্থ অত্যন্ত 
তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতময় ভাষায় মহান রাব্বুল আলামীন বিশ্ব ও বিশ্বাতীত তাবৎ জ্ঞানের 
বিশাল ভাণ্ডার বিশ্ব-মানবের সামনে উপস্থাপন করেছেন । মানুষের ইহকালীন ও পরকালীন 
জীবনসম্পৃক্ত এমন কোন বিষয় নেই, যা পবিত্র কুরআনে উল্লিখিত হয়নি ৷ বস্তুত আল- 
কুরআনই সত্য ও সঠিক পথে চলার জন্য আল্লাহপ্রদত্ত নির্দেশনা, ইসলামী জীবন ব্যবস্থার 
মূল ভিত্তি। সুতরাং পরিপূর্ণ ইসলামী জীবন গঠন করে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ্‌ 
রাব্বুল আলামীনের পূর্ণ সন্তুষ্টি অর্জন করতে হলে পবিত্র কুরআনের দিক-নির্দেশনা ও 
অন্তর্নিহিত বাণী সম্যক অনুধাবন এবং সেই মোতাবেক আমল করার কোনও বিকল্প নেই। 

পবিত্র কুরআনের ভাষা, শব্দচয়ন, বর্ণনাভঙ্গী ও বাক্য বিন্যাস চৌম্বক বৈশিষ্ট্যসম্পন্ন, 
ইঙ্গিতময় ও ব্যঞ্জনাধর্মী। তাই সাধারণের পক্ষে এর মর্মবাণী ও নির্দেশাবলী অনুধাবন করা 
সম্ভব হয়ে ওঠে না। এমনকি ইসলামী বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরাও কখনও কখনও এর 
মর্মবাণী সম্যক উপলব্ধি করতে সক্ষম হন না। এই সমস্যা ও অসুবিধার প্রেক্ষাপটেই 
পবিত্র কুরআনের বিস্তারিত ব্যাখ্যা-বিশ্লেষণ সম্বলিত তাফসীর শাস্ত্রের উদ্ভব। তাফসীর 
শান্ত্রবিদগণ মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর পবিত্র হাদীসসমূহকে মূল উপাদান হিসেবে 
গ্রহণ করে কুরআন ব্যাখ্যায় নিজ নিজ মেধা, প্রজ্ঞা ও বিশ্লেষণ দক্ষতা প্রয়োগ করেছেন 
এবং মহাগ্রন্থ আল-কুরআনের শিক্ষা ও মর্মবাণীকে সহজবোধ্য করে উপস্থাপন করেছেন। 
এভাবে বহু মুফাসসির পবিত্র কুরআনের শিক্ষাকে বিশ্বব্যাপী সহজবোধ্য করার কাজে অনন্য 
সাধারণ অবদান রেখে গেছেন । এখনও এই মহৎ প্রয়াস অব্যাহত রয়েছে । 

তাফসীর গ্রন্থের অধিকাংশ প্রণীত হয়েছে আরবী ভাষায়। ফলে বাংলাভাষী পাঠক 
সাধারণ এসব তাফসীর গ্রন্থ থেকে উপকৃত হতে পারেন নি। এদেশের সাধারণ মানুষ 
যাতে মাতৃভাষার মাধ্যমে পবিত্র কুরআনের মর্মবাণী অনুধাবন করতে পারেন, সেই লক্ষ্যে 
ইসলামিক ফাউন্ডেশন আরবী ও উর্দু প্রভৃতি ভাষায় প্রকাশিত প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য 
তাফসীর গ্রন্থসমূহ বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশের কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে 
অনেকগুলো প্রসিদ্ধ তাফসীর আমরা অনুবাদ ও প্রকাশ করেছি। 

আরবী ভাষায় রচিত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে আল্লামা ইসমাঈল ইবৃন কাছীর (র) 
প্রণীত “তাফসীরে ইব্‌ন কাছীর’ মৌলিকতা, স্বচ্ছতা, আলোচনার গভীরতা এবং 
পুঙ্খানুপুঙ্খ বিশ্রেষণ-নৈপুণ্যে ভাস্বর এক অনন্য গ্রন্থ । আল্লামা ইব্‌ন কাছীর (র) তার এই 
গ্রন্থে আল-কুরআনেরই বিভিন্ন ব্যাখ্যামূলক আয়াত এবং মহানবী (সা)-এর হাদীসের 


8 


আলোকে কুরআন-ব্যাখ্যায় স্বীয় মেধা, প্রজ্ঞা ও বিচক্ষণতাকে ব্যবহার করেছেন। এ যাবত 
প্রকাশিত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে আর কোন গ্রন্থেই তাফসীরে ইব্‌ন কাছীর-এর অনুরূপ 
এত বিপুল সংখ্যক হাদীস সন্নিবেশিত হয়নি। ফলে তীর এই গ্রন্থখানি সর্বাধিক নির্ভরযোগ্য 
তাফসীর গ্রন্থ হিসেবে মুসলিম বিশ্বে প্রসিদ্ধি অর্জন করেছে। এই গ্রন্থ সম্পর্কে আল্লামা 
সুযুতী (র) বলেছেন, 'এ ধরনের তাফসীর গ্রন্থ এর আগে কেউ রচনা করেন নি।' আল্লামা 
শাওকানী (র) এই গ্রন্থটিকে “সবেত্তিম তাফসীর গ্রন্থগুলোর অন্যতম’ বলে মন্তব্য 
করেছেন। | 

আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আমরা এই তাফসীর গ্রন্থের বাংলা 
অনুবাদের কাজ ১১ খণ্ডে সমাপ্ত করে বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করতে 
পেরেছি । অনুবাদের গুরুদায়িত্‌ পালন করেছেন প্রখ্যাত আলিম, শিক্ষাবিদ, অধ্যাপক 
আখতার ফারূক। গ্রন্থটির তৃতীয় খণ্ডের তৃতীয় সংস্করণের সকল কপি ফুরিয়ে যাওয়ায় 
এবার এর চতুর্থ সংস্করণ প্রকাশ করা হলো। 

এই অমূল্য গ্রন্থখানির অনুবাদ, সম্পাদনা এবং প্রকাশনার বিভিন্ন পর্যায়ে জড়িত থেকে 
যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই। 

মহান আল্লাহ আমাদের সকলকে এই তাফসীর গ্রন্থের মাধ্যমে ভালোভাবে কুরআন 
বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দিন। আমীন! 


সামীম মোহাম্মদ আফজাল 
মহাপরিচালক 
ইসলামিক ফাউন্ডেশন 


প্রকাশকের কথা 


আল্লাহ্‌ রাব্বুল আলামীনের অপার অনুগ্রহে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আরবী 
ভাষায় প্রণীত বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ “তাফসীরে ইবৃন কাছীর'-এর সকল খণ্ডের অনুবাদ 
বাংলা ভাষায় প্রকাশ করতে সক্ষম হয়েছে। এ জন্য পরম করুণাময় আল্লাহ্‌ তা'আলার 
দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। তাফসীর হলো পবিত্র কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ। 
সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা)-এর প্রতি অবতীর্ণ আল-কুরআনের সুগভীর 
মর্মার্থ, অনুপম শিক্ষা, ভাব-ব্যঞ্জনাময় সাংকেতিক তথ্যাবলী এবং নির্দেশসমূহ সাধারণের 
বোধগম্য করার লক্ষ্যে যুগে যুগে প্রাজ্ঞ তাফসীরবিদগণ অসামান্য পরিশ্রম করে গেছেন । 
তাদের সেই শ্রমের ফলস্বরূপ আরবীসহ অন্যান্য ভাষায় বহু সংখ্যক তাফসীর গ্রন্থ রচিত 
হয়েছে। এসব তাফসীর গ্রন্থ বিদেশী ভাষায় রচিত হওয়ার কারণে বাংলাভাষী-পাঠকদের 
পক্ষে কুরআনের যথার্থ শিক্ষা ও মর্মবাণী অনুধাবন করা অত্যন্ত দুরূহ। এই সমস্যা 
নিরসনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বিদেশী ভাষায় রচিত প্রসিদ্ধ গ্রন্থসমূহ অনুবাদ ও 
প্রকাশের যে প্রয়াস অব্যাহত রেখেছে, এই গ্রন্থটি তার অন্যতম । 
"আল্লামা ইবৃন কাছীর (র), প্রণীত এই অনুপম গ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য এই যে, 
তাফসীরকার পুরোপুরি নির্ভরযোগ্য নয় এমন সনদ ও ব্যাখ্যা-বিশ্লেষণ পরিহার করে পবিত্র 
কুরআনের ব্যাখ্যা করেছেন। শুধু পবিত্র কুরআনের বিশ্লেষণধর্মী আয়াত এবং হাদীসের 
সুস্পষ্ট দিক-নির্দেশনা অবলম্বন করার কারণে আল্লামা ইব্‌ন কাছীরের এ গ্রন্থটি অর্জন 
করেছে সর্বাধিক নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থের মর্যাদা এবং বিশ্বজোড়া খ্যাতি ৷ 

বিশিষ্ট আলিম, অনুবাদক ও শিক্ষাবিদ অধ্যাপক আখতার ফারূক অনুদিত এই মূল্যবান 
গ্রন্থটি ইতিমধ্যেই পাঠকসমাজে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে । গ্রন্থটির প্রথম খণ্ডের তিনটি 
ংস্করণ ফুরিয়ে যাওয়ায় এবার এর চতুর্থ সংস্করণ পাঠকদের সুবিধার্থে রয়্যাল সাইজে 
প্রকাশ করা হলো। 

আমরা গ্রন্থের নির্ভলভাবে প্রকাশের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। এতদসত্ত্বেও যদি 
কোন ভুল-ক্রটি কারও চোখে ধরা পড়ে, অনুগ্রহপূর্বক আমাদের জানালে পরবর্তী সংস্করণে 
তা সংশোধনের ব্যবস্থা নেয়া হবে। 

মহান আল্লাহ আমাদের এই নেক প্রচেষ্টা কবুল করুন| আমীন! 


আবু হেনা মোস্তফা কামাল 
প্রকল্প পরিচালক 

ইসলামী প্রকাশনা কার্যক্রম 
ইসলামিক ফাউন্ডেশন 


Contents 


গ্রন্থকার পরিচিতি 


কারশী আল-বাসরী রে) ৭০০ হিজরী মুতাবিক ১৩০০ খ্রিস্টাব্দে সিরিয়ার বসরা শহরে এক 
সন্ত্ান্ত শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তাহার পিতা শায়খ আবূ হাফস শিহাবুদ্দীন উমর 
(র) সেখানকার খতীবে আযম পদে অধিষ্ঠিত ছিলেন। তাহার জ্যেষ্ঠ ভ্রাতা শায়খ আবদুল 
ওহাব (র) সমসাময়িককালে একজন খ্যাতনামা আলিম, হাদীসবেত্তা ও তাফসীরকার ছিলেন । 
তাহার দুই পুত্র যয়নুদ্দীন ও বদরুদ্দীন সেই যুগের প্রখ্যাত হাদীসবেত্তা ছিলেন । মোট কথা, 
তাহার গোটা পরিবারই ছিল সেকালের জ্ঞান-জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক স্বরূপ । 

মাত্র তিন বৎসর বয়সে ৭০৩ হিজরীতে তিনি পিতৃহারা হন। তখন তাহার অগ্রজ শায়খ 
আবদুল ওহাব তাহার অভিভাবকের দায়িত্বে অধিষ্ঠিত হন। ৭০৬ হিজরীতে তাহার অগ্রজের 
সহিত বিদ্যার্জনের জন্য তিনি তৎকালীন শ্রেষ্ঠতম শিক্ষাকেন্্র বাগদাদে উপনীত হন। তাহার 
প্রাথমিক শিক্ষাপর্ব জ্যেষ্ঠ ভ্রাতা শায়খ আবদুল ওহাবের কাছেই সম্পন্ন হয়। অতঃপর .তিনি 
শায়খ বুরহানুদ্দীন ইব্‌ন আবদুর রহমান ফাযারী ও শায়খ কামালুদ্দীন ইব্‌ন কাষী শাহবার কাছে 
ফিকহশান্ত্র অধ্যয়ন সমাপ্ত করেন। ইত্যবসরে তিনি শায়খ আবু ইসহাক সিরাজীর 'আত-তাম্বীহ 
ফী ফুরূইশ-শাফিঈয়া' ও আল্লামা ইব্‌ন হাজিব মালিকীর “মুখতাসার' নামক গ্রন্থদ্বয় আদ্যোপান্ত 
কণ্ঠস্থ করেন। ইহা হইতেই তাহার অসাধারণ স্মৃতিশক্তির পরিচয় পাওয়া যায়। 
কাছে তিনি হাদীসশাস্ত্র অধ্যয়ন করেন। হাদীসশান্ত্রে তাহার অন্যান্য ওস্তাদ হইতেছেন £ 
যাহবী ও আল্লামা ইমাদুদ্দীন মুহাম্মদ ইবনুস্‌ সিরাজী ৷ তন্মধ্যে তিনি সর্বাধিক শিক্ষালাভ করেন 
আবদুর রহমান মিযবী আশ-শাফিঈ (র) হইতে । পরবর্তীকালে তীহারই কন্যার সহিত তিনি 
পরিণয়সূত্রে আবদ্ধ হন। অতঃপর বেশ কিছুকাল তিনি শ্বশুরের সান্নিধ্যে থাকিয়া তাহার রচিত 
“তাহযীবুল কামাল’ ও অন্যান্য হাদীস সংকলন অত্যন্ত নিষ্ঠার সহিত গভীরভাবে অধ্যয়ন 
করেন । ফলে হাদীসশান্ত্রের প্রতিটি ক্ষেত্রে তাহার অগাধ পাণ্ডিত্য অর্জিত হয়। 

শায়খুল ইসলাম ইমাম ইব্‌ন তায়মিয়া (র)-এর সান্লিধ্যেও তিনি বেশ কিছুকাল অধ্যয়নরত 
ছিলেন। তাহার নিকট তিনি বিভিন্ন জ্ঞানে ব্যুৎপত্তি অর্জন করেন। তাহা ছাড়া মিসরের ইমাম 
আবুল ফাতাহ দাবুসী, ইমাম আলী ওয়ানী ও ইমাম ইউসুফ খুতনী তাহাকে মুহাদ্দিস হিসাবে 
স্বীকৃতি দান পূর্বক হাদীসশান্ত্র অধ্যাপনার অনুমতি প্রদান করেন। 


Contents 


৭ 


মোটকথা, মুসলিম জাহানের তৎকালীন সেরা মুহাদ্দিস, মুফাসসির ও ফকীহবৃন্দের নিকট 
হতে বিপুল অনুসন্ধিৎসা ও একান্তিক নিষ্ঠার সহিত জ্ঞানার্জনের মাধ্যমে তিনি নিজকে সমগ্র 
মুসলিম জাহানের অপ্রতিদ্বন্্বী ইমামের গৌরবময় আসনে অধিষ্ঠিত করেন। হাদীস, তাফসীর, 
ফিকহ ছাড়াও তিনি আরবী ভাষা-সাহিত্য ও ইসলামের ইতিহাসে অশেষ দক্ষতা অর্জন করেন। 
এক কথায় উপরোক্ত পীচটি বিষয়ে সমানে পারদর্শিতার ক্ষেত্রে তাহার সমকক্ষ ব্যক্তিত্‌ খুবই 
বিরল। হাদীসশান্ত্রে তো তিনি 'হাফিযুল হাদীস'-এর মর্যাদায় ভূষিত হইয়াছিলেন.। তেমনি 
আরবী ভাষায় তিনি ছিলেন একজন খ্যাতিমান কবি । 

ইমাম ইব্‌ন কাছীর সম্পর্কে বিভিন্ন মনীষী অত্যন্ত উঁচু ধারণা পোষণ করিতেন । তাহাদের 
কয়েকজনের অভিমত নিঙ্গে প্রদত্ত হইল। , 

আল্লামা হাফিয জালালুদ্দীন সুযুতী বলেন £ 

৪৮৪০৪৮৬০১৭০ দিল তহবিল লরি 
ব্যুৎপত্তি ও অশেষ পারদর্শিতা অর্জন করেন।” 

ত্য ইতিহাসকার আল্লামা আবুল মাহাসীন জানামুীন ইউসুফ বলেন $ 

“হাদীস, তাফসীর, ফিকহ, আরবী ভাষা ও আরবী সাহিত্যে তাহার অসাধারণ 
পাণ্ডিত্য ছিল।” 

হাফিয আবুল মাহাসিন হুসায়নী দামেশকী বলেন £ 

“ফিকহশান্ত্র, তাফসীর, সাহিরা ও ব্যাররনে Ao গার করেন ও 
হাদীস শাস্ত্রের 'রিজাল' ও. ইলাল' প্রসঙ্গে তাহার অন্তর্দৃষ্টি ছিল অত্যন্ত সুতীক্ষ্ম ও সুগভীর ।” 

হাফিয যয়নুদ্দীন ইরাকী বলেন £ 

হাদীসের ‘মতন’ ও ইতিহাসশাস্ত্রে সবচাইতে প্রজ্ঞাবান ব্যক্তি হইলেন ইমাম 
ইব্‌ন কাছীর ৷” 

শায়খ মুহাম্মদ আবদুর রাযযাক হামযা বলেন ঃ 

“ইমাম ইব্‌ন কাছীর সমগ্র জীবনব্যাপী জ্ঞান সাধনায় নিয়োজিত ছিলেন। এই জ্ঞানার্জন ও 
গ্রন্থ প্রণয়নে তিনি প্রচুর পরিশ্রম ব্যয় করেন ।” 

হাফিয শামসুদ্দীন যাহাবী বলেন ৪. 

“ইমাম ইব্‌ন কাছীর একাধারে খ্যাতনামা মুফতী, মুহাদ্দিস, ফিকহশান্্রবিদ, তাফসীর ও 
বিজ্ঞানশান্ত্রে পারদর্শী ব্যক্তি ছিলেন । হাদীসের মতন সম্পর্কে তাহার জ্ঞান ছিল অপরিমেয় ৷” 

হাফিয হুসায়নী বলেন ঃ 

“তিনি হাদীসের অনন্য হাফিয, প্রখ্যাত ইমাম, অসাধারণ বাগ্ী "ও বহুমুখী প্রতিভার 
অধিকারী ছিলেন ।” 

আল্লামা শায়খ ইবনুল ইমাদ হাম্বলী বলেন ঃ 

“ইমাম ইব্‌ন কাছীর হাদীসের শ্রেষ্ঠতম হাফিয ছিলেন।” 

হাফিয ইব্‌ন হুজায়ী বলেন ঃ 

“আমাদের জ্ঞাত মুহাদ্দিসকুলের মধ্যে তিনি হাদীসের মতন ম্মৃতিস্থকরণে, রিজাল 
শান্ত্রজ্ঞানে ও হাদীসের শুদ্ধাশুদ্ধি নিরূপণে সর্বাধিক বিজ্ঞ ও অভিজ্ঞ ছিলেন।” 


Contents 


৮ 


“আল্লামা হাফিয ইব্‌ন কাছীর ছিলেন মুহাদ্দিসগণের জরসাস্থল, ইতিহাসকারদের অবলম্বন 

ও তাফসীরকারদের গৌরবোন্নত পতাকা ।” 

'_ হাফিয ইব্‌ন হাজার আসকালানী বলেন £ 

“হাদীসের মতন ও রিজালশাস্ত্রের পঠন ও অধ্যয়নে তিনি অহর্নিশ মশগুল থাকিতেন। 
তাহার উপস্থিত বুদ্ধি ও স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল। তদুপরি তিনি ছিলেন অত্যন্ত 
রসিকতাপ্রিয় ব্যক্তি । জীবদ্দশায়ই তাহার গ্রস্থ্রাজি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ।” 

মোটকথা, ইমাম ইব্‌ন কাছীর গ্রন্থ রচনা, অধ্যাপনা ও ফতওয়া প্রদানের মহান দায়িতে 
তাহার সমগ্র জীবন নিয়োজিত করেন। তাহার মহামান্য ওস্তাদ আল্লামা হাফিয শামসুদ্দীন 
যাহাবীর ইন্তিকালের পর তিনি দামেশকের শ্রেষ্ঠ শিক্ষায়তনদ্বয়ে একই সঙ্গে হাদীস অধ্যাপনার 
দায়িত্‌ পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত পরহেযগার ও ইবাদতগুযার ছিলেন। 
ঘন্টার পর ঘন্টা ধরিয়া তিনি সালাত, তিলাওয়াত ও যিকির-আযকারে মশগুল থাকিতেন। 
তাহা ছাড়া তিনি ছিলেন সদা প্রফুল্ল, সদালাপী ও সচ্চরিত্র ব্যক্তি । আলাপ-আলোচনায় তিনি 
মূল্যবান রসালো উপমা ব্যবহার করিতেন। হাফিয ইব্‌ন হাজার আসকালানী তাহাকে উত্তম 
রসিক’ বলিয়া আখ্যায়িত করেন । 

আল্লামা ইমাম ইব্‌ন তায়মিয়ার শাগরিদ হওয়ায় এবং দীর্ঘদিনের সান্নিধ্যের কারণে ইমাম 
ইব্‌ন কাছীর মাসআলা-মাসাইলের ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রে তাহারই অনুসারী ছিলেন। 
এমনকি তালাকের মাসআলায়ও তিনি তাহার অনুসারী হন। ফলে তাহাকেও ভীষণ বিপদ ও 
কঠিন নির্যাতনের শিকার হইতে হয়। 

অপরিসীম অধ্যয়নের কারণে শেষ বয়সে তিনি অন্ধ হইয়া পড়েন। অতঃপর ৭৭৪ হিজরী 
মুতাবিক ১৩৭২ খ্রিস্টাব্দের ২৬ শে শাবান, বৃহস্পতিবার তিনি ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি 
ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তাহার মৃত্যুর পর তাহার সুযোগ্য দুই পুত্র যথাক্রমে যয়নুদ্দীন আবদুর রহমান আল- 
কারশী ও বদরুদ্দীন আবুল বাকা মুহাম্মাদ আল-কারশী জ্ঞানের ক্ষেত্রে মুসলিম জাহানে যথেষ্ট 
নিম্নে প্রদত্ত হইল ঃ . 

১. আত-তাকমিলাতু ফী মা"রিফাতিস-সিকাতি ওয়ায-যুআফা ওয়াল-মাজাহিল ঃ ইহা 
রিজালশান্ত্রের (বর্ণনাকারী-বিশ্লেষণ) একখানি নির্ভরযোগ্য গ্রন্থ ৷ গ্রন্থখানি পাচ খণ্ডে সমাপ্ত 
হইয়াছে। এই গ্রন্থে আবদুর রহমান মিযযীর “তাহযীবুল কামাল’ ও শামসুদ্দীন যাহাবীর 
“মীযানুল ই“তিদাল" গ্রন্থের সমন্বয় ঘটিয়াছে। 

২. আল হাদ্য়্যু ওয়াস-সুনানু ফী আহাদীসিল মাসানীদে ওয়াস-সুনান ঃ গ্রন্থখানি 
“জামিউল মাসনীদ' নামে খ্যাত। এই গ্রন্থে মুসনাদে আহমদ ইব্‌ন হাম্বল, মুসনাদে বাযযার, 
মুসনাদে আবু ইয়ালা, মুসনাদে ইব্‌ন আবি শায়বা ও সিহাহ সিত্তার রিওয়ায়াতসমূহ বিভিন্ন 
অধ্যায়ে ও পরিচ্ছেদে সুন্দরভাবে বিন্যস্ত করা হইয়াছে । 

৩. মানাকিবুশ শাফিঈ $ এই গ্রন্থে ইমাম শাফিঈ (র)-এর জীবনালেখ্য ও কর্মধারা 
বর্ণিত হইয়াছে। 


Contents 


» 


৪. তাখরীজু আহাদীসি আদিল্লাতিত-তাম্বীহ; 

৫. তাখরীজু আহাদীসে মুখতাসার ইবনিল হাজিব: 

৬. শারহু সহীহিল বুখারী $ বুখারী শরীফের এই ভাষ্য তিনি অসমাপ্ত রাখিয়া যান। 
ইহাতে শুধু প্রথমাংশের ভাষ্য বিদ্যমান । 

৭. আল-আহকামুল-কাবীর £ অনুশাসন সম্পর্কিত হাদীসগুলির বিশদ আলোচনা সম্বলিত 
এই গ্রন্থটিও “কিতাবুল হজ্জ' পর্যন্ত লেখার পর অসমাপ্ত থাকিয়া যায় । 

৮. ইখতিসারু উলুমিল হাদীস £ ইহা আল্লামা ইবনুস-সালাহ রচিত 'উলৃমুল হাদীস’ 
নামক উসূলে হাদীস গ্রন্থের সংক্ষিপ্তসার। ইহার সহিত গ্রন্থকার অনেক মূল্যবান জ্ঞাতব্য 
বিষয় সংযোজন করার ফলে দেশ-বিদেশে ইহার অশেষ জনপ্রিয়তা সৃষ্টি হয়। ইহার পৃষ্ঠা 
সংখ্যা ১৫২। 

৯. মুসনাদুশ শায়খায়ন ৪ ইহাতে হযরত আবু বকর (রা) ও হযরত উমর (রা) হইতে 
বর্ণিত হাদীসসমূহ সংকলিত হইয়াছে। 

১০. আস-সীরাতুন নাবৃবিয়াহ £ ইহা রাসূল (সা)-এর একটি বৃহদায়তন জীবনালেখ্য। 

১১. আল-ফাসলু ফী ইখতিসারি সীরাতির-রাসূল ঃ ইহা রাসূলুল্লাহ (সা)- এর সংক্ষিপ্ত 
জীবনালেখ্য । 

১২. কিতাবুল মুকাদ্দিম্মুত । 

১৩. মুখতাসার কিতাবুল মাদখাল লি ইমাম বায়হাকী ৪ ইহা ইমাম বায়হাকীর ‘কিতাবুল 
মাদখাল'-এর সংক্ষিপ্তসার। 

১৪. রিসালাতুল ইজতিহাদ ফী তালাবিল জিহাদ ঃ খ্রিস্টানদের আয়াস দুর্গ অবরোধের 
সময়ে জিহাদ সম্পর্কিত এই গ্রন্থটি তিনি লিপিবদ্ধ করেন। 

১৫. রিসালা ফী ফাযাইলিল কুরআন £ ইহা তাফসীর ইব্‌ন কাছীরের পরিশিষ্ট হিসাবে 
লিখিত হইয়াছে। 

১৬. মুসনাদে ইমাম আহমদ ইব্ন হাম্বল £ ইহাতে বর্ণমালার ক্রম অনুসারে ইমাম 
আহমদ ইবৃন হাম্বলের বিখ্যাত মুসনাদ সংকলনের হাদীসসমূহ বিন্যস্ত করা হইয়াছে। পরস্তু 
ইমাম তাবারানীর ‘মুজাম' ও আবূ ইয়ালার “মুসনাদ'-এর হাদীসগুলিও ইহাতে সংযোজিত 
হইয়াছে। 

১৭. আল-বিদায়া ওয়ান-নিহায়া ৪ এই ইতিহাস গ্রন্থটি ইমাম ইব্‌ন কাছীরের অত্যন্ত 
জনপ্রিয় এক অমর সৃষ্টি । ইহাতে সৃষ্টির শুরু হইতে ঘটিত ও ঘটিতব্য সকল ঘটনা সবিস্তারে 
বর্ণিত হইয়াছে। প্রথমে অতীতের নবী-রাসূল ও উম্মতসমূহের বর্ণনা এবং পরে রাসূলুল্লাহ 
(সা)-এর জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ হইয়াছে । অবশেষে খুলাফায়ে রাশেদীন হইতে তাহার 
সমসাময়িক কাল পর্যন্ত বিভিন্ন এতিহাসিক তত্ত্ব ও তথ্য সবিস্তারে বর্ণিত হইয়াছে । পরিশেষে 
বিবৃত হইয়াছে। বিশেষত ইহার সীরাতুন্নবী অধ্যায়টি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপিত 
হইয়াছে। 

১৮. তাফসীরুল কুরআনিল কারীম £ ইহাই তাফসীরে ইব্‌ন কাছীর’ নামে খ্যাত । 


Contents 


সবিনয় নিবেদন 


অশেষ প্রশংসা সেই রাহমানুর রাহীমের, যিনি কলমের সাহায্যে আমাদিগকে শিখাইলেন 
আর অজানাকে জানাইয়া আঁধারপুরী হইতে আলোর জগতে পৌছাইয়া দিলেন। অজস্র দরূদ ও 
সালাম সেই মহান রাসূল (সা) ও তাহার আল-আসহাবের উপর, যাহার হিদায়াত ও 
শাফা‘আত আমাদের ইহ ও পরকালের নাজাতের একমাত্র পূর্বশর্ত । ওগো পরওয়ারদিগার! 
আমার কাজকে সহজ কর আর তাহা সুসম্পন্ন করার তাওফীক দান কর । 

সবেমাত্র তাফসীরে ইবনে কাছীরের বংগানুবাদের তৃতীয় খণ্ড প্রকাশিত হইল। এখনও 
পাড়ি বহু দূর। আল্লাহই তাওফীক দিবার মালিক। তৃতীয় খণ্ডে আমি পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম 
সহজতর হয় ও এতদ্দেশের পঠন-পাঠন ও বিভাজনে এই পন্থাই সাধারণত অনুসৃত হয় বলিয়া 
আমি উহা করিয়াছি । আশা করি পাঠকবর্গও ইহা পসন্দ করিবেন। 

তৃতীয় খণ্ডের এই প্রথম সংক্করণটি সম্পূর্ণ নির্ভুল ও নিখুঁত করার ইচ্ছা থাকা সত্ত্বেও মুদ্রণ 
প্রমাদের ভূত এড়ানো গেল না বলিয়া আমি দুঃখিত । আশা করি, ইনশাআল্লাহ দ্বিতীয় সংস্করণে 
এইসব ক্রটি-বিচ্যুতি সংশোধিত হইবে । এতবড় গ্রন্থের প্রথম সংস্করণের "এই তাড়াহুড়াজনিত 
রহিয়াছে। 

এই বিরাট অনুবাদকার্ধে আমি যাহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা পাইয়াছি তাহা 
কৃতজ্ঞতায় সহিত স্মরণ করিতেছি। তেমনি ইহার প্রকাশনাসংশ্রিষ্ট বিভিন্ন সহযোগিতার জন্য 
অনুবাদ বিভাগের পরিচালক অধ্যাপক হাসান আবদুল কাইয়ুম ও সহকারী পরিচালক জনাব 
আবদুস সামাদের কাছে আমি বিশেষভাবে খণী। আল্লাহ পাক তাহাদের সকলের ইহ ও 
পরকালীন জাযা দান করুন, ইহাই আমার একান্তিক প্রার্থনা । 

পরিশেষে আমি এতটুকুই বলিতে চাই, এই গ্রন্থের যাহা কিছু কৃতিতৃ, তাহার সবটুকু 
প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের প্রাপ্য আর যাহা কিছু অকৃতিত তাহার সবটুকু নিন্দার 
একমাত্র প্রাপক আমিই । এই অধম বান্দার পারলৌকিক মুক্তির জন্য আল্লাহ গাফুরুর রহীম এই 
ত যার মিনি বালির রাড বরিসা। আমীন-ইয়া 
রাববাল আলামীন! 


২৭ নভেম্বর, ১৯৯১ আহকার 


Contents 


সূচিপত্র 


যাহাদের সহিত বিবাহ বৈধ 

হারাম উপার্জন ও হালাল উপার্জন 

কবীরা গুনাহ বর্জনে সগীরা গুনাহ মাফের আশ্বাস 
নারীর উপর পুরুষের মর্যাদা 
মাতাপিতা সহ সকলের প্রতি সদ্্যবহার 
কৃপণতার নিন্দা ও দান-খয়রাতের প্রশং 
মহানবী (সা) অন্যান্য উম্মাতের সাক্ষী 
তায়াম্মুমের শরীআতসম্মত বিধান 
তায়াম্মুম বৈধ হওয়ার কারণ 

শিরক ব্যতীত সকল পাপ ক্ষমার যোগ্য 
ইবরাহীম (আ)-এর বংশধরের প্রতি আল্লাহ্‌র অনুগ্রহ 
আমানতদারী ও ইনসাফ কায়েমের নির্দেশ 
আল্লাহ, রাসূল ও খলীফার আনুগত্য ফরয 
মতবিরোধের সমাধান কুরআন সুন্নাহ দিবে 
আল্লাহ্‌-রাসুলের অনুগতদের স্তর 

কুরআন নিয়া গবেষণার আহ্বান 

সালাম প্রদান প্রসঙ্গ 
ইসলামে সন্ধি ও মৈত্রী চুক্তি 
অনিচ্ছাকৃত হত্যার কাফফারা 

মুজাহিদ ও অমুজাহিদের পার্থক্য 
হিজরতের প্রেরণা 

কসর নামাযের বিধান 

সালাতুল খাওফের বিধান 


২১ 
৩৯ 
৪১ 
৬৮ 
৭৮ 
৮৬ 
৮৯ 
৯৮ 
১১৯ 
১২৪ 
১৪২ 


১৫১ 
১৬১ 
১৬১ 
১৬৭ 


১৮৯ 
১৯৩ 
২০০ 
২০৫ 
২২০ 
২২৪ 
২২৯ 
২৩৬ 
২৪৩ 


Contents 


১২ 


সালাত ও যিকরের নির্ধারিত সময় 

তওবার গুরুত্ব 

শয়তানের ঘোষণা 

দাম্পত্য সম্পর্কের বিধি-বিধান 

নিজের বিরুদ্ধে হইলেও সত্য সাক্ষ্য দিতে হইবে 
কাফির-মুনাফিকের সংসর্গ বর্জন অপরিহার্য 
মযলুমের মন্দ বলার অধিকার 
আল্লাহ্‌ ও রাসূলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারীরা কাফির 
ইয়াহুদীদের অভিশপ্ত হওয়ার কারণসমূহ 

ঈসা আ)-কে শুলী দেওয়া হয় নাই 

ঈসা (আ)-এর অবতরণের হাদীসসমূহ 
রাসূলগণের সংখ্যা ও নাম 

ত্রিত্বাদের নিন্দা 

কালালার মাসআলা 

প্রতিশ্রুতির গুরুতৃ 


নিরাপত্তা প্রদত্ত মুশরিক ভিন্ন যে কোন মুশরিক হত্যা বৈধ 


মৃত জীব হারাম হওয়া 

আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম-এর তাৎপর্য 
আহলে কিতাবের খানাপিনা বৈধ 

উযু ও তায়াম্মমের আহকাম 

পদদ্ধয় ধৌত করা ফরয 

হাবীল ও কাবীলের বৃত্তান্ত 

নরহত্যা হারাম 

ডাকাত ও হাইজ্যাকারের দণ্ডবিধি 


চৌরযবৃত্তির শাস্তি 


২৫২ 
২৬০ 
২৬৫ 
২৬৯ 
২৯৮ 
৩০১ 
৩১৭ 
৩২০ 
৩২২ 
৩২৫ 
৩৩০ 
৩৬৯ 
৩৮১ 
৩৮৪ 
৩৯৪ 
৪০৩ 
8০৫ 
৪০৬ 
8১১ 
৪১৯ 
৪২৩ 
৪৩২ 
৪৩৩ 
880 
৪৪৬ 
8৫৪ 
৪৬৬ 
৪৯৭ 
৫১২ 
৫১৬ 
৩৪ 


Contents 


১৩ 


তাওরাতেও প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড ছিল 
কুরআন অনুসারে শাসন না করা কুফর 
বিভিন্ন অপরাধের দণ্ডবিধি 

অন্য জাতির রচিত বিধি-বিধান গ্রহণ অবৈধ 
মুমিনের বৈশিষ্ট্যাবলী 

রাসূলের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিয়াছেন : 
বনী ইসরাঈলগণ নবীদের অভিশপ্ত জাতি 
মুমিনদের কঠোর শত্রু ইয়াহুদী ও মুশরিক 
ইসলামে 'বৈরাগ্য অবৈধ 

মদ, জুয়া, আনসাব ও আযলাম হারাম - 
মদ হারামের হাদীসসমূহ 
মুহরিমের জন্য শিকার অবৈধ 

সমুদ্রের শিকার বৈধ করা হইয়াছে 
অপ্রয়োজনীয় প্রশ্ন নিষিদ্ধ 

বাহীরা, সায়েবা, ওসীলা ও হাম-এর পরিচয় 
ওসীয়াতের সাক্ষ্য প্রদান 

জ্ঞানের ব্যাপার আল্লাহর হাতে সোপর্দ করা 
ঈসা (আ)-কে প্রদত্ত নিআমতরাজি 

খাঞ্চা অবতরণ 

আল্লাহর প্রশ্নের জবাবে ঈসা (আ) 

উম্মতে মুহাম্মদীর প্রতি সুসং 

সুরা আনআমের ফযীলত 

মঙ্গলামঙ্গল আল্লাহর হাতে 
প্রাণীজগতে সর্বপ্রথম বিলুপ্ত হইবে টিডিড 


৫৪২ 
৫৪২ 
৫৫৪ 
৫৬১ 
৫৭০ 
৫৭৫ 
৫৯৬ 
৫৯৭ 
৬০৬ 
৬২০ 
৬২০ 
৬২৭ 
৬৪০ 
৬৪৩ 
৬৫৫ 
৬৫৫ 
৬৬৬ 
৬৭৪ 
৬৮২ 
৬৯২ 
৭০৭ 
৭০৩ 
৭০৬ 
৭১৭ 
৭২২ 
৭২৩ 
৭২৫ 
৭৩৫ 
৭৩৭ 
৭৫৬ 
৭৫৮ 


Contents 


১৪ 


গুনাহগার মুমিনের জন্য সুসংবাদ 
সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ্‌র 

ছোট মৃত্যু ও বড় মৃত্যু 

সংশ্লিষ্ট হাদীসসমূহ 
শিংগায় ফু প্রদান প্রসঙ্গ 

আল্লাহ ব্যতীত কেহ গায়েব জানে না 
ইবরাহীম (আ)-এর শিরকবিরোধী যুক্তি 
নবুওয়াত ইবরাহীম (আ)-এর বংশধরের প্রাপ্য 
মুমিনের বৈশিষ্ট্য সালাতের সংরক্ষণ 
আল্লাহ দৃষ্টির অগম্য 

কুরআন ধারণ ও অনুসরণের নির্দেশ 
কাফির-মুনাফিকের শপথ অবিশ্বাস্য 


৭৬১ 
৭৬৪ 
৭৭৩. 
৭৭৮ 
৭৮০ 
৭৮২ 
৭৮৫ 
৭৯৯ 
৭৯৯ 
৮৯২ 
৮২২ 


৮৫৫ 
৮৬০ 


Contents 


যার দু'আ ও অনুমোদন এই গ্রন্থের প্রাণপ্রবাহ, 
সেই মরহুম শায়খ হযরত হাফেজ্জী হুযূরের 
মাগফিরাত কামনায় নিবেদিত । | 


Contents 





*৩/ ও 


প্রথম অধ্যায় 
পঞ্চম পারা 


Contents 


২৪-১৭৬ আয়াত, মাদানী 
FAA Hs 


৪৮5০ ৩6 4 কপির EMG LANG (OYE) 
52 2 2 (পির ’ Lo ew 5 Aad 1242422 3 / 1 পীর Al 
রুল ১৮১০৯-২4 ৩:১০ ০৯2 SBS 

1 ৫৯ be + ৫৭৫ 2 id 
৬৩ 2 ৃ ys C3 7 S522 Sex si 
০6৫: ৩৪৪ ১5০ 06414 ৮০52১) 


২৪. Mate Ue Ck CLUDE cSt HONG a OE C0 UU CEO RE HENCE 
জন্য নিষিদ্ধ; তোমাদের জন্য ইহা আল্লাহর বিধান । উল্লিখিত নারীগণ ব্যতীত অন্য নারীকে 
অর্থব্যয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করিতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হইল; অবৈধ যৌন 
সম্পর্কের জন্য নহে। তাহাদের মধ্যে যাহাদিগকে তোমরা সম্ভোগ করিয়াছ, তাহাদের 
নির্ধারিত মাহর প্রদান করিবে । মাহর নির্ধারণের পর কোন ব্যাপারে তোমরা পরস্পর সম্মত 
হইলে তাহাতে (তোমাদের কোন দোষ নাই । আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ।” 

তাফসীর £ আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

1৫521 541515%1 4০৮এ। ০০ ০০৯১] sll, 

‘আর নারীদের মধ্যে সকল সধবা স্ত্রীলোক তোমাদের জন্য নিষিদ্ধ । কিন্তু তোমাদের দক্ষিণ 
হস্ত যাহাদের মালিক হইয়া যায়, তাহাদের ব্যতীত ।' 

অর্থাৎ তোমাদের জন্য সকল বিবাহিতা নারীকে হারাম করা হইয়াছে। একমাত্র সেই দাসী 
ব্যতীত যে সকল কুমারী দাসীদের তোমরা অধিকারী হইয়াছ। তাহাদের সঙ্গে সংগম করা বৈধ । 

শানে নুযূল £ আবূ সাঈদ খুদরী (রা) হইতে ইমাম আহমদ (র)......আবু সাঈদ খুদরী (রা) 
বলেন £ বনু আওতাস গোত্রের এক স্ত্রীলোক দাসী হইয়া আমার অধিকারে আসে । তাহার স্বামী 


Contents 


২২ তাফসীরে ইব্‌ন কাছীর ' 


ছিল। তাহার স্বামী থাকায় তাহার সহিত সহবাস করিতে আমি ইতস্তত করিতেছিলাম। আমি 
গিয়া রাসূলুল্লাহ সে)-কে ঘটনাটি বলিলাম । অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল 
করেন £ 


9 & ০ 3 


টিহিরারারা কারের NR SST 
সকল বিবাহিতা নারী তোমাদের জন্য নিষিদ্ধ ।' 

অতঃপর এই আয়াতের ভাষ্য অনুযায়ী আমি তাহার সঙ্গে যৌন সম্পর্কে প্রবৃত্ত হই। 

আবদুর রাযযাক.....আবু সাঈদ খুদরী (রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। অন্য সূত্রে আবু 
সাঈদ খুদরী (রা) হইতে আবূ আলকামা ও তাহার নিকট হইতে আবূ খলীল বর্ণনা করিয়াছেন। 

অন্য সূত্রে আবু খলীল...... আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহমদ (র)...... আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু সাঈদ খুদরী 
(রা) বলেন ঃ রাসুলুল্লাহ (স)-এর সাহাবীরা আওতাসের দিন বহু দাসীর অধিকারী হন। এই 
সকল নারীর স্বামীরা ছিল মুশরিক । সাহাবারা এই সকল দাসীর স্বামী রহিয়াছে বলিয়া তাহাদের 
বর রিকি HN FECES AUG পারার নাট ররর টার 
নাযিল হয়। 

নাসাঈ, আবূ দাউদ এবং মুসলিম...... নদ ইবন ভার বরবাদ কারের 
করিয়াছেন। তবে মুসলিম ও শু‘বা কিছুটা বেশি বলিয়াছেন । কাতাদার সনদে হাম্মাম ইব্‌ন 
ইয়াহিয়ার সূত্রে তিরমিযীও ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) বলেন, হাদীসটি উত্তম বটে, 
তবে কাতাদা হইতে হাম্মামের রিওয়ায়াত ব্যতীত আবূ আলকামার অন্য কোন রিওয়ায়াতে ইহা 
বর্ণিত হইয়াছে বলিয়া আমার জানা নাই । সাঈদ ও শু"বাও এই ধরনের মন্তব্য করিয়াছেন। 
আল্লাহই ভালো জানেন। 

তাবারানী (রে)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইহা খায়বার যুদ্ধে বন্দীণি 
সধবা মহিলাদের সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। 

পূর্ববর্তী মনীষীদের একটি দল এই আয়াতের মর্মে বলেন যে, দাসীদিগকে বিক্রি করিয়া 
দেওয়াই হইল স্বামীর পক্ষ হইতে তাহাদিগকে তালাক দেওয়া । 

ইব্‌ন জারীর (র)...... মুগীরা (রা) হইতে বর্ণনা করেন যে, মুগীরা (রা) বলেন ৪ 
ইবরাহীমকে জিজ্ঞাসা করা হয় যে, সধবা দাসীদের বিক্রি করা সম্বন্ধে আপনার কি অভিমত ? 
উত্তরে তিনি বলেন, আবদুল্লাহ রো) বলিয়াছেন যে, উহাদের বিক্রি করিয়া দেওয়াই উহাদের 
তালাক । অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করেন ঃ 


SLE HCl 2০১15 
সুফিয়ান (র)...... ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলেন £ 


উহাদিগকে বিক্রি করিয়া দেওয়াই উহাদের জন্য তালাক সমতুল্য । তবে ইহার সনদে ছেদ 
রহিয়াছে 


Contents 


সূরা নিসা J ২৩. 


সুফিয়ান সাওরী (র).....ইবৃন মাসউদ (রো) হইতে বর্ণনা করেন যে, ইবৃন মাসউদ (রা) 
বলেন 8 যখন কোন সধবা দাসীকে বিক্রি করা হয়, তখন তাহার যৌনাঙ্গ ব্যবহারের বেলায় 
তাহার স্বামী অপেক্ষা তাহার মনিব অধিক অধিকারী হয়। 

সাঈদ (র)...... কাতাদা রে) হইতে বর্ণনা করেন যে, কাতাদা (র) বলেন £ উবাই ইব্‌ন 
কাব (রা), জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) ও ইব্‌ন আব্বাস (রা) বলেন, তাহাদিগকে বিক্রি 
করিয়া দেওয়াই তাহাদের জন্য তালাকতুল্য । 

ইব্‌ন জারীর (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) 
বলেন ঃ পাচভাবে সধবা দাসীদের তালাক হইয়া থাকে ঃ ১. তাহাদিগকে বিক্রি করিয়া দেওয়া; 
২. আযাদ করিয়া দেওয়া; ৩. দান করিয়া দেওয়া; ৪. অব্যাহতি দান করা এবং ৫. তাহাদের 
স্বামী কর্তৃক তালাকপ্রাপ্তা হওয়া। 

আবদুর রাযযাক রে)...... ইব্‌ন মুসাইয়্যাব হইতে বর্ণনা করেন যে, “১০ 1-১:০১/1 
"| এই আয়াতাংশের ভাবার্থে ইবৃন মুসাইয়্যাব (র) বলেন £ঃ এই আয়াত দ্বারা সধবা 
স্বাধীন নারীদিগকে বিবাহ করা হারাম করা হইয়াছে । আরও বলা হইয়াছে যে, সধবা দাসীরা 
ইহার অন্তর্ভুক্ত নয়। কেননা উহাদিগকে বিক্রি করিয়া দিলেই উহাদের তালাক হইয়া যায়। 

মুআম্মার (র) বলেন ঃ হাসান বসরীও এইরূপ অভিমত প্রকাশ করিয়াছেন । সাঈদ ইব্‌ন 
আবু উরওয়া (র)...... হাসান বসরী (র) হইতে বর্ণনা করেন ঃ 


5১০১2141515 সি ০ 41 ১০ eal 


রর যদি সধবা দাসীদিগকে বিক্রি করিয়া 
দেওয়া হয়, তাহা হইলেই তাহাদের গ্রতি তালাক বর্তায়। ' 

আওফ (র)...... হাসান বসরী রে) হইতে বর্ণনা করেন ঃ সধবা দাসীদিগকে বিক্রয় 
করিলেই তাহাদের প্রতি তালাক বর্তায় এবং সধবা দাসীর স্বামীকে বিক্রয় করিয়া ফেলিলেও 
তাহার দ্বারা তালাক হইয়া যায়। যাহা হউক, এ ব্যাপারে মোটামুটিভাবে কয়েকজন বিশিষ্ট 
পূর্বসুরী মনীষীর অভিমত তুলিয়া ধরা হইল। 

অবশ্য বর্তমান ও পূর্বেকার জমহুর আলিম ইহার বিরোধী । তাহারা বলেন, দাসীকে বিক্রি 
করিয়া দিলেই সধবা দাসী তালাকপ্রাপ্তা হয় না। কেননা ক্রেতা হইল বিক্রেতার প্রতিনিধি । সে 
তাহার অধিকার ক্রেতার হাতে হস্তান্তর করিয়া দেয় মাত্র । অর্থাৎ ক্রয়-বিক্রয়ের মাধ্যমে একের 
মালিকানা স্বতু প্রতিষ্ঠিত হয় এবং অন্যের মালিকানা স্বত্বাধিকার রহিত হয়। তাহাদের দলীল 
হইল বারীরা (রা)-এর হাদীস। উহা সহীহদ্বয়সহ বিভিন্ন হাদীসের কিতাবে উদ্ধৃত হইয়াছে। 
হাদীসটি হইল এই ৪ হযরত আয়েশা (রা) হযরত বারীরা (রো)-কে ক্রয় করিয়া আযাদ করিয়া 
দেন। তখন কিন্তু এই আযাদ করা দ্বারা তাহার স্বামী মুগীস (রা)-এর সহিত তাহার বিবাহ 
বাতিল হইয়াছিল না; বরং রাসূলুল্লাহ (সা) তাহাকে বিবাহ প্রতিষ্ঠিত রাখা বা ভাংগার পূর্ণ 
স্বাধীনতা দিয়াছিলেন। ফলে হযরত বারীরা (রা) বিবাহ ভাঙ্গা বা বাতিল করাই পসন্দ 
করিয়াছিলেন । ঘটনাটি খুব প্রসিদ্ধ । যদি বিক্রয় বা আযাদ করিয়া দেওয়ার দ্বারা তালাক পতিত 
হইত, তবে হযরত বারীরা (রো)-কে রাসূলুল্লাহ (সা) কর্তৃক বিবাহ প্রতিষ্ঠিত রাখা না রাখার 


Contents 


২৪ তাফসীরে ইব্ন কাছীর 


স্বাধীনতা দেওয়া হইত না । ইহা দ্বারা এই কথা বুঝা যায় যে, বিক্রয়ের মাধ্যমে দাসীদের বিবাহ 
ভাঙ্গিয়া যায় না। ভাই বলা যায়, এই আয়াতে কেবল সেই সকল নারীর কথা বলা হইয়াছে 
যাহাদিগকে যুদ্ধের মাঠ হইতে বন্দী করিয়া আনা হইয়াছে। আল্লাহই ভালো জানেন। 

কেহ বলিয়াছেন £ ০:211 ১০ ৩০১০১ :!/, __আয়াতাংশের অর্থ হইল, পৃণ্যবতী 
রমণীগণ । অর্থাৎ *ণ্যবর্তী মহিলাগণ তোমাদের জন্যে হারাম, যে পর্যন্ত বিবাহ, সাক্ষী, মাহর ও 
অভিভাবকদের সম্মতির মাধ্যমে তাহাদের একজন, দুইজন, তিনজন বা চারজনের আবরূর 
অধিকারী না হইবে। 

ইব্‌ন জারীর (র)...... আবুল আলীয়া ও তাউস হইতে বর্ণনা করেন যে, তাহারা উভয়ে 
বলিয়াছেন, (| ১০ :০,৮৯১০11% __-এই আয়াতাংশের ভাবার্থে হযরত উমর রো) এবং 
হযরত উবায়দ (রা) বলেন £ আযাদ নারী চারটির বেশি বিবাহ করা হারাম । তবে দাসীদের 
বেলায় কোন সংখ্যা নির্ধারিত নাই। 

অতঃপর শ্ঞান্লাহ তা'আলা বলেন ঃ 42411 3455 ইহা তোমাদের জন্য আল্লাহর 
নির্দেশ ।' 

অর্থাৎ আল্লাহ তা“আলা এই নির্দেশ লিখিয়া দিয়াছেন যে, তোমাদের উপর চারটি করিয়া 
বিবাহ করা জায়েয । সুতরাং তোমরা এই সীমা অতিক্রম করিও না। আর ইহাই তোমাদের জন্য 
ফরয। * 

উবায়দা, আতা ও সুদ্দী (র) বলেন £ 44540 ১5৫ অৰ্থাৎ চারটি পর্যন্ত বিবাহ 
করা তোমাদের জন্য আল্লাহ্র নির্দেশ। 

ইবরাহীম নাখঈ (র) বলেন ঃ 4". 41150. অৰ্থাৎ ইহা তোমাদের জন্য আল্লাহর 
নির্দেশ হে, যেই সকল নারীকে বিবাহ করা তোমাদের জন্য নিষিদ্ধ করা হইয়াছে, তাহারা 
হারাম । 

ইহার পর আল্লাহ তা'আলা বলেন $ sss Cn, 

'হহাদিগকে ছাড়া তোমাদের জন্যে সকল নারী হালাল করা হইয়াছে ।" অর্থাৎ যে সকল 
নারীকে বিবাহ করা হারাম বলিয়া বর্ণনা করা হইয়াছে, উহাদের ব্যতীত সকল নারীকে বিবাহ 
করা তোমাদের জন্য হালাল হইল । আতা (র) সহ অনেকেই এই অর্থ করিয়াছেন । 

উবায়দা ও সুদ্দী (র) বলেন ঃ ১২1১ ৮1591575141 এর ভাবার্থ হইল চারটির বেশি 
বিবাহ করা হারাম । এই অর্থটি মূল আয়াতের সহিত ততটা সামঞ্জস্যপূর্ণ নহে। মূলত আতা 
(র) বর্ণিত ভাবার্থই সঠিক। 

কাতাদা (র) বলেন ঃ £03519 5] ১1, অৰ্থাৎ যে সকল দাসীর তোমরা 
অধিকারী হইবে । 

উল্লেখ্য যে, এই আয়াতাংশটি তাহাদের দলীল, যাহারা বলেন যে, একত্রে দুই বোনকে 
বিবাহ করা জায়েয এবং তাহাদেরও দলীল, যাহারা বলেন, ইহা একটি আয়াত দ্বারা হালাল 
হওয়া বুঝায়. অন্য আয়াত দ্বারা আবার হারাম হওয়া বুঝায় । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 


20 ১5 ৫9৩৩০ cof os “0 oer 0 ee 
কল এ ew এগ লগ 


Contents 


সূরা নিসা ২৫ 


জন্যে, ব্যভিচারের জন্যে নহে ।' অর্থাৎ তোমরা তাহাদিগকে অর্থের বিনিময়ে বধু হিসাবে চারটি 
পর্যন্ত লাভ করিতে পার । তবে দাসী গ্রহণের বেলায় নির্ধারিত কোন সংখ্যা নাই। অবশ্য তাহাও 
শরীআতের বিধানসম্মত হইতে হইবে । তাই আল্লাহ তা“আলা বলিয়াছেন, ‘বিবাহ বন্ধনে আবদ্ধ 
করার উদ্দেশ্যে, ব্যভিচারের জন্যে নয় ।' 
আল্লাহ তা আলা বলেন $ 
Lay ১৯১৭1 92০85: ১৬১৪) < তি 
‘তাহাদের মধ্যে যাহাকে তোমরা ভোগ করিবে, তাহাকে তাহার নির্ধারিত হক দান 
করিবে ।' অর্থাৎ যাহাদিগকে ভোগ করিবে, তাহাদিগকে ভোগের বিনিময়ে মাহর দান করিবে । 
যথা আল্লাহ তাআলা অন্যস্থানে বলিয়াছেন £ 
১৯১৫ 1492 5558 2৪5 CSE 4 
অর্থাৎ ‘কিরূপে তোমরা তাহা গ্রহণ করিবে ? অথচ তোমরা পরম্পরে একে অন্যের সান্নিধ্য 
গ্রহণ করিয়াছ।' 
তিনি আরও বলিয়াছেন ঃ 
2125 Solin a VAs 
অর্থাৎ ‘তোমরা খুশিমনে স্ত্রীদিগকে তাহাদের মাহর প্রদান কর ৷’ 
অন্যত্র তিনি বলিয়াছেন $ 
(5০০ ayes le 13505 ও 1681 ৭৯255 
অর্থাৎ “তোমরা স্ত্রীদিগকে যাহা কিছু প্রদান করিয়াছ, তাহা হইতে কিছু ফিরাইয়া নেওয়া 
তোমাদের জন্যে বৈধ নয় 
এই আয়াতের সাধারণ অর্থ দ্বারা মুত“আ বিবাহের সমর্থনে দলীল গ্রহণ করা হইয়া থাকে৷ 
তবে এই কথা নিঃসন্দেহে বলা যায় যে, ইসলামের প্রথম যুগে ইহা জায়েয ছিল ও পরে ইহা 
রহিত করা হয়। 
ইমাম শাফিঈ (র) সহ আলিমদের একটি দল বলেন ঃ মুত“আ একবার বৈধ করা হয়, কিন্তু 
তাহাও রহিত করা হয়। মোট কথা দুইবার বৈধ করা হইয়াছে এবং দুইবার রহিত করা 
হইয়াছে। 
অপর একদল বলেন £ ইহা কয়েকবার বৈধ করা হয় এবং কয়েকবার রহিত করা হয়। 
আলিমদের অন্য একটি দল বলেন ঃ ইহা একবার বৈধ করা হইয়াছিল এবং পরে ইহার 
বৈধতা রহিত করা হয়। অতঃপর ইহাকে বৈধ করা হয় নাই। 
হযরত ইবৃন আববাস (রা) সহ সাহাবাদের একটি দল হইতে বর্ণিত হইয়াছে যে, প্রয়োজন 
ও পরিস্থিতি সাপেক্ষে উহা জায়েয রহিয়াছে । ইমাম আহমদ (র) হইতেও উহা বর্ণিত হইয়াছে। 
হযরত ইব্‌ন আব্বাস (রা) উবাই ইব্‌ন কা'ব (রা), ৮০০৮৯০০৪০৪৪ 
সুখের কিরাআতে রহিয়াছে ঃ 


কাছীর-_৩/৪ 


Contents 


২৬ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ এই কিরাআতে ১ J21 41 বাক্যটি বেশি রহিয়াছে। 

মুজাহিদ (রে) বলেন $ ইহা মুত“আ বিবাহ সম্পর্কে অবতীর্ণ হইয়াছে। কিন্তু জমহুর এই 
মতের বিরোধী ৷ তবে আমীরুল মুমিনীন হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রা) হইতে সহীহদয়ে 
বর্ণিত হাদীসটিই সর্বাপেক্ষা উত্তম। সেই হাদীসে আমীরুল মুমিনীন আলী ইব্‌ন আবূ তালিব 
(রা) বলিয়াছেন যে, রাসুলুল্লাহ (সা) খায়বার যুদ্ধের সময় মুত'আ বিবাহ করিতে এবং পালিত 
গাধার গোশত খাইতে নিষেধ করিয়াছেন । 

রবী...... সাবুরা ইব্‌ন মা*বাদ জুহানী (রো) হইতে সহীহ মুসলিমে বর্ণিত হইয়াছে যে, 
সাবুরা ইব্‌ন মা’বাদ জুহানী (রা) বলিয়াছেন ঃ তিনি মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (সা)-এর 
সঙ্গে যুদ্ধ করিয়াছেন। তখন রাসূলুল্লাহ সো) সকল জনতাকে লক্ষ্য করিয়া বলিলেন £ হে লোক 
সকল! আমি তোমাদিগকে নারীদের সঙ্গে মুত'আ করার অনুমতি দিয়াছিলাম। এখন আল্লাহ 
তা'আলা কিয়ামত পর্যন্ত উহা হারাম বলিয়া ঘোষণা করিয়াছেন । তোমাদের যাহাদের নিকট এই 
ধরনের স্ত্রী রহিয়াছে, তাহাদিগকে পরিত্যাগ কর। তবে এই ব্যাপারে তাহাদিগকে যাহা দিয়াছ, 
উহা হইতে কিছুই গ্রহণ করিবে না। 

মুসলিমের অন্য রিওয়ায়াতে রহিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) ইহা বিদায় হজ্জের দিন 
বলিয়াছিলেন। ফিকহ এবং আহকামের কিতাবসমূহে এই বিষয়ে ব্যাপক আলোচনা-পর্যালোচনা 
হইয়াছে। 

তঃপর আল্লাহ তা'আলা বলেন £ঃ 
ছিন্ন রসি পয কির 

“তোমাদের কোন পাপ হইবে না যদি মাহর নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও ।' 

এই আয়াত দ্বারা যাহারা মুত“আ বিবাহ উদ্দেশ্য নেন তাহারা অর্থ করেন যে, যখন নির্ধারিত 
সময় অতিক্রান্ত হইবে, তখন পুনরায় বিনিময় বৃদ্ধি করিয়া মেয়াদ বৃদ্ধি করিয়া লওয়ায় কোন 
পাপ নাই । 

সুদ্দী (র) বলেন £ ইচ্ছা করিলে পূর্ব নির্ধারিত মাহরের পর মেয়াদ শেষ হওয়ার পূর্বে সে 
বলিবে-_ আমি এত সময়ের জন্যে পুনরায় মুত'আ করিতেছি । আর গর্ভাশয়ের পবিত্রতার পূর্বে 
যদি বিনিময়ের সেই বেশি অংশটা নির্ধারিত করে নেয়, তবে সে মেয়াদ বৃদ্ধি করিয়া নিতে 
পারিবে। 

আলোচ্য আয়াতাংশের ভাবার্থে সুদ্দী (র) আরও বলেন ঃ যদি মেয়াদ শেষ হওয়ার পূর্বে 
বিনিময় বৃদ্ধি না করে, তবে মেয়াদ বৃদ্ধি করার সুযোগ বিনষ্ট হইয়া যায়। এই পরিস্থিতিতে সে 
পৃথক হইয়া যাইবে এবং এক খতুকাল অপেক্ষা করিয়া স্বীয় গর্ভাশয়কে পবিত্র করিয়া নিবে। 
পবিত্রতার পর আবার চুক্তির সুযোগ সৃষ্টি হইবে। উল্লেখ্য যে, ইহারা একে অপরের 
উত্তরাধিকারী হয় না। 

পক্ষান্তরে যাহারা বলেন, ইহা দ্বারা মাহর নির্ধারণের কথা বলা হইয়াছে, তাহারা ইহার 
সপক্ষে এই দলীল পেশ করেন 8 21১১ 26035520441 ৬০15 _অর্থাৎ ‘তোমরা স্ত্রীদিগকে 


Contents 


সূরা নিসা ২৭ 


তাহাদের মাহর দিয়া দাও খুশি মনে।' তবে মাহর নির্ধারিত হইবার পর মদি স্ত্রী তাহার সমস্ত 
প্রাপ্য মাফ করিয়া দেয়, সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কাহারও কোন পাপ নাই ।" 

ইব্‌ন জারীর (র)...... সুলায়মান (র) হইতে বর্ণনা করেন যে, সুলায়মান (র) বলেন 
হাযরামী রে) বলিয়াছেন, লোকজন নিজেরাই মাহর নির্ধারিত করিয়া থাকে৷ অবশ্য মানুষের 
দরিদ্র হইয়া যাওয়ারও সম্ভাবনা থাকে । ইহা বলিয়া তিনি বলেন, এই অবস্থায় যদি স্ত্রী তাহার 
প্রাপ্য মাফ করিয়া দেয়, তবে ইহাতে কোন পাপ নাই। ইব্‌ন জারীর (র)-ও এই মত পসন্দ 
করিয়াছেন। 

আলী ইব্‌ন আবূ তালহা (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, আলোচ্য 
আয়াত সম্বন্ধে ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ ইহার ভাবার্থ হইল, তাহাদিগকে পুরাপুরি মাহর দিয়া 
দেওয়া । অতঃপর তাহাদিগকে তাহার সঙ্গে বসবাস করার অথবা পৃথক থাকার স্বাধীনতা প্রদান 
করা । 

পরিশেষে আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 

৫৯ Het 

অর্থাৎ ‘নিশ্চয়ই আল্লাহ সুবিজ্ঞ ও গূঢ় রহস্যবিদ।' ৃ 

মোট কথা, ইহার বৈধতা-অবৈধতা সম্পর্কীয় নির্দেশাবলীর মধ্যে যে সূক্ষ্ম তত্ব ও নিপুণ 
কলা-কৌশল রহিয়াছে, উহার রহস্য সম্পর্কে তিনিই ভাল জানেন । 


07178 ADAGE 2৮5৬6 (15. 
8 ০৪ ৮2 ৬ ৫৩55 4 4015 ৮5১০০ 40 ০65 1৫2 32 ৫৩0৩ 


৯১2 REGAL IGN SAI BABS Bobi 93688 
< লা বর্ণ 


els 29, % ০4৩ 46s 1 ৩ ৫ ৮ 0 ৩৬ 5৩৪2 5; 
RE )+ 2 ৮6 04৩৫৫ ৫2) / 25৫0১ তন রো 
ও 2৯৫ Ahk 43 
২৫. “তোমাদের মধ্যে কাহারও আযাদ ঈমানদার নারী বিবাহের সামর্থ্য না থাকিলে 
তোমরা তোমাদের অধিকারভুক্ত ঈমানদার নারী বিবাহ করিবে । আল্লাহ তোমাদের ঈমান 
সম্পর্কে পরিজ্ঞাত। তোমরা একে অপরের সমান । সুতরাং তাহাদিগকে তাহাদের মালিকের 
অনুমোদনক্রমে বিবাহ করিবে এবং যাহারা সচ্চরিত্রা, ব্যভিচারিণী নহে ও উপপতি 
গ্রহণকারিণীও নহে, তাহাদিগকে ন্যায়সংগতভাবে তাহাদের মাহর প্রদান করিবে । বিবাহিতা 
হওয়ার পর যদি তাহারা ব্যভিচার করে, তবে তাহাদের শাস্তি আযাদ নারীর অর্ধেক; 
তোমাদের. মধ্যে যাহারা ব্যভিচারকে ভয় করে, ইহা তাহাদের জন্য; তবে ধৈর্য ধারণ করা 
তোমাদের জন্যে মঙ্গল ৷ আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু ৷” 


Contents 


২৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর £ আল্লাহ তা'আলা বলেন ৪ ১:১৮ ১৩৮০ ০.2] ১3 “তোমাদের মধ্যে যে 
ব্যক্তি সামর্থ্য রাখে না। অর্থাৎ প্রয়োজনীয় শক্তি ও পূর্ণ সামর্থ্য রাখে না। ০৫১৭ ১1 
০/১৭৮০]। ০১০১ "স্বাধীন মুসলমান নারী বিবাহ করার ৷’ অর্থাৎ স্বাধীন ও সতী নারী 
বিবাহ করার ৷ 

ইব্‌ন ওয়াহাব (র).... .. রবীআ (র) হইতে বর্ণনা করেন যে, ১৫৮০ ০৮১21] ০৪ 
০০:০1 5৫ 042 এই আয়াতাংশের মরমার্থে রবীআ (র) বলেন £ ১১-এর অর্থ 
হইল বাসনা । অর্থাৎ দাসীর প্রতি যখন বাসনা জাগ্রত হইবে, তখন তাহাকে বিবাহ করিবে । 

তবে ইব্‌ন জারীর এবং ইব্‌ন আবু হাতিম এই মত উদ্ধৃত করিয়া উহার প্রতিবাদ 
করিয়াছেন । কারণ, আল্লাহ তা“আলা বলেন ৪ 

“সে ব্যক্তি তোমাদের অধিকারভুক্ত মুসলিম ক্রীতদাসীদেরকে বিবাহ করিবে ।' 

অর্থাৎ যাহার অবস্থা উপরোক্তরূপ হইবে, সে তাহার অধিকারভুক্ত মুসলিম ক্রীতদাসীদেরকে 


বিবাহ করিবে । ইবৃন আব্বাস (রা) প্রমুখও ইহা বলিয়াছেন। 
অতঃপর আল্লাহ তা'আলা সকলের অবগতির জন্যে বলেন ঃ 


১৯১০১০৫৪০৬০ এন 36 

‘আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে পরিজ্ঞাত এবং তোমরা পরস্পর এক ।' 

অর্থাৎ সকল কার্যের যথার্থ রহস্য ও গোপনীয় ব্যাপার তাহার নিকট প্রকাশমান। অথচ 
মানুষের জ্ঞানে রহিয়াছে কেবল কোন জিনিসের বাহ্যিক দিক। 

অতঃপর তিনি বলেন ঃ ১৫১ ০১০ ০৯১৯৭ অর্থাৎ 'দাসীদিগকে তাহাদের মনিবের 
অনুমতিক্ৰমে বিবাহ কর ।” 

ইহাদ্বারা বুঝা যায় যে, মনিব হইল দাসীদের অভিভাবক ।. তাহাদের অনুমতি ব্যতীত 
দাসীদের বিবাহ সাধিত হয় না। অনুরূপভাবে দাসদেরও মনিবের অনুমতি ব্যতীত বিবাহ শুদ্ধ 
হয় না। যথা হাদীসে বর্ণিত আছে, যে দাস তাহার মনিবের অনুমতি ব্যতীত বিবাহ করে, সে 
ব্যভিচারী । আর যদি কোন মহিলা কোন দাসীর অধিকারী হয়, তবে দাসীকে সেই মহিলার 
অনুমতিক্ৰমে এমন কোন ব্যক্তি বিবাহ দিবে যে সেই মহিলাকেও বিবাহ দিবার অধিকার রাখে । 

কেননা হাদীসে বর্ণিত আছে যে, “নারী যেন নারীকে বিবাহ না দেয় এবং নারী যেন নিজে 
বিবাহ না বসে । সেই নারী ব্যভিচারিণী যে নিজে নিজে বিবাহ বসে ।' 

অতঃপর বলা হইতেছে যে, ১১৯০১ 4৮১১1 2১13 “নিয়মানুযায়ী তাহাদিগকে 
মাহর প্রদান কর।" অর্থাৎ খুশিমনে তাহাদিগকে মোহরানা দিয়া দাও। তাহারা দাসী বলিয়া 
তাহাদিগকে হেলা বা অবজ্ঞা করিও না। 

আল্লাহ তা'আলা বলিয়াছেন £ ০০১ অর্থাৎ “যখন তাহারা ব্যভিচার হইতে পবিত্র 
থাকিবে ।' এই অর্থ করার কারণ হইল যে, পরবর্তী বাক্যে আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ ++ 


Contents 
: সূরা নিসা ২৯ 


৩০১৪. ‘উপপতি গ্রহণকারিণী হইবে না।' অর্থাৎ কেহ ব্যভিচার করার ইচ্ছা করিলে 
তাহাকে সে তাহার সঙ্গে ব্যভিচার করা হইতে বিরত রাখার চেষ্টা করে। 
আল্লাহ তা'আলা আরও বলিয়াছেন 8 ১1: ০1১১ 4 অর্থাৎ “গোপন অভিসারিণী 
যেন না হয়।' Co 
ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ ০(=3..!| -মানে হইল সেই সকল ব্যভিচারিণী মহিলা, 
যাহাদিগকে ব্যভিচারের প্রতি আহবান করিলে তাহারা এই নোংরা ও অভিশপ্ত কর্ম হইতে 
আহবানকারীকে নিরাশ করে না; বরং উদ্বুদ্ধ করে। ইব্‌ন আব্বাস (রা) আরও বলেন ৪ 
১1321 ০13১5০-এর মর্মার্থ হইল, গুপ্ত প্রেমিকা ও গোপন অভিসারিণী। অর্থাৎ গোপনে ভিন্ন 
পুরুষের সঙ্গে মেলামেশা করে এমন মহিলা । 
হযরত আবু হুরায়রা (রা), মুজাহিদ, শা‘বী, যাহ্হাক, আতা খুরাসানী, ইয়াহিয়া ইব্‌ন আবূ 
কাছীর, মুকাতিল ইব্‌ন হাইয়ান, সুদ্দী (র) প্রমুখও এই অর্থ করিয়াছেন। 
হাসান বসরী (র) বলেন $৪ উহার অর্থ হইল গোপন সঙ্গী । 
যাহ্হাক (র) বলেন £ আলোচ্য বাক্যাংশের ভাবার্থ হইল, গোপনে নির্দিষ্ট কাহারও সঙ্গে 
যৌন সম্পর্ক রাখা । মোটকথা আল্লাহ তা'আলা এই সকল দাসী এবং স্বাধীন নারীকে বিবাহ 
করিতে নিষেধ করিয়াছেন। 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 
০ ০৮১০০৯৮০215 0০ Lasalle ২০৯০৬ sl Ua! BU 
1511 
অর্থাৎ ‘অতঃপর যখন তাহারা বিবাহ বন্ধনে আসিয়া যায়, তখন যদি কোন অশ্লীল কাজ 
করে, তবে তাহাদিগকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করিতে হইবে । 
“১৯৯1 -এর পঠন নিয়া মতভেদ রহিয়াছে। কেহ বলেন আলিফের উপর পেশ এবং 
সোয়াদ-এ যের দিয়া পড়িতে হইবে। তখন ইহার কর্তা উহ্য থাকিবে । 
কেহ বলেন { এবং (. উভয়ের উপর যবর হইবে । তবে উভয় ক্ষেত্রেই অর্থ এক হইবে। 
তেমনি ইহার অর্থের ব্যাপারেও দুইটি মত রহিয়াছে। একটি অর্থ হইল ইসলাম । 
আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা), ইব্‌ন উমর (রা), আনাস (রা), আসওয়াদ ইব্‌ন ইয়াযীদ, 
যির ইব্‌ন হুবায়শ, সাঈদ ইব্‌ন জুবায়র, আতা, ইব্রাহীম নাখঈ, শাবী ও সুদ্দী (র) প্রমুখ 
হইতে এইরূপ অর্থ বর্ণিত হইয়াছে। যুহবী (র) কর্তৃক একটি ছেদযুক্ত সনদে হযরত উমর ইব্‌ন 
খাত্তাব (রা) হইতে এইরূপ অর্থ বর্ণনা করা হইয়াছে। ইমাম শাফিঈর অভিমতও ইহা এবং 
অধিকাংশ আলিমও এই মত পোষণ করেন। র 
ইবৃন আবু হাতিম (র)...... আলী ইব্‌ন আবূ তালিব রো) হইতে বর্ণনা করেন, আলী ইব্‌ন 
আবু তালিব (রা) বলেন ঃ রসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ *১.০-113.5-অর্থ হইল “ইসলাম গ্রহণ 
করা এবং তাহার সতী-সাধ্বী হওয়া ৷’ ইহা দ্বারা উদ্দেশ্য হইল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া । 
আলী (রা) বলেন ঃ উহার তাৎপর্য হইল, ব্যতিক্রমকারিণীকে শাস্তি দেওয়া বা তাহাদিগকে 
চাবুক মারা । 


Contents 


৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন আবু হাতিম (র) বলেন ঃ হাদীসটি বর্জণীয়। আমাদের কথা হইল, হাদীসটির সনদ 
অত্যন্ত দুর্বল । কেননা ইহার সনদের মধ্যে অজ্ঞাত পরিচয় ‘রাবী’ রহিয়াছে । তাই ইহা দলীল 
হিসাবে পেশ করার অযোগ্য ৷ 

কাসিম ও সালিম বলেন £ ১.৯৯। মানে সতী-সাধ্ৰী হওয়া, মুসলমান হওয়া এবং পবিত্র 
ও বিনয়ী হওয়া । কেহ বলিয়াছেন, ইহা বলার মূখ্য তাৎপর্য হইল, বিবাহ করা । ইহা হইল ইব্‌ন 

আব্বাস রো), মুজাহিদ, ইকরিমা, তাউস, সাঈদ ইবৃন জুবায়র, ৮৪ 

উক্তি । 

আবূ আলী তাবারী (রা) স্বীয় কিতাব ইযাহ-এ ইমাম শাফিসঈ (র) হইতেও এই অর্থ উদ্ধৃত 
করিয়াছেন । তাহার নিকট হইতে আবুল হাকাম ইব্‌ন আবদুল হাকীম ইহা বর্ণনা করিয়াছেন । 

মুজাহিদ হইতে লাইস ইব্‌ন আবু সুলাইম রে) বর্ণনা করেন ৪ ২০31 ১০=। অর্থ হইল 
আযাদ ব্যক্তির সঙ্গে দাসীর এবং ০ ০৫...। অর্থ হইল আযাদ মহিলার সঙ্গে দাসের বিবাহ 
হওয়া ৷ 

ইব্‌ন জারীর রে) ....ইবৃন আব্বাস (রা) হইতে স্বীয় তাফসীরে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন 
আবু হাতিম ও নাখঈ এবং শা'বী হইতে ইহা উদ্ধৃত করিয়াছেন । | 

কেহ বলিয়াছেন, উপরোক্ত পঠনরীতিদ্বয়ের অর্থ ভিন্ন ভিন্ন, এক অর্থ নয়। অর্থাৎ 1-এর 
উপর পেশ দিয়া পড়িলে অর্থ হইবে বিবাহ করা । আর 1-এর উপর যবর দিয়া পড়িলে অর্থ হইবে 
ইসলাম গ্রহণ করা । আবূ জাফর ইব্‌ন জারীর (র) স্বীয় তাফসীরে এই অর্থ গ্রহণ করিয়াছেন। 
আল্লাহ ভালো জানেন। 

তবে এখানে বিবাহ অর্থই অধিক সঠিক বলিয়া প্রতীয়মান হয়। কেননা আল্লাহ তা'আলা 
বলিয়াছেন ৪ 
৮০ ০০১০৮০৮৭৬০১] ডেল 91 25৮8৯০৮৮৯০৪ 9৭৩ 

অর্থাৎ “তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিবাহ করার সামর্থ্য রাখে না, 
সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম ক্রীতদাসীদিগকে বিবাহ করিবে ।' 

দেখা যাইতেছে যে, এই আয়াতে মু'মিন দাসীদিগকে বিবাহ করার কথা বলা হইয়াছে। 
অতএব বলা যায় যে, ০০০ 14১-এর মানে হইল বিবাহ করা। ইব্‌ন আব্বাস রো)-ও এইরূপ 
অর্থ করিয়াছেন। 

কিন্তু জমহুরের মতে উপরোক্ত উভয় অর্থের মধ্যে জটিলতা বিদ্যমান। তাহারা বলেন, 
কোন দাসী ব্যভিচার করিলে তাহার জন্য পঞ্চাশ চাবুক বিধান রহিয়াছে । হউক সে মুসলিম 
অথবা কাফির এবং বিবাহিতা অথবা অবিবাহিতা । অথচ আলোচা আয়াত ছারা বুঝা যায় যে, 
অবিবাহিতা দাসীর কোন শাস্তি নাই। 

উল্লেখ্য যে, এই অভিযোগের একাধিক উত্তর রহিয়াছে । উত্তরদাতারা বলেন যে, প্রকাশ্য 
অর্থ ভাবার্থের উপর অগ্রগণ্য হইয়া থাকে। দ্বিতীয়ত, অবিবাহিতা দাসীর শাস্তির ব্যাপারে 


Contents 


সূরা নিসা ৩১ 


একাধিক হাদীস আসিয়াছে। তাই আমরা ইহার ভিত্তিতে আয়াতের ভাবার্থের উপর প্রকাশ্য 
অর্থকে প্রাধান্য দান করিয়াছি। 

মুসলিম (র)...... হযরত আলী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আলী (রা) তাহার 
ভাষণে বলেন 8 হে জনমগ্ডলী! নিজেদের দাসীদের উপর শাস্তি প্রতিষ্ঠা কর, তাহারা বিবাহিতা 
হউক কিংবা অবিবাহিতা । রাসূলুল্লাহ (সা)-এর দাসী ব্যভিচার করিলে তিনি তাহাকে শাস্তি 
ছিল। আমি ভয় করিতেছিলাম, ইহার উপর এই অবস্থায় হদ প্রতিষ্ঠা করিলে মরিয়া যায় কি না। 
তাই আমি রাসুলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া তাহার অবস্থা জানাইলে তিনি বলেন, ভালই 
করিয়াছ। সে সুস্থ না হওয়া পর্যন্ত হদ মওকুফ রাখ । 

আবদুল্লাহ ইব্ন আহমদ রে) তাহার পিতা হইতে এইটুকু অতিরিক্ত বর্ণনা করিয়াছেন যে, 
রাসূলুল্লাহ (সা) উত্তরে বলিয়াছিলেন £ যখন নিফাস হইতে পবিত্রতা লাভ করিবে, তখন 
তাহাকে পঞ্চাশটি চাবুক মারিবে। 
হযরত আবু হুরায়রা রো) বলেন $ আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি 
বলিয়াছেন £ তোমাদের দাসী যদি ব্যভিচার করে এবং উহা যদি প্রকাশ হইয়া পড়ে, তবে 
তাহাকে নির্ধারিত সংখ্যক চাবুক মার। অতঃপর তাহাকে লাঞ্কনা গঞ্জনা করিও না। দ্বিতীয়বার 
যদি ব্যভিচার করে, তবে তখনও তাহাকে নির্ধারিত সংখ্যক চাবুক মার । কিন্তু তাহাকে শাসন 
গর্জন করিও না। অতঃপর যদি সে তৃতীয়বার ব্যভিচার করে, তবে তাহাকে একগুচ্ছ চুলের 
বেণীর বিনিময়ে হইলেও বিক্রি করিয়া দাও। 

মুসলিমের রিওয়ায়াতে রহিয়াছে, “তৃতীয়বার যদি সে ব্যভিচার করে, তবে চতুর্থবার যেন 
অবশ্যই তাহাকে বিক্রি করিয়া দেওয়া হয়।' 

মালিক (র)...... আবদুল্লাহ ইব্‌ন আইয়াশ ইব্‌ন আবূ রাবীআ মাখযূমী (র) হইতে বর্ণনা 
করেন যে, আবদুল্লাহ ইব্‌ন আইয়াশ ইব্‌ন আবু রবীআ মাখযুমী (র) বলেন ৪ কয়েকজন কুরায়শ 
যুবককে উমর (রা) রাষ্ট্রীয় কয়েকজন দাসীর সহিত ব্যভিচারের শাস্তি প্রদান করার জন্য 
আমাদের নির্দেশ দেন। আমরা তাহাদের প্রত্যেককে পঞ্চাশটি করিয়া চাবুক মারি ! 
উত্তর হইল যে, অবিবাহিতা দাসীদিগকে শাস্তি দেওয়া হয় কেবল তাহাদিগকে শিক্ষা দেওয়ার 
জন্য । ইবৃন আব্বাস রো) হইতেও এই ধরনের উক্তি উদ্ধৃত হইয়াছে। তাউস, সাঈদ ইব্‌ন 
জুবায়র, আবু উবাইদ, কাসিম ইব্‌ন সালাম, দাউদ ইব্‌ন আলী যাহিরী (র) প্রমুখও এই মত 
ব্যক্ত করিয়াছেন । তাহারাও আয়াতের ভাবার্থের আলোকে ইহা বলিয়াছেন। মূলত আয়াতের 
ভাবার্থের ইঙ্গিতও এইদিকে । অধিকাংশ আলিমই ইহা গ্রহণ করিয়াছেন। অর্থাৎ প্রকাশ্য অর্থের 
উপর ভাবার্থকে প্রাধান্য দান করা হইয়াছে । | 

হযরত আবূ হুরায়রা (রা) ও যায়দ ইব্‌ন খালিদ-এর বর্ণনায় আছে £ রাসূলুল্লাহ (সা) 
জিজ্ঞাসিত হন যে, যখন অবিবাহিতা দাসী ব্যভিচার করে, তখন তাহার হুকুম কি? রাসূলুল্লাহ 
(সা) বলেন ঃ যদি ব্যভিচার করে তবে তাহাকে একগুচ্ছ চুলের বিনিময়ে হইলেও বিক্রি করিয়া 
ফেল। 


Contents 


৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন শিহাব রে) বলেন ঃ তিনি তৃতীয়বার না চতুর্থবারের পর বিক্রি দেওয়ার কথা 
বলিয়াছিলেন, আমার ঠিক মনে নাই । সহীহদ্বয়ে হাদীসটি উদ্ধৃত হইয়াছে। 

ইব্‌ন শিহাব রে) আরও বলেন ঃ মুসলিমের নিকট ১:১.১1| এর অর্থ হইল | অর্থাৎ 
রশি। 

মোটকথা তাহারা বলেন যে, এই হাদীসে অবিবাহিতা দাসীদের শাস্তি নির্ধারণ করা হয় 
নাই। তবে আয়াতে বিবাহিতা দাসীদের শাস্তি নির্ধারিত করিয়া বলা হইয়াছে যে, তাহাদের 
শাস্তি হইল আযাদ বিবাহিতা নারীর অর্ধেক । 

অতএব দেখা যাইতেছে যে, এই পন্থায় কুরআন ও হাদীসের মধ্যে সুন্দরভাবে সামঞ্জস্য 
বিধান করা যায়। আল্লাহই ভালো জানেন। 

উহা হইতে স্পষ্টতর হাদীস হইল হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত হাদীস। সাঈদ 
ইব্‌ন মানসূর (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “কোন দাসীর উপর হদ্‌ নাই যে পর্যন্ত না সে 
বিবাহিতা হয়। যখন সে স্বামী গ্রহণ করিয়া বিবাহিতা হইবে, তখন তাহার উপর স্বাধীন 
বিবাহিতা নারীর অর্ধেক শাস্তি প্রয়োগ করা হইবে।' 

আবদুল্লাহ ইব্‌ন ইমরান আবিদী ও ইব্‌ন খুযায়মা (র)......সুফিয়ান রে) হইতে মারফু 
সূত্রেও ইহা বর্ণিত হইয়াছে। 

ইব্‌ন খুযায়মা (রা) বলেন $ এই হাদীসটিকে মারফু বলা ভুল। মূলত হাদীসটি মাওকুফ । 
কেননা ইহা ইব্‌ন আব্বাস (রা)-এর ব্যক্তিগত অভিমত । আবদুল্লাহ ইব্‌ন ইমরানের হাদীসে 
বায়হাকীও ইবৃন খুযায়মার অনুরূপ মন্তব্য করিয়াছেন। 

দ্বিতীয় পক্ষের বক্তব্য হইল যে, হযরত আলী (রা) এবং হযরত উমর (রা) হইতে বর্ণিত 
হাদীস দুইটি একই ঘটনার মীমাংসায় ভিন্ন ভিন্ন দুইটি হাদীসমাত্র । দ্বিতীয়ত, আবু হুরায়রা 
(রা)-এর হাদীসটির বহু উত্তরও রহিয়াছে যথা £ 

এক. হাদীসদ্বয়ে বিবাহিতা দাসীদেরকে তুলনা করার দ্বারা উভয় হাদীসের মধ্যে আরো 
ঘনিষ্টতার সৃষ্টি হইয়াছে। 

দুই, কোন কোন রিওয়ায়াতে ,১|| (৫41০ 5 ৯ এই বাক্যটি নাই। তাই বলা যায়, এই 
বাক্যটি প্রক্ষিপ্ত। 

তিন. এই হাদীসটি দুইজন সাহাবী হইতে বর্ণিত। পক্ষান্তরে উহা মাত্র আবু হুরায়রা (রা) 
হইতে বর্ণিত। অতএব একের মুকাবিলায় দুই-ই প্রাধান্য পায় । উপরন্তু আব্বাদ ইব্‌ন তামীমের 
চাচা হইতে আব্বাদ ইব্‌ন তামীমের সনদে মুসলিমের শর্তে নাসাঈও অনুরূপ বর্ণনা করিয়াছেন । 
ইব্‌ন তামীমের চাচা ছিলেন বদরের শহীদ এক ভাগ্যবান সাহাবী । তিনি বলেন £ রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন, যদি দাসী ব্যভিচার করে, তবে তাহাকে চাবুক মার; আবার যদি ব্যভিচার 
করে, তখনও চাবুক মার, আবার যদি ব্যভিচার করে, তবে তাহাকে চুলের একগুচ্ছ বেণীর 
বিনিময়ে হইলেও বিক্রি করিয়া ফেল। 

চার, কোন কোন রিওয়ায়াতে ,= (হদ্‌)-কে ১৯ (জিলদ)-এর উপর প্রয়োগ করা 
হইয়াছে। ইহাতে অর্থের মধ্যে বিভিন্নতা আসে না। তবে হয়ত তাহারা জিলদকে হদ ধারণা 


Contents 


সূরা নিসা ৩৩ 


করিয়া ইহা করিয়াছেন। অথবা তাহারা আদব শিক্ষাদানের অর্থে হদ ব্যবহার করিয়া পরে 
জিলদকে শাস্তির অর্থে ব্যবহার করিয়াছেন। যথা, রুগ্ন ব্যভিচারীকে একশত প্রশাখাযুক্ত একটি 
খজ্জুরের ছড়ি দিয়া আঘাত করার ক্ষেত্রেও হদ শব্দ প্রয়োগ করা হইয়াছে। আর স্বামীর জন্যে 
হালালকৃতা দাসী-স্ত্রীর সঙ্গে কাম চরিতার্থ করার জন্য দাসীকে শাসনমূলক শাস্তির প্রহারকেও 
হদ দ্বারা প্রকাশ করা হইয়াছে। শাসন করা ও শিষ্টাচার শিক্ষাদানের জন্য যে শাস্তি দেওয়া হয়, 
তাহাকেও আদব বলা হয় বলিয়া ইমাম আহমাদ (র) প্রমুখ হইতে বর্ণনা করা হইয়াছে। 

তবে প্রকৃত হদ হইল ব্যভিচারিণী অবিবাহিতা নারীকে একশত চাবুক মারা এবং 
ব্যভিচারিণী বিবাহিতা নারী ও সমকামীদিগকে পাথর নিক্ষেপের মাধ্যমে হত্যা করা । আল্লাহ 
তা'আলাই ভাল জানেন। 

ইব্‌ন জারীর ও ইব্‌ন মাজাহ (র)...... সাঈদ ইব্ন জুবায়র (রা) হইতে বর্ণনা করেন যে, 
সাঈদ ইবৃন জুবায়র (রা) বলিয়াছেন ৪ কোন ব্যভিচারিণী দাসীকে প্রহার করিবে না, যদি না সে 
বিবাহিতা হয়। ইহার সনদ বিশুদ্ধ । 

তবে ইহার দুইটি অর্থ হইতে পারে। একটি হইল তাহাকে মোটেই শাস্তি প্রদান বা প্রহার 
করা হইবে না। মনে হয় তিনি আয়াতের প্রকাশ্য অর্থের দৃষ্টিতে ইহা বলিয়াছিলেন। কারণ 
তাহার নিকট আলোচ্য হাদীসটি তখনও পৌঁছে নাই । এই অভিমতটি খুবই দুর্বল । 

দ্বিতীয়ত, এই অর্থও হইতে পারে যে, তাহার প্রতি হদ প্রয়োগ করিবে না । এই অর্থ অন্য 
কোন শাস্তি প্রদানকে নিষিদ্ধ করে না। এই অর্থ নেওয়া হইলে ইব্‌ন আব্বাস (রা) প্রমুখের 
মতের অনুরূপ হইবে । আল্লাহই ভালো জানেন। 

তৃতীয় উত্তর হইল এই যে, আয়াতের কারীমায় প্রমাণ রহিয়াছে যে, বিবাহিতা দাসীর উপর 
স্বাধীন নারীর তুলনায় অর্ধেক শাস্তি বা হদ্‌ প্রদান করা হইবে । 

কুরআন ও হাদীসে ইহাও রহিয়াছে যে, বিবাহের পূর্বে আযাদ সকলকেই সমানভাবে 
একশত করিয়া চাবুক মারিতে হইবে ৷ যথা আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

১৯ LL gies aay 0515৯ 1915 ২5019 

অর্থাৎ “ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ উভয়কে একশত করিয়া চাবুক মার ৷” 

উবাদা ইব্‌ন সামিত (রা)-এর হাদীসে আসিয়াছে যে, “তোমরা আমার কথা শুন এবং ভালো 
করিয়া বুঝ । আল্লাহ তাহাদের জন্য সমাধান প্রদান করিয়াছেন । যদি উভয়ে অবিবাহিত হয়, 
তবে প্রত্যেককে একশত করিয়া চাবুক এবং এক বৎসর নির্বাসন । আর যদি উভয়ে বিবাহিত 
হয়, তবে উভয়কে একশত চাবুক. মার ও পাথর নিক্ষেপে হত্যা কর। সহীহ মুসলিমসহ বিভিন্ন 
হাদীস গ্রন্থে এই হাদীসটি উদ্ধৃত করা হইয়াছে। 

দাউদ যাহিরীর মশহুর উক্তিও ইহা । তবে এই ধরনের অভিমতসমূহ অত্যন্ত দুর্বল। কেননা 
আল্লাহ তা'আলা বিবাহিতা দাসীদেরকে স্বাধীন নারীর তুলনায় অর্ধেক চাবুক মারার কথা 
বলিয়াছেন । অর্থাৎ পঞ্চাশ চাবুক । আর যদি দাসী বিবাহিতা না হয় তবে কি তাহাকে ইহা ' 
হইতে বেশি চাবুক মারা যায় ? অথচ শরীআতের বিধান রহিয়াছে যে, বিবাহের পূর্বের শাস্তি 
বিবাহের পরের শাস্তি অপেক্ষা কম হইবে । 


কাছীর___৩/৫ 


Contents 


৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাই রাসূলুল্লাহ (সা)-কে সাহাবীগণ অবিবাহিতা ব্যভিচারিণী দাসীর শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা 
করিলে তিনি বলিয়াছেন, তাহাদিগকে চাবুক মার । কিন্তু তিনি এই কথা বলেন নাই যে, 
একশত চাবুক মার । যদি দাউদ জাহিরীর উক্তিমত বিধান হইত, তবে রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
উপর উহা বলিয়া যাওয়া ওয়াজিব ছিল। কেননা তাহাদের প্রশ্ন ছিল এই যে, দাসী বিবাহিতা 
হইলেও তো তাহাকে একশত চাবুক মারার নির্দেশ দেওয়া হয় নাই । মোট কথা এইরূপ বলা না 
হইলে বিবাহিতা ও অবিবাহিতার শাস্তির মধ্যে পার্থক্য করার কোন দলীল থাকিত না। সৌভাগ্য 
যে, এই আয়াতটি নাযিল হইয়াছিল। তাই ইতিপূর্বে তাহারা এক অবস্থা সম্পর্কে অবহিত 
হইয়াছিলেন বলিয়া দ্বিতীয় অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করিয়া নেন। 

সহীহদ্বয়ে আসিয়াছে যে, সাহাবাগণ দরূদ সম্পর্কে রাসূলুল্লাহ (সা)-এর নিকট জিজ্ঞাসা 
UR IT SO UT ON গাগা নি ইসলাম তো 
উহাই, যাহা তোমাদের জানা রহিয়াছে। 

অন্য একটি রিওয়ায়াতে রহিয়াছে যে, le PA AL 251 76৮10 
(-+1*.5-এই আয়াতটি যখন নাযিল হয়, তখন সাহাবাগণ রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলেন যে, 
দরূদ তো আমাদের জানা আছে, তবে উহা কখন কোন্‌ অবস্থায় পড়িতে হইবে, আমাদিগকে 
তাহা বলিয়া দিন। সুতরাং এই প্রশ্নটিও ঠিক অদ্রুপ। 


চতুর্থ উত্তর £ ইহাও আবূ সাওরের আয়াতের ভাবার্থের উত্তর, যাহা দাউদের উত্তর 
অপেক্ষাও দুর্বল। তিনি বলেন, যখন দাসী বিবাহিতা হইবে, তখন তাহার হদ হইবে স্বাধীন 
বিবাহিতা নারীর অর্ধেক । অথচ এটা তো স্পষ্ট কথা যে, বিবাহিতা নারীর হদ হইল পাথর 
নিক্ষেপে হত্যা করা এবং একশত দোররা মারা । আর পাথর নিক্ষেপে হত্যা করাকে তো অর্ধেক 
করা যায় না। মোট কথা তিনি এই আয়াতের অর্থই ভুল বুঝিয়াছেন। জমহ্রের মত তাহার এই 
মতের বিপরীত । 

এই অবস্থার বিধান হইল দাসীকে পঞ্চাশ দোররা মারিতে হইবে এবং হত্যা করিতে হইবে। 
আর অবিবাহিতা দাসী ব্যভিচার করিলে তাহাকে স্বাধীন ব্যভিচারিণী নারীর অর্ধেক অর্থাৎ পঞ্চাশ 
দোররা মারিতে হইবে। 

আবু আবদুল্লাহ শীফিঈ (র) বলেন, সমগ্র মুসলমান এই কথায় একমত যে, ব্যভিচারী দাস 
ও ব্যভিচারিণী দাসীর শাস্তি প্রস্তরাঘাতে হত্যা করা নয়। কেননা আয়াতে প্রমাণ রহিয়াছে যে, 
দাস-দাসীদের শাস্তি স্বাধীন নারী পুরুষের অর্ধেক । আর /-৯1-এর || ও 1১ হইল 

১৫০ -এর আলিফ-লাম। অর্থাৎ সেই সকল স্বাধীন নারী, যাহাদের কথা আয়াতের প্রারম্ভে বর্ণনা 
করা হইয়াছে। তাই ০৫০৮: ০৫:11 54509515555: 0১০ 
ইহার উদ্দেশ্য হইল স্বাধীন নারীদেরকে বুঝান। যাহারা স্বাধীন হওয়ার কারণে তাহাদিগকে 
বিবাহ করার বেলায় কোন জটিলতার সৃষ্টি হয় না। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 

lll ০০ Slade Le ০৪০১ 


Contents 
সূরা নিসা ৩৫ 


অর্থাৎ “তবে তাহাদিগকে স্বাধীন নারীর অর্ধেক শাস্তি ভোগ করিতে হইবে ৷' 

ইহা দ্বারা এমন শাস্তির কথা বুঝান হইয়াছে যাহা অর্ধেক করা যায়। উহা হইল চাবুক মারা, 
প্রস্তর নিক্ষেপ নয়। কেননা প্রস্তর নিক্ষেপ অর্ধ ভাগে ভাগ করা যায় না। আল্লাহই ভালো 
জানেন। 

ইমাম আহমদ (র) এমন একটি রিওয়ায়াত বর্ণনা করিয়াছেন যাহা আৰু সাওরের মাযহাবের 
সম্পূর্ণ উল্টা । রিওয়ায়াতটি হইল এই ঃ হাসান ইব্‌ন সাঈদ তাহার পিতা হইতে বর্ণনা করেন 
যে, সাফিয়া নানী এক দাসী হিমসের এক দাসের সঙ্গে ব্যভিচার করে। এই অবৈধ মিলনের 
মাধ্যমে তাহাদের একটি সন্তান হয়। ব্যভিচারী দাস এই সন্তানের অধিকার দাবি করিয়া বসে। 
ফলে উভয়ে হযরত উসমান (রা)-এর নিকট মুকাদ্দমা দায়ের করে। হযরত উসমান (রা) এই 
মুকাদ্দমা ফয়সালার ভার হযরত আলী (রা)-এর নিকট অর্পণ করেন। হ্যরত আলী (রা) 
বলেন £ আমি এই ব্যাপারে সেই মীমাংসা করিব: রাসূলুল্লাহ (সা) এই ব্যাপারে যেরূপ মীমাংসা 
দান করিয়া গিয়াছেন। অতএব শিশুর মালিক হইবে দাসীর মনিব, ব্যভিষ্টারীকে হত্যা করা 
হইবে পাথর নিক্ষেপের মাধ্যমে এবং উভয়ের জন্য রহিয়াছে পঞ্চাশটি করিয়া চাবুকের আঘাত । 

কেহ বলিয়াছেন, ইহার উদ্দেশ্য হইল শাস্তির উচ্চস্তর হইতে নিন্নস্তর পর্যন্ত বুঝান। অর্থাৎ 
দাসীদের শাস্তি হইল আযাদদের অর্ধেক; যদি সে সধবা হয় । আর বিবাহের আগে-পরে কোন 
অবস্থায়ই তাহাদেরকে প্রস্তরাঘাত করা হইবে না। ইসফাহ-এর গ্রন্থকারও এইরূপ অভিমত 
প্রকাশ করিয়াছেন। ইমাম শাফিঈ এবং ইব্‌ন আবদুল হিকাম (র) হইতেও এইরূপ বর্ণনা করা 
হইয়াছে। বায়হাকী (র) স্বীয় কিতাবুস সুনান ওয়াল আসার-এও ইহা উদ্ধৃত করিয়াছেন । 

দ্বিতীয়ত, আলোচ্য বিষয়টি কুরআনের অর্থ হইতে দূরে অবস্থিত। কেননা আয়াত দ্বারা 
কেবল এক অবস্থায় অর্ধেক শাস্তির কথা বুঝায়। দ্বিতীয় কোন অবস্থার কথাও বলা হয় নাই। 
অতএব কিভাবে ধরা যায় যে, সকল অবস্থায় এবং সকল শাস্তিই তাহাদের অর্ধেক ? 

ইহাও বলা হইয়াছে যে, আয়াতের উদ্দেশ্য হইল বিবাহিতা অবস্থায় ইমাম তাহার উপর হদ্‌ 
কায়েম করিবেন । এই অবস্থায় মনিবের হদ্‌ কায়েম করা জায়েয নয়। ইহাও ইমাম আহমদের 
উক্তির একটি । আর বিবাহের পূর্বে সে হদ্‌ কায়েম করিতে পারিবে । তবে উভয় অবস্থায় আযাদ 
অপেক্ষা অর্ধেক শাস্তি প্রদান করিতে হইবে । এই ব্যাখ্যাও আয়াতের মূল অর্থ হইতে দূরের । 
কেননা আয়াত দ্বারা এই কথা বুঝায় না। 

উল্লেখ্য, যদি এই আয়াতটি নাযিল না হইত তবে আমরা দাস-দাসীদের অর্ধেক শাস্তির কথা 
জানিতে পারিতাম না । ফলে তাহাদিগকেও সাধারণভাবে একশত চাবুক অথবা প্রস্তরাঘাত করা 
হইত । কেননা অন্য আয়াত দ্বারা তাহা প্রমাণিত হয়। | 

হাদীসে বর্ণিত হইয়াছে যে, হযরত আলী (রা) বলেন £ হে জনমগ্ডলী!'তোমরা তোমাদের 
অধীনস্থদের উপর হদ জারী কর। হউক তাহারা বিবাহিত ও বিবাহিতা এবং অবিবাহিত ও 
অবিবাহিতা । ্‌ 

ইহাছাড়া অন্য কোন হাদীসে বিবাহিতা-অবিবাহিতাদের মধ্যে কোন তারতম্য পাওয়া 
যায় না। 


Contents 


৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত আবু হুরায়রা (রা)-এর যে হাদীসটি জমহুর দলীল হিসাবে গ্রহণ করিয়াছেন তাহা 
হইল এই যে, যদি কোন দাসী ব্যভিচার করে এবং উহা যদি প্রকাশ হইয়া পড়ে, তবে তাহাদের 
উপর হদ্‌ কায়েম কর। কিন্তু তাহাদিগকে শাসন-গর্জন করিও না। 

মোদ্দা কথা, দাসীদের ব্যভিচারের শাস্তির ব্যাপারে কয়েকটি অভিমত রহিয়াছে। 

এক ৪ বিবাহিতা হউক বা অবিবাহিতা, উভয় অবস্থায় পঞ্চাশটি চাবুক মারিতে হইবে । তবে 
নির্বাসন দেওয়া হইবে কি হইবে না, এই ব্যাপারেও তিনটি উক্তি রহিয়াছে। 

দুই ৪ কেহ বলিয়াছেন, নির্বাসন দেওয়া হইবে। 

তিন $ সাধারণভাবে ইহাদেরকে নির্বাসন দেওয়া হইবে না। 

চার ৪ তাহাদিগকে আযাদদের অর্ধেককাল নির্বাসন দেওয়া হইবে । এই অভিমতটি ইমাম 
শাফিঈ (র)-এর মাযহাবের খেলাফ। 

ইমাম আবু হানীফা (রা)-এর মতে নির্বাসন হইল ভীতি ও শাসনমূলক একটি ব্যবস্থা। 
প্রত্যেকের ব্যাপারে ইহা প্রযোজ্য নয় এবং ইহা হদের অন্তর্ভুক্তও নয়। মোট কথা ইহা 
শাসনকর্তা বা ইমামের ফয়সালার উপর নির্ভরশীল । সে ইচ্ছা করিলে নির্বাসন দিতে পারে এবং 
নাও দিতে পারে । পুরুষ-নারী উভয়ে এই হুকুমের অন্তর্ভুক্ত । 

ইমাম মালিক (র)-এর নিকট নির্বাসন শুধু পুরুষের জন্য, নারীদের. জন্য নয়। কেননা 
নির্বাসন দেওয়া হয় নিরাপত্তার জন্যে । আর নারী-পুরুষ উভয়কে নির্বাসন দিলে নিরাপত্তা বিঘ্নিত 
হয়। 

নির্বাসন সম্পর্কীয় হাদীস কেবল হযরত উবাদা (রা) এবং আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত 
হইয়াছে। তাহারা বলেন 3 রাসুলুল্লাহ সো) অবিবাহিত ব্যভিচারীর বেলায় এক বছর নির্বাসন . 
এবং হদ্‌ মারার নির্দেশ দিয়াছিলেন। বুখারী ইহা বর্ণনা করিয়াছেন। 

ইহার উদ্দেশ্য হইল যে, পুরুষদেরকে নির্বাসন দিলে তাহার নিরাপত্তা থাকে, কিন্তু 
নারীদেরকে নির্বাসন দিলে তখন তাহার নিরাপত্তা বিঘ্নিত হয়। আল্লাহই ভালো জানেন। 

দ্বিতীয়ত, দাসী যদি ব্যভিচার করে তবে তাহাকে বিবাহের পর পঞ্চাশ চাবুক মারিবে এবং 
আদব শিক্ষাদানের লক্ষ্যে তাহাকে কিছু মারপিটও করিতে পারিবে । তবে ইহার নির্ধারিত কোন 
বিধান নাই। 

ইতিপূর্বে সাঈদ ইব্‌ন জুবায়র হইতে ইব্‌ন 'জারীরের রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, 
বিবাহের পূর্বে মারিতে পারিবে না। যদি এই কথার দ্বারা এই উদ্দেশ্য নেওয়া হয় যে, মোটেই 
মারিতে পারিবে না, তবে ইহা হইবে একটি জটিল ব্যাখ্যা । 

তৃতীয়ত, বিবাহের পূর্বে দিবে একশত ঘা চাবুক এবং বিবাহের পরে পঞ্চাশ ঘা চাবুক 
দিবে । দাউদ যাহিরীর উক্তিও ছিল এইরূপ । উহা সর্বাপেক্ষা দুর্বল বলিয়া গণ্য । আর আবু 
দাউদের উক্তি হইল, বিবাহের পূর্বে পঞ্চাশ ঘা চাবুক এবং বিবাহের পরে প্রস্তরাঘাত। ইহাও 
অত্যন্ত দুর্বল । আল্লাহই ভালো জানেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 


Contents bh 


সূরা নিসা ৩৭ 


‘এই ব্যবস্থা তাহাদের জন্য, যাহারা তোমাদের মধ্যে ব্যর্ভিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে 
ভয় করে।' 

উপরোক্ত শর্ত সাপেক্ষে দাসীদেরকে বিবাহ করার অনুমতি দেওয়া হইল । অর্থাৎ যাহাদের 
ব্যভিচারে লিপ্ত হওয়ার আশংকা থাকে এবং কেবল স্ত্রী মিলনে সন্তুষ্ট থাকা কষ্টকর হইয়া পড়ে, 
তাহাদের জন্য উহা । তবে এই অবস্থায়ও নিজেকে সংযত রাখার চেষ্টা করিয়া দাসী বিবাহ না 
করা উত্তম । কেননা তাহার গুরসের সন্তানের মালিক হইবে দাসীর মনিব । হ্যা, যদি দাসীর 
স্বামী গরীব হয়, তবে ইমাম শাফিঈ (র)- সিসি রা: পান টান দারা ররর 
অধিকারী হইবে না। 

তাই আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 


552 


ছু, 552 20578151758 uly 
‘আর যদি সবর কর, তবে তাহা তোমাদের জন্য উত্তম । আল্লাহ ক্ষমাশীর ও দয়ালু ৷' 
জমহুর উলামা এই আয়াত দ্বারা দলীল গ্রহণ করিয়াছেন যে, দাসীদের সঙ্গে বিবাহ বৈধ। 
তবে শর্ত হইল, যখন তাহার আযাদ নারী বিবাহ করার সামর্থ্য না থাকিবে এবং কামভাব দমন 
করার শক্তি হারাইয়া ফেলিবে । শুধু তাই নয়, যখন ব্যভিচারে লিপ্ত হওয়ার তীব্র আশংকা দেখা 
দিবে। 
কেননা ইহার দ্বারা অসুবিধা হইল, এই সন্তানগুলি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয় এবং আযাদ 
নারীদের মান-ইযযতের ওপর ইহা দ্বারা প্রকারান্তরে আঘাত করা হয়। 
ইমাম আবু হানীফা রে) ও তাহার সহচরবৃন্দের অভিমত হইল যে, এই দুই শর্ত ছাড়াও যে 
কোন ব্যক্তি দাসী অথবা কিতাবী নারীকে নির্দ্বিধায় বিবাহ করিতে পারিবে । অর্থাৎ যদি তাহার 
স্বাধীন নারী বিবাহ করার সামর্থ্যও থাকে এবং যদি তাহার ব্যভিচারে লিপ্ত হওয়ার আশংকাও না 
থাকে । ইহাদের দলীল হইল যে, আল্লাহ তাআলা বলিয়াছেন £ 
২155 ১০ 05৫01 1554 921 2০ ০০৯৭, 
অর্থাৎ ‘তোমাদের পূর্বে যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের পবিত্র ও আল্লাহভীরু 
নারীদেরকে তোমরা বিবাহ কর!’ 
তাহারা বলেন যে, এই আয়াতটি সাধারণভাবে দাসী ও স্বাধীন সকল প্রকার মাহিলাকে 
অন্তর্ভুক্ত করিয়াছে। তবে ইহার বাহ্যিক অর্থ সেই মতেরই সমর্থন করে যাহা জমহুর 
বলিয়াছেন । আল্লাহই ভালো জানেন । 


৫ পর্ণ dase 34 ১ ঠা ক তি rad রি (৮) 
পভ ০5৩5 সিডি ৩2 এ GIS ৩০056 2 ক ৩৬৭০৭) ৩১০ ্‌ 
0 485 51220 
oor a” 20013 
দি পে 5 পা পাও সিন্দুক নি 


5৮ ৩ 1 ৬১১৪৩) ORS 0254৩৯১+ ELE ০ DAO 202 (1) 
ok CAL 


কটি এরা 
Au টি পর্ণ ০টি 


০852 9035 955 5০০৪৪ HANEY (YA) 


Pd 


Contents 


৩৮ তাফসীরে ইব্ন কাছীর 


২৬. “আল্লাহ ইচ্ছা করেন তোমাদের নিকট বিশদভাবে বিবৃত করিতে ও তোমাদের 
পূর্ববতীদের রীতিনীতি তোমাদিগকে অবহিত করিতে এবং তোমাদিগকে ক্ষমা করিতে । 
আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ৷” 

২৭. “আল্লাহ তোমাদিগকে ক্ষমা করিতে চাহেন, আর যাহারা কুপ্রবৃত্তির অনুসরণ 
করে তাহারা চাহে যে, তোমরা ভীষণভাবে পথচ্যুত হও ।” 

২৮. "আল্লাহ তোমাদের ভার লঘু করিতে চাহেন এবং মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল ।” 

তাফসীর £ মু'মিনদিগের লক্ষ্য করিয়া আল্লাহ তাআলা বলিতেছেন £ হে মুমিনগণ! আল্লাহ 
হালাল হারাম সম্পর্কে তোমাদিগকে স্পষ্টভাবে জানাইয়া দিতে চান। সে সম্পর্কে এই সুরাসহ 
অন্যান্য সূরায় এরূপ বিবরণ দেওয়া হইয়াছে যে, ১৫1১5 ০ ০2১]| ৮১০৫৫3০%2ও ‘তিনি 
তোমাদিগকে পূর্ববর্তীদের পথ প্রদর্শন করাইতে চাহেন।' অর্থাৎ তাহাদের প্রশংসনীয় পথ এবং 
শরীআতের বিধান-যে সকল কাজ তাহার নিকট প্রিয় এবং যে কাজে তিনি সন্তুষ্ট । 

৮৫১1০ ১559 ‘আল্লাহ তোমাদিগকে ক্ষমা করিতে চান।” অর্থাৎ পাপ ও কবীরা 
গুনাহগুলি তিনি ক্ষমা কিরয়া দিতে চান। 

“১৫১45 41119 ‘আল্লাহ মহাজ্ঞানী ও রহস্যবিদ ।' অর্থাৎ স্বীয় কার্য-বিধান, কুদরত 
এবং স্বীয় বাণীর রহস্যাবলী তিনিই সম্যকভাবে জানেন। 

আল্লাহ ত'আলা বলেন £ 

15592510055 bf loll 0555 ১ ০, 

“আর যাহারা কামনা-বাসনার অনুসারী, তাহারা চায় যে, তোমরা পথ হইতে অনেক 
দূরে বিচ্যুত হইয়া পড় ৷' 

অর্থাৎ শয়তানের অনুসারী খ্রিস্টান, ইয়াহুদী ও ব্যভিচারীরা তোমাদের পদশ্বলন ঘটাইয়া 
তোমাদিগকে সত্য ও সঠিক পথ হইতে অপসারণ পূর্বক অসত্য ও অন্যায় পথে পরিচালিত 
করিতে চায়। 

55 305 01 1111 ১১১০ “আল্লাহ তোমাদের বোঝা হালকা করিতে চান।" অর্থাৎ 
শরী'আতের লংঘন, আদেশ-নিষেধ অমান্য ইত্যাদি পাপের বোঝা হালকা করিতে চাহেন। আর 
এই কারণেই আল্লাহ তোমাদের জন্য দাসীদেরকে বিবাহ করা বৈধ করিয়াছেন। মুজাহিদ (র) 
প্রমুখ ইহা বলিয়াছেন। 

(৪০৯ (০১1 3153 “মানুষ দুর্বল সৃজিত হইয়াছে ।' মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল বলিয়া 
আল্লাহ তাহার বিধানের মধ্যে কোন কাঠিন্য আরোপ করেন নাই। তাহারা প্রবৃত্তি, আকাঙ্ফা ও 
কাম-চরিতার্থের বেলায়ও দুর্বল। 

ইব্‌ন আবূ হাতিম (র)...... bn RES EU SCL ST রব 
($%.:০ -এই আয়াতাংশের মর্মার্থে বলেন ৪ আল্লাহ মানুষকে স্ত্রীলোকদের বেলায় দুর্বল করিয়া 
সৃষ্টি করিয়াছেন। 


Contents 


সূরা নিসা ৩৯ 


ওয়াকী (র) বলেন $ মহিলাদের নিকট গেলে জ্ঞান-বৃদ্ধি লোপ পাইয়া যায়। 

রাসূলুল্লাহ (সা) যখন মি“রাজের রাত্রে পৃথিবীতে ফিরিয়া আসেন, তখন সিদরাতুল 
মুনতাহার নিকটে তাহার সঙ্গে হযরত মূসা (আ)-এর সাক্ষাত হয়। তিনি রাসূলুল্লাহ (সা)-কে 
জিজ্ঞাসা করেন যে, আপনার উপর কি কাজ ফরয করা হইয়াছে ? রাসূলুল্লাহ (সা) বলিলেন, 
প্রত্যেক দিন পঞ্চাশ ওয়াক্ত নামা। মূসা (আ) বলিলেন, আপনি আল্লাহর নিকট প্রত্যাবর্তন 
করিয়া ইহা হইতে ত্রাস করার আবেদন করুন। কেননা আপনার উম্মতের ইহা পালনের শক্তি 
নাই। আমি ইহাদের পূর্ববর্তী লোকদের পরীক্ষা করিয়াছি; তাহারা ইহার কমেও অতিষ্ঠ হইয়া 
উঠিয়াছিল। অথচ আপনার উম্মত তো চোখ, কান ও অন্তরের দিক দিয়া তাহাদের অপেক্ষা 
বহু দুর্বল। অতঃপর তিনি ফিরিয়া গিয়া দশ ওয়াক্ত হ্রাস করাইয়া আনেন। আবার মুসা 
(আ)-এর নিকট আসিলে তিনি আরও ত্রাস করাইবার জন্য পাঠান। যতক্ষণে হাস হইয়া পাচ 
ওয়াক্তে না পৌছে, ততক্ষণ মূসা (আ) তাহাকে আরও-হাস করাইবার পরামর্শ দিতে থাকেন। 
নার 


EES CHILI GUL SEs SIS 158 PEG tx GG (৭) 
০৫০১ ৫৫৩৬8১১০৫৫8 চিঠি অনি 


1 5 পা ৫ পার্টি 


2৮9 এ ৬১ 563.506 21520 Bs ৩৬৩1৬৩১১০০০ ৩১ (-3 


01952 
55542 (552 LIES OST HY ISO (০) 
০০৮ 


২৯. “হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না; কিন্তু 
তোমাদের পরস্পর রাষী হইয়া ব্যবসা করা বৈধ । এবং নিজদিগকে হত্যা করিও না; আল্লাহ 
তোমাদের প্রতি পরম দয়ালু ।” 

৩০. “এবং যে কেহ সীমা লঙ্ঘন করিয়া অন্যায়ভাবে উহা করিবে, তাহাকে অগ্নিতে 
দগ্ধ করিব । ইহা আল্লাহর পক্ষে সহজ ।” 

৩১. “তোমাদিগকে যাহা নিষেধ করা হইয়াছে তাহার মধ্যে যাহা গুরুতর, তাহা হইতে 
বিরত থাকিলে তোমাদের লঘুতর পাপগুলি মোচন করিব এবং-তোমাদিগকে সম্মানজনক 
স্থানে দাখিল করিব ।” 

তাফসীর ৪ আল্লাহ তা'আলা তীহার ঈমানদার বান্দাদিগকে পরম্পরে পরস্পরের মাল 
অন্যায়ভাবে ভক্ষণ করিতে নিষেধ করিয়াছেন । তাহা অসৎ পন্থা গ্রহণের মাধ্যমেই হউক যথা 
সুদ ও জুয়া ইত্যাদি। যদিও বাহ্যিক দৃষ্টিতে ইহা বৈধ বলিয়া মনে হয়, আসলে উহা যে অবৈধ 
সে সম্পর্কে আল্লাহই সর্বপেক্ষা সুন্দর জ্ঞান রাখেন। 

ইব্‌ন জারীর (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ ইব্‌ন আব্বাস (রা)-কে , 
জিজ্ঞাসা করা হয় যে, একটি লোক কাপড় ক্রয় করার সময় বলে যে, কাপড়টা যদি আমার 


Contents 


80 তাফসীরে ইবৃন কাছীর 


পসন্দ হয় তবে রাখিয়া দিব আর যদি পসন্দ না হয় তবে একটি দিরহাম সহ কাপড়টি ফিরাইয়া 
_দিব। ইহা শুনার পর তিনি বলেন, আল্লাহ তা'আলা তো বলিয়াছেন ঃ 
JEG PS SIT IE YY 
অর্থাৎ ‘তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না।' 
ইব্‌ন আবূ হাতিম (র)...... আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ (রা) 
বলেনঃ এই আয়াতটি মুহকাম বা বিধান সম্বলিত । ইহা কার্যকারিতা কিয়ামত পর্যন্ত অবধারিত | 
আলী ইব্‌ন আবূ তালহা (রা)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন 
আব্বাস (রা) বলেন 8 JUL ES LEI iE 31551 95011210এই 
আয়াতটি নাযিল হওয়ার পর মুসলমানগণ পরম্পরে বলাবলি করেন যে, আল্লাহ তা'আলা 
অবৈধভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করিতে নিষেধ করিয়াছেন । ফলে মুসলমানগণ একে 
অপরের সম্পদ ভক্ষণ করা পরিত্যাগ করেন। অতঃপর আল্লাহ এই আয়াতটি নাযিল করেন £ 
0৯ ০০%1 5 51 কাতাদা (র)-ও এইরূপ বলিয়াছেন। 
পর আল্লাহ তা'আলা বলেন £ 
১২০৭০০১০595 LIES iY 
“কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তাহা বৈধ ।' $:)এ-কে 
দুই পেশ দিয়াও পড়া হয়। তখন ৫1৪১০ ”[১১-.১।-এর অর্থ হইবে। অর্থাৎ যেন বলা 
হইতেছে যে, অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করিও না; কিন্তু শরীআতসম্মত পন্থায় ব্যবসার 
মাধ্যমে লাভ করা বৈধ, যাহা ক্রেতা ও বিক্রেতার সম্মতিক্রমে হইয়া থাকে। যথা আল্লাহ 
তাআলা বলিয়াছেন ঃ ॥ 
৯1০ । ২011 1০০84115285 2, 
অর্থাৎ “কোন জীবকে আল্লাহর অনুমোদিত পন্থায় ব্যতীত হত্যা করিও না। কিন্তু সত্য ও 
ন্যায়ের সঙ্গে হইলে পারিবে ।' 
তিনি অন্যত্র বলিয়াছেন ঃ 
ME TERA YU Os Y 
অর্থাৎ ‘সেখানে তাহারা মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে না একমাত্র প্রথম মৃত্যু ব্যতীত '' 
আলোচ্য আয়তের দলীলে ইমাম শাফিঈ রে) বলেন ঃ সম্মতি ব্যতীত ক্রয়-বিক্রয় শুদ্ধ হয় 
না। ইহা দ্বারা বুঝা যায় যে, সত্তুষ্ট চিত্তে আদান-প্রদান করিতে হইবে । কেবল হাত বদলকে 
সম্মতি বলিয়া ধরা যায় না। 
জমহুরসহ ইমাম মালিক, ইমাম আবু হানীফা ও ইমাম আহমদ (র) বলেন £ মৌখিক 
কথাবার্তা যেমন সম্মতির প্রমাণ, আদান-প্রদানও তেমনি সম্মতির প্রমাণ। ' 
কেহ কেহ বলিয়াছেন ঃ কম মূল্যের সাধারণ জিনিসে লেনদেনই যথেষ্ট । 


Contents 
_ সূরা নিসা ৪১ 


উল্লেখ্য যে, মাযহাবের প্রবর্তক মহামণীষীগণ অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রত্যেকটি বিষয়ের 
ফয়সালা করিয়াছেন। অর্থাৎ প্রত্যেক বিষয়কে তাহারা সত্যের মানদণ্ডে যাচাই করিয়া আমলের 
মগ হুরায়রা 
টিটি কচ: পপ ক পা গা ই ব্যান 
অবশ্যই লক্ষণীয় থাকিবে । | 

ইব্‌ন জারীর (র)...... মাইমূন ইব্‌ন মিহরান (রা) হইতে বর্ণনা করেন যে, মাইমুন ইব্‌ন 
মিহরান (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ ক্রয়-বিক্রয় হইল সন্তুষ্টির ব্যাপার এবং 
বিক্রয়ের পরে ক্রেতার জন্য রহিয়াছে ইখতিয়ার । হাদীসটি মুরসাল। 

তবে ক্রয়-বিক্রয়ের মজলিসের শেষ পর্যন্ত খরিদ করা না করার ইখতিয়ার থাকে । যথা 
সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ ক্রেতা ও বিক্রেতা উভয়ে উভয় হইতে 
পৃথক না হওয়া পর্যন্ত ইখতিয়ার থাকে । 

বুখারীতে এইভাবে বর্ণিত হইয়াছে যে, ক্রয়-বিক্রয়ের ব্যাপারে ততক্ষণ পর্যন্ত ইখতিয়ার 
থাকিবে যতক্ষণ না ক্রেতা ও বিক্রেতা পরস্পরে পৃথক হইয়া যাইবে। 

হাদীসের আলোকে ইমাম আহমদ রে), ইমাম শাফিঈ (র) ও তাহাদের সহচরবৃন্দ এবং 
পূর্ববর্তী ও পরবতী জমহুর উলামা এই অভিমত ব্যক্ত করিয়াছেন। 

ইহার মধ্যে ক্রয়-বিক্রয় সমাপ্তির পর হইতে তিন দিন পর্যন্ত এবং গ্রামে প্রচলিত এক 
বছরের মেয়াদও শামিল রহিয়াছে। 

ইমাম মালিক (র)-এর মশহুর মাযহাবও ইহা যে, আদান-প্রদানের মাধ্যমেই ক্রয়-বিক্রয় 
শুদ্ধ হইয়া যায় । ইমাম শাফিঈ (র)-এরও এই ধরনের একটি উক্তি রহিয়াছে। 

কেহ বলিয়াছেন ঃ সাধারণ জিনিসের ক্রয়-বিক্রয়ের ব্যাপারে আদান-প্রদানই যথেষ্ট । 

সাহাবাদের একটি দলও এই ইখতিয়ার প্রদান করিয়াছেন। মুত্তাফিক আলাইহ 
রিওয়ায়াতেও ইহার সমর্থন রহিয়াছে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 ১৫...$১111785 ১ 

‘আর তোমরা নিজেদেরকে হত্যা করিও না।' 

অর্থাৎ হারাম পথে আল্লাহর অবাধ্য হইয়া এবং অন্যায়ভাবে একে অপরের মাল ভক্ষণ 
করিয়া তোমরা নিজেদেরকে ধ্বংস করিও না। 

Uta LEU 

‘নিঃসন্দেহে আল্লাহ তোমাদের প্রতি দয়ালু ৷' fl 

অর্থাৎ আল্লাহর প্রত্যেকটি আদেশ-নিষেধ দয়ায় পরিপূর্ণ । 

ইমাম আহমদ (র)...... আমর ইব্‌ন আস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আস (রা) 
বলেন ঃ রাসূলুল্লাহ সো) আমাকে যাতুস সালাসিলের যুদ্ধে প্রেরণ করিয়াছিলেন । তখনকার 
কঠিন শীতের এক রাত্রে আমার স্বপ্নদোষ হয়। এত ভয়াবহ শীত নামিয়াছিল যে, আমি গোসল 
করিয়া পবিত্রতা লাভ করিতে জীবনের আশংকা করিতেছিলাম ।'ফলে তায়াম্মুম করিয়া আমাদের 
সঙ্গীদেরকে ফজরের নামায পড়াইয়া দিই ৷ যুদ্ধ হইতে প্রত্যাবর্তন করিয়া রাসূলুল্লাহ (সা)-এর 


কাছীর-_৩/৬ 


Contents 


৪২ তাফসীরে ইব্‌ন কাছীর 


নিকট ইহা বলিলে তিনি বলেন, হে আমর! তবে কি তুমি অপবিত্র অবস্থায় তোমার সাথীদেরকে 
নামায পড়াইয়াছ ? আমি বলিলাম, হে আল্লাহ রাসূল! আমি এত কঠিন শীতের রাতে অপবিত্র 
হইয়াছিলাম যে, আমার গোসল করিতে জীবনের উপর ভয় হইতেছিল। ইহা বলিয়া আমি এই 
আয়াতটি পাঠ করিলাম £ ৪৮০৮৯ OS Ue ১17৫--5115185 %5 অর্থাৎ ‘তোমরা 
নিজেরা নিজদিগকে হত্যা করিও না। নিঃসন্দেহে আল্লাহ তা'আলা তোমাদের প্রতি দয়ালু ৷’ তাই 
আমি তায়াম্মুম করিয়া নামায পড়িয়াছিলাম। ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সা) হাসিলেন, অন্য কোন 
কথা বলিলেন না। 

আবু দাউদ (র)...... ইয়াধীদ ইব্‌ন আবু হাবীব হইতে ইহা বর্ণনা করিয়াছেন। 

আবূ বকর ইবৃন মারদুবিয়া (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন $ কোন এক সময় আমর ইব্‌ন আস (রা) অপবিত্র অবস্থায় নামায 
পড়িয়াছিলেন। তিনি প্রত্যাবর্তন করিয়া রাসূলুল্লাহ (সা)-কে প্রতিবেদন শুনাইতেছিলেন। এক 
সময় রাসূলুল্লাহ (সা) তাহাকে ডাকিয়া এই ব্যাপারে জিজ্ঞাসা করিলে তিনি রাসূলুল্লাহ (সা)-কে 
বলেন, হে আল্লাহর রসূল! তীব্র শীতের কারণে আমি গোসল করিতে ভয় করিতেছিলাম। ইহা 
বলিয়া তিনি এই আয়াতটি পাঠ করেন ৪ ₹৫-.8১1 11585 33 _ ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সা) 
অন্য কোন কথা না বলিয়া চুপ করিয়া থাকেন। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইব্‌ন মারদুবিয়া রে)...... আবু হুরায়রা রো) হইতে 
বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ “যে ব্যক্তি কোন 
আগ্নেয়াস্ত্র দ্বারা আত্মহত্যা করিবে, সে কিয়ামত পর্যন্ত জাহান্নামের জলন্ত আগ্নেয়াস্ত্র দ্বারা 
উপর্ধুপরি আঘাত করিয়া আত্মহত্যা করার চেষ্টা করিবে এবং চিরদিনের জন্যে জাহান্নামে প্রবিষ্ট 
থাকিবে । তেমনি যে ব্যক্তি বিষপানের মাধ্যমে আত্মহত্যা করিবে, সে দোযখের মধ্যে 
সদা-সর্বদা বিষপান করিতে থাকিবে । কারণ তাহার স্থান হইবে চিরদিনের জন্য জ্বলন্ত অগ্নির 
জাহান্নাম ।' সহীহদ্বয়ে এই হাদীসটি বর্ণিত হইয়াছে। 

সাবিত ইব্‌ন যাহ্হাক হইতে আবূ কিলাবা বর্ণনা করেন যে, সাবিত ইব্‌ন যাহ্হাক (র) 
বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ ‘যে নিজেকে যে বস্তু দ্বারা হত্যা করিবে, কিয়ামতের দিন 
তাহাকে সেই জিনিস দ্বারা শাস্তি দেওয়া হইবে ।' আবূ কিলাবা হইতে হাদীসের বহু কিতাবে এই 
হাদীসটি রিওয়ায়াত করা হইয়াছে। 

সহীহদ্বয়ে বর্ণিত যে, জুন্দুব ইব্‌ন আবদুল্লাহ বাজালী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) 
করে । অতঃপর রক্ত বন্ধ না হওয়ায় সে সেভাবেই মারা যায়। তখন আল্লাহ তা'আলা বলেন ঃ 
আমার বান্দা নিজেকে ধ্বংস করার ব্যাপারে তাড়াহুড়া করিয়াছে । তাই আমি তাহার উপর 
জান্নাত হারাম করিয়া দিয়াছি।' 

তাই আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 

SUB pe BSE 
‘আর যে কেহ সীমালংঘন করিয়া কিংবা যুলমের বশবর্তী হইয়া এইরূপ করিবে ।' 


Contents ং 


সূরা নিসা ৪৩ 


অর্থাৎ যে আল্লাহর নিষেধ অমান্য করিয়া সীমালংঘন করিবে, জানিয়াও যে ব্যক্তি বাহাদুরী 
দেখাইয়া পাপকাজে প্রবৃত্ত হইবে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। 

আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 

Td ld Sd aie 

তাহাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হইবে ॥' মি 

অতএব এই কঠিন ভীতিপ্রদ সংবাদ শুনিয়া সকল জ্ঞানী ব্যক্তিরই ভীত হওয়া উচিত এবং 
অন্তরের পর্দা খুলিয়া এই ভীতিপ্রদ ঘোষণা শ্রবণ করত আল্লাহর অবাধ্যতা হইতে বিরত থাকা 
উচিত। 

“যেইগুলি সম্পর্কে তোমাদের নিষেধ করা হইয়াছে, যদি তোমরা সেইসব বড় গুনাহ হইতে 
বাচিয়া থাকিতে পার, তবে আমি তোমাদের অন্যান্য ক্রটি-বিচ্যুতিগুলি ক্ষমা করিয়া দিব।' 

অর্থাৎ যদি তোমরা আমার বড় বড় নিষিদ্ধ পাপ হইতে বাচিয়া থাক, আমি তোমাদের ছোট 
ছোট পাপগুলি ক্ষমা করিয়া দিব এবং তোমাদিগকে জান্নাতে প্রবেশ করাইব। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন 81:১৫ ১৬০ <3 ১১ 

“এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাইব।' 

হাফিয আবূ বকর বাযযায (র)...... হযরত আনাস (রা) হইতে বর্ণনা-করেন যে, আনাস 
(রা) বলেন ঃ আমাদের প্রতিপালকের পক্ষ হইতে আমাদের নিকট যাহা পৌছিয়াছে তাহার মত 
উত্তম আর কিছুই দেখি নাই। আমরা তাহার জন্যে আমাদের পরিবার ও সম্পদ হইতে পৃথক 
হইব না। তিনি আমাদের বড় বড় পাপগুলি ব্যতীত ছোট ছোট সকল পাপ ক্ষমা করিয়া দিবেন। 
ইহা বলিয়া তিনি এই আয়াতটি পাঠ করেন £ 

অর্থাৎ 'যেইগুলি সম্পর্কে তোমাদের নিষেধ করা হইয়াছে, যদি তোমরা সেই সকল বড় 
পাপ হইতে বীচিয়া থাকিতে পার, তবে আমি তোমাদের ছোট পাপগুলি ক্ষমা করিয়া দিব । 

এই আয়াত সম্পর্কে বহু হাদীস আসিয়াছে । আমরা সন্ভবমত উহা হইতে কিছু পাঠক 
সমীপে পেশ করিব। 

ইমাম আহমদ (র)...... হযরত সালমান ফারসী (রা) হইতে বর্ণনা করেন যে, সালমান 
ফারসী (রা) বলেন ঃ হযরত নবী (সা) আমাকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি জান জুমু'আর দিন 
কি বস্তু ? আমি বলিলাম, এ দিনকে জুমু'আ বলে, যেদিন আমাদের আদি পিতাকে সৃষ্টি করা 
হইয়াছে। রাসূলুল্লাহ (সা) বলিলেন, “কিন্তু আমি তাহাও জানি তুমি যাহা জান না। কোন 
অপবিত্র ব্যক্তি যদি সুন্দরভাবে পবিত্র হইয়া জুমু'আর দিনে জুমু'আর নামাযের জন্য আগমন 
করে এবং ইমাম নামায শেষ না করা পর্যন্ত যদি নীরবতা অবলম্বন করে, তবে সেই জুমু'আ 
হইতে পরবর্তী জুমু'আর মধ্যে যত পাপ সে করিবে, সকল পাপ আল্লাহ ক্ষমা করিয়া দিবেন, 
যদি সে হত্যা করা হইতে বিরত থাকে ৷” 

হযরত সালমান ফারসী (রা) হইতে অন্য সূত্রে বুখারীও ইহা রিওয়ায়াত করিয়াছেন । 


Contents 


88 তাফসীরে ইব্‌ন কাছীর 


আবু জাফর ইব্‌ন জারীর (র)...... হযরত আবূ সাঈদ ও হযরত আবু হুরায়রা রো) হইতে 
বর্ণনা করেন যে, হযরত আবূ সাঈদ এবং হযরত আবু হুরায়রা (রা) বলেন ঃ একদা নবী (সা) 
ভাষণ দানকালে বলেন ঃ “যে সত্তার হাতে আমার আত্মা, তাহার শপথ ।” ইহা তিনবার বলিয়া 
মাথা নীচু করিয়া ফেলেন। আমরাও সকলে মাথা নীচু করিয়া অঝোরে কাদিতে থাকি । কেননা 
আমরা অজ্ঞাত ছিলাম যে, কোন্‌ বিষয়ের জন্য তিনি এত কঠিন শপথ করিলেন। অতঃপর তিনি 
মাথা উচু করেন। তাহার আনন্দময় চেহারা দেখিয়া আমরা এত খুশি হই যে, আমরা যদি সেই 
মুহূর্তে লাল রঙের উটও পাইতাম তবুও তত খুশি হইতাম না। ইহার পর তিনি বলেন £ “যে 
ব্যক্তি পাচ ওয়াক্ত নামায আদায় করিবে, রমযানের রোযা রাখিবে, যাকাত দিবে, সাতটি বড় 
পাপ হইতে বাচিয়া থাকিবে, তাহার জন্যে বেহেশতের সমস্ত দরজা খুলিয়া রাখা হইবে । আর 
তাহাকে বলা হইবে_নিরাপদে প্রবেশ করুন।” 

লাইস ইব্‌ন সা'দের সুত্রে নাসাঈ এবং হাকিম স্বীয় মুসতাদরাকেও ইহা রিওয়ায়াত 
করিয়াছেন। সাঈদ ইব্‌ন আবূ হিলাল হইতে পর্যায়ক্রমে আমর ইব্‌ন হারিস ও আবদুল্লাহ ইব্‌ন 
ওয়াহাবের সূত্রে হাকিম (র) ও ইবৃন হিব্বান স্ব স্ব সহীহ সংকলনে ইহা উদ্ধৃত করিয়াছেন। 
অতঃপর হাকিম (র) বলেন £ হাদীসটি সহীহদ্বয়ের শর্তেও সহীহ, তবে তাহারা ইহা উদ্ধৃত 
করেন নাই। 
সপ্ত পাপের ব্যাখ্যা 

বুখারী ও মুসলিমে...... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ 
(সা) বলেন ঃ “তোমরা ধ্বংসকারী সপ্ত পাপ হইতে বাচিয়া থাক ।” জিজ্ঞাসা করা হইল, হে 
আল্লাহর রাসূল! উহা কি কি? তিনি বলিলেন, আল্লাহর সঙ্গে শরীক করা; আল্লাহর নির্দেশ 
উপেক্ষা করিয়া কাহাকেও হত্যা করা, যাদু করা, সুদ খাওয়া এবং ইয়াতীম-অনাথের মাল-সম্পদ 
ভক্ষণ করা; যুদ্ধের ময়দান হইতে পৃষ্ঠ প্রদর্শন করিয়া ভাগিয়া আসা এবং সতী-সাধবী মু’মিনা 
মহিলার উপর মিথ্যা অপবাদ অরোপ করা ।” 

ইব্‌ন আবূ হাতিম (র)...... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ “বড় সাতটি পাপের প্রথমটি হইল আল্লাহর 
সহিত শরীক করা। ইহার পর হইল, অন্যায়ভাবে কাহাকেও হত্যা করা; সুদ খাওয়া, ইয়াতীমরা 
বড় হওয়ার পূর্বে তাহাদের সম্পদ ভক্ষণ করা; যুদ্ধের ময়দান হইতে পৃষ্ঠ প্রদর্শন করিয়া ভাগিয়া 
আসা; সতী-সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা এবং হিজরত করিয়া যাওয়ার পরে 
স্বদেশে প্রত্যাবর্তন করা ।” 

উল্লেখ্য যে, এই সাতটির মধ্যেই কবীরা গুনাহ সীমাবদ্ধ নয়। কেহ কেহ সেরূপ ধারণা 
করেন! আসলে তাহাদের এই ধারণা তখন সত্য ও বাস্তব হইত যদি ইহার বিপরীতে কোন 
প্রমাণ না থাকিত। অতএব কবীরা গুনাহ যে এই সাতটি ব্যতীত রহিয়াছে; উহার দলীল পেশ 
করা হইতেছে । এই সম্পর্কে বহু হাদীস রহিয়াছে। 

হাকিম (র)...... উমায়র ইব্‌ন কাতাদা (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত উমায়র ইব্‌ন 
কাতাদা (রা) বলেন ঃ বিদায় হজ্জের দিন রাসূলুল্লাহ (সা) বলেন ঃ জানিয়া রাখ, নামাযীরা হইল 
আল্লাহর বন্ধু । তাহারা আল্লাহর ফরযকৃত পাচ ওয়াক্ত নামায যথাযথভাবে আদায় করে; ফরয 


Contents 
সূরা নিসা 8৫ 


জানিয়া রমযানের রোযা রাখে; খুশিমনে যাকাত আদায় করে এবং সেই সকল পাপ হইতে 
বিরত থাকে যাহা করিতে আল্লাহ নিষেধ করিয়াছেন।” ইহার পর জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করেন, 
হে আল্লাহর রাসূল! কবীরা গুনাহগুলি কি কি? তিনি বলিলেন, “উহা নয়টি ঃ আল্লাহর সহিত 
শিরক করা; অন্যায়ভাবে কোন মু'মিনকে হত্যা করা; যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করা; ইয়াতীমের 
মাল ভক্ষণ করা; সুদ খাওয়া; সতী-সাধবী নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা; মুসলিম 
পিতামাতার অবাধ্য হওয়া এবং তোমাদের জীবন-মরণের কিবলা বায়তুল্লাহর মর্যাদা ক্ষুন্ন করা । 
যে ব্যক্তি আমরণ এই সকল পাপ হইতে বিরত থাকিবে এবং নামায কায়েম করিবে ও যাকাত 
আদায় করিবে, সে নবীর সঙ্গে বেহেশতে স্বর্ণ নির্মিত অক্টালিকায় অবস্থান করিবে ।” 

আরও দীর্ঘ আকারে হাকিম (র) ইহা বর্ণনা করিয়াছেন এবং মাঁআয ইব্‌ন হানীর সনদে 
নাসাঈ এবং আবূ দাউদ সংক্ষিপ্ত আকারে ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবূ হাতিমও 
সংক্ষিপ্তভাবে ইহা রিওয়ায়াত করিয়াছেন। অতঃপর হাকিম (র) বলেন, এই হাদীসের প্রত্যেক 
বর্ণনাকারীই সহীদ্ধয়ের মানদণ্ডে উত্তীর্ণ; একমাত্র আবদুল হামীদ ইব্‌ন সিনান ব্যতীত । 

আমি ইব্‌ন কাছীর বলিতেছি যে, এই লোকটি হিজাবী এবং এই হাদীস ব্যতীত অন্য 
কোথাও তাহার প্রকাশ নাই। তবে ইব্‌ন হিব্বান (র) বলিয়াছেন যে, ব্যক্তি হিসাবে তিনি 
বিশ্বস্ত । বুখারী রে) বলেন, এই হাদীসটির মধ্যে সন্দেহ রহিয়াছে। 

ইব্‌ন জারীর (র)...... উমায়র ইব্‌ন কাতাদা হইতে ইহা বর্ণনা করিয়াছেন। কিন্তু এই 
সনদের মধ্যে আবদুল হামিদ ইব্‌ন সিনানকে অনুপস্থিত দেখা যাইতেছে । 

ইব্‌ন মারদুবিয়া (র)...... হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইবৃন উমর (রা) 
বলেন ৪ একদা রাসূলুল্লাহ (সা) মিষ্বারে উঠিয়া বলেন £ “আল্লাহ্‌র শপথ! আল্লাহ্র শপথ!” ইহা 
বলিয়া তিনি মিম্বার হইতে অবতরণ করেন। অতঃপর বলেন £ “তোমাদের জন্য খোশ খবর, 
তোমাদের জন্য খোশ খবর । যে ব্যক্তি পাচ ওয়াক্ত নামায পড়িবে এবং সাতটি বড় পাপ হইতে 

ইহার অন্যতম বর্ণনাকারী আবদুল আযীয (র) বলেন, আমার জানামতে শেষ শব্দটি ছিল 
£১; অর্থাৎ, ‘আস, নিরাপত্তার সহিত প্রবেশ কর ॥' 

মুত্তালিব (র) বলেন £ আমি শুনিয়াছি, জনৈক ব্যক্তি হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা)-কে 
এই ব্যাপারে জিজ্ঞাসা করেন যে, আপনি রাসূলুল্লাহকে বড় পাপগুলির বিবরণ দিতে শুনিয়াছেন 
কি? তিনি উত্তরে বলেন, হ্যা, [রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন] “পিতামাতার নাফরমানী করা; 
আল্লাহ্র সহিত শরীক করা; অন্যায়ভাবে কাহাকেও হত্যা করা; সতী-সাধ্ৰী নারীর প্রতি মিথ্যা 
অপবাদ দেওয়া; ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা; যুদ্ধক্ষেত্র হইতে পৃষ্ঠ প্রদর্শন করা এবং সুদ 
খাওয়া ।” | 

ইব্‌ন জারীর (র)...... তাইলাসা ইব্ন মিয়াস হইতে স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, 
তাইলাসা ইব্‌ন মিয়াস (র) বলেন £ আমি কতগুলি পাপ করিয়া থাকি, পাপগুলি করিয়া আমি 
ভাবি যে, এইগুলি হয়ত কবীরা গুনাহ । তাই আমি এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্যে ইব্‌ন উমর 
(রা)-এর কাছে গিয়া তাহাকে বলিলাম যে, আমি কতগুলি পাপ করিয়াছি । আমার মনে হয় 
সেইগুলি কবীরা গুনাহ হইবে । তিনি জিজ্ঞাসা করিলেন, কি কি পাপ করিয়াছ ? আমি বলিলাম, 


Contents 


৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইহা ইহা । তিনি বলিলেন, না, এইগুলি কবীরা গুনাহ নয় । আমি বলিলাম, আমি আরো এই এই 
পাপ করিয়াছি। তিনি বলিলেন, না, এইগুলিও কবীরা গুনাহ নয়। তখন তিনি বলিলেন, আচ্ছা, 
আমি তোমাকে কবীরা গুনাহগুলি গুনিয়া গুনিয়া বলিয়া দিতেছি, “আল্লাহ্‌র সঙ্গে শরীক করা; 
অন্যায়ভাবে কাহাকেও হত্যা করা; যুদ্ধক্ষেত্রে শত্রুদের হইতে পৃষ্ঠ প্রদর্শন করা; সতী-সাধবী 
নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা; সুদ খাওয়া; অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ 
করা; মসজিদে হারামের মধ্যে বিদ্রোহ ছড়াইয়া দেওয়া এবং পিতামাতার সঙ্গে নাফরমানী 
করা।” 

যিয়াদ (র) বলেন ঃ তাইলাসা (র) বলিয়াছেন, হযরত ইব্‌ন উমর (রা) এই কথাগুলি 
বলিয়া আমার দিকে লক্ষ্য করিয়া দেখেন যে, এখনো আমার চেহারা হইতে ভয়ের ভাব দূর হয় 
নাই। তাই তিনি আমাকে এই ব্যাপারে পূর্ণ নিশ্চিন্ত করার লক্ষ্যে বলেন যে, তুমি কি দোযখে 
প্রবেশ করাকে ভয়াবহ মনে কর ? আমি বলিলাম, হ্যা । আবার বলিলেন, তুমি কি জান্নাতে 
প্রবেশ করার আকাঙ্কা রাখ ? আমি বলিলাম, হ্যা। তিনি ইহার পর জিজ্ঞাসা করিলেন, তোমার 
পিতামাতা কি জীবিত আছেন ? আমি বলিলাম, শুধু মা জীবিত আছেন। অতঃপর তিনি 
বলিলেন, তুমি তাহার সঙ্গে মধুর ব্যবহার কর এবং তাহাকে নিয়মিত খাদ্য দান কর। আর 
কবীরা গুনাহগুলি হইতে বাচিয়া থাক। আল্লাহ্র শপথ, তাহা হইল অবশ্যই তুমি বেহেশতে 
প্রবেশ করিবে। 

ইব্‌ন জারীর (র)...... তাইলাসা ইব্‌ন আলী আন্-নাহদী হইতে বর্ণনা করেন যে, তাইলাসা 
ইব্‌ন আলী আনৃ-নাহদী (র) বলেন £ঃ আমি আরাফার দিন আরাফার ময়দানের পীলু বৃক্ষের নীচে 
হযরত ইব্‌ন উমর (রা)-এর সঙ্গে সাক্ষাত করি! তখন তিনি মাথা ও মুখমণ্ডলে পানি 
ঢালিতেছিলেন। সেই অবস্থায় আমি তাহাকে বলিলাম, আমাকে কবীরা গুনাহগুলি সম্পর্কে বলুন 
ত। তিনি বলিলেন, উহা নয়টি । আমি বলিলাম, সেই নয়টি কি কি? তিনি বলিলেন, “আল্লাহ্‌র 
সহিত শরীক করা এবং সতী-সাধ্বী নারীর উপর মিথ্যা অপবাদ আরোপ করা ।” তখন আমি 
বলিলাম, তবে কি ইহা হত্যা করার মত মহা পাপ ? তিনি বলিলেন, হ্যা । অন্যান্যগুলি হইল, 
কোন মানুষকে হত্যা করা; যুদ্ধক্ষেত্র হইতে শত্রুদের ভয়ে পৃষ্ঠ প্রদর্শন করা; যাদু করা; সুদ 
খাওয়া; ইয়াতীমের মাল ভক্ষণ করা; মুসলিম পিতামাতার সহিত নাফরমানী করা এবং 
তোমাদের জীবন-মরণের কিবলা বায়তুল্লাহ শরীফের মর্যাদা ক্ষুণ করা!” 

উপরিউক্ত সনদে মাওকুফ হিসাবেও ইহা বর্ণিত হইয়াছে। 

ইবৃন জা“আদ (র)...... তাইলাসা ইব্‌ন আলী (র) হইতে বর্ণনা করেন যে, তাইলাসা ইব্‌ন 
আলী (র) বলেন £ আমি আরাফার ময়দানে ইব্‌ন উমর (রা)-এর সঙ্গে সাক্ষাত করি। তখন 
তিনি পীলু বৃক্ষের নীচে বসিয়া মাথায় পানি ঢালিতেছিলেন। তখন আমি তাহাকে কবীরা গুনাহ 
সম্পর্কে জিজ্ঞাসা করি। উত্তরে তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, 
তিনি বলিয়াছেন 8 “উহা সাতটি ।” আমি বলিলাম উহা কি কি? তিনি বলিলেন ঃ “আল্লাহ্‌র সঙ্গে 
শরীক করা এবং সতী-সাধ্বী নারীর প্রতি মিথ্যা: অপবাদ প্রদান করা ।” আমি বলিলাম, ইহা কি 
হত্যা করার চেয়েও মহাপাপ? তিনি বলিলেন, হ্যা। অন্যগুলি হইল, কোন মু'মিনকে 
অন্যায়ভাবে হত্যা করা; যুদ্ধক্ষেত্র হইতে পৃষ্ঠ প্রদর্শন করা; যাদু করা; সুদ খাওয়া; ইয়াতীমের 


Contents 
সূরা নিসা ৪৭ 


মাল ভক্ষণ করা; পিতামাতার সহিত নাফরমানী করা এবং তোমাদের জীবন-মরণের কিবলা 
বায়তুল্লাহ শরীফে বিদ্রোহ ছড়াইয়া দেওয়া ।” 
করিয়াছেন। তবে ইহার মধ্যে দুর্বলতা রহিয়াছে। আল্লাহই ভালো জানেন। 

ইমাম আহমদ (র)...... আবু আইয়ুব (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ আইয়ুব (রা) 
বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন 8 “আল্লাহ্‌র যে বান্দা আল্লাহ্‌র সঙ্গে কাহাকেও শরীক করে 
না, নামায প্রতিষ্ঠা করে; যাকাত প্রদান করে; রমযানের রোযা রাখে এবং কবীরা গুনাহ হইতে 
বিরত থাকে, তাহার জন্য বেহেশত অবধারিত । অথবা তাহাকে বেহেশতে প্রবেশ করান 
হইবে ৷” 

ইহা শুনিয়া জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, কবীরা গুনাহগুলি কি কি? তিনি বলিলেন ঃ 
আল্লাহ্র সঙ্গে শরীক করা; কোন মুসলমানকে অবৈধভাবে হত্যা করা এবং যুদ্ধক্ষেত্র হইতে পৃষ্ঠ 
প্রদর্শন করা । আহমদ (র) ইহা বর্ণনা করিয়াছেন এবং নাসাঈ একাধিক সনদে বাকিআ (র) 
হইতে ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন. মারদুবিয়া (র)...... টি নুরের ল্যান রা নুরের নুর 
করেন যে, আমর ইব্‌ন হাযম বলেন ঃ রাসূলুল্লাহ (সা) ইয়ামানবাসীদের নিকট ফরয, সুন্নাত ও 
দিয়াত সম্বলিত একটি চিঠি লিখিয়া আমর ইব্ন হাযমের দ্বারা পাঠাইয়াছেন। উক্ত পত্রে লিখা 
ছিল, “কিয়ামতের দিন যে সকল পাপকে বড় হিসাবে চিহ্নিত করা হইবে সেইগুলি হইল, 
আল্লাহ্র সঙ্গে শরীক করা; অন্যায়ভাবে কোন মু"মিনকে হত্যা করা; যুদ্ধক্ষেত্র হইতে শত্রুকে 
পৃষ্ঠ প্রদর্শন করিয়া ভাগিয়া আসা; পিতামাতার নাফরমানী করা; সতী-সাধ্বী নারীর প্রতি মিথ্যা 
অপবাদ আরোপ করা; যাদু শিক্ষা করা; সুদ খাওয়া এবং ইয়াতীমের মাল ভক্ষণ করা ।” 

উল্লেখ্য যে, অন্য রিওয়ায়াতে মিথ্যা সাক্ষ্য দেওয়াও কবীরা গুনাহ হিসাবে উল্লিখিত 
হইয়াছে। 

ইমাম আহমদ (র)...... হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস 
ইব্‌ন মালিক (রা) বলেন $ কবীরা গুনাহ সম্পর্কে হয় রাসূলুল্লাহ (সো)-কে জিজ্ঞাসা করা 
হইয়াছিল অথবা স্বেচ্ছায় তিনি বলিলেন যে, “কবীরা গুনাহ হইল, আল্লাহ্র সঙ্গে শরীক করা; 
অন্যায়ভাবে হত্যা করা এবং পিতামাতার নাফরমানী করা ।” ইহার পর তিনি বলেন, আমি 
তোমাদিগকে অন্যান্য কবীরা গুনাহ সম্পর্কে বলিব কিঃ আমরা বলিলাম, হ্যা, বলুন ৷ অতঃপর 
তিনি বলিলেন, “আল্লাহ্র সঙ্গে শরীক করা; মিথ্যা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া ।” 

ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র)...... আবূ বাকর (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি 
বলেন, হযরত নবী (সা) বলেছেন ঃ “আমি কি তোমাদিগকে বড় বড় পাপগুলি সম্পর্কে বলিব ? 
আমরা বলিলাম, হ্যা, বলুন হে আল্লাহ্‌র রাসূল (সো)। অতঃপর তিনি বলিলেন £ আল্লাহ্‌র সহিত 
শরীক করা এবং পিতামাতার নাফরমানী করা । এই পর্যন্ত বলিয়া তিনি হেলান দেওয়া হইতে 
সোজা হইয়া বসিয়া আবার বলিলেন, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা কথা বলা ।” হুযুর (সা) 
ইহার পর আরও বলিতে থাকিলে সাহাবীগণ হুযুরের নীরবতা কামনা করিতে থাকেন। 


Contents 


8৮ তাফসীরে ইব্ন কাছীর 


সহীহদ্বয়ে হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, আবদুল্লাহ ইব্‌ন 
মাসউদ (রা) বলেন £ আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিলাম, হে আল্লাহ্র রাসূল! বড় বড় 
পাপগুলি কি কি? অন্য রিওয়ায়াতে রহিয়াছে, তিনি জিজ্ঞাসা করিলেন যে, কবীরা গুনাহ কি কি? 
তিনি বলিলেন, আল্লাহ্‌র সঙ্গে কাহাকেও শরীক করা; অথচ তিনিই সৃষ্টিকর্তা । আমি বলিলাম, 
আর কি? তিনি বলিলেন, খাদ্য ও আহারের ভয়ে সন্তান হত্যা করা । আমি বলিলাম, আর কি? 
তিনি বলিলেন, প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া । অতঃপর তিনি এই আয়াতের 
pli lil Le 35555 3 05৫৫1 হইতে 5 ১০ %। পর্যন্ত পাঠ করেন। 

আর একটি হাদীসে মদ্যপান করাকে কবীরা গুনাহ বলিয়া উল্লিখিত হইয়াছে । 

ইব্‌ন আবূ হাতিম (র)...... হযরত আবদুল্লাহ্‌ ইব্ন আমর ইব্‌ন আস (রা) হইতে বর্ণনা 
করেন যে, একদা আমর ইব্‌ন আস (রা) হারাম শরীফের হাতিমের মধ্যে বসা ছিলেন । এমন 
সময় এক ব্যক্তি আসিয়া তাহাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, তুমি কি ভাবিতে 
পার যে, আমার মত একজন বৃদ্ধ ব্যক্তি রাসূলের উপর মিথ্যারোপ করিতে পারে? ইহা বলিয়া 
তিনি জিজ্ঞাসা করেন, তুমি যেন কি ব্যাপারে জিজ্ঞাসা করিয়াছিলে ? লোকটি বলিল, মদ 
সম্পর্কে । অতঃপর তিনি বলিলেন “উহা হইল বড় পাপগুলির মধ্যে জঘন্যতম বড় পাপ। কেননা 
উহা হইল দুশ্চরিব্রতার মূল এবং উহা মানুষকে নামায হইতে বিরত রাখে । আর মদ্যপ অবস্থায় 
মানুষ মা, খালা ও ফুফুর সঙ্গেও ব্যভিচার করিয়া বসে ।” তবে এই সূত্রে হাদীসটি গরীব । 

ইব্‌ন মারদুবিয়া (র)...... আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ রো) বলেন ৪ 
রাসূলুল্লাহ (সা)-এর মৃত্যুর পর একদা হযরত আবু বাক্র রো) ও হযরত উমর ইব্‌ন খাত্তাব 
(রা)-সহ আরো বহু সাহাবা একত্র হইয়া বসিয়াছিলেন। সেই সভায় কবীরা গুনাহ প্রসঙ্গে 
আলোচনা হইতেছিল। কিন্তু সর্বাপেক্ষা বড় মাপের কোনটি তাহা কেহ নির্ধারণ করিতে সক্ষম 
ছিলেন না। ফলে ইহা জিজ্ঞাসা করিতে আমাকে আবদুল্লাহ্‌ ইব্ন আমর ইব্‌ন আস (রা)-এর 
নিকট পাঠান হইল । তিনি আমাকে বলিলেন যে, মদপান করা হইল সর্বাপেক্ষা বড় পাপ। আমি 
ফিরিয়া আসিয়া তাহাদিগকে ইহা বলিলে তাহারা আমার কথার উপর নিশ্চিত হইতে পারিলেন 
না। পরে সকলে উঠিয়া আমর ইব্‌ন আস (রা)-এর বাড়ি যাইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন। 
তিনি তাহাদিগকে বলিলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট এই ঘটনা বর্ণনা করিয়াছেন 
যে, বনী ইসরাঈলের এক বাদশাহ এক ব্যক্তিকে বন্দী করিয়া বলেন, হয় তুমি মদপান করিবে, 
নতুবা কাহাকেও হত্যা করিবে কিংবা ব্যভিচার করিবে অথবা শৃকরের মাংস খাইবে, অন্যথায় 
তোমাকে হত্যা করা হইবে । এই অবস্থায় সে মদপান করাটাকে বাছিয়া নেয়। সে উহা পান 
করার পর একে একে উপরিউক্ত সব অপরাধগুলি করিতে থাকে । ইহা শুনিয়া রাসূলুল্লাহ সে) 
আমাদিগকে লক্ষ্য করিয়া বলিলেন ঃ “যে ব্যক্তি মদপান করে, আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত তাহার 
নামায কবূল করেন না। মদপান অবস্থায় যদি কেহ মারা যায়, আর তাহার মূত্রথলিতে সামান্য 
পরিমাণ মদও থাকে, তবে তাহার জন্য বেহেশত হারাম করা হয়। আর মদপান করার পর 
চল্লিশ দিনের মধ্যে মারা গেলে সে জাহিলী যুগের মৃতদের মত মৃত্যুবরণ করে ।” 


Contents 
সূরা নিসা 8৯ 


এই সূত্রে হাদীসটি ভীষণ গরীব । ইহার রাবী দাউদ ইব্‌ন সালিহ । তিনি হলেন তাম্মার 
আল-মাদানী ও আনসারীগণের আযাদকৃত দাস। এই রাবী সম্পর্কে ইমীম আহমদ (র) বলেন, 
তাহার মধ্যে আমি কোন দোষ-ক্রটি দেখি না। ইব্‌ন হিব্বান (র) বলেন, তিনি বিশ্বস্ত ও গ্রহণীর 
ব্যক্তিত্ব । তাহার মধ্যে কেহই বর্জনযোগ্য কোন ক্রটি পান নাই। 

নিম্নোক্ত হাদীসে মিথ্যা শপথের কথা উল্লেখিত হইয়াছে ঃ 

ইমাম আহমদ (র)...... রা 
আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রো) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, বড় বড় পাপগুলির মধ্যে 
অন্যতম হইল আল্লাহ্‌র সহিত শরীক করা ও পিতামাতার নাফরমানী করা। শু'বা (র) বলেন, 
ইহার মধ্যে তিনি হত্যা করা অথবা মিথ্যা শপথ করার কথাও বলিয়াছেন। 

শু'বার সনদে বুখারী, তিরমিযী এবং নাসাঈও ইহা বর্ণনা করিয়াছেন । তবে বুখারী ও 
শায়বান উহা ফিরাস (র)-এর সুত্রে আরো দীর্ঘ করিয়া বর্ণনা করিয়াছেন। 

মিথ্যা শপথ সম্পর্কে অন্য একটি হাদীস ঃ 

ইব্‌ন আবূ হাতিম (র)...... আবদুল্লাহ্‌ ইব্‌ন উনায়স জুহানী (রা) হইতে বর্ণনা করেন যে, 
আবদুল্লাহ্‌ ইব্‌ন উনায়স জুহানী (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ “বড় বড় পাপগুলির 
মধ্যে সর্ব বৃহৎ পাপসমূহ হইল, আল্লাহ্র সহিত শরীক করা; পিতামাতার নাফরমানী করা এবং 
মিথ্যা শপথ করা । আর যে ব্যক্তি আল্লাহ্র নামে শপথের মধ্যে সামান্য মিথ্যাও মিশ্রিত করে, 
তাহার হৃদয়ে একটা কালো দাগ পড়িয়া যায়। আর সেই দাগটি কিয়ামত পর্যন্ত স্থায়ী হইয়া 
থাকে ।” 

ইমাম আহমদ স্বীয় মুসনাদে ও আবদ ইব্‌ন হুমাইদ রে) স্বীয় তাফসীরে......লাইস ইবৃন 
সা‘দ হইতে ইহা বর্ণনা করিয়াছেন । আবদ ইব্‌ন হুমাইদ (র)-এর উর্ধ্বতন সূত্রে তিরমিযীও ইহা 
রিওয়ায়াত করিয়াছেন। তিনি বলেন, হাদীসটি হাসান ও গরীব পর্যায়ের এবং আবূ উমামা 
আনসারী হইল সা'লাবার পুত্র । তবে তাহার নাম অজ্ঞাত । বহু সাহাবী হইতে তিনি হাদীস বর্ণনা 
করিয়াছেন। 

নিম্নোক্ত হাদীসে পিতামাতাকে অভিশাপ দেওয়া সম্পর্কে বলা হইয়াছে ঃ 

ইব্‌ন আবূ হাতিম (র)...... হযরত আবদুল্লাহ্‌ ইব্ন আমর (রো) হইতে বর্ণনা করেন. যে, 
আবদুল্লাহ ইব্ন আমর (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “বড় পাপগুলির মধ্যে একটি 
হইল পিতামাতাকে গালমন্দ করা ।' লোকজন জিজ্ঞাসা করিল, সন্তান পিতামাতাকে কিভাবে 
গালি দিতে পারে ? তিনি বলিলেন, “অন্যের পিতাকে গালি দিলে সে তাহার পিতাকে পাল্টা 
গালি দিবে । তেমনি অন্যের মাতাকে গালি দিলে সে তাহার মাতাকে পাল্টা গালি দিবে ।” 

ইমাম বুখারী (র)......আবদুল্লাহ্‌ ইবন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন 
আমর (রা) বলেন ঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ “বড় বড় পাপগুলির মধ্যে অন্যতম বড় পাপ 
হইল সন্তানের পক্ষ হইতে পিতামাতার প্রতি গালি দেওয়া । উপস্থিত লোকজন জিজ্ঞাসা করিল, 
সন্তান কিভাবে পিতামাতাকে গালি দেয় ? তিনি বলিলেন ঃ “কেহ কাহারও পিতাকে গালি দিলে 


পাঠা তাক পানি কর গিনি কহ রান গার গনি মার জা বাড ক 


মাতাকে গালি দেয় ।” 
কাছীর__৩/৭ 


Contents 


৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


তিরমিযী (র) বলেন, হাদীসটি সহীহ। 
সহীহ হাদীসে আসিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “কোন মুসলমানকে গালি. 
দেওয়া ফাসিকী এবং কোন মুসলমানকে হত্যা করা কুফরী ।” 

ইব্‌ন আবূ হাতিম (র)...... হযরত আবূ হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবু 
হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “বড় বড় পাপগুলির মধ্যে সর্বাপেক্ষা বড় 
পাপ হইল, কোন মুসলমানের সম্মানের হানি করা এবং একটি গালির বিনিময়ে দুইটি গালি 
দেওয়া ৷” 

ইব্‌ন আবূ দাউদ (র)...... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “অন্যতম বড় পাপ হইল অন্যায়ভাবে কোন 
মুসলমানের ইষষতের উপর আঘাত করা এবং একটি গালির বিনিময়ে দুইটি গালি দেওয়া ৷” 

ইব্‌ন মারদুবিয়া (র)...... হযরত আবু হুরায়রা (রা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আবূ হাতিম (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস রো) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ “যে ব্যক্তি ওযর ব্যতীত দুই ওয়াক্ত নামায 
একত্রিত করে, সে ব্যক্তি কবীরা গুনাহ্র দরজাসমূহের একটির মধ্যে প্রবেশ করে।” 

আবু ঈসা তিরমিষী (র)...... মু'তামার ইব্‌ন সুলায়মান হইতে ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)...... আধূ কাতাদা গাদাবী রে) হইতে বর্ণনা করেন যে, আবু 
কাতাদা গাদাবী (র) বলেন £ আমাদের নিকট উমর (রা)-এর পত্র পড়া হয়। তাহাতে লিখা 
ছিল, বিনা ওযরে দুই ওয়াক্ত নামায একত্রিত করা; যুদ্ধক্ষেত্র হইতে পৃষ্ঠ প্রদর্শন করিয়া ভাগিয়া 
আসা । ইহার সনদ বিশুদ্ধ । মোটকথা যোহর-আসর অথবা মাগরিব-ইশাকে শরী“আতের বিধান 
অনুযায়ী আদায় না করিয়া পূর্বে বা পরে আদায় করার ব্যাপারে আল্লাহ্‌র পক্ষ হইতে 
অভিসম্পাত বাণী শুনানো হইয়াছে। অর্থাৎ ইহা করিলে সে কবীরা গুনাহ সম্পাদনকারী বলিয়া 
সাব্যস্ত হইবে । তাই যাহারা মোটেই নামায পড়ে না, তাহাদের কথা তো কল্পনাই করা যায় না। 

মুসলিম স্বীয় সহীহ সংকলনে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আল্লাহ্‌র 
অনুগত বান্দা এবং মুশরিকের মধ্যে পার্থক্য নির্ণয়কারী হইল নামায। 

সুনানে মারফু সূত্রে বর্ণিত হইয়াছে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “আমাদের মুসলমানদের 
এবং কাফিরদের মধ্যে নামায হইল পার্থক্য নির্ণয়কারী ৷ যে উহা তরক করিবে, সে কাফির 
বলিয়া গণ্য হইবে ৷” 

রাসূলুল্লাহ (সা) আরো বলিয়াছেন, “যে ব্যক্তি আসরের নামায তরক করে, সে যেন তাহার 
সকল আমল জ্বালাইয়া ভস্ম করিয়া দেয়।” 

তিনি আরো বলিয়াছেন £ “যে ব্যক্তি আসরের নামায তরক করিল, সে যেন পরিবার- 
পরিজন ও মাল-সম্পদ সর্বস্ব ধ্বংস করিয়া ফেলিল।” 

আল্লাহ্র করুণা হইতে নিরাশ হওয়া এবং আল্লাহ্‌র মকর থেকে নির্ভয় থাকা সম্পর্কীয় 
হাদীস £ 

ইব্‌ন আবূ হাতিম (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) হেলান দিয়া বসিয়াছিলেন। এমন সময় এক 


্‌ Contents 
সূরা নিসা ৫১ 
ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলেন যে, কবীরা গুনাহুকি কি? রাসূলুল্লাহ (সা) 
উত্তরে বলিলেন, “আল্লাহর সহিত শরীক করা, আল্লাহ্র করুণা হইতে নিরাশ হওয়া এবং 
আল্লাহ্র মকর হইতে নির্ভয় থাকা ।” এইগুলি হইল কবীরা গুনাহর মধ্যে বড় কবীরা গুনাহ । 

বায্যার (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন $ এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে বলেন, হে আল্লাহ্‌র রাসূল! কবীরা গুনাহ কি কি? 
রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ “আল্লাহ্‌র সহিত শরীক করা, আল্লাহ্‌র করুণা হইতে নিরাশ হওয়া 
এবং তাকদীরের ব্যাপারে উদাসীন থাকা ।” 

ইহার সনদে সন্দেহ রহিয়াছে। পরত এই হাদীসটি মাওকুফ। তবে ইবন মাসউদ রো) 
হইতে এইরূপ হাদীস বর্ণিত হইয়াছে। 

ইব্‌ন জারীর (র)...... আবু তুফায়ল হইতে বর্ণনা করেন যে, আবু তুফায়ল (র) বলেন ঃ 
ইব্‌ন মাসউদ (রা) বলিয়াছেন £ “কবীরা গুনাহগুলির মধ্যে কয়েকটি কবীরা গুনাহ হইল, 
আল্লাহ্‌র সঙ্গে শরীক করা; তাকদীরের ব্যাপারে উদাসীন থাকা এবং মাল্লাহ্‌্র রহমত হইতে 
নিরাশ হওয়া ৷” 

আবদুল্লাহ্‌ (রা) হইতে আ“মাশের সূত্রেও ইহা বর্ণিত হইয়াছে । তেমনি ইব্‌ন মাসউদ (রা) 
হইতে বিভিন্ন সূত্রে আবূ তুফায়ল সৃত্রেও ইহা রিওয়ায়াত করা হইয়াছে। মোট কথা 
সন্দেহাতীতভাবে হাদীসটি সহীহ বলিয়া সাব্যস্ত! 

আল্লাহ্র ব্যাপারে কুধারণা পোষণ করা সম্পর্কীয় হাদীস ৪ 

ইব্‌ন মারদুবিয়া (র)...... হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) 
বলেন ঃ “কবীরা গুনাহগুলির মধ্যে অন্যতম কবীরা গুনাহ হইল আল্লাহ্‌র সম্বন্ধে কুধারণা পোষণ 
করা ।” হাদীসটি নিতান্ত গরীব। 

হিজরত করিয়া পুনরায় কাফিরের দেশে আসিয়া বসতি স্থাপন করা সম্পর্কীয় হাদীস ৪ 

ইব্‌ন মারদুবিয়া (র)......সাহল ইব্ন আবু খায়সামা (রা) হইতে বর্ণনা করেন যে, সাহল 
ইব্‌ন আবু খায়সামা (রা) বলেন ঃ আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, একদা তিনি 
বলেন ঃ “সাতটি বড় কবীরা গুনাহ সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করিতেছ না কেন? উহা 
হইল, আল্লাহ্র সহিত শরীক করা; কাহাকেও হত্যা করা, যুদ্ধক্ষেত্র হইতে শত্রুকে পৃষ্ঠ প্রদর্শন 
করিয়া ভাগিয়া আসা, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, সুদ খাওয়া; সতী-সাধ্বী নারীর প্রতি মিথ্যা 
অপবাদ আরোপ করা; কাফিরের দেশ হইতে হিজরত করিয়া পুনর্বার কাফিরের দেশে 
প্রত্যাবর্তন করা ।” 

ইহার সনদে সন্দেহ রহিয়াছে. দ্বিতীয়ত, এই রিওয়ায়াতটিকে মারফু বলা সাংঘাতিক ভূল । 

তবে সঠিক হইল ইবৃন জারীরের রিওয়ায়াতটি | উহা এই £ ইব্‌ন জারীর (র)...... সাহল 
ইব্‌ন আবূ খায়সামা হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ খায়সামা (রা) বলেন ঃ আমি কুফার 
মসজিদে ছিলাম । তখন হযরত আলী (রা) মসজিদের মিম্বরে উঠিয়া বলিতেছিলেন ৪ “হে লোক 
' সকল! কবীরা গুনাহ সাতটি । ইহা শুনিয়া জনতা চিৎকার করিয়া উঠিলেন। তিনি উহা তিনবার 
পুনরাবৃত্তি করেন। অতঃপর বলেন, তোমরা সেই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিতেছ না কেন? 
জনতা সমস্বরে বলিল, হে আমীরুল মু'মিনীন! সেইগুলি কি কি? তিনি বলিলেন, আল্লাহ্‌র সহিত 


Contents 


৫২ তাফসীরে ইব্ন কাছীর 


শরীক করা; আল্লাহ যাহাকে হত্যা করা হারাম করিয়াছেন তাহাকে হত্যা করা; সতী-সাধবী 
নারীর উপর অপবাদ আরোপ করা; ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা; সুদ খাওয়া; যুদ্ধের দিন পৃষ্ঠ 
প্রদর্শন করা এবং হিজরতের পর পুনরায় কাফিরদের দেশে আসিয়া বসতি স্থাপন করা । 

হাদীসটির বর্ণনাকারী সাহল তাহার পিতাকে জিজ্ঞাসা করেন যে, আব্বা! হিজরত করার 
পরে স্বদেশে প্রত্যাবর্তন করা কোন্‌ দৃষ্টিতে কবীরা গুনাহের অন্তর্ভুক্ত করা হইল ? তিনি 
বলিলেন, বৎস! একটি লোক হিজরত করিয়া মুসলিম দেশে আসার পর সে গনীমতের অং 
পায় ও তাহার উপর যুদ্ধে অংশগ্রহণ করা ওয়াজিব হইয়া যায়। ইহার পর যদি সে সমস্ত কিছু 
জঘন্যতম অপরাধ আর কি হইতে পারে ? 

ইমাম আহমদ (র)...... সালমা ইব্‌ন কায়স আশজাঈ (রা) হইতে বর্ণনা করেন, তিনি 
বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বিদায় হজ্জের দিন বলিয়াছেন, “চারটি বিষয় হইতে তোমরা সাবধান 
_ থাক! অর্থাৎ আল্লাহ্র সহিত শরীক করিও না, অন্যায়ভাবে কাহাকেও হত্যা করিও না, ব্যভিচার 
করিও না এবং চৌর্যবৃত্তি অনুসরণ করিও না ।” 

বর্ণনাকারী বলেন, এই কথাগুলি আমি যত পরিষ্কারভাবে শুনিয়াছি, তেমন আর কেহ 
শুনে নাই। 

মানসুরের সূত্রে ইব্‌ন মারদুবিয়া (রে), নাসাঈ রে) এবং আহমদ (র)-ও ইহা বর্ণনা 
করিয়াছেন। 

ইব্‌ন আববাস (রা) হইতে....... এই হাদীসটি পূর্বেও বর্ণিত হইয়াছে। ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, ওসীয়ত করার দ্বারা কাহারো ক্ষতি সাধন করাও কবীরা 
গুনাহ ।” 

ইব্‌ন জারীর রে)...... হযরত আবূ উমামা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ উমামা রো) 
বলেন ৪ কতিপয় সাহাবী রাসূলুন্নাহ (সা) সকাশে কবীরা গুনাহ সম্বন্ধে আলোচনা 
করিতেছিলেন। রাসূলুল্লাহ (সা) তখন হেলান দিয়া বসিয়াছিলেন। তাহারা বলিতেছিলেন, 
কবীরা গুনাহ হইল, আল্লাহ্‌র সহিত শরীক করা; ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা; সতী-সাধ্বী 
নারীর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা; পিতামাতার নাফারমানী করা; মিথ্যা কথা বলা; পর 
দোষ চর্চা করা; যাদু করা এবং সুদ খাওয়া । পরিশেষে রাসূলুল্লাহ (সা) এই আয়াতটি পাঠ 
করেন ৪ ূ 

অর্থাৎ “সেই পাপ তাহারা কোথায় রাখিয়াছে যাহারা আল্লাহ্‌র নামে কসমকে অল্পমূল্যে 
বিক্রি করে?’ 

ইহার সনদে দুর্বলতা রহিয়াছে বটে, তবুও হাসান পর্যায়ের । 

আলোচ্য বিষয় সম্বন্ধে পূর্ববর্তী মনীষীগণের অভিমত ঃ 

প্রথমে এই বিষয়ের উপর হযরত উমর (রা) এবং হযরত আলী রো) হইতে হাদীস বর্ণনা 
করা হইয়াছে । অপর হাদীস ৪ 


Contents 


সূরা নিসা ৫৩ 


ইব্‌ন জারীর (র)......হযরত হাসান (রা) হইতে বর্ণনা করেন যে, হাসান (রা) বলেন ৪ 
মিসরে বসিয়া কতগুলি লোক আবদুল্লাহ ইব্‌ন আমর (রা)-কে জিজ্ঞাসা করেন যে, আমরা 
আল্লাহূর কিতাবে এমন কতগুলি বিষয় দেখিতেছি যাহার উপর আমল করার জন্য আল্লাহ 
আমাদিগকে আদেশ করিয়াছেন; কিন্তু উপর আমাদের আমল নাই। তাই এই ব্যাপারে 
আলোচনা করার জন্য আমরা আমীরুল মু'মিনীনের নিকট যাইতে চাই। 

সে মতে তিনি তাহাদিগকে উমর (রা)-এর সহিত সাক্ষাতের উদ্দেশ্যে সঙ্গে করিয়া নিয়া 
আসেন। প্রথমে তিনি একা উমর (রা)-এর সহিত সাক্ষাত করিতে গেলে উমর (রা) তাহাকে 
দেখিয়া বলেন, কখন আসিয়াছ ? তিনি কখন আসিয়াছেন তাহা বলিলে উমর (রা) তাহাকে 
বলেন, সেখান হইতে অনুমতিক্রমে আসিয়াছ তো ? তিনি তাহারও উত্তর দেন। অতঃপর তিনি 
মূল প্রসঙ্গ উল্লেখ করিয়া বলেন, হে আমীরুল মুমিনীন! আমার সহিত মিসরের কতগুলি লোক 
সাক্ষাত করিয়া বলে যে, আমরা কুরআনে এমন কতগুলি বিষয় দেখিতেছি যাহার উপর আমল 
করার জন্য আদেশ করা হইয়াছে, অথচ উহার উপর আমাদের আমল নাই । তাহারা আমার 
সঙ্গে আসিয়াছে আপনার সহিত এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যে । তিনি বলিলেন, আচ্ছা 
তাহাদিগকে সমবেত কর । তাহারা সমবেত হইলে উমর (রা) তাহাদের একজনকে উদ্দেশ্য 
করিয়া বলিলেন, তোমাকে আল্লাহ ও ইসলামের সত্যতার শপথ করিয়া বলিতেছি, তুমি কি 
সম্পূর্ণ কুরআন পাঠ করিয়াছ ? লোকটি বলিল, হ্যা, সম্পূর্ণ কুরআন পাঠ করিয়াছি । উমর (রা) 
আবার জিজ্ঞাসা করিলেন, উহার প্রত্যেকটা বিষয় হৃদয়ে গীথিয়া নিয়াছ কি? লোকটি বলিল, 
না। আবদুল্লাহ্‌ ইব্ন আমর বলেন, লোকটি যদি ইহার উত্তরে হ্যা বলিত, তবুও উমর (রা) 
তাহাকে যে কোন একভাবে নিরন্তর করিয়া ফেলিতেন। ইহার পর উমর (রা) তাহাকে জিজ্ঞাসা 
করিলেন, তুমি কি উহা স্বীয় চাল-চলনের দ্বারা যথাযথভাবে পালন করিতেছ? এইভাবে তিনি 
আগত সকলকে এই প্রশ্নগুলি করার পরে তাহাদিগকে লক্ষ্য করিয়া বলেন, তোমরা সকলে . 
অপারগতা প্রকাশ করিয়াছ। অথচ তোমরা সকলে চাহিতেছ যে, উমর যেন সকলকে আল্লাহ্র . 
কিতাবের খুঁটিনাটি প্রত্যেকটি আদেশ অনুযায়ী আমল করার জন্য বাধ্য করেন। অতঃপর তিনি 
এই আয়াতটি পাঠ করেন ঃ 

অর্থাৎ “যেইগুলি সম্পর্কে তোমাদিগকে নিষেধ করা হইয়াছে, যদি তোমরা সেই সব বড় 
গুনাহগুলি হইতে বাচিয়া থাকিতে পার, তবে আমি তোমাদের ছোট ছোট ক্রুটি-বিচ্যুতিগুলি 
ক্ষমা করিয়া দিব !' 

পরিশেষে উমর (রা) বলিলেন, মদীনাবাসী তোমাদের আগমনের কারণ সম্পর্কে জানে কি? 
অথবা তিনি বলিয়াছিলেন, তোমরা কি জন্য আসিয়াছ তাহা কেহ জানিয়াছে কি ? তাহারা 
বলিল, না। তিনি বলিলেন, যদি তাহারা জানিতে পারিত, তবে আমাকে তাহাদিগকেও এই 
সম্বন্ধে উপদেশ দিতে হইত । 

ইহার সনদ বিশুদ্ধ এবং বিষয়বস্তুও উত্তম । অবশ্য উমর (রা) হইতে হাসানের বর্ণনা করার 
মধ্যে সনদের ছেদ পরিলক্ষিত হয় ৷ তথাপি বিষয়টা অতি উত্তম ও ব্যাপক আলোচিত । 


Contents 


৫৪ তাফসীরে ইব্ন কাছীর 


ইব্ন আবূ হাতিম (র)...... আলী (রে) হইতে বর্ণনা করেন যে, আলী (রা) বলেন ঃ কবীরা 
গুনাহ হইল, আল্লাহ্‌র সহিত শরীক করা; অন্যায়ভাবে কাহাকেও হত্যা করা; ইয়াতীমের সম্পদ 
ভক্ষণ করা; সতী-সাধ্বী নারীর উপর মিথ্যা অপবাদ আরোপ করা; যুদ্ধক্ষেত্র হইতে পৃষ্ঠ প্রদর্শন 
করা, হিজরত করিয়া পুনরায় স্বদেশে ও স্বদেশবাসীর নিকট প্রত্যাবর্তন করা; যাদু করা; 
পিতামাতার নাফরমানী করা; সুদ খাওয়া; দলত্যাগ করা এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে ভুল 
বুঝাবুঝি সৃষ্টি করিয়া ক্রয়-বিক্রয় হইতে না দেওয়া । 

ইতিপূর্বেও হযরত ইব্ন মাসউদ রো) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলিয়াছেন ঃ 
সর্বাপেক্ষা বড় গুনাহগুলি হইল, আল্লাহ্র সহিত শরীক করা; আল্লাহ্র বদান্যতা হইতে উদাসীন 
থাকা; আল্লাহ্র করুণা হইতে নিরাশ হওয়া এবং আল্লাহ্‌র মকর হইতে নির্ভয় থাকা । 

ইব্‌ন জারীর (র)......ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) 
বলেন ঃ সূরা নিসার প্রথম ত্রিশটি আয়াতে কবীরা গুনাহ সম্বন্ধে আলোচনা করা হইয়াছে। 

অন্য একটি রিওয়ায়াতে ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করা হইয়াছে যে, ইব্‌ন মাসউদ 
(রা) বলেন ঃ সূরা নিসার প্রথম আয়াত হইতে ত্রিশ আয়াত পর্যন্ত কবীরা গুনাহ সম্পর্কে বলা 
হইয়াছে । অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করেন $ 

5 005081053৯5) 

ইব্‌ন আবূ হাতিম (র)...... বুরায়দা হইতে বর্ণনা করেন যে, বুরায়দা (র) বলেন ঃ 
সবচেয়ে বড় গুনাহ হইল, আল্লাহ্‌র সহিত শরীক করা; পিতামাতার অবাধ্য হওয়া, 
প্রয়োজনাতিরিক্ত পানি আটকাইয়া রাখা এবং ষাঁড় দিয়া বিনিময় ছাড়া প্রজনন করাইতে না 
দেওয়া। 

সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে, হযরত নবী (সা) বলিয়াছেন £ “অতিরিক্ত পানি আটকাইয়া 
রাখিও না এবং তোমাদের অতিরিক্ত ঘাস হইতে অন্যের পশুকে খাইতে বাধা দিও না।” 

সহীহদ্বয়ে আরো বর্ণিত হইয়াছে যে, হযরত নবী (সা) বলেন ঃ তিন ব্যক্তির প্রতি আল্লাহ 
তা'আলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করিবেন না এবং তাহাদিগকে পবিত্রও করিবেন না। উপরন্তু 
অতিরিক্ত পানি হইতে পথিককে পান করিতে দেয় না।” 

উক্ত হাদীসের কিতাবদ্বয়ে হাদীসটি পুরাপুরি বর্ণনা করা হইয়াছে। 

মারফু সূত্রে আমর ইব্‌ন শুআয়বের দাদা হইতে ইব্‌ন শুআয়বের সূত্রে ইমাম আহমদ (র) 
তাহার মুসনাদে বর্ণনা করেন যে, আমর ইব্‌ন শুআয়বের দাদা বলেন ঃ “যে ব্যক্তি অতিরিক্ত 
পানি হইতে পান করিতে না দেয় এবং অতিরিক্ত ঘাস হইতে অন্যদের পশুকে খাইতে না দেয়, 
কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তাহাকে তাহার রহমত হইতে বঞ্চিত রাখিবেন।* 

ইব্‌ন আবূ হাতিম (র)...... মাসরূক হইতে বর্ণনা করেন যে, মাসরূক রে) বলেন ঃ 
আয়েশা (রা) বলিয়াছেন, কুরআনে নারীদের বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনার স্থানে কবীরা 
গুনাহর কথা উল্লিখিত হইয়াছে । 


Contents 


সূরা নিসা ৫৫ 


আলোচ্য রিওয়ায়াতের বর্ণনাকারী ইব্‌ন আবূ হাতিম (র) বলেন ঃ হযরত আয়েশা (রা)-এর 

উদ্দিষ্ট আয়াতটি হইল ঃ ূ 
১৮০০০055415 ১8৮ % Bl ০ 

ইব্‌ন জারীর (র)...... মু'আবিয়া ইব্‌ন কুররা (র) হইতে বর্ণনা করেন যে, মু'আবিয়া ইব্‌ন 
কুররা (র) বলেন 8 একদা আমি হযরত আনাস ইব্‌ন মালিক (রা)-এর নিকট আসিয়া দেখি যে, 
তিনি এই আয়াতটি সম্পর্কে আলোচনা করিতেছেন । এক পর্যায়ে তিনি বলেন, আল্লাহ তাহার 
পক্ষ হইতে আমাদিগকে যাহা দিয়াছেন তাহার মধ্যে ইহা হইতে উত্তম আর কিছু দেখি না। 
তিনি এই আয়াতটি সম্পর্কে অত্যন্ত সত্তষ্টি প্রকাশ করিয়া বলেন, আমরা যদি ইহার উপর 
যথাযথ আমল করি, তাহা হইলে আমরা অবশ্যই আল্লাহ্র অনুগ্রহপ্রাপ্ত হইব । আয়াতটি হইল £ 


2231 4১০ ০৩৫০ ৮০ ALES ও ৪| 
অর্থাৎ “যেইগুলি সম্পর্কে তোমাদিগকে নিষেধ করা হইয়াছে, যদি তোমরা সেই সব বড় 
গুনাহগুলি হইতে বাচিয়া থাকিতে পার, তবে আমি তোমাদের ছোট ছোট ক্রটি-বিচ্যুতিগুলি 
ক্ষমা করিয়া দিব এবং সম্মানজনক স্থানে তোমাদিগকে প্রবেশ করাইব।' 


আলোচ্য বিষয় সম্বন্ধে হযরত ইব্ন আব্বাস (রা)-এর অভিমত 

ইব্‌ন জারীর (র)...... তাউস (র) হইতে বর্ণনা করেন যে, তাউস (র) বলেন ৪ ইব্‌ন 
আব্বাস (রা)-এর নিকট কবীরা গুনাহ সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে লোকজন বলিলেন যে, উহা 
তো সাতটি । ইব্‌ন আব্বাস (রা) ইহা শুনিয়া বলেন, না, সাতের চেয়ে অনেক বেশি। 

ইব্‌ন আবু হাতিম (র)...... তাউস (র) হইতে বর্ণনা করেন যে, তাউস (র) বলেন £ আমি 
ইব্‌ন আব্বাস রো)-কে জিজ্ঞাসা করিলাম যে, কবীরা গুনাহ সাতটি কি কি ? তিনি বলিলেন, 
ইহার সংখ্যা সাত হইতে সত্তরের কাছাকাছি । 

ইবৃন জারীর (র)...... তাউস (র) হইতে বর্ণনা করেন যে, তাউস রে) বলেন ঃ এক ব্যক্তি 
ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট গিয়া বলেন, আল্লাহ যে সাতটি কবীরা গুনাহর কথা উল্লেখ 
করিয়াছেন তাহা জানেন কি ? জানিয়া থাকিলে আমাকে বলিয়া দিন। ইব্‌ন আব্বাস (রা) 
বলিলেন, উহার সংখ্যা কমসে কম সাত হইতে সত্তরটি । 

আবদুর রায্যাক (র)...... তাউস রে) হইতে বর্ণনা করেন যে, তাউস বলেন $ হযরত 
ইব্‌ন আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করা হইল যে, কবীরা গুনাহ কি সাতটি ? তিনি বলিলেন, উহা 
সত্তরটির কাছাকাছি। আবু আলীয়া রিয়াহী রে)-ও এইরূপ বলিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)...... সাঈদ ইব্‌ন জুবায়র (রা) হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন 
জুবায়র বলেন £ এক ব্যক্তি ইব্‌ন আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করেন “যে, কবীরা গুনাহ কি 
সাতটি? তিনি বলিলেন, উহা সাত হইতে প্রায় সাতশতের কাছাকাছি। তবে আল্লাহ্র নিকট 
ক্ষমা প্রার্থনা করিলে কবীরা গুনাহ কবীরা থাকে না । পক্ষান্তরে উপর্যুপরি সগীরা গুনাহ করিতে 
থাকিলে সগীরাও সগীরা থাকে না। 

ইব্ন আব্বাস রো) হইতে আলী ইব্‌ন আবূ তালহা (র) বর্ণনা করেন যে, 


Contents 
৫৬ তাফসীরে ইব্ন কাছীর 


5171-41-88 

এই আয়াতাংশের মর্মার্থে ইব্‌ন আববাস (রা) বলেন £ যে কাজ সম্পর্কে আল্লাহ দোযখের 
আযাব এবং বিভিন্ন শাস্তি ও অভিশাপের ভীতি প্রদর্শন করিয়াছেন, উহাই হইল কবীরা গুনাহ । 
ইব্‌ন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আবূ হাতিম (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ যে সব কাজ সম্পর্কে আল্লাহ তা'আলা দোযখের ভীতি প্রদর্শন করিয়াছেন, সেই সমস্ত 
কাজই হইল কবীরা গুনাহ! সাঈদ ইব্‌ন যুবায়র এবং হাসান বসরীও এইরূপ বলিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)...... মুহাম্মদ ইব্‌ন সীরীন (র) হইতে বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্‌ন 
সীরীন রে) বলেন ঃ আমি জানিতে পারিয়াছি যে, ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন, আল্লাহ 
তা'আলা যাহা করিতে নিষেধ করিয়াছেন উহা করাই হইল কবীরা গুনাহ। তবে কেহ 
বলিয়াছেন, এই বর্ণনাটিতে সন্দেহ রহিয়াছে। 

আহমদ ইবৃন হাযিম (র)...... আবৃল ওয়ালীদ (র) হইতে বর্ণনা করেন যে, আবূল ওয়ালীদ 
(র) বলেন ঃ আমি ইবৃন আব্বাস (রা)-এর নিকট কবীরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি 
বলেন, যাহা করিলে আল্লাহ্র অবাধ্যতা প্রকাশ পায়, উহাই কবীরা গুনাহ। 


তাবিঈগণের অভিমত 

ইব্‌ন জারীর (র)...... মুহাম্মদ (র) হইতে বর্ণনা করেন যে, মুহাম্মদ (র) বলেন £ আমি 
উবায়দা (রা)-কে জিজ্ঞাসা করিলাম যে, কবীরা গুনাহ কি কি? তিনি বলিলেন, আল্লাহর সংগে 
শরীক করা, অন্যায়ভাবে কাহাকেও হত্যা করা, যুদ্ধক্ষেত্ৰ হইতে পলায়ন করা; ইয়াতীমের মাল 
ভক্ষণ করা, সুদ খাওয়া, কাহারো প্রতি অপবাদ আরোপ করা এবং হিজরতের পরে স্বদেশে পুনঃ 
প্রত্যাবর্তন করা । 

ইব্‌ন আউন রে) বলেন 8 আমি মুহাম্মদ (র)-কে জিজ্ঞাসা করিলাম যে, যাদু করাও কি 
কবীরা গুনাহ ? তিনি বলেন, ইহা অপবাদ আরোপ করার চেয়েও জঘন্যতম অপরাধ । 

ইব্‌ন জারীর (র)...... উবায়দ ইব্‌ন উমায়র (র) হইতে বর্ণনা করেন যে, উবায়দ ইব্‌ন 
উমায়র রে) বলেন ঃ কবীরা গুনাহ সাতটি বটে, তবে কুরআনে যাহা কবীরা বলিয়া উল্লেখিত, 
কেবল উহাই । যেমন £ | 

আল্লাহ শিরক সম্বন্ধে বলিয়াছেন ঃ 


55 902৭) 20৮95545155 25 (5 415 এ ৮ 2০ 
অর্থাৎ “যে ব্যক্তি আল্লাহর সহিত শরীক করিল, সে যেন আকাশ হইতে পড়িয়া গেল। 
অতএব হয়ত পাখি ত্বাহাকে ছোঁ মারিয়া নিয়া যাইবে অথবা হাওয়া তাহাকে কোথাও নিক্ষেপ 


করিবে ।” 
ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা সম্পর্কে তিনি বলিয়াছেন ৪ 


চি. ক একি. ৪ পরত “8% টা ॥ ক পট 2 নি MEE a 


Contents 
সূরা নিসা | ৫৭ 


অর্থাৎ ‘নিশ্চয়ই যাহারা অন্যায়ভাবে ইয়াতীমের মাল ভক্ষণ করে, নিঃসন্দেহে তাহারা 
আগুন ভক্ষণ করে ।' 

সুদ সম্পর্কে তিনি বলিয়াছেন ৪. 
১০:। ০০০১ ০015 CY ১৮581১৮॥ ১৮45১ 

অর্থাৎ “যাহারা সুদ খায়, তাহারা এমনভাবে দণ্ডায়মান হইবে যেন তাহাদের উপর জিন্নের 
আছর পড়িয়াছে।' 


সতী-সাধবী নারীর প্রতি অপবাদ আরোপ করা সম্পর্কে আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 
15০১৮] RSS ES EOE 99০১5 ১5৩ এ 

“আর যাহারা অসতর্ক মু'মিন সতী নারীদের অপবাদ রটায়........ |” 

যুদ্ধক্ষেত্ৰ হইতে পলায়ন করা সম্পর্কে তিনি বলিয়াছেন £ 


EEE, LE Oc 515119119৮০] 9৬1 ৫20 
‘হে ঈমানদারগণ যখন তোমরা কাফিরদের মুকাবিলা করিবে, দৃঢ়তার সহিত অগ্রসর 


হিজরত করার পরে স্বদেশে প্রত্যাবর্তন করা সম্পর্কে আল্লাহ তাআলা বলিয়াছেন £ 
9১901150055 ০০১০৯০০৮510 55৫14 
‘নিশ্চয়ই যাহারা সত্য প্রাপ্ত হইয়াও পিছনে ফিরিয়া গেল ......... 
মুমিনকে হত্যা করা সম্পর্কে তিনি বলিয়াছেন ঃ 
18515 (৯ 59। ১৯ as (১০5 582 ০৭ 
‘আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোন মু'মিনকে হত্যা করিল, তাহার শাস্তি হইল জাহান্নাম- 
সেখানের সে স্থায়ী বাসিন্দা ।' 
ইব্‌ন আবু হাতিম (র)...... উবায়দ ইব্‌ন উমায়র হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন । 
ইব্‌ন জারীর (র)...... ইব্‌ন আবু রাবাহ রে) হইতে বর্ণনা করেন যে, আতা (র) বলেন ঃ 
কবীরা গুনাহ হইল সাতটি ৪ হত্যা করা, ইয়াতীমের মাল ভক্ষণ করা, সুদ খাওয়া, সতী নারীর 
প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা, মিথ্যা সাক্ষী দেওয়া, পিতামাতার নাফরমানী করা এবং 
যুদ্ধক্ষেত্ৰ হইতে পালায়ন করা। 
ইব্‌ন আবু হাতিম (র)...... মুগীরা (রা) হইতে বর্ণনা করেন যে, মুগীরা রো) বলেন £ আবু 
বাক্‌র (রা) এবং উমর (রা)-কে গালি দেওয়া এবং তাহাদের সমালোচনা করাও কবীরা গুনাহ। 
আলিমদের বৃহৎ একটি সম্প্রদায়ের অভিমত হইল যে, সাহাবাদিগকে গাল-মন্দ করা এবং 
তাহাদের সমালোচনা করা কুফরী । হযরত মালিক ইব্‌ন আনাস (রা) হইতে ইহা রিওয়ায়াত 
করা হইয়াছে। 


কাছীর__৩/৮ 


Contents 


৫৮ তাফসীরে ইব্ন কাছীর 


মুহাম্মদ ইব্‌ন সীরীন (র) বলেন £ আমি ইহা কল্পনাও করিতে পারি না যে, যাহার অন্তরে ' 
রাসূলুল্লাহ (সা)-এর প্রতি ভালবাসা রহিয়াছে, সে হযরত আবু বাক্র (রা) এবং হযরত উমর 
(রা)-এর সমালোচনা করিতে পারে । তিরমিযী ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)...... আবদুল্লাহ্‌ ইব্ন আইয়াশ (র) হইতে বর্ণনা করেন যে, 
আবদুল্লাহ্‌ ইবন আইয়াশ (র) বলেন £ 

EEE POE ES ETE 

এই আয়াতটি উল্লেখ করিয়া কবীরা গুনাহ সম্পর্কে যায়দ ইব্‌ন আসলাম (র) বলেন 
আল্লাহ্‌র সহিত শরীক করা, রাসূল ও আল্লাহ্‌র নিদর্শনসমূহ অস্বীকার করা; যাদু করা, সন্তান 
হত্যা করা এবং আল্লাহ্র জন্য সন্তান ও সঙ্গী সাব্যস্ত করা । আর এই ধরনের কথা বলা এবং 
কাজ করা যাহা দ্বারা কোন পুণ্য সংগৃহীত হয় না। হ্যা, তবে যে সকল পাপকাজ করার পরেও 
ধর্ম অবশিষ্ট থাকে, আমলের পথ বন্ধ হয় না, সেইগুলি আল্লাহ তা'আলা পুণ্যের বিনিময়ে মাফ 
করিয়া থাকেন। 

ইব্‌ন জারীর (র)...... কাতাদা রে) হইতে বর্ণনা করেন যে, 

25555805১28 চি ৯5 0 

এই আয়াতটি উল্লেখ করিয়া কাতাদা (র)' বলেন £ আল্লাহ তা“আলা কবীরা 
গুনাহকারীদিগকেও ক্ষমা করার অঙ্গীকার করিয়াছেন। আমরা জানিতে পারিয়াছি যে, রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন, টন রনি পারার নিলি গনার জাগার রা গা 
সুসংবাদ গ্রহণ কর।” 

ইব্‌ন মারদুবিয়া রে)...... আনাস (রা) হইতে বর্ণনা করেন ৪ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ 
“আমার কবীরা গুনাহকারী উম্মাতরাও আমার সুপারিশ পাইবে ।” তবে ইহা বর্ণিত হইয়াছে 
এমন সব সূত্রে, যাহার প্রত্যেকটি সূত্রেই দুর্বলতা রহিয়াছে। একমাত্র আবদুর রাষ্যাকের 
রিওয়ায়াতটি ক্রুটিমুক্ত। 

আবদুর রায্যাক (র)...... আনাস রো) হইতে বর্ণনা করেন যে, হযরত আনাস (রা) 
বলেন, রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন ৪ “আমার উম্মাতের মধ্যকার কবীরা গুনাহকারী উন্মাতদের 
জন্যও আমার সুপারিশ থাকিবে ।” সহীহদ্বয়ের শর্ত মুতাবিক ইহার সনদ সহীহ । আবদুর 
রায্যাক হইতে আব্বাস আম্বারীর সূত্রে আবু ঈসা তিরমিযী (র) ইহা বর্ণনা করিয়া বলেন যে, 
হাদীসটি উত্তম ও বিশুদ্ধ । দ্বিতীয়ত, মর্মগতভাবেও ইহার জোরালো সমর্থন রহিয়াছে । উহা হইল 
শাফাআত সম্পর্কে রাসূলুল্লাহ (সা)-এর হাদীস । যাহাতে তিনি বলিয়াছেন ৪ “তোমরা কি মনে 
করিয়াছে যে, আমি কেবল মু'মিন ও মুত্তাকীদের জন্যই সুপারিশ করিব? না, বরং 
গুনাহগার-পাপীদের জন্যও আমি সুপারিশ করিব ।” 

আলিমগণ কবীরা গুনাহর মাপকাঠির ব্যাপারে মতভেদ করিয়াছেন । যেমন ঃ 

কেহ বলিয়াছেন, শরী“আতে যে অপরাধের জন্য শাস্তি রহিয়াছে, উহা হইল কবীরা গুনাহ। 

কেহ বলিয়াছেন, যে ষকল অপরাধের ব্যাপারে কুরআন ও হাদীসে অভিসম্পাত ও সাবধান 
বাণী উচ্চারণ করা হইয়াছে, উহা হইল কবীরা গ্তনাহ। এভাবে অনেকে অনেক কিছু বলিয়াছেন। 


Contents 


সূরা নিসা ৫৯ 


শাহাদাত অধ্যায়ে বলিয়াছেন যে, কবীরা গুনাহ এবং সগীরা গুনাহসমূহের মধ্যে পার্থক্য নির্ণয়ের 
ব্যাপারে সাহাবা এবং তাহাদের পরবর্তী মনিষীদের মধ্যেও মতভেদ রহিয়াছে। যেমন ঃ 

একদল সাহাবা বলিয়াছেন ঃ কবীরা গুনাহ হইল সেইগুলি, যাহার ব্যাপারে শরী'আতের 
শাস্তি নির্ধারিত রহিয়াছে। 

একদল বলিয়াছেন ৪ যে পাপের ব্যাপারে কুরআন ও হাদীসে কঠিন ভীতি প্রদর্শন করা 
হইয়াছে, উহা হইল কবীরা গুনাহ । 

ইমামুল হারামাইন (রে) বলিয়াছেন ঃ যে কাজ দীনদারী এস করিয়া পাপের সহা যোগায়, 
উহা হইল কবীরা গুনাহ। 

কাধী আবূ সাঈদ হারবী (র) বলেন ঃ কুরআন দ্বারা যাহার অবৈধতা প্রমাণিত হয় এবং যে 
সকল অপরাধে শাস্তি নির্ধারিত হইয়াছে, যথা হত্যা ইত্যাদি করা ৷ অনুরূপভাবে যে কোন ফরয 
তরক করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা শপথ করাও কবীরা গুনাহ । 

কাষী রুইয়ানী (র) ব্যাখ্যা সহকারে বলেন £ কবীরা গুনাহ হইলে সাতটি । যথা, হত্যাকার্য 
সংঘটিত করা, ব্যভিচার করা, সমকামে লিপ্ত হওয়া, মদ্যপান করা, চুরি করা, জবর দখল করা 
এবং মিথ্যা অপবাদ. আরোপ করা । আর মিথ্যা সাক্ষী দেওয়াও ইহার অন্তর্ভুক্ত । 

সাহিবুল ইদ্দাহ ইহার ব্যাখ্যা করিয়া বলেন £ কবীরা গুনাহ হইল, সুদ খাওয়া, ওযর ব্যতীত 
রমযান মাসে দিনের বেলায় পানাহার করা, মিথ্যা শপথ করা, অকারণে আত্মীয়তা ছিন্ন করা, 
পিতামাতার অবাধ্য হওয়া, যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করা, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, মাপের 
মধ্যে হেরফের করা, ওয়াক্ত হওয়ার পূর্বে নামায আদায় করা, ওযর ব্যতীত নামায বিলম্বে 
আদায় করা, অন্যায়ভাবে কোন মুসলমানকে মারধর করা, ইচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ (সা)-এর 
প্রতি মিথ্যারোপ করা, সাহাবীদের সমালোচনা করা, ওযর ব্যতীত সাক্ষ্য গোপন করা, ঘুষ গ্রহণ 
করা, স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি করা, পদের লোভে বাদশাহর নিকট কাহারো 
নিন্দা করা, যাকাত দিতে অস্বীকার করা, শক্তি-সামর্থ্য অনুযায়ী সৎকাজের আদেশ দান ও অসৎ 
কাজ হইতে বিরত রাখার চেষ্টা না করা, কুরআন হিফয করিয়া তাহা ভুলিয়া যাওয়া, কোন 
পশুকে আগুনে পোড়াইয়া মারা, ওযর ব্যতীত স্ত্রী কর্তৃক স্বামীকে মিলনে বাধা দান করা, 
আল্লাহ্‌র রহমত হইতে নিরাশ হওয়া, আল্লাহ্র মকর বা ফন্দী হইতে নিশ্চিন্ত থাকা, আলিম 
অর্থাৎ কুরআনের বাহক ও প্রচারকদের ক্ষতি সাধন করা, যিহার করা এবং ওযর ব্যতীত মৃত 
জন্তু ও শুকরের মাংস ভক্ষণ করা । তবে অত্যন্ত প্রয়োজনবশে মৃত জন্তু বা শুকরের মাং 
খাওয়া অন্য কথা । 

রাফিঈ (র) বলেন £ ইহার দুই-একটা ব্যাপারে নীরবতা অবলম্বন করা উচিত । 

আমি ইব্‌ন কাছীর বলিতেছি $ কবীরা গুনাহর উপরে বহু মনীষী বহু পুস্তক রচনা 
করিয়াছেন। তাহাদের মধ্যে আমার উস্তাদ হাফিয আবূ আবদুল্লাহ্‌ যাহবী একখানা পুস্তকে 
কবীরা গুনাহ সত্তরটি বলিয়া উল্লেখ করিয়াছেন । 

কেহ বলিয়াছেন £ কবীরা গুনাহ হইল সেইগুলি, যেগুলির ব্যাপারে রাসূলুল্লাহ (সা) 
দোযখের ভীতি প্রদর্শন করিয়াছেন। ইহা ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ বলিয়াছেন । 


Contents 


৬০ তাফসীরে ইব্‌ন কাছীর 


পরিশেষে কথা হইল, আমরা যদি এই ধরনের পাপসমূহ গণনা করিয়া দেখি, তাহা সংখ্যায় 
বহু হইবে। পরস্তু যাহারা বলিয়াছেন যে, আল্লাহ যাহা করিতে নিষেধ করিয়াছেন, তাহাই কবীরা 
গুনাহ, তাহাদের মতে ইহার সংখ্যা হইবে অগণিত । আল্লাহই ভাল জানেন। 


/5$1 (৩০১৮৪) 5 0029১৮০9545 : ৮ 22452) 0261 1১৫25) 520৮1) 


(08216, ৮4৯০৪ 620119578 * তত ৩৫ ১ ০902 
0 (2৮ 55 

৩২. “আর আল্লাহ তোমাদের উপর অপরকে যে মর্যাদা দিয়াছেন, উহার আকাজ্কী 
হইও না। পুরুষদের জন্য তাহাই রহিয়াছে যাহা তাহারা উপার্জন করিল এবং নারীদের 
জন্যও তাহাই রহিয়াছে যাহা তাহারা উপার্জন করিয়াছে এবং আল্লাহ্র কাছে মর্যাদা চাও, 
নিশ্চয়ই আল্লাহ সকল কিছুই জানেন ৷” 

তাফসীর £ ইমাম আহমদ (র)..... মুজাহিদ হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ রে) বলেন ঃ 
একবার হযরত উম্মে সালমা (রা) হযরত রাসূলুল্লাহ (সা)-কে বলিয়াছিলেন, হে আল্লাহ্‌র রাসূল! 
পুরুষরা জিহাদে অংশগ্রহণ করে, অথচ আমরা নারীরা এই পূণ্য হইতে বঞ্চিত থাকি। 
অনুরূপভাবে আমরা মীরাসও পুরুষদের তুলনায় অর্ধেক পাইয়া থাকি। অতঃপর তাহার উক্ত 
জিজ্ঞাসার প্রেক্ষিতে আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ৪ 

অর্থাৎ “তোমরা এমন সব বিষয়ে আকাজ্ষা করিও না, যে সব বিষয়ে আল্লাহ তোমাদের 
একের উপরে অপরের শ্রেষ্ঠতু দান করিয়াছেন ।' 

তিরমিযী (র)...... উম্মে সালমা (রা) হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন। অতঃপর 
বলিয়াছেন, হাদীসটি দুর্বল। কেহ মুজাহিদ (র) হইতে এবং কেহ ইব্‌ন নাজীহ হইতেও ইহা 
রিওয়ায়াত করিয়াছেন ূ 

ইব্‌ন জারীর ও হাকিম (র)...... মুজাহিদ হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ (র) বলেন ৪ 
একবার উম্মে সালমা (রা) রাসূলুল্লাহ সো)-কে বলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমরা যুদ্ধ করি না, 
তাই শাহাদতের মর্যাদাও পাই না। অন্যদিকে আমাদিগকে মীরাসও দেওয়া হয় অর্ধেক, এই 
বৈষম্য কেন ? অতঃপর আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতটি নাযিল করেন। পরবর্তীতে ইহার 
প্রেক্ষিতে এই আয়াতটিও নাযিল করা হয় ৪ 


কি 
আবদুর রাষ্যাক (র)...... মক্কার একজন বিশিষ্ট ব্যক্তি হইতে বর্ণনা করেন যে, মক্কার সেই 
ব্যক্তি বলিয়াছেন ৪ কতিপয় মহিলার আর্জির প্রেক্ষিতে এই আয়াতটি নাযিল হইয়াছিল । তাহারা 


বলিয়াছেন, আহা, আমরা যদি পুরুষ হইতাম! তাহা হইলে আমরা তাহাদের মত জিহাদ করিতে 
পারিতাম এবং আল্লাহ্‌র পথে যুদ্ধ করিয়া পূণ্য লাভ করিতে পারিতাম। ৰ 


Contents 


সূরা নিসা ৬১ 


ইব্‌ন আবু হাতিম (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ জনৈক মহিলা বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! মহিলারা পুরুষের অর্ধেক মীরাস পায়, 
সাক্ষীর বেলায় দুইজন মহিলা একজন পুরুষের মর্যাদা পায়, আমরা আমলের বেলায়ও এইভাবে 
পুরুষের অর্ধেক সাওয়াব পাইয়া থাকি। অতঃপর আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতটি নাযিল 
করেন। 

সুদ্দী (র) আলোচ্য আয়াত সম্পর্কে বলেন ঃ পুরুষরা বলিতেছিল যে, আমরা যখন 
মহিলাদের তুলনায় দ্বিগুণ স্বত্বাধিকারী হই, তখন পুণ্যও আমরা তাহাদের তুলনায় দ্বিগুণ পাইব! 
পক্ষান্তরে মহিলারা বলিতেছিল যে, আমাদের উপর জিহাদ ফরয করা হয় নাই । যদি আমাদের 
উপর ফরয করা হইত, আমরা জিহাদ করিতাম ৷ অতএব আমরা উহার পুণ্য হইতে বঞ্চিত হইব 
কেন ? ফলে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে উভয় পক্ষকে তাহাদের দাবি হইতে নিবৃত্ত 
থাকিতে বলেন। শুধু তাহা নহে; তিনি আরো বলেন যে, তোমরা আমার নিকট অনুগ্রহ প্রার্থনা 
কর। সুদ্দী রে) আরো বলেন, কাতাদা রে) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। 

আলী ইব্‌ন আবূ তালহা (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, আলোচ্য 
আয়াত সম্পর্কে ইব্‌ন আব্বাস রো) বলেন ৪ যাহারা বলে যে, আহা, অমুক ব্যক্তির ধন-সম্পদ ও 
সন্তানাদি যদি আমার হইত, তাহাদিগকেও এই ধরনের অবাস্তব আকাজক্কা করা হইতে এই 
আয়াত দ্বারা নিষেধ করা হইয়াছে । আরো বলা হইয়াছে যে, তোমরা আল্লাহ্‌র নিকট উহা প্রার্থনা 
কর। 

হাসান (রে), মুহাম্মাদ ইবৃন সীরীন (র) ও যাহ্হাক রে)-ও ইহা বলিয়াছেন। আয়াতের 
প্রকাশ্য ভাষ্য অনুযায়ী এই অর্থই বুঝা যায়। দ্বিতীয়ত, নিম্নবর্ণিত সহীহ হাদীসটির অর্থও ইহার 
বিপরীত বলিয়া বুঝায় না। উহাতে আসিয়াছে যে, “দুই ব্যক্তিই কেবল হিংসার পাত্র হওয়ার 
যোগ্য । এক, সেই ধনী ব্যক্তি যে স্বীয় মাল প্রতিযোগিতার সহিত আল্লাহর পথে বিলাইয়া দেয় । 
তখন দ্বিতীয় ব্যক্তি বলে, যদি আমারও এইরূপ সম্পদ হইত তবে আমিও উহার মত আল্লাহ্‌র 
পথে খরচ করিতে থাকিতাম ৷ অতএব উহারা উভয়ে পুণ্যের বেলায় সমান অধিকারী হইবে ৷” 
আলোচ্য আয়াতের অর্থও ইহার বিপরীত নয়। তবে পার্থক্য হইলো এতটুকু যে, এই আয়াত 
দ্বারা প্রাকৃতিক বিষয়ে অমূলক আকাঙ্ষা করা হইতে নিষেধ করা হইয়াছে। পক্ষান্তরে হাদীসে 
বলা হইয়াছে অতিপ্রাকৃতিক বিষয়কে লক্ষ্য করিয়া। তাই আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 

১১৮১০ ৫০৬ ও 11 LAL IS 

“তোমরা এমন সব বিষয়ে আকাজ্া করিও না, যে সব বিষয়ে আল্লাহ তোমাদের একের 
উপর অপরের শ্রেষ্ঠতু দান করিয়াছেন।” 

অর্থাৎ দীনী বিষয়ে তোমরা এই ধরনের আকাজ্্া করিও না। হযরত উম্মে সালমা (রা) 
এবং হযরত ইবৃন আব্বাস (রা)-এর হাদীস দ্বারা এই অর্থ বুঝা যায়। 

এইভাবে আ'তা ইব্‌ন আবু রাবাহ (র) বলে £ এই আয়াতটি নাযিল হইয়াছে তাহাদের 
ব্যাপারে যাহারা আকাঙ্ক্ষা প্রকাশ করিয়া বলে, অমুকের সম্পদ-সন্তান যদি আমার হইত, এবং 
সেই মহিলাদের ব্যাপারে, যাহারা বলে, আমরা যদি পুরুষ হইতাম, তাহা হইলে আমরা জিহাদ 
করিয়া তাহাদের সমান পুণ্য লাভ করিতাম । ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। 


Contents 
৬২ তাফসীরে ইবৃন কাছীর 


অতঃপর তাল্লাহ তা আলা বলেন £ 
Et ia Lilla scsi 

‘পুরুষ যাহা অর্জন করে, সেটা তাহার অংশ এবং নারী যাহা অর্জন করে, সেটা 
তাহার অংশ।' 

অর্থাৎ প্রত্যেককেই তাহার কার্ষের প্রতিদান দেওয়া হইবে । যদি সে ভালো কাজ করে, তবে 
তাহাকে ভালো প্রতিদান দেওয়া হইবে আর যদি মন্দকাজ করে তবে মন্দ প্রতিদান দেওয়া 
হইবে । ইব্‌ন জারীর (র) এই অর্থ করিয়াছেন। 

কেহ বলিয়াছেন 8 ইহা দ্বারা মীরাসকে বুঝান হইয়াছে। অর্থাৎ প্রত্যেকে তাহার নির্ধারিত 
অংশ অনুযায়ী অংশীদার হইবে । তিরমিযী (র)...... ইব্‌ন আব্বাস রো) হইতে ইহা বর্ণনা 
করিয়াছেন। 

ইহার পর আল্লাহ তা'আলা বলেন £ 

dS si Ll Lil 

‘আল্লাহর নিকট অনুগ্রহ প্রার্থনা কর!” 

অর্থাৎ তোমাদের একের উপরে অপরকে যে শ্রেষ্ঠত্ব দান করা হইয়াছে, সেই ব্যাপারে 
আকাজ্কা করা হইতে বিরত থাক । কেননা উহা এমন এক বিষয় যাহা চাহিলেই পাওয়া যায় 
না। তাই উহার আক্ষেপ না করিয়া আমার অনুগ্রহ প্রার্থনা কর। কেননা আমি দাতা ও দয়াময় । 

তিরমিযী ও ইব্‌ন মারদুবিয়া (র)...... আবদুল্লাহ ইব্‌ন মাসউদ রো) হইতে বর্ণনা করেন 
যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “তোমরা আল্লাহর 
অনুগ্রহের জন্য প্রার্থনা কর। কেননা আল্লাহ তা'আলা প্রার্থনা করাকে পসন্দ করেন। আর 
সর্বোত্তম ইবাদত হইল, প্রশস্ততার অপেক্ষায় থাকা ।” 

আবূ নু'আইম (র)...... নবী সো) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন । আবু নু'আইমের 
রিওয়ায়াতটিই বেশি শুদ্ধ বলিয়া মনে হয়। ইসরাঈল হইতে ওয়াকীর সনদে ইব্‌ন মারদুবিয়া 
উপরোক্তরূপ বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন মারদুবিয়া (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “আল্লাহ্‌ তাহার নিকট প্রার্থনা করাকে ভালবাসেন। 
তাই আল্লাহর নিকট তাহার বান্দাদের মধ্যে সর্বাপেক্ষা প্রিয় এ ব্যক্তি, যে আল্লাহর প্রশস্ততা 
পাইতে ভালবাসে ।' 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 


| 
# ° / oe তু শা শি + 
(215 i aki 
= এ 2" = ৮ bh 





অর্থাৎ যে পার্থিব সম্পদ পাওয়ার যোগ্য তাহাকে পার্থিব সম্পদ দান করেন; যে দারিদ্র্যের 
যোগ্য, তাহাকে দান করেন দারিদ্র্য; আর যে ব্যক্তি আখিরাতের পরম সুখ ভোগের যোগ্য, 
তাহাকে সেই পথে চলার রাস্তা সহজ করিয়া দেন; আর যে জাহান্নামের উপযুক্ত, তাহাকে 


Contents 


সূরা নিসা ৬৩ 


জাহান্নামের পথে চলার সুযোগ করিয়া দেন। মোট কথা, যে যাহার যোগ্য, তিনি তাহাকে সেই 
পথে চলার জন্য সহজ সুযোগ সৃষ্টি করিয়া দেন। তাই বলা হইয়াছে ঃ 


1৮৮12 5১0 0 2 
অর্থাৎ “নিঃসন্দেহে আল্লাহ তা'আলা সর্ব বিষয়ে জ্ঞাত।' 
SUSE 242 (8০055 ES ASUS 242 EAC পতি (1) 


915292৮৫৪06 85 Sg ১০4৫০ 5 BG 
৩৩. “এবং প্রত্যেকের জন্য উত্তরাধিকারী বানাইয়াছি যাহা পিতামাতা, আত্মীয়-স্বজন 
ও তোমাদের অংগীকারদাতাগণ পরিত্যাগ করিয়া যায়। তাই তাহাদের অংশ তাহাদিগকে 
দাও। নিশ্চয়ই আল্লাহ তা“আলা সকল ব্যাপারেই সাক্ষী রহিয়াছেন।” 
তাফসীর $£ হযরত ইবৃন আব্বাস (রা), মুজাহিদ রে), সাঈদ ইব্ন জুবায়র (র), আবু 
সালিহ রে), যায়দ ইব্‌ন আসলাম (র), সুদ্দী রে), যাহ্হাক (র) ও মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) 
প্রমুখ বলেন £ 15115 (22 415 আয়াতাংশে “5115 অর্থ হইল উত্তরাধিকারী । 
ইব্‌ন আব্বাস (রা) হইতে অন্য একটি রিওয়ায়াতে আসিয়াছে যে, "11 অর্থ হইল 
আসাবা। 
ইব্‌ন জারীর রে) বলেন £ আরবরা পিতৃব্য পুত্রদিগকে (511, বলে। যথা ফযল ইব্‌ন 
আব্বাস তাহার কবিতার একটি পংক্তিতে বলিয়াছেন £ 
(১৪০ 5 ৮০ ৮৮০ ০১৫5১70541৮ le blac ভি উল 
সুতরাং আয়াতের ভাবার্থ হইল যে, তোমাদের পিতামাতা এবং আত্মীয়-স্বজন যাহা রাখিয়া 
গিয়াছে, তোমরা তাহার উত্তরাধিকারী হইবে এবং তোমাদের প্রত্যেকের জন্য আমি আসাবা 
বানাইয়া দিয়াছি। 
অতঃপর আল্লাহ ত'আলা বলিয়াছেন ঃ 
১৮৯১ ১০৯১3০৪১৮০3] ke ly 
-_আর যাহাদের সাথে তোমরা অংগীকারাবদ্ধ হইয়াছ, তাহাদের প্রাপ্য দিয়া দাও ।' 
অর্থাৎ যাহাদের সংগে কঠিন শপথের মাধ্যমে অংগীকারাবদ্ধ হইয়াছ, তাহাদিগকে তাহাদের 
মীরাসী অংশ দিয়া দাও। কারণ তোমরা আল্লাহকে সাক্ষী করিয়া পরস্পর অংগীকারাবদ্ধ হও 
অথবা চুক্তিবদ্ধ হও। 
ইসলামের প্রথম যুগে এই নির্দেশ দেওয়া হইয়াছিল। পরবর্তীতে এই নির্দেশ রহিত করিয়া 
আদেশ করা হয় যে, তোমরা অংগীকার প্রতিষ্ঠিত রাখ এবং তাহাদিগকে ভুলিয়া যাইও না। 
ইমাম বুখারী (র)...... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন £ 15৯1৯ 445 এর ০1৬৯ শব্দের অর্থ হইল উত্তরাধিকারী । আর ইহার পরের 
বাক্য- ee 5:85 ০531 -এর ভাবার্থ হইল মুহাজিরগণ। মদীনায় আগমন করিয়া 
বসতি স্থাপন করার পর তাহারা তথাকার প্রথানুযায়ী আনসারদের উত্তরাধিকারী হইতেন। ফলে 


Contents 


৬৪ তাফসীরে ইব্ন কাছীর | 


আনসারদের আত্মীয়রা তাহাদের উত্তরাধিকারী হিসাবে কোন অংশ পাইত না । সুতরাং আয়াতের 
প্রথমাংশ দ্বারা এই প্রথার রহিত সাধন করিয়া পরবর্তী বাক্যে বলা হয় যে, 
১১০০০ > f ০১590 ১৫১৮৮21533০ 32311 
“তোমরা তাহাদের সংগে সুসম্পর্ক রাখ, তাহাদের সাহায্য-সহযোগিতা কর ও তাহাদের 
মঙ্গলাকাঙ্কী হও ।" কিন্তু তাহারা তোমাদের উত্তরাধিকারী হইবে না। তবে তোমরা তাহাদের 
জন্য ওসীয়াত করিতে পার। | 
ইব্‌ন আবূ হাতিম (র)...... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, 


৫০21০৮৪০০25 

__এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ মুহাজিররা মদীনায় 
হিজরত করার ফলে তাহারা আনসারদের উত্তরাধিকারী হয়। অথচ তাহারা সহোদর বা রক্ত 
সম্পর্কীয় ভাই ছিল না। রাসূলুল্লাহ (সা) তাহাদের পরস্পরের মধ্যে মুখবোলা ভাই সম্পর্ক 
প্রতিষ্ঠিত করিয়া দিয়াছিলেন। ইহাতেই তাহারা মদীনার প্রচলিত নিয়ম অনুযায়ী ওয়ারিস 
হইয়াছিল । কিন্তু ১5315 512115114১5 Ls 51155 14৯ 14410, এই আয়াতটি 
নাযিল হওয়ার পর এই সামাজিক নিয়ম রহিত হইয়া যায়। তবে ইহার পরের আয়াতাংশেই 
আল্লাহ তা'আলা বলিয়াছেন যে, “যাহাদের সংগে তোমরা অংগীকারাবদ্ধ হইয়াছ, তাহাদের 
প্রাপ্য অংশ দিয়া দাও ৷’ 

ইব্‌ন জারীর (র)........ ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
১::-১১5১-১ LEU 5585 92815 এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন ঃ 
ইসলাম-পূর্ব যুগে একজন অন্যজনের সংগে অঙ্গীকার করিয়া বলিত যে, তুমি আমার 
উত্তরাধিকারী হইবে । অথবা বলিত, আমি তোমার উত্তরাধিকারী হইলাম। এইভাবে তাহারা 
অঙ্গীকার করিত এবং অঙ্গীকার অনুযায়ী অংশ প্রদান করিত। এই প্রচলিত প্রথার প্রেক্ষিতে 
রাসূলুল্লাহ সো) বলেন যে, “জাহিলী যুগের প্রত্যেকটি শপথ অথবা অঙ্গীকার, যাহা ইসলামী যুগ 
পাইয়াছে, তাহার ব্যাপারে ইসলাম হস্তক্ষেপ করিবে না; বরং ইসলাম উহাকে আরো শক্তিশালী 
ও দৃঢ়তা দান করিয়াছে । তবে এই ব্যাপারে ইসলাম নূতন আর কোন শপথ বা অঙ্গীকার 
অনুমোদন করিবে না।” অর্থাৎ প্রথাকে_ ৯৬০ 515116-৯527-51151515 
টিপা 
বিগ নুর ০৮০৮৬৯৭৮87০ হইতে 
বর্ণনা করা হইয়াছে যে, তাহারা বলিয়াছেন £ আলোচ্য আয়াত দ্বারা ইসলাম-পূর্ব যুগের উক্ত 
অংগীকারকারীদেরকেই বুঝান হইয়াছে । 

ইমাম আহমদ (র)...... সাঈদ ইব্‌ন ইবরাহীম (র) হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন 
ইবরাহীম (র) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, “ইসলামে কোন অংগীকার নাই। আর 
জাহিলিয়াতের যুগে যে সকল অংগীকার করা হইয়াছিল, উহার ব্যাপারে ইসলাম হস্তক্ষেপ করে 
না; বরং ইসলাম উহাকে আরো শক্তিশালী করিয়াছে ।” 


Contents 
সূরা নিসা ৬৫ 


ইমাম মুসলিম (র) ও নাসাঈ (র)...... জুবায়র ইব্‌ন মুতইম (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ৪ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ (উপরোক্ত বর্ণনা)। 

আবু কুরাইব (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ ইসলামে কোন অংগীকার নাই । তবে অজ্ঞতার যুগের 
প্রত্যেক শপথকে ইসলাম আরো দৃঢ় করিয়াছে। আমাকে যদি লাল রংয়ের উট দিয়া 
“দারুন-নাদওয়ার” শপথ ভাংগিয়া দিতে বলে, তবুও আমার দ্বারা উহা সম্ভব হইবে না। ইহা 
হইল ইব্‌ন জারীরের ভাষা ও বর্ণনা । 

ইব্‌ন জারীর (র)...... আবদুর রহমান ইব্ন আউফ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুর 
রহমান ইব্‌ন আউফ (রা) বলেন £$ রসূলুল্লাহ (সা) বলিয়াছেন, আমি বাল্যকালে মুতাইয়াবীনের 
অংগীকার প্রত্যক্ষ করিয়াছি। তখন আমি আমার মাতুলদের সংগে ছিলাম । এখন যদি আমাকে 
লাল রংগের উটও দেওয়া হয়, তবুও আমি উহা ভাংগিয়া দিতে সম্মত নহি। 

যুহরী (র) বলেন ঃ রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন £ ইসলাম কখনও পূর্বযুগের অংগীকারের 
উপর হস্তক্ষেপ করে না; বরং উহাকে আরো শক্তি দান করে। | 

রাসূলুল্লাহ (সা) আরো বলিয়াছেন £ “ইসলামে কোন অংগীকার নাই।” 

তবে কথা হইল, হযরত নবী (সা) কুরায়শ ও আনসারদের. মধ্যে যে সম্পর্কে স্থাপন 
করিয়াছেন, উহা ছিল শুধু প্রেম ও প্রীতিমূলক । 

ইমাম আহমদ (র)...... উপর EERE HE HEE 

ইমাম আহমদ (র)...... কায়স ইব্‌ন আসিম (রা) হইতে বর্ণনা করেন যে, কায়স ইব্‌ন 
আসিম (রা) রাসূলুল্লাহ (সা)-কে অংগীকার সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন ঃ “জাহিলী 
যুগে যে সকল অংগীকার সম্পাদিত হইয়াছিল, উহা তোমরা দৃঢ়তার সহিত ধারণ করিয়া 
রাখিবে। তবে ইসলামে কোন শপথ নাই।” হুশায়মের সুত্রেও আহমদ এইরূপ বর্ণনা 
করিয়াছেন। 

ইমাম আহমদ রে)...... উম্মে সালমা (রা) হইতে বর্ণনা করেন যে, উম্মে সালমা (রা) 
বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ “ইসলামে কোন অংগীকার নাই । তবে জাহিলিয়াতের 
যুগে যে সকল অংগীকার সম্পাদিত হইয়াছিল, উহার উপর ইসলাম হস্তক্ষেপ করিবে না; বরং 
ইসলাম উহাকে আরো দৃঢ়তা দান করিয়াছে ।” 

কুরাইব (র)...... শু*আায়বের পিতা হইতে বর্ণনা করেন যে, শু'আয়বের পিতা বলিয়াছেন £ 
মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ (সা) দাঁড়াইয়া বলিয়াছিলেন $ “হে লোক সকল! ইসলাম 
জাহিলী যুগের অংগীকারকে বাতিল করে নাই; বরং আরো দৃঢ় করিয়াছে; তবে ইসলামে কোন 
অংগীকার নাই৷” ' 

ইমাম আহমদ (র)...... জুবায়র ইব্‌ন মুতইম (রা) হইতে বর্ণনা করেন যে, জুবায়র ইব্‌ন 
মুতইম (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ উনার রাঃ জাকত মায় যা 


কাছীর-_৩/৯ 


Contents 


৬৬ তাফসীরে ইব্ন কাছীর 


জাহিলিয়াতের সময়ে যে সকল অংগীকার সম্পাদিত হইয়াছে, ইসলাম ইহার ব্যাপারে কোন 
হস্তক্ষেপ করে নাই; বরং ইসলাম উহাকে আরো দৃঢ় করিয়াছে।” 

ইমাম আহমাদ (র)...... কায়স ইব্‌ন আসিম (রা) হইতে বর্ণনা করেন যে, কায়স ইব্‌ন 
আসিম (রা) বলেন ঃ রাসূলুল্লাহ সো)-কে অংগীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন ঃ 
“জাহিলী যুগে যে অংগীকার সম্পাদিত হইয়াছিল, তাহা তোমরা আকড়াইয়া থাক, কিন্তু 
ইসলামে কোন অংগীকার নাই ।” 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)...... দাউদ ইব্‌ন হাসীন হইতে বর্ণনা করেন যে, দাউদ ইব্‌ন 
হাসীন (র) বলেন £ আমি উন্মে সাদ বিনতে রবী'আর নিকট তাহার পৌত্র মূসা ইব্‌ন সা'দের 
সঙ্গে একত্রে কুরআন পাঠ করিতাম। হযরত উম্মে সাদ বিনতে রবীআ ইয়াতীম অবস্থায় 
হযরত আবূ বকর (রা)-এর ঘরে লালিত পালিত হইয়াছিলেন। এক সময়ে আমি এই 
আয়াতটি পাঠ করি ৪ 4১৮21 ০১৪০ 523113 তখন তিনি আমাকে বাধা দিয়া বলেন, 
১২৪৮০ নয়, ১৪৪০ পড়। 

অতঃপর তিনি বলেন £ আবূ বকর (রা)-এর পুত্র আবদুর রহমান ইসলাম গ্রহণে অস্বীকৃতি 
জানাইলে আবূ বকর (রা) তাহাকে বলিয়াছিলেন, আমি তোমাকে আমার উত্তরাধিকারী করিব 
না। অতঃপর যখন তিনি চাপের মুখে ইসলাম গ্রহণ করিতে বাধ্য হন, তখন আল্লাহ তা'আলা 
এই আয়াতটি নাযিল করিয়া আবূ বকরকে নির্দেশ দেন যে, তিনি যেন আবদুর রহমানকে প্রাপ্য 
অংশ দিয়া দেন। ইব্‌ন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। তবে এই রিওয়ায়াতটি গরীব । 
প্রথমোক্ত রিওয়ায়াতটিই শুদ্ধ ও সঠিক। 

ইসলামের প্রথম যুগে অঙ্গীকার দ্বারাও উত্তরাধিকার প্রতিষ্ঠিত হইত । পরবর্তীতে উহা রহিত 
হইয়া যায় । তবে অঙ্গীকারকারীদের সঙ্গে সুসম্পর্ক রাখার নির্দেশ বর্তমানেও কার্যকর রহিয়াছে। 
আর এই নির্দেশের পূর্বে অর্থাৎ যাহা দ্বারা রহিত করা হইয়াছে, উহা নাযিল হওয়ার পূর্বে যত 
অঙ্গীকার সম্পাদিত হইয়াছে, উহা পালন করার নির্দেশও দেওয়া হইয়াছে। কেননা ইতিপূর্বে 
জুবায়র ইব্‌ন মুতইম (রা) সহ অনেক সাহাবীর সনদে বর্ণিত হইয়াছে যে, ইসলাম নৃতনভাবে 
কোন অঙ্গীকারকে অনুমোদন করে না। তবে জাহিলী যুগে যে সকল অঙ্গীকার সম্পাদিত 
হইয়াছে, ইসলাম উহা বাতিল করে নাই; বরং আরও দৃঢ় করিয়াছে । এমনকি পূর্বের অঙ্গীকার 
পূরণের জন্যে তাকিদ দিয়াছে। 

অতএব যাহারা বলেন, বর্তমানেও সেইরূপ অঙ্গীকার করিলে উহা পূর্ণ করিতে হইবে, এই 
আয়াত ও হাদীসগুলি তাহাদের উক্তিকে জোরালোভাবে খণ্ডন করিয়াছে । ইহা হইল ইমাম আবু 
হানীফা রে) ও তাহার সহচরবৃন্দের অভিমত । ইমাম আহমদ ইব্‌ন হাম্বলেরও একটি রিওয়ায়াতে 
ইহা বর্ণনা করা হইয়াছে। তবে সঠিক হইল জমহুর, মালিক এবং শাফিঈর মাযহাব । আহমদ 
ইব্‌ন হাম্বলের প্রসিদ্ধ অভিমতও তাহাই। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ ী 

ও ০৬1 এ BO 5, 

‘পিতামাতা এবং নিকটাত্মীয়গণ যাহা ত্যাগ করিয়া যায়, সেই সবের জন্যই আমি 

উত্তরাধিকারী নির্ধারণ করিয়া দিয়াছি।' 


Contents 


সূরা নিসা J ৬৭ 


অর্থাৎ প্রত্যেক ব্যক্তির উত্তরাধিকারী হইবে তাহার ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা, অন্য কোন ব্যক্তি 
নয়। 

সহীহদ্বয়ে ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ 
“উত্তরাধিকারীদেরকে তাহাদের অংশ দিয়া দাও। যাহা বাকী থাকিবে তাহা দাও 
আসাবাদেরকে 1” 

অর্থাৎ ফারাইযের আয়াতে বর্ণিত বিধান অনুযায়ী ওয়ারিসদেরকে তাহার অংশ প্রদান কর। 
আর যাহা অবশিষ্ট থাকিবে উহা আসাবাদেরকে প্রদান কর। 

ইহার পরের আয়াতাংশে আল্লাহ তা'আলা বলিয়াছেন £ ৪ ৫১০21 ৬৪০ 23115 
'যাহাদের সঙ্গে তোমরা সম্পদের অংশ প্রদানের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হইয়াছ।' 

অর্থাৎ এই আয়াতটি নাযিল হওয়ার পূর্বে এই সম্পর্কীয় যত অঙ্গীকারে তোমরা আবদ্ধ 
হইয়াছে, সেই অঙ্গীকারমত তোমরা তাহাদেরকে অংশ প্রদান কর। তবে এই আয়াত নাযিল 
হওয়ার পর যাহাদের সঙ্গে এমন অঙ্গীকার করা হইয়াছে, তাহারা উহা পাইবে না। মোটকথা 
পূর্বে যত অঙ্গীকার ও কসম করা হইয়াছে, উহা কার্যকরী হইবে । আর ইহার পর যত অঙ্গীকার 
করা হইয়াছে, উহা কার্যকরী হইবে না। 

ইব্‌ন আবু হাতিম (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন £ ৫-০১ (5518 -এর অর্থ হইল তাহাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, সাহায্য করা 
এবং তাহাদের জন্য ওসীয়াত করা-_তবে তাহারা মীরাস পাইবে না। আবূ উসামা হইতে 
পর্যায়ক্রমে আবু কুরাইব ও ইব্‌ন জারীর এবং আবু মালিক ও মুজাহিদ হইতে ভিন্ন সূত্রে এইরূপ 
বর্ণনা করা হইয়াছে। 

আলী ইব্‌ন আবূ তালহা (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ১৪41৩ 
১5১21 (০8 এই আয়াতাংশের ভাবার্থে ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ পূর্বেকার লোকেরা 
পরম্পরে অঙ্গীকার করিত যে, তাহাদের মধ্যে প্রথমে যে মারা যাইবে, দ্বিতীয়জন তাহার ত্যাজ্য 
সম্পত্তির মালিক হইবে । ইহার পরিপ্রেক্ষিতে আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ঃ 
১১৮৮০ ১৮4১৭55৮৯০৮ এসি Ul 

1১১৭ SLT 11 sats ০121 otal 

অর্থাৎ এই আয়াত দ্বারা বলা হইয়াছে যে, তাহাদের জন্য নিজ সম্পত্তির এক-তৃতীয়াংশ 
ওসীয়াত করা জায়েয রহিয়াছে। মোটকথা, এই মতই হইল সর্বাধিক প্রসিদ্ধ ও প্রচলিত মত । 

পূর্ববর্তী আরও বহু মনীষী বলিয়াছেন যে, এই আয়াতটি দ্বারা পূর্ব আয়াতটিকে রহিত করা 
হইয়াছে। 

সাঈদ ইব্ন জুবায়র (র) বলেন £ 42০১ ০৯55 --_এর অর্থ হইল, ত তাহাদের প্রাপ্য 
মীরাস তাহাদিগকে প্রদান করা। কেননা আবূ বকর (রা) একটি লোকের সঙ্গে অনুরূপ 
অঙ্গীকারাবদ্ধ ছিলেন এবং তাহাকে তিনি অংশ দিয়াছিলেন। ইব্ন জারীর (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। 


Contents 


৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন মুসাইয়াব (র) হইতে যুহরী (রে) বর্ণনা করেন যে, এই আয়াতটি তাহাদের সম্পর্কে 
সম্পত্তির উত্তরাধিকারী সাব্যস্ত করিত। তাই এই আয়াত নাযিল করিয়া বলিয়া দেওয়া হয় যে, 
তাহাদের জন্য ওসীয়াত করা হইলে তাহারা ওসীয়াত অনুযায়ী অংশ পাইবে, কিন্তু ওয়ারিস 
হিসাবে তাহারা অংশ পাইবে না। মোট কথা আল্লাহ তাআলা মুখে ডাকা পুত্রদেরকে মীরাসী 
স্বত্ দিতে নিষেধ করিয়াছেন। তাহারা অংশীদার হইলে একমাত্র ওসীয়াতের অংশীদার হইবে । 
ইহা ব্যতীত অন্য কোন স্বত্ব তাহারা প্রাপ্য নয় । ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র) উক্ত মত প্রকাশ করিয়া বলেন যে, +৫১০১1৯১০৪৮এর অর্থ হইল, 
অঙ্গীকারাবদ্ধ স্বজনদের সাহায্য করা, সুখে-দুঃখে খোজ-খবর নেওয়া এবং তাহাদের জন্য 
ওসীয়াত করিয়া যাওয়া । ইহার অর্থ এই নয় যে, তাহাদেরকে ত্যাজ্য সম্পত্তির উত্তরাধিকারী 
করা। 

আয়াতের এই অর্থ করিলে আয়াতটিকে মানসূখ বলারও প্রয়োজন হয় না এবং ইহাও 
বলিতে হয় না যে, এই নির্দেশ পূর্বে ছিল, এখন নাই; বরং এই কথা বলা যায় যে, আয়াতের 
নির্দেশ হইল, তোমাদের মধ্যে একে অপরের সাহায্য-সহানুভূতির যে অঙ্গীকার করা হইয়াছে, 
তাহা পুরণ কর। সুতরাং আয়াতটি রহিত নয়, ইহার বিধান কার্যকর রহিয়াছে। 

তবে এই ব্যাখ্যার মধ্যে সন্দেহ রহিয়াছে । কেননা তৎকালে কোন কোন অঙ্গীকার 
সাহায্য-সহযোগিতার ব্যাপারে হইত বটে, কিন্তু কোন কোনটি হইত মীরাস বা ত্যাজ্য সম্পত্তির 
উত্তরাধিকারের ব্যাপারে । ইহা বহু মনীষী হইতে ইতিপূর্বে বর্ণিত হইয়াছে। যেমন হযরত ইবৃন 
আব্বাস (রা) বলিয়াছেন যে, প্রথমে মুহাজিররা আনসারদের উত্তরাধিকারী হইতেন, কিন্তু 
আনসারদের আত্মীয়রা তাহাদের ত্যাজ্য সম্পত্তির উত্তরাধিকারী হইতেন না। পরবর্তীতে ইহা 
রহিত করিয়া দেওয়া হয়। অতএব ইব্‌ন জারীর (র) কিভাবে বলেন যে, ইহা রহিত নয়; বরং 
মুহকাম ? আল্লাহই ভালো জানেন। 


১5188526945 7242 IEC ০045 ছি ৩৮১৩৩ (1) 


| HGS Dice তির |) চি: ৯৬০ rere) 
6842 5৩ % 62295 2১০০ হি bd শট ৩525 ৃ 
oie a 3৪ ১ 


৩৪. “পুরুষ নারীর কর্তা। কারণ, আল্লাহ তাহাদের এককে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান 
করিয়াছেন এবং পুরুষ তাহাদের ধন-সম্পদ ব্যয় করে। সুতরাং সাধ্বী স্ত্রীরা অনুগতা হয় 
এবং যাহা লোক চক্ষুর অন্তরালে আল্লাহ সুরক্ষিত রাখিয়াছেন, উহারা তাহার হিফাযত করে । 
স্ত্রীদের মধ্যে যাহাদের অবাধ্যতার আশঙ্কা করো, তাহাদিগকে সদুপদেশ দাও, তারপর 
তাহাদের শয্যা বর্জন কর, অবশেষে তাহাদিগকে প্রহার কর। যদি তাহারা তোমাদের 
অনুগতা হয়, তবে তাহাদের বিরুদ্ধে কোন পথ অন্বেষণ করিও না । আল্লাহ মহান, শ্রেষ্ঠ ।” 


Contents 


সূরা নিসা ৬৯. 


তাফসীর ঃ আল্লাহ তাআলা বলিতেছেন, পুরুষগণ নারীদের নেতা, অধিকর্তা । তাই স্ত্রীগণ 
অবাধ্যতা দেখাইলে স্বামীগণ তাহাদিগকে আদব ও সদাচরণ শিক্ষা দিবে স্ত্রীদের প্রতি 
স্বামীদের এই কর্তৃত্ব ও নেতৃত্বের কারণ এই যে, আল্লাহ তা'আলা নারী-পুরুষের এক শ্রেণীকে 
আরেক শ্রেণীর উপর জ্ঞান-বুদ্ধিতে শ্রেষ্ঠতর করিয়াছেন । এই শ্রেষ্ঠত্বের কারণেই নবুওয়াতের 
ন্যায় মহান মর্যাদার পদ ও কার্য শুধু পুরুষের জন্য নির্ধারিত হইয়াছে। নারী এই পদ ও কার্যে 
নিযুক্ত হইতে পারে না। অনুরূপভাবে উচ্চতম রাষ্ট্রীয় ক্ষমতা এবং পদেও নারী অধিষ্ঠিত হইতে 
পারে না। এই সম্পর্কে হুযূর (সা) ফরমাইয়াছেন £ 

-৯1১০/১১০1 1৬1৩ ৮৩৪ 184 ১% 

“যে জাতি নারীর উপর রাষ্ট্রীয় কার্ষের দায়িত্ব অর্পণ করে, সে জাতি কখনো সফলকাম ও 
কৃতকাৰ্য হইতে পারে না।' 

ইমাম বুখারী উপরিউক্ত হাদীস আবদুর রহমান ইব্‌ন আবু বাকরা ()..... প্রমুখ রাবীর 
সনদে বর্ণনা করিয়াছেন। এইরূপে বিচারকের পদ এবং অনুরূপ দায়িত্বও নারীর প্রতি অর্পিত 
হইতে পারে না। নারীর উপর পুরুষের কর্তৃতৃ ও নেতৃত্বের আরেক কারণ এই যে, পুরুষ 
নারীকে বিবাহকালীন “মাহর' প্রদান করে, তাহার ভরণ-পোষণের দায়িত্ব বহন করে এবং আল্লাহ 
ও রাসূল (সা) নারীর ব্যাপারে তাহার প্রতি অন্যান্য যে কর্তব্য ও দায়িত্ব অর্পণ করিয়াছেন, 
তাহা সে বহন ও পালন করিয়া থাকে । পুরুষের এই শ্রেষ্ঠতৃ তাহার নিজস্ব গুণ ও যোগ্যতার 
কারণে । সুতরাং নারীর উপর তাহার কর্তৃত্ব ও নেতৃত্ব সংগত ও যৌক্তিকতাপূর্ণ । এই প্রসঙ্গে 
আল্লাহ তা'আলা অন্যত্র বলিতেছেন £ ১ ৫]০ ১0 অৰ্থাৎ “নারীদের উপর পুরুষের 
শ্রেষ্ঠত্ব রহিয়াছে ।' 

আলী ইব্‌ন আবু তালহা (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ 
Lill de 5,521 এই আয়াতাংশের তাৎপর্য এই যে, পুরুষগণ নারীদের নেতা 
হইবে; যে সকল বিষয়ে তাহাদের প্রতি অনুগত হইয়া চলিতে নারীদের প্রতি আল্লাহ তা'আলা 
নির্দেশ দিয়াছেন, সেই সকল বিষয়ে নারীগণ তাহাদের প্রতি অনুগত হইয়া চলিবে । পুরুষের 
প্রতি নারীর আনুগত্য এই যে, নারী তাহার স্বামীর পরিবারের সদস্যদের প্রতি সদাচারিণী হইবে 
এবং তাহার বিষয়-সম্পত্তির রক্ষণাবেক্ষণ করিবে। মুকাতিল, আসৃ-সুদ্দী এবং যাহ্হাকও অনুরূপ 
ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। 

হযরত হাসান বসরী (র) বলিয়াছেন, একদা জনৈকা মহিলা রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
আসিয়া অভিযোগ করিল যে, তাহার স্বামী তাহাকে চপেটাঘাত করিয়াছে । হুযুর (সা) 
ফরমাইলেন £ ,১০/-.০৪1| অর্থাৎ সে অনুরূপ প্রতিশোধ পাইবে । ইহাতে আল্লাহ তা'আলা এই 
আয়াত নাযিল করিলেন ৪ ২31 ৷ 512 518 11১11 ফলে মহিলাটি অনুরূপ 
প্রতিশোধ ব্যতিরেকেই রাসূলুল্লাহ (সা)-এর দরবার হইতে প্রত্যাবর্তন করিল। 

ইব্‌ন জুরাইজ ও ইব্‌ন আবূ হাতিম একাধিক সনদে উপরিউক্ত হাদীস হাসান বসরী (র) 
হইতে বর্ণনা করিয়াছেন কাতাদা, ইব্‌ন জুরাইজ এবং সুদ্দীও উক্ত হাদীসের সনদসমূহে হাসান 


Contents 


৭০ তাফসীরে ইব্ন কাছীর 
বসরীর কোন উর্ধ্বতন রাবীর নাম উল্লেখ করেন নাই । ইব্‌ন জারীর (র) উহার সকল সনদ 
তাহার গ্রন্থে উল্লেখ করিয়াছেন। 


ইব্‌ন মারদুবিয়া (র) হযরত হাসান বসরীর সনদ ভিন্ন অন্য এক সনদে উপরিউক্ত হাদীস 
বর্ণনা করিয়াছেন। তিনি বলিয়াছেন, হযরত আলী (রা) হইতে আহমদ ইব্‌ন আলী নাসাঈ 
আমার নিকট বর্ণনা করিয়াছেন ৪ একদা জনৈক আনসার সাহাবী একটি স্ত্রীলোক লইয়া হুযূর 
(সা)-এর দরবারে আগমন করত বলিলেন, “ইয়া রাসূলাল্লাহ! এই স্ত্রীলোকটির স্বামী 
অমুকের পুত্র অমুক। সে ইহাকে মারিয়া ইহার মুখমণ্ডলে দাগ বসাইয়া দিয়াছে। হুযুর 
(স) ফরমাইলেন ঃ এইরূপ করিবার অধিকার তাহার নাই।” ইহাতে আল্লাহ তা'আলা নিমোক্ত 
আয়াত নাযিল করিলেন £ ০... 11 515 ১১195 ১11 

অর্থাৎ আদব শিখাইবার ব্যাপারে পুরুষ নারীর নেতা । হুযূর (সা) ফরমাইলেন £ আমি 
চাহিয়াছিলাম এক জিনিস, আর আল্লাহ তা'আলা চাহিয়াছেন অন্য জিনিস। কাতাদা, ইবন 
জারীর ও সুদ্দী উপরিউক্ত হাদীস “মুরসাল' বা বিচ্ছিন্ন সনদের হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন । 
ইব্‌ন জারীর (র) তাহাদের সকলের সনদ উল্লেখ করিয়াছেন। 

এই আয়াতের ব্যাখ্যায় শা*বী বলিয়াছেন ঃ স্বামী স্ত্রীকে যে “মাহর' প্রদান করে, এখানে 
উহার প্রতি ঈঙ্গিত করা হইয়াছে । নারীর উপর পুরুষের যে শ্রেষ্ঠত্বের কথা বলা হইয়াছে, উহার 
একটি নিদর্শন এই যে, স্বামী তাহার স্ত্রীকে ব্যভিচারে অভিযুক্ত করিলে স্ত্রী যদি উক্ত অভিযোগ 
অস্বীকার করে, তবে প্রমাণের অভাবে স্বামী শুধু “লি'আন'১ করিলেই সে অভিযোগ আনিবার 
শাস্তি হইতে অব্যাহতি পাইবে । পক্ষান্তরে স্ত্রী স্বামীর বিরুদ্ধে এইরূপ অভিযোগ আনিলে এবং 
অভিযোগ প্রমাণিত না হইলে, স্ত্রীর জন্য “দোররা'-এর শাস্তির ব্যবস্থা রহিয়াছে। 

নেককার নারীর পরিচয় দিতে গিয়া আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ নেক্কার 
নারীগণ হইতেছে__ 

(111 % 520১১111500 85191 2%81507110521103 

হযরত ইব্‌ন আব্বাস রে) প্রমুখ তাফসীরকারকগণ বলেন £ 15515 অর্থাৎ স্বীয় 
স্বামীদের প্রতি অনুগত । মি 

সুদ্দী প্রমুখ তাফসীরকারকগণ বলেন £ _১ 21 151 & অর্থাৎ যাহারা স্বামীর 
অনুপস্থিতিতে স্বীয় সতীত্ব রক্ষা করে এবং স্বামীর মাল হিফাযত করে। 


111 ১২5 (০5 অর্থাৎ আল্লাহ কর্তৃক সংরক্ষণের নির্দেশ দানের ফলে যে সকল বিষয় 
সংরক্ষণীয় হইয়াছে, তৎসমুদয়। 
ইব্‌ন জারীর রে)...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হুযুর (সা) 
বলিয়াছেনঃ “উত্তম স্ত্রী হইতেছে সেই স্ত্রী যাহার দর্শন তোমাকে আনন্দ দেয় ও যাহাকে তুমি 
কোন আদেশ দিলে সে উহা পালন করে এবং সে তোমার অনুপস্থিতিতে স্বীয় সতীত্ব ও তোমার 
মালপত্র হিফাযত করে ।” অতঃপর হুযূর (সা) এই আয়াত তিলাওয়াত করেন £ 


১. শরীআত নির্ধারিত বিশেষ পদ্ধতিতে নিজের জন্যে মিথ্যার শাস্তি স্বরূপ আল্লাহর লা'নত কামনা করাকে 
“লি“আন' বলা হয়। 


Contents 
সূরা নিসা ৭১ 


asl || Lil ০1০ Sal 3 00211 
উক্ত হাদীস ইবৃন আবূ হাতিম (র)...... আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। 
ইমাম আহমাদ (র)...... আবদুর রহমান ইব্‌ন আওফ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
কোন স্ত্রীলোক যদি পাচ ওয়াক্ত নামায আদায় করে, রমযান মাসে রোযা রাখে, স্বীয় সতীতৃ 
অক্ষুণ্ন রাখে এবং স্বামীর কথা মানিয়া চলে, তবে তাহাকে বলা হইবে, “বেহেশতের যে 
দরওয়াজা দিয়াই তুমি চাও, সেই দরওয়াজা দিয়া তুমি উহাতে প্রবেশ কর ।' 

উক্ত হাদীস ইমাম আহমদ (র)...... আবদুর রহমান ইব্‌ন আওফ (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন। 

যে সকল স্ত্রীলোকের মধ্যে অবাধ্যতার লক্ষণ দেখা দেয়, তাহাদের সম্বন্ধে করণীয় প্রথম 
পর্যায়ের বিধান হিসাবে ইরশাদ হইতেছে 8 ১৯:১৪ ৯১ ULB Ally 

‘যে সকল স্ত্রীর নিকট হইতে তোমরা অবাধ্যতার আশঙ্কা কর, তাহাদিগকে উপদেশের 
সাহায্যে পথে আনিতে চেষ্টা কর ৷' 

১5511 অবাধ্য হওয়া; ১5011 5111 _স্বামীর অবাধ্য, তাহার আদেশ অমান্য- 
কারিণী, তাহার প্রতি অবজ্ঞা প্রদর্শনকারিণী এবং তাহার প্রতি বিরূপ ভাব পোষণকারিণী স্ত্রী । 

স্ত্রীর মধ্যে অবাধ্যতার লক্ষণ দেখা দিলে স্বামীর কর্তব্য হইতেছে, তাহাকে উপদেশ দেওয়া 
ও অবাধ্যতার কারণে আল্লাহ্র শাস্তি সম্পর্কে তাহাকে সতর্ক ও সাবধান করা । আল্লাহ তা'আলা 
স্বামীর হক আদায় করা স্ত্রীর জন্যে ওয়াজিব করিয়াছেন, স্বামীর প্রতি আনুগত্য তাহার জন্যে 
জরুরী করিয়াছেন এবং স্বামীর অবাধ্যতা তাহার জন্যে হারাম বরিয়াছেন। কারণ নারীর উপর 
পুরুষের শ্রেষ্ঠতৃ ও ফযীলত রহিয়াছে । নবী করীম (সা) বরিয়াছেন £ যদি আমি কাহারও প্রতি 
অপরকে সিজদা করিতে আদেশ দিতাম, তবে স্ত্রীর নিকট প্রাপ্য স্বামীর বিরাট “হক'-এর কারণে 
স্বামীকে সিজদা করিবার জন্যে স্ত্রীর প্রতি আদেশ দিতাম ।' 

ইমাম বুখারী (র)...... RL BU ASS PO রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন £৪ “স্বামী যদি স্ত্রীকে স্বীয় শয্যায় আহ্বান করে এবং স্ত্রী তাহার আহ্বানে সাড়া দিতে 
অসম্মতি জানায়, তবে সকাল পর্যন্ত ফেরেশতাগণ সেই স্ত্রীলোকের প্রতি লা'নত এবং বদ বদ-দু'আ 
করিতে থাকে ।” 

ইমাম মুসলিম (র)...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন £ স্বামীর শয্যা ত্যাগ করিয়া স্ত্রী যদি রাত্রি যাপন করে, তবে ফেরেশতাগণ সকাল 
৮৮৯০৬ 

Se LAE Lh BOL রাও cot তাহাদিগকে উপদেশ দি 

দ্বিতীয় পর্যায়ের বিধান হিসাবে ইরশাদ হইতেছে ঃ ৪ ₹৯৮১০]| ৪ ০৯১০৯৯ও 

“আর তাহাদিগকে শয্যায় পরিত্যক্ত অবস্থায় রাখ ।” 

আলী ইবৃন আবূ তালহা (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ 5,2! 
শব্দের তাৎপর্য এই যে, স্বামী তাহার সহিত যৌনকর্ম করিবে না, তাহার সহিত একত্রে শয্যা 
গ্রহণ করিবে না এবং তাহার দিকে পিঠ দিয়া শয়ন করিবে । অন্যান্য একাধিক তাফসীরকারও 


Contents 


৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


এইরূপ ব্যাখ্যা করিয়াছেন। সুদ্দী, যাহ্হাক, ইকরিমা এবং এক রিওয়ায়াত অনুযায়ী ইব্‌ন 
আব্বাস (রা) উহার সহিত যোগ করিয়া ইহাও বলিয়াছেন যে, স্ত্রীর সহিত স্বামী কথা বলাও বন্ধ 
করিয়া দিবে । 

আলী ইব্ন আবূ তালহা (র)...... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন £ স্বামী 
তাহাকে উপদেশ দিবে । উপদেশ গ্রহণ করিলে ভাল; নতুবা শয্যায় তাহাকে ত্যাগ করিবে এবং 
তাহার সহিত কথা বলিবে না। তবে তাহাকে তালাক দিবে না। উক্ত ব্যবস্থাগুলি নারীর জন্যে 
কম শাস্তি নহে। 

মুজাহিদ, শা*বী, ইবরাহীম, মুহাম্মাদ ইব্‌ন কা’ব, মিকসাম এবং কাতাদা বলিয়াছেন ৪ 
১১২1 শব্দের তাৎপর্য এই যে, স্বামী তাহার সহিত একই শয্যায় শয়ন করিবে না। 

ইমাম আবূ দাউদ রে)...... আবূ মুররা আর-রাক্কাশীর পিতৃব্য হইতে বর্ণনা করিয়াছেন যে, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ ১. J LO 

0০1 ৩৪ RIAL nya ls 2 

অর্থ হইল, ‘তাহাদের তরফ হইতে তোমরা অবাধ্যতার আশঙ্কা করিলে তাহাদিগকে শয্যায় 
ত্যাগ করিবে । 

হাম্মাদ উপরিউক্ত হাদীসের ব্যাখ্যায় বলিয়াছেন যে, উহাতে তাহার সহিত বৈবাহিক সম্পর্ক 
ছিন্ন করিবার কথা বলা হইয়াছে । 

“আস্-সুনান' ও “আল-মুসনাদ' গ্রন্থে মু'আবিয়া ইবৃন হায়দাহ আল-কুশায়রী হইতে বর্ণিত 
হইয়াছে £ একদা তিনি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ! 
আমাদের কাহারও নিকট তাহার স্ত্রীর প্রাপ্য হক বা অধিকারসমূহ কি কি? রাসূলুল্লাহ (সা) 
বলিলেন £ “স্ত্রীর অধিকারসমূহ এই যে, তুমি খাইলে তাহাকে খাওয়াইবে, তুমি পরিধান করিলে 
তাহাকে পরিধান করাইবে, তাহাকে মারিবে না, গালি দিবে না এবং নিজের ঘরে ছাড়া অন্যত্র 
তাহাকে ফেলিয়া রাখিবে না। তবে অবাধ্যতার প্রবণতা রোধের জন্যে স্বীয় ঘরে তাহাকে 
ফেলিয়া রাখা যাইবে ।' 

তৃতীয় পর্যায়ের বিধান হিসাবে ইরশাদ হইতেছে £ ১৯৬২১-১৪-ত -তাহাদিগকে প্রহার 
কর।' 

অর্থাৎ উপদেশ প্রদান এবং শয্যায় পরিত্যাগ ব্যবস্থায় ফলোদয় না ঘটিলে এবং উহাতেও 
স্ত্রী তাহার অবাধ্যতা হইতে ফিরিয়া না আসিলে তোমরা তাহাদিগকে সামান্য প্রহার করিতে 
পার। মুসলিম শরীফে হযরত জুবায়র (রা) হইতে এইরূপ বর্ণিত হইয়াছে । তিনি বলেন যে, 
বিদায় হজ্জে রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ 

“আর তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করিয়া চলিও; তাহারা তোমাদের সেবিকা ও 
সাহায্যকারিণী। আর তাহাদের নিকট প্রাপ্য তোমাদের হক ও অধিকার এই যে, তাহাদের 
সান্নিধ্যে যাহার গমনাগমন তোমাদের মনঃপূত নহে, তোমরা তাহাদের শয্যায় তাহাদিগকে 
আসিতে দিবে না। তাহারা এইরূপ করিলে তোমরা তাহাদিগকে সামান্য প্রহার করিতে পার । 
৮৮০00 
পরিধেয়” 


Contents 
সূরা নিসা ৭৩ 


হযরত ইব্‌ন আব্বাস (রা) সহ একাধিক তাফসীরকার আলোচ্য আয়াতের ব্যাখ্যায় 
বলিয়াছেন যে, স্ত্রীর প্রতি স্বামী কর্তৃক প্রযোজ্য প্রহার হইতেছে “সামান্য প্রহার ।' 

হাসান বসরী রে) বলিয়াছেন, উহা হইতেছে এইরূপ প্রহার যাহা প্রহারের স্থানে দাগ সৃষ্টি 
না করে। ফকীহগণ বলিয়াছেন যে, উহা হইতেছে এইরূপ প্রহার, যাহা না স্ত্রীর কোন অঙ্গ 
ভাঙ্গিয়া ফেলে আর না তাহার দেহে কোনরূপ আঘাতের চিহ্ন সৃষ্টি করে। 

আলী ইব্‌ন আবু তালহা (র)..... হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
অবাধ্য স্ত্রীকে স্বামী শয্যায় পরিত্যাক্ত অবস্থায় রাখিবে। উহাতে সে আনুগত্যের পথে আসিলে 
ভালো; নতুবা স্ত্রীকে “সামান্য প্রহার’ করিবার জন্যে স্বামীকে আল্লাহ তা'আলা অনুমতি 
দিয়াছেন। এই প্রহার এত কঠোর হইতে পারিবে না, যাহাতে তাহার দেহের কোন অস্থি 
ভাঙ্গিয়া যায়। ইহাতে সে পথে আসিলে তো ভাল; নতুবা আল্লাহ তা'আলা তাহার নিকট হইতে 
তাহাকে তালাক প্রদানের পরিবর্তে ফিদয়া লইবার অধিকার স্বামীকে দিয়াছেন । 

সুফিয়ান ইব্‌ন উয়ায়না (র)...... হযরত ইয়াস ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন আবূ যিব হইতে 
বর্ণনা করিয়াছেন যে, একদা রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ “তোমরা আল্লাহর দাসীদিগকে অর্থাৎ 
স্বীয় স্ত্রীদিগকে প্রহার করিও না।” অতঃপর হযরত উমর (রা) নবী করীম (সা)-এর খিদমতে 
হাযির হইয়া আরয করিলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনার নিষেধে স্ত্রীগণ তাহাদের স্বামীদের প্রতি 
বেপরোয়া ও উদ্ধত হইয়া গিয়াছে। ইহাতে রাসূলুল্লাহ (সা) স্ত্রীদিগকে মারিতে স্বামীদিগকে 
অনুমতি প্রদান করিলেন। অনুমতির ফলে অনেক মহিলা তাহাদের স্বামীদের বিরুদ্ধে 
তাহাদিগকে প্রহার করিবার অভিযোগ লইয়া রাসুলুল্লাহ (সা)-এর দরবারে উপস্থিত হইল। 
রাসূলুল্লাহ (সো) সাহাবাদিগকে বলিলেন £ “অনেক মহিলা মুহাম্মাদের পরিজনদের কাছে 
তাহাদের স্বামীদের বিরুদ্ধে (তাহাদিগকে প্রহার করিবার) অভিযোগ আনিয়াছে। (যাহারা 
স্ত্রীদিগকে এইরূপ প্রহার করে) তাহারা তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি নহে।” 

ইমাম আবু দাউদ, নাসাঈ ও ইব্‌ন মাজাহ উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । ইমাম 
আহমদ (র)......আশআস ইব্‌ন কায়স হইতে বর্ণনা করিয়াছেন যে, আশআস ইব্‌ন কায়স 
বলেন ঃ “একদা আমি হযরত উমরের বাড়িতে মেহমান ছিলাম । দেখিলাম, স্ত্রীর সহিত 
অবনিবনা হইবার কারণে তিনি তাহাকে প্রহার করিলেন। অতঃপর বলিলেন, “ওহে আশআস! 
আমার নিকট হইতে তিনটি কথা শিখিয়া উহা স্মরণ রাখো। এই কথাগুলি আমি রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট হইতে শিখিয়াছি ও স্মরণ রাখিয়াছি। ১. স্বামী তাহার স্ত্রীকে মারিলে তৎসম্পর্কে 
তাহাকে জিজ্ঞাসাবাদ করিও না, তাহার নিকট কৈফিয়ত চাহিও না; ২. বিতরের নামায আদায় 
না করিয়া ঘুমাইও না। রাবী তৃতীয় কথাটি ভুলিয়া গিয়াছেন। 

ইবৃন মাজাহ (র).......দাউদ আল-আওদী হইতে উপরোন্লেখিত হাদীস অবিচ্ছিন্ন সনদের 
হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। 

খরার কারীর পারার ওর পারিনা STE SRR SRE 
কর্তব্য নির্দেশ করিতে গিয়া আল্লাহ তা'আলা ইরশাদ করিতেছেন $ | 


১১১ রি টি [৯5 Na ১৫০5071 oO 
কাছীর-_-৩/১০ 


Contents 


৭8 তাফসীরে ইব্‌ন কাছীর 


“তাহারা তোমাদের প্রতি অনুগত হইলে তাহাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করিও না।' 

অর্থাৎ স্ত্রীর নিকট হইতে যে সকল হক ও অধিকারপ্রাপ্তিকে স্বামীর জন্যে আল্লাহ তা'আলা 
মুবাহ ও বৈধ করিয়া দিয়াছেন, স্ত্রী যদি স্বামীকে উহা প্রদান করে এবং সে যদি স্বামীর প্রতি বাধ্য 
ও অনুগত থাকে, তবে স্ত্রীকে প্রহার করিবার বা শয্যায় নিঃসঙ্গ ফেলিয়া রাখিবার কোন অধিকার 
স্বামীর নাই। 

অতঃপর বিনা কারণে যে সকল পুরুষ স্বীয় স্ত্রীদের প্রতি দুর্ব্যবহার করে, তাহাদিগকে 
সাবধান করিবার নিমিত্ত আল্লাহ তা'আলা বলিতেছেন 8 .1-৫ (515 314 4111 01 

নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও মহা ক্ষমতাবান।  . ূ 

অর্থাৎ আল্লাহ তা'আলা অসীম পরাক্রমশালী ও অশেষ ক্ষমতাবান। তিনি তাহার অন্যান্য 
দাসদের ন্যায় তাহার দাসীগণেরও অভিভাবক ও কার্য নির্বাহক । তাহাদের প্রতি যে সকল স্বামী 
অত্যাচার বা অবিচার করিবে, তিনি তাহাদিগকে শাস্তি দিবেন। 


2 243 ০ (৮৫ 24 ৯. ০৫ পরত কেহ ALU. 
2] ০82926৫5855 ৩1846092354 ৩15 (ro) 
ORE (22082061১48 0৫ CISL 


৩৫. “তাহাদের উভয়ের মধ্যে বিরোধ আশংকা করিলে তোমরা তাহার পরিবার 
হইতে একজন ও উহার পরিবার হইতে একজন সালিস নিযুক্ত করিবে । তাহারা উভয়ে 
নিষ্পত্তি চাহিলে আল্লাহ তাহাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করিবেন । আল্লাহ 
সর্বজ্ঞ, সবিশেষ অবহিত ৷” 
প্রথম পর্যায় ও উহার প্রতিকারের বর্ণনা দিয়াছেন। আলোচ্য আয়াতে উক্ত সম্পর্কের অবনতির 
দ্বিতীয় পর্যায় ও উহার প্রতিকারের বর্ণনা দিতেছেন। দাম্পত্য সম্পর্কের অবনতির প্রথম পর্যায় 
হইতেছে শুধু স্ত্রীর পক্ষ হইতে স্বামীর প্রতি অবাধ্যতা ও আনুগত্যহীনতা এবং উহার দ্বিতীয় 
পর্যায় হইতেছে স্বামী ও স্ত্রী উভয় পক্ষ হইতে পরস্পরের প্রতি বিরক্তি ও বীতস্পৃহা। কোন 
দম্পতির মধ্যে পারস্পরিক বিরাগ ও অনীহার সমস্যা দেখা দিলে উহার সমাধানের পথে-নির্দেশে 
আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ ্‌ 


1421 ০০ ৫৯৩4৩ ০০ LSS ils Gein SEs is 913 

‘আর তোমরা উভয়ের মধ্যে বিচ্ছেদের আশংকা করিলে স্বামীর পক্ষ হইতে একজন 
বিচারক এবং স্ত্রীর পক্ষ হইতে একজন বিচারক প্রেরণ কর।' 

ফকীহগণ বলিয়াছেন, দম্পত্তির মধ্যে যখন অবনিবনা দেখা দেয়, সংশ্লিষ্ট শাসনকর্তা তখন 
তাহাদের বিষয়টি একজন বিশ্বস্ত ব্যক্তির দায়িত্বে ছাড়িয়া দিবেন। তিনি তাহাদের বিষয়টি 
গভীরভাবে সমীক্ষা করিয়া উভয়ের মধ্যকার সীমালংঘনকারীকে তাহার সীমালংঘন কার্য হইতে 
বিরত রাখিতে সচেষ্ট হইবেন। উক্ত দায়িত্প্রাপ্ত ব্যক্তির প্রচেষ্টা ব্যর্থ হইলে এবং উভয়ের 
মধ্যকার সম্পর্ক ক্রমে তিক্ত হইতে তিক্ততর হইতে থাকিলে সংশ্লিষ্ট শাসনকর্তা স্ত্রীর আত্মীয়দের 


Contents 
সূরা নিসা ৭৫ 


মধ্য হইতে একজন বিশ্বস্ত ব্যক্তিকে এবং স্বামীর আত্মীয়দের মধ্য হইতে একজন বিশ্বস্ত ব্যক্তিকে 
নিযুক্ত করিবেন । তাহারা একত্রে সংশ্লিষ্ট দম্পতির বিরোধের বিষয়টি গভীরভাবে সমীক্ষা করিয়া 
নিজেদের বিবেক অনুযায়ী উভয়ের মধ্যে মিলন অথবা বিচ্ছেদের ব্যবস্থা করিবেন । তবে মনে 
রাখিতে হইবে, শরীআত বিচ্ছেদের পরিবর্তে মিলনকে উৎসাহিত করিয়াছে । অতএব সালিসদ্বয় 
বিচ্ছেদের পথ যথাসম্ভব এড়াইয়া উভয়ের মধ্যে মিলনের ব্যবস্থা করিতে চেষ্টা করিবেন । মূলত 
দা রটির রানার সা গা রানার 
অব্যবহিত পরে বলিতেছেন ঃ 


রী 


“বিচারকদ্ধয় মিলনের ভা রা 
আনিয়া দিবেন।' 

আলী ইব্‌ন আবু তালহা (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ 
এই আয়াতে আল্লাহ তা'আলা নির্দেশ দিতেছেন যে, সমাজের নেতৃবৃন্দ স্বামী ও স্ত্রী উভয়ের পক্ষ 
হইতে একজন করিয়া যোগ্য ব্যক্তিকে নিযুক্ত করিবেন। তাহারা দেখিবেন, দম্পতির মধ্য হইতে 
কে তাহাদের পারস্পরিক সম্পর্কের তিক্ততার জন্যে দায়ী। স্বামী দায়ী হইলে সমাজের নেতৃবৃন্দ 
স্ত্রীর সান্নিধ্য ও সংস্পর্শ হইতে স্বামীকে বঞ্চিত রাখিবেন এবং তাহার আচরণ সংশোধিত না 
হওয়া পর্যন্ত এই অবস্থায় স্ত্রীর ভরণ-পোষণের খরচ বহন করিতে স্বামীকে বাধ্য করিবেন। 
পক্ষান্তরে সম্পর্কের তিক্ততার জন্যে স্ত্রী দায়ী হইলে তাহারা স্বামীর সান্নিধ্য ও সংস্পর্শে থাকিতে 
স্ত্রীকে বাধ্য করিবেন এবং তাহাকে ভরণ-পোষণের আলাদা খরচ হইতে বঞ্চিত রাখিবেন। 
সালিসদ্বয় দম্পতির মধ্যে মিলন বা বিচ্ছেদ যাহাই ঘটানো সঠিক মনে করেন, তাহাই করিতে 
পারেন। তাহারা উভয়ের মধ্যে মিলন ঘটাইবার সিদ্ধান্ত করিবার পর যদি দম্পত্তির একজন 
উহাতে সম্মত এবং অন্যজন অসম্মত থাকে এবং এই অবস্থায়ই একজনের মৃত্যু ঘটে, তবে 
দেখিতে হইবে মিলনে সম্মত ও অসম্মত দুইজনের কাহার মৃত্যু ঘটিয়াছে। মিলনে অসম্মত 
সদস্যের মৃত্যু ঘটিলে অপর সদস্য তাহার সম্পত্তির উত্তরাধিকারী হইবে । পক্ষান্তরে মিলনে 
সম্মত সদস্যের মৃত্যু ঘটিলে অপর সদস্য তাহার সম্পত্তির উত্তরাধিকারী হইবে না। 

ইব্‌ন আবু হাতিম এবং ইব্‌ন জারীর (র) হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর উপরোক্ত ব্যাখ্যা 
বর্ণনা করিয়াছেন। 

আবদুর রাযযাক (র).......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
ইব্‌ন আব্বাস (রা) বলেন £ একদা মুআবিয়া ও আমি সালিস নিযুক্ত হইয়া প্রেরিত হই । সনদের 
অন্যতম রাবী মুআম্মার বলেন ৪ আমি জানিতে পারিয়াছি যে, হযরত উসমান (রা) তাহাদিগকে 
সালিস নিযুক্ত করিয়া পাঠাইয়াছিলেন এবং তাহাদিগকে বলিয়া দিয়াছিলেন, তোমরা দম্পতির 
মধ্যে মিলন অথবা বিচ্ছেদ যাহাই মুনাসিব মনে কর, করিতে পার! | 

ইব্‌ন জারীর ও আবদুর রাযযাক (র)......ইব্‌ন আবূ মুলায়কা হইতে বর্ণনা করিয়াছেন $ 
আকীল ইবৃন আবূ তালিব (রা) ফাতিমা বিনতে উতবা ইব্‌ন রবীআ নাম্মী জনৈকা মহিলাকে 
বিবাহ করিলেন। ফাতিমা আকীলকে বলিলেন, আপনি আমার নিকট গমন করিবেন আর আমি 
আপনার খরচ বহন করিব। অতঃপর আকীল তাহার নিকট গমন করিলে তিনি তাহার নিকট 


Contents 


৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


জিজ্ঞাসা করিলেন, উতবা ইব্‌ন রবীআ ও শায়বা ইব্‌ন রবীআ (মৃতুর পর) কোথায় অবস্থান 
করিতেছে ? আকীল উত্তর করিলেন, (তাহারা) তোমার বামদিকে দোযখে অবস্থান করিতেছে। 
ইহাতে ফাতিমা রাগান্বিত হইয়া নিজের ঘরে প্রবেশ করিয়া স্বীয় পরিধেয় ঠিক করিয়া পরিধান 
করিলেন (এবং আকীলকে স্বীয় সংগ হইতে বঞ্চিত করিলেন)। একদা ফাতিমা হযরত উসমান 
(রা)-এর নিকট আসিয়া ঘটনা বিবৃত করিলেন। ইহা শুনিয়া হযরত উসমান (রা) হাসিলেন। 
তিনি হযরত ইব্‌ন আব্বাস (রা) ও হযরত মুআবিয়া (রা)-কে সালিস নিযুক্ত করিয়া তাহাদের 
নিকট পাঠাইলেন। হযরত ইব্‌ন আব্বাস রো) বলিলেন, “আমি নিশ্চয়ই উভয়ের মধ্যে বিচ্ছেদ 
ঘটাইব।” হযরত মুআবিয়া (রা) বলিলেন, “'আবদু মান্নাফ'-এর বংশধরদের মধ্যকার দুই ব্যক্তির 
মধ্যে আমি কিছুতেই বিচ্ছেদ ঘটাইব না ৷ অতঃপর তাহারা দম্পতিটির নিকট আগমন করিলেন। 
দেখিলেন, ঘরের দরজা বন্ধ এবং তাহারা উভয়ে ঘরের মধ্যে রহিয়াছেন। ইহাতে হযরত ইব্‌ন 
আব্বাস রো) ও হযরত মুআবিয়া (রা) ফিরিয়া গেলেন। 

আবদুর রাযযাক (র).....উবায়দা হইতে বর্ণনা করিয়াছেন যে, উবায়দা বলেন £ একদা 
আমি হযরত আলী (রা)-এর খিদমতে উপস্থিত ছিলাম । এমন সময়ে তাহার নিকট একটি 
মহিলা ও তাহার স্বামী আগমন করিল প্রত্যেকের সঙ্গে একদল লোক ছিল। প্রত্যেক পক্ষের 
লোকজন একজন করিয়া সালিস মনোনীত করিল । হযরত আলী (রা) সালিসদ্বয়ের নিকট 
জিজ্ঞাসা করিলেন, তোমাদের উপর কি দায়িত্ব অর্পিত হইয়াছে তাহা কি তোমরা বুঝিতেছ ? 
তোমাদের দায়িত্ব এই যে, তোমরা উভয়ের মধ্যে মিলন ঘটানো যথাযথ মনে করিলে তাহাই 
করিবে । তখন মহিলাটি বলিল, আল্লাহর কিতাব আমার পক্ষে বা বিপক্ষে যে ফায়সালাই দিক, 
আমি উহাতেই সন্তুষ্ট রহিয়াছি। তদুত্তরে পুরুষটি বলিল, আমি কিন্তু বিচ্ছেদে সম্মত নহি। 
হযরত আলী (রা) বলিলেন, তুমি ভুল বলিয়াছ। আল্লাহ্র শপথ! আল্লাহর কিতাব তোমার পক্ষে 
বা বিপক্ষে যে ফায়সালাই দিক না কেন, উহাতে তোমার সন্তুষ্ট থাকিতে হইবে । ইব্‌ন আবু 
হাতিম (র) উপরোক্ত হাদীস (তাহার গ্রন্থে) বর্ণনা করিয়াছেন। 

ইবন জী রে) রি হযরত আলী (রো) হইতে উপরোক্ত হাদীস উপরোক্তরূপে বর্ণনা 


oe SE HET TEE মিলন ও বিচ্ছেদ যে কোনটি ঘটাইবার 
অধিকার ও ক্ষমতাই সালিসদ্বয়ের রহিয়াছে। এমনকি ইবরাহীম নাখঈ (র) বলিয়াছেন যে, 
সালিসদ্বয় এক তালাক, দুই তালাক অথবা তিন তালাকের মাধ্যমে যেভাবে চাহেন সেভাবে 
উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার ক্ষমতার অধিকারী ৷ ইমাম মালিক রে) হইতেও এইরূপ একটি 
অভিমত বর্ণিত রহিয়াছে। কিন্তু হযরত হাসান বসরী (র) বলিয়াছেন যে, সালিসদ্বয়ের মিলন 
ঘটাইবার অধিকার রহিয়াছে, বিচ্ছেদ ঘটাইবার অধিকার নাই । কাতাদা, যায়দ ইব্‌ন আসলাম, 
ইমাম আহমদ, আবূ সাওর এবং আবূ দাউদও অনুরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন। নিম্নোক্ত 
আয়াতাংশকে তাহারা নিজেদের বক্তব্যের সমর্থনে উপস্থাপন করেন ৪ 

(55 10 25 ০92৭ ১১: ৩। 

ডলি নিব ন নতি সিল ও রি হিল জনন 

মিলন ও সন্ধির ব্যবস্থা করিয়া দিবেন।' 


Contents 


সূরা নিসা ৭৭ 


তাহারা বলেন, আয়াতে সন্ধি ও মিলনের কথা উল্লেখিত হইয়াছে; কিন্তু উহাতে বিচ্ছেদ ও 
তালাকের কথা উল্লেখিত হয় নাই। তবে ইহাও ঠিক কথা যে, সালিসদ্বয় শাসনকর্তা কর্তৃক 
নিযুক্ত না হইয়া যদি বিবদমান দম্পতি কর্তৃক নিযুক্ত হন, তবে তাহারা যে মিলন ও বিচ্ছেদ যে 
কোনটি ঘটাইবার অধিকারী, সে সম্পর্কে ফকীহগণ এঁকমত্য পোষণ করেন। 

সালিসদ্বয় কাহার দ্বারা নিযুক্ত হইবেন এবং তাহাদের দায়িত্বের পরিধি কতদূর পর্যন্ত, সে 
সম্পর্কে ফকীহগণের মধ্যে মতভেদ রহিয়াছে । অধিকাংশ ফকীহ বলেন, সালিসদ্বয় শাসনকর্তা 
কর্তৃক নিযুক্ত হইবেন এবং বিবদমান দম্পতির সম্মতি থাকুক অথবা না থাকুক, তাহারা মিলন 
অথবা বিচ্ছেদ যে কোনটির পক্ষে রায় দিবার অধিকারী । 

ইমাম শাফিঈর সর্বশেষ অভিমত ইহাই । ইমাম আবু হানীফা (র) এবং তাহার সঙ্গীগণের 
নগদান! নী রানা Hs ALA বারি 


“oreo Seer কত 


SEE TEES CHOCO AC EE 

তাহারা বলেন, আয়াতে বিবদমান দম্পতির বিবাদ মীমাংসার উদ্দেশ্যে বিচারক প্রেরণের 
নির্দেশ প্রদত্ত হইয়াছে। বিচারকের বৈশিষ্ট্য এই যে, তিনি বাদী-বিবাদীর সম্মতি ব্যতিরেকেই 
রায় দিতে পারেন এবং তাহার রায় কার্যকর হইবে । আয়াতের বাহ্য অর্থ ইহাই । 

কোন কোন ফকীহ বলেন, সালিসদ্বয় বিবদমান দম্পতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহারা 
যে কোন রায় দিবার অধিকারী । তাহাদের প্রমাণ হইতেছে হযরত আলী (রা)-এর 
উপরোল্লেখিত ঘটনা । উক্ত ঘটনায় বর্ণিত হইয়াছে যে, বিবদমান স্বামী ‘আমি কিন্তু বিচ্ছেদে 
সম্মত নহি’ বলিলে হযরত আলী (রা) তাহাকে বলিয়াছিলেন, ‘তুমি ভুল বলিয়াছ। মহিলাটি 
যেরূপে মিলন বা বিচ্ছেদ যে কোনরূপ মীমাংসাই প্রদত্ত হউক, উহাতে সম্মত রহিয়াছে, 
তোমাকেও সেইরূপ উহাতে সম্মত থাকিতে হইবে ।' উপরোক্ত অভিমত. পোষণকারী ফকীহগণ 
বলেন, “আলোচ্য ঘটনায় জানা যায়, হযরত আলী (রা) বিবদমান স্বামীর নিকট হইতে যে কোন 
বিচারক হইলে হযরত আলী (রা) যে কোন মীমাংসা মানিয়া লইবার ব্যাপারে বিবদমান স্বামীর 
নিকট হইতে সম্মতি আদায় করিয়া লইবার প্রয়োজন বোধ করিতেন না। আল্লাহই সর্বশ্রেষ্ঠ 
জ্ঞানী। 

শায়খ আবু উমর ইব্‌ন আবদুল বার (র) বলিয়াছেন, “ফকীহগণ এ সম্পর্কে একমত্য 
পোষণ করেন যে, মিলন ও বিচ্ছেদের ব্যাপারে সালিসদ্বয়ের মধ্যে মতভেদ দেখা দিলে 
বিচ্ছেদের রায় অগ্রাহ্য বলিয়া বিবেচিত হইবে । তাহারা এ ব্যাপারেও এঁকমত্য পোষণ করেন 
যে, মিলনের কাজ করিবার উদ্দেশ্যে বিবদমান পক্ষদ্বয় সালিসদ্বয়ের প্রতি ক্ষমতা অর্পণ না 
করিলেও তাহারা মিলনের পক্ষে রায় দিলে উহা কার্যকর হইবে । বিচ্ছেদের পক্ষে তাহাদের রায় 
কার্যকর হইবে কিনা, সে সম্পর্কে ফকীহগণের মধ্যে মতভেদ রহিয়াছে । অধিকাংশ ফকীহর 
অভিমত এই যে, বিবদমান দম্পতি বিচ্ছেদের ফয়সালা দিবার ক্ষমতা তাহাদিগকে না দিলেও . 
তাহাদের সেইরূপ ফয়সালাও মিলনের ফয়সালার ন্যায় কার্যকর হইবে ।" 


Contents 


a তাফসীরে ইব্‌ন কাছীর 


0১8) 5১52 (02২55৩51905 62715575414 ঢা) 
৬2/5০০-৮১০৫/০-১৫2০ 20502) 92৩5 GT এ 
৪1৫ ৭৬- LE L235 2041 5 YY" 


৩৬. “আর তোমরা আল্লাহর ইবাদত করিবে ও কোন কিছুকে তাহার শরীক করিবে 
না; এবং পিতামাতা, আত্মীয়-স্বজন, ইয়াতীম, অভাবপ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, 
সঙ্গী-সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভূক্ত দাসদাসীদের প্রতি সদ্যবহার করিবে । 
যে দাম্ভিক ও আত্মগবীঁ, নিশ্চয়ই আল্লাহ তাহাকে ভালবাসেন না।” 


তাফসীর ৪ আল্লাহ তা'আলা মানুষকে তাহার ইবাদত করিতে নির্দেশ দিয়েছেন এবং তাহার 
সহিত কোন কিছুকে শরীক বানাইতে নিষেধ করিতেছেন। কারণ তিনিই সৃষ্টিকর্তা, রিযিকদাতা 
এবং সর্বাবস্থায় সর্বদা স্বীয় সৃষ্টির প্রতি কৃপা প্রদর্শনকারী । অতএব মানুষের পক্ষে ইহাই সমীচীন 
ও যুক্তিসংগত যে, সে একমাত্র তাহারই ইবাদত করিবে এবং তাহার সৃষ্টির কোন কিছুকে তাহার 
সহিত শরীক বানাইবে না । 

এইরূপে হাদীসে আসিয়াছে যে, একদা রাসূলুল্লাহ (সো) হযরত মুআয ইবনে জাবাল 
(রো)-কে জিজ্ঞাসা করিলেন £ বান্দার নিকট আল্লাহ্র হক ও প্রাপ্য কি কি তাহা কি জান? 
হযরত মুআয (রা) আরয করিলেন, আল্লাহ ও তাহার রাসূলই এতদসম্বন্ধে অধিকতর জ্ঞানের 
অধিকারী । রাসূলুল্লাহ (সা) বলিলেন £ উহা এই যে, তাহার ইবাদত করিবে এবং কোন কিছুকে 
তাহার সহিতে শরীক ঠাওরাইবে না। অতঃপর রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা করিলেন $ বান্দা যখন 
তাহার উক্ত কর্তব্য পালন করে, তখন আল্লাহর নিকট বান্দার হক ও প্রাপ্য কি হয় তাহা জান 
কি? উহা এই যে, আল্লাহ তাহাকে আযাব দিবেন না। 
ঠাওরাইতে নিষেধ করিবার পর আয়াতের (3.1 ১১31111,9 অংশে আল্লাহ তা'আলা 
মাতাপিতার প্রতি সদাচার ও সদ্ব্যবহার করিতে নির্দেশ দিয়েছেন। কারণ অনস্তিত্বের অবস্থা 
হইতে মানুষকে অস্তিত্বের অবস্থায় আনিতে আল্লাহ তা'আলা তাহার মাতাপিতাকে' মাধ্যম 
বানাইয়াছেন। কুরআন মজীদে আল্লাহ তা'আলা একাধিক স্থানে মানুষের কর্তব্য হিসাবে আল্লাহ 
তা'আলার ইবাদত এবং মাতাপিতার প্রতি সদাচার এই দুইটি বিষয়কে একত্রে উল্লেখ 
করিয়াছেন। যেরূপ তিনি অন্যত্র বলিয়াছেন ৪ 

Ts এ] ১৫৪। ৩1 
‘আমার প্রতি এবং স্বীয় মাতাপিতার প্রতি কৃতজ্ঞ হও ।” 
অনুরূপভাবে অন্যত্র বলিয়াছেন $ 
fe HO FC EY EE iF ORE 127 ০৫৫ 

‘আর তোমার প্রতিপালক প্রভু নির্দেশ দিয়াছেন যে, শুধু তাহার ব্যতীত অন্য কাহারও 

ইবাদত করিও না। আর মাতাপিতার প্রতি সদাচার কর । 


Contents 
সূরা নিসা ৭৯ 


মাতাপিতার প্রতি সদাচরণ করিবার নির্দেশ দিবার পর আয়াতের ১১১৪] ১১১ অংশে 
আল্লাহ তা'আলা রক্তের সম্পর্কে সম্পর্কিত আত্মীয়-স্বজনের প্রতি সদাচরণ করিবার নির্দেশ 
দিতেছেন। এই প্রসঙ্গে হাদীসে আসিয়াছে ঃ 

মিসকীনকে দান-খয়রাত করিবার মধ্যে শুধু সদকা করিবার পুণ্য রহিয়াছে। পক্ষান্তরে 
রক্তের সম্পর্কে সম্পর্কিত আত্মীয়-স্বজনকে দান-খয়রাত করিবার মধ্যে দুইটি পূণ্য রহিয়াছে । 
সদকা করিবার পূণ্য এবং রক্তের সম্পর্কের “হক' আদায় করিবার পুণ্য। 

অতঃপর আল্লাহ্‌ তা“আলা বলিতেছেন £ ৮১:11 

“আর ইয়াতীমদের প্রতি সদাচার কর।' 

কারণ ইয়াতীমদিগকে ভরণ-পোষণ প্রদান করিবার এবং তাহাদের ভাল-মন্দ দেখিবার 
কেহ নাই । পু 

অতঃপর তিনি বলিতেছেন 8 ০1113 

‘আর মিসকীনদের প্রতি সদাচার কর।' 

যাহাদের জীবন ধারণের প্রয়োজন পূরণের কেহ নাই, সেই অভাবগ্রস্ত ব্যক্তিগণই হইতেছে 
মিসকীন। মিসকীনদের জরুরী প্রয়োজনের জন্যে তাহাদিগকে সাহায্য করিতে আয়াতাংশে 
আল্লাহ তা'আলা আদেশ দিতেছেন। সূরা-বারাআতে তাহাদের সম্পর্কে বিস্তারিতরূপে আলোচনা 
করা হইবে। 

অতঃপর তিনি বলিতেছেন ঃ AI ১11 25811 ১১৮15 

আলী ইব্‌ন আবু তালহা রে).......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা কলিয়াছেন ঃ 
১৪11 ৩১৯। হইল ‘রক্ত সম্পর্কিত প্রতিবেশী’ এবং ১ ৯ হইতেছে রক্ত 
সম্পর্কহীন প্রতিবেশী । 
হাইয়ান এবং কাতাদা হইতেও এইরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। নওফ আল বিকালী হইতে আবু 
ইসহাক বর্ণনা করিয়াছেন যে, নওফ বলেন ৪ .9:১811 ৪১১.৯|| হইতেছে মুসলিম প্রতিবেশী 
এবং 24 ১21 হইতেছে ইয়াহুদী ও খ্রিস্টান প্রতিবেশী । ইব্‌ন জারীর এবং ইব্‌ন আবূ 
হাতিম আবূ ইসহাকের উপরোক্ত বর্ণনাটি তাহাদের গ্রন্থে উল্লেখ করিয়াছেন। হযরত আলী 
(রা)-ও হযরত ইব্‌ন মাসউদ রো) হইতে ধারাবাহিকভাবে শা’বী ও জাবির আল-জা'ফী বর্ণনা 
করিয়াছেন £ 2৮৪]। ৫3০.241 হইতেছে সহধর্মিণী । মুজাহিদ রে) ইহাও বলিয়াছেন যে, 
২ /৮1। ১.1 হইল ‘সফরের সঙ্গী'। 
__. প্রতিবেশীর প্রতি কর্তব্য পালনের তাকীদ সম্পর্কীয় অনেক হাদীস রহিয়াছে । এখানে উহার 
কয়েকটি উল্লেখ করিতেছি। আল্লাহই সাহায্যকারী এবং তাহারই নিকট সাহায্য চাই। 


প্রথম হাদীস 
ইমাম আহমদ (র)......হযরত ত আবদুল্লাহ ইবন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ হযরত জিবরাঈল (আ) আমাকে প্রতিবেশীদের কর্তব্য পালন 


Contents 


৮০ তাফসীরে ইব্ন কাছীর 


সম্পর্কে সর্বদা এইরূপ তাকীদ করিয়া আসিতেছেন যে, আমার মনে ধারণা জন্মিয়েছে, অদূর 
ভবিষ্যতে তিনি প্রতিবেশীকে সম্পদের উত্তরাধিকারী বলিয়া ঘোষণা করিবেন। 
(বুখারী ও মুসলিম) 


দ্বিতীয় হাদীস 

ইমাম আহমদ (র)....... EE UE রানার ররর 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ হযরত জিবরাঈল (আ) আমাকে প্রতিবেশীদের প্রতি কর্তব্য পালন 
সম্পর্কে সর্বদা এইরূপ তাকীদ দিয়া আসিতেছেন যে, আমার মনে ধারণা জন্মিয়াছে, ০ 
ভবিষ্যতে প্রতিবেশীকে সম্পত্তির উত্তরাধিকারী বলিয়া ঘোষণা করিবেন। 

হযরত ইব্‌ন উমর রো) হইতে ইমাম আবূ দাউদ এবং ইমাম তিরমিধীও এইরূপ একটি 
অবিচ্ছিন্ন সনদের হাদীসরূপে বর্ণনা করিয়াছেন। 

ইমাম তিরমিযী উক্ত হাদীসকে 'হাসান-গরীব' নামে আখ্যায়িত করিয়াছেন । হযরত 
আয়েশা রো) এবং হযরত আবু হুরায়রা রো) হইতেও মুজাহিদ এইরূপ একটি হাদীস বর্ণনা 
করিয়াছেন । 


তৃতীয় হাদীস 
ইমাম আহমদ (র).......হযরত আবদুল্লাহ ইবৃন আমর ইব্নুল আস (রো) হইতে বর্ণনা 
করিয়াছেন, যে রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ “আল্লাহ তাআলার নিকট উত্তম সঙ্গী হইতেছে 
সেই সঙ্গী, যে তাহার সঙ্গীর সহিত উত্তম ব্যবহার করে। তেমনি আল্লাহর নিকট উত্তম 
প্রতিবেশী হইতেছে সেই প্রতিবেশী, যে তাহার প্রতিবেশীর সহিত উত্তম ব্যবহার করে ।” 
ইমাম তিরমিযী উহাকে 'হাসান-গরীব' নামে আখ্যায়িত করিয়াছেন । 


চতুর্থ হাদীস 

ইমাম আহমদ (র)......হযরত উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন ঃ স্বীয় প্রতিবেশীকে অভুক্ত ও অতৃপ্ত রাখিয়া কেহ যেন তৃপ্তির সহিত খাদ্য-পানীয় 
গ্রহণ না করে। 

উক্ত হাদীস শুধু ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন। 


পঞ্চম হাদীস 

ইমাম আহমদ (র)....... মিকদাদ ইব্নুল আসওয়াদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ 
একদা রসূলুল্লাহ (সা) সাহাবীদিগকে জিজ্ঞাসা করিলেন, ব্যভিচার সম্পর্কে তোমরা কি বল? 
সাহাবীগণ আরয করিলেন, উহা হারাম, আল্লাহ ও তাহার রাসূল (সা) উহাকে হারাম করিয়াছেন 
এবং কিয়ামত পর্যন্ত উহা হারাম থাকিবে । রাসূলুল্লাহ (সা) বলিলেন $ কোন প্রতিবেশীর সহিত 
ব্যভিচারে লিপ্ত হইবার চাইতে অপ্রতিবেশী দশজন নারীর সহিত ব্যভিচারে লিপ্ত হওয়া নিশ্চয়ই 
মানুষের জন্য ক্ষুদ্রতর পাপের কাজ। অতঃপর রাসূলুল্লাহ্‌ (সা) জিজ্ঞাসা করিলেন, চৌর্য্যবৃত্তি 
সম্পর্কে তোমরা কি বল ? সাহাবীগণ আরয করিলেন, আল্লাহ ও তাহার রাসূল উহা হারাম 
করিয়াছেন। অতএব উহা কিয়ামত পর্যন্ত হারাম থাকিবে । রাসুলুল্লাহ (সা) বলিলেন, কোন 


Contents 
সূরা নিসা ৮১ 


প্রতিবেশীর ঘরে চুরি করিবার চাইতে অপ্রতিবেশীর দশটি ঘরে চুরি করা নিশ্চয়ই মানুষের জন্য 
ক্ষদ্রতর পাপের কাজ। 

উক্ত হাদীস শুধু ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন। বুখারী ও মুসলিমে হযরত ইবৃন মাসউদ 
(রা) হইতে উক্ত হাদীসের সমর্থনসূচক নিম্নোক্ত হাদীসটি বর্ণিত হইয়াছে ঃ 

হযরত ইব্‌ন মাসউদ (রা) বলেন, একদা আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আরয করিলাম, 
ইয়া রাসূলাল্লাহ! জঘন্যতম গুনাহ কোনটি ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ জঘন্যতম গুনাহ এই 
যে, আল্লাহ তোমাকে সৃষ্টি করিয়াছেন, অথচ তাহার সহিত কাহাকেও শরীক ঠাওরাইবে। আমি 
আরয করিলাম, অতঃপর জঘন্যতম গুনাহ কোনটি ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ অতঃপর 
জঘন্যতম গুনাহ এই যে, তোমার সন্তান তোমার খাদ্যে ভাগ বসাইবে এই ভয়ে তুমি তাহাকে 
হত্যা করিবে । আমি আরয করিলাম, অতঃপর জঘন্যতম গুনাহ কোনটি ? রাসূলুল্লাহ (সা) 
বলিলেন £ অতঃপর জঘন্যতম গুনাহ এই যে, স্বীয় প্রতিবেশীর স্ত্রীর সহিত ব্যাভিচার করিবে। 


ষষ্ঠ হাদীস 

ইমাম আহমদ (র).......জনৈক আনসার সাহাবী হইতে বর্ণনা করিয়াছেন যে, উক্ত 
আনসার সাহাবী বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা)-এর সহিত সাক্ষাত করিবার উদ্দেশ্যে আমি 
বাড়ি হইতে বাহির হইলাম । দেখিলাম, রাসূলুল্লাহ (সা) একস্থানে দন্ডায়মান রহিয়াছেন। তাহার 
সহিত একটি লোক তাঁহার দিকে মুখ করিয়া দীড়াইয়া রহিয়াছে । আমি ভাবিলাম, উভয়ের মধ্যে 
হয়ত কোন জরুরী আলাপ হইতেছে। রাসূলুল্লাহ (সা) এত দীর্ঘক্ষণ দীড়াইয়া রহিলেন যে, 
তাহার ক্লান্তির জন্যে আমি উদ্বিগ্ন হইয়া পড়িলাম। তিনি ফিরিয়া আসিলে আমি আরয করিলাম, 
ইয়া রাসূলাল্লাহ! সেই ব্যক্তি আপনার সহিত এত দীর্ঘক্ষণ দীড়াইয়া রহিয়াছিল যে, আপনার 
ক্লান্তির জন্য আমি উদ্বিগ্ন হইয়া পড়িয়াছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন $ তুমি কি 
তাহাকে দেখিয়াছ ? আমি আরয করিলাম ৫ হ্যা। তিনি পুনরায় আমাকে জিজ্ঞাসা করিলেন £ 
তিনি কে তাহা কি তুমি জানো ? আমি আরয করিলাম, না। তিনি বলিলেন ঃ তিনি হইতেছেন 
হযরত জিবরাঈল (আ)। তিনি প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন করিবার বিষয়ে আমাকে এইরূপে 
তাকীদ দিতেছিলেন যে, আমার মনে ধারণা জন্মিয়াছিল, শীঘ্রই তিনি প্রতিবেশীকে সম্পত্তির 
উত্তরাধিকারী বলিয়া ঘোষণা করিবেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ তুমি তাহাকে 
সালাম দিলে তিনি নিশ্চয়ই তোমার সালামের উত্তর দিতেন। 


সপ্তম হাদীস 

_ আবদ্‌ ইব্‌ন হুমাইদ (র).......হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন ৪ 
একদা মদীনার শহরতলী হইতে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে আগমন করিল । 
রসূলুল্লাহ (সা) ও জিবরাঈল (আ) তখন জানাযার নামায পড়িবার স্থানে নামায আদায় 
করিতেছিলেন। রাসূলুল্লাহ (সা) সেখানে হইতে ফিরিয়া আসিলে লোকটি আরয করিল, ইয়া 
রাসূলাল্লাহ! যে লোকটিকে আপনার সহিত নামায পড়িতে দেখিলাম, তিনি কে ? রাসূলুল্লাহ 
(সা) বলিলেন £ তুমি কি তাহাকে দেখিয়াছ ? লোকটি বলিল, হ্যা । রাসূলুল্লাহ বলিলেন ঃ তুমি 
অনেক কল্যাণের বিষয় দেখিয়াছ। ইনি জিবরাঈল । প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন করিবার 


কাছীর-_-৩/১১ 


৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ব্যাপারে আমাকে এইরূপ তাকীদ দিতেছিলেন যে, আমার" ধারণা জন্মিয়াছিল, শীঘ্রই তিনি 
প্রতিবেশীকে সম্পদের উত্তরাধিকারী করিবেন। 

আবদ্‌ ইব্‌ন হুমাইদ তাহার সংকলিত মুসনাদ গ্রন্থে উপরোক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। 
উল্লেখিত সনদে একমাত্র তিনিই উহা বর্ণনা করিয়াছেন। আলোচ্য হাদীসটি পূর্বতন হাদীসের 
বক্তব্যকে সমর্থন করে । 


অষ্টম হাদীস 

আবূ বকর আল-বাযযার (র).......হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, রাসূল করীম (সা) বলিয়াছেন ঃ প্রতিবেশী তিন শ্রেণীর হইয়া থাকে । প্রথম 
শ্রেণীর হইতেছে সেই প্রতিবেশী, যাহার একটামাত্র হক প্রাপ্য থাকে। এই শ্রেণীর প্রতিবেশী 
তাহার প্রাপ্য হকের দিক দিয়া ক্ষুদ্রতম প্রতিবেশী । দ্বিতীয় শ্রেণীর প্রতিবেশী হইতেছে সেই 
প্রতিবেশী, যাহার দুইটা হক প্রাপ্য থাকে । তৃতীয় শ্রেণীর প্রতিবেশী হইতেছে সেই প্রতিবেশী, 
যাহার তিনটা হক প্রাপ্য থাকে। এই শ্রেণীর প্রতিবেশী তাহার প্রাপ্য হকের দিক দিয়া বৃহত্তম 
প্রতিবেশী । যে প্রতিবেশীর একটি মাত্র হক প্রাপ্য থাকে, সে হইতেছে রক্ত সম্পর্কহীন মুশরিক 
প্রতিবেশী ৷ তাহার শুধু প্রতিবেশীত্রে হক প্রাপ্য থাকে । যে প্রতিবেশীর দুইটি হক প্রাপ্য থাকে, 
সে হইতেছে মুসলিম প্রতিবেশী । মুসলিম হইবার হক এবং প্রতিবেশীত্বের হক-এই দুইটি 
হক তাহার প্রাপ্য থাকে । যে প্রতিবেশীর তিনটি হক প্রাপ্য থাকে, সে হইতেছে রক্ত-সম্পর্কিত 
মুসলিম প্রতিবেশী ৷ প্রতিবেশীত্রে হক, মুসলিম হইবার হক এবং রক্ত-সম্পর্কের “হক'-এই 
তিনটি হক তাহার প্রাপ্য থাকে। 
অন্যতম রাবী আবদুর রহমান ইবৃনুল ফযল হইতে ইব্‌ন আবূ ফুদাইক ভিন্ন অন্য কোন রাবী এই 
হাদীস বর্ণনা করিয়াছেন বলিয়া আমার জানা নাই 
নবম হাদীস | 

ইমাম আহমদ রে)........ হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন ৪ একদা হযরত 
আয়েশা (রা) নবী করীম (সা)-এর নিকট জিজ্ঞাসা করিলেন, আমার দুজন প্রতিবেশী আছে। 
তাহাদের কোনজনকে উপটৌকন দিব ? নবী করীম (সা) বলিলেন £ তোমার দুয়ার হইতে 
স্বল্পতম দূরত্বে বসবাসকারী প্রতিবেশীকে । 

ইমাম বুখারী (রে) উপরিউক্ত হাদীস শূ‘বা রে)-এর সূত্রে বর্ণনা করিয়াছেন। 


দশম হাদীস 

ইমাম তাবাবানী ও আবু নুআইম (র) বর্ণনা করিয়াছেন যে, জনৈক সাহাবী রাবী বলেন ৪ 
একদা নবী করীম (সা) উযূ করিলেন। সাহাবীগণ তাহার উযুর পানি গায়ে মাখিতে লাগিলেন। 
নবী করীম (সা) জিজ্ঞাসা করিলেন, কেন তোমরা এইরূপ করিতেছ ? সাহাবীগণ আরয 
করিলেন, আল্লাহ ও তাহার রাসূল (সা)-এর প্রতি ভালবাসার কারণে আমরা এইরূপ করিতেছি । 
নবী করীম (সা) বলিলেন £ আল্লাহ ও তাহার রাসূল (সা)-এর প্রতি ভালবাসা যাহাকে আনন্দ 


Contents 


সূরা নিসা ৮৩ 
দেয়, সে যেন কথা বলিবার সময়ে সত্য কথা বলে এবং তাহার নিকট আমানত রাখা হইলে 
উহা যথাযথভাবে মালিকের নিকট পৌছাইয়া দেয়া । 

একাদশ হাদীস 


ইমাম আহমদ (র).......ইবৃন লাহীআ হইতে বর্ণনা করিয়াছেন যে, আল্লাহর রাসূল (সা) 
বলিয়াছেন ৪ কিয়ামতের দিনে প্রথম বাদী-বিবাদী হইবে দুইজন প্রতিবেশী । 

প্রতিবেশীর প্রতি সদাচার করিবার নির্দেশ প্রদানের পর আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 

ML Lalli, 

‘পার্শ্বচরের প্রতি সদাচার কর।' fl 7 

সাওরী (র).......হযরত আলী (রা) ও হযরত ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন 
যে, ০১১1৬ 1০113 (পাশ্চচর) হইতেছে সহধর্মিণী বাস্ত্রী । 

ইব্‌ন আবূ হাতিম (র) বলিয়াছেন ৪ আবদুর রহমান ইব্‌ন আবূ লায়লা, ইব্রাহীম 
আন-নাখঈ এবং বসরী (র) হইতেও _১210 -,1+০1| -এর উপরিউক্ত ব্যাখ্যা বর্ণিত 
হইয়াছে। সাঈদ ইব্‌ন জুবায়র হইতে উহার ব্যাখ্যা সম্পর্কে একাধিক বর্ণনা রহিয়াছে। তাহার 
অন্যতম বর্ণনাও অনুরূপ । 

হযরত ইব্‌ন আব্বাস (রা)-সহ একদল তাফসীরকার বলেন 8 ৮১1৮১ =| 
হইতেছে মেহমান । [ 

হযরত ইব্‌ন আব্বাস রো), মুজাহিদ, ইকরিমা ও কাতাদা বলেন £ ১২1১ | 
হইতেছে ভ্রমণ সঙ্গী । ৃ oo 

সাঈদ ইবৃন জুবায়র বলেন £ _,১11, ০২.1 হইতেছে সৎ-সঙ্গী । 

যায়দ ইব্‌ন আসলাম (র) বলেন £ ১৭৮ ০২০০০ হইতেছে ভ্রমণ বা গৃহে অবস্থান 
যে কোন অবস্থার সঙ্গী। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন 8 |..11 ০১1) অর্থাৎ “মুসাফিরের প্রতি সদাচার 
করো।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা)-সহ একদল তাফসীরকার হইতে || ০31 -এর ব্যাখ্যা 

মুজাহিদ, আবু জাফর আল-বাকির, হাসান বসরী, যাহ্হাক ও মুকাতিল বলেন ঃ 
J: ১৪ হইতেছে সেই পথিক যে পথিক পথ চলিবার কালে কাহারও নিকট দিয়া পথ 
অতিক্রম করে। J ০১ নাপাক HSN ENG এ 
স্পষ্টতর। যাহারা উহার ব্যাখ্যা ‘মেহমান’ করিয়াছেন, তাহারা যদি মেহমান (অতিথি) বলিতে 
নি নীতা তীর 
সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হইবে । আল্লাহই ভরসাস্থল। 

অতঃপর আল্লাহ তাআলা বলিতেছেন ৪ ১৮-21-4113 

‘আর তোমাদের দক্ষিণ হস্ত যাহার অধিকারী হইয়াছে, তাহার প্রতি সদ্ব্যবহার করো ।' 


Contents 


৮৪ তাফসীরে ইব্ন কাছীর 


আয়াতের এই অংশে যেই দাস-দাসীদের প্রতি সদাচার করিবার নির্দেশ প্রদত্ত হইয়াছে, 
তাহারা মালিকের অধীন হইয়া থাকে। জীবন ধারণের জন্যে প্রয়োজনীয় উপায়-উপকরণ 
তাহাদের নাগালের বাহিরে অবস্থান করে। এই কারণেই আল্লাহর রাসূল (সা) মৃত্যুশয্যায় স্বীয় 
উম্মতকে এই সম্পর্কে একাধিকবার তাকীদ দিয়াছেন। মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় তিনি 
একাধিকবার বলিয়াছেন ৪ “নামায! নামায! আর তোমাদের দক্ষিণ হস্ত যাহার অধিকারী হইয়াছে 
EE SARE গার পারার অরহততা বানা রর 
উচ্চারিত হইতেছিল। 

ইমাম আহমদ (র)....... মিকদাম ইবন মারদীকারিব (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
' আল্লাহর রাসূল (সো) বলিয়াছেন £ তুমি নিজেকে যাহা খাওয়াও, তাহাও তোমার দান। স্বীয় 
সন্তান-সম্তুতিকে যাহা খাওয়াও, তাহাও তোমার দান আর যাহা স্বীয় খাদিমকে খাওয়াও, তাহাও 
তোমার দান। 

ইমাম নাসাঈও উপরিউক্ত হাদীস উপরোন্নেখিত রাবী বাকিয়া সূত্রে বর্ণনা করিয়াছেন । 
তাহার সনদ সহীহ । সকল প্রশংসা আল্লাহর প্রাপ্য । 

হযরত আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) সম্বন্ধে বর্ণিত আছে যে, একদা তিনি তাহার নিযুক্ত 
জনৈক তত্বাবধায়ককে জিজ্ঞাসা করিলেন, দাস-দাসীকে কি তাহাদের প্রাপ্য খাদ্য দিয়াছ? 
তত্ত্বাবধায়ক নেতিবাচক উত্তর দিল। তিনি নির্দেশ দিলেন, যাও; তাহাদিগকে তাহাদের খাদ্য 
দাও। কারণ আল্লাহ্র রাসূল (সা) বলিয়াছেন ঃ কোন ব্যক্তির স্বীয় দাস-দাসীকে তাহাদের প্রাপ্য 
খাদ্য হইতে বঞ্চিত রাখাই তাহার গুনাহগার হইবার জন্যে যথেষ্ট । ইমাম মুসলিম উক্ত হাদীস 
বর্ণনা করিয়াছেন। 

হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, রাসূল করীম (সো) বলিয়াছেন ৪ দাস 
বা দাসীর জন্যে প্রয়োজনীয় খাদ্য ও পরিধেয় তাহার প্রাপ্য । সে যে কাজ করিতে পারে, তাহার 
দ্বারা শুধু সেই কাজই লওয়া যাইবে । এই হাদীসটিও ইমাম মুসলিম (রি) বর্ণনা করিয়াছেন । 

হযরত আবূ হুরায়রা (রা) হইতে আরো বর্ণিত রহিয়াছে যে, আল্লাহর রাসূল (সা) 
বলিয়াছেন £ তোমাদের কাহারও নিকট যখন তাহার সেবক তাহার খাদ্য লইয়া আসে, তখন সে 
যদি সেবককে নিজের সঙ্গে বসাইয়া না-ও খাওয়ায়, তবে অন্তত যেন তাহাকে উক্ত খাদ্য হইতে 
দুই-এক গ্রাস প্রদান করে। কারণ সে-ই তো উক্ত খাদ্য পাকাইবার তাপ ও অন্যান্য কষ্ট 
সহিয়াছে। 
. এই হাদীসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) বর্ণনা করিয়াছেন । তবে উপরোল্লেখিত 
শব্দে উহা শুধু ইমাম বুখারী (র)-ই বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম (র) কর্তৃক বর্ণিত ' 
হাদীসের ভাষ্য হইতেছে এই £ তবে যেন সে তাহাকে সঙ্গে বসাইয়া খাওয়ায় । আর যদি 
পরিবেশিত খাদ্য পরিমাণে কম হয়, তবে অন্তত যেন তাহার হাতে দুই-এক লোকমা খাদ্য 
পলেয়। 

হযরত আবূ যর (রো) হইতে বর্ণিত রহিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ তাহারা 
দোসগণ) তোমাদের ভাই ও তোমাদের খাদিম। আল্লাহ তাহাদিগকে তোমাদের অধীন করিয়া 


Contents 
সূরা নিসা ৮৫ 


দিয়াছেন। যাহার ভাই তাহার অধীনে থাকে, সে নিজে যাহা খায়, তাহাকে যেন তাহাই খাওয়ায় 
এবং নিজে যাহা পরিধান করে, তাহাকেও যেন তাহাই পরিধান করায় । আর তোমরা 
তাহাদিগকে তাহাদের ক্ষমতার বহির্ভূত কাজ করিতে আদেশ করিও না । যদি কখনো এইরূপ 
করো, তবে তাহাদিগকে উহাতে সাহায্য করিও । 
ইমাম বুখারী ও ইমাম মুসলিম উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। 
তঃপর আল্লাহ তা'আলা ইরশাদ করিতেছেন £ 
51555 SE a as FALLS 
অর্থাৎ ‘আল্লাহ কিছুতেই অহংকারী ও দাম্ভিক ব্যক্তিকে ভালবাসেন না ।' 
"১ -নিজের মনে অহংকারী; “,',১% -অপরের প্রতি দাম্ভিক । এইরূপ ব্যক্তি নিজের 
নিকট বড়, আল্লাহ তা'আলার নিকট তুচ্ছ এবং মানুষের নিকট ঘৃণ্য হইয়া থাকে। 
মুজাহিদ (র) বলেন ৪/5 অর্থ অহংকারী এবং ১ অর্থ হইল-যে ব্যক্তি মানুষকে 
দান করিয়া উহা লইয়া বড়াই করে এবং আল্লাহ তাহাকে যে নিআমত দান করিয়াছেন, তজ্জন্য 
তাহার প্রতি কৃতজ্ঞ না হইয়া আল্লাহ্‌ প্রদত্ত নিআমত লইয়া মানুষের নিকট দন্ত প্রকাশ করে । 
ইব্‌ন জারীর রে)...... আবৃ-রাজা আল-হারবী হইতে বর্ণনা করেন যে, আবৃ-রাজা 
বলিয়াছেন £ প্রত্যেক দুরাচারী ব্যক্তিই দাম্ভিক ও অংহকারী হইয়া থাকে । অতঃপর তিনি এই 
আয়াত পাঠ করেন ঃ ূ 
5৯১ 312১5 LE ০০ ৪৮২ 4719) 
তিনি আরও বলেন ঃ মাতাপিতার প্রতি দুর্ব্যবহারকারী প্রত্যেক ব্যক্তিই দাম্ভিক, হতভাগ্য ও 
বদবখত হইয়া থাকে । এই প্রসঙ্গে তিনি এই আয়াত পাঠ করিয়াছেন ৪ 
51908 Ll i 34915 
অর্থাৎ আমার প্রতিপালক প্রভু মাতার প্রতি সদাচার করিবার জন্যে আমার প্রতি আদেশ 
করিয়াছেন এবং তিনি আমাকে দান্তিক ও বদবখত করেন নাই । 
ইব্‌ন আবূ হাতিম......আওয়াম ইব্‌ন হাওশাব হইতে ১১৪1-12-11 শব্দদ্ধয়ের অনুরূপ 
ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। \ 
ইব্‌ন আবু হাতিম (র).......মুতাররিফ (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, মুতাররিফ বলেন ঃ 
একদা আমার নিকট হযরত আবূ যর (রা)-এর বরাতে একটি হাদীস পৌছিয়াছিল। আমি সেই 
সম্পর্কে জানিবার জন্যে তাহার সহিত সাক্ষাত করিতে আগ্রহী ছিলাম । অতঃপর তাহার সহিত 
সাক্ষাত করিয়া আমি জিজ্ঞাসা করিলাম, হে আবূ যর ! আমি শুনিয়াছি যে, আপনি বলিয়া 
থাকেন, আল্লাহর রাসূল (সা) বলিয়াছেন ঃ নিশ্চয়ই আল্লাহ তিন ব্যক্তিকে ভালবাসেন এবং তিন 
ব্যক্তিকে ঘৃণা করেন। হযরত আবূ যার (রা) বলিলেন, হ্যা। তুমি কি মনে করো যে, আমি 
আমার প্রিয় বন্ধুর বিরুদ্ধে তিনটি মিথ্যা কথা বলিতে পারি ? আমি বলিলাম, আল্লাহ যে তিন 
ব্যক্তিকে ঘৃণা করেন, তাহারা কাহারা ? তিনি উত্তর করিলেন, অহংকারী ও দান্তিক। অতঃপর 
হযরত আবূ যর (রা) বলিলেন, ররর রিনা সেনা 
পাও নাই ঃ (১৯5১০ 94 ১০৮৮৭ ব12 


Contents 


৮৬ তাফসীরে ইব্ন কাছীর 


ইব্‌নে আবূ হাতিম (র).......বনু হুজাইম গোত্রের জনৈক সাহাবী হইতে বর্ণনা করিয়াছেন 
যে, উক্ত অজ্ঞাতনামা সাহাবী (রা) বলেন £ একদা আমি নবী করীম (সা)-এর নিকট নিবেদন 
করিলাম, হে আল্লাহর রাসূল । আমাকে উপদেশ দিন। তিনি ইরশাদ করিলেন ৪ সাবধান ! 
পরিধেয় বস্তুকে টাখনুর নিম্নে ছাড়িয়া দিও না। কারণ, টাখনুর নিম্নে পরিধেয় বস্তুকে ছাড়িয়া 
দেওয়া দান্তিকতা, আর আল্লাহ দাণ্তিককে ভালবাসেন না। 


32291491662 ০545 4055 9৮৬ এ OV) 
১৫566 CIES + 


92005 BU 45487555585) 558 90588309050) 


এস NBS IIS BUSI rel CG ry) 

৩৭. “যাহারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় ও আল্লাহ নিজ 
অনুগ্রহে তাহাদিগকে যাহা দিয়াছেন, তাহা গোপন করে, আল্লাহ তাহাদিগকে ভালবাসেন 
না । সত্য প্রত্যাখ্যানকারীদের জন্যে লাঞ্চনাদায়ক শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি।” 

৩৮. “এবং যাহারা মানুষকে দেখাইবার জন্যে তাহাদের ধন-সম্পদ ব্যয় করে এবং 
আল্লাহ ও শেষদিনে বিশ্বাস করে না, আল্লাহ তাহাদিগকে ভালবাসেন না; এবং শয়তান 
কাহারও সঙ্গী হইলে সেই সঙ্গী কতই মন্দ !” 

৩৯. “তাহারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করিলে এবং আল্লাহ তাহাদিগকে যাহা 
প্রদান করিয়াছেন, তাহা হইতে ব্যয় করিলে তাহাদের কি ক্ষতি হইত? আল্লাহ তাহাদিগকে 
ভালভাবে জানেন ।” | 

তাফসীর ঃ পূর্ব আয়াতে উল্লেখিত অহংকারী ও দাম্ভিক ব্যক্তিদের অহংকার ও দন্তের 
আনুসংগিক বৈশিষ্ট্যের পরিচয় দিতে গিয়া আল্লাহ তা'আলা বলিতেছেন, অহংকারী ও দাম্ভিক 
ব্যক্তি হইতেছে সেই সকল লোক, যাহারা পূর্ব আয়াতে উল্লেখিত মাতাপিতার প্রতি সদাচার ও 
অন্যান্য সৎকার্ষে সম্পদ ব্যয় করিতে কার্পণ্য করে এবং স্বীয় সম্পদে নিহিত আল্লাহর হক 
তাহাকে প্রদান করে না। অধিকন্তু অপর মানুষকে কৃপণতার আদেশ দেয়। কৃপণতা সম্পর্কে 
হাদীসে আসিয়াছে যে, কৃপণতা হইতে অধিকতর মারাত্মক রোগ আর আছে কি? 

অনুরূপভাবে নবী করীম (সা) অন্যত্র বলিয়াছেন ঃ সাবধান! কৃপণতা হইতে দূরে থাকো । 
কারণ, উহা তোমাদের পূর্ববর্তী লোকদিগকে ধ্বংস করিয়া দিয়াছে। উহা তাহাদিগকে 
রক্ত-সম্পর্ক ছিন্ন করিতে বলিয়াছে আর তাহারা উহা করিয়াছে। উহা তাহাদিগকে অন্যায়- 
অনাচার করিতে নির্দেশ দিয়াছে আর তাহারা অন্যায়-অনাচার করিয়াছে । 


Contents 


সূরা নিসা ৮৭ 


ংকারী ও দাম্ভিক ব্যক্তিদের ন্যায় কৃপণদের একটি বৈশিষ্ট্য হইতেছে এই, আল্লাহ 
তাহাদিগকে যে নিআমত দান করিয়াছেন, তাহারা তাহা গোপণ করে। কারণ কৃপণ ব্যক্তি 
আল্লাহর নিআমতকেই অস্বীকার করিয়া থাকে। তাই তাহার আহারে, তাহার পরিধানে 
এবং তাহার দান-খয়রাতে উক্ত নিআমত প্রকাশ পায় না। যেমন অন্যত্র আল্লাহ তা'আলা 


চা 
৪ 


১2451 ১১১৭ ২১৯৭ 4015 ১45] CUS ০15 ST খা 2301 5021 2 

“নিশ্চয়ই মানুষ তাহার প্রতিপালক প্রভুর প্রতি অকৃতজ্ঞ । সে নিজেই তাহার এই চরিত্রের 
পক্ষে সাক্ষ্যদাতা । আর সে ধন-সম্পদের প্রতি অত্যন্ত লোভী ।' 

কৃপণ ব্যক্তিগণ তাহাদের প্রতি প্রদত্ত আল্লাহর দানকে গোপন করে। এই কারণেই 
আয়াতের পরবর্তী অংশে তাহাদের শাস্তির বিষয় উল্লেখ প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে 
১২০৪ নামে আখ্যায়িত করিয়াছেন। কারণ ১4:11 শব্দের অর্থ হইতেছে গোপণকারী। 
আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ 

14415 ১৪১৪৫] 0১১০৩ 

“আর কাফিরদের জন্যে আমি লাঞ্কনাকর শাস্তি নির্ধারিত করিয়া রাখিয়াছি।' 

পবিত্র হাদীসে আসিয়াছে ঃ আল্লাহ যখন কোন বান্দাকে তাহার কোন দানে বিভূষিত করেন, 
তখন তিনি তাহার আচরণে উহার নিদর্শন দেখিতে চাহেন। আল্লাহ নবী (সা)-এর একটি দু'আ 
হইতেছে £ 

bale ৮৫513 06242534345 ৮62 ৩৮৮৮০ 4৮০৮১ S25 bibl 

‘আর আমাদিগকে বানাও তোমার দানের প্রতি কৃতজ্ঞ, তৎসম্পর্কে তোমার প্রশংসাকারী 
এবং কৃতজ্ঞচিত্তে উহাকে গ্রহণকারী । আর উহা আমাদের উপর পূর্ণরূপে বর্ষণ কর । 

পূর্বসূরী কোন কোন তাফসীরকার আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন ঃ ইয়াহুদীগণ 
নবী করীম (সা)-এর গুণাবলী জানিয়াও উহা গোপণ করিত এবং উহা স্বীকার তথা প্রকাশ 
করিতে কার্পণ্য করিত। আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা তাহাদের উঠ্নরিউক্ত স্বভাবের কথা 
চা লা ১১৪1|| নামে আখ্যায়িত করিয়া 

আলু টিনা রা 
বর্ণনা করিয়াছেন। মুজাহিদ (রি) প্রমুখ একাধিক ব্যাখ্যাকারও অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন । 

ইহাতে সন্দেহ নাই যে, আয়াতের শব্দসমূহের মধ্যে এইরূপ অর্থের অবকাশ রহিয়াছে। 
তবে আয়াতের গ্রন্থি, অবস্থিতি ও পূর্বাপর সম্পর্কের বিবেচনায় ইহা স্পষ্ট যে, 4১|| বলিতে 
এখানে ধন-সম্পত্তির বিষয়ে কৃপণতাকে বুঝানো হইয়াছে। অবশ্য জ্ঞানের বিষয়ে কৃপণতা 
স্বাভাবিকভাবেই এ১41-এর অন্তর্ভুক্ত । 

আয়াতের পূর্বাপর সম্পর্ক এই যে, পূর্ববর্তী আয়াতে বিভিন্ন শ্রেণীর মানুষের প্রতি অর্থ 
ব্যয়ের কথা বলা হইয়াছে। অনুরূপভাবে আলোচ্য আয়াতের পরবর্তী আয়াতেও অর্থ ব্যয়ের 
কথা বিবৃত হইয়াছে। 


Contents 
৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আলোচ্য আয়াতেও অর্থ-ব্যয় সম্পর্কিত বিষয় বর্ণিত হইয়াছে। দান্তিক ও অহংকারী 
ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট্য কৃপণতার উল্লেখের পর আল্লাহ তা'আলা তাহাদের আরেকটি 
বৈশিষ্ট্য উল্লেখ করিতেছেন। তাহারা মানুষের নিকট হইতে সুনাম ও সুখ্যাতি কিনিবার জন্যে 
অর্থ ব্যয় করে এবং উহা দ্বারা আল্লাহর সন্তোষ লাভ করিবার উদ্দেশ্য তাহাদের অন্তরে থাকে 
না। এই প্রসঙ্গে হাদীসে আসিয়াছে যে, তিন শ্রেণীর লোক দোযখে সর্ব প্রথম প্রবিষ্ট হইবে । 
তাহারা হইতেছে ঃ ১. আলিম, ২. মুজাহিদ ও ৩. দাতা । অর্থাৎ যাহারা লোককে দেখাইবার . 
এবং তাহাদের নিকট হইতে সুনাম ও সুখ্যাতি পাইবার উদ্দেশ্যে জ্ঞান অর্জন করিয়াছে কিংবা 
ধর্মযুদ্ধ করিয়াছে অথবা অর্থ-ব্যয় করিয়াছে, তাহারা জাহান্নামী । তখন দাতা ব্যক্তি বলিবে, হে 
আল্লাহ! তুমি আমার যে অর্থ তোমার পথে ব্যয়িত দেখিতে চাহিয়াছ, উহা তোমার পথে ব্যয় 
করিয়াছি । আল্লাহ বলিবেন, মিথ্যা বলিয়াছ। তুমি তো শুধু চাহিয়াছ যে, লোকে বলিবে, তুমি 
বড় দানশীল । উহা তো বলাই হইয়াছে। 
পবিত্র হাদীসে আরো আসিয়াছে যে, হযরত নবী করীম (সা) হাতিম তাঈর পুত্র আদীকে 
বলিয়াছিলেন ঃ দান-সাখাওয়াত দ্বারা তোমার পিতার একটি উদ্দেশ্য ছিল এবং তিনি তো উহা 
(সুখ্যাতি) পাইয়াছেনই । 
হাদীসে আরো বর্ণিত আছে যে, জাহিলী যুগের দানশীল আবদুল্লাহ্‌ ইব্‌ন জুদআন সম্পর্কে 
একদা আল্লাহর রাসূল (সা)-কে জিজ্ঞাসা করা হইল, তাহার দানশীলতা ও দাস মুক্ত করা কি 
তাহার কোন উপকারে আসিবে ? তিনি বলিলেন ঃ না; সে জীবনে একদিনও বলে নাই, হে 
আমার প্রতিপালক প্রভু! বিচারের দিনে ইহার বিনিময়ে আমার ক্রটি-বিচ্যুতি ক্ষমা করিও । 
মূলত যাহারা লোককে দেখাইবার জন্যে অর্থ ব্যয় করে, আল্লাহ ও পরকালের বিশ্বাস যে 
তাহাদিগকে উক্ত কার্যে অনুপ্রাণিত করে না, উহা জ্ঞাত করাইবার উদ্দেশ্যে আল্লাহ বলিতেছেন $ 
১৯১1 75207 ১৩. 41101 Ls 3 
‘আর যাহারা না আল্লাহতে বিশ্বাস রাখে, আর না পরকালে বিশ্বাস রাখে ৷' 
অর্থাৎ আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে অর্থ ব্যয় করিবার পরিবর্তে লোকের নিকট হইতে 
সুখ্যাতি পাইবার উদ্দেশ্যে অর্থ ব্যয় করিতে শয়তানই তাহাদিগকে প্ররোচিত করিয়াছে । শয়তান 
তাহাদিগকে প্রতারিত করিয়াছে, মিথ্যা আশা দিয়াছে এবং তাহার সহচর ও বন্ধু সাজিয়াছে। 
যাহার ফলে অন্যায় তাহাদের সৃষ্টিতে সুন্দর ও লোভনীয় বলিয়া প্রতিভাত হইয়াছে। শয়তানের 
উক্ত প্ররোচনার কথাই আয়াতের নিম্ন অংশে বিবৃত হইয়াছে ৪ 
2800০ 5 8 ১৮ ০৫ ১০ 
“আর শয়তান কাহারও বন্ধু হইলে সে বড় জঘন্য বন্ধু হয়।' 
কবি বলিয়াছেন ৪ 
০৪১১৪০০১৮৮১ ০১৪ 4৪ 43১৪ ০০ ০০৩ ০৮০ ১০11 ০০ 
“কোন ব্যক্তির চরিত্র কিরূপ তাহা জানিবার জন্যে সরাসরি তাহার চরিত্র সম্বন্ধে জিজ্ঞাসার 
প্রয়োজন নাই; বরং তাহার সহচর ও বন্ধুর চরিত্র সম্বন্ধে জিজ্ঞাসা করিলেই চলিবে । কারণ 
প্রত্যেক সহচর ও বন্ধই তাহার সহচর ও বন্ধুকে অনুসরণ করিয়া চলে ।" 


Contents 
সূরা নিসা ৮৯ 


অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ যদি তাহারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, 
প্রশংসিত পথে বিচরণ করে, রিয়া বা লোককে দেখাইবার প্রবৃত্তি পরিত্যাগ পূর্বক ইখলাস বা 
একমাত্র আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে সৎকর্ম সম্পাদন করিবার দিকে ফিরিয়া আসে, 
যাহাতে আল্লাহ কর্তৃক নির্দেশিত পথে অর্থ ব্যয়কারীদের জন্যে নির্ধারিত পুরস্কার তাহারা 
আখিরাতে লাভ করিতে পারে, তবে তাহাদের কোন ক্ষতি হইবে না। আল্লাহ মানুষের মনের 
ভাল বা মন্দ উদ্দেশ্য সম্পর্কে অবগত রহিয়াছেন। তিনি জানেন, কে সৎকার্যের তাওফীক 
পাইবার যোগ্য ৷ যে ব্যক্তি সৎকার্ষের তাওফীক ও ক্ষমতা পাইবার যোগ্য প্রমাণিত হয়, তিনি 
তাহাকে উহা সম্পাদন করিবার তাওফীক প্রদান করেন, তাহার বিবেক ও অনুভূতির নিকট 
সৎপথকে স্পষ্ট করিয়া তুলিয়া ধরেন এবং যে কার্যে তিনি সন্তুষ্ট, সেই কার্যে তাহাকে নিযুক্ত 
করিয়া রাখেন। তিনি জানেন, কে কে লাঞ্চিত হইবার এবং মহাপ্রভুর দরবার হইতে বিতাড়িত 
হইবার যোগ্য। যে ব্যক্তি তাহার দরবার হইতে বিতাড়িত হইয়াছে, সে ইহকাল ও পরকালে 
জঘন্য ক্ষতির কবলে পতিত হইয়াছে । আমরা আল্লাহর নিকট উহা হইতে আশ্রয় চাই। 


EAA 
(০582 (25 2৫০ ৩5০), না (£-) 


CE Ao 

914৪৫ ৮444. 8৬৫৯৫ 549 ১554 ৩০০০৪ (£+) 
০9১৫5 ২৪০54 ০৪০ INE 15556 0298 5 ১৮০2 (6) 
. bE রে 2) 


৪০. “আল্লাহ অণু পরিমাণও যুলম করেন না এবং অণু পরিমাণ পুণ্যকার্য হইলেও 
আল্লাহ উহাকে দ্বিগুণ করেন এবং আল্লাহ তাহার নিকট হইতে মহা পুরস্কার প্রদান করেন।” 

৪১. “যখন প্রত্যেক উম্মত হইতে একজন সাক্ষী উপস্থিত করিব এবং তোমাকে 
উহাদের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করিব, তখন কি অবস্থা হইবে?” 

৪২. “যাহারা সত্য প্রত্যাখ্যান করিয়াছে এবং রাসূলের অবাধ্য হইয়াছে, তাহারা 
সেদিন কামনা করিবে-__যদি তাহারা মাটির সহিত মিশিয়া যাইত! তাহারা আল্লাহ হইতে 
কোন কথাই গোপন করিতে পারিবে না।” 


তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তা“আলা বলিতেছেন যে, কিয়ামতের দিনে তিনি 
কাহারও প্রতি সামান্যতম অবিচারও করিবেন না; বরং সামান্যতম নেকী বা বদীরও প্রতিদান 
উহার প্রাপককে প্রদান করিবেন। তেমনি সামান্যতম কৃতকর্মটি নেকীর কার্য হইলে উহা 
বৃদ্ধি করিয়া দিবেন এবং নিজের কাছ হইতে বিপুল পুরস্কার প্রদান করিবেন। তিনি অন্যত্র 
বলিয়াছেন £ 


কাছীর__৩/১২ 


Contents 


৯০ তাফসীরে ইব্ন কাছীর 


৪০ 9৫ ৩। 191: ১১ ১০৯১7115595 ২৮251 all 7521 ৮০৪1০2013০1 (১55 
১৯০৭০ CY UBL OR TS 
‘আর আমি পুনরুথান দিবসে ন্যায়ের মানদণ্ড স্থাপন করিব । অতএব কাহারও প্রতি 
সামান্যতম অবিচারও করা হইবে না। তাই কোন কৃতকর্ম সরিষার কণা পরিমাণে ক্ষুদ্র হইলেও 
আমি উহা উপস্থাপন করিব; আর আমি বিচারের জন্য যথেষ্ট বটে !' 
বলিয়াছেন ঃ 


45 6 


ott ore দরন্র কলার 
পৃথিবীর মধ্যে অথবা আকাশসমূহের মধ্যে অবস্থান করে, তথাপি আল্লাহ উহাকে উপস্থাপন 
করিবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদশী, সুক্ষ্ম জ্ঞানী ৷' 

অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 


eg fen BLU ৩192 ore of MT Oot? #0 % £220 5১৫০৭ 
১.১ বর রসদ সিন ক সী 


9.৮: oer 


কৃতকর্ম প্রদর্শন করা হয়। সাজি সে উহা দেখিতে 
পাইবে; আর যে ব্যক্তি সামান্যতম অসৎকার্য সম্পাদন করে, সেও উহা দেখিতে পাইবে । 

ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) ...... হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, আল্লাহর রাসূল (সা) শাফাআত সম্পর্কীয় দীর্ঘ হাদীসের একাংশে বলেন ঃ 

ঃপর আল্লাহ বলিবেন, পুনরায় যাও; যাহার হৃদয়ে সরিষার কণা. পরিমাণে ঈমান বিদ্যমান 
দেখ, তাহাকে দোযখ হইতে বাহিরে আন। ইহাতে ফেরেশতাগণ বিপুল সংখ্যক মানুষকে 
রান নর জিত তত হাম (0 মহ) এই প্রসঙ্গে তোমরা 
চাহিলে এই আয়াত পড়িতে পার ঃ 

২231 ৪১১ 00505 2 0101 

ইব্‌ন আবু হাতিম (রে) ....... হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন £ 
কিয়ামতের দিনে বান্দাকে উপস্থিত করা হইবে । অতঃপর পূর্ববর্তী ও পরবর্তী সকলের সম্মুখে 
ঘোষক ঘোষণা করিবে, এই ব্যক্তি অমুকের পুত্র অমুক। তাহার নিকট কাহারও কোন প্রাপ্য 
থাকিলে সে যেন তাহার প্রাপ্য প্রাপ্তির জন্যে আগমন করে। ঘোষণা শুনিয়া নারী এই ভাবিয়া 
আনন্দিত হইবে যে, স্বীয় পিতা অথবা মাতা অথবা ভ্রাতা অথবা স্বামীর নিকট সে হয়ত কোন 
প্রাপ্য পাইবে । অথচ আল্লাহ বলেন ঃ 


Contents 
সূরা নিসা ৯১ 


17125 Ys Leys ১6251543195 

‘সেই দিনে তাহাদের মধ্যে রক্ত সম্পর্ক থাকিবে না আর তাহারা পরম্পর সহানুভূতিমূলক 
খোজ-খবর লইবে না।' 

অতঃপর আল্লাহ তাহার নিজস্ব প্রাপ্য হইতে যাহা চাহেন ক্ষমা করিয়া দিবেন; কিন্তু মানুষের 
প্রাপ্য হইতে কিছুই ক্ষমা করিবেন না। তাই উপস্থাপিত ব্যক্তিকে' আল্লাহ আদেশ করিবেন, 
প্রাপক ব্যক্তিদিগকে তাহাদের প্রাপ্য পরিশোধ করো ।' সে নিবেদন করিবে, “হে প্রভু! দুনিয়া 
তো শেষ হইয়া গিয়াছ। আমি কোথা হইতে তাহাদিগকে তাহাদের প্রাপ্য পরিশোধ করিব ?' 
তখন আল্লাহ ফেরেশতাদিগকে নির্দেশ দিবেন, “তাহার নেক আমল হইতে প্রত্যেক প্রাপককে 
তাহার প্রাপ্যের সমতুল্য পরিমাণ নেকী প্রদান করো ।' সে ব্যক্তি আল্লাহর ওলী বা প্রিয়পাত্র 
হইলে এবং তাহার হস্তে সামান্যতম নেকীও অবশিষ্ট থাকিয়া গেলে আল্লাহ তাহার প্রতি করুণা 
প্রদর্শনের উদ্দেশ্যে উহাকে বৃদ্ধি করিয়া এতো অধিক করিবেন যে, উহার সাহায্যেই তাহাকে 
চিনির তারের কর হম লাগান রাজ দুলা রান এই আয়াত 
তিলাওয়াত করিয়া শুনাইলেন ৪ 


30 ০ ০১29৮8৮০৮০৪ 2১০৯ US 15৪০5078512 এ এ1121 
-(০০১৮০ 1১৯ 


আর সে ব্যক্তি হতভাগা ও বদকার হইলে ফেরেশতা বলিবেন, “হে প্রভু! তাহার সমুদয় 
সকার্য শেষ হইয়া গিয়াছে; অথচ প্রাপ্যের বহু দাবিদার রহিয়া গিয়াছে ।' তখন আল্লাহ নির্দেশ 
দিবেন, পাওনাদারদের বদ-আমল লইয়া তাহার বদ-আমলের সহিত যোগ করিয়া দাও। 
অতঃপর তাহাকে দোযখে প্রবিষ্ট করিয়া দাও । 

ইমাম ইব্‌ন জারীরও ভিন্ন সনদে যাযান নামক উপরোল্লেখিত বর্ণনাকারীর মাধ্যমে অনুরূপ 
একটি বর্ণনা করিয়াছেন । সহীহ হাদীসেও এই বর্ণিত হাদীসের সহায়তাকারী হাদীস বিদ্যমান । 

ইব্‌ন আবু হাতিম (র) ...... হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন 
একদা আবদুল্লাহ ইব্‌ন উমর ৯০০০ 


(1151 5 ০ 448 LLG 0 ০৭ 
অর্থাৎ eee ICE TOE BO! 
ইহাতে জনৈক ব্যক্তি তাহার নিকট জিজ্ঞাসা করিল, ওহে আবূ আবৃদির রহমান! তবে 
উৎকৃষ্টতর ব্যবস্থা রহিয়াছে । তাহাদের সম্পর্কে বলা হইয়াছে ঃ 
Ee EE CS Le CH 
5151 
ইব্‌ন আবু হাতিম (র)......সাঈদ ইব্‌ন জারীর হইতে আয়াতের এই অংশের ব্যাখ্যায় বর্ণনা 
করিয়াছেন, সৎকর্মের ফলে কিয়ামতের দিনে মুশরিকের শাস্তিও লঘু করিয়া দেওয়া হইবে। 


o 

0° 
চি 
০ 


Contents 


৯২ তাফসীরে ইব্ন কাছীর 
তবে, দোযখ হইতে কখনো তাহাকে মুক্তি দেওয়া হইবে না। নিম্নের সহীহ হাদীসটিকে কেহ 
কেহ উপরিউক্ত অভিমতের সমর্থনে পেশ করেন ঃ 


একদা হযরত আব্বাস (রা) মহানবী (সা)-কে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! 
আপনার পিতৃব্য আবূ তালিব আপনার পৃষ্ঠপোষকতা করিতেন এবং আপনাকে সাহায্য 
করিতেন। আপনি কি তাহার কোন উপকার করিতে পারিয়াছেন ? আল্লাহর রাসূল বলিলেন ঃ 
হ্যা। তিনি সামান্য আগুনের মধ্যে আছেন। আমি তাহার কোন উপকার করিতে না পারিলে 
তিনি দোযখের নিম্নতম স্তরে থাকিতেন। কাফিরের সৎকার্য যে আখিরাতে তাহার কোনরূপ 
উপকার সাধন করিতে পারে, এইরূপ সুযোগ সম্ভবত শুধু আবূ তালিবের ক্ষেত্রে সীমাবদ্ধ । অন্য 
কোন কফিরকে তাহার সৎকার্য কিয়ামতে কোন উপকার প্রদান করিতে পারিবে না। কারণ 
সহীহ হাদীসে কিয়ামতের দিনে কাফিরের কোন নেকী না থাকিবার কথাই বর্ণিত. হইয়াছে। 

ইমাম আবূ দাউদ আত-তায়ালিসী (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন 
যে, রাসূলে করীম (সা) বলিয়াছেন ৪ নিশ্চয়ই আল্লাহ মু'মিনের প্রতি অবিচার করেন না। তাহার 
সৎকর্ষের প্রতিদানে দুনিয়াতে তাহাকে রিয্‌ক দেওয়া হয়। অতঃপর উহারই প্রতিদানে 
আখিরাতে তাহাকে পুরস্কার প্রদান করা হইবে। পক্ষান্তরে কাফিরকে তাহার সৎকার্ষের প্রতিদানে 
ইহজগতে আহার প্রদান করা হয়; পরকালে তাহার নিকট কোন সৎকার্য থাকিবে না।” ইমাম 
আবু দাউদ তায়ালিসী (র) তাহার' “মুসনাদ'-এ উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । 

‘আর নিজের নিকট হইতে বিপুল পুরস্কার প্রদান করিবেন ।' এই আয়াতাংশের ব্যাখ্যায় 
হযরত আবু হুরায়রা (রা), ইকরামা, সাঈদ ইবৃন জুবায়র, হাসান, কাতাদা ও যাহহাক (র) 
বলেন ৪ নাকাল হত জত গদা রিটা দাও পারদ ত সলায় রিড 
তাহার সন্তোষ ও জান্নাত প্রার্থনা করি। 

ইমাম আহমদ (র)...... আবু উসমান হইতে বর্ণনা করিয়াছেন যে, আবু আবু উসমান 
বলেন ঃ একদা হযরত আবু হুরায়রা (রা) হইতে আমার নিকট এই বর্ণনাটি পৌছিল যে, তিনি 
বলিয়াছেন, আমার নিকট এরূপ বর্ণনা পৌছিয়াছে যে, আল্লাহ তা'আলা মুমিন বান্দাকে তাহার 
একটি নেককাজের পরিবর্তে দশ লক্ষ নেকী প্রদান করেন। আবূ উসমান বলেন, আমি 
ভাবিলাম, অন্য যে কোন ব্যক্তি অপেক্ষা আমি হযরত আবু হুরায়রা (রা)-এর অধিকতর সাহচর্য 
লাভ করিয়াছি । তাহার নিকট হইতে তো এই হাদীস শুনি নাই। অতঃপর আমি তাহার সহিত 
সাক্ষাত করিতে গেলাম । জানিতে পারিলাম, তিনি হজ্জে গমন করিয়াছেন । হাদীসটি যাচাই 
করিবার উদ্দেশ্যে আমিও হজ্জে গমন করিলাম । হযরত আবূ হুরায়রা (রা)-এর সহিত সাক্ষাত 
করিয়া জিজ্ঞাসা করিলাম, বসরার অধিবাসীগণ আপনার নিকট হইতে যে হাদীসটি বর্ণনা করে, 
উহা কি সত্য ? তিনি জিজ্ঞাসা করিলেন, কি সেই হাদীসটি ? আমি বলিলাম, তাহারা বলে যে, 
আপনি বলিয়া বেড়ান, নিশ্চয়ই আল্লাহ একটি নেকীকে বৃদ্ধি করিয়া দশ লক্ষ নেকীতে পরিণত 
করিয়া দেন। তিনি বলিলেন, হে আবু উসমান! ইহাতে আশ্চর্যাবিত হইতেছে ? অথচ আল্লাহ 
বলেন ঃ 

1০০88192৭40 15455 105 ৮১5 211 5১8 115, 


Contents 


সূরা নিসা ৯৩ 
“এমন কে আছে যে আল্লাহকে লাভজনক খণ-প্রদান করিবে ? ফলে তিনি তাহার জন্যে 
উহা বহুগুণে বৃদ্ধি করিয়া দিবেন ।' 
তিনি আরো বলেন ঃ 


10541 ৪১৯১1 ১৪৪ (2511 ৯৬১৯। 0০০০5 
অর্থাৎ “পরকালীন জীবনের সম্পদের তুলনায় পার্থিব জীবনের সম্পদ একেবারে তুচ্ছ ।' 
হযরত আবূ হুরায়রা (রো) আরো বলেন ঃ যাহার হস্তে আমার প্রাণ রহিয়াছে, সেই আল্লাহ্‌র 
শপথ! নিশ্চয়ই আমি আল্লাহর নবী (সা)-কে বলিতে শুনিয়াছি ৪ নিশ্চয়ই আল্লাহ নেকীকে বৃদ্ধি 
করিয়া বিশ লক্ষে পরিণত করিয়া দেন। 

' ইমাম আহমদ (র) উপরোন্নেখিত হাদীসকে ‘গরীব’ আখ্যায়িত করিয়াছেন । তিনি আরো 
হাদীস রহিয়াছে। ইমাম আহমদ নিম্নে বর্ণিত ভিন্ন সনদে উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......আবু উসমান আন-নাহদী হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ 
উসমান আন-নাহদী বলেন £ আমি একদা হযরত আবূ হুরায়রা (রা)-এর নিকট আগমন করিয়া 
বলিলাম, আমি জানিতে পারিয়াছি যে, আপনি বলেন, নিশ্চয়ই একটি নেকীর কাজকে বাড়াইয়া 
দশ লক্ষ গুণে পরিণত হরা হয়। তিনি বলিলেন, ইহাতে আশ্চর্যাঘিত হইতেছ ? আল্লাহ্র শপথ! 
আমি আল্লাহর রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি যে, নিশ্চয়ই আল্লাহ নেকীর কাজকে বাড়াইয়া 
বিশ লক্ষ গুণে পরিণত করিয়া দেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) উক্ত হাদীসটি নিম্নোক্ত ভিন্ন সনদে বর্ণনা করিয়াছেন ৪ 

ইব্‌ন আবূ হাতিম (র)......আবূ উসমান আন-নাহদী হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ 
উসমান বলেন £ হযরত আবু হুরায়রা (রা)-এর সাহচর্য আমার চাইতে অধিকতর পরিমাণে অন্য 
কেহই লাভ করে নাই৷ বসরার অধিবাসীগণ তাহার নিকট হইতে বর্ণনা করিতেছিল যে, তিনি 
বলিয়াছেন, আমি আল্লাহর রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি ঃ নিশ্চয়ই আল্লাহ নেকীকে বৃদ্ধি 
করিয়া দশ লক্ষ গুণে পরিণত করিয়া দেন। আমি বলিলাম, আবু হুরায়রা (রা)-এর সাহচর্য 
আমিই অন্য লোকের চাইতে বেশি পরিমাণে লাভ করিয়াছি। তাহার নিকট হইতে এই হাদীস 
তো শুনি নাই। অতঃপর আমি তাহার সহিত সাক্ষাত করিতে মনস্থ করিলাম । জানিতে 
পারিলাম, তিনি হজ্জে চলিয়া গিয়াছেন। উক্ত হাদীস যাচাই করিবার নিমিত্ত আমিও হজ্জে গমন 
করিলাম। 

ইব্‌ন আবূ হাতিম ভিন্ন সনদে উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। যথা ৪ আবূ উসমান (র) 
হইতে ইব্‌ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, আবূ উসমান (র) বলেন £ আমি বলিলাম, হে 
আবু হুরায়রা! বসরায় আমার বন্ধুদের নিকট হইতে শুনিতে পাইয়াছি যে, তাহারা বলে, আপনি 
নাকি বলেন, আমি আল্লাহর রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি, নিশ্চয়ই আল্লাহ নেকীর পুরস্কার 
উহার দশ লক্ষ গুণ দান করেন। তদুত্তরে আবু হুরায়রা (রা) বলিলেন, বরং আমি নবী করীম 
(সা)-কে বলিতে শুনিয়াছি, নিশ্চয়ই আল্লাহ নেককাজের পুরস্কার বিশ লক্ষ গুণ প্রদান করেন। 
অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করিলেন ঃ 


Contents 


৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


1318 21 5০১১ ৪ (8 soll tl 15 

অতঃপর আল্লাহ তা'আলা কিয়ামতের দিনের ভয়াবহতা এবং উহার ভীষণতম পারিপার্শ্বিক 
অবস্থা বর্ণনা করিতে গিয়া বলিতেছেন যে, পুনরুথান দিবসে যখন তিনি প্রত্যেক জাতির মধ্য 
হইতে সাক্ষ্যদাতা হিসাবে উহার নিকট প্রেরিত নবীকে উপস্থিত করিবেন, তখন কি ভীষণ ও 
ভয়াবহ অবস্থাই না সমুপস্থিত হইবে ! 

অনুরূপভাবে অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 

সেও SG Ln CES 5৮১১ UY os aH Spy 

‘আর পৃথিবী উহার প্রতিপালক প্রভুর আলোকে আলোকিত হইয়া যাইবে, আমলনামা বা 
কার্যবিবরণী সম্মুখে স্থাপন করা হইবে এবং নবীগণ ও (অন্যান্য) সাক্ষ্যদাতাদিগকে উপস্থাপন 
করা হইবে । 

তিনি আরো বলিয়াছেন ৪ 

‘সেই দিনকে স্মরণ কর, যেদিন আমি প্রত্যেক জাতির মধ্য হইতে তাহাদের সম্বন্ধে একজন 
সাক্ষ্যদাতাকে তাহাদের নিকট প্রেরণ করিব ।' 

ইমাম বুখারী রে) ...... হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হযরত ইব্ন মাসউদ (রা) বলেন £ একদা রাসূলুল্লাহ (সা) আমাকে বলিলেন £ আমাকে কুরআন 
মজীদ তিলাওয়াত করিয়া শুনাও। আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আমি আপনাকে 
তিলাওয়াত করিয়া শুনাইব ? অথচ উহা আপনারই উপর অবতীর্ণ হইয়াছে! তিনি বলিলেন, হ্যা, 
তুমিই শুনাও । অপরের মুখে উহা শুনিতে আমার ভাল লাগে । আমি সুরা নিসা পড়িতে পড়িতে 
এই আয়াতে পৌছিলাম ৪ 

“আর তখন কিরূপ হইবে, যখন প্রত্যেক জাতি হইতে আমি একজন সাক্ষ্যদাতা উপস্থিত 
করিব এবং তোমাকে তাহাদের সাক্ষ্যদাতা স্বরূপ উপস্থাপন করিব ।' 

তখন তিনি বলিলেন ৪ এখন থামো। নবী করীম (সা)-এর চক্ষু দিয়া তখন অশ্রু 
বহিতেছিল। . 

ইমাম মুসলিম রে)-ও আ'“মাশ (র)-এর সনদে হাদীসটি বর্ণনা করিয়াছেন। তাহাছাড়া এ 
হাদীসটি নবী করীম (সা)-এর ঘটনা হিসাবে নহে, বরং হযরত ইব্‌ন মাসউদের ঘটনা হিসাবে 
একাধিক সনদে বর্ণিত হইয়াছে । এই সকল সনদ অনুযায়ী উক্ত হাদীসটি হযরত ইব্‌ন মাসউদ 
(রা)-এর সহিত সম্পর্কিত । 

ইমাম আহমদ রে) উক্ত হাদীস আবৃ-হাইয়ান ও আবু রাযীন রে) প্রমুখ রাবীর সনদে 
হযরত ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবু হাতিম (র) ......মুহাম্মদ ইব্‌ন 
ফাযালা আল-আনসারী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, মুহাম্মাদ (রা) বলেন ঃ একদা 
রাসূলুল্লাহ সো) বনু যাফর গোত্রের নিকট গমন করিলেন । হযরত ইব্‌ন মাসউদ (রা) ও হযরত 


Contents 


সূরা নিসা ৯৫ 


মু'আয ইব্‌ন জাবাল (রা)-সহ একদল সাহাবী তাহার সঙ্গে ছিলেন। রাসূলুল্লাহ সো) জনৈক 
তিলাওয়াতকারীকে কুরআন মাজীদ তিলাওয়াত করিতে আদেশ করিলেন। তিলাওয়াতকারী 
সাহাবী তিলাওয়াত করিতে করিতে যখন- 

-এই আয়াতে পৌছিলেন, তখন রাসূলুল্লাহ সো) এইরূপ কীদিলেন যে, তাহার চোয়াল ও 
পাঁজরের পার্শ্বদ্বয় কাপিতে লাগিল। অতঃপর বলিলেন $ হে প্রভু! যাহাদিগকে দেখিয়াছি, 
কিরূপে সাক্ষ্য প্রদান করিব ? 

ইবৃন জারীর (র)......হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হযরত ইব্ন মাসউদ (রা) বলেন £ আলোচ্য আয়াত উপলক্ষে রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন ৪ 
যতদিন তাহাদের মধ্যে বর্তমান থাকিব, ততদিন তাহাদের কার্যাবলীর পর্যবেক্ষক থাকিব । কিন্তু 
যখন তুমি আমাকে মৃত্যু প্রদান করিবে, তখন তুমিই তাহাদের কার্যাবলীর পর্যবেক্ষক থাকিবে । 
কার্যাবলী রাসূলুল্লাহ (সা)-এর পর্যবেক্ষণ সম্পর্কিত হাদীস” এই শিরোনামে একটি পর্ব স্থাপন 
করিয়াছেন । উক্ত পর্বে উল্লেখিত হইয়াছে যে, ইব্‌ন মুবারক (র).....সাঈদ ইবনুল মুসাইয়্যাব 
রে) হইতে বর্ণনা করেন ঃ প্রতিদিন সকালে ও বিকালে রাসূলুল্লাহ (সা)-এর সম্মুখে তাহার 
উম্মতের কার্যাবলী উপস্থিত করা হয় । তিনি তাহাদিগকে তাহাদের নাম ও কার্যে এইভাবে চিনেন 
যেন তিনি তাহাদের কার্যাবলী পর্যবেক্ষণ করেন। তাই আল্লাহ তাআলা বলেন ঃ 

13558554০0৮ 00 ০৮ Tk ১০ Cts BUG 

মূলত কুরতবী (র) কর্তৃক বর্ণিত উল্লেখিত উক্তিটি রাসূলুল্লাহ (সা)-এর উক্তি নহে; বরং 
স্তরে কোন সাহাবী রাবীর নামও উল্লেখ করেন নাই । এতদ্যতীত সনদে জনৈক অজ্ঞাত পরিচয় 
ব্যক্তির নাম উল্লিখিত হইয়াছে । তবে কুরতুবী তাহাকে গ্রহণযোগ্য মনে করিয়াছেন । কারণ তিনি 
উহা বর্ণনা করিবার পর এই মন্তব্য করিয়াছেন ঃ ইতিপূর্বে বিবৃত হইয়াছে যে, প্রতি সোমবার ও 
বৃহস্পতিবার আল্লাহ তা“আলার সম্মুখে এবং প্রতি শুক্রবার নবীগণ ও স্ব স্ব মাতাপিতার সম্মুখে 
মানুষের কার্যাবলী উপস্থাপন করা হয়। উভয় বর্ণনার মধ্যে সামঞ্জস্য বিধান করিবার পথ হইল 
এই যে, ইহা অসম্ভব নহে যে, মহানবী হযরত মুহাম্মাদ (সা)-এর সন্মুখে তাহার উম্মতের 
কার্যাবলী প্রতিদিন এবং অন্যান্য নবীর সম্মুখে তাহাদের স্ব স্ব উম্মতের কার্যাবলী প্রতি শুক্রবার 
উপস্থিত করা হয়। 

অতঃপর তিনি বলেন ঃ 


(০০৪ 054১০5004০113০5 9 ১৪1 ৬০৪ 
এই অংশে আল্লাহ তা“আলা বলিতেছেন ঃ “যাহারা কুফরী করিয়াছে এবং রাসূলকে 
অনুসরণ করিতে অস্বীকার করিয়াছে, তাহারা কিয়ামতের দিনের ভয়াবহতা এবং তাহাদের উপর 


Contents 
৯৬ তাফসীরে ইব্ন কাছীর 


আপতিত ভীষণতম শাস্তি প্রত্যক্ষ করিয়া কামনা করিবে, পৃথিবী যদি বিদীর্ণ হইয়া তাহাদিগকে 
গিলিয়া ফেলিত !' 
অনুরূপভাবে অন্যত্র তিনি বলিয়াছেন $ 


০০5০৫ ০4 5291 036504০৩০০৮ ০5518 
অর্থাৎ “যেদিন মানুষ কৃতকর্মের ফলাফল প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে, হায়! যদি 


আমি মাটি হইয়া যাইতাম ৷’ 
52১৯ 2111 ১4 2 


-এই আয়াতাংশে আল্লাহ তা'আলা বলিতেছেন £ ‘তাহারা নিজেদের কৃত যাবতীয় অপরাধ 
স্বীকার করিতে বাধ্য হইবে এবং আল্লাহর নিকট হইতে কোন বিষয়কেই গোপন রাখিতে 
পারিবে না) 

ইব্‌ন জারীর (র)......সাঈদ ইবৃন যুবায়র (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্‌ন 
যুবায়র (র) বলেন ঃ একদা জনৈক ব্যক্তি হযরত ইবৃন আব্বাস (রা)-এর নিকট আসিয়া বলিল, 
আল্লাহ কুরআন মাজীদের এক স্থানে বলিতেছেন ঃ ূ 

ss bk Ce Ct 40 

‘মুশরিকগণ কিয়ামতের দিন বলিবে, ‘আমাদের প্রতিপালক আল্লাহর শপথ! আমরা 
মুশরিক ছিলাম না।' 

পক্ষান্তরে অন্যত্র তিনি বলিতেছেন ঃ 

| 8০০ এ ১১০৪০ ৪ 

“আর, তাহারা আল্লাহ্‌র নিকট হইতে কোন বিষয়কেই গোপন রাখিতে পারিবে না।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিলেন £ “কাফিরগণ যখন দেখিবে যে, মুসলিম ব্যতীত অন্য 
কেহই জান্নাতে প্রবেশ করিতে পারিবে না, তখন তাহারা' পরস্পরকে বলিবে, আস; আমরা 
পৃথিবীতে কুফরী করিবার কথা অস্বীকার করি । অতঃপর তাহারা বলিবে, আমাদের প্রতিপালক 
আল্লাহ শপথ! আমরা মুশরিক ছিলাম না। তখন আল্লাহ তাহাদের মুখ বন্ধ করিয়া দিবেন এবং 
তাহাদের হাত ও তাহাদের পা কথা বলিবে। এই অবস্থায় আর তাহারা আল্লাহর নিকট হইতে 
কোন বিষয়কেই গোপন রাখিতে পারিবে না। 

আবদুর রাযযাক (র).....সাঈদ ইব্‌ন জুবায়র রে) হইতে বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্‌ন 
জুবায়র (র) বলেন ঃ একদা জনৈক ব্যক্তি হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট আসিয়া বলিল, 
কুরআন মাজীদের কতগুলি বিষয় আমার নিকট পরস্পর-বিরোধী বলিয়া প্রতীয়মান হয় । হযরত 
ইব্‌ন আব্বাস (রা) জিজ্ঞাসা করিলেন, তবে কি কুরআন মাজীদ সম্বন্ধে তোমার মনে কোনরূপ 
সন্দেহ রহিয়াছে? লোকটি বলিল, উহা সন্দেহ নহে; তবে পরস্পর “বিরোধিতা । হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলিলেন, কুরআন মাজীদের যে যে বিষয় তোমার নিকট পরস্পর-বিরোধী বলিয়া 
প্রতীয়মান হয়, উহা বিবৃত কর। লোকটি বলিল, আল্লাহ তা'আলা এক স্থানে বলিতেছেন ঃ 


Contents ? 


সূরা নিসা ৯৭ 


0৫545 02 cl TG S11 282255১8521 58 
“অতঃপর ইহাই তাহাদের প্রতারণার বাক্য হইবে যে, তাহারা বলিবে, আমাদের প্রতিপালক 
আল্লাহ্র শপথ! আমরা মুশরিক ছিলাম না ।" 
অথচ তিনি অন্যত্র বলিতেছেন £ ও 
১০ UY, 
‘আর তাহারা আল্লাহর নিকট হইতে কোন বিষয়ই গোপন রাখিতে পারিবে না!” 
হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিলেন ঃ মুশরিকগণ সেদিন দেখিবে যে, আল্লাহ তা'আলা শুধু 
মুসলিমকেই ক্ষমা করিতেছেন এবং মুসলিমের গুনাহ যত বড়ই হউক না কেন, আল্লাহ্র নিকট 
উহা ক্ষমার অযোগ্য নহে। পক্ষান্তরে তিনি শিরকের গুনাহ ক্ষমা করিতেছেন না । তখন তাহারা 
ক্ষমা পাইবার আশায় বলিবে ঃ আমাদের প্রতিপালক আল্লাহর শপথ! আমরা মুশরিক ছিলাম 
না। অতঃপর আল্লাহ তা'আলা তাহাদের মুখ বন্ধ করিয়া দিবেন আর তাহাদের হস্ত ও তাহাদের 
পদগুলি তাহারা যাহা করিয়াছে তাহা বলিয়া দিবে। এই সময় কাফিরগণ কামনা করিবে, যদি 
তাহাদিগকে মাটিতে মিশাইয়া দেওয়া হইত! কেননা তাহারা আল্লাহ্‌র নিকট হইতে কোন 
বিষয়কেই গোপন রাখিতে পারিবে না। 
যাহ্হাক (র) হইতে জুআইবির রে) বর্ণনা করিয়াছেন £ একদা নাফি ইব্নুল আযরাক (র) 
হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট আগমন করিয়া বলিল, হে ইব্‌ন আব্বাস! কুরআন 
মাজীদের এক আয়াত হইতেছে এই ঃ 
১১০২০০০০৮০৪] bg Sos ৮0১০০1০50০6 0 2০৪ 
8১১০ হা] 
অথচ অন্য আয়াত হইতেছে এই ঃ 
০০০৬০ 0 05108941115 
এই দুই আয়াতের মধ্যে সামঞ্জস্যের পথ কি? 
হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিলেন ৪ আমার মনে হয়, তুমি নিজের সহচরদের নিকট 
হইতে আসিয়াছে । আর তাহাদিগকে বলিয়া আসিয়াছ যে, কুরআন মাজীদের পরস্পর-বিরোধী 
বলিয়া প্রতীয়মান আয়াতসমূহ ইব্‌ন আব্বাসের সম্মুখে উপস্থাপন করিব। তোমার বন্ধুদের নিকট 
গিয়া বলিবে, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সকল মানুষকে একস্থানে একত্রিত করিবেন। 
তখন মুশরিকগণ পরস্পর বলাবলি করিবে, আল্লাহ তাওহীদবাদী ব্যতীত অন্য কাহারও নিকট 
হইতে কোন কিছু গ্রহণ করিবেন না। অতএব আস, আমরা নিজেদের শিরকের বিষয়টি 
অস্বীকার করি। অতঃপর আল্লাহ তাহাদিগকে জিজ্ঞাসাবাদ করিলে তাহারা বলিবে 8 . 
১:৪৭ 0৫510894015 


তৎপর আল্লাহ তা'আলা তাহাদের মুখ বন্ধ করিয়া দিবেন এবং তাহাদের অঙ্গ-প্রত্যঙ্গকে 
কথা বলিতে নির্দেশ দিবেন। তাহাদের অঙ্গ-প্রত্যঙ্গ তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করিবে যে, 


কাছীর-_৩/১৩ 


Contents 


৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহারা শিরক করিয়াছিল। এই সময়ে তাহারা কামনা করিবে, হায়, তাহাদিগকে যদি মৃত্তিকার 
নিম্নে রাখিয়া উহাকে সমতল করিয়া দেওয়া হইত! এই অবস্থায় তাহারা আল্লাহ্‌র নিকট হইতে 
কোন বিষয়কেই গোপন রাখিতে পারিবে না। 

ইমাম ইব্‌ন জারীর উক্ত রিওয়ায়াতটি বর্ণনা করিয়াছেন । 


10768 2 ০4:৫3 25652) 1535 5:21 05913 (6) 
চিপ পানে 255 4১৩৮ EEN EE IS OHH 
ee 215৩ DAD Sf ॥ ৮5992 চিপ বি 
ot dd 9 পরও ৮৩ ৩56৫০ 


৪৩. “হে বিশ্বাসীগণ! মদ্যপানোন্মত্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হইও না, 
যতক্ষণ না তোমরা যাহা বল তাহা বুঝিতে পার। আর যদি তোমরা সফরে না হও, তবে 
বীর্যপাতের অবস্থায়ও নহে, যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো । আর যদি তোমরা 
পীড়িত হও অথবা সফরে থাক অথবা তোমাদের কেহ শৌচাগার হইতে আস অথবা 
তোমরা নারী-সম্তোগ কর এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করিবে এবং 
উহা মুখ ও হাতে বুলাইবে। আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল ।” 


তাফসীর ৪ এই আয়াতাংশে আল্লাহ তা'আলা মু'মিনদিগকে মদমত্ত অবস্থায় অর্থাৎ যে 
অবস্থায় তাহারা স্বীয় বক্তব্যের তাৎপর্য উপলব্ধি করিবার ক্ষমতা হারাইয়া ফেলে, সালাত আদায় 
করিতে নিষেধ করিতেছেন। সালাতের সময় ভিন্ন অন্য সময়ে মাতাল থাকা তখনও নিষিদ্ধ হয় 
নাই। মদ্যপান হারাম হইবার পূর্বে এই ব্যবস্থা বিদ্যমান ছিল। ইতিপূর্বে সূরা বাকারার অন্তর্গত 
আয়াত £ 
(৫০১1 lil AL NS SILC UG ১৪০০? 7 
০৪১ ৬০ ১০৫ 


“তাহারা কি তোমাকে মদ ও জুয়া সম্পর্ক প্রশ্ন করিতেছে ? বল, উভয়ই বড় পাপ এবং 
মানুষের কল্যাণেরও বটে । তবে উহার কল্যাণ হইতে অকল্যাণ বড়।' 

__এর ব্যাখ্যা প্রসঙ্গে যে হাদীস উল্লেখ করিয়াছি, উহা দ্বারা উক্ত তথ্য প্রমাণিত হয়। সূরা 
বাকারার উক্ত আয়াত নাযিল হইবার পর রাসূল করীম (সা) উহা তিলাওয়াত করিয়া হযরত 
উমর (রা)-কে শুনাইলেন। তখন উমর (রা) বলিলেন $ আয় আল্লাহ! তুমি আমাদিগকে মদ 
সম্বন্ধে তৃপ্তিজনক একটি বিশদ বিবরণ দাও । অতঃপর আলোচ্য আয়াত নাযিল হইবার পর উহা 
তিলাওয়াত করিয়া তাহাকে শুনাইলে এবারেও তিনি পূর্বানুরূপ বলিলেন। 

এই আয়াত নাযিল হইবার পর লোকেরা নামাযের প্রাক্কালে মদ্যপান করিত না। অবশেষে 
এক সময় নাযিল হইল £ 


Contents 
সূরা নিসা ৯৯ 


৯০ ১০০৯০ (১29 CLASSI nally aS Lal 191 dC 
SISA E32 31 ১৮৪ ০০৪ ৮5 বে 5 ১৫ 


১১19 5 Ea es el sb 


পর ঠল ৪০ 


অর্থাৎ “হে মুমিনগণ । মদ, জুয়া, মূর্তিসমূহ এবং ভাগ্য পরীক্ষার তীরসমূহ অপবিত্র ও 
শয়তান প্ররোচিত কাজ বৈ কিছু নহে। অতএব তোমুরা উহা হইতে দূরে থাক । আশা করা যায়, 
ইহাতে তোমরা সফলকাম হইবে । শয়তান ইহাই চাহে যে, মদ ও জুয়ার সাহায্যে তোমাদের 
পরস্পরের মধ্যে দুশমনি ও শত্রুতা সৃষ্টি করিয়া দিবে। অতঃপর তোমরা বিরত থাকিবে কি? 

এই আয়াত শুনিয়া হযরত উমর (রা) বলিলেন ৪ “আমরা বিরত রহিলাম; আমরা বিরত 
রহিলাম। 

ইসরাঈল (র)...... হযরত উমর (রা) হইতে মদ্যপান হারাম হওয়া সম্পর্কিত ঘটনা সম্বন্ধে 
একটি বর্ণনা প্রদান করিয়াছেন । উহার একাংশ এই £ অতঃপর সূরা নিসার এই আয়াত নাযিল 
হইল ঃ 
ডিল ERA RORY ROE ERA SLs 

LS 
ইহার পর নামায আরম্ভ হইবার প্রাক্কালে রাসূলে করীম (সা)-এর ঘোষক ঘোষণা 
করিতেন,“মাতাল ব্যক্তি যেন কিছুতেই নামাযের নিকট না যায়।' ইমাম আবু দাউদ (র) উক্ত 
হাদীসটি উপরোক্তরূপেই বর্ণনা করিয়াছেন। 
শানে নুযূল 

ইব্‌ন আবু শায়বা রে) আলোচ্য আয়াত অবতীর্ণ হইবার উপলক্ষ বর্ণনা করিতে গিয়া একটি 
হাদীস বর্ণনা করিয়াছেন। উহা এই £ ইব্‌ন আবু হাতিম (র)......হযরত সা'দ (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, হযরত সা'দ (রা) বলেন £ আমাকে উপলক্ষ করিয়া কুরআন মজীদের চারটি 
আয়াত নাযিল হইয়াছে । একদা জনৈক আনসার তাহার বাড়িতে ভুরিভোজের আয়োজন 
করিলেন। তিনি উক্ত ভোজে মুহাজির ও আনসার উভয় শ্রেণীর কিছু সংখ্যক সাহাবীকে দাওয়াত 
করিলেন । আমরা ভোজনের পর মদ্যপান করিলাম এবং মদ্যপানে মাতাল হইয়া পড়িলাম। 
অতঃর পরস্পরের নিকট গর্ব প্রকাশ করিয়া উক্তি আওড়াইলাম। তখন জনৈক ব্যক্তি উটের 
চোয়াল দিয়া আমার নাকে আঘাত করিল । ইহাতে আমার নাক যখম হইয়া গেল। মদ্যপান 
নী লি লা 


নি তি 


Contents 


১০০ | তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম মুসলিম (র) শু“বা (র) হইতে এ হাদীস দীর্ঘ আকারে বর্ণনা করিয়াছেন । ইমাম ইব্‌ন 
মাজাহ (র) ব্যতীত “সুনান'-এর অন্যান্য সকল সংকলক সিমাক (র) হইতে উপরোক্ত সনদের 
হাদীস বর্ণনা করিয়াছেন । 
ইব্‌ন আবু হাতিম (র)...... হযরত আলী রাযিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হযরত আলী রাযিয়াল্লাহু আনহু বলেন £ একদা হযরত আবদুর রহমান ইব্‌ন আউফ (রা) 
আমাদিগকে ভোজে নিমন্ত্রণ করিলেন । ভোজে তিনি আমাদিগকে মদ্যপান করাইলেন। মদ্যপানে 
আমরা মাতাল হইয়া পড়িলাম । আমাদের এই অবস্থায় নামাযের ওয়াক্ত হইয়া গেল। লোকেরা 
জনৈক ব্যক্তিকে নামাযে ইমাম বানাইল। তিনি নামাযে পড়িলেন ৪ 
324০ এ ১১০ 0১৮০ পিন Ce Stl এ 5৩৫ 
অর্থাৎ “ওহে কাফিরগণ । তোমরা যাহাদের দাসত্ব করো, আমি তাহাদের দাসত্ব করি না। 
আর, তোমরা যাহাদের দাসত্ব করো; আমরা তাহাদের দাসত্ব করি 1” 
অতঃপর আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াত নাযিল করিলেন ৪ 
La 255 গে সি era bls Blade BST yl ১৮301 el 
২281-03455 
ইব্‌ন আবূ হাতিম (র) উক্ত হাদীসটি উপরোক্তরূপেই বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযীও 
উহা উপরোল্লেখিত রাবী আবদুর রহমান আদ-দাশতিকী (র) হইতে উপরোক্ত সনদে হাদীস 
বর্ণনা করিয়াছেন। তিনি উহাকে হাসান-সহীহরূপে আখ্যায়িত করিয়াছেন । 
ইব্‌ন জারীর (র)...... হযরত আলী (রো) হইতে বর্ণনা করেন ঃ একদা হযরত আলী (রা), 
হযরত আবদুর রহমান (রা) এবং জনৈক ব্যক্তি মদ্যপান করিয়া মাতাল অবস্থায় নামাযে 
দাড়াইলেন। হযরত আবদুর রহমান নামাযে ইমামতি করিতেছিলেন। তিনি সূরা কাফিরূন 
পড়িতে গিয়া উহাতে ভুল করিলেন । অতঃপর কুরআন মজীদের এই আয়াত নাযিল হইল £ 
(51১৮155৯৮৫5 24০11855২1০ 05117620 
২231-351585 
আবূ দাউদ এবং ইমাম নাসাঈও সুফিয়ান সাওরী হইতে উপরোক্ত বর্ণনা করিয়াছেন । 
ইব্‌ন জারীর (র)...... আবূ আবদির রহমান আস-সুলামী হইতে বর্ণনা করেন ৪ একদা 
হযরত আলী (রা) একদল সাহাবীসহ হযরত আবদুর রহমান ইবৃন আউফ (রা)-এর বাড়িতে 
ছিলেন। সকলে সেখানে আহার করিলেন। অতঃপর হযরত আবদুর রহমান রো) তাহাদের 
জন্যে মদ্য আনিলেন। তাহারা মদ্যপান করিলেন। ইহা ছিল মদ্যপান হারাম হইবার পূর্বের 
ঘটনা । তখন নামাযের ওয়াক্ত হইয়া গেল। সকলে হযরত আলী (রা)-কে ইমাম বানাইলেন। 
তিনি নামাযে সূরা কাফিরূন পড়িলেন। তবে উহা যথাযথভাবে পড়িতে পারিলেন না। ইহাতে 
আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করিলেন ঃ 


Contents 
সূরা নিসা | ১০১ 


Lely ali ED sl ১৪/০। 12৮8০ 2 9৮০ চা el 
২231-১51585 
ইব্‌ন জারীর (র)......আবদুর রহমান ইব্‌ন হাবীব ওরফে আবু আবদির রহমান 
আস-সুলামী হইতে বর্ণনা করিয়াছেন £ একদা হযরত আবদুর রহমান ইবন আউফ (রা) খাদ্য 
ও পানীয়ের আয়োজন করত একদল সাহাবীকে দাওয়াত দিলেন। ভোজনপর্ব শেষ হইলে 
হযরত আবদুর রহমান (রা)-এর ইমামতিতে সকলে মাগরিবের নামায আদায় করিলেন । তিনি 


5007 Wl ০১১৮৫ OIL কিন Salk 2০৩ 
sds Adel 
ইহাতে আল্লাহ তা‘আলা নিম্ন আয়াত নাযিল করিলেন ঃ | 
Esl eS aes lal 11৬১ &5 YT 
231-১51383 
আওফী (র).....হ্যরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ মদ্যপান নিষিদ্ধ 
LT এসির রা রা রান রাস 
তীর 
না 
ইমাম ইব্‌ন জারীর (র) উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর বলিয়াছেন, আবু 
রাষীন এবং মুজাহিদও আয়াতের শানে নুযূল সম্পর্কে এইরূপ বর্ণনা দিয়াছেন । 
আবদুর রাযযাক (র)......কাতাদা (র) হইতে বর্ণনা করিয়াছেন £ আলোচ্য আয়াত নাযিল 


হইবার পর লোকেরা শুধু নামাযের সময়ে মদ্যপানে মাতাল হইবার মত অবস্থা এড়াইয়া চলিত। 
কিন্তু অন্য সময়ে তাহারা মদ্যপান করিত। এই অবস্থায় মদ্যপান হারাম হইয়া গেল এবং উহা 


দ্বারা পূর্বের ব্যবস্থা রহিত হইয়া গেল। 
তাফসীরকার যাহ্হাক আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন ৪ আয়াতের (৪১৫. শব্দ 


এখানে মদমত্তগণ অর্থে ব্যবহৃত হয় নাই, বরং উহা এখানে তন্দ্রাচ্ছন্নগণ অর্থে ব্যবহৃত 
হইয়াছে। ইমাম ইব্‌ন জারীর (র) এবং ইমাম ইব্‌ন আবূ হাতিম যাহ্হাক (র) কর্তৃক বর্ণিত 
উপরিউক্ত তাফসীর উদ্ধৃত করিয়াছেন । তবে ইহাই সঠিক যে, আয়াতে মদ্যপান হইতে উদ্ভূত 
মত্ততার কথাই বলা হইয়াছে । মাতাল ব্যক্তির প্রতি কোন বিধি-নিষেধ কিরূপে প্রযোজ্য হইতে 
পারে ? এই প্রশ্নের উত্তরে তিনি বলিয়াছেন, আয়াতে মাতাল, যাহাকে সম্বোধন করা যায় না 
তাহার প্রতি নিষেধাজ্ঞা আরোপিত হয় নাই; বরং উহা মদ্যপায়ী প্রকৃতিস্থ ব্যক্তি, যাহার প্রতি 


Contents 
১০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


শরী'আতের বিধি-নিষেধ আরোপিত হইতে পারে, তাহার প্রতি আরোপিত হইয়াছে । ফিকহ 
শাস্ত্রের মূলনীতি বিষয়ক শাস্ত্র উসূলে ফিকহ বিশেষজ্ঞ অনেকেই এই মূলনীতি উল্লেখ করিয়াছেন 
যে, শরী'আতের বিধি-নিষেধ মাতালের প্রতি নহে, বরং কেবল প্রকৃতস্থ ব্যক্তির প্রতিই 
আরোপিত হইতে পারে । কারণ বান্দার উপর আল্লাহ তা'আলার শরী'আতের বিধান আরোপ 
করিবার অন্যতম পূর্বশর্ত হইতেছে, তাহার প্রতি আরোপিত বিধানকে উপলব্ধি করিবার জন্যে 
প্রয়োজনীয় বুদ্ধির অধিকারী হইবে । 

আয়াতের এইরূপ ব্যাখ্যাও যুক্তিসংগত যে, উহাতে বাহ্যত মাতাল অবস্থায় শুধু নামায 
আদায় করিতে নিষেধ করা হইয়া থাকিলেও প্রকৃতপক্ষে উহাতে সর্বাবস্থায় ও সর্বক্ষণ মদ্যপানে 
মাতাল হইতে নিষেধ করা হইয়াছে । কারণ বান্দা দিনরাত পাচ ওয়াক্ত নামায আদায় করিবার 
জন্যে আদিষ্ট হইয়াছে। এই অবস্থায় পানাসক্ত মাতাল ব্যক্তি প্রকৃতস্থ হইয়া নামায আদায় 
করিবার সুযোগ কখনও পাইবে না । পাঁচ ওয়াক্ত নামায আদায় করিতে হইলে তাহাকে মদ্যপান 
মত্ততা সর্বক্ষণ পরিহার করিয়া চলিতে হইবে । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

রআন মজীদের অন্যত্রও আমরা এইরূপ দৃষ্টান্ত দেখিতে পাই । যেমন আল্লাহ তাআলা 
বলিয়াছেন ঃ 

১৮০১ 2258) 5555 EE FOE Er) UW Edy 

অর্থাৎ “হে মুমিনগণ! আল্লাহকে যেরূপ ভয় করা প্রয়োজন, সেইরূপ ভয় কর এবং তোমরা 
মুসলিম অবস্থায় ব্যতীত অন্য কোন অবস্থায় মরিও না৷’ 

উপরিউক্ত আয়াতে মুমিনদের প্রতি বাহ্যত শুধু মৃত্যুর মুহূর্তে মুসলিম হইয়া মরিবার নির্দেশ 
থাকিলেও প্রকৃতপক্ষে মুসলিম অবস্থায় মরিতে সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করিবার জন্যে এবং 
সর্বদা আল্লাহ তা'আলার ইবাদত ও আনুগত্য করিয়া যাইবার জন্যে তাহাদের প্রতি আদেশ 
দেওয়া হইয়াছে। I 

3৮55০ lS 

অর্থাৎ ‘তোমরা কি বলিতেছ, তাহা বুঝিতে পারিবার মুহূর্ত পর্যন্ত -_এই অংশে মদ ও 
তজ্জাতীয় পানীয় পান করিবার মত্ততার সীমা অত্যন্ত সুন্দররূপে বর্ণিত হইয়াছে। পানাসক্ত 
ব্যক্তি মদ্যপান ও তজ্জাতীয় পানীয় পান করিবার পর কি বলিতেছে বা কি পড়িতেছে, তাহা 
বুঝিবার এবং তাহাতে মনোযোগী হইবার ক্ষমতা হারাইলেই বুঝিতে হইবে তাহার বুদ্ধি ও 
জ্ঞানের মধ্যে পানজনিত মত্ততা উদ্ভূত হইয়াছে। আরবী ভাষায় এই মত্ততাকেই ১৫. এবং 
এইরূপ পানমত্ত ব্যক্তিকেই ১1১৫. বলা হয়। নিদ্রাজনিত অবসাদ ও তন্ময়তার অবস্থায়ও 
নামায আদায় করা পবিত্র হাদীসে নিষিদ্ধ হইয়াছে। 

ইমাম আহমদ (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) 
বলিয়াছেন ৪ “তোমাদের কাহারও নামায আদায়রত অবস্থায় তন্দ্রা আসিলে যে যেন নামায 
আদায় স্থগিত রাখিয়া ঘুমাইয়া লয় । অতঃপর যখন সে কি বলিতেছে তাহা বুঝিতে পারে, তখন 
যেন নামায আদায় করে ।' 


Contents 
সুরা নিসা ১০৩ 


ইমাম বুখারী ও ইমাম নাসাঈ (র) উপরোল্লিখিত রাবী হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। 
কোন কোন বর্ণনায় উক্ত হাদীসের সহিত ইহাও সংযুক্ত রহিয়াছে ৪ “কারণ্‌ সে হয়তো চাহিবে 
ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করিতে; কিন্তু তাহার মুখ হইতে বাহির হইয়া যাইবে নিজের প্রতি 
অভিশাপ ৷’ 

Jz snl 0৯২৩ 

এই আয়াতাংশে বীর্যপাতে অপবিত্র ব্যক্তিকে মসজিদে প্রবেশ করিতে নিষেধ করা 
হইতেছে। তবে মসজিদের মধ্যে অবস্থান ব্যতিরেকে শুধু উহার একদিক হইতে আরেকদিকে 
পথ অতিক্রম করিবার কার্যকে এই নিষেধের আওতা হইতে বহির্ভূত করা হইতেছে। 

ইব্‌ন আবু হাতিম (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ আলোচ্য 
আয়াতে আল্লাহ তাআলা বীর্ষপাতজনিত অপবিত্র ব্যক্তিকে মসজিদে প্রবেশ করিতে নিষেধ 
করিতেছেন । তবে উহার মধ্যে না দীড়াইয়া বা না বসিয়া শুধু উহা অতিক্রম করিবার অনুমতি 
প্রদান করিতেছেন । 

ইব্‌ন আবু হাতিম (র) বলেন £ হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা), হযরত আনাস (রা), 
হযরত আবূ উবায়দা (রা), সাঈদ ইব্নুল মুসাইয়াব, যাহ্হাক, আতা, মুজাহিদ, মাসরূক, 
উতবা, ইকরামা, হাসান বসরী, ইয়াহিয়া ইব্‌ন সাঈদ আল-আনসারী, ইবৃম শিহাব এবং কাতাদা 
(র) হইতেও এ আয়াতের অনুরূপ তাফসীর বর্ণনা করা হইয়াছে। 

ইবৃন জারীর (র)......ইয়াধীদ ইব্‌ন আবূ হাবীব হইতে আয়াতের আলোচ্য অংশ সম্পর্কে 
বর্ণনা করিয়াছেন যে, কিছু সংখ্যক আনসার সাহাবীর বাড়ি এইরূপে অবস্থিত ছিল যে, তাহারা 
মসজিদে নববীর দরজা ভিন্ন অন্য কোন পথে বাড়ির বাহিরে যাইতে পারিতেন না । অপবিভ্রতার 
কারণে গোসল করিবার উদ্দেশ্যে তাহাদের বাড়ির বাহিরে যাইবার প্রয়োজন দেখা দিত। এই 
অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করা ভিন্ন তাহাদের গত্যন্তর থাকিত না? এই প্রেক্ষিতে আল্লাহ 
তা'আলা আয়াতের আলোচ্য অংশ নাযিল করেন। ইমাম বুখারী (র) কর্তৃক বর্ণিত নিম্নোল্লেখিত 
হাদীসে ইয়াধীদ ইব্‌ন আবু হাবীবের উপরোক্ত বক্তব্যের সমর্থন পাওয়া যায়। 

ইমাম বুখারী (র) বর্ণনা করেন ৪ রাসূলে করীম (সা) নির্দেশ দিয়াছিলেন যে, “আবু বকর 
(রা)-এর দরজা ভিন্ন মসজিদমুখী সকল দরজা বন্ধ করিয়া দাও ।' রাসূল করীম (সা) মৃত্যুশয্যায় 
শায়িত অবস্থায় উপরোক্ত নির্দেশ দিয়াছিলেন। তিনি জানিতেন, তাহার ইন্তিকালের পর হযরত 
আবূ বকর (রো)-ই খলীফা হইবেন। মুসলমানদের জরুরী সমস্যাবলী সমাধানের উদ্দেশ্যে 
তাহাকে ঘন ঘন মসজিদে প্রবেশ করিতে হইবে । তাই তিনি সকল সাহাবীর বাড়ির মসজিদমুখী 
দরজা বন্ধ করিয়া দিতে বলিলেও হযরত সিদ্দীকে আক্বর (রা)-এর দরজা খোলা রাখিতে 
বলিলেন! কোন কোন “সুনান' গ্রন্থে হযরত আবূ বকর (রা)-এর নামের পরিবর্তে হযরত আলী 
(রা)-এর নাম উল্লিখিত হইয়াছে বস্তুত ইহা ভুল। যে রিওয়ায়াতে হযরত আবূ বকর সিদ্দীক 
(রা)-এর নাম উল্লেখিত হইয়াছে, তাহাই শুদ্ধ । 


Contents 


১০৪ তাফসীরে ইব্ন কাছীর 


আয়াতের আলোচ্য অংশ দ্বারা কোন কোন ইমাম বলিয়াছেন যে, বীর্যস্বলনে অপবিত্র 
ব্যক্তির জন্যে মসজিদে অবস্থান করা হারাম । তবে উহার মধ্য দিয়া পথ অতিক্রম করা হারাম 
নহে। খতুত্রাব বা প্রসবকালীন স্রাবের কারণে অপবিত্র মহিলার প্রতিও উপরোক্ত বিধান 
প্রযোজ্য । 

কেহ কেহ বলেন, যাহার দ্বারা অপবিত্র সাবে মসজিদ অপবিত্র হইবার আশংকা থাকে, 
তাহার জন্যে উহার মধ্য দিয়া পথ অতিক্রম করা নাজায়েয । পক্ষান্তরে যাহার দ্বারা এইরূপ 
হইবার আশংকা না থাকে, তাহার জন্যে উহা নাজায়েয নহে। 

হযরত আয়েশা (রা) হইতে মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে £ একদা রাসূলে করীম (সা) 
আমাকে বলিলেন, মসজিদের মধ্য হইতে আমার নিকট চাটাইখানা দাও । আমি আরয করিলাম, 
আমি যে খতুবতী । রাসূলে করীম (সা) বলিলেন £ “তোমার ঝতুস্রাব তোমার হাতে লাগিয়া 
নাই।' 

মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা (রা) হইতেও অনুরূপ একটি রিওয়ায়াত বর্ণিত 
হইয়াছে। এই সকল হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, খতুবতী মহিলার জন্যে অপবিত্র অবস্থায় 
মসজিদের মধ্য দিয়া পথ অতিক্রম করা জায়েয । প্রসবকালীন সাবের কারণে অপবিত্র মহিলার 
প্রতিও উপরোক্ত বিধান প্রযোজ্য । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

ইমাম আবূ দাউদ (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন £ খতুবতী মহিলা এবং বীর্ষস্বলনে অপবিত্র ব্যক্তির জন্যে আমি মসজিদকে 
হালাল করিব না। তাহাদিগকে মসজিদে প্রবেশের অনুমতি দিব না । 

আবূ মুসলিম আল-খাত্তাবী রে) বলিয়াছেন, হাদীসশান্ত্রের বহু সংখক সমীক্ষক উক্ত 
হাদীসকে দুর্বল ও যঈফ হাদীস বলে আখ্যায়িত করিয়ছেন। কিন্তু বিশুদ্ধ বর্ণনা হইতেছে এই 
যে, জাসারা হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন। 

ইমাম তিরমিযী (র)......হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী 
করীম (সা) বলিয়াছেন ৪ হে আলী! আমি এবং তুমি ব্যতীত অন্য কাহারও জন্যে বীর্ষস্বলনে 
অপবিত্র অবস্থায় এই মসজিদে প্রবেশ করা হালাল নহে। অবশ ইহা একটি দুর্বল হাদীস। 
হাদীস যাচাই শাস্ত্রের কষ্টিপাথরে উহা টিকে না। কারণ উক্ত হাদীসের অন্যতম বর্ণনাকারী 
সালেম পরিত্যক্ত, পরিবর্জিত ও প্রত্যাখ্যাত । সনদে উল্লেখিত তাহার উত্তাদ আতিয়াও দুর্বল 
বর্ণনাকারী । আল্লাহই সর্ব শ্রেষ্ঠজ্ঞানী । 


আয়াতাংশের ব্যাখ্যায় অপর একটি হাদীস 

আয়াতের আলোচ্য অংশের ব্যাখ্যায় ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত আলী (রা) হইতে 
বর্ণনা করেন £ আয়াতাংশে বলা হইয়াছে, বীর্যস্বলনে অপবিত্র ব্যক্তি যেন গোসল না করিয়া 
নামাযের নিকট না যায়। তবে এই অবস্থায় যদি বিদেশ ভ্রমণরত অবস্থায় থাকে এবং গোসলের 
জন্যে প্রয়োজনীয় পানি না পায়, তবে সে বিনা গোসলে (তায়াম্মুম করিয়া) নামায আদায় 
করিতে পারে । 


Contents 


সূরা নিসা ১০৫ 


ইব্‌ন আবূ হাতিম (র) অন্য সনদে......হযরত আলী (রা) হইতে উপরোক্ত হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। ইবৃন আবূ হাতিম আরও বলেন ঃ সাঈদ ইব্‌ন জুবায়র, যাহ্‌হাক এবং এক 
রিওয়ায়াত অনুযায়ী হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। 

ইব্‌ন জারীর (র)......হযরত আলী (রা) হইতে উক্ত ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন । ইব্‌ন 
জারীর উপরোক্ত ব্যাখ্যাকে হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী ও আবু মিজলাম প্রমুখ 
বর্ণনাকারীর মাধ্যমেও বর্ণনা করিয়াছেন । সাঈদ ইব্‌ন জুবায়র, মুজাহিদ, হাসান ইব্‌ন মুসলিম, 
হাকাম ইব্‌ন উতবা, যায়দ ইব্‌ন আসলাম এবং তৎপুত্র আবদুর রহমান (র) হইতেও ইব্‌ন 
জারীর (র) অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। আবদুল্লাহ ইবৃন কাছীর হইতে ইব্ন জারীরের 
সনদে বর্ণিত হইয়াছে যে, আবদুল্লাহ বলেন ৪ আমরা শুনিয়া আসিতেছি, আলোচ্য অংশটি 
বিদেশে ভ্রমণরত অবস্থার সহিত সংশ্লিষ্ট । আলোচ্য আয়াতাংশের উপরোক্তরূপ ব্যাখ্যার সমর্থনে 
নিম্নোক্ত হাদীস উল্লেখিত হইয়া থাকে £ 

ইমাম আহমদ (র)...... হযরত আবু যর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আল্লাহর রাসূল 
(সা) বলেন ঃ পবিত্র মাটি মুসলিমের জন্যে পবিত্রকারক, যদি তুমি দশ প্লৎসরও পানি না পাও । 
যখন পানি মিলিয়া যায়, তখন উহাই ব্যবহার করিবে | কারণ, উহা তোমার জন্যে উত্তম। 

ইমাম ইব্‌ন জারীর (র) আয়াতের আলোচ্য অংশের উপরোক্ত উভয়বিধ ব্যাখ্যাকে উল্লেখ 
করিবার পর প্রথমোক্ত ব্যাখ্যাকে অধিকতর যুক্তিসঙ্গত বলিয়াছেন। ইমাম কর্তৃক প্রথমোক্ত 
ব্যাখ্যাকে অধিকতর যুক্তিগ্ৰাহ্য বলিবার কারণ এই যে, বীর্যপাতে অপবিত্র ব্যক্তি বিদেশ ভ্রমণরত 
অবস্থায় পবিত্রতা অর্জন করিবার জন্যে প্রয়োজনীয় পানি সংগ্রহ করিতে সমর্থ না হইলে তাহাকে 
কি করিতে হইবে, আয়াতের পরবর্তী অংশে তাহা বিবৃত হইয়াছে। তাই ৪ 


SBS SS ipl HUEY 

-এই আয়াতাংশেও বীর্ধপাতে অপবিত্র ব্যক্তির পালনীয় ব্যবস্থা বর্ণিত হইয়াছে বলিয়া যদি 
ব্যাখ্যা করা হয়, তবে একই আয়াতে একই ব্যবস্থার দ্বিরুক্তি মানিয়া লইতে হয়। ইহা 
অপ্রয়োজনীয় ও অযৌক্তিক প্রথমোক্ত ব্যাখ্যা অনুযায়ী আলোচ্য অংশের অর্থ দাড়ায় এই £ ‘হে 
মু'মিনগণ! তোমরা মদমত্ত অবস্থায় নামায আদায় করিবার উদ্দেশ্যে মসজিদের নিকটবর্তী হইও 
না, যতক্ষণ নিজেদের বক্তব্যের তাৎপর্য উপলব্ধি করিতে পার। আর বীর্যপাতে অপবিত্র 
অবস্থায়ও গোসল ব্যতিরেকে উহার নিকটবর্তী হইও না, তবে শুধু পথ অতিক্রমরত অবস্থায় 
উহা করিতে পার ৷’ 

ইমাম ইব্‌ন জারীর বলেন 8 J! ১১৯1 অর্থ পথচারী । যেমন £ 1১৫২ ০১১৯০ 
১১৮|| অর্থাৎ আমি এই পথ অতিক্রম করিয়াছি। তেমনি ১০ ও ১৪০ অর্থ পথ অতিক্রম 
করা; ১৫:]| ১৪ ১০ অর্থাৎ সে স্রোতন্বিনী অতিক্রম করিয়াছে; ॥&.,১। ১.০ ২5. অর্থাৎ 
পথ অতিক্রম করিতে সমর্থ উট। 

ইমাম ইব্‌ন জারীর রে) কর্তৃক সমর্থিত ব্যাখ্যাই হইতেছে অধিকাংশ তাফসীরকারকৃত 
ব্যাখ্যা । 


কাছীর-_-৩/১৪ 


Contents 
১০৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আয়াত হইতে উপরোক্ত ব্যাখ্যাই স্বাভাবিকভাবে স্পষ্ট হইয়া উঠে। আয়াতের তাৎপর্য এই 
যে, আল্লাহ তা“আলা মু'মিনদিগকে ত্রুটিপূর্ণ অবস্থায় নামাযে এবং নামাযের স্থান মসজিদে 
প্রবেশ করিতে নিষেধ করিয়াছেন । নামাযে প্রবেশের জন্যে ক্রটিপূর্ণ অবস্থা হইতেছে মাতাল 
অবস্থা । উহা নামাযের উদ্দেশ্যের সহিত সামঞ্জস্যশীল নহে; বরং উহার বিপরীত । মসজিদে 
প্রবেশের জন্যে ক্রটিপূর্ণ অবস্থা হইতেছে বীর্যপাতে অপবিত্র অবস্থা। অবশ্য উহা নামাযে 
প্রবেশের জন্যেও ত্রুটিপূর্ণ বটে । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন 811...2৯2 2৯ 

অর্থাৎ ‘যতক্ষণ পর্যন্ত না গোসল করো?” ইমাম আবু হানীফা (র), ইমাম শাফিঈ (র) এবং 
ইমাম মালিক (র) বলেন $ বীর্যপাতে অপবিত্র ব্যক্তির জন্যে মসজিদে অবস্থান করা হারাম । 
গোসল অথবা প্রয়োজনে উহার বিকল্প ব্যবস্থা তায়াম্মুম দ্বারা হালাল হইতে পারে। উষূর দ্বারা 
এই উদ্দেশ্য সাধিত হইতে পারে না। আয়াতের আলোচ্য অংশ উপরোক্ত অভিমতের পক্ষে 
ইমামত্রয়ের প্রমাণ ৷ কারণ আয়াতে বীর্যপাতে অপবিত্র ব্যক্তির পক্ষে মসজিদে অবস্থান করা 
হালাল হইবার শর্ত হিসাবে শুধু গোসলের ব্যবস্থা উল্লিখিত হইয়াছে; উষূর ব্যবস্থা এস্থলে 
উল্লিখিত হয় নাই। 

ইমাম আহমদ (র) বলেন ঃ বীর্যপাতে অপবিত্র ব্যক্তি উযু করিয়া লইলেই তাহার পক্ষে 
মসজিদে অবস্থান করা হালাল হইয়া যাইবে । ইমাম আহমদ (র) তাহার “মুসনাদ গ্রন্থে এবং 
সাঈদ ইব্ন মানসূর (রে) তাহার ‘সুনান’ গ্রন্থে সহীহ সনদে যে হাদীস বর্ণনা করিয়াছেন, উহাই 
উপরোক্ত অভিমতের পক্ষে তাহার প্রমাণ।'তাহাদের বর্ণিত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, 
সাহাবীগণ এইরূপই করিতেন। ্‌ 

সাঈদ ইব্‌ন মানসূর (র)......আতা ইব্‌ন ইয়াসার রে) হইতে বর্ণনা করেন যে, আতা ইব্‌ন 
ইয়াসার (র) বলেন ঃ ‘আমি নবী করীম (সা)-এর বহু সংখ্যক সাহাবীকে বীর্যপাতে অপবিত্র 
অবস্থায় শুধু উযূ করিয়াই মসজিদে বসিয়া থাকিতে দেখিয়াছি’ উক্ত হাদীসের সনদ বিশুদ্ধ ও ' 
উহা ইমাম মুসলিম কর্তৃক প্রবর্তিত শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

তঃপর তায়াম্মুমের বিধান প্রদান এবং উহার বিধানসম্মত হইবার বিভিন্ন অবস্থা বর্ণনা 
প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 
১০:71 01001 ১5৫5 ০৯৮ নক 1৮৬ oe 2৮০৮০ 99 

ক 1১:০০ চরিত 1১৬৯২ ELE 

‘আর যদি তোমরা রুগ্ন অথবা সফররত থাক অথবা তোমাদের কেহ মল-মূত্র ত্যাগ করে 
অথবা তোমরা স্ত্রী-সংগম কর; তৎপর ষদি পানি সংগ্রহ করিতে না পার, তবে পবিত্র মাটি 
ব্যবহার করিতে মনস্থ কর।' 

তায়াম্মুম বৈধ হইবার একাধিক অবস্থা রহিয়াছে। এই সকল অবস্থার যে কোন একটি 
অবস্থা পাওয়া গেলেই তায়াম্মুম বৈধ হয়। রোগ হইতেছে তায়াম্মুম বৈধ হইবার একটি অবস্থা । 
এ সম্পর্কে আয়াতে-বলা হইতেছে “আর যদি তোমরা রুগ্ন থাকো’ অর্থাৎ যে রোগে পানি ব্যবহার 
করিলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্থ হইবার অথবা রোগ দীর্ঘস্থায়ী হইবার আশঙ্কা থাকে, 


Contents 


সূরা নিসা ১০৭ 


সেইরূপ রোগের কারণে তায়াম্মুম করা জায়েয । তাহারা বলেন, আয়াতে ব্যবহৃত শব্দটি যে 
কোন রোগে আক্রান্ত রোগীকেই বুঝাইয়া থাকে। অতএব এইস্থলে রোগকে বিশেষ ধরনের 
নির্দিষ্ট রোগ বলিবার কোন কারণ নাই। 


শানে নুযূল 

আয়াতের শানে নুযূল সম্পর্কে ইব্‌ন আবূ হাতিম রে)......মুজাহিদ রে) হইতে বর্ণনা 
করেন, একদা জনৈক আনসার সাহাবী রুগ্ন ছিলেন। তাহার কোন সেবকও ছিল না যে, তাহাকে 
পানি ঢালিয়া দিয়া সাহায্য করিবে । তিনি রাসূলে কারীম (সা)-এর খেদমতে হাযির হইয়া 
তাহাকে নিজের এই দুরবস্থার কথা জানাইলেন। এতদুপলক্ষে আলোচ্য আয়াত নাযিল হইল । 
এই হাদীসটি মুরসাল। 

তায়াম্মুম জায়েষের আরেকটি অবস্থা হইতেছে সফর বা বিদেশ ত্র ভ্রমণ অবস্থায় যদি 
প্রয়োজনীয় পানির অপ্রতুলতা দেখা দেয়। এই সম্পর্কে বলা হইয়াছে £ ১৪... 1০ 91 “অথবা 
যদি তোমরা সফরে থাকো'। ১৪... এর অর্থ সুপরিজ্ঞাত। সফর দীর্ঘ হউক আর সংক্ষিপ্ত, 
উহাতে উপরোক্ত বিধানে তারতম্য নাই। 

তায়াম্মুম জায়েয হইবার আরেকটি অবস্থা হইতেছে মল-মৃত্র ত্যাগের পর উধূর জন্যে 
প্রয়োজনীয় পানির অভাব । এই সম্পর্কে আয়াতে বলা হইতেছে £ 

৮০301 EE DIL 

‘অথবা তোমাদের কেহ যদি মল-মুত্র ত্যাগ করে।' 

L531 অর্থ নিম্নভূমি । আয়াতের আলোচ্য অংশের শাব্দিক অনুবাদ হইল, ‘অথবা 
তোমাদের কেহ যদি নিম্নভূমি হইতে আগমন করে।' ‘নিম্নভূমি হইতে আগমন করা" দ্বারা 
মল-মূত্র ত্যাগ করা বুঝানো হইয়াছে। 

তায়ামুন্ম জায়েয হইবার আরেক অবস্থা হইতেছে স্ত্ী-সঙ্গমের পর গোসলের জন্যে 
প্রয়োজনীয় পানির অভাব । এই সম্পর্কে আয়াতে বলা হইয়াছে ৪ sll sad 2 

‘অথবা যদি তোমারা স্ত্রী-সঙ্গম করো।’ আয়াতের দ্বিতীয় শব্দকে.কেহ কেহ ৭,০১ 
আবার কেহ কেহ 5.5] পড়িয়াছেন। তাফসীরকারগণ উক্ত সমাপিকা ক্রিয়ার অসমাপিকা 
ক্রিয়া ১৭! অথবা £০১১ শব্দের দুইরূপ অর্থ করেন। কেহ কেহ বলেন, ১৭ ক্রিয়া এবং 
০১১ ক্রিয়ার ব্যুৎপত্তিগত অর্থ 'স্পর্শ করা’ হইলেও উহাদের আলংকীরিক অর্থ “যৌন সঙ্গম 
করা।” উপরোক্ত শব্দের সমার্থক শব্দ কুরআন মাজীদের অন্যত্র উপরোল্লেখিত আলংকারিক 
অর্থেই ব্যবহৃত হইয়াছে । যেমন ঃ 


৮০০৪ 25০5 96] ৮০০০৪ এও ০৯9৭ 01058 ১০ ০১৬৮৮৯৪৮919 551 
নল 
‘আর যদি তোমরা তাহাদের সহিত যৌন সঙ্গম করিবার পূর্বে তাহাদিগকে তালাক দাও 
এবং তাহাদের জন্যে কোন “মাহর"' নির্দিষ্ট করিয়া থাক, তবে তাহাদিগকে অর্ধেক প্রদান 
করিবে ।' 


Contents 


১০৮ তাফসীরে ইব্ন কাছীর 


উল্লেখিত আয়াতের 1.5 "১1 সমাপিকা ক্রিয়ার অসমাপিকা ক্রিয়া ...1-এর ব্যুৎপত্তিগত 
অর্থ “স্পর্শ করা’ হইলেও এখানে উহা আলংকারিকভাবে ‘যৌন সঙ্গম করা’ অর্থে ব্যবহৃত 
হইয়াছে। অনুরূপ আলংকারিক প্রয়োগ নিম্নের আয়াতেও রহিয়াছে $ 

“হে মুমিনগণ! তোমরা যখন মু'মিনা মহিলাদিগকে বিবাহ কর, অতঃপর তাহাদের সহিত 
সঙ্গম করিবার পূর্বেই তাহাদিগকে তালাক দাও, তখন তোমাদের গণনা করিবার মত তাহাদের 
জন্যে কোন ইদ্দত নাই!’ 

উপরোক্ত আয়াতের 1-.5 *১1 সমাপিকা ক্রিয়ার অসমাপিকা ক্রিয়া... 1 -এর 
ব্যুৎপত্তিগত অর্থ “স্পর্শ করা" হইলেও এইস্থলে উহা আলংকারিকভাবে “যৌন সঙ্গম করা’ অর্থে 
ব্যবহৃত হইয়াছে। 

ইবুন আবূ হাতিম রে) না হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ 
076৯3 
ইব্‌ন কা'ব, মুজাহিদ, তাউস, হাসান, উবাইদ ইব্‌ন উমায়র, সাঈদ ইব্‌ন জুবায়র, শা'বী, 
কাতাদা এবং মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে । 

ইব্‌ন জারীর (র)......সাঈদ ইবৃন জুবায়র (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্‌ন 
জুবায়র (র) বলেন £ ‘একদা কিছু সংখ্যক লোকের মধ্যে ০111 শব্দের অর্থ লইয়া আলোচনা 
হইতেছিল। অনারব ব্যক্তিদের কেহ কেহ বলিলেন, উহার অর্থ 'যৌন সঙ্গম করা’ নহে। 
পক্ষান্তরে আরবগণের কেহ কেহ বলিলেন, উহার অর্থ 'যৌন-সঙ্গম করা” । আমি হযরত ইব্‌ন 
আব্বাস (রা)-এর নিকট গিয়া বলিলাম, আরব ও অনারব কিছু সংখ্যক ব্যক্তির মধ্যে ১. .11| 
শব্দের অর্থ সম্পর্কে মতভেদ দেখা দিয়াছে । অনারবগণ বলিয়াছেন, উহার অর্থ ‘যৌন সঙ্গম 
করা’ নহে। পক্ষান্তরে আরবগণ বরিয়াছেন, উহার অর্থ ‘যৌন সঙ্গম করা'। হযরত ইব্‌ন 
আব্বাস (রা) আমাকে জিজ্ঞাসা করিলেন, “তুমি কোন্‌ দলে আছ ?' আমি বলিলাম, “আমি 
অনারবদের দলে আছি।” তিনি বলিলেন অনারবগণ পরাজিত হইয়াছে। কারণ ১.1 ও 
০০11 এবং ৮১11 এই তিনটি শব্দের অর্থই ‘যৌন সঙ্গম করা" । তবে আল্লাহ তাআলা 
যে কোন শব্দকে যে কোন আলংকারিক অর্থে ব্যবহার করিতে পারেন। 

ইব্‌ন জারীর (র)......শু'বা (র) হইতে হাদীসটি বর্ণনা করিয়াছেন। সাঈদ ইবৃন জুবায়রের 
মাধ্যমেও একাধিক সনদে ইব্‌ন জারীর (র) উপরোক্ত রূপ একটি বর্ণনা উল্লেখ করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)......হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ৪ ০111 ও ১০২! এবং ৪.১ ।,11 ইহাদের প্রত্যেকটির অর্থ “যৌন 
সঙ্গম করা” । তবে আল্লাহ যে কোন কোন আলংকারিক অর্থে চাহেন, এইগুলি ব্যবহার করিতে 
পারেন। 


Contents 
সূরা নিসা ১০৯ 


ইব্‌ন জারীর (র)......হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ £১০ 
শব্দের অর্থ ‘যৌন সঙ্গম করা ।' তবে আল্লাহ মহান, তিনি যে কোন আলংকারিক অর্থে উহা 
ব্যবহার করিতে পারেন । 

মোদ্দা কথা এই যে, হযরত আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) আলোচ্য শব্দের অর্থ সম্বন্ধে 
উপরোক্তরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন। উহা একাধিক বিশুদ্ধ সনদে প্রমাণিত হইয়াছে । ইব্‌ন 
আবু হাতিম (র) যাহাদের নিকট হইতে উপরোক্ত বর্ণনাটি করিয়াছেন, ইব্‌ন জারীর রে) 
তাহাদের কাহারও কাহারও নিকট হইতেও উহা বর্ণনা করিয়াছেন। 

আরেক দল তাফসীরকার ১. ২! অথবা হ_..০১ শব্দের অন্যরূপ অর্থ করেন। তাহারা 
বলেন ৪.১] অথবা £০১৬ শব্দ এখানে হাত অথবা শরীরের অন্য যে কোন অংশ দ্বারা 
স্পর্শ করা অর্থে ব্যবহৃত হইয়াছে। নিজের যে কোন অঙ্গ দ্বারা নারীর যে কোন অঙ্গকে পুরুষের 
স্পর্শ করিবার কার্যকে এখানে আল্লাহ তা'আলা পুরুষের উযূ ভঙ্গের অন্যতম কারণ বলিয়া বর্ণনা 
করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)......হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ 
৯৭]! শব্দের অর্থ যৌন সঙ্গম অপেক্ষা হাক্কা পর্যায়ের যৌন ক্রিয়া করা । হযরত ইবৃন মাসউদ 
(রা) হইতে ইবৃন জারীর একাধিক সনদে উপরোক্তরূপ অর্থ বর্ণনা করিয়াছেন। যেমন ঃ 

ইব্‌ন জারীর (র)......হযরত ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন 
মাসউদ (রো) বলিয়াছেন ৪ (স্ত্রীকে) চুম্বন করা ১,111 -এর অন্তর্ভুক্ত । উহাতে উষূ ভঙ্গ হইয়া 
যায়। 

ইমাম তাবরানী তাহার হাদীস সংকলনে উপরোল্লেখিত সনদে হযরত ইবৃন মাসউদ (রা) 
হইতে বর্ণনা করিয়াছেন ঃ পুরুষ তাহার গাত্রের যে কোন অংশ দ্বারা স্ত্রীর গাত্রের যে কোন অংশ 
স্পর্শ করিলে অথবা চুম্বন করিলে পুরুষকে উযূ করিতে হইবে । আয়াতের আলোচ্য অংশের অর্থ 
করিতে গিয়া তিনি বলিয়াছেন ২... ০ ১ ]| অর্থ স্পর্শ করা। 

ইব্‌ন জারীর (র)......নাফে রে) হইতে বর্ণনা করিয়াছেন 8 হযরত ইব্‌ন উমর (রা) স্বীয় 
স্ত্রীকে চুম্বন করিয়া উষযূ করিতেন এবং তিনি স্ত্রীকে চুম্বন করিলে উষু নষ্ট হইয়া যায় বলিয়া মনে 
করিতেন। তিনি বলিতেন, চুম্বন করা হইতেছে এক প্রকারের ০111 বা £০১১! । 

ইব্‌ন আবূ হাতিম ও ইব্‌ন জারীর (র).....হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে উভয়ে 
বর্ণনা করিয়াছেন £.১...[1| -এর অর্থ হইতেছে “যৌন সঙ্গম হইতে হান্ধা পর্যায়ের যৌন ক্রিয়া 
করা ।' অতঃপর ইব্‌ন আবু হাতিম বলিয়াছেন £ হযরত ইবৃন উমর (রা), উবায়দা, আবূ উসমান 
আন্-নাহদী, আবূ উবায়দা ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন মাসউদ, আমির শা'বী, সাবিত ইবৃন হাজ্জাজ, 
ইব্রাহীম নাখঈ এবং যায়দ ইবন আসলাম (র)-ও আলোচ্য শব্দের তথা আয়াতাংশের এইরূপ 
অর্থ বর্ণনা করিয়াছেন। 

আমি ইব্‌ন কাছীর বলিতেছি £ ইমাম মালিক (রি)......হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) 
হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন উমর (রা) বলিতেন ঃ 'স্ত্রীকে পুরুষের চুম্বন করা এবং 
তাহাকে হস্ত দ্বারা স্পর্শ করা উভয়ই হ..০১০ -এর অন্তর্ভুক্ত । অতএব কেহ স্বামীকে চুম্বন 
করিলে অথবা তাহাকে হস্ত দ্বারা স্পর্শ করিলে তাহার উযু ভঙ্গ হইয় যায়।” হাঁফিয দারাকুতনী 


Contents 
১১০ তাফসীরে ইব্ন কাছীর 


তাহার ‘সুনান’ গ্রন্থে হযরত উমর (রা) হইতে আলোচ্য আয়াতাংশের উপরোক্তরূপ অর্থ বর্ণনা 
করিয়াছেন। কিন্তু আমি ইতিপূর্বে অন্যত্র ভিন্ন সূত্রে তাহার নিকট হইতে বর্ণনা করিয়াছি যে, 
“তিনি স্বীয় স্ত্রীকে চুম্বন করিতেন। অতঃপর উযূ করা ব্যতিরেকেই নামায আদায় করিতেন’ 
দেখা যাইতেছে, এই সম্পর্কে হযরত উমর (রা) হইতে প্রাপ্ত বর্ণনা পরস্পর বিরোধী । উভয় 
বর্ণনা বিশুদ্ধ হইলে উহাদের মধ্যে এইরূপে সামঞ্জস্য বিধান করা যায় যে, তিনি ‘ফরয’ হিসাবে 
নহে; বরং ‘মুস্তাহাব’ হিসাবে উযু করিতে বলিয়াছেন । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 

যাহারা বলেন, পুরুষ স্ত্রীকে স্পর্শ করিলে তহাদের উযূ নষ্ট হইয়া যায়, তাহাদের মধ্যে 
ইমাম শাফিঈ, তাহার সঙ্গীগণ এবং ইমাম মালিক রহিয়াছেন। ইমাম আহমদ হইতে এই 
সম্পর্কে দুই ধরনের অভিমত বর্ণিত হইয়াছে। ইমাম শাফিঈ প্রমুখের উপরোক্ত অভিমতই 
তীহার (ইমাম আহ্মাদের) বিখ্যাত অভিমত । এই অভিমত পোষণকারীগণ বলেন, আয়াতের 
আলোচ্য অংশের দ্বিতীয় শব্দ দুইরূপে পঠিত হইয়া থাকে ৪ ৯-..০3 ও ০5০! সমাপিকা ক্রিয়ার 
অসমাপিকা ক্রিয়া হইতেছে ১০111 এবং শরীআতের পরিভাষায় উহার অর্থ হস্ত দ্বারা স্পর্শ 
করা । যেমন, আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

72330 trl Lb ALLS ale 8১১ 1 

‘আর, যদি আমি তোমার প্রতি কাগজে লিখিত কোন কিতাব নাযিল করিতাম এবং তাহারা 
উহা নিজহস্তে স্পর্শ করিত....... ।' 

হাদীসে বর্ণিত আছে, হযরত মায়িয আসলামী যখন স্বীয় ব্যভিচারের কথা নবী করীম 
(সা)-এর নিকট স্বেচ্ছায় স্বীকার করিয়াছিলেন, তখন নবী করীম (সা) তীহাকে স্বীয় স্বীকৃতি 
প্রত্যাহার করিয়া লইতে উদুদ্ধ করিবার উদ্দেশ্যে বলিয়াছেন 8 ০ 91 3 1০] 

“সম্ভবত তুমি চুম্বন করিয়াছ অথবা স্পর্শ করিয়াছ।’ সহীহ হাদীসে আসিয়াছে ৪ 

alll (205১) ১19 হাতের যিনা হইতেছে স্পর্শ করা ।' 

হযরত আয়েশা (রা) বলিয়াছেন ৪ 
cols ০৫৭৪ Gale ৪৬৮ glug ক 410 ০194411০5৩২ (2 ৪ 

‘রাসূলে করীম (সা) প্রায় প্রতিদিনই আমাদের নিকট আসিতেন এবং চুম্বন ও স্পর্শ 
করিতেন ৷’ 

০১.১5১ সমাপিকা ক্রিয়ার অসমাপিকা ক্রিয়া হইতেছে ২...*১০ এবং শরীআতের 
পরিভাষায় উহার অর্থও হস্ত দ্বারা স্পর্শ করা । যেমন, বুখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হাদীসে 
আসিয়াছে ৪ al ৮১৩০ (1443 421০ 4111 (০1০ 4411 ৬০১ ৫১ অর্থাৎ ‘আল্লাহ্‌র 
রাসূল (সা) ঘাটাঘাটিমূলক ক্রয়-বিক্রয় করিতে নিষেধ করিয়াছেন’ 

হাদীসে £০১৬২! = এর দুইটি ব্যাখ্যা রহিয়াছে। উভয় ব্যাখ্যা অনুযায়ীই £১ 
ক্রিয়ার অর্থ দাড়ায় ‘হস্ত দ্বারা স্পর্শ করা ।' 
সে যাহা হউক, আরবী-ভাষাবিদগণ বলিয়াছেন $ আলোচ্য শব্দদ্বয় ‘হস্ত দ্বারা স্পর্শ করা’ 
এবং “যৌন সঙ্গম করা’ এই উভয় অর্থেই ব্যবহৃত হইয়া থাকে । কৰি বলিয়াছেন ৪ 
slob 485 ৮৪৩ ৮০৩ 


Contents 


সূরা নিসা ১১১ 


‘আর আমার হস্ত তাহার হস্তকে স্পর্শ করিল । আমি (উহা দ্বারা) ধনাঢ্যতা কামনা 
করিতেছিলাম 1" 

আয়াতের শেষোক্ত অর্থের প্রবক্তাগণ নিম্নের হাদীসটিও তাহাদের অভিমতের সমর্থনে পেশ 
করেন ঃ 

ইমাম আহমদ (র)......হযরত মু'আয (রা) হইতে বর্ণনা করেন £ একদা জনৈক ব্যক্তি নবী 
করীম (সা)-এর খিদমতে হাযির হইয়া আরয করিল, হে আল্লাহর রাসূল! জনৈক ব্যক্তি একটি 
অপরিচিতা মহিলাকে পাইয়া স্বীয় স্ত্রীর সহিত যে সকল যৌন কাজ করা যায়, সঙ্গম ব্যতীত 
উহাদের সমূদয়ই তাহার সহিত করিল । হে আল্লাহর রাসূল! এইরূপ বক্তি সম্পর্কে কি করণীয়, 
তাহা নির্দেশ করুন। ইহাতে নিম্ন আয়াত নাযিল হইল ঃ 
SLL ০৯৯১৪ Sli 1001 52 195 Eb ৯৬০1) 

১৩০৪৭) ০৪৪ US 

‘আর দিনের দুই প্রান্তে এবং রাতের অংশসমূহে নামায কায়েম কর; নিশ্চয়ই নেককাজসমূহ 
বদকাজসমূহকে মোচন করিয়া দেয়। উপদেশ গ্রহণকারীদের জন্যে ইহা একটি উপদেশ ।' 

অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন ৪ উযু কর; অতঃপর নামায আদায় কর। 

হযরত মু'আয (রা) বলেন ঃ আমি জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল ! এই ব্যবস্থা কি 
শুধু তাহার জন্যে নির্দিষ্ট, না সকল মুমিনের জন্যে একইরূপ ব্যবস্থা? হুযুর সো) বলিলেন ঃ না; 
বরং সকল মুমিনের জন্যেই এই ব্যবস্থা । ইমাম তিরমিযী (র) যায়িদা (র) হইতে উপরোক্ত 
সনদে হাদীসটি বর্ণনা করিয়া মন্তব্য করিয়াছেন, “উক্ত হাদীসের সনদ অবিচ্ছিন্ন নহে ।' ইমাম 
নাসাঈ (র)......আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা (র) হইতে উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । 
তবে তাহার সনদে বর্ণনাকারী সাহাবীর নাম উল্লেখিত হয় নাই। 

শেষোক্ত অভিমতের প্রবক্তাগণ বলেন, উল্লেখিত হাদীসের বর্ণনা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির 
সংশ্লিষ্ট মহিলার সহিত যৌন-সঙ্গম না করা সত্বেও তাহাকে শুধু স্পর্শ করিবার কারণে রাসূলুল্লাহ 
(সা) তাহাকে উযূ করিতে নির্দেশ দিয়াছিলেন। অতএব হাদীস ছারা প্রমাণিত হয়, পুরুষ 
নারীকে স্পর্শ করিলেও তাহার উযূ নষ্ট হইয়া যায়। 

উগারাডপুতির উরে রাতের আদার দার TEES ET আলোচ্য হাদীসের 
সনদ অবিচ্ছিন্ন নহে, বরং উহা বিচ্ছিন্ন সনদের হাদীস । সনদে উল্লেখিত দুই বর্ণনাকারী হযরত 
মু'আয (রা) এবং আবদুর রহমান ইবৃন আবূ লায়লার মধ্যে পারস্পরিক সাক্ষাত লাভ ঘটে নাই। 
অধিকন্তু ইহাও অসম্ভব নহে যে, আলোচ্য হাদীসে উল্লেখিত ব্যক্তিটির উধূ ভঙ্গ হইবার কারণে 
নহে, বরং তাহার গুনাহ মার্জনার বিশেষ ব্যবস্থা হিসাবে নবী করীম (সো) তাহাকে উযু করিতে 
ও নামায আদায় করিতে নির্দেশ দিয়াছিলেন। যেমন সুরা আলে-ইমরান-এর অন্তর্গত আয়াত £ 


০ 99 চা 5৮৪ ভি oer ere Ofer eO OF ee oe Ee পু 07৮০ ৩০:2৩ 


Contents 
১১২ তাফসীরে ইব্ন কাছীর , 


‘আর মুত্তাকী তাহারা, যাহারা কখনো কোন নির্লজ্জতার কার্য করিয়া বসিলে অথবা 
নিজেদের প্রতি অবিচার করিয়া বসিলে আল্লাহকে স্মরণ করে এবং নিজের অপরাধের জন্যে 
' ক্ষমা প্রার্থনা করে!’ 

এর ব্যাখ্যার সহিত সংশ্লিষ্ট হযরত সিদ্দীকে আকবর (রা) সম্পর্কিত একটি হাদীসে বর্ণিত 
হইয়াছে £ “কোন বান্দা কোন পাপ করিয়া বসিলে সে যদি উষূ করিয়া দুই রাকাআত নামায 
আদায় করে, তবে নিশ্চয়ই আল্লাহ তা'আলা তাহাকে ক্ষমা করিয়া দেন।' 

ইমাম ইব্‌ন জারীর (র) বলিয়াছেন £ আলোচ্য আয়াতাংশের ‘যৌন সঙ্গম’ সম্পর্কিত 
ব্যাখ্যাই অধিকতর সমীচীন ও যুক্তিসঙ্গত। কারণ বিশুদ্ধ সূত্রে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ 
(সা) তাহার জনৈকা সহ্ধর্মিণীকে চুম্বন করিবার পর উযু ব্যতিরেকেই নামায আদায় 
করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আয়েশা 
(রা) বলেন £ রাসূলুল্লাহ (সা) উদ করিবার পর চুন করিতেন। অতঃপর উদ করা ব্যতিরেকেই 
নামায আদায় করিতেন। 

ইব্‌ন জারীর (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) 
তাহার জনৈকা সহধর্মিণীকে চুম্বন করিয়া উযু ব্যতিরেকেই নামায আদায় করিতে গেলেন। রাবী 
উরওয়া বলেন, আমি হযরত আয়েশা (রা)-কে বলিলাম, তিনি আপনি ছাড়া আর কে? ইহাতে 
তিনি হাসিয়া দিলেন। 

ইমাম আবূ দাউদ, ইমাম তিরমিযী এবং ইমাম ইব্ন মাজাহ (র)-ও তাহাদের একদল 
উত্তাদের মাধ্যমে ওয়াকী (র) হইতে উক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ দাউদ (র) 
বলিয়াছেন, সাওরী রে) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলিয়াছেন ঃ উরওয়া আল-মুযানী (র) 
ছাড়া অন্য কোন রাবী হইতে হাবীব ইব্‌ন আবূ সাবিত আমাদের নিকট হাদীস বর্ণনা করেন 
নাই। 
দাও যে, এই হাদীস ভিত্তিহীন একটি মিথ্যা কথা । ইমাম তিরমিযী রে) বলেন, “আমি ইমাম 
বুখারীকে এই হাদীসকে দুর্বল বলিয়া আখ্যায়িত করিতে শুনিয়াছি। তিনি রলিয়াছেন, “হাবীব 
ইব্ন আবূ সাবিত’ উরওয়ার নিকট হইতে হাদীস শুনেন নাই। ইমাম ইব্‌ন মাজাহ কর্তৃক বর্ণিত 
উপরোক্ত হাদীসের সনদ এই £ ইব্‌ন মাজাহ (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ 
কর্তৃক উল্লিখিত উপরোক্ত সনদ দ্বারা স্পষ্টভাবে বুঝা যায় যে, ইমাম আবূ দাউদ, ইমাম ইব্‌ন 
জারীর ও ইমাম তিরমিযী কর্তৃক বর্ণিত হাদীসের সনদে উল্লেখিত রাবী উরওয়া হইতেছেন 
উরওয়া ইব্‌ন যুবায়র । হাদীসের উল্লেখিত উরওয়ার নিজস্ব উক্তি, “আমি বলিলাম, তিনি আপনি 
' ছাড়া আর কে ? ইহাতে তিনি হাসিয়া দিলেন’ ইহাই প্রমাণ করে যে, সনদের উরওয়া 
হইতেছেন উরওয়া ইব্‌ন যুবায়র । 


57097. 


সূরা নিসা ১১৩. 


পক্ষান্তরে, ইমাম আবূ দাউদ (র)......হযরত আয়েশা (রা) হইতে উপরোক্ত হাদীস বর্ণনা 
করিয়াছেন । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

ইব্‌ন জারীর (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আয়েশা 
(রা) বলেন £ নবী করীম (সা) উষূ করিবার পর আমাকে চুম্বন করিতেন। অতঃপর পুনরায় উযু 
করিতেন না। 

ইমাম আহমদ (র)......হ্যরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ রাসূলুল্লাহ (সা) 
চুম্বন করিবার পর উযূ না করিয়াই নামায আদায় করিয়াছেন । 

ইমাম আবু দাউদ এবং ইমাম নাসাঈও উক্ত হাদীসকে ইয়াহিয়া আল-কাত্তানের সনদে 
বর্ণনা করিয়াছেন। অবশ্য ইমাম আবূ দাউদ তাহার বর্ণিত সনদে সুফিয়ান সাওরীর অব্যবহিত 
নিম্নের স্তরে একাধিক রাবীর নাম উল্লেখ করিয়াছেন । উহাদের একজন হইতেছেন ইব্‌ন মাহদী । 
আবু দাউদ ও নাসাঈ বলিয়াছেন, ইব্রাহীম আত্-তায়মী হযরত আয়েশা (রা) হইতে শুনিবার 
সুযোগ পান নাই। 

ইব্‌ন জারীর (র)......হযরত উম্মে সালমা (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ রাসূলুল্লাহ (সা) 
রোযাদার অবস্থায় তাহাকে [উম্মে সালমা (রা)-কে] চুম্বন করিতেন। অতঃপর না উহাতে তাহার 
রোযা ভাঙ্গিয়া গিয়াছে আর না নৃতন করিয়া উযূ করিতেন। 

ইব্‌ন জারীর রে)......হযরত আয়েশা রো) হইতে বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সা) 
চুম্বন করিতেন। অতঃপর নূতন করিয়া উযূ করা ব্যতিরেকেই নামায আদায় করিতেন । 

ইমাম আহমদ (র)......হযরত আয়েশা (রা) হইতে অবিচ্ছিন্ন সনদে উক্ত হাদীস বর্ণনা 
করিয়াছেন। 

অতঃপর মুসাফির অবস্থায় মল-মূত্র ত্যাগ অথবা নারী স্পর্শের পর তায়াম্মুম জায়েয হইবার 
শর্তের বর্ণনা এবং উহার অনুমতি প্রদান করিতে গিয়া আল্লাহ তা'আলা বলিতেছেন £ 

(2215319৮258 els yu. 

‘আর যদি প্রয়োজনীয় পানি সংগ্রহ করিতে না পার, তবে পবিত্র মাটিকে উদ্দেশ্য কর !' 

আয়াতের উপরোক্ত অংশের দ্বারা অনেক ফকীহ প্রমাণ করিতে চাহিয়াছেন যে, পানিবিহীন 
ব্যক্তির জন্যে পানির সন্ধান করিবার পূর্বে তায়াম্মুম করা জায়েয নহে । পানির সন্ধান করিবার 
পর উহা না পাইলেই সে তায়াম্মুম করিতে পারে। ফকীহগণ কিতাবে “পানি সন্ধান'-এর স্বরূপও 
উল্লেখ করিয়াছেন । তাহারা এতদসম্পকীয় নিজেদের বক্তব্যের প্রমাণও যথাস্থানে উল্লেখ 
করিয়াছেন । বুখারী ও মুসলিম শরীফে ইমরান ইব্‌ন হুসায়ন (রা)-এর মাধ্যমে বর্ণিত হইয়াছে $ 
একদা নবী করীম (সা) জনৈকি বক্তিকে জামা“আতে নামায আদায় না করিয়া একাকী বসিয়া 
থাকিতে দেখিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন 8 “হে অমুক! তুমি জামা“আতে নামায আদায় 
করিলে না কেন? তুমি কি মুসলিম নহ ? লোকটি উত্তর করিল, হে আল্লাহর রাসূল! আমি 
মুসলিম, কিন্তু আমি বীর্যপাতে অপবিত্র হইয়া গিয়াছি। অথচ আমার নিকট পানি নাই। নবী 
করীম (সা) বলিলেন ৪ মাটির সাহায্য গ্রহণ কর; কারণ উহাই তোমার জন্যে যথেষ্ট ৷' 


কাছীর-_-৩/১৫ 


Contents 


১১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


আরবী ভাষায় ৮:71| শব্দের অর্থ ইচ্ছা করা; মনস্থ করা; উদ্দেশ্য করা। যেমন ৪ 
4২৯ ১111 «০১ ‘আল্লাহ তোমাকে রক্ষা করিতে ইচ্ছুক হউন ৷’ বিখ্যাত কবি ইমরাউল 
কায়স-এর নিম্নলিখিত কবিতায়ও শব্দটি উক্ত অর্থে ব্যবহৃত হইয়াছে ঃ 
_ ৪1১ (4515৪) ০৮৯৩ ৩৯ এ] 915 - 0৯33৩ ২১৮11 ০15১ dy 
৬১ ৮৫-৯০১০ ৪৪ 0215 ৩০5৪ — Con 5১০ ll onl cass 

“আর যখন সে দেখিল যে, মৃত্যু তাহার নিকট সমুপস্থিত এবং তাহার পদতলের কংকর 
রক্তাক্ত হইয়া গিয়াছে, তখন সে উরিজ' নামক স্থানে অবস্থিত জলাশয়ের দিকে যাইতে মনস্থ 
করিল। সেখানে ছায়া ফিরিয়া আসে ও তৃণলতা বর্দিষণ !' 

কেহ কেহ বলেন ঃ ০11 অর্থ পৃথিবীর সমতল স্তরে অবস্থিত যে কোন বস্তু । উক্ত অর্থ 
অনুযায়ী মাটি, বালুকা, বৃক্ষ, প্রস্তর ও উদ্ভিদ উহার অন্তর্ভুক্ত । ইমাম মালিকের অভিমত ইহাই । 

কেহ কেহ বলেন ঃ মৃত্তিকা জাতীয় যে কোন বস্তুকে ১:০1 বলা হয়। যেমন বালুকা, 
হরিতাল ও চুনাপাথর । ইমাম আবু হানীফা (র)-এর অভিমত ইহাই। 

কেহ কেহ বলেন ঃ উহা শুধু মৃত্তিকা । ইমাম শাফিঈ (র), ইমাম আহমদ (র) এবং 
তাহাদের সহচরদের অভিমত ইহাই । শেষোক্ত অভিমতের প্রবক্তাগণ নিজেদের সমর্থনে 
নিম্নলিখিত আয়াত পেশ করেন 8151) 1০ ০০৯৪ “ফলত উহা মসৃণ মৃত্তিকায় পরিণত 
হইবে ।' 

এখানে ৪1১ 1১:৯০ অর্থ “মসৃণ পবিত্র মাটি'। তাহাদের পেশকৃত আরেকটি প্রমাণ 
হইতেছে, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান (রা) কর্তৃক বর্ণিত মুসলিম শরীফের নিম্নোক্ত হাদীসঃ 

রাসূলে করীম (সা) বলিয়াছেন ৪ তিনটি বিষয় দ্বারা অন্যান্য মানুষের (উম্মতের) উপর 
আমাদিগকে শ্রেষ্ঠতৃ প্রদান করা হইয়াছে। প্রথমত, আমাদের কাতারসমূহকে ফেরেশতাদের 
কাতারসমূহের ন্যায় করা হইয়াছে। দ্বিতীয়ত, পৃথিবীর সকল স্থান আমাদের জন্যে সিজদার স্থান 
করা হইয়াছে। তৃতীয়ত, যখন আমরা পানি না পাই, তখনকার জন্যে উহার মাটিকে আমাদের 
পক্ষে পবিত্রকারী বানানো হইয়াছে । 

তাহারা বলেন, উম্মতের শ্রেষ্ঠত্বের দিকসমূহ উল্লেখ প্রসঙ্গে এখানে পবিত্রকরণের গুণকে 
শুধু মাটির সাথে নির্দিষ্ট করা হইয়াছে। মাটি ব্যতীত অন্য কিছুর মধ্যে এই গুণ ও যোগ্যতা 
থাকিলে এখানে উহাও উল্লেখিত হইত ৷ 

আয়াতে ১.০ (মৃত্তিকা) শব্দের সহিত উহার বিশেষণ হিসাবে _.১৮ (পবিত্র) শব্দ 
উল্লেখিত হইয়াছে । কেহ কেহ বলিয়াছেন, উহার অর্থ হালাল । ইমাম আহমদ (র) এবং ইমাম 
ইব্‌ন মাজাহ ব্যতীত “সুনান'-এর অন্যান্য সংকলক হযরত আবূ যর (রা) হইতে আমর ইবৃন 
নাজদান ও আবু কুলাবা প্রমুখ রাবীর মাধ্যমে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে করীম (সা) 
বলিয়াছেন £ দশ বৎসর পানি না পাইলেও পবিত্র মাটি মুসলিমের পক্ষে পবিত্রকারক । যখন 
পানি পায়, তখন যেন সে উহাকে পবিত্র পাত্রে ব্যবহার করে । কারণ, উহাই তাহার জন্যে 
মঙ্গলকর। 


Contents 
সূরা নিসা ১১৫ 


ইমাম তিরমিযী (র) উপরিউক্ত হাদীসকে হাসান-সহীহ বলিয়াছেন ।:ইবৃন হাব্বানও উহাকে 
সহীহ হাদীস বলিয়াছেন। হাফিয আবূ বাক্র আল-বাষ্যার (র) উক্ত হাদীসকে তাহার মুসনাদে 
হযরত আবু হুরায়রা (রা)-এর মাধ্যমে বর্ণনা করিয়াছেন। হাফিয আবুল হাসান আল-কাত্তানও 
উহাকে সহীহ হাদীস বলিয়াছেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন ৪ পবিভ্রতম মাটি হইতেছে কৃষিক্ষেত্রের মাটি । ইব্‌ন 
আবু হাতিম উক্ত রিওয়ায়াতটি বর্ণনা করিয়াছেন। ইবৃন মারদুবিয়া স্বীয় তাফসীর গ্রন্থে হযরত 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত উক্ত বর্ণনাকে রাসূলে করীম (সা)-এর উক্তি বলিয়া রিওয়ায়াত 
করিয়াছেন। 

অতঃপর আল্লাহ তাআলা তায়াম্মুমের নিয়ম বর্ণনা প্রসঙ্গে বলিতেছেন ঃ 

52219 pays 1১০3 

“তোমরা তোমাদের মুখমণ্ডল ও হস্ত মাসেহ কর ৷’ 

উযুতে ধৌতব্য ও মাসেহযোগ্য প্রতিটি অঙ্গের দিক দিয়া তায়াম্মুম উষূর বিকল্প নহে; বরং 
উহা শুধু পবিত্রকরণ ক্রিয়ার দিক দিয়া উযুর বিকল্প। তায়াম্মুমে শুধু মুখমণ্ডল ও হস্ত মাসেহ 
করাই যথেষ্ট । ইহাই ফকীহগণের সর্বসম্মত মযহাব। তবে তায়াম্মুমের পদ্ধতি সম্পর্কে তাহাদের 
মধ্যে মতভেদ রহিয়াছে । এতদসম্পকয়ি প্রথম মাযহাব [উহা ইমাম শাফিঈ (র)-এর সর্বশেষ 
মাযহাবও বটে] এই যে, উহাতে দুইবার মাটিতে হাত মারিয়া মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হস্তদ্বয়কে 
মাসেহ করা ফরয । কারণ এ, বলিতে কখনো স্কন্ধ পর্যন্ত লম্বিত হস্ত এবং কখনো কনুই পর্যন্ত 
হস্ত বুঝানো হয়। উপরিউক্ত উভয়রূপ অর্থে এ শব্দের প্রয়োগই রীতিসিদ্ধ। উযূ সম্পকীয়ি 
আয়াতে শেষোক্ত অর্থে উক্ত শব্দের প্রয়োগ রহিয়াছে । অনেক সময়ে অংশ নির্ধারক কোনরূপ 
বিশেষণ ১১ শব্দের সহিত ব্যবহার না করিয়া শুধু ১, বলিয়া উহা দ্বারা অঙ্গুলি হইতে ক্রজি পর্যন্ত 
হস্তাংশকে বুঝানো হয়। যেমন, চুরির শাস্তি সম্পর্কিত আয়াত (৫১১1 1183 (তাহাদের 
হস্তসমূহ কাটিয়া দাও)-এ এ; শব্দকে কোনরূপ বিশেষণসহ ব্যবহার না করিয়া উহা দ্বারা কজি 
পর্যন্ত হস্তাংশকে বুঝানো হইয়াছে। 

উপরিউক্ত মাযহাবের প্রবক্তাগণ বলেন ঃ উযু সম্পর্কিত আয়াতে ১ শব্দের সহিত যে অংশ 
. নির্ধারণমূলক বিশেষণ 531১11 (| (কনুই পর্যন্ত) ব্যবহৃত হইয়াছে, আলোচ্য আয়াতে ১, 
শব্দের সহিত উহা ব্যবহৃত না হইলেও এক্ষেত্রেও শব্দটিকে উক্ত বিশেষণসহ ধরিতে হইবে। 
কারণ উষূ ও তায়াম্মুম উভয় ব্যবস্থার একটি সাধারণ গুণ ও উদ্দেশ্য হইতেছে পবিব্রকরণ। 
উভয়ের মধ্যে উক্ত সাধারণ লক্ষ্য ও উদ্দেশ্য বর্তমান থাকিবার কারণে উভয়ক্ষেত্রেই ১5 -এর 
একইরপ ব্যাখ্যা হইবে। কেহ কেহ হযরত ইব্‌ন উমর (রা) হইতে দারুকুতনী কর্তৃক বর্ণিত 
নিম্নোক্ত হাদীসটি এই প্রসঙ্গে উল্লেখ করিয়াছেন £ 

রাসূলে করীম (সা) বলিয়াছেন ৪ তায়াম্মুমে দুইবার মাটিতে হাত মারিতে হয়। একবার 
মুখমণ্তলের জন্যে, আরেকবার কনুই পর্যন্ত দুই হাতের জন্যে । 

কিন্তু উক্ত হাদীস সহীহ নহে। কারণ উহার সনদে দুর্বলতা রহিয়াছে। তাই উহাকে প্রামাণ্য 
হাদীস বলা যায় না। হযরত ইব্‌ন উমর (রা) হইতে ইমাম আবূ দাউদ একটি হাদীস বর্ণনা 


Contents 


১১৬ | তাফসীরে ইব্ন কাছীর 


করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) একদা দেওয়ালে হাত মারিলেন এবং উহা দ্বারা মুখমণ্ডল মাসেহ 
করিলেন। অতঃপর পুনরায় হাত মারিলেন এবং উহা দ্বারা দুই নিম্নববাহু মাসেহ করিলেন । কিন্তু 
নামক রাবীকে দুর্বল বলিয়াছেন। 
মাধ্যমে বর্ণনা করিয়াছেন। তবে তাহারা উহাকে রাসূলে করীম (সা)-এর সহিত সংশ্লিষ্ট ঘটনা 
হিসাবে বর্ণনা না করিয়া হযরত ইব্‌ন উমর (রা)-এর সহিত সংশ্লিষ্ট ঘটনা হিসাবে বর্ণনা 
করিয়াছেন। ইমাম বুখারী, আবূ যুর'আ এবং ইব্‌ন আদী বলিয়াছেন, উক্ত হাদীসকে হযরত 
ইব্‌ন উমর (রা)-এর সহিত সংশ্লিষ্ট ঘটনা হিসাবে বর্ণনা করাই শুদ্ধ ও সঠিক । ইমাম বায়হাকীও, 
মন্তব্য করিয়াছেন, ‘উক্ত হাদীসকে মারফু হাদীস হিসাবে বর্ণনা করা ভুল! 

ইমাম শাফিঈ (র).....ইবনুস-সিম্মা (রা) হইতে বর্ণিত একটি হাদীসকে ইমাম শাফিঈ 
নিজের অভিমতের সমর্থনে পেশ করেন। উহাতে হযরত ইবনুস-সিম্মা রো) বলেন £ একদা 
রাসূলুল্লাহ (সা) তায়াম্মুম করিতে গিয়া স্বীয় মুখমণ্ডল ও নিম্নবাহুদ্ধয় মাসেহ করিলেন । 

ইব্‌ন জারীর (র)......আবুূ জুহায়ম রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবু জুহায়ম (রা) 
বলেন £ঃ একদা আমি রাসূলুল্লাহ (সা)-কে প্রস্রাবরত অবস্থায় সালাম করিলাম । তিনি প্রস্রাব 
শেষ করিবার পূর্বে আমার সালামের উত্তর দিলেন না। প্রস্রাব শেষ হইবার পর তিনি দেওয়ালের 
দিকে গেলেন এবং দুই হাত উহাতে মারিলেন ও মুখমণ্ডল মাসেহ করিলেন। অতঃপর পুনরায় 
দুই হাত উহাতে মারিলেন এবং উহা দ্বারা কনুই পর্যন্ত দুই হাত মাসেহ করিলেন । তৎপর 
আমার সালামের জবাব দিলেন। 

তায়াম্মুমের পদ্ধতি সম্পকীয়ি দ্বিতীয় অভিমত এই যে, মোট দুইবার মাটিতে হাত মারিয়া 
মুখমণ্ডল ১ও কজি পর্যন্ত দুই হাত মাসেহ করা ফরয । ইমাম শাফিঈ (র)-এর পূর্বতন অভিমত 
ইহাই। 

তৃতীয় অভিমত এই যে, মাত্র একবার মাটিতে হাত মারিয়া মুখমণ্ডল ও কজি পর্যন্ত দুই 
হাত মাসেহ করা ফরয । 

ইমাম আহমদ (র).......আবূ আবদুর রহমান আবযা হইতে বর্ণনা করিয়াছেন £ একদা 
জনৈক ব্যক্তি হযরত উমর (রা)-এর নিকট আগমন করিয়া বলিল, আমি বীর্যপাতে অপবিত্র 
হইয়া পড়িয়াছি, এখন পানি পাইতেছি না। হযরত উমর (রা) বলিলেন, তুমি নামা আদায় করা 
স্থগিত রাখ। ইহাতে হযরত আম্মার (রা) বলিলেন, আমীরুল মুমিনীন! আপনার কি মনে 
পড়িতেছে না যে, একদা আপনি ও আমি যুদ্ধে ছিলাম । আমরা বীর্যপাতে অপবিত্র হইয়া 
পড়িলাম। আমরা পানি পাইলাম না। আপনি নামায আদায় করা স্থগিত রাখিলেন আর আমি 
মাটিতে গড়াগড়ি দিলাম এবং নামায আদায় করিলাম । আমরা রাসূলে করীম (সা)-এর খিদমতে 
হাযির হইবার পর আমি তাহার নিকট উক্ত ঘটনা খুলিয়া বলিলাম । তিনি বলিলেন £ তোমাদের 
জন্যে এতটুকুই তো যথেষ্ট ছিল, এই বলিয়া রাসূলে করীম (সা) নিজের হাত মাটিতে 
মারিলেন। তৎপর উহাতে ফুঁৎকার দিয়া উহা দ্বারা মুখমণ্ডল ও কজি পর্যন্ত দুই হাত মাসেহ 
করিলেন । 


Contents 


সূরা নিস ১১৭ 


ইমাম আহমদ (র)......হযরত আম্মার (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে করীম 
(সা) বলিয়াছেন ৪ তায়াম্মমে মুখমণ্ডল ও দুই হাতের কজি পর্যন্ত মাসেহের জন্যে একবার 
মাটিতে হাত মারিতে হইবে। 

ইমাম আহমদ (র).....শাকীক বিন দুল সূরা নত EEE 
মূসা একত্রে উপবিষ্ট ছিলাম । এমন সময়ে আবু ইয়ালা আসিয়া আবদুল্লাহকে বলিল, যদি কোন 
ব্যক্তি ফরয গোসলের জন্যে পানি না পায়, তবে সে কি নামায পড়িবে না ? আবদুল্লাহ 
বলিলেন, হযরত আম্মার রো) হযরত উমর (রা)-কে বলিয়াছিলেন, আপনার কি মনে পড়িতেছে 
না যে, রাসূলে করীম (সা) একবার আপনাকে ও আমাকে উ্ট্রারোহী বাহিনীর সাথে যুদ্ধে 
পাঠাইয়াছিলেন। আমি বীর্যপাতের কারণে অপবিত্র হইয়া পড়িলাম ও মাটিতে গড়াগড়ি দিয়া 
পবিত্রতা অর্জন করিতে চেষ্টা করিলাম ৷ আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট ফিরিয়া আসিবার পর 
এই ঘটনা তাহাকে খুলিয়া বলিলে তিনি হাসিয়া দিলেন এবং বলিলেন ঃ তোমার জন্যে তো শুধু 
ইহাই যথেষ্ট ছিল; এই বলিয়া রাসূলুল্লাহ (সা) দুই হাতের তালু মাটিতে মারিলেন। অতঃপর 
কজি পর্যন্ত দুই হাতের সমুদয় অংশ এবং মুখমণ্ডল মাসেহ করিলেন । তিনি মাত্র একবার মারিয়া 
একবার করিয়া মাসেহ করিলেন। অতঃপর আবদুল্লাহ (রা) বলিলেন, অবশ্য, হযরত উমর (রা) 
ইহাতে তৃপ্ত হন নাই। ইহা শুনিয়া আবূ মূসা বলিলেন, তাহা হইলে সূরা নিসার নিম্নোক্ত 
আয়াতের অর্থ কি হইবে ঃ 

1325152০19০ els 1১২৯5115৮৮১) 1০০৮৭] 91 

“নারী সন্তোগের পর যদি তোমরা পানি না পাও, তাহা হইলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম 
কর'- আবদুল্লাহ্‌ আবু মূসার উক্ত প্রশ্নের কোন উত্তর খুঁজিয়া পাইলেন না । তিনি শুধু বলিলেন, 
আমরা মানুষকে বীর্যপাতে অপবিত্র অবস্থায় তায়াম্মুম করিতে অনুমতি দিলে গোসল করিবার 
সময় শীত লাগিবে, এই ভয়ে সবাই তায়াম্মুম করিবে । 

আলোচ্য আয়াতাংশের ন্যায় সূরা মায়িদাতে আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 
১৫৬০ ১০1৫5 এ এ ০ RT Hays ail 

“...... তোমরা উহা হইতে তোমাদের মুখমণ্ডল ও হস্ত মাসেহ কর; আল্লাহ তোমাদের উপর 
অসম্ভব কষ্টের কাজ চাপাইয়া দিতে চাহেন না; তবে তিনি তোমাদিগকে পবিত্র করিতে এবং 
তোমাদের প্রতি তাহার দানকে পরিপূর্ণ করিতে চাহেন। আশা করা যায় তোমরা কৃতজ্ঞ 
হইবে।' 

উপরিউক্ত আয়াত দ্বারা ইমাম শাফিঈ (র) প্রমাণ করিতে চাহিয়াছেন যে, তায়াম্মুমে 
ব্যবহার্য মাটি একদিকে যেমন পবিত্র হইতে হইবে, অন্যদিকে তেমনি ধুলিমিশ্রিতও হইতে 
হইবে যাহাতে মুখমণ্ডল ও হস্তে কিছু পরিমাণ ধূলি লাগিয়া যায়। 

ইমাম শাফিঈ রে) কর্তৃক বর্ণিত পূর্বোল্লিখিত হাদীস তিনি ইবনুস-সিম্মা (রা) প্রমুখের 
মাধ্যমে বর্ণনা করিয়াছেন। ইবনুস-সিম্মা (রা) বলেন, তিনি নবী করীম (সা)-এর প্রত্রাবরত 


Contents 
১১৮ তাফসীরে ইব্ন কাছীর 


অবস্থায় তাহার নিকট দিয়া যাইতেছিলেন। তিনি নবী করীম (সা)-কে সালাম দিলে নবী করীম 
(সা) উহার উত্তর দিলেন না। নবী করীম (সা) উঠিয়া একটি দেওয়ালের কাছে গেলেন ও 
হস্তস্থিত লাঠির সাহায্যে উহাকে খৌচাইলেন। অতঃপর উহাতে হাত মারিলেন এবং হাত দ্বারা 
মুখমণ্ডল ও দুই নিম্ন বাহু মাসেহ করিলেন। 

উপরিউল্লিখিত আয়াতের - 
54515 ০5৪ ৮ ১০০০০ ৮০২০ এ ০0০৯৪ 410 

এই অংশে আল্লাহ তাআলা বলিতেছেন, তোমাদের জন্যে আল্লাহ তা'আলা যে জীবন 
ব্যবস্থা নির্ধারণ করিয়াছেন, উহাতে তিনি অসম্ভব কোন কষ্ট তোমাদের উপর চাপাইয়া দিতে 
চাহেন নাই । তিনি চাহেন তোমাদিগকে পবিত্র করিতে । আর এই কারণেই তিনি তোমাদিগকে 
তাহার দানকে পরিপূর্ণ করিতে । তায়াম্মুমের বিধান তোমাদের প্রতি তাহার একটি দান। তাহার 
দানের কারণে তাহার প্রতি তোমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। 

তায়াম্মুমের বিধান ও উহার সুযোগ ভোগ এই উম্মতের একটি বৈশিষ্ট্য । পূর্ববর্তী কোন 
উম্মতের ভাগ্যেই উক্ত সুযোগ লাভ ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে নাই। হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ 
(রা) হইতে বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ 
“আমাকে পাচটি বেশিষ্ট্যে বিমপ্তিত করা হইয়াছে। আমার পূর্বে কাহাকেও উক্ত বৈশিষ্ট্য প্রদান 
করা হয় নাই। (এক) এক মাসের পথের দূরত্ব পর্যন্ত প্রভাব সৃষ্টির ক্ষমতা দ্বারা আমাকে সাহায্য 
করা হইয়াছে। (দুই) সমগ্র পৃথিবীকে আমার জন্যে সিজদাহগাহ ও পবিত্রকারক বানানো 
হইয়াছে । অতএব আমার উম্মতের যে কোন ব্যক্তি নামাযের সময় উপস্থিত হইলে যে কোন 
পবিত্র স্থানে নামায আদায় করিবে । কোন কোন রিওয়ায়াতে এইরূপ বর্ণিত হইয়াছে ঃ “তাহার 
নিকট তাহার সিজদাহগাহ এবং পবিত্রকারক উভয় বস্তুই বর্তমান রহিয়াছে’ (তিন) আমার 
জন্যে গনীমত হালাল করা হইয়াছে, যাহা আমার পূর্বে আর কাহারও জন্যে হালাল করা হয় 
নাই। (চার) আমাকে শাফা“আতের নি“'আমত দান করা হইয়াছে। (পাচ) অতীতে প্রত্যেক 
নবীকে শুধু তাহার গোত্রের নিকট পাঠানো হইত; কিন্তু আমাকে সমগ্র মানব জাতির নিকট 
পাঠানো হইয়াছে।” 

হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান (রা) হইতে ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত ইতিপূর্বে উল্লিখিত 
হাদীসও এখানে উল্লেখযোগ্য । হযরত হুযায়ফা (রা) বলেন যে, রাসূলে পাক (সা) বলিয়াছেন ঃ 
অন্যান্য মানবের উপর আমাদিগকে তিনটি বৈশিষ্ট্য দেওয়া হইয়াছে । আমাদের নামাযের কাতার , 
ফেরেশতাদের মত করা হইয়াছে। সমগ্র পৃথিবীকে আমাদের জন্য মসজিদ করা হইয়াছে । আর 
৯৯০৭৯ ঞ্লস 

তঃপর আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন 81521982১04 5111) 

‘নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী ও ক্ষমাশীল ।' 

অর্থাৎ তোমাদের প্রতি তাহার ক্ষমা ও দয়ার একটি কাজ এই যে, রোগে, ব্যবহারে 
অসামর্থ্যের অবস্থায় এবং পানির অভাবের কালে পবিত্রতা অর্জনের জন্যে পানি ব্যবহারের 


Contents 


সূরা নিসা | ১১৯ 


বিকল্প হিসাবে মাটি দ্বারা তায়াম্মুম করিতে তিনি তোমাদিগকে অনুমতি দিয়াছেন । ফলে অপবিত্র 
পারে । আয়াতে আল্লাহ তা'আলা একদিকে যেমন অপবিত্র অবস্থায় নামায আদায় করিতে 
মু'মিনদিগকে নিষেধ করিয়াছেন, অন্যদিকে তেমনি রোগের অবস্থায় এবং পানির অভাবে 
তায়াম্মুম করিয়া নামায আদায় করিতে অনুমতি দিয়া তাহাদের প্রতি কৃপা প্রদর্শন করিয়াছেন। 
সমস্ত স্তুতি ও প্রশংসা আল্লাহ তা'আলার উদ্দেশ্যেই নিবেদিত । 


কুরআন মাজীদে তায়াম্মুম সম্পর্কিত দুইটি আয়াত রহিয়াছে। একটি “সূরা মায়িদায়' ও 
অন্যটি “সূরা নিসার” আলোচ্য আয়াত । আলোচ্য আয়াতটিই পূর্বে নাযিল হইয়াছে। উহার প্রমাণ 
এই যে, আলোচ্য আয়াত মদ্যপান নিষিদ্ধ হইবার পূর্বে নাযিল হইয়াছে । আর মদ্যপান নিষিদ্ধ 
হইয়াছিল হিজরী তৃতীয় সনে সংঘটিত ওহুদের যুদ্ধের অল্প কিছুদিন পর মহানবী (সো) কর্তৃক 
বনু নাধীর গোত্রের ইয়াহুদীদিগকে অবরোধ করিয়া রাখিবার কালে । পক্ষান্তরে সূরা মায়িদার 
বিশেষত প্রথমাংশ, অর্থাৎ যে অংশে তায়াম্মুম সম্পর্কিত আয়াত রহিয়াছে, উহা হইতেছে মহানবী 
(সা)-এর জীবনের শেষদিকে অবতীর্ণ কুরআন মাজীদের অংশসমূহের অন্যতম । উপরিউল্লিখিত 
কারণে আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গেই তায়াম্মুম সম্পর্কিত আয়াত নাযিল হইবার উপলক্ষ 
উল্লেখ করা যুক্তিসংগত । তাই এখানেই উহা উল্লেখ করিতেছি । 

ইমাম আহমদ (র)......হযরত আয়েশা (রো) হইতে বর্ণনা করেন ৪ একদা হযরত আয়েশা 
(রা) হযরত আসমা (রা) হইতে একটি কণ্ঠহার ধার লইয়াছিলেন। হঠাৎ উহা হারাইয়া গেল। 
রাসূলে আকরাম (সা) কতিপয় ব্যক্তিকে উহার সন্ধানে পাঠাইলেন। তাহারা উহা খুঁজিয়া 
পাইলেন বটে, কিন্তু ইতিমধ্যে নামাযের ওয়াক্ত হইয়া গেল। তাহাদের নিকট পানি ছিল না। 
তাহারা বিনা উষূতেই নামায আদায় করিলেন । অতঃপর তাহারা এই ঘটনা রাসূলুল্লাহ (সা)-এর 
নিকট বর্ণনা করিলেন। ইহাতে আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাযিল করেন । তখন 
হযরত উসায়দ ইব্‌ন হুযায়র (রা) হযরত আয়েশা রো)-কে বলিলেন, আল্লাহ আপনাকে মঙ্গল 
দ্বারা পুরস্কৃত করুন। আল্লাহর শপথ! আপনার অমনোপূত যে বিপদই আপনার উপর আপতিত 
হইয়াছে, উহাতেই আল্লাহ আপনার ও অন্যান্য মুসলমানের জন্যে মঙ্গল নিহিত রাখিয়াছেন। 

ইমাম বুখারী (র)......হযরত আয়েশা (রো) হইতে বর্ণনা করেন যে, হযরত আয়েশা রো) 
বলেন £ একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর সহিত সফরে বাহির হইলাম। “বায়দা” অথবা 
'যাতুল-জায়েশ” নামক স্থানে পৌঁছিবার পর আমার একটি কণ্ঠহার হারাইয়া গেল। উহার 
সন্ধানের প্রয়োজনে রাসূলুল্লাহ (সো) এবং সাহাবীগণ সেখানে যাত্রা বিরতি করিতে বাধ্য 
হইলেন। না আমাদের অবস্থানস্থলে পানি ছিল, আর না আমাদের সঙ্গে পানি ছিল। লোকেরা 
আমার আব্বা হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর নিকট আসিয়া বলিল, হযরত আয়েশা (রা) 
কি কাণ্ড ঘটাইয়াছেন তাহা দেখিতেছেন না ? তিনি রাসূলুল্লাহ (সা)-সহ সকলকে এখানে 
আটকাইয়া রাখিয়াছেন। অথচ না এখানে পানি আছে, আর না আমাদের সঙ্গে পানি আছে। ইহা 
শুনিয়া আমার আব্বা আমার নিকট আসিলেন। রাসূলুল্লাহ (সা) তখন আমার উরুদেশে মাথা 
রাখিয়া নিদ্রা যাইতেছিলেন। আব্বা বলিলেন, তুমি রাসূলুল্লাহ (সা)-সহ সকল মানুষকে 


Contents 


১২০ তাফসীরে ইব্ন কাছীর 


আটকাইয়া রাখিয়াছ। অথচ না এখানে পানি আছে, আর না তাহাদের সঙ্গে পানি আছে। আব্বা 
আমাকে এইভাবে বেশ বকুনি দিলেন এবং আমার পার্খদেশে মুষ্ঠাঘাত করিতে লাগিলেন । শুধু 
রাসূলুল্লাহ (সা)-এর পবিত্র মস্তক আমার উরুর উপর থাকিবার কারণে আমি নড়াচড়া করা 
হইতে বিরত রহিলাম। ভোর পর্যন্ত এইভাবে রাসুলুল্লাহ (সো)-সহ সকলে পানিবিহীন 
কাটাইলেন। এই অবস্থায় আল্লাহ তা“আলা তায়াম্মমের আয়াত নাযিল করিলেন । সকলে 
তায়াম্মুম করিয়া নামায আদায় করিলেন। এই ঘটনায় হযরত উসায়দ ইব্‌ন হুযায়র (রা) মন্তব্য 
করিলেন, হে আবূ বকরের পরিজন! ইহা তোমাদের প্রথম বরকত ও কল্যাণ নহে। ইতিপূর্বেও 
আয়েশার কল্যাণে আয়াত নাযিল হইয়াছে । এদিকে আমি যে উটটির উপর সওয়ার ছিলাম, 
উহাকে উঠাইয়া দেখি, উহার পেটের তলে হারটি পড়িয়া রহিয়াছে । | 

ইমাম বুখারী (র) উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিমও ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা 
করিয়াছেন । 

ইমাম আহমদ (র)......হযরত আম্মার ইব্‌ন ইয়াসির (রা) হইতে বর্ণনা করেন ঃ ‘একদা 
রাসূলে পাক (সা) সফরে “যাতুল-জায়েশ' নামক স্থানে রাত্রি যাপন করিলেন। হযরত আয়েশা 
(রা) তাহার সঙ্গে ছিলেন। হযরত আয়েশা (রা)-এর একটি ইয়ামানী মূল্যবান পাথরের হার 
সেখানে হারাইয়া গেল। হারের তালাশে লোকগণ সকাল পর্যন্ত সেখানে রহিয়া গেলেন। 
তাহাদের সহিত তখন পানি ছিল না। এই অবস্থায় আল্লাহ্‌ তাআলা মু"মিনদিগকে পবিত্র মাটি 
করিলেন। মুসলমানগণ রাসূলুল্লাহ (সা)-এর সহিত উঠিয়া নিজেদের হাত মারিলেন এবং 
ঝাড়িয়া পরিষ্কার না করিয়াই উহা দ্বারা নিজেদের মুখমণ্ডল এবং হাতের বহির্ভাগ স্কন্ধ পর্যন্ত ও 
উহার অন্তর্ভাগ বগল পর্যন্ত মাসেহ করিলেন । 

ইব্‌ন জারীর রে)......হযরত ইব্‌ন আবু ইয়াকযান (রা)-এর সূত্রে বর্ণনা করেন যে, হযরত 
ইব্‌ন আবু ইয়াকযান (রা) বলেন ৪ একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে এক স্থানে অবস্থান 
করিতেছিলাম। এই অবস্থায় হযরত আয়েশা (রা)-এর একটি হার হারাইয়া গেল। ইহাতে 
রাসূলুল্লাহ (সা) ফজর পর্যন্ত সংশ্লিষ্ট স্থানে অবস্থান করিতে বাধ্য হইলেন। হযরত আবূ বকর 
সিদ্দীক (রা) হযরত আয়েশা (রা)-এর উপর রাগান্বিত হইয়া গেলেন। এই অবস্থায় রাসূলুল্লাহ 
(সা)-এর উপর পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করিবার অনুমতি দিয়া আল্লাহ তা'আলা আয়াত 
নাযিল করিলেন । অতঃপর হযরত সিদ্দীকে আকবর (রো) হযরত আয়েশা (রা)-এর নিকট গিয়া 
তাহাকে বলিলেন, নিশ্চয়ই তুমি কল্যাণময়ী । তোমারই উপলক্ষে তায়াম্মমের অনুমতি নাযিল 
হইয়াছে । অতঃপর আমরা একবার মাটিতে হাত মারিয়া মুখমণ্ডল মাসেহ করিয়াছি । আরেকবার 
মাটিতে হাত মারিয়া স্কন্ধ ও বগল পর্যন্ত হাত মাসেহ করিয়াছি। 
অপর একটি হাদীস 

হাকিম আবূ বকর ইব্‌ন মারদুবিয়া (র)......আসলা ইব্ন শরীক (রা) হইতে বর্ণনা করেন 
যে, হযরত আসলা (রা) বলেন £ একদা সফরে আমি নবী করীম (সা)-এর উট চালাইবার 
দায়িত্বে নিয়োজিত ছিলাম । তখন ছিল শীতের রাত্রি। এই অবস্থায় আমি বীর্যপাতে অপবিত্র 
হইয়া পড়িলাম। নবী করীম (সা) রওয়ানা হইতে মনস্থ করিলেন । অপবিত্র অবস্থায় নবী করীম 
(সা)-এর উট চালনা করিতে আমার মন চাহিল না। আবার প্রচণ্ড শীতে গোসল করিলে আমার 


Contents 


সূরা নিসা ১২১ 


মরিয়া যাইবার অথবা অসুস্থ হইয়া পড়িবার আশংকা ছিল। আমি জনৈক আনসারকে নবী করীম 
(সা)-এর উট চালনা করিতে বলিলে তিনি উহা চালনা করিতে লাগিলেন। এদিকে আমি পানি 
গরম করিয়া গোসল ক্রিয়া সম্পাদন করিলাম । তৎপর নবী করীম (সা)-এর কাফেলার সহিত 
মিলিত হইলাম । তিনি বলিলেন ৪ হে আসলা! কি হইল ? তোমার উট চালনার রীতি পরিবর্তিত 
হইয়া গেল যে! আমি নিবেদন করিলাম হে আল্লাহ্‌র রাসূল! আমি উট চালনা করি নাই; জনৈক 
আনসার উহা চালাইয়াছেন। তিনি বলিলেন, কেন ? আমি নিবেদন করিলাম, আমি বীর্যস্বলনে 
অপবিত্র হইয়া পড়িয়াছিলাম। ঠাণ্ডা পানি দ্বারা গোসল করিলে আমার জীবনের উপর বিপদের 
আশংকা ছিল বলিয়া তাহার উপর উট চালাইবার দায়িত্ব অর্পণ করত পানি গরম করিয়া গোসল 
করিয়াছি।' ইহাতে আল্লাহ তা'আলা এই আয়াত নাখিল করিলেন £ 


LAS ED SET ৮৮৮৯ ৩৮৭ ও না 
UE Pie SE LUN, Of eee 1 
উক্ত হাদীস ভিন্ন সনদেও হযরত আসলা (রা) হইতে বর্ণিত হইয়াছে। 


IAA ১5৩ Iaido ঠা চরণ পু ১০১৪ তাও পর জপ 
Or? 20) 9555 ১১ 92625155 Md! Lol (££) 


OG las 

01%75%4১0 CSE IES BUSS ১৫ sly olds (£0) 

a 05322 গতি ১০০৪১৯15552 5255 92 (EV 
BIG. MG CES 05৮5৬ (965542225৩০ 


80523815 4 দিলি po 2G CAE Ea 196 
45651529556 1৯2৮ 4 

88. “তুমি কি তাহাদিগকে দেখ নাই, যাহাদিগকে কিতাবের এক অংশ দেওয়া 
হইয়াছিল? তাহারা ভ্রান্ত পথ ক্রয় করে এবং তোমরাও পথভ্রষ্ট হও, ইহাই তাহারা চাহে ।” 

৪৫. “আল্লাহ তোমাদের শব্রদিগকে ভালভাবে জানেন। অভিভাবকত্বের জন্যে 
আল্লাহই যথেষ্ট এবং সাহায্যেও আল্লাহই যথেষ্ট ।” 

৪৬. “ইয়াহ্‌দীদের মধ্যে কতক লোক কথাগুলির অর্থ বিকৃত করে ও বলে, “শুনিলাম ও 
অমান্য করিলাম এবং শুনুন না শোনার মত’; আর নিজেদের জিহ্বা কুঞ্চিত করিয়া ও 
দীনের প্রতি ব্যঙ্গ করিয়া বলে, ‘রায়িনা’ ৷ কিন্তু তাহারা যদি বলিত, “শুনিলাম ও মান্য 
করিলাম এবং শুনুন ও আমাদের প্রতি লক্ষ্য করুন’, তবে উহা তাহাদের জন্য উত্তম ও 
সংগত হইত । কিন্তু তাহাদের সত্য প্রত্যাখ্যানের জন্য আল্লাহ তাহাদিগকে অভিসম্পাত 
করিয়াছেন । তাহাদের অল্প সংখ্যকই বিশ্বাসী |” 


কাছীর__-৩/১৬ 


Contents 


১২২ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর ঃ ইয়াহুদী জাতির প্রতি কিয়ামত পর্যন্ত অব্যাহতভাবে আল্লাহ তা'আলার গযব ও 
ক্রোধ নাযিল হউক । আয়াতে আল্লাহ তা“আলা উক্ত জাতির একটি আত্মঘাতী, ধ্বংসকর ও 
জঘন্য চরিত্রের বর্ণনা দিতেছেন। তাহারা হিদায়াতের বিনিময়ে গুমরাহী খরিদ করে, আল্লাহ্‌ 
তা'আলা কর্তৃক তাহার রাসূলের প্রতি অবতীর্ণ সত্য হইতে মুখ ফিরাইয়া লয় এবং বিশ্বনবী 
হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর গুণাবলী ও পরিচয় সম্পর্কে পূর্ববর্তী নবীদের মাধ্যমে প্রাপ্ত 
তাহাদের নিকট রক্ষিত তথ্য ও জ্ঞানকে তাহারা গোপন রাখে । ফলে উহা দ্বারা তাহারাও 
উপকৃত হয় না। এই সত্য গোপন ও সত্য বর্জনে তাহাদের লাভ এই যে, উহা দ্বারা তাহারা 
পার্থিব মর্যাদা ভোগ ও অর্থ উপার্জন করিতে পারে । তাহাদের পুরোহিত শ্রেণী সাধারণ মানুষের 
নিকট হইতে প্রাপ্ত ভক্তি-শ্রদ্ধা ও ভেট-তোহফা হইতে বঞ্চিত হইবার আশংকায় সত্য নবী 
মুহাম্মদ (সা) সম্পর্কিত তাহাদের প্রকৃত জ্ঞানকে গোপন করিয়া থাকে । তাহারা সাধারণ মানুষের 
নিকট হইতে পার্থিব স্বার্থ লাভ তথা ধন-সম্পদ উপার্জন করিবার ব্যবসা চালাইয়া যাইবার 
লোভে সত্যকে স্বীকার করা হইতে বিরত থাকে । শুধু তাহাই নহে, তাহাদের মনে সত্য ও 
LAR রানা! 

rte Ma CNG I Sete তেমনি চাহে যে, 
মু'মিনগণ রাসূলের মাধ্যমে তাহাদের নিকট অবতীর্ণ যে সত্যকে মানিয়া লইয়াছে এবং উহার . 
প্রতি আনুগত্য স্বীকার করিয়াছে, সেই সত্যকে তাহারাও ত্যাগ করুক এবং তাহার আনুগত্য 
হইতে নিজদিগকে বিরত রাখুক । 

০150, এন 31115 অর্থাৎ ‘কাহারা তোমাদের শত্রু ও'অমঙ্গলকামী, তাহা আল্লাহ্‌ অন্য 
যে কাহারো চাইতে বেশি জানেন।” উপরিউক্ত ইহকাল-সর্বস্ব সত্যদ্বেষী ইয়াহুদী জাতি 
তোমাদের শত্রু । অতএব তাহাদের শত্রুতা হইতে সাবধান থাকিও যেন তাহারা তোমাদিগকে 
প্রতারিত করিয়া সত্যচ্যুত ও বিপথগামী করিতে না পারে। আর যাহারা আল্লাহ্র উপর আস্থা 
স্থাপন করে এবং তাহার উপর নির্ভর করে, তিনি তাহাদের জন্যে উত্তম নির্ভরস্থল ও উত্তম 
আস্থাভাজন বটে । 

0... UU 84 0519 4110১ ০১৫9 অৰ্থাৎ তদ্ৰুপ ‘যাহারা তাহার নিকট সাহায্য 
প্রার্থনা করে' এবং তীহার সহায়তা কামনা করে, তিনি তাহাদের উত্তম অভিভাবক ও 
সাহায্যকারী |” 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 

৫০1৬০ ০০ Ml EG হা ১2301 ০০ 
এখানে “০” শব্দটি উহার পরবর্তী শব্দ সহযোগে একটি জাতিকে বুঝাইতে ব্যবহৃত 
হইয়াছে। অর্থাৎ 19১৯ ১১341 দ্বারা এখানে সমগ্র ইয়াহ্‌দী জাতিকেই বুঝানো হইয়াছে। 
কালামে পাকের অন্যত্রও “০* শব্দ এইরূপে উহার পরবর্তী শব্দ সহকারে একটি জাতিকে 
বুঝাইবার জন্যে ব্যবহৃত হইয়াছে। যেমন ঃ 


০495 পা ০ 2 40 “ 


Contents 


সূরা নিসা ১২৩ 


অর্থাৎ ‘তোমরা অপবিত্র প্রতিমা শ্রেণী হইতে দূরে থাক ।' এখানে ০ শব্দটি পরবর্তী 
50551 শব্দ সহযোগে সমগ্র প্রতিমাশ্রেণীকে বুঝাইবার জন্যেই ব্যবহৃত হইয়াছে। তাই__ 
sls we El Ls 132 33541 ১০ 
অর্থাৎ 'ইয়াহুদী জাতি আল্লাহ্‌র বাণীসমূহের বিকৃত অর্থ করে এবং অসদুদ্দেশ্য প্রণোদিত 
হইয়া আল্লাহ কর্তৃক উদ্দিষ্ট তাৎপর্যের বিরোধী তাৎপর্য উদ্ভাবন করে।' তাহাদের এইরূপ 
আচরণের পশ্চাতে রহিয়াছে আল্লাহ্‌র প্রতি মিথ্যারোপের প্রবৃত্তি । 
অতঃপর তাহাদের আরেক ঘৃণ্য মানসিকতার বর্ণনা প্রসঙ্গে তিনি বলিতেছেন ঃ 
(০১০০১ Cs উপাও 
অর্থাৎ তাহারা বলে, “হে মুহাম্মদ! আমরা তোমার কথা শ্রবণ করিলাম; কিন্তু ইহা অমান্য 
করিলাম ।” মুজাহিদ ও ইব্‌ন যায়দ (র) উহার এইরূপ ব্যাখ্যাই করিয়াছেন। ইহাই উহার সঠিক 
ব্যাখ্যা । তাহাদের উক্ত আচরণ তাহাদের চরম সত্য-বিদ্বেষ এবং আল্লাহ্‌র কিতাব গ্রহণে 
তাহাদের অস্বীকৃতির প্রমাণ বহন করে। 
তাহাদের আরেক ঘৃণ্য আচরণ হইতেছে 8 ৮--০১:২ ₹--.19 
অর্থাৎ তাহারা বলে, “হে মুহাম্মদ! আমাদের কথা না শোনার মত শোন ।" যাহহাক রে) 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে উহার উক্তরূপে তাফসীর বর্ণনা করিয়াছেন । 
মুজাহিদ ও হাসান (রে) বলিয়াছেন £ অর্থাৎ তাহারা বলে, হে মুহাম্মদ! তুমি আমাদের কথা 
শুন, কিন্তু আমরা তোমার কথা শুনিব না। 
ইমাম ইব্‌ন জারীর (র) মন্তব্য করিয়াছেন, আলোচ্য আয়াতাংশের প্রথমোক্ত ব্যাখ্যাই 
অধিকতর যুক্তিসংগত । ইবৃন জারীরের মন্তব্যই সঠিক। তাহাদের কথার ব্যাখ্যা যাহাই হউক, 
তাহাদের উদ্দেশ্য ছিল সত্য দীন ও মহানবী (সা)-এর প্রতি বিদ্রুপ ও উপহাস । তাহাদের উপর ' 
আল্লাহ্র গযব পড়ুক । 
তাহাদের আরেক ঘৃণ্য আচরণ হইতেছে £ 
ol ০০৪ ০১৮৮৩৫৪৮৮৪৭ 55555 
অর্থাৎ তাহারা রাসূলে পাক (সা)-কে সম্বোধন করিয়া বলে 81:০1) ইহার এক অর্থ 
হইতেছে “আমাদের কথার প্রতি মনোযোগ দিন।' তাহারা রাসূলে পাক (সা)-এর মনে এই 
ধারণা দিতে চাহে যে, তাহারা উক্ত বচন দ্বারা তাহাকে উহাই বলিতে চাহিতেছে। প্রকৃতপক্ষে 
তাহাদের ব্যবহৃত (১০।১ বচন দ্বারা তাহারা রাসূলে পাক সো)-কে সম্বোধন করিয়া উহা বলিত 
না। (১০! শব্দের আরেক অর্থ হইতেছে ‘ওহে নির্বোধ!” প্রকৃতপক্ষে তাহারা রাসূলে করীম 
(সা)-কে সম্বোধন করিবার কালে উপরিউক্ত শব্দকে উক্ত অর্থেই ব্যবহার করিত। সুরা, 
Ck TSH Cel AGES 95৭ 01450 
আয়াতে এতদসম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হইয়াছে। 


Contents 


১২৪ তাফসীরে ইব্ন কাছীর 


সত্যদ্বেষী ইয়াহুদীদের উপরিউক্ত গালি ও ব্যঙ্গোক্তির বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তা'আলা 
বলিতেছেন, তাহারা ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে জিহ্বা বক্র করিয়া দীন বা সত্যের বিষয়ে শ্লেষ প্রকাশ 
পূর্বক রাসূলে পাক (সা)-কে উত্যক্ত করে। অতঃপর তিনি বলিতেছেন ঃ 
26585757177 55715510252 

অর্থাৎ তাহারা যদি বিনয়ের সহিত বলিত, আমরা শুনিলাম ও মানিয়া লইলাম; কিংবা 
বলিত, আমাদের কথা শুনুন ও আমাদের কথায় মনোযোগ দিন, তবে উহা সত্যই তাহাদের 
জন্যে মঙ্গলকর হইত । কিন্তু মঙ্গল ও কল্যাণ হইতে তাহাদের হৃদয় অনেক দূরে সরিয়া 
গিয়াছে । তাই যে ঈমান তাহাদিগকে উপকার প্রদান করিতে পারে, সে ঈমান তাহাদের হৃদয়ে 
প্রবেশ করিবে না। 

২1৪9 ০৬০১৪ ১০৪ 

অর্থাৎ “তাহারা কমই ঈমান আনিবে।' 

ইহার ব্যাখ্যা ইতিপূর্বে ১১০ ১০ ১১155 আয়াতাংশে বিশদভাবে আলোচিত হইয়াছে। 
অর্থাৎ তাহাদের ঈমান কল্যাণবহ'হয় না। | 


YS BAA (0৬১৮5 (৮৩৪৮৫ ৩০৪৯ 9 255৬6 (65 


পা 
$ ৯ পে রা 2৮১৮ এপার প্র crt 5 4 ঠক ১৫ 
» ৬৯ ৫) ০০৩০ 1 2 al ১ 51 ELEN KECK 255 (৮১৮, ol 
22d Lad ৮৮৮ 
O ৯৯৯৫০ 401 al 63 


| ৮ ১০ ৪ ইপার্তা 2৫55 ইত পপ 


5) 22 এপাপা Es ! / SL 3 z 
১৮02551586৩) LS 022 Le BY) Anh TOBE OST 91 (£A) 
0 REECE ৬৪৫ এট 


8৭. “ওহে কিতাবপ্রদত্ত লোক সকল! তোমাদের নিকট যাহা আছে তাহার সমর্থকরূপে 
আমি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমরা উহার পূর্বেই ঈমান আন যখন আমি 
মুখমণ্ডল বিকৃত করিয়া সেইগুলিকে পিছনের দিকে ফিরাইয়া দিব অথবা শনিবারের বিধান 
অমান্যকারীদের যেরূপ লা*নত করিয়াছিলাম সেইরূপ লা“নত করিব । আল্লাহ্‌র আদেশ 
কার্যকরী হইয়াই থাকে ।” 

৪৮. “আল্লাহ তাহার শরীক করার অপরাধ ক্ষমা করেন না। ইহা ব্যতীত অন্যান্য 
অপরাধ যাহাকে ইচ্ছা ক্ষমা করেন; আর যে ব্যক্তি আল্লাহ্র শরীক করে, সে নিঃসন্দেহে 
মহাপাপ করে ।” 


তাফসীর ঃ ইয়াহুদী ও নাসারা জাতিকে আল্লাহ তা'আলা বলিতেছেন যে, মুহাম্মদ (সা)-এর 
প্রতি যে মহাগ্রন্থ কুরআন অবতীর্ণ হইয়াছে, উহার প্রতি তোমরা ঈমান আনো । তোমাদের 


Contents 


সূরা নিসা ১২৫ 


নিকট যে সত্য ও সুসংবাদ রহিয়াছে, উহা তাহাকে তো সত্য বলিয়া ঘোষণা করিতেছে। 
অতঃপর তাহারা ঈমান না আনিলে যে শাস্তি তাহাদের উপর আপতিত হইতে পারে, তৎসম্পর্কে 
নি AL LSA bn JL One ধান Re LL cA AL 
আয়াতে তাহাদিগকে আহ্বান জানাইতেছেন। যেমন £ 


1455 ১০8৮5 CALs ET as ial CAS 15891 ons Ut 
dl ৬১৯০০ 0০410416545 9110২0551০5 0৯3০৪ ৯৪৯৩ ০০০৮ 


কোন কোন তাফসীরকার বলিয়াছেন ৪ ০১২$1। ১২৮ অর্থাৎ মুখমণ্ডলসমূহকে পরিবর্তন 
করিয়া দিবার তাৎপর্য হইতেছে এই যে, উহাদিগকে পশ্চাৎদিকে ফিরাইয়া দেওয়া তথা 
চক্ষুসমূহকে তাহাদের পশ্চাৎদিকে ঘুরাইয়া দেওয়া। উক্ত তাৎপর্য অনুযায়ী মুখমণ্ডলসমূহকে 
পরিবর্তন করিয়া দেওয়া এবং উহাদিগকে পশ্চাৎদিকে ফিরাইয়া দেওয়া উভয় ক্রিয়া একই 
শাস্তিকে বুঝাইতেছে। | 


১১৯৬]। ১০০১ অর্থাৎ মুখমণ্ডলসমূহকে পরিবর্তন করিয়া দিবার তাৎপর্য ইহাও হইতে 
পারে যে, তাহাদের মুখমণ্ডলসমূহ এরূপ বিকৃত করিয়া দেওয়া যে, উহাতে চক্ষু, কর্ণ এবং 
নাসিকা কিছুই থাকিবে না। উক্ত তাৎপর্য অনুযায়ী তাহাদের মুখমণ্ডলসমূহকে বিকৃত করিয়া 
দেওয়া ও উহাকে পশ্চাৎদিকে ফিরাইয়া দেওয়া এই উভয় শাস্তিই তাহাদিগকে দেওয়া হইবে । 

আওফী (র)......হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ (২A 4! ০b) 
-এর তাৎপর্য হইতেছে আমি তোমাদের দৃষ্টিসমূহ অন্ধ করিয়া দিব । (৯034 41০ (৯:১১ 
অর্থাৎ অতঃপর উহাদিগকে পশ্চাৎদিকে ফিরাইয়া দিব। তাহাদের প্রত্যেকের পশ্চাৎদিকে দুইটি 
করিয়া চক্ষু বসাইয়া দিব আর তাহারা পশ্চাৎদিকে হাটিবে। 

* কাতাদা এবং আতিয়া আওফী (র)-ও অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন। উপরিউক্ত শাস্তি 
চরমভাবে লাঞ্কনাকর ও কষ্টদায়ক । 

আয়াতে প্রকৃতপক্ষে উপমামূলকভাবে ইয়াহুদী-নাসারা জাতিসমূহের আত্মার বিকৃতি ও 
অধঃপতনের অবস্থা বর্ণিত হইয়াছে। তাহাদের আত্মা সত্যের পিছনে চলার স্বাভাবিক গতি ত্যাগ 
করিয়া অসত্যের বিকৃত পথে উল্টা চলিতেছে । 

কোন কোন তাফসীরকার বলেন ঃ এখানে রূপক শব্দ ব্যবহৃত হইয়াছে । যেমন কুরআন 
পাকে অন্যত্র বলা হইয়াছে ৪ 


০৫ ০৭ ED CEO 5০৪১১ dl 3151 ০1 ৪ 04৯ Cl 
৮১০০৮ Y 5 28155505155 ৫5 Cos rel 
অর্থাৎ “আমি তাহাদের গলদেশে তওক পরাইয়া দিয়াছি। উহা তাহাদের চিবুক পর্যন্ত 
পৌঁছিয়াছে। অতএব তাহাদের শির উর্ধ্বমুখী হইয়া রহিয়াছে। আর আমি তাহাদের সম্মুখে 


একটি প্রাচীর ও তাহাদের পশ্চাতে একটি প্রাচীর রাখিয়া দিয়াছি। উহা দ্বারা তাহাদিগকে আচ্ছন্ন 
করিয়া রাখিয়াছি। অতএব তাহারা দেখিতে পারে না।' 


Contents 


১২৬ তাফসীরে ইব্ন কাছীর 


উপরিউক্ত আয়াতে রূপকভাবে কট্টর কাফিরদের আত্মার সত্য বিমুখ অবস্থা বর্ণিত 
হইয়াছে। তাহাদের উক্ত ব্যাখ্যা সঠিক হইলে আয়াতদ্বয়ের মধ্যে উল্লিখিত ধারার উপমার দিক 
দিয়া পরস্পর সাদৃশ্য রহিয়াছে। 

মুজাহিদ (র) বলিয়াছেন £ (৯২11 ১০১ অর্থাৎ তাহাদের মুখমণ্ডলসমূহ সত্য পথ 
হইতে ঘুরাইয়া দিব। (৯,051 41০ ২১১: অর্থাৎ 'উহাদিগকে গুমরাহীর দিকে ও ভ্রান্ত 
পথের দিকে ফিরাইয়া দিব।" ইব্‌ন আবূ হাতিম বলিয়াছেন, হযরত ইবৃন আব্বাস (রা) এবং 
হাসান (রা) হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। 

সুদ্দী বলিয়াছেন 8 (৯,55! 41০ (৯১১১৪ অর্থাৎ উহাদিগকে সত্য হইতে ফিরাইয়া 
রাখিব। তাহাদিগকে কাফির বানাইয়া দিব, যেরূপ তাহাদিগকে অতীতে বানর বানাইয়াছিলাম।' 

আবু যায়দ (র) বলিয়াছেন £ আয়াতে বর্ণিত শাস্তি হিসাবে তাহাদিগকে আল্লাহ তা'আলা 
হিজাষের মাটি হইতে সিরিয়ায় বিতাড়িত করিয়া দেন। কথিত আছে, আলোচ্য আয়াত শুনিয়া 
কাব আহবার ঈমান আনিয়াছিলেন। 

ইব্‌ন জারীর (র)......ঈসা ইব্‌ন মুগীরা হইতে বর্ণনা করিয়াছেন 8 একদা আমরা 
ইব্রাহীমের সহিত “কা'ব আহবার*-এর ইসলাম গ্রহণ লইয়া আলোচনা করিলাম । তিনি 
বলিলেন, কা“ব আহবার হযরত উমর (রা)-এর খিলাফতের কালে ইসলাম গ্রহণ করেন। একদা 
তিনি স্বীয় দেশ ইয়ামান হইতে বায়তুল মুকাদ্দাসে যাওয়ার পথে মদীনায় আগমন করিলেন । 
হযরত উমর (রা) তাহাকে বলিলেন, হে কাব! ইসলাম গ্রহণ কর। কাব বলিলেন, আপনাদের 
কিতাবেই তো আছে £ 

bl ass aad JE 1৯১০৯৪15941 sas 32301 এমি, 

অর্থাৎ “যাহাদিগকে তাওরাত কিতাব মানিয়া চলিতে নির্দেশ দেওয়া হইয়াছে, অথচ উহা 
মানিয়া চলে নাই তাহাদের অবস্থা সেই গর্দভের অবস্থার তুল্য, যে গর্দভ অনেকগুলি পুস্তক পৃষ্ঠে 
বহন করে ।' সুতরাং আমাকে তো তাওরাত কিতাব মানিয়া চলিতে নির্দেশ দেওয়া হইয়াছে। 
ইহা শুনিয়া হযরত উমর (রা) তাহাকে আর কিছু বলিতে গেলেন না। কা'ব গন্তব্যস্থলের দিকে 
চলিলেন। তিনি হিমস নামক স্থানে পৌঁছিবার পর জনৈক ব্যক্তিকে চিন্তিত অবস্থায় পাঠ করিতে 
শুনিলেন ৪ 


015 ১০ 5০ UUs পি Cs al ৪৫111589 ১ 2 
১4 ০৮০) ০৮৯০1 01 eS eal (৯231 cle (৯৭০১৪ (২১৯১ ০০০৬১ 
9585 41171 
উক্ত আয়াতে বর্ণিত শাস্তি তাহার উপর আপতিত হইতে পারে, এই ভয়ে কাব তখনই 
বলিলেন, হে আমার প্রতিপালক প্রভু! আমি ইসলাম গ্রহণ করিলাম । অতঃপর তিনি ইয়ামানে 


গ্রহণ করাইয়া সঙ্গে লইয়া আসিলেন। 


Contents 
সূরা নিসা | ১২৭ 


ইব্‌ন আবূ হাতিম ()......আবু ইদরীস আয়েযুল্লাহ আল-খাওলানী হইতে বর্ণনা করিয়াছেন 
যে, আবূ ইদরীস বলেন ঃ আবূ মুসলিম আল-জালীলী কা'ব-এর শিক্ষক ছিলেন। তিনি রাসূলে 
করীম (সা)-এর দাওয়াতে সাড়া দিয়া ইসলাম গ্রহণ করিতে কা"ব-এর বিলম্ব করিবার কারণে 
তাহাকে তিরস্কার করিতেন। পূর্ববর্তী আসমানী কিতাবে রাসূলে পাক (সা)-এর যে গুণাবলী ও 
পরিচয় লিপিবদ্ধ রহিয়াছে, তিনি প্রকৃতই সেই গুণাবলী ও পরিচয়ের অধিকারী কিনা তাহা 
জানিতে একদা আবু মুসলিম কা“বকে রাসূলে পাক (সা)-এর নিকট পাঠাইলেন। কা'ব বলেন, 
আমি মদীনায় আসিলাম। সেখানে জনৈক তিলাওয়াতকারীকে কুরআন মাজীদের নিম্নোক্ত 
আয়াত তিলাওয়াত করিতে শুনিলাম £ ্‌ 

La lal le (৯১১৭৪ (২১৭৩ ০০৮১ K 

আমি অবিলম্বে গোসল করিলাম । আমার চেহারা বিকৃত হইয়া যাইতে পারে এই ভয়ে আমি 
নিজের চেহারায় হাত বুলাইয়া দেখিতে লাগিলাম । অতঃপর আমি ইসলাম গ্রহণ করিলাম । 

আসমানী কিতাবপ্রাপ্ত জাতিসমূহ কুরআন মাজীদের প্রতি ঈমান না আনিলে তাহাদের উপর 
যে সব শাস্তি নাযিল হইতে পারে, উহার আরেকটির বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তা'আলা 
বলিতেছেন ঃ 

অর্থাৎ যাহারা নিষিদ্ধ শনিবারে মৎস্য শিকারের ফন্দি বাহির করিয়া সীমালংঘন করিয়াছিল, 
তাহাদের উপর আমি যেরূপ গযব নাযিল করিয়াছিলাম, এই সকল আহলে কিতাব কাফিরদের 
প্রতি আমি সেইরূপে গযব নাযিল করিবার পূর্বে তাহারা যেন ঈমান আনে। উক্ত 
সীমালংঘনকারীদিগকে তাহাদের অপরাধের কারণে বানর ও শূকর বানাইয়া দেওয়া হইয়াছিল। 
সুরা আরাফে তাহাদের ঘটনা বিস্তারিতভাবে বিবৃত হইবে । 

তঃপর তিনি বলিতেছেন ঃ 

‘আর আল্লাহ্র আদেশ বাস্তবায়িত হইয়াই থাকে!’ অর্থাৎ তিনি যখন কোন আদেশ 
প্রদান করেন, তখন কেহই উহার বিরোধিতা করিতে পারে না এবং কেহই তাহাকে বাধা দিতে 
পারে না। 

আয়াতে শিরকের জঘন্যতা বর্ণনা প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলিতেছেন £ 


si ০০] ৩113 09315 ১৬29 < ১১১ 01559 4101 01 
অর্থাৎ ‘কেহ শিরক করিয়া আল্লাহ্র নিকট উপস্থিত হইলে তিনি তাহাকে ক্ষমা করিবেন 


না। শিরক ভিন্ন অন্য যে কোন গুনাহ যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন ।' আলোচ্য আয়াতের 
সহিত সংশ্লিষ্ট একাধিক হাদীস রহিয়াছে । নিম্নে উহার কয়েকটি উল্লেখ করিতেছি । 


Contents 


১২৮ তাফসীরে ইব্ন কাছীর 


প্রথম হাদীস 

ইমাম আহমদ (র).....হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন ঃ আল্লাহ্‌র নিকট তিন শ্রেণীর (বদ) আমলনামা রহিয়াছে। এক শ্রেণীর আমলনামার 
আল্লাহ আদৌ গুরুত্ব দেন না। অর্থাৎ তদনুযায়ী বান্দাকে শাস্তি দিবার ব্যাপারে আল্লাহ অনমনীয় 
হইবেন না। দ্বিতীয় শ্রেণীর আমলনামার একটি আমলও আল্লাহ বাদ দিবেন না এবং উহার 
হিসাব হইবে । তবে তৃতীয় শ্রেণীর আমলনামা আল্লাহ ক্ষমা করিবেন না। যে শ্রেণীর আমলকে 
আল্লাহ ক্ষমা করিবেন না, উহা হইতেছে আল্লাহ্র সহিত শিরক করা । কেননা আল্লাহ তাআলা 
বলিয়াছেন ৪ ‘আল্লাহ তাহার সহিত শিরক করিবার অপরাধ কিছুতেই ক্ষমা করিবেন না। উহা 
ভিন্ন অন্য যে কোন গুনাহ যাহাকে ইচ্ছা ক্ষমা করিবেন ৷’ তিনি আরো বলিয়াছেন ৪ “যে ব্যক্তি 
আল্লাহ্র সহিত শিরক করে, আল্লাহ তাহার উপর জান্নাত হারাম করিয়া দেন।' যে শ্রেণীর 
আমলের ব্যাপারে আল্লাহ এতটুকু পরোয়াও করিবেন না ও উহার জন্যে বান্দাকে শাস্তি দিবার 
ব্যাপারে তিনি অনমনীয় হইবেন না, উহা হইতেছে সরাসরি আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয়ে 
বান্দার নিজের উপর নিজে অবিচার করা । যেমন £ রোযা বা নামায ত্যাগ করা । এইরূপ 
অপরাধ ইচ্ছা করিলে আল্লাহ মাফ করিতে পারেন। আর যে শ্রেণীর আমলের একটুকুও আল্লাহ 
ছাড়িবেন না, উহা হইতেছে আল্লাহ্র এক বান্দা কর্তৃক আরেক বান্দার প্রতি যুলম বা অত্যাচার 
করা । এই শ্রেণীর অপরাধে প্রতিশোধ ব্যতীত গত্যন্তর নাই। 

ইমাম আহমদ (র) ভিন্ন অন্য কোন হাদীস সংকলক উক্ত হাদীস বর্ণনা করেন নাই। 


দ্বিতীয় হাদীস 

আবূ বকর আল-বায্যার (র)......হযরত আনাস ইব্ন মালিক (রো) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ঃ অন্যায় তিন প্রকারের । এক প্রকারের অন্যায় 
আল্লাহ ক্ষমা করিবেন না। আরেক প্রকারের অন্যায় আল্লাহ ক্ষমা করিতেও পারেন । আরেক 
প্রকারের অন্যায়ের একটিকেও আল্লাহ ছাড়িবেন না । যে প্রকারের অন্যায় আল্লাহ ক্ষমা করিবেন 
না, উহা হইতেছে শিরক । আল্লাহ্‌ বলিয়াছেন, ‘নিশ্চয়ই শিরক হইতেছে জঘন্য অপরাধ ।' যে 
প্রকারের অন্যায় আল্লাহ ক্ষমা করিয়া দিবেন, উহা হইতেছে বান্দা ও তাহার প্রতিপালক প্রভুর 
মধ্যকার বিষয়ে বান্দার নিজের প্রতি অন্যায় করা । পক্ষান্তরে যে প্রকারের অন্যায়কে আল্লাহ 
ছাড়িবেন না, উহা হইতেছে এক বান্দা কর্তৃক অপর বান্দার প্রতি অবিচার করা । এই প্রকারের 
অন্যায়ে আল্লাহ তা'আলা একজনের পক্ষ হইতে আরেকজনের উপর প্রতিশোধ লইবেন। 
তৃতীয় হাদীস 

ইমাম আহমদ (র)......হযরত মুআবিয়া (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে পাক 
(সা) বলিয়াছেন ৪ আল্লাহ্র নিকট হইতে প্রত্যেক গুনাহের ব্যাপারেই ক্ষমাপ্রাপ্তি আশা করা 
যায়। কিন্তু যে ব্যক্তি কাফির হইয়া মরে অথবা ইচ্ছাকৃতভাবে কোন মু’মিনকে হত্যা করে এবং 
তওবা ব্যতিরেকেই মরিয়া যায়, তাহার গুনাহ মাফ হইবার আশা করা যায় না। 

ইমাম নাসাঈ সাফওয়ান ইব্‌ন ঈসা হইতে উপরিউক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। 


Contents 
সূরা নিসা | ১২৯ 


চতুর্থ হাদীস 

ইমাম আহমদ (র)......হযরত আবূ যর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে করীম 
(সা) বলিয়াছেন ঃ আল্লাহ তা“আলা বলেন, হে আমার বান্দা! যদি তুমি আমার ইবাদত কর এবং 
আমার নিকট হইতে ক্ষমাপ্রাপ্তির আশা কর, তবে তোমার তরফ হইতে যে ক্রুটি-বিচ্যুতি ও 
অপরাধ ঘটে, আমি তাহা তোমার মঙ্গলের জন্যে ক্ষমা করিয়া দিব। হে আমার বান্দা! যদি তুমি 
পৃথিবীর ওজনের সমতুল্য পরিমাণে পাপ লইয়া আমার সহিত সাক্ষাত কর, কিন্তু শিরকের পাপ 
লইয়া না আস, তবে আমি পৃথিবীর ওজনের সমতুল্য ক্ষমা লইয়া তোমার সহিত সাক্ষাত 
করিব । উপরিউক্ত সনদে উক্ত হাদীস ইমাম আহমদ (র)-ই বর্ণনা করিয়াছেন । 


পঞ্চম হাদীস 

প্রথম সনদ £ ইমাম আহমদ রে)......হযরত আবূ যর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
রাসূলে করীম (সা) বলিয়াছেন £ আল্লাহ্র কোন বান্দা যদি আল্লাহ ব্যতীত অন্য কোন মা“বৃদ 
নাই- বিশ্বাস লইয়া মরে, তবে সে নিশ্চয়ই বেহেশত প্রবেশ করিবে । আমি প্রশ্ন করিলাম, যদি 
সে ব্যভিচার করে এবং যদি সে চুরি করে তথাপি ? নবী করীম (সা) বলিলেন ঃ হ্যা, যদি সে 
ব্যভিচার করে এবং চুরি করে তথাপি । নবী করীম (সা) এইরূপে তিনবার উহা বলিলেন । 
চতুর্থবার বলিলেন, আবূ যরের নিকট (ইহা) পসন্দনীয় না হইলেও । অতঃপর হযরত আবূ যর 
(রা) তাহার অধঃবাস টানিতে টানিতে এই বলিতে বলিতে বাহির হইলেন, আবূ যারের নিকট 
পসন্দনীয় না হইলেও। 

হযরত আবূ যর রো) ইহার পর উক্ত হাদীস বর্ণনা করিবার কালে বলিতেন, আবূ যরের 
নিকট ইহা পসন্দনীয় না হইলেও । ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) উক্ত হাদীসটি হুসায়ন 
(রা) হইতে উপরিউক্ত সনদে বর্ণনা করিয়াছেন । 


দ্বিতীয় সনদ ৪ ইমাম আহমদ (র)......হযরত আবু যর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবু 
যর (রা) বলেন ঃ একদা আমি রাত্রির প্রথমভাগে মদীনার প্রান্তর দিয়া রাসূলে পাক (সা)-এর 
সহিত পথ চলিতেছিলাম। আমরা উহুদ পাহাড়ের দিকে তাকাইতেছিলাম। এমন সময়ে রাসূলে 
পাক (সা) ডাকিলেন £ ওহে আবু যর! আমি বলিলাম, হে আল্লাহ্র রাসূল! আমি আপনার 
আদেশ পালনের নিমিত্ত আপনার খিদমতে. হাযির আছি। রাসূলে পাক (সা) বলিলেন ঃ ওই যে 
উহুদ পাহাড় দেখিতেছ, যদি উহা স্বর্ণ হইয়াও আমার মালিকানাধীনে আসে, তবে আমি উহার 
একটি স্বর্ণ-মুদ্রাও কাছে রাখিয়া তৃতীয় দিন অতিবাহিত করিতে পারিব না। হ্যা, খণ 
পরিশোধের জন্য একটি স্বর্ণ-মুদ্বা রাখিয়া দিতে পারি । আমি উক্ত স্বর্ণের পর্বতকে আল্লাহ্‌র 
বান্দাদের মধ্যে এইরূপে বিতরণ করিয়া দিব- এই বলিয়া তিনি ডানদিকে, বামদিকে এবং 
সম্মুখে অঞ্জলি ছুঁড়িয়া মারিয়া ইঙ্গিত করিলেন। 

অতঃপর আমরা পথ চলিতে লাগিলাম। এক সময় নবী করীম (সা) বলিলেন £ হে আবূ 
যর! ধনী ব্যক্তিগণ কিয়ামতের দিনে দরিদ্র হইবে + তবে যাহারা এইরূপ করিবে, তাহারা 


কাছীর-_-৩/১৭ 


Contents 


১৩০ তাফসীরে ইব্ন কাছীর 


-. ছাঁড়া-_ এই বলিয়া তিনি ডানদিকে, সম্মুখে এবং বামদিকে অঞ্জলি বাড়াইয়া দিয়া ইঙ্গিত 
করিলেন। | 

অতঃপর আমরা পথ চলিতে লাগিলাম। এক সময়ে নবী করীম (সো) বলিলেন £ হে আবু 
যর! যে অবস্থায় আছ, তোমার নিকট আমি ফিরিয়া না আসা পর্যন্ত সেই অবস্থায় থাক। নবী 
করীম (সা) হাঁটিতে হাটিতে আমার নিকট হইতে আড়ালে চলিয়া গেলেন। এই সময়ে আমি 
একটি আওয়াজ শুনিতে পাইলাম । ভাবিলাম, সম্ভবত নবী করীম (সা) শক্র কর্তৃক আক্রান্ত 
হইয়াছেন। ভাবিলাম, তাহার কাছে যাই। কিন্তু পরক্ষণেই আমার প্রতি তাহার এই নির্দেশ মনে 
পড়িল, তোমার নিকট আমি ফিরিয়া না আসা পর্যন্ত এ স্থান ত্যাগ করিও না। আমি অপেক্ষা 
করিতে লাগিলাম। এক সময়ে তিনি ফিরিয়া আসিলেন। আমি যে আওয়াজ শুনিয়াছিলাম, 
তাহার কথা নবী করীম (সা)-কে জানাইলাম। তিনি বলিলেন ৪ যাহার আওয়ায শুনিয়াছ, তিনি 
হইতেছেন হযরত জিবরাঈল (আ)। আমার নিকট আসিয়া তিনি বলিলেন, আপনার উম্মতের 
মধ্য হইতে যে ব্যক্তি আল্লাহ্র সহিত কাহাকেও শরীক না করা অবস্থায় ইন্তিকাল করিবে, সে 
ব্যক্তি জান্নাতে দাখিল হইবে । আমি নিবেদন করিলাম, “যদিও সে ব্যভিচার করে এবং চুরি করে, 
তথাপি ? নবী করীম (সা) বলিলেন ঃ যদি সে ব্যভিচার এবং চুরি করে, তথাপি। 

ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) রাবী আ“মাশ হইতে উপরিউক্ত সনদে হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। | 

ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র)......হযরত আবূ যর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হযরত আবূ যর (রা) বলেন £ একদা আমি রাত্রিতে বাহিরে গিয়া দেখি, রাসূলুল্লাহ সো) একাকী 
হাটিয়া যাইতেছেন। ভাবিলাম, তাহার সঙ্গে কেহ থাকুক ইহা তিনি পসন্দ করিতেছেন না। আমি 
তাহার নিকট হইতে দূরে থাকিয়া জ্যোৎস্নার মধ্যে হাঁটিতে লাগিলাম। আমার প্রতি তাহার দৃষ্টি 
পতিত হওয়ায় তিনি জিজ্ঞাসা করিলেন ঃ তুমি কে ? আমি নিবেদন করিলাম, আমি আবূ যর । 
আপনার জন্যে কুরবান হইতে আল্লাহ আমাকে তাওফীক দিন। তিনি বলিলেন £ ওহে আবূ যর! 
এদিকে আস। আমি তাহার সহিত কিছুক্ষণ হাঁটিলাম। তিনি বলিলেন ঃ ধনীগণ কিয়ামতের 
দিনে দরিদ্র হইবে । তবে, যাহাকে আল্লাহ তা“আলা ধন দিবার পর সে উহাকে ডাইনে-বামে, 
সম্মুখে-পশ্চাতে চতুর্দিকে দান হিসাবে ছড়াইয়া দেয় এবং উক্ত ধনদ্বারা নেককাজ করে, তাহার 
প্রশ্ন আলাদা । তৎপর তাহার সহিত কিছুক্ষণ হাটিলাম। তিনি আমাকে বলিলেন £ এখানে বস। 
এই বলিয়া আমাকে প্রস্তর পরিবেষ্টিত একটি সমতল ভূমিতে বসাইয়া দিয়া তিনি বলিলেন £ 
তোমার নিকট আমি ফিরিয়া না আসা পর্যন্ত এখানে বসিয়া থাক। তিনি মদীনার প্রান্তর দিয়া 
হাটিতে হাটিতে দৃষ্টির আড়ালে চলিয়া গেলেন। অনেক বিলম্বে তিনি ফিরিয়া আসিলেন। 
ফিরিবার কালে বলিতেছিলেন £ যদিও সে ব্যভিচার করে এবং চুরি করে । আমি ধৈর্য ধারণ 
নবী! আল্লাহ আমাকে আপনার জন্যে কুরবান হইবার তাওফীক দিন। প্রান্তরের প্রান্তে কে কথা 
বলিল ? আমি একজনকে আপনার কথার উত্তর দিতে শুনিয়াছি। তিনি বলিলেন, তিনি 
হইতেছেন জিবরাঈল । তিনি প্রান্তরের প্রান্ত হইতে আমার নিকট আসিয়াছিলেন। তিনি 
বলিলেন, আপনার উম্মতকে এই সুসংবাদ্র দিন, যে ব্যক্তি আল্লাহ্‌র সহিত কোন কিছুকে শরীক 


Contents 
সূরা নিসা ১৩১ 


না করা অবস্থায় ইন্তিকাল করিবে, সে জান্নাতে প্রবেশ করিবে । আমি বলিলাম, হে জিবরাঈল! 
সে যদি চুরি এবং ব্যভিচার করে তথাপি.? তিনি বলিলেন, হ্যা! আমি বলিলাম, সে যদি চুরি 
এবং ব্যভিচার করে তথাপি ? তিনি বলিলেন, হ্যা, এমন কি সে যদি মদ্যপান করে তথাপি । 


ষষ্ঠ হাদীস 

প্রথম সনদ £ আবদ ইব্‌ন হুমায়দ (র)......হযরত জাবির (রা) হইতে বর্ণনা করেন £ 
একদা জনৈক ব্যক্তি আল্লাহ্র রাসূল (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্র 
রাসূল! জান্নাতে প্রবেশ এবং জাহান্নামে প্রবেশকে অবশ্যম্ভাবী করিয়া দিবার মত ক্ষমতার 
অধিকারী আমল দুইটি কি কি? তিনি বলিলেন ৪ যে ব্যক্তি আল্লাহ্র সহিত কোন কিছুকে শরীক 
না করা অবস্থায় মরিবে, তাহার জন্যে জান্নাতে প্রবেশ অবশ্যন্তাবী। আর যে ব্যক্তি আল্লাহ্‌র 

উল্লেখিত হাদীসটি এখানে অসম্পূর্ণরূপে বর্ণিত হইল। হাদীস সংকলক আবদ ইব্‌ন হুমায়দ 
(র) তাহার সংকলিত “মুসনাদ' গ্রন্থে উক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। তিনি হাদীসের 
অবশিষ্টাংশ সহ সম্পূর্ণ হাদীস উহাতে উল্লেখ করিয়াছেন । উক্ত হাদীস উপরিউক্ত সনদে একমাত্র 
তিনিই বর্ণনা করিয়াছেন। 

দ্বিতীয় সনদ ঃ ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে 
বর্ণনা করিয়াছেন যে, মহানবী (সা) বলিয়াছেন £ আল্লাহ্র কোন বান্দা আল্লাহ্‌র সহিত কোন 
কিছুকে শরীক না করা অবস্থায় মরিয়া গেলে তাহার জন্যে নিশ্চিতভাবে জান্নাত হালাল হইয়া 
যাইবে । আল্লাহ চাহিলে তাহাকে শাস্তি দিবেন, আর চাহিলে তাহাকে ক্ষমা করিয়া দিবেন। 

তৃতীয় সনদ ঃ ইব্‌ন আবূ হাতিম রে).......হযরত জাবির (রা) হইতে 'মুসনাদ' গ্রন্থে বর্ণনা 
করিয়াছেন যে, রাসূলে পাক (সা) বলিয়াছেন ঃ পর্দা না পড়িয়া যাওয়া পর্যন্ত বান্দার প্রতি 
আল্লাহ্‌র ক্ষমা অব্যাহত থাকে । তিনি জিজ্ঞাসিত হইলেন, হে আল্লাহ্‌র নবী! সেই পর্দা কি? 
তিনি উত্তরে বলিলেন £ আল্লাহ্‌র সহিত কোন কিছুকে শরীক করা । কোন ব্যক্তি আল্লাহ্র সহিত 
হইতে ক্ষমাপ্রাপ্তি হালাল হইয়া যাইবে । তিনি ইচ্ছা করিলে তাহাকে শাস্তি দিবেন এবং ইচ্ছা 
করিলে তাহাকে ক্ষমা করিয়া দিবেন। অতঃপর রাসূলে পাক (সা) কালামে পাকের এই আয়াত 
তিলাওয়াত করিলেন £ 


£ ৩25০ পা পপ ০%.৮% এক শী “o£ ০ ০ 2 একি ০৮ ৫ 
রগ শা ক Tr t+ 7 Ed Ed 


সপ্তম হাদীস 

ইমাম আহমদ (র)......হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ যে ব্যক্তি আল্লাহ্র সহিত কোন কিছুকে শরীক না করা অবস্থায় 
মারা যায়, সে জান্নাতে প্রবেশ করিবে । উক্ত হাদীস উপরিউক্ত সনদে একমাত্র ইমাম আহমদই 
বর্ণনা করিয়াছেন। 


Contents 


১৩২ তাফসীরে ইব্ন কাছীর 


অষ্টম হাদীস 

ইমাম আহমদ (র)......হযরত আবূ আইয়ুব আনসারী (রা) হইতে বর্ণনা করেন £ একদা 
রাসূলুল্লাহ (সা) সাহাবীদের নিকট আগমন করিয়া তাহাদিগকে বলিলেন £ তোমাদের 
প্রতিপালক প্রভু দুইটি জিনিসের যে কোন একটি বাছিয়া লইবার ব্যাপারে আমাকে ক্ষমতা 
দিয়াছেন। উহার একটি এই যে, আমার উম্মতের মধ্য হইতে সত্তর হাজার লোক আল্লাহ্র তরফ 
হইতে ক্ষমা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইবে । উহার আরেকটি হইতেছে আমার উম্মতের 
জন্যে তাহার নিকট সংরক্ষিত গোপন সুবিধা । জনৈক সাহাবী জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্‌র 
রাসূল! আপনার প্রতিপালক প্রভু কি উহা গোপন রাখিবেন ? রাসূলে পাক (সা) বাড়ির মধ্যে 
চলিয়া গেলেন। কিছুক্ষণ পর তাকবীর বলিতে বলিতে বাহির হইলেন। তৎপর বলিলেন ঃ 
আমার প্রতিপালক প্রভু প্রতি হাজারের সহিত আরও এক হাজার বৃদ্ধি করিয়া দিয়াছেন। আর 
তাহার নিকট সংরক্ষিত গোপন সুবিধা সেইরূপই থাকিবে । রাবী আবূ রুহম হযরত আবু 
আইয়ুব রো)-কে জিজ্ঞাসা করিলেন, আল্লাহ্র নিকট রাসূলুল্লাহ (সা)-এর জন্যে সংরক্ষিত 
“গোপন সুবিধা'-এর তাৎপর্য কি বলিয়া আপনার মনে হয় ? তাহার এই প্রশ্নে লোকে তাহাকে 
তীব্র ভ€সনা করিয়া বলিলেন, রাসূলুল্লাহ (সা)-এর কাছে সংরক্ষিত গোপন সুবিধাটি কি, তাহা 
জানিবার তোমার দরকারটা কি? হযরত আবূ আইয়ুব (রা) বলিলেন, লোকটিকে তোমরা 
রেহাই দাও । আমি আমার দৃঢ় বিশ্বাস অনুযায়ী রাসূলুল্লাহ (সা)-এর জন্যে সংরক্ষিত গোপন 
সুবিধার তাৎপর্য তোমাদিগকে বলিব। রাসূলুল্লাহ (সা)-এর কাছে সংরক্ষিত গোপন সুবিধা 
হইতেছে এই যে, তিনি বলিবেন, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত অন্য কোন মা'বূদ 
নাই, তিনি এক, তাহার কোন শরীক নাই, আর মুহাম্মদ (সা) তাহার বান্দা ও রাসূল; পরস্তু 
তাহার অন্তরের বিশ্বাস তাহার সাক্ষ্যের অনুরূপ হয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে । 


নবম হাদীস 

ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত আবূ আইয়ুব আনসারী (রা) হইতে বর্ণনা করেন ঃ 
একদা একটি লোক নবী করীম (সা)-এর খিদমতে উপস্থিত হইয়া আরয করিল, আমার একটি 
ভ্রাতুষ্পুত্র আছে। সে হারাম হইতে আত্মরক্ষা করে না। নবী করীম (সা) বলিলেন, তাহার ধর্ম 
কি? লোকটি বলিল, সে নামায আদায় করে এবং আল্লাহকে এক বলিয়া বিশ্বাস করে। নবী 
করীম (সা) বলিলেন ঃ তাহার নিকট তাহার ধর্মকে বিনামূল্যে চাও। উহাতে সে অসম্মতি 
জানাইলে উহা তাহার নিকট হইতে ক্রয় করো। লোকটি তাহার নিকট তাহার ধর্মকে চাহিলে 
সে কোনমতে উহা তাহাকে দিতে সম্মত হইল না। তখন সে আসিয়া নবী করীম (সা)-কে উহা 
জানাইল। তিনি বলিলেন £ তাহাকে তো আমি স্বীয় ধর্মে অবিচল দেখিলাম । এই ঘটনা 
উপলক্ষে নিম্ন আয়াত নাযিল হইল £ 


চি লা DOr শে Lo কও 06৮০ প ৫০১৪০৭১২০৫০ টির 2 
55০ cd ০445 ০১৩১৩ ০ ১৪৯5 4০১০১ ০1 AY Ul 
৬ পা ০১ i লী নী ঞ 


হাফিয আবূ ইয়ালা (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন £ একদা একটি লোক 
রাসূলে করীম “(সা)-এর নিকট আসিয়া বলিল, হে আল্লাহ্‌র রাসূল! আমি জীবনে কোন ইচ্ছাকে 


Contents 


সূরা নিসা ১৩৩ 


এবং কোন ইচ্ছুক ব্যক্তিকে বাদ দেই নাই । সবই করিয়াছি। তিনি বলিলেন ঃ তুমি কি সাক্ষ্য 
দাও না যে, আল্লাহ ছাড়া অন্য কোন মা'বুদ নাই এবং মুহাম্মদ (সা) আল্লাহ্‌র রাসূল ? তিনি 
তিনবার উক্ত প্রশ্ন করিলেন । লোকটি তিনবার উত্তর দিল, হ্যা । তিনি বলিলেন £ তোমার এই 
সাক্ষ্যই উপরিউক্ত সকল পাপকার্যের উপর জয়ী হইবে। 


একাদশ হাদীস 

ইমাম আহমদ (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন £ ‘একদা হযরত 
আবু হুরায়রা (রা) হযরত যমযম ইব্ন জুশ ইয়ামানীকে বলিলেন, হে ইয়ামানী ! কাহাকেও 
বলিও না যে, আল্লাহ তোমাকে মাফ করিবেন না অথবা আল্লাহ তোমাকে কোনদিন বেহেশতে 
দাখিল করিবেন না। যমযম বলিলেন, হে আবু হুরায়রা! আমরা রাগের মাথায় ভাই ভাইকে 
অথবা বন্ধু বন্ধুকে এইরূপ কথা তো বলিয়া থাকি । তিনি বলিলেন, না, উহা বলিও না । আমি 
রাসূলুল্লাহ সে)-কে বলিতে শুনিয়াছি £ বনী ইসরাঈল গোত্রের দুইটি লোক ছিল। তাহাদের 
একজন ইবাদত- বন্দেগীতে কঠোর পরিশ্রমী ও সাধনাকারী ছিল, অন্যজন পাপাচারী ছিল। 
তাহাদের উভয়ের মধ্যে বন্ধুত্ব ছিল। প্রথমোক্ত লোকটি শেষোক্ত লোকটিকে সর্বদা পাপকার্ষে 
লিপ্ত দেখিত। সে তাহাকে বলিত, ওহে বন্ধু! তুমি পাপকার্য করিও না। শেষোক্তজন বলিত, 
আল্লাহর দোহাই! আমার কথা তোমাকে ভাবিতে হইবে না। তুমি কি আমার পাহারাদার হইয়া 
প্রেরিত হইয়াছ ? অতঃপর একদিন প্রথমোক্তজন শেষোক্তজনকে একটি গুনাহ করিতে দেখিল। 
উহা ছিল তাহার দৃষ্টিতে বড় গুনাহ। সে তাহাকে বলিল, তোমার কপাল পুড়িয়াছে, তুমি 
পাপকার্য করিও না।” শেষোক্তজন বলিল, আল্লাহর দোহাই! আমার কথা তোমাকে ভাবিতে 
হইবে না। তুমি কি আমার পাহারাদার হইয়াছ ? আবেদ লোকটি বলিল, আল্লাহর কসম! তিনি 
তোমাকে ক্ষমা করিবেন না, অথবা কোনদিন বেহেশতে দাখিল করিবেন না। অতঃপর আল্লাহ 
তাহাদের নিকট একজন ফেরেশতা পাঠাইলেন। তিনি তাহাদের জান লইয়া গেলেন। তাহারা 
উভয়ে আল্লাহর দরবারে একত্রে উপস্থিত হইল । পাপী ব্যক্তিকে আল্লাহ বলিলেন, যাও, আমার 
রহমতে বেহেশতে প্রবেশ করো । আবেদ ব্যক্তিকে বলিলেন, তুমি কি গায়েবী খবর জানিতে ? 
আমার হস্তে সংরক্ষিত বিষয়ে তোমার কি কোন ক্ষমতা ছিল ? হে ফেরেশতাগণ! তোমরা ইহাকে 
দোযখে লইয়া যাও। রাসূল (সা) বলেন, যে আল্লাহর হাতে আবুল কাসিম মুহাম্মদের প্রাণ 
রহিয়াছে, তাহার শপথ! সে ব্যক্তি এইরূপ কথা মুখে উচ্চারণ করিয়াছিল, যাহা তাহার দুনিয়া ও 
আখিরাত সব ধ্বংস করিয়া দিল। ইমাম আবূ দাউদও উপরোল্সেখিত রাবী ইকরিমা হইতে 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। 


দ্বাদশ হাদীস 

তাবারানী রে)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন ৪ আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি বিশ্বাস করিয়াছে যে, আমি আল্লাহ গুনাহ 
মাফ করিয়া দিবার ক্ষমতার অধিকারী, তাহাকে আমি মাফ করিয়া দিব এবং ইহাতে আমি 
কাহারও পরোয়া করিব না। সে আমার সহিত কোন কিছুকে শরীক না করিলেই কেবল তাহার 
প্রতি আমার এই ক্ষমা অবারিত থাকিবে । 


Contents 


১৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 
ত্ৰয়োদশ হাদীস 
হাফিয আবূ বকর আল-বাষযার ও হাফিয আবূ ইয়ালা রে)......হযরত আনাস রো) হইতে 


বর্ণনা করিয়াছেন যে, রাসূলে পাক (সা) বলিয়াছেন ঃ আল্লাহ কাহাকেও কোন কার্ষের প্রতিদানে 
সওয়াব দিবার ওয়াদা করিয়া থাকিলে তাহা পূরণ করিবেনই। পক্ষান্তরে তিনি কাহাকেও কোন 
কার্ষের প্রতিফল হিসাবে শাস্তি দিবার কথা বলিয়া থাকিলে সেক্ষেত্রে তিনি শাস্তি প্রদান ও ক্ষমা 
প্রদর্শন উভয়ের যে কোনটি করিতে পারেন। 

উক্ত হাদীস আল-বায্যার ও আবূ ইয়া'লা ভিন্ন অন্য কোন হাদীস সংকলক বর্ণনা 
করেন নাই। 

ইব্‌ন আবু হাতিম (র)......হযরত ইব্‌ন উমর (রো) হইতে বর্ণনা করেন £ আমরা রাসূলুল্লাহ 
(সা)-এর সাহাবীগণ মানুষ হত্যাকারী, ইয়াতীমের মাল আত্মসাৎকারী,. সতী নারীর প্রতি 
ব্যভিচারের অপবাদ আরোপকারী এবং মিথ্যা সাক্ষ্যপানকারী ব্যক্তির জন্য তাহাদের ক্ষমা না 
সারা ারাদাগা 


পর্ণ 92৮92 


চল টিন US 01515880543 4584 9 58552 2112 
অতঃপর সাহাবীগণ পাপী সম্পর্কে মন্তব্য প্রদান হইতে সংযত হইয়া গেলেন। 
EE রনাপা দযটানির বাব! হালাল হক্য হজ দানে রানা 
বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন £ আল্লাহ তা'আলা 
কুরআন মাজীদে যাহাদের জন্যে দোযখ ওয়াজিব করিয়াছেন, তাহাদের শাস্তিভোগ সম্বন্ধে 
আমাদের মনে কোনরূপ সন্দেহ ছিল না। অতঃপর এই আয়াত নাযিল হইল ৪ 

77055 9 US 59০05 8525 58 ০৯০ 01822 41101 

উক্ত আয়াত শুনিবার পর আমরা পাপী সম্পর্কে মন্তব্য প্রদান হইতে বিরত ও সংযত হইয়া 
গেলাম এবং এতদসম্পকীয় বিষয়সমূহকে আল্লাহর প্রতি ন্যস্ত করিলাম । 

ইমাম বাযযার (র)......হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ আমরা 
সাহবীগণ কবীরা গুনাহে লিপ্ত ব্যক্তিদের জন্যে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা হইতে বিরত 
থাকিতাম। এই অবস্থায় রাসূলুল্লাহ (সা)-কে এই আয়াত পড়িতে শুনিলাম ৪ 


eli ০০] LS ১৩১০০ ১৪৯৪৩ মি ১] ১৯ 2 4111 ০1 
অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন, নিট রা নগর নার রান 
আমি কিয়ামতের দিন শাফা “আত করিবার সুযোগ পাইয়াছি। 
আবূ জাফর রাখী (র)......হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ 
যখন নিম্নের আয়াত অবতীর্ণ হইল ঃ 
4111 51 ৮4111 ০৯১ ssl) all ng চি NE pall ও 


9 ০৩০52 


Contents 


সূরা নিসা ১৩৫ 


‘বল! হে আমার পাপাচারী বান্দাগণ! আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। নিশ্চয়ই 
আল্লাহ্‌ সকল শ্রেণীর পাপই ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, কৃপাপরায়ণ ৷' 

তখন জনৈক ব্যক্তি দণ্ডায়মান হইয়া জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর নবী! আল্লাহর সহিত 
শরীক করিবার গুনাহও কি তিনি ক্ষমা করেন? আল্লাহ্‌র রাসূল (সা) উহা পসন্দ করিলেন না। 
তিনি তখন তিলাওয়াত করিলেন ঃ 


০৬৪ ১০ ০০৯2 এ US 35০05 ১8825 GILES 9৯১০ 4115 
১০৫৪ ৯৪ 5s al 
ইবৃন জারীর রে) উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্‌ন মারদুবিয়া (র)-ও হযরত 
ইব্‌ন উমর (রা) হইতে একাধিক সনদে উহা বর্ণনা করিয়াছেন । 

‘সূরা যুমার'-এর উপরোল্লেখিত আয়াতে বর্ণিত যাবতীয় পাপের ক্ষমা সম্পর্কীয় বিষয়টি 
তওবার শর্তে শর্তাধীন। কোন ব্যক্তি যে কোন গুনাহ সে যতবারই করিয়া থাকুক, আল্লাহ তাহার 
তওবা কবুল করেন। যাবতীয় গুনাহ মাফ হওয়া তওবার শর্তে শাধীন না হইলে আমাদিগকে 
স্বীকার করিয়া লইতে হয় যে, শিরকের গুনাহও তওবা ছাড়াই মাফ হইয়া যাইবে । অথচ সূরা 
নিসা-এর আলোচ্য আয়াতে বলা হইতেছে, আল্লাহ শিরকের গুনাহ মাফ করিবেন না এবং 
অন্যান্য গুনাহ মাফ করিবেন । অর্থাৎ শিরক ভিন্ন অন্য গুনাহ করিবার পর তওবা না করিয়া কেহ 
মরিয়া গেলে তিনি ইচ্ছা করিলে তওবা ব্যতীতই তাহার সেই গুনাহ মাফ করিয়া দিতে পারেন । 
এই দিক দিয়া ‘সূরা নিসা'-এর আলোচ্য আয়াতের মধ্যে “সূরা যুমার'-এর উল্লেখিত আয়াতের 
চাইতে ক্ষমা প্রাপ্তির অধিকতর আশার বাণী রহিয়াছে। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ ী 

Lb এ ৪১০ 5 dl Ut ১০৩ 

‘আর যে ব্যক্তি আল্লাহর সহিত শরীক গড়িয়া লয়, সে জঘন্য পাপের বিষয়কে 
গড়িয়া লয়। 

অনুরূপভাবে অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 

15141 এ ০) 

‘নিশ্চয়ই শিরক চূড়ান্ত অবিচার ।" 

বুখারী ও মুসলিমে হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, হযরত ইব্‌ন 
মাসউদ (রা) বলেন £ একদা আমি রাসূলে করীম (সা)-কে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর 
রাসূল! কোন গুনাহ জঘন্যতম ? তিনি বলিলেন $ উহা এই যে, তুমি আল্লাহর সহিত কোন 
সমকক্ষ গড়িয়া লইবে। অথচ তিনিই তোমাকে সৃষ্টি করিয়াছেন। ইহাই সম্পূর্ণ হাদীস নহে। 
উহার অবশিষ্টাংশ উপরোক্ত সংকলনদ্বয়ে বর্ণিত রহিয়াছে। | 

ইবৃন মারদুবিয়া (র)......সাহাবী হযরত ইমরান ইব্‌ন হুসাঁয়ন (রা) হইতে বর্ণনা করিয়াছেন 
যে, আল্লাহর নবী (সা) বলিয়াছেন £ আমি তোমাদিগকে কবীরা গুনাহসমূহের মধ্যে জঘন্যতম 


Contents 
১৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


গুনাহের পরিচয় দিতেছি। উহা হইতেছে আল্লাহর সহিত শরীক গড়িয়া লওয়া। অতঃপর তিনি 
এই আয়াত পাঠ করিলেন ঃ র 
০১৬০০১০১৪৭০ dt We bo 
অতঃপর তিনি বলিলেন ঃ আর মাতাপিতার প্রতি অসদাচরণ । তখন তিনি এই আয়াত পাঠ 
করিলেন ঃ 
Saal dl... BAM ০1১০ ৩1 
‘তুমি আমার প্রতি ও তোমার জনক-জননীর প্রতি কৃতজ্ঞ থাক। আমার দিকেই তোমাকে 
প্রত্যাবর্তন করিতে হইবে । 
0558 ৫ ঠর্ভে ০ (624৬ BONS (554০ (£4) 


পে ১ পা 


OV 
E Co? 20zt, 2 Lod তে লা 3 
নী নি লে abt 42 55580 RIE (০) 


৩১৯০৩ 9৯ 5৪ ০2৩০5 57 raf a (০১) 


al ie! ০০০ UA 31 ৫৫ ১ 95525 5506) 
০2১ Fd 


oJ SPINEL 41 ৬৫৩৮5 ১2 ৮৪০০ 050 এ (০1) 

৪৯. “তুমি কি তাহাদিগকে দেখ নাই, যাহারা নিজেদিগকে পবিত্র মনে করে ? না, 
আল্লাহ যাহাকে ইচ্ছা, সস জা রস সন পারা রিনা 
হইবে না।” 

৫০. নিন রেরান্জার রানু সন ভৱাৰ জরে এবং প্রকাশ্য পাপ 
হিসাবে ইহাই যথেষ্ট ।” 

“তুমি কি তাহাদিগকে দেখ নাই, যাহাদিগকে কিতাবের এক অংশ দেওয়া 
হইয়াছিল, তাহারা জিবত ও তাগুতে বিশ্বাস করে; আর তাহারা সত্য প্রত্যাখ্যানকারীদের 
সম্বন্ধে বলে যে, ইহাদেরই পথ বিশ্বাসীদের অপেক্ষা প্রকৃষ্টতর ৷” 

৫২. “ইহারাই তাহারা যাহাদিগকে আল্লাহ অভিসম্পাত করিয়াছেন এবং আল্লাহ 
যাহাকে অভিসম্পাত করেন, তুমি কখনো তাহার কোন সাহায্যকারী পাইবে না।” 
তাফসীর ঃ হাসান ও কাতাদা (র) বলেন £ আলোচ্য আয়াত ইয়াহুদী ও নাসারা জাতির 
নিম্নোক্ত দাবি প্রসঙ্গে অবতীর্ণ হইয়াছে । তাহারা বলিত £ 
Aol db 
‘আমরা আল্লাহর পুত্র তুল্য ও তীহার ন্নেহভাজন।' 


Contents 
সূরা নিসা ১৩৭ 


তাহারা আরও বলিত ৪ 
৬১৫০১৯১৫১০৮ RSLS 

- হয়াহুদী বা নাসরা ভিন্ন অন্য কেহ কিছুতেই জান্নাতে প্রবেশ করিতে পারিবে না।' 

মুজাহিদ (র) বলেন £ ইয়াহুদী ও নাসারা জাতি নামাযে ও অন্যান্য দু'আয় অপ্রাপ্ত 
বয়স্কদিগকে সম্মুখে রাখিত এবং তাহাদিগকে ইমাম বানাইত । তাহারা বলিত, ইহারা নিম্পাপ। 
ইকরিমা ও আবু মালিক (র)-ও অনুরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন। ইব্‌ন জারীর (র) তাহাদের 
উপরোক্ত অভিমত বর্ণনা করিয়াছেন । 

আওফী (র).......হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ ইয়াহুদীগণ বলিত, 
'আমাদের মৃত অপ্রাপ্ত বয়স্ক সন্তানগণ আল্লাহর নিকট নৈকট্য লাভের মাধ্যমে কিয়ামতের দিনে 
আমাদের জন্যে আল্লাহর নিকট সুপারিশ করিবে এবং আমাদিগকে পবিত্র করিবে । তাহাদের 
এই দাবি প্রসঙ্গে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। 

ইব্‌ন জারীর (র)-ও হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে উহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ ইয়াহুদীগণ 
তাহাদের কিশোরদিগকে নামাযে ইমাম বানাইত ও তাহাদের কারণে নিজদিগকে আল্লাহর 
নৈকট্য প্রাপ্ত মনে করিত । তাহারা বলিত, আমাদের কোন অপরাধ বা গুনাহ নাই। তাহাদের এই 
দাবি ছিল মিথ্যা। আল্লাহ বলেন, কোন নিষ্পাপ ব্যক্তির ওসীলায় আমি কোন' পাপী ব্যক্তিকে 
পবিত্র করি না। তাহাদের উপরোক্ত মিথ্যা দাবি প্রসঙ্গে আল্লাহ তা'আলা আলোচ্য আয়াত 
অবতীর্ণ করেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) আরো বলিয়াছেন ঃ মুজাহিদ, আবূ মালিক, সুদ্দী, ইকরিমা এবং 
যাহ্হাক হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। যাহ্হাক (র) বলিয়াছেন ৪ ইয়াহুদীগণ বলিত, 
আমাদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের যেমন কোন পাপ নাই, আমাদেরও সেইরূপ কোন পাপ নাই। 
তাহাদের উক্ত দাবি প্রসঙ্গ আল্লাহ তা'আলা আলোচ্য আয়াত অবতীর্ণ করেন। 

কেহ কেহ বলেন ঃ আলোচ্য আয়াত সুতির নিন্দায় অবতীর্ণ হইয়াছে । মুসলিম শরীফে 
হযরত মিকদাদ ইব্‌ন আস্ওয়াদ (রা) হইতে বর্ণিত রহিয়াছে, রাসূলের করীম (সা) 
স্তুতিকারীদের মুখে ধূলি নিক্ষেপ করিতে আমাদের প্রতি নির্দেশ দিয়াছেন। 

আবূ বাকরা রো) হইতে বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে £ একদা 
রাসূলুল্লাহ (সা) জনৈক ব্যক্তিকে অপর এক ব্যক্তির প্রশংসা করিতে শুনিয়া বলিলেন £ তোমার 
সর্বনাশ হউক । তোমার বন্ধুর গর্দান কাটিয়া দিলে! অতঃপর বলিলেন, তোমাদের মধ্যে কেহ 
স্বীয় বন্ধুর প্রশংসা করিতে চাহিলে সে যেন বলে, তাহাকে আমার এইরূপ বলিয়া মনে হয়। 
আল্লাহ্‌র উপর বাড়িয়া গিয়া কেহ যেন কাহারও প্রশংসা ও পবিত্রতা বর্ণনা না করে। 

ইমাম আহমদ (র)......হযরত উমর (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত উমর (রা) 
বলেন ঃ যে ব্যক্তি বলে আমি মু'মিন, সে কাফির । যে ব্যক্তি বলে, আমি জ্ঞানী, সে মূর্খ। যে 
ব্যক্তি দাবি করে, “আমি জান্নাতী, সে দোযখী । 

ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত উমর (রা) 
বলেন ঃ মানুষের জন্যে অধিকতর ভয়ঙ্কররূপে যে ব্যাপারে আমার ভয় হয়, তাহা হইতেছে 
পাদ রান গদক বল, আমি মু'মিন, সে কাফির । যে ব্যক্তি বলে, আমি 
জান্নাতী, সে দোযখী । 


: কাছীর__-৩/১৮ 


Contents 


১৩৮ তাফসীরে ইব্ন কাছীর 


ইমাম আহমদ (র)......মাঁবাদ আল-জুহানী হইতে বর্ণনা করেন ঃ হযরত মুআবিয়া (রা) 
রাসূলে করীম (সা) হইতে খুব কম হাদীস বর্ণনা করিতেন। তবে তিনি প্রায় প্রতি জুমু'আর 
দিনে রাসূলে করীম (সা) হইতে নিম্নোক্ত কথাগুলি বর্ণনা করিয়া শুনাইতেন $ 

আল্লাহ কাহারও প্রতি কল্যাণ করিতে চাহিলে তাহাকে দীন সম্পকীয়ি জ্ঞানে সমৃদ্ধ করেন। 
আর এই যে ধন-সম্পত্তি দেখো, উহা সুস্বাদু ও আকর্ষণীয় । কেহ ন্যায় পথে উহা গ্রহণ করিলে 
উহাতে তাহাকে বরকত প্রদান করা হয়। আর তোমরা স্তব-স্তুতি হইতে দূরে থাকিও । কারণ 
উহা হইতেছে স্তৃতিপ্রাপ্তকে যবেহ করিয়া দিবার শামিল ৷ 

আবূ বকর ইব্‌ন আবূ শায়বা (র)...... শুবা (র) হইতে বর্ণনা করেন এবং ইমাম ইবন 
মাজাহও ইহা বর্ণনা করিয়াছেন ঃ 

০2১41 4১৮ - 0১০11 ১০৮51 

‘তোমরা স্তব-স্তুতি হইতে দূরে থাকো। কারণ উহা হইতেছে প্রশংসিত ব্যক্তিকে যবেহ 
করিয়া দেওয়া ।' 

উপরিউক্ত হাদীসের অন্যতম রাবী মা'বাদ হইতেছেন মাবাদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন উয়াইম 
আল-বাসরী আল-কাদরী । 

ইব্‌ন জারীর (র).....হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হযরত ইবৃন মাসউদ (রা) বলেন £ একটি লোক সকালবেলায় নিজের দীন লইয়া বাহির হয়। 
অতঃপর দিনশেষে দীনের সবটুকু হারাইয়া প্রত্যাবর্তন করে। সে এমন কোন লোকের সহিত 
সাক্ষাত করে যাহার কোন উপকার করিবার ক্ষমতা তাহার নাই। অতঃপর সে তাহাকে খুশি 
করিতে গিয়া বলে, আল্লাহ্র কসম! নিশ্চয়ই আপনি এইরূপ ও এইরূপ । সে হয়ত তাহার দ্বারা 
কোনরূপ উদ্দেশ্য সিদ্ধি ব্যতিরেকেই বিফল মনোরথ হইয়া ফিরিয়া আসে । পক্ষান্তরে সে স্বীয় 
কার্য দ্বারা আল্লাহকে অসন্তুষ্ট করে । অতঃপর হযরত ইব্‌ন মাসউদ (রা) নিম্নোক্ত আয়াত পাঠ 
করিলেন ৪ 

২231 AL Ell 9589 031 এ 95৮1 

এতদসম্পবীয়ি বিস্তারিত আলোচনা নিম্নোক্ত আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আসিবে ৪ 

অর্থাৎ “বরং আল্লাহ পাকই যাহাকে ইচ্ছা পবিত্র করিয়া থাকেন৷’ কারণ তিনি সকল 
বিষয়ের রহস্য ও অন্তর্নিহিত তথ্য সম্পর্কে অধিকতম অবগত রহিয়াছে! 

অতঃপর তিনি বলিতেছেন £ ১253 ০:১১: ১ 

অর্থাৎ “সামান্যতম পারিশ্রমিক হতে বঞ্চিত করিয়াও আল্লাহ তা'আলা কাহারও প্রতি 
অবিচার করিবেন না ।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ, ইকরিমা, আতা, হাসান, কাতাদা এবং পূর্বসূরী 
একাধিক ভাষাবিদ বলিয়াছেন £ J: শব্দের অর্থ হইল খেজুরের বীচির দ্বিখণ্ডিত অংশের ফাকে 


Contents 


সূরা নিসা ১৩৯ 


অবস্থিত সামান্যতম বস্তু । হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ইহাও বর্ণিত হইয়াছে যে, ৪ 
হইল দুই অঙ্গুলির ফাকে অবস্থিত সামান্যতম কোন বস্তু । উভয় অর্থ প্রায় একরূপ। 

পঞ্চাশতম আয়াতে আল্লাহ্‌র বিরুদ্ধে ইয়াহুদী ও নাসারা জাতির যে মিথ্যা আরোপের কথা 
বর্ণিত হইয়াছে, উহা তাহাদের বিভিন্নরূপ জঘন্য বক্তব্যে প্রকাশিত. হইয়াছে। তাহারা আল্লাহ্‌র 
বিরুদ্ধে নানারূপ অসত্য ও অযৌক্তিক কথা প্রকাশ করিয়াছে । তাহারা নিজদিগকে পবিত্র 
বলিয়াছে এবং আল্লাহ্‌র পুত্রতুল্য ও তাহার সম্নেহভাজন বলিয়াছে। তাহারা আরও বলিয়াছে ঃ 
ইয়াহুদী বা নাসারা ভিন্ন অন্য কেহ জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। তাহারা ইহাও বলিয়াছে 
যে, “সামান্য কয়েকদিন ছাড়া অগ্নি আমাদিগকে স্পর্শ করিতে পারিবে না।" তাহারা নিজেদের 
বাপ-দাদার নেককাজের উপর ভরসা করিত । অথচ, আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াতে ঘোষণা 
করিয়াছেন যে, পিতার নেকী পুত্রের কোন উপকার আসিবে না ৪ 
541০2 5185 এও BALLS (5415 ভন ও 0৫ lS এ ২০ এও 

উহারা হইতেছে অতীত উম্মত । তাহারা যাহা অর্জন করিয়াছে, তাহারা শুধু তাহাই পাইবে, 
আর তোমরা যাহা অর্জন করিয়াছ, তোমরা শুধু তাহাই পাইবে। তাহাদের কার্যের জন্যে 
তোমাদিগকে জবাবদিহি করিতে হইবে না।' 

সুতরাং উপরোল্লিখিত ধারণা ও প্রচারণা হইতেছে আল্লাহ্‌র প্রতি তাহাদের মিথ্যারোপ। 

অতঃপর তিনি বলিতেছেন ৪ (4.০ (581 «(98৫9 

অর্থাৎ তাহাদের উক্ত বক্তব্যই সুস্পষ্ট অসত্য ও পরিষ্কার মিথ্যারোপ। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)......হযরত উমর (রা) হইতে বর্ণনা করেন £ -.:=4! অর্থ যাদু ও 

৬৬ ১0211 অর্থ শয়তান । হযরত ইব্‌ন আব্বাস (রা), আবুল আলিয়া, মুজাহিদ, আতা, 

ইকরিমা, সাঈদ ইব্‌ন জুবায়র, শা‘বী, হাসান, যাহহাক এবং সুদ্দী (র) হইতেও উহাদের 
উপরিউক্তরূপ অর্থ বর্ণিত হইয়াছে। হযরত ইব্‌ন আব্বাস (রা), আবুল আলিয়া, মুজাহিদ, 
আতা, ইকরিমা, সাঈদ ইব্ন যুবায়র, শা‘বী, হাসান এবং আতিয়া হইতে বর্ণিত হইয়াছে, 
২৯ হইল শয়তান । 

হযরত ইব্‌ন আব্বাস রো) উহাকে হাবশী ভাষার শব্দ বলিয়াছেন। হযরত ইব্‌ন আব্বাস 
(রা) হইতে ইহাও বর্ণিত হইয়াছে যে, ০,২|| অর্থ শিরক বা প্রতিমা । 

শাবী রে) হইতে বর্ণিত হইয়াছে 8 -..২11 অর্থ গণক। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আরও বর্ণিত হইয়াছে যে, ০,২11 বলিতে হুয়াই ইব্‌ন 
আখতাবকে বুঝানো হইয়াছে। 

মুজাহিদ (রে) হইতে বর্ণিত হইয়াছে, ৬..২1| বলিতে কা'ব ইব্‌ন আশরাফকে বুঝানো 
হইয়াছে। 
'সিহাহ'-এ বলিয়াছেন, -.,=!। শব্দটি প্রতিমা, গণক, যাদুকর এবং অনুরূপ অর্থে ব্যবহৃত হইয়া 
থাকে । যেমন হাদীস শরীফে আসিয়াছে ঃ 


Contents 


১৪০ তাফসীরে ইবৃন কাছীর 


০০11 ০৯ ১5413 Ells Sol 
অর্থাৎ কোন বস্তু বা প্রাণী হইতে শুভাশুভ অর্থ গ্রহণ করা, বিভিন্ন শ্রেণীর পাখির নাম ও 
আচরণকে ভবিষ্যত শুভাশুভের প্রতীক মনে করা এবং মাটিতে দাগ কাটিয়া অদৃশ্য বিষয় 
গণনা করা ইত্যাকার কার্য -,.২|| -এর অন্তর্ভুক্ত । ০.২1| আরবী শব্দ নহে। কারণ উহাতে 
=! ও ৮511 অক্ষরদ্ধয়ের মধ্যে জিহবার অগ্রভাগ হইতে উচ্চার্য কোন অক্ষর নাই। কোন 
শব্দে 2211 ও ১:২! অক্ষরদ্বয়ের এইরূপ সমাবেশ আরবী ভাষার বৈশিষ্ট্যের বিরোধী । 
আল্লামা আবূ নসর (র) কর্তৃক উদ্ধৃত উপরিউক্ত হাদীসের সনদ নিম্নরূপ £ ইমাম আহমদ 
(র)......হযরত কাবীসা ইব্‌ন মুখারিক রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, আল্লাহ্‌র নবী (সা) 
বলিয়াছেন ঃ 
০০11 ০০ Sl So GU! ol 
আওফ রে) বলিয়াছেন £ «$11 অর্থ ভবিষ্যৎ শুভাশুভ নির্ণয়কল্পে আকাশে পক্ষী 
উড়ানো। তেমনি 5১/1 অর্থ ভাগ্য ইত্যাদির গণনার উদ্দেশ্যে মাটিতে চিহ্নিত দাগ । 
হাসান (র) বলিয়াছেন ৪ ০.২ ‘অর্থ শয়তানের আওয়ায ৷’ ইমাম ইব্‌ন আবু হাতিম (র) 
তাহার তাফসীর গ্রন্থে এবং ইমাম আবু দাউদ ও ইমাম নাসাঈ (র) তাহাদের হাদীস সংকলন 
'সুনান'-এ আওফ আল-আ'রাবী (র) হইতে উপরোল্িখিত হাদীস বর্ণনা করিয়াছেন। ইতিপূর্বে 
নটি গার রতরানিন রর ক রটনা করা হার? ারারি কহ 
পুনরুল্লেখ নিম্প্রয়োজন। 
আবূ হাতিম রি)......আবু যুবায়র হইতে বর্ণনা করেন £ একদা হযরত জাবির ইব্‌ন 
আবদুল্লাহ (রা)-কে ০,৯৮1 শব্দের বহু বচন ১519/11 -এর অর্থ জিজ্ঞাসা করা হইলে 
তিনি বলিলেন, “ইহারা হইতেছে সেই সকল ভবিষ্যদ্বক্তা যাহাদের নিকট শয়তান আগমন করে। 
মুজাহিদ বলিয়াছেন  -:19111 হইতেছে মনুষ্যরূপধারী শয়তান । সাধারণ মানুষ 
নিজেদের বিবাদ-বিসম্বাদের নিষ্পত্তির আবেদন লইয়া যাহার কাছে যায় এবং যে তাহাদের 
হর্তা-কর্তী-বিধাতা হিসেবে তাহাদের উপর কর্তৃত্ব করে। 
ইমাম মালিক রে) বলিয়াছেন £ ০,১11 হইতেছে আল্লাহ ভিন্ন অন্য যে কোনো 
উপাস্য শক্তি। 
SL LC Sl ১০ CT AA VS ১১41 ১৮১৮১ 
অর্থাৎ ‘তাহারা কাফিরদিগকে মুসলিমদের উপর শ্রেষ্ঠত্‌ দেয়।' এই শ্রেষ্ঠত্‌ দিবার কারণ 
এই যে, তাহারা জাহিল ও অজ্ঞ; তাহাদের মধ্যে ধার্মিকতা নাই । তাহাদের নিজেদের নিকট যে 
কিতাব রহিয়াছে, উহাকেও তাহারা সত্য বলিয়া মানে না। 
ইব্‌ন আবূ হাতিম (র)......ইকরিমা (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা হুয়াই ইব্‌ন 
আখতাব এবং কা'ব ইব্‌ন আশরাফ এই দুই চরম ইসলাম বিদ্বেষী ব্যক্তি মক্কাবাসীদের নিকট 
আগমন করিলে মক্কাবাসীগণ তাহাদিগকে বলিল, তোমরা হইতেছ কিতাবধারী ও জ্ঞানবান 


Contents 


সূরা নিসা ১৪১ 


জাতি৷ আচ্ছা! আমাদের সঠিক অবস্থান এবং মুহাম্মদের সঠিক অবস্থান আমাদিগকে বলিয়া দাও 
তো। কাফির দ্বয় জিজ্ঞাসা করিল, তোমাদের কার্যাবলীই বা কি আর মুহাম্মদের কার্যাবলীই বা 
কি? মক্কাবাসীগণ বলিল, আমরা রক্ত-সম্পর্ক রক্ষা করি; অতিথির জন্যে স্বাস্থ্যবতী-সবল উদ্তী 
যবেহ করি; অতিথি ও পথিককে তত্র পান করাই; দাসকে মুক্ত করি এবং হজ্জযাত্রীদিগকে 
পানিপান করাই । পক্ষান্তরে মুহাম্মদ হইল নিষ্ঠুর । সে আমাদের মধ্যকার রক্তের সম্পর্ক ছিন্ন 
করিয়া দিয়াছে, আর হজ্জযাত্রীদের মধ্যে চৌর্যবৃত্তি চালনাকারী ‘গিফার’ গোত্রের লোকেরা 
তাহাকে নেতা মানিয়াছে। এই পরিপ্রেক্ষিতে এখন বলো, আমরা তাহার চাইতে অধিক ভালো, 
না সে আমাদের চাইতে অধিকতর ভালো ? কাফিরদ্বয় বলিল £ তোমরাই তাহার চাইতে 
অধিকতর ভালো ও ন্যায়ানুসারী। তাহাদের এই উক্তি প্রসঙ্গে আল্লাহ তা'আলা নিম্নোক্ত আয়াত 
নাযিল করিলেন £ 
281 A SESH ১1৪০০ [5591 ১7301 এ। ১০০11 

হযরত ইব্‌ন আব্বাস (রা)-সহ একদল পূর্বসূরী তাফসীরকার হইতে একাধিক সনদে 
উপরোল্লিখিত আয়াতের উপরিউক্ত শানে নুযূল বর্ণিত হইয়াছে। . 

ইমাম আহমদ (র)......হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন ঃ একদা কা'ব ইব্‌ন 
আশরাফ মক্কায় আগমন করিলে কুরায়শ গোত্রের লোকেরা তাহাকে বলিল, স্বগোত্র ত্যাগী ও 
সম্পর্কচ্ছেদক এই ব্যক্তি (মহানবী সা) সম্পর্কে তোমার অভিমত কি ? সেতো মনে করে, সে 
আমাদের চাইতে অধিকতর ভালো । অথচ আমরা কা'বা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্‌ পালন 
করিয়া থাকি, হজ্জযাত্রীদের সেবা করিয়া থাকি এবং তৃষ্ণার্ত ব্যক্তিকে পানিপান করাইয়া থাকি। 

কা'ব ইব্‌ন আশরাফ বলিল, তোমরা তাহার চাইতে অধিকতর ভালো । ইহাতে নিম্নোক্ত 
আয়াতদ্বয় নাযিল হইল ঃ 

চি সিটি 1518 রর ES ০০0১০১19821 52৩1 এ]। ০০ 

95231 9৯:55 9 

‘নিঃসন্দেহে তোমার শক্রই নাম-চিহৃবিহীন থাকিবে ।' 

ইব্‌ন ইসহাক (র)......হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ খন্দকের যুদ্ধে যে 
সকল কাফির মুসলমানদিগকে নিশ্চিহ্ন করিবার উদ্দেশ্যে কুরায়শ, গাতফান এবং বনু কুরায়যা 
আখতাব, সালাম ইব্‌ন আবুল হুকায়েক, আবূ রাফে', রাবী ইব্‌ন আবুল হুকায়েক, আবূ আমের, 
ওয়াহওয়াহ আবূ আমির ও হাওযা ইব্‌ন কায়স। ওয়াহওয়াহ আবূ আমির এবং হাওযা ছিল বনু 
ওয়ায়েল গোত্রীয় । তাহারা কুরায়শ গোত্রের লোকদিগকে যুদ্ধে প্ররোচিত করিবার নিমিত্ত 
তাহাদের নিকট পৌছিলে তাহারা জানিতে পারিল যে, উহারা ইয়াহুদী জাতির পঞ্তিত-পুরোহিত 
এবং পূর্ববর্তী আসমানী কিতাবসমূহ সম্পর্কে তাহাদের নিকট ইলম রহিয়াছে। তাই তাহারা 
তাহাদের নিকট জিজ্ঞাসা করিল, আমাদের ধর্ম কি শ্রেষ্ঠতর, না মুহাম্মদের ধর্ম শ্রেষ্ঠতর ? 


Contents 
১৪২ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহারা বলিল, তোমাদের ধর্ম তাহার ধর্ম হইতে শ্রেষ্ঠতর এবং তোমরা তাহার চাইতে ও তাহার 
অনুসারীদের চাইতে অধিকতর সত্যপথপ্রাপ্ত। এই প্রসঙ্গে নিম্নের আয়াতসমূহ নাযিল হইল ঃ 


FE - ০০৩ as a  স। ১০৫১০ ৮৪ ১৪৫ | 5 
1522 ধা 


বায়ান্নতম আয়াতে উপরিউক্ত ইয়াহুদীদের প্রতি আল্লাহ তাআলার অভিসম্পাত পতিত 
হইবার এবং দুনিয়া ও আখিরাতে তাহাদের কোন সাহায্যকারী না থাকিবার কথা বর্ণিত 
হইয়াছে। তাহাদের এই দুর্ভাগ্যের কারণ এই যে, তাহারা সত্যের আলো নির্বাপিত করিবার 
উদ্দেশ্যে মুশরিকদের নিকট সাহায্য চাহিতে গিয়া শুধু তাহাদিগকে নিজেদের দলে ভিড়াইবার 
জন্যেই উপরিউক্ত মিথ্যার আশ্রয় লইয়াছিল। কুরায়শ গোত্র তাহাদের প্ররোচনায় সাড়া দিয়া 
মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করিতেও আসিয়াছিল"। তাই তাহাদের আক্রমণকে প্রতিহত করিবার 
জন্যে নবী করীম (সা) সাহাবীদিগকে লইয়া মদীনার চতুষ্পার্থে পরিখা খনন করিয়াছিলেন। 
অবশ্য তাহাদের উদ্দেশ্যকে বানচাল করিয়া দিবার জন্যে আল্লাহই যথেষ্ট ছিলেন । যেমন, অন্যত্র 
আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 


JU ০১১০১]। 111 Ss SS TAGS 21165521584 021 411 555 
79505 dt 
“আর আল্লাহ কাফিরদিগকে ব্যর্থ মনোরথ করিয়া তাহাদের ক্রোধসহ তাহাদিগকে প্রত্যাবৃত্ত 


করিয়া দিলেন। মু'মিনদের পক্ষে যুদ্ধ করিতে আল্লাহই যথেষ্ট। আল্লাহই পরাক্রমশালী ও 
প্রতাপাবিত।' 


ORE 50912558190 ৬৫৩ 92 এপ (or) 


(৫:51 586 ,০ 4৮ ৩৪25 (তা ৫৫১০ ০৩1 ৩১৩১০ ক (0£) 


০6 3 EEL al | 29 2১7) রা 


015 ০১৫2 ১085, তিতির ৮৪5 548৫ | ০৯৪৯১ (০০) 


৫৩. “তবে কি তাহাদের রাজশক্তিতে কোন অংশ আছে ? সে ক্ষেত্রেও তো তাহারা 
কাহাকেও এক কপর্দকও দিবে না।” 

৫৪. “অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যাহা দিয়াছেন, সে জন্যে কি তাহারা 
তাহাদিগকে ঈর্ষা করে ? ইব্রাহীমের বংশধরকেও তো কিতাব ও হিকমত প্রদান 
করিয়াছিলাম এবং তাহাদিগকে বিশাল রাজ্য দান করিয়াছিলাম ৷” 

৫৫. “অতঃপর তাহাদের কতক উহাতে বিশ্বাস করিয়াছিল এবং কতক উহা হইতে মুখ 
ফিরাইয়া লইয়াছিল । ভস্মীভূত করার জন্যে জাহান্নামই যথেষ্ট ।” 


£%5 ৩ ৮৫ পার্ট 


Contents 


সূরা নিসা ১৪৩ 


তাফসীর ঃ ইয়াহুদী জাতির কৃপণতার স্বভাবের বর্ণনা দিতে গিয়া আলোচ্য আয়াতে আল্লাহ 
তা‘আলা প্রশ্ন করিতেছেন, তাহারা কি আল্লাহ্‌র রাজত্বের একাংশের মালিক হইয়াছে ? মূলত 
তাহারা উহার মালিক নহে । তাহারা উহার মালিক হইলে মানুষকে, বিশেবত মুহাম্মদ (সা)-কে 
সামান্যতম বস্তুও দান করিত না। 17১8১ শব্দের অর্থ খেজুরের বীচির পৃষ্ঠের উপর অবস্থিত 
সামান্যতম আবরণতুল্য বস্তু । হযরত ইব্‌ন আব্বাস (রা) এবং অধিকাংশ মুফাস্সির উহার 
উপরিউক্ত অর্থ করিয়াছেন। 
অনুরূপভাবেই অন্যত্র আল্লাহ তা'আলা বরিয়াছেন ঃ 
3৮১১1 22 CY IS রি ২০৯০ ০0৬ ১5155 511 33 
অর্থাৎ “তোমরা তোমাদের প্রতিপালক প্রভুর রহমতের ভাণ্ডারসমূহের মালিক হইলে উহা 
শেষ হইয়া যাইবে এই ভয়ে তোমরা উহা ব্যয় করিতে প্রস্তুত হইতে না!’ প্রকৃতপক্ষে আল্লাহ্র 
ভাণ্ডার শেষ হইবার নহে; কিন্তু তোমরা নিজেদের কৃপণ প্রবৃত্তির কারণেই এইরূপ করিতে । 
কাফিরদের উক্ত কৃপণ প্রবৃত্তির কথাই নিম্নের আয়াতে বর্ণিত হইয়াছে 8 
155 00১1 তির 
অর্থাৎ “মানুষ তাহার স্বভাবে বড়ই কৃপণ ।' 
চুয়ান্নতম আয়াতে যে ঈর্ধার কথা উল্লিখিত হইয়াছে উহা হইতেছে, আল্লাহ তা'আলার 
তরফ হইতে হযরত মুহাম্মদ মুস্তফা (সা) কর্তৃক প্রাপ্ত রিসালাত ও নবুওয়াতের প্রতি ইয়াহুদী 
জাতির ঈর্ধা। মহানবী (সা) ইসরাঈল গোত্রভুক্ত ছিলেন না; তিনি ছিলেন আরব । এই কারণে 
ইয়াহুদী জাতি তাহার প্রতি ঈর্ধাঘিত ছিল এবং তাহাদের এই ঈর্ষা তাহাদের ঈমান গ্রহণের পথে 
প্রতিবন্ধক হইয়া দাড়াইয়াছিল। 
ইমাম তাবারানী (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
ইব্‌ন আব্বাস (রা) বলেন £ আয়াতের অন্তর্গত .১,/%11 শব্দ দ্বারা আমাদিগকে বুঝানো হইয়াছে, 
অন্য লোকদিগকে বুঝানো হয় নাই। 
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা)-এর প্রতি ইয়াহুদী জাতির ঈর্ষা ও বিদ্বেষের বর্ণনা প্রদান 
করিবার পর আল্লাহ বলিতেছেন ঃ 
Like KL ৯009 Lakai AS Mal 01 15231 28 
অর্থাৎ বনী ইসরাঈল গোত্রের মধ্যে আমি অনেক নবী পাঠাইয়াছি এবং তাহাদের প্রতি 
তাহাদের নবীদের মাধ্যমে অনেক কিতাব নাযিল করিয়াছি। নবীগণ আল্লাহ তা'আলা কর্তৃক 
প্রদত্ত প্রজ্ঞা ও হিকমতের সাহায্যে তাহাদের মধ্যে ফায়সালা দিতেন । বনী ইসরাঈলের মধ্যে 
অনেককে আল্লাহ তা“আলা নেককার বাদশাহও বানাইয়াছেন। এতদসত্তেও একদল আল্লাহ্র 
উক্ত নি'আমত ও অবদানকে সত্য বলিয়া মানিয়া লইয়াছে এবং উহার প্রতি ঈমান আনিয়াছে 
বটে, কিন্তু অপর একদল উহাকে সত্য কিংবা আল্লাহ্‌র নিআমত হিসাবে গ্রহণ করে নাই । এমন 
কি উহার প্রতি ঈমানও আনে তাই। অতএব তাহারা বনী ইসরাঈল বহির্ভূত মুহাম্মদ মুস্তাফা 
(সা)-এর উপর কিরূপে ঈমান আনিবে ? মুজাহিদ (র) বলিয়াছেন $ 


Contents 


১৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


__ এই আয়াতের অর্থ এই যে, তাহাদের কেহ মুহাম্মদ (সা)-এর প্রতি ঈমান আনিয়াছে, 
আবার কেহ তাহার উপর ঈমান আনে নাই । যাহারা মুহাম্মদ (সা)-এর প্রতি ঈমান আনে নাই, 
তাহারা তাহাদের পূর্ববর্তী কাফিরদের তুলনায় সত্য ধর্ম ও উহার বাহক মুহাম্মদ (সা)-এর প্রতি 
অধিকতর বিদ্বেধী। আর এই কারণেই তাহাদিগকে সতর্ক করিতে আল্লাহ তা'আলা কঠোর 
শাস্তির কথা উল্লেখ করিয়া বলেন £ 

1০৮০৯ ০৫) 
অর্থাৎ তাহাদের সত্য বিদ্বেষ এবং আল্লাহ্র কিতাবসমূহ ও তাহার রাসূলগণের বিরোধিতার 
শাস্তির জন্যে জাহান্নামই যথেষ্ট । 


2 ০০১৫ ৯ or? রে 


৮25 ৩৪০ ৩৪৮1৫৬ CLS BIL CHUA ds (০৯) 
e NZ, 22 তা ৫ AACR AATEC ER £51 ৮০2৫ 
৩0221252062) 0৩৩0155৩৪৮6 br IW 


টা oat স নিি 2৫ টি EE 2 পাপা ঠঠিতা। পাঠ Cr 
IES ৩:০০ SS SE ৩০৯৮০ Fal 8502 (০১) 


০৩১১ SE ELS SE AIH ভে ES Gt 

৫৬. “যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে, অগ্নি তাহাদিগকে শীঘ্রই দগ্ধ করিবে । 
যখনই তাহাদের চর্ম ভস্মীভূত হইবে, তখনই উহার স্থলে নৃতন চর্ম সৃষ্টি করিব যাহাতে 
তাহারা শাস্তি ভোগ করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।” 

৫৭. “যাহারা ঈমান আনে ও নেককাজ করে, শীঘ্বই তাহাদিগকে সেই জান্নাতে দাখিল 
করিব যাহার পাদদেশে নদী প্রবাহিত । সেখানে তাহারা চিরস্থায়ী হইবে । সেখানে তাহাদের 
জন্যে পবিত্র সঙ্গী থাকিবে এবং তাহাদিগকে স্থায়ী স্নিগ্ধ ছায়ায় দাখিল করিব ।” 


তাফসীর ৪ কিয়ামতের দিনে যে পাপের কারণে আল্লাহ তা“আলা মানুষকে জাহান্নামে দহন 
করিবেন, আয়াতে তাহা বর্ণনা করিতেছেন। তিনি বলিতেছেন, যাহারা আল্লাহ্‌র নিদর্শনসমূহ 
প্রত্যাখ্যান করিয়াছে এবং তাহার রাসূলদিগকে গ্রহণে বিমুখ রহিয়াছে, আমি তাহাদিগকে 
জাহান্নামে প্রবেশ করাইব। অতঃপর তিনি তাহাদের শাস্তির স্থায়িত্ব বর্ণনা প্রসঙ্গে বলিতেছেন, 
যখনই তাহাদের গায়ের চামড়া পুড়িয়া খতম হইয়া যাইবে, তখনই উহার পরিবর্তে তাহাদের 
গায়ে নূতন চামড়া সৃষ্টি করিব যাহাতে তাহারা বারংবার আযাবের স্বাদ পাইতে পারে 

ইব্‌ন আবু হাতিম (র)......হযরত ইবৃন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ জাহান্নামে 
কাফিরদের চামড়া পুড়িয়া শেষ হইবার-পর তদস্থলে কাগজের ন্যায় সাদা নূতন চামড়া দেওয়া 
হইবে। 

ইব্‌ন আবূ হাতিম (র)......হাসান রো) হইতে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বর্ণনা 
করিয়াছেন £ জাহান্নামে প্রতিদিন কাফিরদের চামড়া পুড়িয়া শেষ হইয়া যাইবে । দৈনিক সত্তর 
হাজারবার চামড়া পোড়ানো হইবে। 


Contents 


সূরা নিসা ১৪৫ 


ইব্‌ন আবূ হাতিম (র)......হাসান (রা) হইতে বর্ণিত ব্যাখ্যায় ইহাও উল্লিখিত হইয়াছে যে, 
যাও । ইহাতে তাহারা পূর্বাবস্থায় ফিরিয়া যাইবে । 

ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত ইবৃন উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, একদা 
জনৈক ব্যক্তি হযরত উমর (রা)-এর সম্মুখে নিম্নের আয়াত পাঠ করিল ঃ 

হযরত উমর (রা) বলিলেন, উক্ত আয়াত আবার পড়। সে উহা পুনরায় পড়িল। তখন 
হযরত মু'আয ইব্‌ন জাবাল (রা) বলিলেন, এই আয়াতের তাফসীর আমার জানা আছে। প্রতি 
ঘণ্টায় তাহাদের চামড়া একশতবার পরিবর্তিত হইবে। হযরত উমর (রা) বলিলেন, নবী করীম 
(সা)-এর নিকট হইতে আমিও এইরূপ শুনিয়াছি। 

ইব্‌ন মারদুবিয়া (র) উপরিউক্ত হাদীস উপরোল্লিখিত রাবী হিশাম ইব্‌ন আম্মার হইতে 
বর্ণনা করিয়াছেন। ইহা ছাড়া উপরিউক্ত হাদীস ভিন্নরূপ সনদে এবং ভিনুরূপ শব্দেও ইব্‌ন 
মারদুবিয়া (র) বর্ণনা করিয়াছেন। তিনি বলিয়াছেন ৪ 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)......হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা 
নাগা 


“0+ £0 


রা গা পানা করা 
বলিলেন, আমীরুল মু'মিনীন! এই আয়াতের তাফসীর আমার জানা আছে। ইসলাম গ্রহণ 
করিবার পূর্বে আমি উহা পড়িয়াছিলাম। হযরত উমর (রো) বলিলেন, হে কা'ব! তোমার জানা 
তাফসীর পেশ করো । রাসূলে করীম (সা)-এর নিকট হইতে যেরূপ শুনিয়াছি, তুমি সেইরূপ 
বলিলে তোমার তাফসীর মানিব ৷ নতুবা উহার প্রতি কোন গুরুত্ব আরোপ করিব না। কা'ব 
বলিলেন, ইসলাম গ্রহণের পূর্বে আমি উহা পড়িয়াছি। উহার তাফসীর এই £ তাহাদের চামড়া 
প্রতি ঘণ্টায় একশত বিশবার পরিবর্তিত হইবে । হযরত উমর (রা) বলিলেন, হযরত রাসূলে 
করীম (সা)-এর নিকট হইতে আমিও এইরূপই শুনিয়াছি। 

রবী ইব্‌ন আনাস (র) বলেন ঃ পূর্ববর্তী আসমানী কিতাবে লিপিবদ্ধ রহিয়াছে, প্রত্যেক 
কাফিরের চামড়া চন্লিশ হাত গাঢ় এবং দাত সত্তর হাত পুরু হইবে । তাহার পেট এত বড় হইবে 
যে, উহার মধ্যে একটি পর্বতও রাখা যাইবে । তাহাদের চর্ম অগ্নি কর্তৃক নিঃশেষে প্রজ্বলিত 
হইবার পর তদস্থলে নূতন চর্ম প্রদত্ত হইবে । নবী করীম (সা) হইতে বর্ণিত হাদীসে উহার 
চাইতে অধিকতর বিষয় বর্ণিত হইয়াছে। | 

ইমাম আহমদ (র)......হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে পাক 
(সা) বলিয়াছেন £ দোযখবাসীদের দেহ সেখানে এত বিশাল করিয়া দেওয়া হইবে যে, একজন 
দোযখবাসীর কর্ণলতি হইতে তাহার স্বন্ধদেশের দূরত্ব সাতশত বৎসরের পথ হইবে । তাহার 


কাছীর-_৩/১৯ 


Contents 


১৪৬ তাফসীরে ইব্ন কাছীর 


চামড়া সত্তর হাত পুরু হইবে। তাহার দাত উহুদ পাহাড়ের সমতুল্য হইবে । উক্ত হাদীসটি 
উপরিউক্ত সনদে শুধু ইমাম আহমদই বর্ণনা করিয়াছেন । 

কোন কোন তাফসীরকার বলিয়াছেন ৪ 

Hi Es Ll 

-_ এই আয়াতের এ! শব্দের অর্থ হইতেছে পোশাক । অর্থাৎ যখনই তাহাদের 
পোশাকসমূহ পুড়িয়া. শেষ হইয়া যাইবে, তাহাদিগকে তদস্থলে নৃতন পোশাক প্রদান করা 
হইবে। ইমাম ইব্‌ন জারীর (র) তাহার গ্রন্থে উক্ত তাফসীর উদ্ধৃত করিয়াছেন। কিন্তু উক্ত 
তাফসীর গ্রহণীয় নহে। কারণ, উহা স্বাভাবিক অর্থের বিপরীত । 


৮0455] 14 ১০৭ ৪১৯১,০৮১৯ 6১১০ alll 1৬1০3 1০1 ey 
Told oli 
এই অংশে আল্লাহ তাআলা বলিতেছেন, “যাহারা ঈমান আনিয়াছে এবং নেককাজ 
করিয়াছে, আমি তাহাদিগকে জান্নাতে প্রবেশ করাইব । সেখানে তাহাদের উদ্যানে, প্রাসাদে এবং 


চলিবার পথে সর্বত্র ঝর্ণা প্রবাহিত থাকিবে । সেখানে তাহারা চিরদিন বাস করিবে ।” তাহাদের 
মন কখনও উহা ত্যাগ করিতে চাহিবে না। অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ 
০505 Ca 

অর্থাৎ “তাহাদের জন্যে তথায় পবিত্র স্ত্রীগণ থাকিবে ।' উহারা খতুত্রাব, প্রসবস্রাব ও 
অন্যান্য ঘৃণার বস্তু এবং ঘৃণ্য চরিত্র ও স্বভাব হইতে পবিত্র হইবে । হযরত ইব্‌ন আব্বাস (রা) 
বলিয়াছেন £ “তাহাদের জন্যে সেখানে পবিত্র স্ত্রীগণ থাকিবে অর্থ এই যে, তাহাদের জন্য 
সেখানে দৈহিক ও আত্মিক যাবতীয় ঘৃণ্য বিষয়বস্তু হইতে পবিত্র স্ত্রীগণ থাকিবে । আতা, হাসান, 
যাহ্হাক, নাখঈ, আবূ সালেহ, আলিয়া এবং সুদ্দীও অনুরূপ তাফসীর বর্ণনা করিয়াছেন। 

মুজাহিদ (র) বলেন £ তাহাদের জন্য স্ত্রীগণ মল-মূত্র, ঝতুস্রাব, পিঁচুটি, শিকনি, বীর্য এবং 
সন্তান হইতে মুক্ত থাকিবে। 

কাতাদা (র) বলেন ঃ তাহাদের জন্যে তথায় দৈহিক ঘৃণার বস্তু, খতুত্রাব ও ঝতু যন্ত্রণা 
এবং আত্মিক ঘৃণ্য স্বভাব ও অশান্তি হইতে মুক্ত স্ত্রীগণ থাকিবে । অতঃপর আল্লাহ তা'আলা 
বলিতেছেন ৪ 

অর্থাৎ ‘আমি তাহাদিগকে ঘন, দীর্ঘ, প্রশস্ত এবং আরামদায়ক ছায়ায় প্রবেশ করাইব ৷” 

ইব্‌ন জারীর (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে করীম 
(সা) বলিয়াছেন ঃ “জান্নাতে একটি বৃক্ষ ররিহয়াছে। কোন বাহনের আরোহী উহার ছায়ায় 
একশত বৎসর পরিভ্রমণ করিলেও সে উহা অতিক্রম করিতে পারিবে না। উক্ত বৃক্ষের নাম 
১/১4| ৮১২ অর্থাৎ স্থায়িত্রে বৃক্ষ ।' 


Contents 
সূরা নিসা | ১৪৭ 


তে পি 


পাটি পাও এটি তর Pd EP Aart |] [] নট A EAE 2d 87৮ 4৫ 
2 0৫ 25151209219 ৩১5০155% Sf HAG 201৩) (oA) 

R 5. / পণ ৮ 11৫৫ > ৩ পারি পিএ রি 2% 2 
olka (৫:১০ ৫৪291 $) ৮০9৮5820141 ৮০৩৬ 19৮৪০ 


৫৮. “আল্লাহ তোমাদিগকে নির্দেশ দিতেছেন, আমানত উহার মালিককে প্রত্যর্পণ 
করিতে । তোমরা যখন মানুষের মধ্যে বিচারকার্য পরিচালনা করিবে, তখন ন্যায়- 
পরায়ণতার সহিত বিচার করিবে । আল্লাহ তোমাদিগকে যে উপদেশ দেন, তাহা কত 
উৎকৃষ্ট! আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা।” 

তাফসীর ৪ এই অংশে আল্লাহ তা'আলা আমানতকে উহার প্রাপকের নিকট পৌছাইয়া দিতে 
নির্দেশ দিতেছেন, হাসান (র)..... সামুরা রো) হইতে বর্ণিত হাদীসে আছে যে, নবী করীম (সা) 
বলিয়াছেন ৪ কোন ব্যক্তি তোমার নিকট কিছু গচ্ছিত রাখিলে তাহাকে উহা পৌছাইয়া দাও। 
কেহ তোমার সহিত বিশ্বাসঘাতকতা করিলেও তুমি তাহার সহিত বিশ্বাসঘাতকতা করিও না। 
ইমাম আহমদ এবং ‘সুনান’ সংকলকগণ উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। 

এখানে ‘আমানত’ ব্যাপক অর্থে ব্যবহৃত হইয়াছে । এক অর্থ হইল, মানুষের উপর আল্লাহ 
তা'আলা কর্তৃক অর্পিত দায়িত্ব ও কর্তব্য । যেমন নামায, রোযা, যাকাত, কাফফারা, মান্নত 
ইত্যাদি আমানতের অন্তর্ভুক্ত। দ্বিতীয় অর্থ হইল, মানুষের নিকট মানুষের প্রাপ্য হক। যেমন 
গচ্ছিত দ্রব্য ইত্যাদি আমানতের অন্তর্ভুক্ত ৷ গচ্ছিত দ্রব্যের মালিক দলীল-প্রমাণ ছাড়াই উহা 
আমানত রাখিলেও মালিকের নিকট উহা প্রত্যর্পণ করিতে হইবে । কেহ উক্ত দায়িত্ব পালন না 
করিলে কিয়ামতের দিনে তাহার নিকট হইতে উহা আদায় করা হইবে। বিশুদ্ধ হাদীসে 
আসিয়াছে যে, হযরত নবী করীম (সা) বলিয়াছেন £ সকল প্রাপ্য ও হক উহাদের প্রাপকের 
নিকট প্রত্যর্পণ করা হইবে । এমনকি শিংবিশিষ্ট ছাগল শিংবিহীন ছাগলের উপর অত্যাচার 
করিয়া থাকিলে উহার প্রতিশোধও উহার কাছ হইতে লওয়া হইবে। 

ইব্‌ন আবূ হাতিম (র)...... হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন £ আল্লাহ ও 
রাসূলের প্রতি ঈমান আনয়নপূর্বক উহা ঘোষণা করার পর সব পাপই মাফ হইয়া যায়। কিন্তু 
আমানতের খিয়ানত করিবার পাপ উহাতেও মাফ হইবে না। আমানতের খিয়ানতকারী ব্যক্তি 
যদি আল্লাহ্র পথে শহীদও হইয়া থাকে, তথাপি কিয়ামতের দিনে তাহাকে উপস্থিত করিয়া 
বলা হইবে, তোমার নিকট গচ্ছিত দ্রব্য প্রত্যর্পণ করো। সে বলিবে, আমি উহা কোথা 
হইতে প্রত্যর্পণ করিব ? দুনিয়া তো শেষ হইয়া গিয়াছে । তখন তাহার জন্যে জাহান্নামের 
তলদেশে উক্ত গচ্ছিত বস্তুর সদৃশ বস্তু দেখা দিবে । সে তখন গিয়া স্বীয় স্কন্ধে উহা বহন করিয়া 
আনিতে থাকিবে । উহা তাহার স্কন্ধ হইতে পড়িয়া যাইবে । সে পুনরায় উহা উঠাইয়া আনিতে 
যাইবে । এইরূপ অনন্তকাল ধরিয়া চলিতে থাকিবে । বর্ণনাকারী যাযান বলেন, হযরত ইব্‌ন 
মাসউদ (রা) হইতে শুনিবার পর আমি হযরত বারা (রা)-এর নিকট উহা বর্ণনা করিলাম । তিনি 
মন্তব্য করিলেন, আমার ভাই ইব্ন মাসউদ সত্য বলিয়াছেন। অতঃপর তিনি এই আয়াত পাঠ 
করিলেন ঃ 


Contents 


১৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


15111 2541 55174 2115) 

সুফিয়ান সাওরী (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, আলোচ্য 
আয়াতের তাফসীর প্রসঙ্গে হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন ঃ নেককার ও বদকার যে 
কোন ব্যক্তিই আমানত রাখুক না কেন, তাহাকে উহা প্রত্যর্পণ করিতে হইবে। মুহাম্মদ ইব্‌ন 
হানফিয়া (র)-ও অনুরূপ তাফসীর বর্ণনা করিয়াছেন। আবুল আলিয়া (র) বলেন ৪ আদিষ্ট কার্য 
ও নিষিদ্ধ কার্য উভয়ই আমানতের অন্তর্ভুক্ত । 

ইব্‌ন আবূ হাতিম (র)...... উবাই ইবৃন কা'ব (রা) হইতে বর্ণনা করেন ঃ স্বীয় যৌনাঙ্গের 
পবিত্রতা রক্ষা করিবার কর্তব্যও স্ত্রীর প্রতি স্বামীর আমানত । 

রবী’ ইব্‌ন আনাস বলেন ঃ নারীর নিজের যৌন-পবিভ্রতা রক্ষা করিবার দায়িত্ব হইতেছে 
তাহার নিকট ন্যস্ত পুরুষের একটি আমানত । 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা বর্ণনা করিয়াছেন: ঈদের দিনে 
নারীদিগকে খলীফার উপদেশ শোনানও আলোচ্য আয়াতে বর্ণিত আমানতের অন্তর্ভুক্ত । 


শানে নুযূল 
বহু সংখ্যক তাফসীরকার বলিয়াছেন যে, আলোচ্য আয়াত উসমান ইব্‌ন তালহা ইব্‌ন আবু 
তালহা সম্পর্কে নাযিল হইয়াছে। আবূ তালহার নাম আবদুল্লাহ ইব্‌ন আবদুল উষযা ইব্‌ন 
তালহা ছিলেন পবিত্র কাবার চাবি-রক্ষক। ইনি শায়বা ইব্‌ন উসমান ইব্‌ন আবূ তালহার চাচাত 
ভাই ছিলেন। তাহারই বংশধরগণের নিকট আজ পর্যন্ত পবিত্র কাবার চাবি রক্ষিত রহিয়াছে। 
উপরোক্ত উসমান হুদায়বিয়ার সন্ধি এবং মক্কা বিজয়ের মধ্যবর্তী শান্তির সময়ে ইসলাম গ্রহণ 
করেন। তাহার সঙ্গে হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ এবং আমর ইব্‌ন আসও ইসলাম গ্রহণ 
করেন। পক্ষান্তরে তাহার চাচা উসমান ইব্‌ন আবূ তালহা ওহুদের যুদ্ধে মুশরিকদের পতাকাবাহী 
ছিল। উক্ত যুদ্ধেই সে কাফির অবস্থায় নিহত হয়। পবিত্র কাবার চাবি রক্ষক হযরত উসমান 
(রা)-এর বংশ পরিচয় এখানে এই কারণে উল্লেখ করিলাম যে, বহু সংখ্যক তাফসীরকার উহুদ 
যুদ্ধে নিহত কাফির উসমানকে ভুলক্রমে কা'বা শরীফের চাবি রক্ষক উসমান ইব্‌ন তালহা মনে 
করিয়া পবিত্র কাবার চাবি রক্ষক হযরত উসমান (রা)-এর ঘটনার ব্যাপারে বিভ্রান্তির মধ্যে 
পড়িয়া যান। যাহা হউক, আলোচ্য আয়াত পবিত্র কাবার চাবি রক্ষক হযরত উসমান (রা)-এর 
উপলক্ষে নাযিল হইবার বিবরণ এই যে, মহানবী (সা) মক্কা বিজয়ের দিনে তাহার নিকট হইতে 
পবিত্র কাবার চাবি গ্রহণ করিয়া উহা তাহার নিকট প্রত্যর্পণ করেন। উক্ত চাবি ছিল হযরত 
উসমানের নিকট আমানত । 
মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)......হ্যরত সাফিয়া বিনতে শায়বা হইতে মক্কা বিজয়ের ঘটনা 
প্রসঙ্গে বর্ণনা করেন ঃ মক্কা বিজয়ের দিন সকালে নিশ্চিন্ত ও নিরুদ্বেগ হইবার পর নবী করীম 
(সা) বায়তুল্লাহ শরীফে আগমন করত স্বীয় উদ্ত্রীতে আরোহী থাকিয়া সাতবার পবিত্র কা'বা 


Contents 


সূরা নিসা ১৪৯ 


প্রদক্ষিণ করিলেন । তিনি হস্তস্থিত একটি বক্র লাঠি দ্বারা উহার বিশেষ স্তম্ভকে স্পর্শ 
করিতেছিলেন। কা'বা প্রদক্ষিণ শেষে তিনি হযরত উসমান ইব্‌ন তালহাকে ডাকাইয়া আনিলেন 
এবং তাঁহার নিকট হইতে কাবার চাবি গ্রহণ করত উহার দরওয়াযা খুলিয়া উহাতে প্রবেশ 
করিলেন। সেখানে কাষ্ঠ নির্মিত কবুতরের মূর্তি পাইয়া তিনি নিজ হস্তে উহা ভাঙ্গিলেন এবং 
বাহিরে নিক্ষেপ করিলেন। অতঃপর কাবার দ্বারে থামিলেন। লোকজন তাহার জন্যে মসজিদুল 
হারামে অপেক্ষারত ছিল। ইবৃন ইসহাক বলেন, আমার নিকট জনৈক বিজ্ঞ ব্যক্তি বর্ণনা 
করিয়াছেন যে, রাসূলুল্লাহ সো) পবিত্র কাবার দ্বারপ্রান্তে দীড়াইয়া বলিয়াছিলেন, আল্লাহ ভিন্ন 
. অন্য কোন মাবুদ নাই । তিনি এক, তাহার কোন শরীক নাই । তিনি স্বীয় প্রতিশ্রুতি বাস্তবায়িত 
করিয়াছেন, স্বীয় দাস [মুহাম্মাদ (সা)]-কে সাহায্য করিয়াছেন এবং একাই শক্র-বাহিনীসমূহকে 
পরাজিত ও পরুদস্ত করিয়াছেন। হে লোক সকল! জাহিলী যুগের সকল কুপ্রথা এবং হত্যা ও 
সম্পদের ক্ষতিপূরণের দাবি আমার এই দুই পায়ের নীচ দলিত হইল । তবে বায়তুল্লাহ শরীফের 
প্রতি সম্মান প্রদর্শনের রীতি এবং হজ্জযাত্রীকে পানিপান করাইবার রীতি অটুট থাকিবে। 
ইব্‌ন ইসহাক (র) রাসূলুল্লাহ (সা) কর্তৃক এই দিনে প্রদত্ত বক্তৃতার মধ্যে উপরোক্ত 
হাদীসের অবশিষ্টাংশও উল্লেখ করিয়াছেন । উহাতে তিনি বর্ণনা করিয়াছেন ঃ অতঃপর রাসূলুল্লাহ 
(সা) মসজিদুল হারামে উপবেশন করিলেন। এই অবস্থায় হযরত আলী (রা) দণ্ডায়মান 
হইলেন। রাসূলুল্লাহ (সা)-এর পবিত্র হস্তে তখন কাবা শরীফের চাবি। হযরত আলী (রা) 
বলিলেন, হে আল্লাহর রাসূল! হাজীদিগকে পানিপান করাইবার সুযোগের সঙ্গে কা'বা শরীফের 
চাবি সংরক্ষণের দায়িত্বও আমাদিগকে প্রদান করুন। রাসূলুল্লাহ (সো) বলিলেন, উসমান ইব্‌ন 
তালহা কোথায়? তাহাকে ডাকিয়া আনা হইলে তিনি তাহাকে বলিলেন, হে উসমান! তোমার 
চাবি গ্রহণ করো । আজিকার দিন বিশ্বাস রক্ষা করিবার ও সদাচার করিবার দিন । 
ইব্‌ন জারীর (র).....ইব্‌ন জুরাইজ (র) হইতে আলোচ্য আয়াত সম্বন্ধে বর্ণনা করেন ৪ এই 
আয়াত হযরত উসমান ইব্‌ন তালহা (রো) সম্বন্ধে নাযিল হইয়াছে । হযরত রাসূল করীম (সা) 
মক্কা বিজয়ের দিনে তাহার নিকট হইতে কা'বা শরীফের চাবি গ্রহণ করিয়া উহার মধ্যে প্রবেশ 
করিলেন। উহা হইতে বাহির হইবার সময়ে তিনি এই আয়াত পড়িতেছিলেন £ 
Lal 511 ০০০১ 13825 1446 2119 
অতঃপর তিনি হযরত উসমানকে ডাকিয়া তাহার নিকট উক্ত চাবি প্রত্যর্পণ করিলেন। 
হযরত উমর ফারুক (রা) বলেন £ আমার মাতাপিতা রাসূলুল্লাহ (সা)-এর জন্যে 
উৎসগীঁকৃত হউক! তিনি কাবা হইতে বাহির হইয়া আসিবার সময়ে এই আয়াত তিলাওয়াত 
করিতেছিলেন ঃ ূ 
ূ (5151 511 ০০5113535 Sl Sl 
ইতিপূর্বে আমি তাহাকে এই আয়াত পড়িতে শুনি নাই। 
ইব্‌ন জারীর (র)......যুহরী (র) হইতে বর্ণনা করেন ৪ নবী করীম (সা) হযরত উসমান 
ইব্‌ন তালহার নিকট কাবার চাবি প্রত্যর্পণ করিয়া সকলকে আদেশ দিয়াছিলেন £ তোমরা 
তাহাকে সহযোগিতা প্রদান করিও । 


Contents 


১৫০ . তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্ন মারদুবিয়া (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াত সম্বন্ধে বর্ণনা 
: করেন ঃ মক্কা বিজয়ের পর রাসূলে করীম (সা) উসমান ইব্‌ন তালহা (রা)-কে ডাকাইয়া আনিয়া 
বলিলেন, আমাকে চাবিটি দেখাও । তিনি উহা রাসূলে করীম (সা)-এর নিকট লইয়া আসিলেন। 
রাসূলে করীম (সা)-এর নিকট উহা অর্পণ করিবার জন্যে তিনি হাত বাড়াইয়াছেন, এমন সময়ে 
হযরত আব্বাস (রা) দণ্ডায়মান হইয়া আরয করিলেন, হে আল্লাহর রাসূল! আমার মাতাপিতা 
আপনার জন্যে উৎসর্গিত হউক । হাজীদিগকে পানিপান করাইবার সৌভাগ্যের মত ইহা রক্ষা 
করিবার সৌভাগ্যও আমাকে দান করুন। ইহা শুনিয়া হযরত উসমান (রা) হাত গুটাইয়া 
লইলেন। রাসূলে করীম (সা) পুনরায় হযরত উসমানকে বলিলেন, হে উসমান! আমাকে 
চাবিটি দেখাও । তিনি উহা তাহার নিকট অর্পণ করিবার উদ্দেশ্যে হাত বাড়াইলে হযরত আব্বাস _ 
(রা) তাহার পূর্ব আবেদনের পুনরাবৃত্তি করিলেন। হযরত উসমান (রা) পুনরায় হাত গুটাইয়া 
লইলেন। রাসূলে করীম সো) বলিলেন, হে উসমান! আল্লাহ ও আখিরাতের উপর তুমি ঈমান 
আনিয়া থাকিলে আমার নিকট উহা অর্পণ কর। হযরত উসমান (রা) বলিলেন, ইহা আমানত । 
আপনি ইহা গ্রহণ করুন। রাসূলে করীম (সা) উঠিয়া কা'বা শরীফের দরওয়াযা খুলিলেন। তিনি 
উহার মধ্যে হযরত ইব্রাহীম আ)-এর একটি মূর্তি পাইলেন। উক্ত মূর্তিটির হাতে ভবিষ্যত 
শুভাশুভ গণনার জন্যে একটি তীর লইয়া নিক্ষেপের উদ্দেশ্যে প্রস্তুত ছিল.। রাসূলে করীম (সা) 
বলিলেন, মুশরিকদের কি হইয়াছিল ? আল্লাহ তাহাদিগকে নিপাত করুন। ভবিষ্যত গণনার 
জন্যে মুশরিকগণ কর্তৃক নিক্ষেপণীয় তীরের সহিত হযরত ইব্রাহীম (আ)-এর কি সম্পর্ক ছিল 
অতঃপর তিনি পানি আনাইয়া উহা সকল মূর্তির উপর ঢালিয়া দিলেন। তৎপর মাকামে 
ইব্রাহীমকে কা'বা শরীফের বাহিরে উহার দেওয়ালের সহিত সংলগ্ন করিয়া রাখিলেন। উহা 
তখন কাবা শরীফের মধ্যে স্থাপিত ছিল.। অতঃপর বলিলেন, লোক সকল! ইহাই হইতেছে 
কিবলা । তৎপর তিনি একবার বা দুইবার বায়তুল্লাহ প্রদক্ষিণ করিলেন। তখন তাহার নিকট 
জিবরাঈল (আ) নাযিল হইলেন। আমরা জানিতে পারিয়াছি, কাবা শরীফের চাবি প্রত্যর্পণের 
নির্দেশ লইয়া হযরত জিবরাঈল তাহার নিকট আগমন করিয়াছিলেন । অতঃপর রাসূলে করীম 
(সা) এই আয়াত পাঠ করিলেন $ ূ 
UNUSUAL A Yl 1৩55 0164৮ di 

বিখ্যাত অভিমত এই যে, আলোচ্য আয়াত উপরোল্লেখিত ঘটনা উপলক্ষে নাযিল হইয়াছে। 
এই শানে নুযূল সঠিক হউক আর না হউক, আয়াতে বর্ণিত নির্দেশ সকল ক্ষেত্রেই প্রযোজ্য 
হইবে। তাই হযরত ইব্ন আব্বাস (রা) এবং মুহাম্মদ ইবনুল হানফিয়া বলিয়াছেন, এই আয়াত 
নেককার ও বদকার সকলের সম্বন্ধে প্রযোজ্য ৷ অর্থাৎ সকলের আমানত প্রত্যর্পণ করিতে উহাতে 
নির্দেশ প্রদত্ত হইয়াছে। 

আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তা'আলা ইনসাফ ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে মানুষের 
মধ্যে বিচারকার্য সম্পাদন করিতে নির্দেশ দিতেছেন। এই কারণে মুহাম্মদ ইব্‌ন কা'ব, যায়দ 
ইব্‌ন আসলাম এবং শাহর ইব্‌ন হাওশাব বলিয়োছেন ৪ আলোচ্য আয়াত মানুষের বিবাদ- 
বিসম্বাদ নিষ্পত্তিকারী বিচারকদের সম্বন্ধে নাযিল হইয়াছে। হাদীস শরীফে আসিয়াছে ৪ | 


Contents 


_ সূরা নিসা ১৫১ 


বিচারপতি যতক্ষণ তাহার বিচারকার্ষে অবিচার না করে, ততক্ষণ আল্লাহ তাহাকে সাহায্য 
করেন। কিন্তু যখন সে অবিচার করে, তখন তিনি তাহাকে তাহার নিজ দায়িতে ছাড়িয়া দেন। 
জনৈক সাহাবী বলেন ঃ একদিনের ন্যায় বিচার চল্লিশ বৎসরের ইবাদতের সমতুল্য । 
72105 4/0 
আয়াতের এই অংশের তাৎপর্য এই, আল্লাহ তা'আলা তোমাদের প্রতি অন্যের আমানত 
প্রত্যর্পণ ও ন্যায় বিচারের আদেশসহ অন্যান্য যে আদেশ-নিষেধ প্রদান করেন, উহা তোমাদের 
জন্যে বড়ই কল্যাণকর, বড়ই মঙ্গলকর এবং বড়ই শুভ। 
1০ পেশ IE 441 9] 
আয়াতের এই অংশের তাৎপর্য এই যে, আল্লাহ তাআলা মানুষের কথা শোনেন এবং 
তাহাদের কাজ দেখেন । 
ইব্‌ন আবূ হাতিম (র)......উকবা ইব্‌ন আমির (রা) হইতে বর্ণনা করেন যে, উকবা (রা) 
বলেন ঃ আমি রাসূলুল্লাহ (সা)-কে 1... (২:২০. পড়িবার কালে বলিতে শুনিয়াছি, আল্লাহ্‌ 
সবকিছু দেখেন। ৃ ৃ 
ইব্‌ন আবূ হাতিম (র)......আবু ইউনুস হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ ইউনুস বলেন ঃ 
আমি হযরত আবু হুরায়রা (রা)-কে র 
২231 ১১ (৯1 al Sia 922 41101 
এই আয়াত পড়িবার কালে স্বীয় বৃদ্ধাঙ্গুলিকে কর্ণে এবং তর্জনীকে চক্ষুতে রাখিতে 
দেখিয়াছি । আর তাহাকে ইহা বলিতে শুনিয়াছি যে, আমি নবী করীম (সা)-কে উহা পড়িবার 
কালে এইরূপ করিতে দেখিয়াছি । আবূ যাকারিয়া বলিয়াছেন, উক্ত. হাদীসের রাবী আবদুর 
রহমান আল-মুকরী আমাদিগকে উহা করিয়া দেখাইয়াছেন। এই বলিয়া আবূ যাকারিয়া তাহার 
ডান হাতের বৃদ্ধাঙ্থুলি ডান চক্ষুর উপর এবং তর্জনীটি ডান কানের উপর রাখিয়া আমাদিগকে 
দেখাইয়া বলিয়াছেন “এইরূপে ৷' 
ইমাম আবূ দাউদ (র) তাহার “সুনান, গ্রন্থে, ইব্‌ন হিব্বান (র) তাহার ‘সহীহ’ গ্রন্থে, হাকিম 
(র) তাহার “মুসতাদরাক' গ্রন্থে এবং ইব্‌ন মারদুবিয়া তাহার তাফসীর গ্রন্থে উপরিউক্ত হাদীস 
উপরোন্লেখিত রাবী আবু আবদুর রহমান হইতে বর্ণনা করিয়াছেন। সনদের রাবী আবূ ইউনুস 
(র) আবূ হুরায়রা (রা)-এর মুক্তিপ্রাপ্ত গোলাম । তাহার নাম সালীম ইব্‌ন যুবায়র । 


ee ১৫9 4৭5 05550119525 21155 সত সু জি ON 


পার্ট পি রি 
১৮28 222 2652 202 SESAME ALLA ১% 2৩ 222 ১14৫ 

2৯৫15 al ৯১৪৮ ES Ld pts wl 9৮১১১ ONS SSL 
t £32 ৫ FREAK CAE EEA ১ 2 

০৯55 (১৯১ 2503 ৮১৯১) 


Contents 


১৫২ তাফসীরে ইবৃন কাছীর 


৫৯. “হে বিশ্বাসীগণ! যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাস কর, তবে তোমরা 
আল্লাহ্র আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর; আর তোমাদের মধ্যে যাহারা ক্ষমতায় 
অধিষ্ঠিত, তাহাদের আনুগত্য কর। অতঃপর কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটিলে 
সে বিষয়ে আল্লাহ ও রাসূলের শরণ লও । ইহা ভাল এবং প্রকৃষ্ট অর্থবহ ৷” 

তাফসীর £ ইমাম বুখারী (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ 

5] ১51 211 14911 19141 2111 51117571715 

এই আয়াত আবদুল্লাহ ইব্‌ন হুযাফা ইব্‌ন কায়স ইব্‌ন আদী (রা) সম্বন্ধে নাযিল হইয়াছে। 
একদা নবী করীম (সা) তাহাকে একটি সেনাবাহিনীসহ যুদ্ধে পাঠাইয়াছিলেন। এই সময়ে 
তাহার সম্বন্ধে ইহা অবতীর্ণ হয়। ইমাম ইব্‌ন মাজাহ (র) ব্যতীত সুনানের অন্যান্য সংকলকও 
রাবী হাজ্জাজ ইব্‌ন মুহাম্মদ আল-আহওয়ার হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী রে) উক্ত 
হাদীস সম্বন্ধে বলিয়াছেন, উহা হাসান-গরীব পর্যায়ের এবং ইব্‌ন জুরাইজের সনদ ভিন্ন অন্য 
কোন সনদে উহা আমার জানা নাই। 

ইমাম আহমদ (র)......হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন £ একদা রাসূলে করীম (সা) 
জনৈক আনসার সাহাবীর নেতৃত্বে একটি সেনাবাহিনী যুদ্ধে পাঠাইলেন। এক সময়ে উক্ত 
আনসার কোন কারণে স্বীয় বাহিনীর লোকজনের উপর রাগান্বিত হইয়া তাহাদিগকে বলিলেন, 
আল্লাহ্র রাসূল (সা) কি আমার আনুগত্য করিতে তোমাদের প্রতি নির্দেশ প্রদান করেন নাই ? 
তাহারা বলিল, হ্যা। তিনি বলিলেন, তবে, তোমরা আমাকে জ্বালানী সংগ্রহ করিয়া দাও। 
তাহারা জ্বালানী আনিয়া দিলে তিনি উহাতে আগুন ধরাইয়া দিয়া সকলকে বলিলেন, আমি 
তোমাদিগকে উহাতে প্রবেশ করিতে নির্দেশ দিতেছি। তাহাদের মধ্যকার জনৈক যুবক বলিলেন, 
তোমরা আগুন হইতে বাঁচিবার জন্যে রাসূলুল্লাহ (সা)-এর নিকট পালাইয়া আসিয়াছ। অতএব 
তাহার সহিত সাক্ষাত না করিয়া উহাতে প্রবেশ করিও না। তিনি তোমাদিগকে উহাতে প্রবেশ 
করিতে নির্দেশ দিলে তোমরা প্রবেশ করিও । সেমতে তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট ফিরিয়া 
গিয়া তাহার নিকট উপরিউক্ত ঘটনা খুলিয়া বলিল। তিনি বলিলেন, তোমরা উহাতে প্রবেশ 
করিলে উহা হইতে কখনো বাহির হইতে পারিতে না। শুধু ন্যায়কার্ষের বিষয়ই আমীরের প্রতি 
অনুগত থাকিতে হয়। 

ইমাম বুখারী ও ইমাম মুসলিমও উপরোল্লেখিত রাবী আ“মাশ (র) হইতে হাদীসটি বর্ণনা 
করিয়াছেন । 

ইমাম আবূ দাউদ (র)......আবদুল্রাহ ইবৃন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
মহানবী (সা) বলিয়াছেন ৪ মুসলিম ব্যক্তির প্রতি তাহার নেতার পক্ষ হইতে যে নির্দেশ প্রদত্ত 
হয়, উহা তাহার পসন্দ হোক আর না হোক, যতক্ষণ না অন্যায়ের নির্দেশ প্রদান করা হয়, 
ততক্ষণ উহা পালন করা তাহার অপরিহার্য দায়িত্ব । তবে কোনরূপ অন্যায় বিষয়ে অদিষ্ট হইলে 
সে যেন উহা পালন না করে। 

ইমাম বুখারী ও ইমাম মুসলিমও উপরোন্লেখিত রাবী ইয়াহিয়া আল-কাত্তান (র) হইতে 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। 


Contents 


সূরা নিসা ১৫৩ 


উবাদা ইবনুস সামিত (রা) হইতে বর্ণিত হইয়াছে, তিনি বলেন £ আমরা রাসূলুল্লাহ 
(সা)-এর হাতে এই কথার উপর বায়আত করিয়াছিলাম যে, নেতা আমাদিগকে আমাদের 
পসন্দনীয় কার্য করিতে নির্দেশ করুন আর না করুন এবং তীহার নির্দেশ পালন আমাদের জন্যে 
সহজসাধ্য হউক আর কষ্টসাধ্য হউক, উহাতে আমাদের উপর অন্যকে যদি শ্রেষ্ঠতৃও দেওয়া 
হয়, সর্বাবস্থায় আমরা তাহার প্রতি অনুগত থাকিব । আর আমরা কোন কার্ষের দায়িতৃপ্রাপ্ত ব্যক্তি 
হইতে উহা ছিনাইয়া লইব না। তবে তিনি বলেন, আল্লাহ্‌র তরফ হইতে আগত কোন প্রমাণ 
মুতাবিক তোমরা স্পষ্ট কুফর দেখিতে পাইলে তাহার নির্দেশ মানিবে না। 

ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । 

আনাস (রা) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ যদি এমন কোন হাবশী 
দাসকেও তোমাদের নেতা বানাইয়া দেওয়া হয় যাহার মস্তক কিসমিসের ন্যায় ক্ষুদ্র, তথাপি 
তোমরা তাহার প্রতি অনুগত থাকিবে । ইমাম বুখারী (র) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন £ আমার প্রিয় বন্ধু নবী করীম 
(সা) আমাকে আদেশ করিয়াছেন, আমি যেন নেতার প্রতি অনুগত থাকি, যদি তিনি বিকলাঙ্গ 
হন তথাপি । ইমাম মুসলিম এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । 

হযরত উম্মে হাসীন (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে 
বিদায় হজ্জে খুতবা দিবার কালে বলিতে শুনিয়াছি £ যদি কোন দাসকেও তোমাদের নেতা 
বানাইয়া দেওয়া হয়, আর সে আল্লাহ্র কিতাবের সাহায্যে তোমাদিগকে পরিচালনা করে, 
তোমরা তাহার প্রতি অনুগত থাকিবে । ইমাম মুসলিম এই হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম 
মুসলিম কর্তৃক বর্ণিত এক রিওয়ায়াতে ‘দাস’ শব্দের স্থলে ‘বিকলাঙ্গ দাস’ শব্দ উল্লেখিত 
হইয়াছে। 

ইব্‌ন জারীর রে)......হযরত আবূ হুরায়রা রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন ৪ আমার পর অনেক নেতা তোমাদের উপর নেতৃত্ব করিবেন । সৎ নেতা সততা 
সহকারে তোমাদের উপর নেতৃত্ব করিবেন এবং অসৎ নেতা অসততা সহকারে তোমাদের উপর 
নেতৃত্‌ করিবে। তাহাদের যে নির্দেশ ন্যায় ও হকের সহিত সামঞ্জস্যশীল হয়, তোমরা উহার 
ব্যাপারে তাহাদের প্রতি অনুগত থাকিও আর তাহাদের পিছনে নামায আদায় করিও । তাহারা 
ভালকাজ করিলে তোমরাও ভাল ফল পাইবে এবং তাহারাও ভাল ফল পাইবে । পক্ষান্তরে 
তাহারা মন্দকাজ করিলে তোমরা ভাল ফল পাইবে এবং তাহারা মন্দ ফল পাইবে। 

হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণিত রহিয়াছে, একদা রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ বনী 
ইসরাঈল গোত্রে অব্যবহিতভাবে নবীর আগমন ঘটিত। একজন নবী ইন্তিকাল করিলেই 
আরেকজন নবী তাহার স্থলাভিষিক্ত হইতেন। কিন্তু আমার পর কোন নবী আসিবেন না । আমার 
পর খলীফাগণ আসিবেন এবং অনেক খলীফা আসিবেন। সাহাবীগণ আরয করিলেন, হে 
আল্লাহ্র রাসূল! এক্ষেত্রে আমাদিগকে কি করিতে বলেন ? তিনি বলিলেন, প্রথম বায়আতকারী 
অগ্রাধিকার পাইবে- এই ভিত্তিতে তাহাদের হাতে বায়আত কর এবং তাহাদিগকে তাহাদের 
প্রাপ্য প্রদান কর। আল্লাহ তাহাদের পরিচালনাধীন ব্যক্তিগণ সম্বন্ধে তাহাদের নিকট হইতে 
হিসাব লইবেন ইমাম বুখারী ও মুসলিম ইহা বর্ণনা করিয়াছেন । 


কাছীর__৩/২০ 


Contents 


১৫৪ তাফসীরে ইব্ন কাছীর 


হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ কোন 
ব্যক্তি তাহার আমীর হইতে তাহার অপসন্দনীয় কোন কার্য ঘটিতে দেখিলে যেন সে ধৈর্যধারণ 
করিয়া তাহার নেতৃত্বের প্রতি অনুগত থাকে। কারণ, জামাআত হইতে কেহ এক বিঘত 
পরিমাণে দূরে সরিয়া গেলেও সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করিবে। এই হাদীস ইমাম বুখারী ও 
ইমাম মুসলিম (র) বর্ণনা করিয়াছেন। 

হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন £ঃ আমি নবী করীম 
(সা)-কে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি আনুগত্য হইতে এক হাত দূরে সরিয়া গিয়াছে, সে ব্যক্তি 
কিয়ামতের দিন দলীল-প্রমাণ ব্যতীত আল্লাহ্র সম্মুখে উপস্থিত হইবে। আর যে ব্যক্তি স্বীয় 
‘স্কন্ধে বায়আতের দায়-দায়িত্‌ না লওয়া অবস্থায় মরিবে, সে ব্যক্তি জাহিলিয়াতের মরণ বরণ 
করিবে । এই হাদীসটি মুসলিম বর্ণনা (র) করিয়াছেন। 

ইমাম মুসলিম (র)......আবদুর রহমান ইব্‌ন আবদি রাব্বিল কাবা হইতে বর্ণনা 
করিয়াছেন যে, আবদুর রহমান বলেন £ একদা আমি মসজিদুল হারামে প্রবেশ করিয়া হযরত 
আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা)-কে কাবা শরীফের ছায়ায় উপবিষ্ট দেখিলাম । তাহার 
চতুষ্পার্থ্ে লোকজন সমবেত ছিল । আমি তথায় গিয়া তাহার দিকে মুখ করিয়া বসিলাম। তিনি 
বলিলেন, একদা আমরা রাসূলে করীম (সা)-এর সঙ্গে সফরে ছিলাম । এক সময়ে আমরা 
একস্থানে যাত্রা বিরতি করিলাম । আমাদের কেহ তাবু খাটাইতেছিল, কেহ তীর ঠিক 
করিতেছিল, আবার কেহ বা স্বীয় বাহন পশুর সেবায় রত ছিল। এমন সময়ে নবী করীম 
(সা)-এর ঘোষক ঘোষণা করিলেন, এখনই নামায, সকলকে একত্রিত করিবে । আমরা সকলে 
নবী করীম (সা)-এর নিকট সমবেত হইলাম । তিনি বলিলেন £ আমার পূর্ববর্তী প্রত্যেক নবীর 
প্রতি এই দায়িত্‌ অর্পিত ছিল যে, তিনি তাহাদের যে সব কল্যাণের কথা অবগত থাকিবেন, 
তৎসম্পর্কে তাহাদিগকে অবগত করিবেন এবং তাহাদের যে সব অকল্যাণ সম্পর্কে তাহারা 
অবগত থাকিবেন, অৎসম্পর্কে তাহাদিগকে সতর্ক করিবেন। আমার উম্মতের এখন নিরাপদ 
অবস্থা বিরাজ করিবে । তবে অদূর ভবিষ্যতে উহার পরবর্তী অংশের নিকট বিপদ ও অবাঞ্কনীয় 
বিষয়াবলী দেখা দিবে । তাহাদের উপর অব্যাহতভাবে অনেক বিপদ আপতিত হইবে । একটি 
বিপদ দেখিয়া মুমিন বলিয়া উঠিবে, ইহাতো আমার ধ্বংস । উহা যাইবার পর আরেকটি আসিয়া 
পড়িবে । এইবার সে বলিবে, ইহাই এবং ইহাই আমাকে শেষ করিয়া দিবে । যে ব্যক্তি দোযখ 
হইতে বাচিতে ও বেহেশতে প্রবেশ করিতে চাহে, সে যেন আল্লাহ ও আখিরাতের উপর ঈমান 
লইয়া মরণ বরণ করে এবং সে নিজে অপরের তরফ হইতে যেরূপ আচরণ পাইতে চাহে, 
অপরের প্রতি যেন সেইরূপ আচরণ করে। আর যে ব্যক্তি কোন ইমামের হাতে বায়আত 
করিয়াছে, সে ব্যক্তি স্বীয় হস্তের ক্ষমতা ও স্বীয় হৃদয়ের বল তাহার নিকট সমর্পণ করিয়াছে। 
অতএব সে যেন যথাসাধ্য তাহার প্রতি অনুগত থাকে । এই অবস্থায় কেহ উক্ত ইমামের 
প্রতিপক্ষ হইয়া দেখা দিলে তোমরা সেই ব্যক্তি গর্দান উড়াইয়া দাও। রাবী আবদুর রহমান 
বলেন, আমি হযরত আবদুল্লাহ ইব্ন আমর ইবনুল আস (রা)-এর নিকটবর্তী হইয়া তাহাকে 
জিজ্ঞাসা করিলাম, আপনাকে আল্লাহর কসম দিয়া বলিতেছি, আপনি কি নিজে ইহা হযরত নবী 
করীম (সা)-এর নিকট হইতে শুনিয়াছেন ? তিনি হাত দ্বারা নিজের ক্যন ও হৃৎপিণ্ডের দিকে 


Contents i 


সূরা নিসা ১৫৫ 


ইঙ্গিত করিয়া বলিলেন, আমার দুই কান ইহা শুনিয়াছে, আর আমার হৃদয় ইহাকে ধরিয়া 
রাখিয়াছে। আমি বলিলাম, এই যে আপনার চাচাত ভাই মুআবিয়া! ইনি :আমাদিগকে অপরের 
মাল অন্যায়ভাবে খাইতে এবং একজনের প্রতি অপরজনকে হত্যা করিতে আদেশ করেন। 
জী সি 


প0/ ০0 শত 


ERIE ৩। BS TIE as 
TE TOE CNET MONEE BES TEENA UE LNA 
পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পাদিত তিজারতের মাধ্যমে হইলে উহাতে কোন ক্ষতি নাই । 
আর তোমরা একে অপরকে হত্যা করিও না; নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি কৃপাপরায়ণ ৷” 
আবদুল্লাহ (রা) কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। অতঃপর বলিলেন, যে কার্যে আল্লাহ্‌র প্রতি 
আনুগত্য রহিয়াছে, সে কার্যে তাহার প্রতি অনুগত থাক আর যে কার্যে আল্লাহ্‌র প্রতি অবাধ্যতা 
রহিয়াছে, সে কার্যে তাহার প্রতি অবাধ্য থাক। . 
উপরোল্লেখিত বিষয়ের সহিত সম্পর্কিত বহু হাদীস বর্ণিত হইয়াছে। ইব্‌ন জারীর (র)...... 
সুদ্দী হইতে আলোচ্য আয়াত প্রসঙ্গে বর্ণনা করেন £ একদা হযরত রাসূলে করীম (সা) হযরত 
খালিদ (রা)-এর নেতৃত্বে একটি সেনাবাহিনী যুদ্ধে পাঠাইলেন। হযরত আম্মার ইব্‌ন ইয়াসিরও 
উক্ত বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন। উক্ত বাহিনী উদ্দিষ্ট গোত্রের আবাস ভূমি হইতে নিকটবর্তী 
একস্থানে গিয়া রাত্রি যাপনের জন্যে শিবির গাড়িল। সংশ্লিষ্ট গোত্রের লোকজন গোয়েন্দার 
মাধ্যমে উক্ত সংবাদ অবগত হইয়া সেই রাত্রিতেই পলাইয়া গেল। মাত্র একটি লোক পলাইল 
না। লোকটি রাত্রির অন্ধকারে মুসলিম বাহিনীর নিকট আগমন করত হযরত আম্মার ইব্‌ন 
ইয়াসির (রা)-এর খোজ জানিয়া লইয়া তাহার নিকট গমন করিল । তাহাকে বলিল, ওহে আবুল 
ইয়াকযান (প্রখর দৃষ্টির অধিকারী ব্যক্তি)! নিশ্চয়ই আমি ইসলাম গ্রহণ করিয়াছি, আর সাক্ষ্য 
দিয়াছি যে, আল্লাহ ভিন্ন অন্য কোন মাবৃদ নাই এবং মুহাম্মদ (সা) তাহার বান্দা ও রাসূল । 
আমার লোকেরা তোমাদের আগমনের সংবাদ জানিতে পারিয়া পালাইয়া গিয়াছে, কিন্তু আমি 
রহিয়া গিয়াছি। আগামীকাল আমার ইসলাম গ্রহণ কি আমার উপকারে আসিবে, না আমিও 
পলাইব ? হযরত আম্মার (রা) বলিলেন, তোমার ইসলাম গ্রহণ তোমার উপকারে আসিবে। 
অতএব পলাইও না; বরং থাকিয়া যাও। লোকটি পলাইল না এবং সে থাকিয়া গেল। ভোররাত্রে 
হযরত খালিদ (রা) স্বীয় বাহিনী লইয়া সংশ্লিষ্ট গোত্রের এলাকায় অতর্কিতে আক্রমণ 
চালাইলেন। কিন্তু পূর্বোক্ত লোকটিকে ছাড়া সেখানে কাহাকেও পাইলেন না। তাহাকে তাহার 
ধন-সম্পত্তি সহ ধরিয়া আনিলেন। হযরত আম্মার (রা)-এর কানে এই সংবাদ পৌঁছিলে তিনি 
হযরত খালিদ (রা)-এর নিকট উপস্থিত হইয়া বলিলেন, লোকটিকে মুক্ত করিয়া দিন। কারণ সে 
ইসলাম গ্রহণ করিয়াছে এবং সে আমার আশ্রয়ে আছে। হযরত খালিদ (রা) বলিলেন, কোন 
অধিকারবলে তুমি কাহাকেও আশ্রয় প্রদান কর ? তাহারা উভয়ে পরস্পরকে আঘ্বাত দিয়া বাক্য 
বিনিময় করিলেন। অবশেষে তাহারা মহানবী (সা)-এর নিকট উক্ত বিষয়টি উপস্থাপন 
করিলেন। তিনি হযরত আম্মার (রা)-এর আশ্রয় প্রদানকে বলবৎ রাখিলেন। তবে আমীরের 


Contents 


১৫৬ তাফসীরে ইব্ন কাছীর 


অনুমতি ব্যতিরেকে ভবিষ্যতে কাহাকেও আশ্রয় দিতে তাহাকে নিষেধ করিলেন । তাহারা উভয়ে 
যখন মহানবী (সা)-এর সম্মুখে পরস্পরকে আঘাত দিয়া বাক্য বিনিময় করিতেছিলেন, তখন 
হযরত খালিদ (রা) বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমাকে আঘাত দিয়া কথা বলিবার জন্যে 
আপনি এই নাককাটা গোলামকে সুযোগ দিতেছেন ? মহানবী (সো) বলিলেন, ওহে খালিদ ! 
আম্মারকে গালি দিও না । যে ব্যক্তি আম্মারকে গালি দিবে, আল্লাহ তাহাকে গালি দিবেন, যে 
ব্যক্তি আম্মারের সহিত শত্রুতা করিবে, আল্লাহ তাহার সহিত শত্রুতা করিবেন এবং যে ব্যক্তি 
আম্মারকে অভিশাপ দিবে, আল্লাহ তাহাকে অভিশাপ দিবেন। ইত্যবসরে হযরত আম্মার (রা) 
গালির কারণে রাগান্বিত হইয়া উঠিয়া গেলেন। হযরত খালিদ (রা) তাহার পশ্চাদনুসরণ 
করিলেন। তিনি হযরত আম্মার (রা)-এর কাপড় ধরিয়া তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিলেন। 
হযরত আম্মার (রা) তাহাকে ক্ষমা করিয়া দিলেন। এই উপলক্ষে আল্লাহ তা'আলা এই আয়াত 
নাযিল করিলেন ৪ 
১২৮০ pal As Jolt an bly 41115551199 cal il 
ইব্‌ন আবূ হাতিম (র) উপরিউক্ত রাবী সুদ্দার মাধ্যমে ভিন্নরূপ সনদে উক্ত হাদীস বর্ণনা 
করিয়াছেন। ইব্‌ন মারদুবিয়া রে) উক্ত হাদীস হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে অনুরূপ অর্থে 
বর্ণনা করিয়াছেন । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 
আলী ইব্‌ন তালহা (র)...... হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি 
বলিয়াছেন £ ১৫১০ ১০১। 51913 অর্থাৎ দীন সম্পর্কীয় জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী । মুজাহিদ, 
আতা, হাসান বাসরাঁ এবং আবুল আলিয়াও প্রায় অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। তাহারা 
বলেন $ ১০ ১-*%1'51:919 অর্থাৎ আলিম সম্প্রদায় । উক্ত শব্দের স্বাভাবিক ও কষ্টকল্পহীন 
অর্থ অনুযায়ী বলা যায়, রাষ্ট্রীয় ক্ষমতাজনিত নির্দেশ ও দীনী ইলম সম্পর্কিত নির্দেশ, এই উভয় 
ধরনের যে কোনরূপ নির্দেশের অধিকারী ব্যক্তিই উহার অন্তর্ভুক্ত। ইতিপূর্বে আমি এইরূপই 
দেখাইয়াছি। আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 
আল্লাহ তা'আলা বলেন ঃ 
১: ধা 5455১০০০১4০ Sst Hee ৮ 
‘তাহাদের পুরোহিত পণ্ডিতগণ তাহাদিগকে পাপের কথা উচ্চারণ করিতে এবং হারাম মাল 
খাইতে নিষেধ করে না কেন?’ 
আল্লাহ তা'আলা আরও বলিয়াছেন ঃ 
০১৮৮5 YAS SIS UAL 
“তোমরা নিজেরা না জানিলে জ্ঞানবান ব্যক্তির নিকট হইতে জানিয়া লও ৷” 
হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত সর্বসম্মতভাবে বিশুদ্ধ বলিয়া পরিগণিত হাদীসটি 
এই £ নবী করীম (সা) বলিয়াছেন, যে ব্যক্তি আমাকে অনুসরণ করিয়া চলিল, সে আল্লাহকে 
অনুসরণ করিয়া চলিল। আর.যে ব্যক্তি আমার অবাধ্য হইল, সে আল্লাহ্র অবাধ্য হইল। যে 
ব্যক্তি আমার আমীরের প্রতি অনুগত রহিল, সে আমার প্রতি অনুগত রহিল আর যে ব্যক্তি 
আমার আমীরের প্রতি অবাধ্য হইল, সে আমার প্রতি অবাধ্য হইল। 


Contents 
সূরা নিসা ১৫৭ 


উপরিউক্ত আয়াত ও.হাদীসসমূহ দ্বারা উলামা-ফুকাহা কিংবা ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিগণ 
উভয় শ্রেণীর প্রতিই অনুগত থাকিবার আদেশ প্রমাণিত হয় । 
১৫, ১১১ 191 09১ 1১৯1 ২111 19৯1০ 
অর্থাৎ ‘আল্লাহ্র কিতাব মানিয়া চল, তাহার রাসূলের সুন্নাহ বা পথ আকড়াইয়া ধর এবং 
নির্দেশের অধিকারী নেতাগণ আল্লাহ্র আনুগত্যের সহিত সামঞ্জস্যশীল যে সকল নির্দেশ প্রদান 
করে তাহাদের সেই সকল নির্দেশ মানিয়া চল।” তবে তাহারা যদি আল্লাহ্র অবাধ্যতামূলক 
নির্দেশ প্রদান করে, তবে তাহা পালন করা যাইবে না । কারণ আল্লাহ্‌র অবাধ্যতা করিয়া তাহার 
সৃষ্টির আনুগত্য করা যাইতে পারে না। যেমন ইতিপূর্বে উল্লেখিত হাদীসে বর্ণিত হইয়াছে ঃ শুধু 
ন্যায়ের বিষয়েই আনুগত্য করিতে হইবে। 
ইমাম আহমদ (র)......ইমরান ইব্‌ন হুসায়ন (রা) হইতে বর্ণনা করেন ঃ রাসূলে পাক (সা) 
বলিয়াছেন ঃ আল্লাহ্র প্রতি অবাধ্যতা করিয়া কোন (সৃষ্টির) আনুগত্য করা যাইবে না। 
অতঃপর আল্লাহ বলেন $ 
9১15 এ ০ 2১১০১ ০5 15505 UL 
অর্থাৎ ‘আর কোন বিষয়ে তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে উহা আল্লাহ ও রাসূলের 
নিকট উপস্থাপন কর।' 
মুজাহিদ (র)-সহ একাধিক পূর্বসূরী মুফাসসির উহার ব্যাখ্যায় বলেন £ আল্লাহ্র কিতাব ও 
রাসূলের সুন্নাহর নিকট বিরোধীয় বিষয় উপস্থাপন করিতে হইবে। 
আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা নির্দেশ দিতেছেন, দীনের কোন মৌলিক অথবা 
খুঁটিনাটি যে কোন বিষয়ে একাধিক ব্যক্তির মধ্যে মতবিরোধ দেখা দিলে উহা ‘কিতাব ও 
সুননাহ'-এর নিকট উপস্থাপন করিতে হইবে। অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তাআলা 
বলিয়াছেন ৫ 
4111 911 4০২৯৪ ৮৮০ ৩১১ 4৯১51581153 
“তোমাদের মধ্যে যে বিষয়েই মতবিরোধ দেখা দিক না কেন, উহার মীমাংসা 
আল্লাহ্র নিকট ।' 
কিতাব ও সুন্নাহ যাহাকে হক বলিয়া রায় দিবে, তাহাই হক । আর হকের বিপরীত বিষয় 
গুমরাহী বৈ কি হইতে পারে ? অতঃপর আল্লাহ বলিতেছেন £ 
“যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান আনিয়া থাক ।' 
অর্থাৎ আল্লাহ ও আখিরাতে তোমাদের ঈমান থাকিলে ফয়সালা লাভের উদ্দেশ্যে নিজেদের 
বিরোধসমূহ আল্লাহ্‌র কিতাব ও রাসূলের সুন্নাহর নিকট পেশ কর। আয়াতের এই অংশ 
সুস্পষ্টরূপে বলিয়া দিতেছে যে, যাহারা আল্লাহ ও রাসূলের নিকট হইতে নিজেদের বিরোধীয় 
বিষয়ের ফয়সালা গ্রহণ করে না, আল্লাহ ও আখিরাতে তাহাদের ঈমান নাই। 


Contents 


১৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ আল্লাহ্র কিতাব ও রাসূলের সুন্নাহর নিকট তোমাদের বিরোধীয় বিষয়সমূহ 
উপস্থাপিত করাই কল্যাণকর । 

অর্থাৎ উহা পরিণতির দিক দিয়াও মঙ্গলকর । সুদ্দীসহ (র) একাধিক মুফাসসির উহার 
এইরূপ তাফসীর বর্ণনা করিয়াছেন । মুজাহিদ (র) উহার ব্যাখ্যায় বলিয়াছেন ৪£ উহা পুরস্কারের 
দিক দিয়া মঙ্গলকর । মুজাহিদের ব্যাখ্যাই অধিকতর যুক্তিসংগত । 


৮৩ 55 (০৮ পা, তা রখ রি এপার? ৩ পে 2 2 PEE নাতি 
৬ 0G; 45,021 031৮ ০8 ৩৯৪ ১০৬] ৮ (.) 
চির রিতা হিরো DEES GS 


PIA (El IL ৮১৩ 


০1৩৩: ১১০ (৮৪৮৪১ 01 


2 3 IA 27124 5৮ ১৮৮৮ SIAL পাক dd 
৩3:14 ০ 113 40 0%1 (011৮(6-০-৫) ০৪1১5 (৯২) 
টু ০৮ পাট উতার্ট তর ঠি্ি Fd 
0 19902 ৬ ৪s 
2 2 পতিত esr? তু 2272 


3 gael cal ও ভি PEA TEL ES গো 


Ca 


b 
ঙ 
চি 

৮ ৯ 


98265608658 ৮১৬ 

Se ৯৬৫ ১৯১৮ ১5 2922/2 ৰ 25 142 Aad odors el পা 
6 BIBI EF op 49৩৩ Lai yor) (ur) 
৫ ১৫ ৫১ 2 227 
0৮ ৯)৯১ ৮৮০1 


৬০. “তুমি কি তাহাদিগকে দেখ নাই যাহারা দাবি করে যে, তোমার প্রতি যাহা 
অবতীর্ণ হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে, তাহাতে তাহারা বিশ্বাস করে ? 
অথচ তাহারা তাগৃতের কাছে বিচারপ্রার্থী হইতে চাহে, যদিও উহা প্রত্যাখ্যান করার জন্যে 
তাহাদিগকে নির্দেশ দেওয়া হইয়াছে । মূলত শয়তান তাহাদিগকে ভীষণভাবে পথভ্রষ্ট 
করিতে চাহে ।” 

৬১. “তাহাদের যখন বলা হয়, আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন, তাহার দিকে এবং 
রাসূলের দিকে আস, তখন মুনাফিকদিগকে তুমি তোমার নিকট হইতে মুখ একেবারেই 
ফিরাইয়া লইতে দেখিবে ৷” 

৬২. “তাহাদের কৃতকর্মের জন্যে যখন তাহাদের কোন মুসীবত হইবে, তখন তাহাদের 
কি অবস্থা হইবে ? অতঃপর তাহারা আল্লাহ্র নামে শপথ করিয়া তোমার নিকট আসিয়া 
বলিবে, আমরা কল্যাণ এবং সম্প্রীতি ব্যতীত অন্য কিছুই চাহি নাই।” 

৬৩. “এই সকল লোকের অন্তরে কি আছে, আল্লাহ তাহা জানেন । সুতরাং তুমি 
তাহাদিগকে সদুপেশ দাও এবং তাহাদিগকে তাহাদের মর্ম স্পর্শ করে, এমন কথা বলো ।” 


Conte 


সূরা নিসা ১৫৯ 


তাফসীর ঃ যাহারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা) এবং পূর্ববর্তী নবীগণের উপর অবতীর্ণ 
কিতাব তথা এশী বাণীসমূহের উপর ঈমান আনিয়াছে বলিয়া দাবি করে, অথচ আল্লাহ্র কিতাব 
এবং রাসূলের সুন্নাহর বিরোধী শক্তির নিকট হইতে ফয়সালা পাইবার উদ্দেশ্যে নিজেদের 
তাহাদের নিন্দা করিতেছেন। 
আয়াতের শানে নুযুল 

কথিত আছে, একদা জনৈক আনসার সাহাবী ও জনৈক ইয়াহুদীর মধ্যে কোনো বিষয়ে 
বিরোধ বাধিলে ইয়াহুদী ব্যক্তি বলিল, আমাদের উভয়ের মধ্যকার বিরোধের বিচার করিবেন 
মুহাম্মদ। পক্ষান্তরে আনসার সাহাবী বলিল, আমাদের উভয়ের মধ্যকার বিরোধের বিচার 
করিবেন কা'ব ইব্‌ন আশরাফ ৷ এই প্রসঙ্গেই আলোচ্য আয়াত অবতীর্ণ হয় । ইহাও কথিত আছে 
যে, একদল মুনাফিক তাহাদের বিরোধীয় বিষয়কে কাফির বিচারকদের নিকট লইয়া যাইতে 
চাহিয়াছিল। তাহাদের সম্পর্কে আলোচ্য আয়াত নাযিল হয়। 

আয়াতের শানে নুযূল সম্বন্ধে উহা ভিন্ন অন্যরূপ ঘটনাও বর্ণিত রহিয়াছে । যাহা হউক, 
আল্লাহ্র কিতাব এবং রাসূলের সুন্নাহ ত্যাগ করিয়া যাহারা নিজেদের বিরোধের বিচার পাইবার 
জন্যে উহা লইয়া বাতিল শক্তির শরণাপন্ন হয়, আয়াতে তাহাদের সকলের প্রতি নিন্দা জ্ঞাপন 
করা হইয়াছে । আয়াতে উল্লেখিত 5,১14 শব্দের অর্থ হইতেছে “বাতিল শক্তি'। তাই আল্লাহ 
তাআলা বলিয়াছেন ৪. 

১১৪৭) 11194 ৯2৩1 5১2১৪ 

অর্থাৎ “তাহারা বিরোধীয় বিষয়ের বিচার পাইবার উদ্দেশ্যে বাতিলের কাছে উহা লইয়া 
যাইতে চাহে ।' অথচ বাতিলের আনুগত্য হইতে পবিত্র থাকিতে তাহাদিগকে নির্দেশ প্রদান করা 
হইয়াছে । আর শয়তান তাহাদিগকে সুদূরে অবস্থিত গুমরাহীতে লইয়া যাইতে চাহে। 


#03 5 


CPT EV CEG 
অর্থাৎ ‘তাহারা তোমার নিকট হইতে দান্তিকতা ও অহংকারের সহিত মুখ ফিরাইয়া লয় ।' 
অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তা'আলা মুশরিকদের দান্তিকতা ও অহংকার এবং সত্য গ্রহণে 
তাহাদের বিমুখতা বর্ণনা প্রসঙ্গে বলিয়াছেন ঃ 
(24021 45285 ESL AE 401 05510515551 41 05195 
‘যখন তাহাদিগকে বলা হইল, আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা তোমরা অনুসরণ 
কর। তাহারা বলিল, আমরা বরং বাপ-দাদাকে যাহার উপর পাইয়াছি, তাহাই অনুসরণ করিব ।' ' 
উল্লেখিত কাফিরগণের স্বভাব মু'মিনগণের স্বভাবের বিপরীত । মুমিনদের স্বভাব হইতেছে 
আল্লাহ ও তাহার রাসূলের প্রতি আনুগত্যের স্বভাব । তাহাদের সম্বন্ধে আল্লাহ তা'আলা 
বলিয়াছেন ৪ 


095০5৮2০০09 প০৩প5%০ ০ % ৮০ ষ্ঠ চা ও এখনি নি £% 10 পু পরত প 
Ids ০116১ DY dos 441 111551515৮৭ Sal ০) ০৩ ৮০১ 
(51519 রগ বলি 


Contents 


১৬০ তাফসীরে ইব্ন কাছীর 


‘মু’মিনগণকে যখন তাহাদের পারস্পরিক বিষয়ে ফয়সালার জন্য আল্লাহ ও তাহার রাসূলের 
বিধানের দিকে ডাকা হয়, তখন তাহারা ইহাই বলে যে, আমরা শুনিলাম ও মানিলাম।' 
তাই মুনাফিকদের নিন্দা প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 


17525582215 
অর্থাৎ “তাহাদের অবস্থা কিরূপ হইল, যখন তাহাদেরই গুনাহের কারণে তাহাদের উপর 
আপতিত বিপদ তাহাদিগকে তোমার দিকে তাড়াইয়া লইয়া আসিল ।' 
4185৫145401 এ) 01 LG 0৯, 2 ১০৯ AS 
অর্থাৎ তাহারা তোমার নিকট আসিয়া নিজেদের কাজের পক্ষে যুক্তি দেখায় । তাহারা 
আল্লাহর শপথ করিয়া বলে; আপনার শত্রুদের নিকট বিরোধীয় বিষয়ের বিচার পাইবার 
উদ্দেশ্যে উহা তাহাদের নিকট লইয়া যাই নাই; বরং আমাদের উদ্দেশ্য ছিল শুধু সেই সকল 
বিচারকের মনোরঞ্জন । মূলত তাহাদের বিচার সঠিক হইবার বিশ্বাস ও আকীদা আমাদের মনে 
ছিল না।' তাহাদের এরূপ সুবিধাবাদী কপট স্বভাবের স্বরূপ উদ্ঘাটন করিতে গিয়া আল্লাহ 
তা'আলা অনুরূপভাবে অন্যত্র বলিয়াছেন ঃ 


31391155151 ১৫১০ ১৮ ০০ 9 215 501 101 ০০০5১9 
ইমাম তাবারানী (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন $ ইয়াহুদীরা 


গণকের নিকট গমন করিত । একদা অনুরূপ উদ্দেশ্যে একদল মুশরিক তাহার নিকট গমন 
করিল । এই উপলক্ষে আল্লাহ তাআলা এই আয়াতদ্বয় নাযিল করিলেন ৪ 


(85520 00৯12105501 ০। 741৬5 এ] 0৮5১2 ০৪ ভো। 55০11 
পরবর্তী আয়াতে আল্লাহ তা'আলা যাহাদের কথা বর্ণনা করিতেছেন, তাহারা হইতেছে 

মুনাফিক শ্ৰেণী । আয়াতে তিনি বলিতেছেন, আল্লাহ্র নিকট কিছুই গোপন থাকে না। তিনি 
তাহাদের মনের গোপন খবর জানেন! তিনি তাহাদিগকে উহার প্রতিফল দিবেন। অতএব হে 
" মুহাম্মদ! তুমি তাহাদের অন্তরের পাপের কারণে তাহাদিগকে ভ€সনা করিও না; বরং উহা হইতে 
বিরত থাকিতে উপদেশ প্রদান কর। পরস্তু তাহাদের সহিত আচরণে তাহাদের মনে প্রভাব 
সৃষ্টিকারী কথা বলিয়া তাহাদিগকে উপদেশ দাও । 

23700500 ৫ 2. 3257014 রা রী / AN সিট পু ও পরও পার AND, 
১6 ১0৫৫ 55544 FRI NL Jr LAGS (5) 


Fd 


22% ELE AGA রঙ 


3 পর 1 Awd ও চাওলা ১ তা EY ed 
০৬:৯৫ UF huss 022) ০$ 88250015826 IHC 


Contents 


সূরা নিসা ১৬১ 


8৩556805954 SYS 5S (৭০) 
০৮০47 পাদ EE 


8. “রাসূল এই উদ্দেশ্যেই প্রেরণ করিয়াছি যে, আল্লাহ্‌র নির্দেশ অনুসারে তাহার 
রাগ SUE SORE HUE: PROC A TE, তখন তাহারা তোমার 
নিকট আসিলে ও আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা করিলে এবং রাসূল্ও তাহাদের জন্যে ক্ষমা 
চাহিলে তাহারা আল্লাহকে ক্ষমা পর্ব ও পরম দয়ালুরূপে পাইত ২ 

৬৫. “অথচ না, তোমার প্রতিপালকের শপথ! তাহারা কখনও মুমিন হইবে না যতক্ষণ 
পর্যন্ত তাহারা তাহাদের নিজেদের বিবাদ-বিসন্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ না 
করে আর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাহাদের কোন দ্বিধা থাকে এবং সর্বা্তকরণে উহা মানিয়া 
নালয়।” 

tie y। Js ০৭ (4-১১115 


তাফসীর £ অর্থাৎ ‘আমি যে রাসূলকেই যাহাদের নিকট পাঠাইয়াছি, তাহাদের প্রতি তাহাকে 
অনুসরণ করিয়া চলা অপরিহার্য কর্তব্য করিয়া দিয়াছি।' 
আলোচ্যাংশ সম্পর্কে মুজাহিদ বলিয়াছেন $ উহার তাৎপর্য এই যে, আমা কর্তৃক প্রদত্ত 
সাহায্য ও শক্তি ব্যতীত কেহই রাসূলকে অনুসরণ করিয়া চলিতে পারে না। ০,১! শব্দ কালামে 
গাকের নিম্নোক্ত আয়াতেও উপরিউক্ত অর্থে ব্যবহৃত হইয়াছে £ 
455078১-০৯3 ১) ১55 2111 225০ 251 


অর্থাৎ ‘নিশ্চয়ই আল্লাহ তাহার প্রতিশ্রুতি তোমাদের নিকট সত্য করিয়া দেখাইয়াছেন; যখন 
আল্লাহ্‌র নির্দেশে ও ইচ্ছায় কাফিরদের উপর তোমাদিগকে বিজয়ী করার কারণে তোমরা 
তাহাদিগকে হত্যা করিতেছিলে । 
1 ১১1 এ]। ১৫-১113210 31 ৮451 919 
এখানে আল্লাহ তাআলা মানুষকে উপদেশ দিতেছেন যে, তাহারা পাপাচার করিয়া ফেলিলে 
যেন আল্লাহ্‌র রাসূলের নিকট আগমন করিয়া নিজেরা আল্লাহ্‌র নিকট মাগফিরাত কামনা করে 
এবং আল্লাহ্‌র সমীপে তাহাদের জন্য মাগফিরাত কামনা করিতে রাসূলের কাছেও যেন আবেদন 
জানায়। এইরূপ করিলে আল্লাহ তাহাদিগকে মাগফিরাত দান করিবেন এবং তাহাদের তওবা 
কবুল করিবেন। তাহাদিগকে মাগফিরাতের আশ্বাস দান করিতে গিয়া আল্লাহ বলিতেছেন ঃ 
(১ Els 41]| | ১১২1 


অর্থাৎ ‘তাহারা নিঃসন্দেহে আল্লাহকে তওবা কবুলকারী, কৃপাময় পাইবে।' 

আল-উতবী হইতে একদল একটি বিখ্যাত ঘটনা বর্ণনা করিয়াছেন। শায়খ আবু মানসূর 
আস-সাব্বাগও১ তাহার “আশ-শামিল" গ্রন্থে ঘটনাটি উদ্ধৃত করিয়াছেন । আল-উতবী বলেন £ 
১, আল-আযহার সংস্করণে এতদস্থলে ‘আবূ নসর ইবনুস-সাব্বাগ' লিখিত রহিয়াছে । 


কাছীর___৩/২১ 


Contents 
১৬২ তাফসীরে ইব্ন কাছীর 


একদা আমি নবী করীম (সা)-এর রওযা মুবারকের কাছে উপবিষ্ট ছিলাম । এমন সময়ে 
সেখানে এক বেদুঈন আগমন করিল। সে বলিল, হে আল্লাহ্‌র রাসূল ! আপনার উপর শাস্তি 
বর্ষিত হোক। আল্লাহ তাআলা বলিয়াছেন $ 


Jad gd 9৬৮৮5 AAA এ৬৭৯ ১6548১11905 14 ly 
০১৯১6 Ut sl 


তাই আমি আপনারু “কাছে আসিয়াছি। আমি নিজে নিজ অপরাধের জন্যে আমার 
প্রতিপালক প্রভু আল্লাহ তাঁ“আলার কাছে ক্ষমা প্রার্থনা করিতেছি আর তীহার কাছে আমার জন্যে 
ক্ষমা প্রার্থনা করিতে আপনার নিকট আবেদন জানাইতেছি। অতঃপর সে নিম্নোক্ত চরণ কয়টি 
অবৃত্তি করিল £ 
১5319 tld ৫০4০০ ০০০5৪ | 
SL Sl ১৪]] 15811 ud 
১৯119 ১৬৭1 42৪৩ ০৮৬৮) 4 
'যাহাদের অস্থিসমূহ প্রান্তরে প্রোথিত হইয়াছে, আর সেই অস্থিসমূহের সৌভাগ্যে নিম্নভূমি ও 
উচ্চভূমি সবই সুরভিত হইয়া গিয়াছে, তুমি তাহাদের মধ্যে শ্রেষ্ঠতম । হে শ্রেষ্ঠতম! যে কবরে 
তুমি শায়িত রহিয়াছ, আমার প্রাণ তাহার জন্যে উৎসর্গিত হউক । উহাতে পবিত্রতা, দানশীলতা 
ও মহানুতবতা রহিয়াছে ।' 
অতঃপর লোকটি চলিয়া গেল। এদিকে আমি নিদ্রিত হইয়া পড়িলাম। স্বপ্নে আমি হযরত 
নবী করীম (সা)-এর দর্শন লাভ করিলাম । তিনি বলিলেন, ওহে উতবী! বেদুঈন লোকটির 
নিকট গিয়া তাহাকে এই সুসংবাদ দাও যে, আল্লাহ তা'আলা তাহাকে ক্ষমা করিয়া দিয়াছেন। 


7452 ১5 ০১৫০ ও 9৮৮৮2 2 485 9৬ 
অর্থাৎ “আল্লাহ তা“আলা স্বীয় সত্তার শপথ করিয়া বলিতেছেন, তাহারা তাহাদের বিরোধীয় 
বিষয়সহ সমুদয় বিষয়ে তোমাকে বিচারক ও ফয়সালাদাতা না মানা পর্যন্ত মু'মিন হইতে পারিবে 
না!’ শুধু তাহাই নহে; তুমি যে ফয়সালা দিবে, অন্তরে ও বাহিরে তাহাদিগকে উহা মানিয়া 
লইতে হইবে এবং উহার প্রতি অনুগত থাকিতে হইবে । উক্ত আনুগত্যের অপরিহার্যতা ব্যক্ত 
করিতে গিয়া আল্লাহ তাআলা বলিতেছেন ৪ 


Cals Nal SAGE ০৯০৯০ 8 3322S 
অর্থাৎ ‘তোমাকে বিচারক বানাইবার পর তোমা কর্তৃক প্রদত্ত ফয়সালা তাহাদিগকে আন্তরিক 
আনুগত্য সহকারে গ্রহণ করিতে হইবে ।' 
হাদীসে আসিয়াছে যে, মহানবী (সা) বলিয়াছেন ৪ যে সত্তার হস্তে আমার প্রাণ তাহার 
শপথ! কোন ব্যক্তির ইচ্ছা ও কামনা-বাসনা যতক্ষণ না আমা কর্তৃক আনীত সত্যের অধীন হয়, 
। ততক্ষণ সে মু'মিন হইতে পারিবে না। 


Contents 
সূরা নিসা ১৬৩ 


ইমাম বুখারী (র)......উরওয়া (র) হইতে বর্ণনা করেন যে, উরওয়া (র) বলেন ৪ একদা 
নালার মাধ্যমে ক্ষেতে পানি দেওয়া উপলক্ষে জনৈক আনসার ব্যক্তির সহিত হযরত যুবায়র 
(রা)-এর বিবাদ বাধিল। নবী করীম (সা) বলিলেন, যুবায়র! তোমার ক্ষেত সিক্ত করিয়া দাও। 
অতঃপর তোমার প্রতিবেশীর ক্ষেতের দিকে পানি ছাড়িয়া দাও। ইহাতে আনসার লোকটি 
বলিল, হে আল্লাহ্‌র রাসূল! যুবায়র আপনার ফুফাত ভাই বলিয়াই কি এইরূপ বিচার করিলেন ? 
নবী করীম (সা)-এর পবিত্র মুখমণ্ডল বিবর্ণ হইয়া গেল। কিয়ৎপর তিনি বলিলেন, যুবায়র! 
তোমার ক্ষেত সিক্ত কর। অতঃপর পানি আটকাইয়া রাখ। পানি ক্ষেতের আইল পর্যন্ত 
পৌছিবার পর উহা তোমার প্রতিবেশীর ক্ষেতের দিকে ছাড়িয়া দাও। পূর্ব নির্দেশে নবী করীম 
(সা) উভয়ের জন্যে সুবিধা রহিয়াছে এইরূপ আপসমূলক ব্যবস্থা গ্রহণ করিতে তাহাদিগকে 
পরামর্শ দিয়াছিলেন। কিন্তু আনসার ব্যক্তিটি উহাতেও রাষী না হওয়ায় পরবর্তী ফয়সালায় তিনি 
যুবায়র (রা)-কে তাহার পূর্ণ হক বা প্রাপ্য দিয়া দিলেন । যুবায়র (রা) বলেন, আমি বিশ্বাস করি, 
আলোচ্য আয়াত এই ঘটনা উপলক্ষে অবতীর্ণ হইয়াছে। 

ইমাম বুখারী (র) উক্ত হাদীস তাহার সংকলনে কয়েক স্থানে বর্ণনা করিয়াছেন। তিনি 
“তাফসীর অধ্যায়'-এ উক্ত হাদীস মামার হইতে বর্ণনা করিয়াছেন। “সেচ-ব্যবস্থা বিষয়ক 
অধ্যায়'-এ উক্ত হাদীস তিনি মা“মার ও ইব্‌ন জুরাইজ এই উভয় রাবী হইতে বর্ণনা করিয়াছেন । 
'সন্ধি-বিষয়ক অধ্যায়'-এ তিনি উরওয়া হইতে উহা বর্ণনা করিয়াছেন । উক্ত হাদীসে বর্ণনাকারী 
সাহাবীর নাম উল্লেখিত থাকিবার কারণে মুরসাল হাদীস হইলেও.উহা অবিচ্ছিন্ন সনদের হাদীস 
হিসাবে গণ্য ৷ 

ইমাম আহমদ (র)......উরওয়া হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত যুবায়র (রা) বলেন £ 
একদা তাহার ও জনৈক বদরী আনসার সাহাবীর মধ্যে ব্যবহার্য নালা দিয়া ক্ষেতে পানি সিঞ্চন 
করা লইয়া বিবাদ বাধিলে তিনি উক্ত আনসার সাহাবীর বিরুদ্ধে'রাসূলুল্াহ (সা)-এর নিকট 
অভিযোগ উত্থাপন করেন । নবী করীম (সা) তাহাকে বলিলেন, তুমি প্রথমে তোমার ক্ষেত সিক্ত 
কর। অতঃপর তোমার প্রতিবেশীর ক্ষেতের দিকে পানি ছাড়িয়া দাও। ইহাতে আনসার সাহাবী 
অসন্তুষ্ট হইয়া বলিল, হে আল্লাহ্‌র রাসূল! সে আপনার ফুফাত ভাই দেখিয়া এইরূপ বিচার 
করিলেন? ইহাতে নবী করীম (সা)-এর পবিত্র মুখমণ্ডল বিবর্ণ হইয়া গেল। কিছুক্ষণ পর তিনি 
বলিলেন, হে যুবায়র! তুমি নিজের ক্ষেত আগে সিক্ত কর। অতঃপর পানি ক্ষেতের আইলে না 
পৌঁছা পর্যন্ত উহা আটকাইয়া রাখ । 

শেষোক্ত রায়ে নবী করীম (সা) হযরত যুবায়র রো)-কে তাহার অধিকার পূর্ণরূপে প্রাদান 
করিলেন। ইতিপূর্বে তিনি উভয় পক্ষের জন্যে সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করিতে হযরত যুবায়র 
(রা)-কে পরামর্শ দিয়াছিলেন। কিন্তু আনসার সাহাবী উহাতে তাহার প্রতি অসন্তুষ্ট হইবার ফলে 
তিনি হযরত যুবায়র (রা)-কে তীহার পূর্ণ প্রাপ্য প্রদান করিয়া রায় দিলেন। যুবায়র (রা) বলেন, 
আল্লাহ্র কসম! আমি ধারণা করি, আলোচ্য আয়াত উপরিউক্ত ঘটনা উপলক্ষে অবতীর্ণ 
হইয়াছে। 

ইমাম আহমদ রে) কর্তৃক উদ্ধৃত উপরিউক্ত সনদে উরওয়া (রা)-এর পিতা হযরত যুবায়র 

(রা)-এর নাম উল্লেখ করা হইয়াছে। অথচ পুত্র পিতা হইতে হাদীস শ্রবণ করেন নাই বলিয়া 


Contents 


১৬৪ তাফসীরে ইবৃন কাছীর 


প্রমাণিত হইয়াছে। তাই ইমাম আহমদ রে) কর্তৃক উল্লেখিত উক্ত সনদ বিচ্ছিন্ন। নিশ্চিতভাবে 
বলা যায়, উপরিউক্ত হাদীস উরওয়া তাহার ভ্রাতা আবদুল্লাহ ইব্ন যুবায়র (রা) হইতে 
শুনিয়াছেন। ইমাম আবু মুহাম্মদ আবদুর রহমান ইব্‌ন আবূ হাতিম তাহার তাফসীর গ্রন্থে 
সেইরূপ সনদেই উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। যেমন ৪ 

ইব্‌ন আবু হাতিম (র)...... হযরত যুবায়র (রা) হইতে বর্ণনা করেন £ হযরত যুবায়র (রা) 
এবং জনৈক বদরী আনসার সাহাবী একই নালার মাধ্যমে খেজুরের বাগানে পানি দিতেন। 
একদা আনসার সাহাবী তাহাকে বলিল পানি ছাড়িয়া দিন, উহা প্রবাহিত হউক । যুবায়র (রা) 
পানি ছাড়িতে সম্মত হইলেন না। ইহা জানিতে পারিয়া নবী করীম (সা) বলিলেন, যুবায়র! 
অথে তুমি নিজের ক্ষেত সিক্ত কর। অতঃপর তোমার প্রতিবেশীর ক্ষেতের দিকে পানি ছাড়িয়া 
দাও। আনসার সাহাবী ইহাতে অসন্তুষ্ট হইয়া বলিল, হে আল্লাহ্‌র রাসূল! সে আপনার ফুফাত 
ভাই বলিয়া কি এই রায়? নবী করীম (সা)-এর চেহারা মুবারক বিবর্ণ হইয়া গেল। কিছুক্ষণ পর 
তিনি বলিলেন, যুবায়র! অগ্রে তুমি নিজের ক্ষেত সিক্ত কর। অতঃপর পানি ক্ষেতে আইলে না 
পৌঁছা পর্যন্ত উহা আটকাইয়া রাখ। 

উক্ত রায় দ্বারা নবী করীম (সা) হযরত যুবায়র (রা)-কে তাহার পূর্ণ হক ও প্রাপ্য অধিকার 
প্রদান করিলেন। পূর্বে তিনি উভয় পক্ষের সুবিধাজনক আপসমূলক ব্যবস্থা গ্রহণ করিতে যুবায়র 
(রা)-কে পরামর্শ দিয়াছিলেন। আনসার সাহাবী নবী করীম (সা)-এর প্রতি অসন্তোষ প্রকাশ 
করিবার পর তিনি যুবায়র (রা)-কে তাহাদের পূর্ণ হক ও প্রাপ্য অধিকার প্রদান করিয়া রায় 
দিলেন। 

যুবায়র (রা) বলেন ঃ আমার দৃঢ় বিশ্বাস, আলোচ্য আয়াত উপরিউক্ত ঘটনা উপলক্ষে 
অবতীর্ণ হইয়াছে। 

ইমাম নাসাঈও উপরিউক্ত হাদীস উপরোন্নেখিত রাবী ইব্‌ন ওয়াহাব হইতে বর্ণনা 
করিয়াছেন। ইমাম আহমদ (র) এবং অন্যান্য মুসনাদ সংকলকও উপরোন্নেখিত রাবী লাইস 
হইতে বর্ণনা করিয়াছেন। সনদের সর্বোচ্চ নামের ক্রম অনুসারে বিন্যস্ত হাদীস সংকলনসমূহের 
সংকলকগণ উপরিউক্ত হাদীস হযরত আবদুল্লাহ্‌ ইবৃন যুবায়র (রা)-এর নামের আওতায় বর্ণনা 
করিয়াছেন। ইমাম আহমদ রে)-ও উহাকে হযরত আবদুল্লাহ ইব্‌ন যুবায়র (রা)-এর নামের 
অধীন হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । ূ 

হাকিম আবূ আবদুল্লাহ নিশাপুরী উপরিউক্ত হাদীস সম্বন্ধে অত্যন্ত আশ্চর্যজনক একটি মন্তব্য 
করিয়াছেন। তিনি হযরত যুবায়র রো) হইতে যুহরীর ভ্রাতুষ্পুত্র প্রমুখ রাবীর সনদে উপরিউক্ত 
হাদীস বর্ণনা করিবার পর মন্তব্য করেন, উক্ত হাদীসের সনদ সহীহ । তবে বুখারী ও মুসলিম 
উহা বর্ণনা করেন নাই । উপরিউক্ত হাদীসের যে সকল সনদে ইব্‌ন শিহাব যুহরী ও আবদুল্লাহ 
ইব্‌ন যুবায়রের নাম উল্লেখিত হইয়াছে, সে সকল সনদে ইব্ন শিহাব যুহরীর অব্যবহিত নিম্নের 
রাবী হিসাবে তাহার ভ্রাতুষ্পুত্রের নাম উল্লেখ করা হইয়াছে। অথচ ইব্‌ন শিহাব হইতে তাহার 
ভ্রাতুষ্পুত্রের হাদীস বর্ণনার বিষয়টি অস্পষ্ট ও দুর্বল। এই পরিপ্রেক্ষিতে উপরিউক্ত হাদীসকে 
সহীহ সনদের হাদীস বলা আশ্র্যজনকই বটে । 


Contents 


সুরা নিসা ১৬৫ 


ইব্‌ন মারদুবিয়া (র)......আলে আবূ সালমার সালমা নামক জনৈক ব্যক্তি হইতে বর্ণনা 
করেন ৪ একদা যুবায়র (রা) জনৈক ব্যক্তির বিরুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর নিকট অভিযোগ 
উত্থাপন করিলে তিনি হযরত যুবায়রের পক্ষে রায় দিলেন। ইহাতে উক্ত ব্যক্তি বলিল, রাসূলুল্লাহ 
(সা) তাহার পক্ষে এই কারণে রায় দিয়াছেন যে, সে রাসূলুল্লাহ (সা)-এর ফুফাত ভাই । এই 
প্রেক্ষাপটে নিম্ন আয়াত নাযিল হইল £ ৃ 

| 241 HES ০৯০০ ০১৭১৫ ED ১৮৮৮% 4225 5 

ইব্‌ন আবূ হাতিম (র).....সাঈদ ইব্‌ন মুসাইয়্যাব হইতে আলোচ্য আয়াত সম্বন্ধে বর্ণনা 
করিয়াছেন £ এই আয়াত হযরত যুবায়র ইবনুল আওয়াম এবং হাতিব ইব্‌ন আবু বালতা “আর 
ঘটনায় নাযিল হইয়াছে। তাহারা জল সেচকে কেন্দ্র করিয়া ঝগড়া করিয়াছিলেন । রাসূলে পাক 
(সা) রায় দিলেন, উপরিভাগের ব্যক্তি পূর্বে এবং নিম্নভাগের ব্যক্তি পরে জমিতে পানি দিবে । 
অবশ্য এই হাদীসের সনদ বিচ্ছিন্ন। ইহাতে সংশ্লিষ্ট রাবী সাহাবীর নাম উল্লেখিত হয় নাই। 
তথাপি এই হাদীসে একটি জ্ঞাতব্য বিষয় রহিয়াছে । ইহাতে আনসার সাহাবীর নাম উল্লেখিত 
হইয়াছে। 


অন্যান্য শানে নুযুূল 

ইব্‌ন আবূ হাতিম (র)......আবুল আসওয়াদ হইতে বর্ণনা করিয়াছেন ঃ একদা দুই ব্যক্তি 
নবী করীম (সা)-এর দরবারে মুকাদ্দমা লইয়া গেল। তিনি তাহাদের বিরোধীয় বিষয়ে একটি 
রায় দিলেন। যাহার বিপক্ষে রায় গেল, সে বলিল, আমাদিগকে উমরের কাছে পাঠান । নবী 
করীম (সা) বলিলেন, আচ্ছা । তাহারা উমর (রা)-এর নিকট পৌঁছিলে বিজয়ী ব্যক্তি তাহাকে 
বলিলেন, হে ইব্‌ন খাত্তাব ! আল্লাহ্র রাসূল (সা) আমার পক্ষে ও এই ব্যক্তির বিরুদ্ধে রায় 
দিয়াছেন। ইহাতে এই ব্যক্তি বলিয়াছেন, আমাদিগকে উমরের নিকট পাঠান । তাই তিনি 
আমাদিগকে আপনার নিকট পাঠাইয়াছেন। হযরত উমর (রা) বলিলেন, ঘটনা কি এইরূপ ? 
পরাজিত লোকটি বলিল, হ্যা । হযরত উমর (রা) বলিলেন, আমি ফিরিয়া আসিয়া তোমাদের 
বিরোধ নিষ্পত্তি না করা পর্যন্ত তোমরা এই স্থানে অবস্থান কর। অতঃপর তিনি তরবারি আনিয়া 
যে ব্যক্তি তাহার নিকট তাহাদিগকে পাঠাইতে রাসূলে করীম (সা)-কে বলিয়াছিল, তাহাকে 
কতল করিলেন। অপর ব্যক্তি প্রাণভয়ে ভাগিয়া রাসূলে করীম (সা)-এর নিকট গিয়া বলিলেন, 
হে আল্লাহ্‌র রাসূল! আল্লাহর কসম, উমর আমার সঙ্গীকে হত্যা করিয়া ফেলিয়াছে। আমি 
ভাগিয়া আসিতে না পারিলে আমাকেও সে হত্যা করিত। নবী করীম (সা) বলিলেন, আমি 
ধারণা করিতে পারি নাই যে, উমর একজন মু’মিনকে হত্যা করিতে সাহস করিবে । এই ঘটনা 
উপলক্ষে আল্লাহ তা'আলা নিম্নের আয়াত নাযিল করিলেন £ 

21 A ০11 ০০৮5 3055 স২ 

অতঃপর নবী করীম (সা) হযরত উমর (ো)-কে উক্ত ব্যক্তিকে হত্যা করিবার দণ্ড হইতে 
মুক্তি দিলেন। তবে পরবর্তীকালে ইহা প্রথা হইয়া দীড়াক, তাহা আল্লাহ তা'আলার নিকট 
মনোপ্নুত ছিল না । তাই তিনি পরবর্তী আয়াত নাযিল করিলেন ঃ 


০1০৩১১০9৯৮9 87৮7 LE ol CSS Uy 


টি 


Contents 


১৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম ইব্‌ন মারদুবিয়া উপরিউন্লেখিত রাবী আবদুল্লাহ ইব্‌ন লাহীআ হইতে হাদীস বর্ণনা 
করিয়াছেন। উক্ত হাদীস গরীব অর্থাৎ সনদের যে কোন পর্যায়ে মাত্র একজন রাবীবিশিষ্ট হাদীস। 
আবার উহা “মুরসাল' অর্থাৎ বিশেষ শ্রেণীর বিচ্ছিন্ন সনদের হাদীসও বটে । তদুপরি উহার 
অন্যতম রাবী আবদুল্লাহ ইব্‌ন লাহীআ একজন দুর্বল রাবী । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 
হাফিয আবূ ইসহাক ইব্রাহীম রে)......সামুরা (রো) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা দুই 
ব্যক্তি রাসূলে পাক (সা)-এর নিকট তাহাদের বিরোধ লইয়া গেল। তিনি অন্যায়ানুসারী ব্যক্তির 
বিরুদ্ধে এবং ন্যায়ানুসারী ব্যক্তির পক্ষে রায় দিলেন। বিচারে পরাজিত ব্যক্তিটি বলিল, আমি 
এই বিচার মানিতে রাযী নহি; অপর ব্যক্তি জিজ্ঞাসা করিল, তবে তুমি কি করিতে চাও ? সে 
বলিল, আমি চাই, আমরা হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর নিকট যাইব। তাহারা তাহার 
নিকট গেল। বিচারে বিজয়ী ব্যক্তিটি হযরত সিদ্দীকে আকবর (রা)-কে বলিলেন, আমরা 
আমাদের বিরোধীয় বিষয় রাসূলুল্লাহ (সা)-এর দরবারে উত্থাপন করিয়াছিলাম। তিনি আমার 
পক্ষে রায় দিয়াছেন । হযরত সিদ্দীকে আকবর (রা) বলিলেন, আল্লাহ্‌র রাসূল (সা) যে ফয়সালা 
দিয়াছেন, তাহাই তোমাদের বিরোধের ফয়সালা । অন্যায়ানুসারী ব্যক্তিটি উহা মানিতে সম্মত 
হইল না। সে বলিল; আমরা উমর ইব্‌ন খাত্তাবের নিকট যাইব। সেমতে তাহারা তাহার নিকট 
গেল। বিজয়ী ব্যক্তিটি তাহাকে বলিল, আমরা এই বিরোধ লইয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
গিয়াছিলাম। তিনি আমার পক্ষে রায় দিয়াছেন। এই ব্যক্তি উহা মানিয়া লইতে অসম্মতি 
জানাইয়াছে। ঘটনা সত্য কিনা তাহা হযরত উমর (রা) তাহার নিকট জানিতে চাহিলেন। সে 
বলিল, ঘটনা এইরূপই। তখন তিনি তরবারি আনিয়া রাসূলুল্লাহ (সা)-এর ফয়সালা মানিতে 
অসম্মত ব্যক্তিকে হত্যা করিলেন । এই ঘটনা উপলক্ষে আল্লাহ তা“আলা নিম্নের আয়াত নাযিল 
করিলেন ঃ | 
২281 ১৩। ০11845555০5 4৫০০ ৪১০ 0285 % 105 93 
হাফিয আবূ ইসহাক উপরিউক্ত হাদীস তাহার তাফসীর গ্রন্থে বর্ণনা করিয়াছেন। 
45906059515 ঠা KLEEB ff GE CH 55 (1) 
ঠরিভোর5 IS ডি৩৯৪৩৪৩ ৪5 শা US) 
SEBAGO 18866 Ow) 
OC bis ডে (1A) 


শু “ - 3 234/20 2 ৮5০৫ পর্ণ শে ৮5114 5 পু এ \ 
১৮102 9452 Sf 05175 Ls ০৯১5 201 2 ০০57 (5) 
22,7 2 জপ ৮ পু শুক এ জাপা । 
১৬৩৩45৩০১৮৫ সর ৪১9 


‘241 


A A es HE »ঁ 1 
OCH BLS HH ৩2৩০ ১১ 0০) 


Contents 


সূরা নিসা ১৬৭ 


৬৬. “যদি তাহাদিগকে আদেশ দিতাম যে, তোমরা নিহত হও অথবা আপন গৃহ ত্যাগ 
কর, তবে তাহাদের অল্প সংখ্যকই ইহা করিত । যাহা করিতে তাহাদিগকে উপদেশ দেওয়া 
হইয়াছিল, তাহারা তাহা করিলে তাহাদের ভাল হইত এবং মন-মানসিকতায় তাহারা দৃঢ়তর 
হইত ৷” 

৬৭. “আর তখন আমি আমার নিকট হইতে তাহাদিগকে নিশ্চয়ই মহা পুরস্কার প্রদান 
করিতাম।” 


৬৮. “এবং তাহাদিগকে নিশ্চয়ই সরল পথে পরিচালিত করিতাম ৷” 
৬৯, “কেহ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করিলে আল্লাহ যাহাদের প্রতি অনুগ্রহ 


করিয়াছেন, সে তাহাদের সঙ্গী হইবে। তাহারা হইল নবী, সিদ্দীক, শহীদ ও নেককারগণ । 
আর তাহারা কত উত্তম সঙ্গী !” 


৭০. “ইহা আল্লাহ্র অনুগ্রহ । জ্ঞানে আল্লাহই যথেষ্ট ।” 


তাফসীর ঃ অধিকাংশ মানুষ সম্পর্কে আল্লাহ তা'আলা বলিতেছেন যে, তাহাদের প্রবৃত্তি 
হইতেছে আনুগত্য বিমুখতা। তাহারা যে সকল নিষিদ্ধ অন্যায় কার্য করিয়া বেড়ায়, উহাই 
আল্লাহ তাহাদিগকে করিতে আদেশ করিলে তাহারা উহা করিত না। যাহা ঘটে নাই, তাহা 
ঘটিলে কিরূপে ঘটিত আর যাহা ঘটিয়াছে, তাহা কিরূপে ঘটিয়াছে সবই আল্লাহ্র জ্ঞানে 
রহিয়াছে । তিনি তাহার সেই জ্ঞান দ্বারাই উহা বলিতেছেন। 

ইব্‌ন জারীর (র)......আবৃ ইসহাক আস-সাবীঈ হইতে বর্ণনা করিয়াছেন ঃ 


7২231 ১৬1 11755 [71581 oi ele C5 0 ll 
এই আয়াত নাযিল হইবার পর জনৈক ব্যক্তি বলিল, আমাদিগকে উক্তরূপ আদেশ করা 
হইলে আমরা নিশ্চয়ই উহা পালন করিতাম। সকল প্রশংসা আল্লাহ্র জন্যে নিবেদিত, যিনি 
আমাদিগকে সুদৃঢ় রাখিয়াছেন। এই সংবাদ নবী করীম (সা)-এর কর্ণগোচর হইলে তিনি 
_ বলিলেন, আমার উম্মতের মধ্যে নিশ্চয়ই এইরূপ কিছু লোক রহিয়াছে, যাহাদের হৃদয়ে ঈমান 
অটল পর্বতসমূহের চাইতে অধিকতর অটল-অবিচল হইয়া বিরাজ করে। 
ইমাম ইব্‌ন আবু হাতিম (র)...... আঁমাশ হইতে বর্ণনা করেন £ 
5531 ১1 || ১৫০০৪১11512 ০1162150254 CH ১1 
এই আয়াত নাযিল হওয়ার পর কিছু সংখ্যক সাহাবী বলিলেন, আল্লাহ এইরূপ আদেশ দিলে 
আমরা উহা পালন করিতাম। এই সংবাদ হযরত নবী করীম (সা)-এর নিকট পৌঁছিলে তিনি 
বলিলেন, টনিক কাদা সমত পালাল রর সারার রাগ পারার নাট 
বিরাজ করে। 


Contents 


১৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


সুদ্দী (র) বলেন ৪ একদা সাবিত ইব্ন কায়স ইব্‌ন শাম্মাস ও জনৈক ইয়াহুদী একে 
অপরের প্রতি দম্ভোক্তি প্রকাশ করিল । ইয়াহুদী ব্যক্তিটি বলিল, আল্লাহ্র কসম! তিনি আমাদের 
সাবিতও বলিল, আল্লাহ্র কসম! তিনি আমাদের প্রতি পরস্পরকে হত্যা করিতে আদেশ করিলে 
নিশ্চয়ই আমরা উহা পালন করিতাম। এই উপলক্ষে আল্লাহ তাআলা নিম্নের আয়াত নাযিল 
করিলেন $ 
UNI SL APC [915 ১1142505410 রি 
ইব্‌ন আবু হাতিম (র).....আমির ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন যুবায়র (রা) হইতে বর্ণনা করেন £ 
| A 1১৫৪১119581 ও 31142121524 0013 
এই আয়াত নাযিল হইবার পর রাসূলে পাক (সা) বলিলেন ঃ আল্লাহ্র তরফ হইতে 
এইরূপ নির্দেশ অবতীর্ণ হইলে “ইব্‌ন উম্মে আবদ’ সেই স্বল্প সংখ্যক পালনকারীদের অন্তর্ভুক্ত 
থাকিত। 
ইব্‌ন আবূ হাতিম (র)...... শুরায়হ ইব্‌ন উবায়দ হইতে বর্ণনা করেন $ রাসূলে করীম (সা) 
যখন এই আয়াত পাঠ করিয়া শুনাইলেন, তখন তিনি স্বীয় হস্ত দ্বারা হযরত আবদুল্লাহ ইব্‌ন 
রাওয়াহা (রা)-এর দিকে ইঙ্গিত করিয়া বলিলেন, “আল্লাহ তা“আলা এইরূপ নির্দেশ দিলে এই 
ব্যক্তি উল্লেখিত স্বল্প সংখ্যক ব্যক্তিদের অন্তর্ভুক্ত হইত !” 
আল্লাহ তা'আলার নির্দেশ পালন করিতে হইলে অন্তরের কুপ্রবৃত্তির বিরুদ্ধে কঠোর সংগ্রাম 
করিতে হয় বলিয়াই উহার পরিবর্তে তিনি বান্দাকে মহান পুরষকারে পুরম্বৃত করিবেন অতঃগর 
তিনি বলিতেছেন £ 
(2১4১ ৬১1941৪৯914 49 9১55 92 05191581601 ST 
অর্থাৎ “তাহাদিগকে যাহা করিতে আদেশ প্রদান করা হয়, যদি তাহারা উহা পালন করিত 
এবং যাহা করিতে নিষেধ করা হয়, উহা হইতে যদি বিরত থাকিত, তবে উহা তাহাদের জন্যে 
আল্লাহ্‌র নাফরমানী হইতে অধিকতর শ্রেয় ও প্রত্যয়ানুগ হইত ।' 
সুদ্দী (র) বলেন £ (5,555 অর্থ 'অধিকতর প্রত্যয়ানুগ ।' সাতষট্টি ও আটযট্টি নম্বর 
আয়াতে আল্লাহ পাক বলেন £ তাহারা এইরূপ করিলে আমি তাহাদিগকে আখিরাতে আমার 
নিজের তরফ হইতে (১৮ %১২1 অর্থাৎ জান্নাত প্রদান করিতাম আর দুনিয়াতেও তাহাদিগকে 
সরল পথ দেখাইতাম। 
উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন £ যাহারা আল্লাহ্‌ ও তাহার রাসূলের 
আদেশ মানিয়া চলে এবং তাহাদের নিষেধ হইতে বিরত থাকে, আল্লাহ তাহার কৃপা ও দানে 
পরিপূর্ণ স্থানকে তাহাদের আবাসস্থল বানাইবেন এবং তাহাদের স্ব স্ব আমল ও উপার্জিত 
যোগ্যতার তারতম্য অনুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীভুক্ত করিয়া কাহাকেও মর্যাদায় 
নবীদের সহচর ও সঙ্গী, কাহাকেও মর্যাদায় সিদ্দীকদের সহচর ও সঙ্গী, কাহাকেও মর্যাদায় 
শহীদদের সহচর ও সঙ্গী এবং কাহাকেও মর্যাদায় অন্যান্য নেককারের সহচর ও সঙ্গী 
বানাইবেন। কারণ তাহারা উৎকৃষ্ট বন্ধু ও সহচর । 


Contents 
সূরা নিসা ১৬৯ 


ইমাম বুখারী (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিযাছেন যে, হযরত আয়েশা 
(রা) বলেন ৪ আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি, প্রত্যেক নবীকেই তাহার 
মৃত্যু-ব্যধিতে দুনিয়া ও আখিরাত এই দুইটির একটিকে বাছিয়া লইতে বলা হয়। অতঃপর তিনি 
যে রোগে ইন্তিকাল করেন, উহাতে তাহার কণ্ঠস্বর অত্যন্ত ক্ষীণ হইয়া গিয়াছিল। এই ক্ষীণ 
কণ্ঠেই তাহাকে বলিতে শুনিয়াছি 8 যাহাদের প্রতি আল্লাহ কৃপা প্রদর্শন করিয়াছেন, সেই 
নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ ও সালিহগণের সহিত.......... | হযরত আয়েশা (রা) বলেন, 
ইহাতে আমি বুঝিতে পারিলাম, রাসূলুল্লাহ (সা)-কেও দুনিয়া ও আখিরাতের একটিকে বাছিয়া 
লইতে বলা হইয়াছে। 

উক্ত হাদীস ইমাম মুসলিম (রে) অবিচ্ছিন্ন সনদের হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। 

অপর এক হাদীসে আসিয়াছে ঃ রাসূলে পাক (সা) তিনবার বলিলেন ঃ 

1০31 Gail ১4111 

“আয় আল্লাহ! হে সর্বোচ্চ বন্ধু!’ অতঃপর তিনি ইন্তিকাল করিলেন। ইহার তাৎপর্যও 
উপারিউক্ত বাণীর অনুরূপ । আমাদের মহান পথিকৃৎ সেই মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা 
আহমদ মুজতবা (সা)-এর উপর শ্রেষ্ঠতম রহমত ও সালাম নাযিল হউক! 
শানে নুযূল 

ইব্‌ন জারীর (র)......সাঈদ ইব্‌ন যুবায়র (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা জনৈক 
আনসার নবী করীম (সা)-এর নিকট আগমন করিলেন। তাহাকে চিন্তান্বিত দেখিয়া নবী করীম 
(সা) জিজ্ঞাসা করিলেন, ওহে অমুক! তোমাকে চিন্তািত দেখা যাইতেছে কেন ? সাহাবী 
বলিলেন, হে আল্লাহর নবী! একটি বিষয় আমাকে ভাবাইয়া তুলিয়াছে। নবী করীম (সা) 
বলিলেন, কি সেই বিষয়টি ? সাহাবী বলিলেন, আমরা সকাল-সন্ধ্যা আপনার খিদমতে 
উপস্থিত হইয়া থাকি, আপনার পবিত্র চেহারার দর্শন লাভ করিয়া থাকি এবং আপনার সাহচর্যে 
নিজেদিগকে ধন্য করিয়া থাকি। কিন্তু কাল কিয়ামতে আপনাকে উচ্চ মর্যাদায় নবীগণের সঙ্গে 
রাখা হইবে । তখন আমাদের তো আপনার নিকট পৌছিবার সৌভাগ্য লাভ ঘটিবে না। নবী 
করীম (সা) সাহাবীর কথার কোন উত্তর দিলেন না। অতঃপর হযরত জিবরাঈল (আ) এই 
আয়াত লইয়া তাহার নিকট আগমন করিলেন £ 

২231 A ০1125051101 AST 02801 ৮০ ৭5 04505 401৮5 ১০5 

তখন নবী করীম (সা) উপরিউক্ত সাহাবীকে ডাকাইয়া আনিয়া তাহাকে এই সু-সংবাদ 
দিলেন। 

মাসরূক, ইকরিমা, আমির শা'বী, কাতাদা এবং রবী“ ইব্‌ন আনাস (র) হইতেও উপরিউক্ত 
হাদীস মুরসাল সনদে বর্ণিত হইয়াছে। উক্ত হাদীসের উপরোল্লেখিত সনদ উহার একাধিক 
সনদের মধ্যে সর্বাধিক উত্তম । . 

ইব্‌ন জারীর (র)......রবী* হইতে বর্ণনা করিয়াছেন £ একদা সাহাবীগণ বলাবলি করিলেন, 
আমরা জানিতে পারিয়াছি যে, জান্নাতে অন্যান্য মুমিনদের উপর রাসূলুল্লাহ (সা)-এর শ্রেষ্ঠত্‌ 
থাকিবে । সকলে জান্নাতের একই স্তরে থাকিবেন না। সেই অবস্থায় তাহারা একে অপরের সহিত 
কিভাবে সাক্ষাত করিবেন ? ইহাতে নিম্নের আয়াত নাযিল হইল £ 


কাছীর__৩/২২ 


Contents 
১৭০ তাফসীরে ইবৃন কাছীর 


351 ১১) ০৫112 2101 al 55301 ৮5 এএ৬৪ 05415 411 253 ১০5 

তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ উচ্চস্তরের বাসিন্দাগণ নিম্নস্তরের বাসিন্দাদের নিকট 
নামিয়া আসিবে । তাহারা একটি উদ্যানে সমবেত হইয়া আল্লাহ তা'আলা কর্তৃক তাহাদিগকে 
প্রদত্ত নিআমতসমূহ লইয়া আলোচনা করিবে এবং তাহার প্রশংসা বর্ণনা করিবে । উচ্চস্তরের 
বাসিন্দাগণ নিম্নস্তরের বাসিন্দাদের ইচ্ছা ও আকাজ্কার অনুরূপ নি“'আমত লইয়া তাহাদের নিকট 
অবতরণ করিবে । এইরূপে সকলেই বিপুল নি“আমতরাশির মধ্যে কাল যাপন করিবে । 

উপরিউক্ত সনদ হইতে ভিন্ন এক সনদে একটি মারফু হাদীসে স্বয়ং নবী করীম (সা)-এর 
বাণী উদ্ধৃত রহিয়াছে। তাহা এই $ ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা 
করেন £ একদা জনৈক সাহাবী রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিলেন, হে আল্লাহর 
রাসূল! আপনি আমার নিকট আমার নিজ সত্তা, পরিবার ও সন্তান হইতে অধিকতর প্রিয় । আমি 
বাড়িতে থাকাকালে আপনাকে স্মরণ করিয়া অস্থির হইয়া পড়ি । যতক্ষণ আপনার কাছে আসিয়া 
আপনার পবিত্র মুখ দর্শন করিতে না পারি, ততক্ষণ এই অস্থিরতা দূর হয় না। কিন্তু যখন 
আমার নিজের ও আপনার মৃত্যুর কথা স্মরণে আসে তখন ভাবি, আপনি যখন জান্নাতে প্রবেশ 
করিবেন, তখন তো আপনাকে নবীদের সহিত উচ্চ মর্যাদায় রাখা হইবে । যদি আমি জান্নাতে 
প্রবেশ করিতে পারি, তবুও আপনাকে দেখিবার সৌভাগ্য আমার হইবে না। নিজের এই 
দুর্ভাগ্যের কথা চিন্তা করিয়া আমি উদ্িগ্ন হইয়া পড়ি। রাসূলুল্লাহ (সা) সাহাবীর কথার কোন 
উত্তর দিলেন না। এই অবস্থায় নিম্নের আয়াত নাযিল হইল £ 

281 ১৩। ০1412510151 ০১30 তে UNG 0542 i ০৮৪ ০০ 
উপরোক্ত হাদীস তাবারানী (র).....আবদুল্লাহ ইব্‌ন ইমরান আবদীর সনদে বর্ণনা করিয়াছেন। 
অতপর বলেন, আমি উহার সনদে আপত্তিকর কিছু দেখি না। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

ইবৃন মারদুবিয়া (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৫ একদা জনৈক 
.সাহাবী রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিলেন, হে আল্লাহর রাসূল! আমি নিশ্চয়ই 
আপনাকে ভালবাসি । এমন কি বাড়িতে আপনার কথা মনে পড়িলে আপনার জন্যে অস্থির হইয়া 
পড়ি। জান্নাতে আপনার সাথে থাকিতে আমার মনে বাসনা রহিয়াছে। রাসূলুল্লাহ (সা) তাহার 
কথার কোন উত্তর দিলেন না। এই অবস্থায় নিম্নের আয়াত নাযিল হইল $ 

35 41 ০1176022111 52 ০১8) তে LG Vals 2 ০৮৪ ০ 

ইমাম ইব্‌ন জারীর (র) উপরিউক্ত হাদীস মুরসাল সনদের হাদীস হিসাবে বর্ণনা 
করিয়াছেন। 

ইমাম মুসলিম (র)......রবীআ ইবৃন কা'ব (রা) হইতে বর্ণনা করেন যে, রবীআ (রা) 
‘বলেন, আমি নবী করীম (সা)-এর নিকট রাত্রি যাপন করিতাম। একদা তাহার উযূর পানি ও 
প্রয়োজনীয় জিনিস তাহার খিদমতে উপস্থিত করিলাম । তিনি বলিলেন, কিছু চাও । আমি 
বলিলাম, হে আল্লাহর রাসূল! আপনার নিকট জান্নাতে আপনার সহিত থাকিবার সুযোগ 


Contents 


সূরা নিসা ১৭১ 


চাহিতেছি। তিনি বলিলেন, আর কিছু চাও কি ? আমি বলিলাম, আমি শুধু উহাই চাই । তিনি 
বলিলেন, বেশি বেশি সিজদা করিয়া আমাকে সহযোগিতা প্রদান কর । 

ইমাম আহমদ (র)......আমর ইব্‌ন মুররা আল-জুহানী (রা) হইতে বর্ণনা করেন $ “একদা 
জনৈক সাহাবী রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করিয়া বলিলেন, হে আল্লাহর রসূল! আমি 
সাক্ষ্য দিই যে, আল্লাহ ভিন্ন অন্য কোন মা‘বুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল । আমি পাচ 
ওয়াক্ত নামায আদায় করি, নিজের মালের যাকাত দিই এবং রমযান মাসে রোযা রাখি । 
রাসূলুল্লাহ (সা) বলিলেন, যে ব্যক্তি এই অবস্থায় মরিবে, কিয়ামতের দিনে নবী, সিদ্দাক ও 
শহীদগণের সহিত অবস্থান করিবে। এই বলিয়া তিনি দুই আঙ্গুলি মিলিত করিয়া দেখাইলেন। 
অতঃপর বলিলেন, যদি সে মাতাপিতার প্রতি দুর্ব্যবহার না করে। 

উক্ত হাদীস শুধু ইমাম আহমদ (র)-ই বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহমদ (র)......মু'আয ইব্‌ন আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন ঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক হাজার আয়াত পাঠ করে, কিয়ামতের দিন 
ইনশাআল্লাহ তাহার নাম নবী, সিদ্দীক, শহীদ এবং নেককারগণের সহিত লিখিত থাকিবে । 
নিঃসন্দেহে এই সকল লোক প্রকৃষ্ট বন্ধু। | 

ইমাম তিরমিযী (র)......হযরত আবু সাঈদ (রা) হইতে বর্ণনা করেন, নবী করীম (সা) 
বলিয়াছেন £ “ন্যায় পরায়ণ ও বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দীক এবং শহীদগণের সাহচর্যে 
থাকিবে । ইমাম তিরমিযী (র) বলেন, উহা হাসান পর্যায়ের হাদীস । উপরিউক্ত সনদের মাধ্যমে 
ব্যতীত অন্য কোন সনদে উক্ত হাদীস আমার জানা নাই। সনদের অন্যতম রাবী আবূ হামযার 
নাম আবদুল্লাহ ইব্‌ন জাবির । তিনি বসরার একজন বিজ্ঞ ব্যক্তি। 

উপরে বর্ণিত হাদীসসমূহে যে সকল সুসংবাদ রহিয়াছে, উহার যে কোনটির চাইতে বৃহত্তর 
সুসংবাদ বহনকারী একটি হাদীস একদল সাহাবীর মাধ্যমে বহু সংখ্যক সনদে সহীহ, মুসনাদ 
ইত্যাদি শ্রেণীর হাদীস সংকলনে বর্ণিত রহিয়াছে । উহা এই ঃ একদা রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসিত 
হইলেন, কোন ব্যক্তি যদি বিশেষ শ্রেণীর একদল লোককে ভালবাসে; অথচ সে এখনো 
তাহাদের সহিত মিলিত হয় নাই, এই ব্যক্তি কি তাহাদের সান্নিধ্যে থাকিতে পারিবে ? রাসূলুল্লাহ 
(সা) বলিলেন, যে মানুষ যাহাদিগকে ভালবাসে, সে তাহাদের সহিত থাকিবে । হযরত আনাস 
(রা) বলেন, মুসলমানগণ এই হাদীসে যত আনন্দিত হইয়াছিলেন, তত আনন্দিত আর কিছুতেই 
হন নাই। 

হযরত আনাস (রো) হইতে বর্ণিত একটি রিওয়ায়াতে আছে যে, তিনি বলেন £ নিঃসন্দেহে 
আমি রাসূলুল্লাহ (সা)-কে, হযরত আবূ বকর সিদ্দীক (রা)-কে এবং হযরত উমর (রা)-কে 
ভালবাসি । আর আমি আশা করি কিয়ামতে আল্লাহ আমাকে তাহাদের সহিত উঠাইবেন। যদিও 
তাহাদের ন্যায় আমল ও নেককাজ আমি করিতে পারি নাই। 

ইমাম মালিক (র).....আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন ঃ একদা রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন, জান্নাতের বাসিন্দাগণের মধ্যে মর্তবার তারতম্য থাকিলেও নি্নস্তরের বাসিন্দাগণ 
উচ্চস্তরের বাসিন্দাদের দিকে তাকাইয়া তাহাদিগকে তাহাদের বালাখানাসমূহে দেখিতে পাইবে। 
যেমন দেখিতে পাও তোমরা আকাশের পূর্বে বা পশ্চিমে উদিত উজ্জ্বল নক্ষত্রকে । সাহাবীগণ 


Contents 


১৭২ তাফসীরে ইব্ন কাছীর 


বলিলেন, উহা তো নবীগণের বালাখানাসমূহ। তাহারা ভিন্ন অন্যান্য নেককার তো সেখানে 
পৌছিতে পারিবে না। তিনি বলিলেন, হ্যা । যাহার হস্তে আমার প্রাণ রহিয়াছে, তাহার শপথ! 
যাহারা আল্লাহর উপর ঈমান আনিয়াছে এবং নবীগণকে সত্য বলিয়া গ্রহণ করিয়াছে, তাহারা 
সেখানে পৌছিতে পারিবে। 

ইমাম বুখারী এবং ইমাম মুসলিম (রে) উপরিউক্ত হাদীস ইমাম মালিকের সনদে বর্ণনা 
করিয়াছেন। হাদীসের উপরিউক্ত শব্দ ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত। 

ইমাম আহমদ (র)...... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন £ একদা রাসূলুল্লাহ 
(সো) বলিলেন, জান্নাতের বাসিন্দাগণের মধ্যে মর্তবার তারতম্য থাকিলেও তাহারা পরস্পরকে 
দেখিতে পাইবে । যেমন তোমরা আকাশে উদিত উজ্জ্বল নক্ষত্র দেখিতে পাও। সাহাবীগণ 
বলিলেন, হে আল্লাহর রাসূল! উচ্চ মর্যাদার অধিকারী তো নবীগণ । তিনি বলিলেন, হ্যা! ধাহার 
হস্তে আমার প্রাণ রহিয়াছে, তাহার শপথ! যাহারা আল্লাহর উপর ঈমান আনিয়াছে এবং 
নবীদিগকে সত্য বলিয়া মানিয়া লইয়াছে, তাহারাও সেখানে পৌছিতে পারিবে । 

হাফিয যিয়া আল-মাকদিসী বলিয়াছেন, “উপরিউক্ত হাদীস বুখারী কর্তৃক নির্ধারিত 
শর্তাবলীর ভিত্তিতে গ্রহণযোগ্য ৷’ আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

তাবারানী (র)......হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ একদা আবিসিনিয়া 
হইতে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করিল। তাহার উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট প্রশ্ন করিয়া দীন সম্পর্কে জ্ঞান লাভ করা। রাসূলুল্লাহ সো) তাহাকে বলিলেন, 
তুমি প্রশ্ন করো। লোকটি বলিল, হে আল্লাহর রাসূল! রূপ, বর্ণ ও নবুওয়াত দ্বারা আপনাদিগকে 
আমাদের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করা হইয়াছে । আপনি যে সকল বিষয়ে ঈমান আনিয়াছেন, যদি 
আমি সেই সকল বিষয়ে ঈমান আনি এবং আপনি যে সকল কাজ করেন, যদি আমি সে সকল 
কাজ করি, তবে কি আমি আপনার সাথে জান্নাতে বসবাস করিতে পারিব ? রাসূলুল্লাহ (সা) 
বলিলেন,, হ্যা! যে সত্তার হস্তে আমার প্রাণ রহিয়াছে তাহার শপথ! জান্নাতে পৃথিবীর কৃষ্ণকায় 
ব্যক্তির ওজ্জবল্য হাজার বৎসরের পথের দূরত্ব হইতে পরিদৃষ্ট হইবে । অতঃপর তিনি বলিলেন, 
যে ব্যক্তি বলে, আল্লাহ ভিন্ন অন্য কোন মা'বৃদ নাই, তাহার অনুকূলে আল্লাহর উপর একটি 
দায়িত আসিয়া যায়। যে ব্যক্তি বলে, আল্লাহ মহান, আমি তাহার প্রশংসা বর্ণনা করিতেছি', 
তাহার জন্যে এক লক্ষ চব্বিশ হাজার নেকী লিখিত হয় । জনৈক সাহাবী বলিলেন, হে আল্লাহর 
রাসূল! ইহার পর আমরা কিরূপে ধ্বংস.হইতে পারি ? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন কিয়ামতের দিন 
একটি লোক এতো নেক আমল লইয়া আসিবে যে, উহা পর্বতের উপর স্থাপিত হইলে পর্বতের 
জন্যেও দুর্বহ হইবে । অতঃপর আল্লাহর একটি নি‘আমত উপস্থিত হইবে এবং উক্ত নি'আমত 
এইরূপ মহামূল্য হইবে যে, উহা নিজ বিনিময় হিসাবে উপরোক্ত আমলের সর্বাংশ শেষ করিয়া 
ফেলিবার উপক্রম করিবে । তবে যদি আল্লাহ তাহাকে স্বীয় রহমতে ঢাকিয়া লন। অতঃপর 
নিম্নের আয়াতসমূহ অবতীর্ণ হইল £ | 


৯1743565558 0 এ 0০৯ SL এ জা 2 


Contents 
সুরা নিসা ১৭৩ 


হাবশী লোকটি বলিল, আপনার চক্ষুদ্বয় জান্নাতের যে দৃশ্যাবলী দেখিতে পাইবে, আমার 
চক্ষুদ্ধয় কি সেই দৃশ্যাবলী দেখিতে পাইবে ? রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, হ্যা । হাবশী লোকটি 
কীদিতে কীদিতে ইন্তিকাল করিল। হযরত ইব্‌ন উমর (রা) বলেন, আমি রাসুলুল্লাহ (সা)-কে 
দেখিয়াছি, তিনি স্বহস্তে লোকটিকে কবরে রাখিতেছেন। 

উপরিউক্ত হাদীস ‘গরীব’ পর্যায়ের ।৯ পরন্তু উহা মুনকার হাদীসও২ বটে। উহার সনদ 
দুর্বল। 

নেককার মুমিনগণ উপরোন্লেখিত মর্তবা ও মর্যাদা আল্লাহর তরফ হইতে তাহার দান 
হিসাবে প্রাপ্ত হইবে। তাহারা নিজেদের আমলে যে নি'আমতের যোগ্য হইবে, উহার চাইতে 
তাহাদিগকে অনেক বেশি নি'আমত প্রদান করা হইবে। কে হিদায়াত পাইবার যোগ্য, আল্লাহ্‌ 
সা পারাটা লারা টি নট 


0G নাগাল (/) 
রর 20 ০2 “ৰ 306% 2/2 এ 5৪9৫ ৩০৪5৮, (VY) 


3242 242 


Oleg HECHT 

০3 84 4555 ৫608৮ 905 ৫ 4১ He ডঃ (৬) 
0 KEL 1306 2 ৮ পার্ট নে 

(5 BDC Ch oad 428 GC 41 ০১০৯ 0 05549 (45) 


a 
ERE Lr 


০৫৬৫৫455৩58 94৫49 ০৯০3 ৫ 

৭১. “হে বিশ্বাসিগণ! সতর্কতা অবলম্বন করো; অতঃপর দলে দলে বিভক্ত হইয়া 
অগ্রসর হও অথবা একসঙ্গে অগ্রসর হও ।” 

৭২. “তোমাদের মধ্যে এমন লোক আছে, যে গড়িমসি করিবেই। তোমাদের কোন 
মুসীবত হইলে বলিবে, তাহাদের সঙ্গে না থাকায় আল্লাহ আমার প্রতি অনুগ্রহ 
করিয়াছেন।” 

৭৩. “আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হইলে যেন তোমাদের ও তাহার মধ্যে 
কোন সম্পর্ক নাই, এমনভাবে বলিবে হায়! যদি তাহাদের সহিত থাকিতাম, তবে আমিও 
বিরাট সাফল্য লাভ করিতাম ।” 

৭৪. “সুতরাং যাহারা পরকালের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে, তাহারা আল্লাহর 
পথে সংগ্রাম করুক । এবং কেহ আল্লাহর পথে সংগ্রাম করিলে সে নিহত হউক অথবা 
বিজয়ী হউক, তাহাকে মহা পুরস্কার দান করিব ।” 
জনের যে কোন ভরে মাত্র একজন রাবী বা কললাকারী থাকিলে সংশিষ্ট হাদীসকে “গরীব হাদীস’ বলা হয়। 
২. পরস্পর বিরোধী বক্তব্য সম্বলিত দুইটি হাদীসের একটির সনদ দুর্বল এবং অন্যটির সনদ শক্তিশালী হইলে 

প্রথম হাদীসটিকে মুনকার বলা হয়। 


দু 


Contents 


১৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা মুমিনদিগকে তাহাদের শত্রুদের বিরুদ্ধে 
নিরাপত্বামূলক ব্যবস্থা গ্রহণ করিতে নির্দেশ দিতেছেন। শক্রর বিরুদ্ধে মুমিনদের অস্ত্রের ব্যবস্থা 
করা, নিজেদের সংখ্যা বৃদ্ধি করা এবং ধর্মযুদ্ধের সংখ্যা বৃদ্ধি করা উক্ত ব্যবস্থার অপরিহার্য 
অংশ। ০ অর্থাৎ একাধিক বাহিনীতে বিভক্ত হইয়া এক বাহিনীর পর আরেক বাহিনী 
অগ্রসর হওয়া । ০১১ শব্দটি £5 শব্দের বহুবচন। কখনো কখনো হ১ শব্দের বহুবচন ০১১: 
ও ৩৪০১ হয়। 

আলী ইব্‌ন আবূ তালহা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ 
০1০5 185 অর্থাৎ “বিভিন্ন বাহিনীতে বিভক্ত হইয়া যুদ্ধে গমন করো’ এবং 1১৪1 ১1 
(০ অর্থাৎ ‘সম্পূৰ্ণ বাহিনী একসঙ্গে যুদ্ধে গমন করো ।” মুজাহিদ, ইকরিমা, সুদ্দী, কাতাদা 
যাহহাক, আতা আল-খুরাসানী, মুকাতিল ইব্‌ন হাইয়ান এবং খুসাইফ আল-জাযরী হইতেও 
অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। 

বাহাত্তর ও তিহাত্তর আয়াতের ব্যাখ্যায় মুজাহিদসহ বহু সংখ্যক তাফসীরকার বলিয়াছেন, 
“আলোচ্য আয়াতদ্বয় মুনাফিকদের সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে!’ মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) 
বলিয়াছেন, | অর্থাৎ ‘জিহাদ হইতে অবশ্যই গা বাঁচাইয়া থাকে । এইরূপ অর্থও হইতে 
পারে যে, সে নিজে জিহাদ হইতে দূরে থাকে এবং অম্যকেও উহা হইতে দূরে থাকিতে 
প্ররোচিত করে। যেমনটি করিত আবদুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন সলূল। আল্লাহ তাহার সর্বনাশ 
করুন। সে নিজে জিহাদ হইতে গা বাচাইয়া থাকিত এবং অন্যকেও উহা হইতে গা বাঁচাইয়া 
থাকিতে প্ররোচনা দিত। ইব্‌ন জুরাইজ এবং ইব্‌ন জারীর (র) অনুরূপ ব্যাখ্যা বর্ণনা 
করিয়াছেন । 
আলোচ্য আয়াত মুনাফিকদের সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে বলিয়াই তাহাদের দ্বিমুখী 
কপটাচারের বর্ণনা দিতে গিয়া আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 

(১:75 KT 8] প5 4111 তা ও UG 1০০০০ LA Ll 

অর্থাৎ “সে জিহাদ হইতে দূরে থাকিবার কালে যদি আল্লাহর কোন অন্তর্নিহিত হিকমতের 
কারণে তোমাদের উপর কোন মুসীবত তথা শহীদ হওয়া ও পরাজিত হওয়ার দুর্যোগ আসে, 
তবে সে আনন্দে আত্মহারা হইয়া বলে, আল্লাহ আমার প্রতি কৃপা দেখাইয়াছেন। কারণ আমি 
তাহাদের সহিত যুদ্ধে উপস্থিত হই নাই’ সে ইহাকে তাহার উপর অবতীর্ণ আল্লাহর নিআমত ও 
মেহেরবানী মনে করে। অথচ সে জানে না, যুদ্ধ হইতে দূরে থাকিয়া সে কত বড় লোভনীয় 
নি'আমত ও মেহেরবানী হইতে নিজেকে বঞ্চিত করিয়াছে । যুদ্ধে যোগ দিলে সে হয় শহীদ 
হইত, না হয় জীবনপণ যুদ্ধ করিয়া জীবিত থাকিয়া আল্লাহর নিকট বিরাট পুরস্কার পাইত। 


5805 502 55 250 05250 4005151587১. 
US EE 58 
অর্থাৎ ‘আর যদি উপরিউক্ত অবস্থায় তোমাদের নিকট আল্লাহর সাহায্য ও বিজয় এবং 
পরাজিত কাফিরদের নিকট হইতে প্রাপ্ত সম্পদ আসিয়া যায়, তবে সে দুঃখিত হইয়া যেন সে 
Ll 


Contents 
সূরা নিসা ১৭৫ 


. তোমাদের অন্তর্ভুক্ত নহে এইরূপ ভাব প্রকাশ করিয়া বলে, আহা! যদি আমি মুসলমানদের সহিত 
থাকিতাম, তবে গনীমতের একটি অংশ আমাকেও প্রদান করা হইত!’ মূলত এই গনীমত লাভই 
তাহাদের চরম ও পরম উদ্দেশ্য । 

চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন, যাহারা কুফর অনুসরণ করিয়া 
আখিরাতের বিনিময়ে পার্থিব সুখ-সম্ভোগ খরিদ করে, তাহাদের বিরুদ্ধে আল্লাহর পথে যেন যুদ্ধ 
বিরত মু'মিন যুদ্ধ করে। আল্লাহর পথে যুদ্ধ করিয়া কেহ শহীদ হউক অথবা বিজয়ী হইয়া 
প্রত্যাবর্তন করুক, তাহার জন্যে আল্লাহর নিকট বিপুল পুরস্কার ও অঢেল পারিশ্রমিক রহিয়াছে! 
. বুখারী ও মুসলিমের হাদীসেও এইরূপ বর্ণিত রহিয়াছে। আল্লাহর পরে যুদ্ধ করিয়া কোন 
মু'মিন যুদ্ধে শহীদ হইলে আল্লাহ তাহাকে জান্নাতে প্রবেশ করাইবার এবং ভ্বীবিত অবস্থায় ঘরে 
ফিরিলে বিপুল সাওয়াব ও গনীমত প্রদান করিবার দায়িত্ব গ্রহণ করেন। 


পা Loud 2 পা ওপার 322274 ৯ 5. প ১5 ১০৫৫৪ এপি পি | 
4912 ০0031 2৩ ih 290৯০ 925 SIAL (V০) 


FAME 


পতি sr 11,2 st 2 3 Ie oid ১ পাঠিত পর্ণ ১১৫ 
০১৪০ ১0) 42021 ৬১ (০ (৯১৮ ৩০৮ ০252 ০৬ ৩0৩১5 
ORGIES dans HAN os ৬ ০৬৪5 


SUNS SB CHE ACN hs G OHELIGHITH (vn) 
০৩৯০৩৪৫৬৯৯৩) ৬9 NBG 

৭৫. “তোমাদের কি হইল যে, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করিতেছ না সেই 
অসহায় নর-নারী এবং শিশুগণের জন্যে, যাহারা বলে, “হে আমাদের প্রতিপালক! এই 
জনপদ- যাহার অধিবাসী যালিম, উহা হইতে আমাদিগকে অন্যত্র লইয়া যাও; আর 
তোমার নিকট হইতে কাহাকেও আমাদের অভিভাবক করো এবং তোমার নিকট হইতে 
কাহাকেও আমাদের মদদগার করো ।” 

৭৬. “যাহারা বিশ্বাসী, তাহারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যাহারা অবিশ্বাসী, 
তাহারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে সংগ্রাম 
করো; নিশ্চয়ই শয়তানের কৌশল চির দুর্বল ৷” 

তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মু'মিন বান্দাদিগকে তাহার পথে জিহাদ 
করিতে এবং মক্কায় অবস্থানরত দুর্বল, অসহায় ও অত্যাচারে অতিষ্ঠ মুসলিম নারী-পুরুষ, শিশু 
ও কিশোরদিগকে মক্কার বর্বর অত্যাচারী কাফিরদের হাত হইতে মুক্ত করিতে উদ্বুদ্ধ 
করিতেছেন। বর্বর কাফিরদের অত্যাচারে মুসলমানগণ অতিষ্ঠ হইয়া পড়িয়াছিল বলিয়াই 
মুসলমানদের সেই অবস্থা জানাইতে গিয়া আল্লাহ তা'আলা বলেন $ 
১০ 0০৯০81211১৪ ১৯ ১ ০৯৮ 0৩০ 35৮৮ ১১৫ 


পা ত০৪2৩ 


Contents 
১৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ যে সকল অসহায় ও দুর্বল মু'মিন বলে, প্রভু হে! এই জনপদ-যাহার অধিবাসীগণ 
অত্যাচারী, ইহা হইতে আমাদিগকে বাহিরে লইয়া যাও। আর তোমার তরফ হইতে আমাদের 
জন্য একজন সাহায্যকারী-অভিভাবক নিযুক্ত করো । 

(22,511 ৬২৯ -এই জনপদ) শব্দ দ্বারা এখানে মক্কা নগরীকে বুঝানো হইয়াছে। কালামে 
মাজীদের অন্যত্র ২,১৪1 শব্দ দ্বারা মক্কা নগরীকে বুঝানো হইয়াছে। অন্যত্র আল্লাহ তা'আলা 
বলিয়াছেন ঃ 


পি 6 ৩ #40. oer 


LED AT DY ৬৭ AE: 

আর যেই জনপদ তোমাকে বহিষ্কার করিয়া দিয়াছে, কত জনপদ উহা হইতে অধিকতর 
শক্তিশালী ছিল। 

ইমাম বুখারী (র)......হযরত ইবৃন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলেন £ আমি ও আমার মাতা আয়াতে উল্লেখিত দুর্বলদের অন্তর্ভুক্ত ছিলাম । 

ইমাম বুখারী (র)......ইব্ন আবু মুলায়কা হইতে বর্ণনা করেন £ একদা হযরত ইব্‌ন 
আব্বাস (রা) এই আয়াত পাঠ করিয়া বলিলেন, আমি ও আমার মাতা আয়াতে উল্লেখিত 
আল্লাহর দরবারে ফরিয়াদকারী অসহায় ও দুর্বল মুসলিমদের দলভুক্ত ছিলাম। 

পরবর্তী আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন, মুমিনগণ আল্লাহর পথে ও তাহার সন্তুষ্টির 
উদ্দেশ্যে যুদ্ধ করে । পক্ষান্তরে কাফিরগণ শয়তানের পথে ও তাহার সন্তুষ্টির জন্যে যুদ্ধ করে। 
আয়াতে অতঃপর তিনি মু'মিনদিগকে তাঁহার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করিতে উদ্বুদ্ধ করিতেছেন। 


6456) 121 56451৯২2154 ০০ (Vv) 
ILS SO লাল PELL ০০ 
* 3১ 49015 0005852৮155 পে 

55 02:08 96০৩৪ ৬৮ 85075856050 US 
274" ৫8৫ “30 2 Sy ess ৫৫৩৫৮ (VA): 
0286০৯৫৬350 ৮০১15628250 ০45 OL 5৫01 935 ৩০৪৬১৪12155 


০৬০১৮ 9582829226৭ 250 28629 401 555 
DEC EEG EEG 5) 


At 2 পা হত তা 


01295 এ 409 465 নর AE, 


৭৭. “তুমি কি তাহাদিগকে দেখ নাই যাহাদিগকে বলা হইয়াছিল, “তোমরা তোমাদের 
হস্ত সম্বরণ করো এবং সালাত কায়েম করো ও যাকাত দাও ।* অতঃপর যখন তাহাদিগকে 


Contents 


সূরা নিসা ১৭৭ . 


যুদ্ধের বিধান দেওয়া হইল, তখন তাহাদের একদল তো মানুষকে ভয় করিতেছিল 
আল্লাহকে ভয় করার মত অথবা তদপেক্ষা অধিক । এবং বলিতে লাগিল, “হে আমাদের 
প্রতিপালক ! আমাদের জন্যে যুদ্ধের বিধান কেন দিলে ? আমাদিগকে কিছুদিনের অবকাশ 
দাও। বল, পার্থিব ভোগ সামান্য । আর যে সাবধানী, তাহার জন্যে পরকালই উত্তম। 
তোমাদের প্রতি সামান্য পরিমাণও যুলম করা হইবে না।” 

৭৮. “তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাইবেই। এমন কি 
সুউচ্চ ও সুদৃঢ় দুর্গে অবস্থান করিলেও। যদি তাহাদের কোন কল্যাণ হয়, তবে তাহারা 
বলে, “ইহা আল্লাহর নিকট হইতে ৷’ আর যদি তাহাদের কোন অকল্যাণ হয়, তবে তাহারা 
বলে, ‘ইহা তোমার নিকট হইতে ।' বলো, সব কিছুই আল্লাহর নিকট হইতে । এই 
সম্প্রদায়ের হইল কি যে, ইহারা একেবারেই কোন কথা বোঝে না!” 

৭৯. “কল্যাণ যাহা তোমার হয়, তাহা আল্লাহর নিকট হইতে এবং অকল্যাণ যাহা 
তোমার হয়, তাহা তোমার নিজের কারণে । এবং তোমাকে যে মানুষের জন্যে রাসূলরূপে 
প্রেরণ করিয়াছি, উহার সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট ।” 


তাফসীর £ ইসলামের প্রথম যুগে হিজরতের পূর্বে মুসলমানদিগকে শুধু সালাত ও যাকাত 
আদায় করার, নিজেদের মধ্যকার দরিদ্রদের প্রতি আর্থিক সহানুভূতি প্রদর্শনের এবং মুশরিকদের 
বিরুদ্ধে যুদ্ধ না করিয়া ধৈর্য ধারণ করার আদেশ করা হইয়াছিল । এই সময়ে তাহারা চাহিত 
যেন তাহাদের প্রতি যুদ্ধের বিধান প্রদত্ত হয় যাহাতে তাহারা শত্রুদের নিকট হইতে প্রতিশোধ 
লইতে পারে । প্রকৃতপক্ষে এই সময়টি একাধিক কারণে মুসলমানদের জন্যে যুদ্ধের অনুকূল ছিল 
না। প্রথমত শক্রপক্ষের লোক সংখ্যার তুলনায় তাহারা সংখ্যায় খুবই নগণ্য ছিল। দ্বিতীয়ত 
তাহারা মক্কার ন্যায় পবিত্র ভূমিতে বসবাসরত ছিল যেখানে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ ছিল এবং যাহা 
পৃথিবীর মধ্যে পবিত্রতম স্থান। কাহারো কাহারো মতে উহাও তৎকালে যুদ্ধের বিধান প্রবর্তিত 
না হইবার অন্যতম কারণ ছিল । যাহা হউক, উপরোল্লেখিত এক বা একাধিক কারণেই দেখা 
যায়, মুসলমানগণ মদীনায় হিজরত পূর্বক সংখ্যায় পর্যাপ্ত হইবার পূর্বে তাহাদের জন্যে জিহাদের 
বিধান প্রদত্ত হয় নাই। 

মুসলমানদের মক্কী যিন্দেগীর দুর্বল অবস্থায় আকাজিক্ষিত যুদ্ধের বিধান তাহাদের মাদানী 
যিন্দেগীতে সবল অবস্থায় প্রবর্তিত হইবার পর দেখা গেল, তাহাদের কেহ কেহ যুদ্ধে কাফিরদের 
সম্মুখীন হইতে অত্যন্ত ভীত-সন্ত্স্ত হইয়া পড়িল । তাহারা বলিল ঃ 

২১০৪ ও] (3৮ সা 02) 0 এ ক 

অর্থাৎ “হে প্রভু! এই সময়ে তুমি কেন আমাদের উপর যুদ্ধের বিধান প্রদান করিয়াছ ? স্বল্প 
কিছুদিনের জন্যে উহা আবশ্যিক করা স্থগিত রাখিলে না কেন ?' 

তাহাদের ভয়ের কারণ এই যে, যুদ্ধে লোক ক্ষয় হয়, অপ্রাপ্ত বয়স্ক সন্তান-সন্ততি ইয়াতীম 


হয় এবং নারীদিগকে বৈধব্য বরণ করিতে হয়। অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তা'আলা 
বলিয়াছেন £ 


কাছীর-_৩/২৩ 


Contents 


১৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


১০0 4৮০ Ee EI BEE ET TT HCl ১৪৫ 02. 
ইব্‌ন আবু হাতিম (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ হিজরতের 
পূর্বে একদা হযরত আবদুর রহমান ইব্‌ন আওফ (রা) ও তাহার কয়েকজন সঙ্গী রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট আসিয়া বলিলেন, হে আল্লাহর রাসূল! আমরা মুশরিক থাকাকালেও সম্মানের 
সহিত ছিলাম । অথচ ঈমান আনিবার পর আমরা লাঞ্কনায় পতিত হইয়াছি। রাসূলুল্লাহ (সা) 
বলিলেন, আমি সহিয়া যাইতে আদিষ্ট হইয়াছি। অতএব স্বীয় গোত্রের বিরুদ্ধে তোমরা যুদ্ধ 
করিও না। অতঃপর এক সময়ে যখন আল্লাহ তা'আলা তাহার রাসূলকে মদীনায় লইয়া গেলেন, 
তখন তাহার প্রতি যুদ্ধ করিতে আদেশ দিলেন। এই সময়ে আবার একদল সাহাবা যুদ্ধ হইতে 
বিরত থাকিতে চাহিলেন। এই উপলক্ষে আল্লাহ তা'আলা নিম্নের আয়াত নাযিল করিলেন ঃ 
5231 ১১ 11752541158 161 055 9701 এ ০5৮1 
ইমাম নাসাঈ, হাকিম এবং ইবৃন মারদুবিয়াও উপরোল্লেখিত রাবী আলী ইবৃন হাসান ইব্‌ন 
শফীক হইতে উপরিউক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । সুদ্দী হইতে আসবাত বর্ণনা করিয়াছেন $ 
প্রথম যুগে মুসলমানদের উপর সালাত ও যাকাত ছাড়া অন্য কিছু ফরয ছিল না। তাহারা 
আল্লাহর কাছে চাহিল যেন তিনি তাহাদের উপর যুদ্ধ ফরয করেন । যখন তিনি তাহাদের উপর - 
যুদ্ধ ফরয করিলেন, তখন তাহাদের একদল মুসলমান মানুষের ভয়ে এইরূপ ভীত হইল, যেরূপ 
ভীত হইতে হয় আল্লাহর ভয়ে, অথবা তাহারা উহা হইতেও অধিকতর ভীত হইল। তখন 
তাহারা বলিল, হে প্রভু! তুমি কেন আমাদের উপর যুদ্ধ ফরয করিয়া দিলে ? আমাদিগকে আরও 
কিছুদিনের জন্য কেন অবকাশ দিলে না ? 5,3 451 অর্থ হইতেছে মৃত্যু । অতঃপর আল্লাহ্‌ 
তা'আলা বলিতেছেন ঃ ৃ 
El al ০৪৯ ১১৯১৩ - LG USI এ 
অর্থাৎ ‘মুত্তাকী ব্যক্তির আখিরাত তাহার দুনিয়া হইতে শ্রেয়তর ৷' 
মুজাহিদ (র) বলেন £ আলোচ্য আয়াত ইয়াহুদীদের সম্বন্ধে নাযিল হইয়াছে। ইমাম ইব্‌ন 


জারীর (র) মুজাহিদের উক্ত অভিমত বর্ণনা করিয়াছেন। 
১2 ৩৪ ১১1১৩ 
অর্থাৎ “তোমাদের নেক আমলের প্রতিদানের ব্যাপারে তোমাদের উপর সামান্যতম 


অবিচারও করা হইবে না, বরং উহার পূর্ণ পারিতোষিক তোমরা প্রাপ্ত হইবে ।” ইহা দ্বারা 
_ মুমিনদিগকে তাহাদের পার্থিব স্বার্থহানির ব্যাপারে সান্ত্বনা প্রদান, আখিরাতের বিষয়ে 
তাহাদিগকে উৎসাহ প্রদান এবং যুদ্ধের প্রতি তাহাদিগকে অনুপ্রাণিত করা হইতেছে । 

ইব্‌ন আবূ হাতিম (র)......হিশাম হইতে বর্ণনা করিয়াছেন ৪ একদা হাসান- 


Contents 
"সূরা নিসা ১৭৯ 


-এই আয়াত পড়িয়া বলিলেন ঃ আল্লাহর যে বান্দা দুনিয়াকে এইরূপ মনে করিবে এবং 
উহার ধন-দৌলত, আরাম-আয়েশ এবং মান-সম্মান ইত্যাদির প্রতি সেইরূপ আচরণ করিবে, 
আল্লাহ তাহাকে রহম করুন। দুনিয়ার প্রথম হইতে শেষ পর্যন্ত সবটুকু স্বপ্রদৃষ্ট লোভনীয় বস্তুর 
সমতুল্য । কেহ যেন স্বপ্নের মধ্যে তাহার নিকট লোভনীয় কতগুলি বিষয় দেখিল, অতঃপর সে 
জাগিয়া গেল। 

ইব্‌ন মুঈন (র) বর্ণনা করিয়াছেন যে, আবূ মাসহির সচরাচর এই চরণগুলি আবৃত্তি 
করিতেন ঃ 

41 ০৩০০ 0১41 ৮৪ ১৯৯৪৩ 

০৮০০১ 00311 15 ৮৮৪ 41401 ০০ 
Hb ১৮১ ১4) A 900 

2১৪ ০19১৭1৬০০1৪ ৫৮০ 

‘আখিরাতে যে ব্যক্তির জন্যে আল্লাহর নিকট প্রাপ্য কোন অংশ নাই, তাহার জন্যে দুনিয়ায় 
কোন কল্যাণ নাই। দুনিয়া যদিও অনেক মানুষকে বিমুগ্ধ ও বিমোহিত করিয়া দেয়, প্রকৃতপক্ষে 
উহা সামান্য সম্ভোগ-উপকরণ মাত্র । আর উহার হস্তচ্যুতি সন্নিকটবরতী। . 

পরবর্তী আয়াতে বলা হইতেছে ঃ মৃত্যু অনিবার্ধরূপে তোমাদের নিকট উপস্থিত হইবে । 
উহা হইতে কেহই কোনমতে রেহাই পাইবে না। অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তা'আলা 
বলিতেছেন ৪ Pl 

305 8০ ০৭ YS 
অর্থাৎ “পৃথিবীর বুকে যাহা কিছু আছে সকলই লয়শীল ।' ্‌ 

তিনি আরও বলিয়াছেন £ 

yall 28015 ui Yk 
অর্থাৎ ‘প্রত্যেক ব্যক্তিই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে ।' 

তিনি আরও বলিয়াছেন ৫ 

MEALS ১০ ০৯ (মুখ (ও 

“আর তোমার আগে কোন মানুষকে চিরস্থায়ী বানাই নাই ।' 

সার কথা এই যে, মৃত্যুর হাত হইতে কেহ কিছুতেই রেহাই পাইবে না; জিহাদ করিলেও না 
আর জিহাদ না করিলেও না । প্রত্যেকের জন্য তাহার সম্মুখে নিশ্চিত মৃত্যু ও নির্ধারিত স্থান 
রহিয়াছে। এইরূপে হযরত খালিদ (রো) মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় বলিয়াছেন £ আমি 
এতগুলি যুদ্ধে অংশগ্রহণ করিয়াছি । আমার দেহের প্রতিটি অঙ্গে তীর, বর্শা এবং তলোয়ার 
প্রভৃতির আঘাতের চিহ্ন রহিয়াছে । আর আজ আমি শয্যায় মৃত্যুবরণ করিতেছি! যাহারা যুদ্ধকে 
ভয় পায়, তাহাদের চক্ষু নিদ্রা হইতে বঞ্চিত হউক । অর্থাৎ তাহারা বাড়িতে শয্যায় আমার মৃত্যু 
দেখিয়া উহা হইতে শিক্ষা গ্রহণ করুক। 


Contents 


১৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


52550952862 95 


অর্থাৎ ‘যদি তোমরা মযবৃত, শক্ত ও সুউচ্চ দুর্গের মধ্যেও অবস্থান করো ।' 
সুদ্দী রে) বলিয়াছেন £ ১:-২- 09১ অর্থাৎ আকাশে অবস্থিত কতগুলি দুর্গ । উহার এই 
অর্থ গ্রহণ যুক্তির দিক দিয়া দুর্বল। সার্বিক অর্থ হইল শক্তিশালী দুর্গ । সার কথা এই যে, 
কোনরূপ প্রতিরোধই মানুষকে মৃত্যুর হাত হইতে বাঁচাইতে পারিবে না। যুহায়র ইব্‌ন আবু 
সালমা বলিয়াছেন $ 
cH dl 910154133৯৪ 0৮01 আলা ০০৮৯ ০৮০৩ 


‘মৃত্যুর কারণসমূহ হইতে পলায়ন করিয়া কেহ সিঁড়ি দ্বারা আকাশে পৌছিলেও উহারা 
সেখানে তাহার নিকট পৌছিবে।' 

কেহ কেহ বলেন ঃ “মুশাইয়াদুন" ও “মাশীদুন* উভয় শব্দের অর্থই ‘সুউচ্চ’ । যেমন কালামে 
পাকের অন্যত্র ব্যবহৃত হইয়াছে “৮২০ ১০39 অর্থাৎ সুউচ্চ প্রাসাদ । 

আবার কেহ কেহ বলেন £ উভয় শব্দের অর্থের মধ্যে পার্থক্য রহিয়াছে । তাহারা বলেন, 
'মুশাইয়াদ' অর্থ সুউচ্চ এবং “মাশীদ' অর্থ চুনা দ্বারা সুসজ্জিত । 

ইমাম ইব্‌ন জারীর ও ইমাম ইব্‌ন আবূ হাতিম রে) এই প্রসঙ্গে মুজাহিদ রে) হইতে একটি 

দীর্ঘ কাহিনী বর্ণনা করিয়াছেন । উহা এই £ পুযা'কালে একদা জনৈক মহিলা একটি সন্তান প্রসব 
করিবার পর স্বীয় ভৃত্যকে বাহিরে কোথাও গিয়। আগুন আনিতে বলিল। ভূৃত্যটি আগুন আনিতে 
বাহিরে যাইবার সময়ে একটি লোককে দ্বারে অবস্থানরত দেখিল। লোকটি তাহাকে জিজ্ঞাসা 
করিল, মহিলাটি কোন শ্রেণীর সন্তান প্রসব করিয়াছে ? সে বলিল, সে একটি কন্যা সন্তান প্রসব 
করিয়াছে । লোকটি বলিল, জানিয়া রাখো, এই কন্যাটি বড় হইয়া একশত পুরুষের সহিত 
ব্যভিচার করিবে? অতঃপর তাশারই ভৃত্য তাহাকে বিবাহ করিবে। অবশেষে একটি মাকড়সা 
তাহার মৃত্যুর কারণ হইবে। ইহা শুনিয়া ভূত্যটি ফিরিয়া আসিল এবং ছুরি দ্বারা সদ্য প্রসূত 
মেয়েটির পেট ফাড়িয়া দিয়া তথা হইতে পলাইয়া গেল। সে ভাবিয়াছিল, মেয়েটি মরিয়া 
গিয়াছে। প্রকৃতপক্ষে মেয়েটি মরে নাই। তাহার মাতা তাহার পেট সেলাই করিয়া দিল এবং 
ধীরে ধীরে সে বিপদমুক্ত হইয়া উঠিল । বড় হইতে হইতে এক সময়ে সে যুবতী হইল এবং স্বীয় 
শহরে শ্রেষ্ঠতম সুন্দরী হিসাবে পরিগণিত হইতে লাগিল। অপরদিকে তাহাদের ভূত্যটি সমুদ্রে 
গমন পূর্বক বিপুল ধন-সম্পত্তি উপার্জন করিয়া লইয়া স্বীয় শহরে প্রত্যাবর্তন করিল। এই সময়ে 
সে বিবাহ করিতে মনস্থ করিয়া জনৈক বৃদ্ধা মহিলাকে বলিল, আমি এই শহরের সেরা সুন্দরী 
রমণীকে বিবাহ করিতে চাই। বৃদ্ধা মহিলাটি বলিল, অমুক কন্যাটি হইতে অধিকতর সুন্দরী 
রমণী আর এই শহরে নাই । তখন বৃদ্ধা মহিলাকে সে বলিল, আপনার তরফ হইতে প্রস্তাব পেশ 
করুন। মহিলাটি তাহাই করিল। কন্যাপক্ষের ইহাতে সম্মতিও পাওয়া গেল। যথারীতি বিবাহ 
হইয়া গেল। প্রথম দর্শনে রমণীটির স্বামী তাহার রূপে অভিভূত হইয়া গেল। স্বামীর নিকট স্ত্রী 
তাহার জীবনের ঘটনাবলী জানিতে চাহিলে স্বামী তাহাকে উহা বিশদভাবে জানাইল। সে 
অতীতে তাহার গৃহকত্রীর সদ্য প্রসূত একটি কন্যা সন্তানের ব্যাপারে কি কাণ্ড ঘটাইয়াছিল, 
তাহাও তাহাকে বলিল স্ত্রী বলিল, আমিই সেই শিশুটি । এই বলিয়া সে তাহাকে নিজের পেটের 


Contents ৪ 


সূরা নিসা ূ | ১৮১ 


পুরাতন ক্ষত চিহ্ন দেখাইল।। স্বামী উহা চিনিতে পারিল। অতঃপর স্ত্রীকে সে বলিল, তুমিই যখন 
সেই শিশুটি, তখন সেই ভবিষ্যদ্বক্তা লোকটির ভবিষ্যদ্বাণী অনুযায়ী দুইটি অবশ্যম্ভাবী কথা 
তোমাকে.জানাই । এক, নিঃসন্দেহে তুমি একশত পুরুষের সহিত ব্যভিচার করিয়াছ। স্ত্রী বলিল, 
এইরূপ ঘটনা নিশ্চয়ই ঘটিয়াছে। তবে সঠিক সংখ্যাটি বলিতে পারিতেছি: না। স্বামী বলিল, 
সঠিক সংখ্যাটি হইতেছে একশত । দুই, নিশ্চয়ই একটি মাকড়সা তোমার মৃত্যুর কারণ হইবে। 

যাহা হউক, লোকটি তাহার প্রিয়তমা স্ত্রীর জন্যে একটি সুউচ্চ মযবৃত বালাখানা নির্মাণ 
করিল যাহাতে কোন মাকড়সা সেখানে পৌছিতে না পারে। একদিন তাহারা উক্ত বালাখানায় 
অবস্থান করিতেছিল.। এমন সময়ে উহার ছাদে একটি মাকড়সা দৃষ্ট হইল। স্ত্রী বলিল, এই 
মাকড়সার হাত হইতেই কি তুমি আমাকে রক্ষা করিতে চাহিতেছ ? আল্লীহ্র কসম! আমিই 
উহাকে মারিয়া ফেলিব। তাহারা উহাকে ছাদ হইতে নামাইল এবং স্ত্রীলোকটি উহাকে পায়ের 
বৃদ্ধাঙ্গুলির সাহায্যে দলিত করিয়া মারিয়া ফেলিল। এদিকে উক্ত মাকড়সার পেট হইতে নির্গত 
সামান্য বিষ স্ত্রীলোকটির পায়ের নখ ও মাংসের মধ্যবর্তী স্থানে ঢুকিয়া গেল। সঙ্গে সঙ্গে 
বিষক্রিয়ায় তাহার পা কালো হইয়া গেল এবং ইহাতেই সে মৃত্যুমুখে পতিত হইল! 

হযরত উসমান (রা) বিদ্রোহীদের হাতে শহীদ হইবার প্রাক্কালে আল্লাহর নিকট মুসলিম 
জাতির জন্যে এক্য প্রার্থনা করিয়া পরিশেষে কবির নিম্নোক্ত কবিতা আবৃত্তি করিয়াছিলেন $ 

£ ১4৪১131১9১০ ৪০৪ 3:০৬০। ৬০ 
Lye SUI ১৪1১১ 4৮] 
গায়ারার রারাদ রানার 
(৮০ LSet ইউ ০1011 205 

‘আমি দেখিতেছি যে, মৃত্যু কোন পরাক্রমশালী ব্যক্তিকেও রেহাই দেয় না। সে ‘আদ’ 
জাতিকেও তাহাদের জনপদসমূহে কোন আশ্রয় দেয় নাই। দুর্গের দ্বার রুদ্ধ থাকা অবস্থায়ও 
মৃত্যু দুর্গবাসীদের নিকট আসিয়া উপস্থিত হয়। উহা একই সঙ্গে একাধিক পর্বত শৃংগেও 
উপস্থিত হইয়া থাকে ৷’ 

এই প্রসঙ্গে হাযর রাজ্যের বাদশাহ সাতরূনের ঘটনা উল্লেখ করিতেছি। এঁতিহাসিক ইব্‌ন 
হিশাম ঘটনাটি বর্ণনা করিয়াছেন। পারস্য সম্রাট সাবুর বাদশাহ সাতিরূনকে হত্যা করে। এই 
সাবূর কোন সাবূর তাহা লইয়া ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রহিয়াছে । কেহ বলেন, এই 
সাবূর হইতেছে সাবুর যুল-আকতাফ | আবার কেহ বলেন, এই সাবূর হইতেছে সাবূর ইব্‌ন 
আর্দেশীর ইব্‌ন বার্বাক। এই সাবূরই সাসান বংশীয় প্রথম সম্রাট । তিনি পার্শ্ববর্তী রাজ্যসমূহের 
অধিপতিদিগকে পরাজিত করিয়া সেইগুলি পুনরায় পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। সাবুর 
যুল-আকতাফের যুগ হইতেছে তাহার যুগের বহু পরের যুগ। এঁতিহাসিক সুহায়লীর অভিমত 
ইহাই। 

ইব্‌ন হিশাম বলেন ঃ একদা সাবুর স্বীয় সাম্রাজ্য হইতে বাহিরে ইরাকে থাকাকালে সাতিরূন 
তাহার রাজ্য আক্রমণ করিল । ইহাতে সাবূরও সাতিরূনের সাম্রাজ্য আক্রমণ করিল। সাতিরূন 


Contents 


১৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


দূর্গে আশ্রয় গ্রহণ করিল। সাবৃরও দুর্গ অবরোধ করিল । দুর্গ অপরাজিত রহিয়া গেল। অবরোধ 
দুই বৎসর ধরিয়া চলিল। একদিন সাবৃরের প্রতি সাতিরূন তনয়া নাযীরার দৃষ্টি পতিত হইল । 
সাবুরের পরিধানে তখন মূল্যবান রেশমী পোশাক ছিল। তাহার মস্তকে ছিল মণি-মুক্তা খচিত 
স্বর্ণ নির্মিত রাজমুকুট । নাযীরা তাহাকে দেখিয়া ভালবাসিয়া ফেলিল। সে সাবূরের নিকট সংবাদ 
পাঠাইল, যদি সে তাহাকে বিবাহ করিতে সম্মত থাকে, তবে সে তাহাদের দুর্গের দ্বার খুলিয়া 
দিবে। সাবূর নাধিরার প্রস্তাবে সম্মতি জানাইল। নাযীরার পিতা সাতিরূন ছিল মদ্যপায়ী। 
রাত্রিতে সে মদ্যপান করিয়া মাতাল হইয়া পড়িলে নাযীরা তাহার শিয়র হইতে দৃর্গের দ্বারের 
চাবি লইয়া স্বীয় বিশ্বস্ত ভৃত্যের মাধ্যমে উহা সাবুরের নিকট পৌছাইয়া দিল। সাবূর দুর্গের দ্বার , 
খুলিয়া সসৈন্যে ঢুকিয়া পড়িল। 

কোন কোন কাহিনীকার এখানে বলেন £ সাতিরূন তনয়া নাযীরা সাবূরকে একটি গুপ্ত যাদু 
শিখাইয়া দিয়াছিল। উহারই সাহায্যে সাবুর দুর্গের দ্বার খুলিতে সমর্থ হইয়াছিল । দুর্গাটি একটি 
যাদু দ্বারা সুরক্ষিত ছিল। এই যাদুর প্রভাব নষ্ট না করিয়া কেহ উহার দ্বার খুলিতে পারিত না। 
কেহ উহা খুলিতে চাহিলে তাহাকে কোন চিতা সংশ্লিষ্ট একটি কবুতর লইয়া উহার পা দুইটি 
কোন অবিবাহিতা বালিকার প্রথম খতুত্রাবের রক্তে রঞ্জিত করিয়া উহাকে ছাড়িয়া দিতে হইত। 
সাবূরকে এই গুপ্ত যাদুটি জানাইয়া দিয়াছিল। সাবুর ইহা প্রয়োগ করিয়া দুর্গের দ্বার খুলিয়া 
ফেলিল। 

যাহা হউক, দুর্গে প্রবেশ করিয়া সাবূর সাতিরূনকে হত্যা করিল, উহার অন্যান্য অধিবাসীকে 
কচুকাটা করিল এবং নাযীরাকে লইয়া স্বীয় সাম্রাজ্যে ফিরিয়া আসিল। অতঃপর সাবূর ও 
নাধীরার মধ্যে যথারীতি বিবাহ হইয়া গেল। 

একদা রাত্রিতে নাযীরা রাজ প্রাসাদে তাহার শয্যায় নিদ্রা যাইতেছিল। হঠাৎ তাহার দিদ্রা 
ভাঙ্গিয়া গেল। সে অস্থিরতা প্রকাশ করিতে লাগিল। প্রদীপ জ্বালাইয়া সাবূর দেখিল, তাহার 
শয্যায় একটি বৃক্ষপত্র রহিয়াছে। নাযীরাকে সে বলিল, একটি বৃক্ষপত্র তোমার নিদ্রা কাড়িয়া 
লইয়াছে! না জানি, তোমার পিতা তোমাদের কত সুখের মধ্যে রাখিয়া লালন-পালন করিয়াছে। 
পোশাক পরাইতেন, অস্থির মধ্যে অবস্থিত মজ্জা খাওয়াইতেন এবং আঙ্গুর হইতে প্রস্তুত মদ্য 
পান করাইতেন। এঁতিহাসিক তাবারী উল্লেখ করিয়াছেন £ সাতিরূন তনয়া নাধীরা বলিল, 
আমার পিতা আমাকে অস্থির মজ্জা ও মাখন খাওয়াইতেন এবং কুমারী মৌমাছি কর্তৃক উৎপন্ন 
মধু ও উৎকৃষ্ট মদ্য পান করাইতেন। তাবারী আরো উল্লেখ করিয়াছেন ৪ সাতিরূন তনয়া 
নাধীরার অপরূপ সৌন্দর্যে তাহার পায়ের নলার অস্থি পর্যন্ত পরিদৃষ্ট হইত। 

যাহা হউক, নাযীরার কথা শুনিয়া সাবূর বলিল, তুমি তাহার প্রতি যে আচরণ করিয়াছ, 
উহাই কি তোমার প্রতি তাহার এইরূপ স্নেহের প্রতিদান ? তুমি তোমার ন্নেহময় পিতার প্রতি যে 
ঘৃণ্য আচরণ করিয়াছ, আমার প্রতি উহার অনুরূপ আচরণ করা তোমার পক্ষে অধিকতর সহজ । 

লাগামহীন ছাড়িয়া দিল। এই অবস্থায় অশ্ব তাহাকে পদতলে পিষ্ঠ করিয়া মারিয়া ফেলিল। 


Contents 


, সূরা নিসা ১৮৩ 


পার্থিব সুখ-সভ্ভোগের ক্ষণস্থায়িত সম্বন্ধে কবি আদী ইবৃন যায়দ আল-ইবাদী কর্তৃক রচিত 
বিখ্যাত কবিতা এই প্রসন্ধে উল্লেখযোগ্য $ 


টানি রো ly — sdL oad Li HL 

- ১৩১৬০ ০০৯০০০14571 581 ০০ Sail gall 45 ol 

_ 42৪৯ 8৮-55 91 ০০ 4245137৩০61 ৯ ১৬৮৮ ০৪০ ৮৪ 
৭ ১১৮০৭2৪2171 919 - ১১৪১ dH sms ৪০০৩ 9৪ 
১৬৫১১৫৮০3৯৪ 711১ 411 4৬০ 1111 ১৪৮০১ এও 
EEL AHL STIG SEB GBS MSY 
১৩৩ ১15১ A AHL -US si ১১72 
১৫০ 42023 4০ 411০7411১৮৪ Ld 21: টি 
১০৬১ ৪০৫4৩ ৮০৬৪-৪১-১1 7১৩01 শি 
558551171555555871521 54128887618 ৪ 
১০০৯ ০৮৯) 511০১৯45726 ৮১৪ 90৩ "7৬০ 


০ 


_-১৪১১৮| 9১০০4] 45 ০৪16 রী ৪ ১৬ ১4১৮০ ls slp 
-১৬৪|| ৮১১৫) ৭ - 7০319 sd LL 13 0১4| ১7) 


“হে পার্থিব ভোগ-বিলাসে মত্ত ও তৃপ্ত ব্যক্তি! তুমি কি মৃত্যু হইতে মুক্ত ও নিষ্কৃতিপ্রাপ্ত ? 
সময়ের পক্ষ হইতে তুমি কি চিরজীবী হইবার কোনো নিশ্চিত আশ্বাস লাভ করিয়াছ ? না, বস্তুত 
তুমি অজ্ঞ ও প্রতারিত। তুমি কাহাকে মৃত্যু হইতে নিষ্কৃতি পাইয়া চিরঞ্জীব হইতে দেখিয়াছ ? 
মৃত্যুকে বাধা দিবার ক্ষমতা কাহারও আছে কি? কোথায় গেল রাজাধিরাজ পারস্য সম্রাট 
নওশেরওয়ী ? তাহার পূর্ববর্তী সম্রাট সাবূরই বা কোথায় £ আর মহাসম্মানের অধিকারী রোম 
সম্াটগণই বা কোথায় গেল ? তাহাদের কেহই তো আজ জীবিত নাই । হাযরের অধিপতি 
সাতিরন স্বীয় প্রাসাদকে কতভাবেই না সাজাইয়াছিল! সে কৃত্রিম উপায়ে স্বীয় প্রাসাদে যেন এক 
দজলা নদী সৃষ্টি করিয়াছিল। কোথায় সেই সাতিরূন ও তাহার নিরবচ্ছিন্ন সুখ ও বিলাসিতা ? 
সম্রাট সাবূর মর্মর পাথর দ্বারা তাহার সুউচ্চ প্রাসাদ নির্মাণ করাইয়াছিল। আর পানপাত্র দ্বারা 
উহার মহিমা €?) বর্ধন করিয়াছিল। আজ তাহার সেই প্রাসাদে পক্ষীকুল বাসা বানাইয়াছে। 
কালের বিবর্তন তাহাকে অবকাশ দেয় নাই। স্বীয় সাম্রাজ্যসহ সে ধ্বংস হইয়া গিয়াছে । আজ 
তাহার দ্বার পরিত্যক্ত । বিখ্যাত খাওরানাক প্রাসাদের মালিক ইরাকের মহাপরাক্রমশালী সম্রাট 
নূ‘মান উপদেশ গ্রহণ করিয়াছিলেন । বস্তুত সত্য পথ পাইবার জন্যে চিন্তার প্রয়োজন রহিয়াছে। 
একদা তিনি স্বীয় প্রাসাদে উঠিলেন। বিশাল জলাধার, “সাদীর' নামক তাহার বিলাসপূর্ণ 
অট্টালিকা এবং তাহার অন্যান্য এখ্বর্য তাহার মনে আনন্দ আনিয়া দিল। পরক্ষণে তাহার অন্তর 


Contents 


১৮৪ তাফসীরে ইব্ন কাছীর 


অজ্ঞানতা ও বিভ্রান্তি হইতে ফিরিয়া আসিল । তিনি চিন্তা করিলেন, যাহাকে মরিতে হইবে, 
তাহার সুখৈশ্বর্ষের কীইবা মূল্য রহিয়াছে? মৃত্যুর আগমনে প্রাচুর্যের মধ্যে পালিত ব্যক্তিগণ শু 
পত্রের ন্যায় নিজীব হইয়া পড়িয়া রহিয়াছে। শুষ্ক পত্রকে যেরূপে পূবালী হাওয়া এবং পশ্চিমা 
হাওয়া উড়াইয়া লইয়া যায়, আর উহা নিল্প্রাণ ও ক্ষমতাহীন অবস্থায় উহাদের দ্বারা পরিচালিত 
হয়, সেইরূপে তাহারা মৃত্যুর পর নিষ্প্রাণ ও ক্ষমতাহীন অবস্থায় পড়িয়া রহিয়াছে। তাহাদের 
সকল কৃতিত্ব, বিশাল রাজত্‌ ও দোর্দন্ড প্রভুত্বের অবসানের পর কবর তাহাদিগকে ঢাকিয়া 
লইয়াছে।, 
আল্লাহ তা আলা বলেন £ 


202g 


dl ১০০ ৬১৯ [51982 ২১০০৯৫৮5015 


4১.,৯ -ফল, শস্য ও সন্তান-সন্তুতি ইত্যাদির প্রাচুর্য । হযরত ইব্‌ন আব্বাস (রা), ইবৃন 
আলিয়া ও সুদ্দী (র) অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন। সুদ্দীর মতে স্ত্রীগণের অধিক সংখ্যায় 
পুত্র-সন্তান প্রসব করাও ইহার অন্তর্ভুক্ত । 

অতঃপর তিনি বলেন ঃ 


০ 5০ 52 ite ০59 / 


aie ০০০ ০২৪ [31582 Lr ES ও 


২5 “দুর্ভিক্ষ, অভাব-অনটন, শস্যাদি হানি এবং পশ্বাদি ও সন্তান-সন্ততি ইত্যাদির 
ক্ষয় । আবুল আলিয়া ও সুদ্দী (র) অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন। 

এএ১০ ১০ - তোমার তরফ হইতে । অর্থাৎ তোমাকে ও তোমার ধর্মকে অনুসরণ করিয়া 
চলিবার কারণে । এইরূপে ফিরআউনের জাতি সম্বন্ধে আল্লাহ তা'আলা অন্যত্র বলিতেছেন ৪ 


| ০ 4 |” ০৭ ৫ শি 


তে ১ BE Nt AE UM la 15105 Call 6015 1১ 
Lh 
‘অনন্তর যখন তাহাদের ভাল কিছু দেখা দিত, তখন বলিত ইহা আমাদেরই কৃতিতৃ । অথচ 
যখন খারাপ কিছু দেখা দিত তখন বলিত, ইহা মুসা ও তাহার সহচরদের কারণে ।" 
অনুরূপভাবে মানুষের সুবিধাবাদী ও সুযোগ সন্ধানী চরিত্রের স্বরূপ উদঘাটন করিতে গিয়া 
অন্যত্র তিনি বলিতেছেন ঃ 


১1১১০৯৮১৯৯৯ GL ROTTS be pA 


টিবি 

‘যে সকল লোক আল্লাহর দায়সারা ইবাদত করে, তাহারা যখন ভাল কিছুর দেখা পায়, 

তখন আশ্বস্ত থাকে । আর যখন কোন বিপদ দেখা দেয়, তখনই কাটিয়া পড়ে। তাহারা দুনিয়া 
ও আখিরাত উভয়কুল হারাইল। ইহাই সুস্পষ্ট সর্বনাশ ।' 


Contents 


সূরা নিসা ১৮৫ 


আলোচ্য আয়াতাংশে যে আচরণের বিষয় বর্ণিত হইয়াছে, উহা ছিল মুনাফিকগণের 
আচরণ । তাহরা মু'মিন বলিয়া পরিচয় দিলেও ইসলামের প্রতি তাহাদের মনে ছিল চরম 
অনীহা ৷ তাহাদের অনীহার বহিঃপ্রকাশের একটি রূপ এই যে, তাহাদের অনাকাঙ্খিত কিছু 
তাহাদের উপর ঘটিয়া গেলে উহার জন্যে তাহারা রাসূলুল্লাহ (সা)-এর অনুসরণকে দায়ী 
করিত। | , 

4011 ১৮০ ০ 4৫৪ 

অর্থাৎ “তোমাদের কাম্য-অকাম্য উভয় অবস্থাই আল্লাহর নির্দেশে আসে ।' এই বিধান 
মু'মিন ও কাফির সকলের প্রতিই প্রযোজ্য । 

আলাঁ ইব্‌ন আবু তালহা (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ ॥4 
অর্থাৎ ভাল-মন্দ এই উভয় অবস্থা । হাসান বাসরীও অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন । 

অতঃপর আল্লাহ তা'আলা মুনাফিকগণ ও তাহাদের উপরোল্লেখিত সন্দেহ প্রসৃত বিচার- 
বুদ্ধিহীন উদ্ভট উক্তির নিন্দা করিতেছেন ঃ 
একটি বিস্ময়কর সংশ্লিষ্ট হাদীস 

হাফিয আনু বকর আল-বায্যার (র)......আমর ইব্‌ন শুআয়িবের পিতামহ হইতে বর্ণনা 
করিয়াছেন যে, আমর ইবৃন শুআয়বের পিতামহ বলেন £ একদা আমরা নবী করীম (সা)-এর 
নিকট উপস্থিত ছিলাম । এমন সময়ে দুইদল লোকসহ হযরত আবূ বকর সিদ্দীক (রা) এবং 
হযরত উমর (রা) সেখানে আগমন করিলেন। তাহারা উচ্চৈম্বরে কথা বলিতেছিলেন। সিদ্দীকে 
আকবর (রো) নবী করীম (সা)-এর কাছ ঘেঁষিয়া এবং উমর (রো) সিদ্দীকে আকবর (রা)-এর 
কাছ ঘেঁষিয়া বসিলেন। নবী করীম (সা) জিজ্ঞাসা করিলেন, তোমাদের কণ্ঠস্বর উচ্চ হইবার 
কারণ কি ? জনৈক ব্যক্তি বলিল, হে আল্লাহ রাসূল! আবূ বকর (রা) বলিয়াছেন, যাবতীয় মঙ্গল 
আল্লাহর পক্ষ হইতে আসে এবং যাবতীয় অমঙ্গল আমাদের নিজেদের কারণে ঘটে । নবী করীম 
(সা) জিজ্ঞাসা করিলেন, ওহে উমর! তুমি কি বলিয়াছ ? হযরত উমর (রা) বলিলেন, “আমি 
বলিয়াছি, মঙ্গল ও অমঙ্গল উভয়ই আল্লাহর পক্ষ হইতে আসে । নবী করীম (সা) বলিলেন, সর্ব 
প্রথম হযরত জিবরাঈল (আ) এবং হযরত মীকাঈল (আ) এই বিষয়ে আলোচনা করেন৷ ওহে 
আবূ বকর! তুমি যাহা বলিয়াছ, হযরত মীকাঈল উহা বলিয়াছে। ওহে উমর! তুমি যাহা 
বলিয়াছ, হযরত জিবরাঈল (আ) উহা বলিয়াছিলেন। আকাশের ফেরেশতাদের মধ্যেই এই 
বিষয়ে মতপার্থক্য দেখা দিয়াছে । আর আকাশের ফেরেশতাদের মধ্যে যে বিষয়ে মতপার্থক্য 
দেখা দিয়াছে, পৃথিবীর মানুষের মধ্যে সে বিষয়ে মত পার্থক্য তো দেখা দিবেই। যাহা হউক, 
তাহারা উভয়ই মীমাংসার জন্যে হযরত ইসরাফীল (আ)-এর নিকট আগমন করিলেন । তিনি 
রায় দিলেন, কল্যাণ ও অকল্যাণ উভয়ই আল্লাহর পক্ষ হইতে আসে ।' অতঃপর নবী করীম 
(সা) আবূ বকর (রা) ও উমর (রা)-কে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমাদের প্রতি প্রদত্ত আমার 
ফয়সালা তোমরা স্মরণ রাখিও। কখনো আল্লাহর নাফরমানী ও অবাধ্যতা করা না হউক, তাহার 
এইরূপ অভিপ্রায় থাকিলে তিনি ইবলীসকে সৃষ্টি করিতেন না। 


কাছীর-_-৩/২৪ 


Contents 


১৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর ; 


শায়খুল ইসলাম তাকিয়্যুদ্দীন আবুল আববাস ইব্‌ন তাইমিয়া (র) বলিয়াছেন, ইলম ও 
মারিফাত বিশিষ্ট ব্যক্তিদের সর্বসম্মত অভিমত এই যে, উপরিউক্ত হাদীস মিথ্যা ও মনগড়া । 
অতঃপর সরাসরি রাসূলুল্লাহ সো)-কে এবং তাহার মাধ্যমে সমগ্র মানব জাতিকে সম্বোধন 
করিয়া আল্লাহ তাআলা বলিতেছেন £ র 
411 ১৯৪ ২০৯১০3০০05৩ 
অর্থাৎ “তোমার নিকট যে যে মঙ্গল ও কল্যাণ আগমন করে, উহা আল্লাহর কৃপা, দয়া ও 
রহমতের কারণে আগমন করে ।' 
Lk ১০৪ ২১০৭ ০০ 43০০ Gs 
অর্থাৎ “তোমার নিকট যে অমঙ্গল ও অকল্যাণ আগমন করে, উহা তোমার নিজস্ব আমল ও 
আচরণের কারণে আগমন করে ।' 
অনুরূপভাবে অন্যত্র তিনি বলিয়াছেন ঃ 
০৫১০1555১5৮ ১০৬০০ 
অর্থাৎ “তোমাদের উপর যে বিপদাপদ আসে তাহা তোমাদের স্বহস্তের উপার্জন; তাহা 
হইতেও আল্লাহ বহু কিছু মার্জনা করেন।' 
সুদ্দী, হাসান বসরী, ইব্‌ন জুরাইজ ও ইবৃন যায়দ (র) বলেন ৪ 2.৫ *১০ অর্থাৎ ‘তোমার 
গুনাহের কারণে ৷’ কাতাদা রে) বলেন £ ৬%", অর্থাৎ হে আদম সন্তান! উহা তোমার 
পাপের শাস্তি হিসাবে । তিনি আরো বলেন £ আমার নিকট বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন 8 “কোন মানুষের শরীরে কাষ্ঠের একটু আঁচড় লাগিলে অথবা তাহার পা পিছলাইয়া 
পড়িলে অথবা পরিশ্রমে তাহার শরীর হইতে একটু ঘাম বাহির হইলে উহাও তাহার আমলের 
কারণেই হয় । আর আল্লাহ তাআলা অধিকতর অংশই মাফ করিয়া দেন। কাতাদা (র) কর্তৃক 
মুরসাল সনদে বর্ণিত উপরোক্ত হাদীস সহীহ সংকলনে অবিচ্ছিন্ন সনদে নিঙ্নোক্তরূপে বর্ণিত 
হইয়াছে ঃ 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ যে সত্তার হস্তে আমার প্রাণ রহিয়াছে, তাহার শপথ! মুমিন 
কোনরূপ শোক-দুঃখ, অনুতাপ-পরিতাপ ও ক্লান্তি-পরিশ্রম ভোগ করিলে, এমন কি একটি 
কাটার খোচার ব্যথ্যা অনুভব করিলেও উহার কারণে আল্লাহ তাআলা তাহার গুনাহর কিয়দংশ 
মাফ করিয়া দেন। 
আবূ সালেহ রে) বলেন £ এ. ০৪ 55০০০ ১০ ৩1:71 1০5 অর্থাৎ তোমার গুনাহের 
কারণে তোমার নিকট অকল্যাণ” আসে । আর আমি আল্লাহ উহা তোমার ভাগ্যলিপিকারূপে 
প্রেরণ করি। ইমাম ইব্‌ন জারীর রে)-ও আবূ সালেহ-এর উপরিউক্ত ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন । 
ইব্‌ন আবূ হাতিম (র)......মুতাররিরফ ইবৃন আবদুল্লাহ্‌ হইতে বর্ণনা করিয়াছেন যে, 
মুতাররিফ ইব্‌ন আবদুল্লাহ বলেন £ ১১৪|| অর্থাৎ তাকদীর দ্বারা তোমরা কি কথা বুঝাইতে চাও 
? সূরা নিসার এই আয়াত কি সেই ব্যাপারে তোমাদের জন্যে যথেষ্ট নহে- 


Contents ‘ 
' সুরা নিসা ১৮৭ 


৬১৯ 15158 tes 915 411 ১১০ ০ ১৬৯ 0915802১০০৯ 8৪ 05 
১১০১ all 4155)109 - এ/। _ ৯১০ ০ 
তঃপর তিনি বলেন, আল্লাহ্র কসম! মানুষকে তাকদীরের কাছে অসহায় করিয়া ছাড়িয়া 
দেওয়া হয় নাই। তাহাদিগকে আদেশ-নিষেধ পালন করিতে নির্দেশ প্রদান করা হইয়াছে। 
অবশেষে তাহার নিকট সকলকে ফিরিয়া যাইতে হইবে। 
মুতাররিফ ইব্‌ন আবদুল্লাহর উপরোক্ত বক্তব্য অত্যন্ত শক্তিশালী ও যৌক্তিকতাপূর্ণ । উহাতে 
একদিকে যেমন কাদরিয়া সম্প্রদায়ের “কর্মে মানুষ সম্পূর্ণ স্বাধীন এই মতবাদের বিরোধিতা 
রহিয়াছে, অন্যদিকে তেমনি জাবরিয়া সম্প্রদায়ের ‘কর্মে মানুষ আদৌ স্বাধীন নহে’ এই 
মতবাদের বিরোধিতা রহিয়াছে । এতদসম্পর্কিত বিস্তারিত আলোচনা অন্যত্র রহিয়াছে । 
Voss AL dls, 
অর্থাৎ ‘সমগ্র মানব জাতির জন্যে তোমাকে রাসূল বানাইয়া পাঠাইয়াছি।” তুমি তাহাদের 
নিকট আল্লাহর শরী“'আত ও তাহার আদেশ-নিষেধ পৌছাইয়া দিবে । কোন্‌ কাজ তিনি পসন্দ 
করেন ও কোন্‌ কাজে তিনি সন্তুষ্ট হন এবং কোন্‌ কাজ তিনি অপসন্দ করেন ও কোন্‌ কাজে 
তিনি অসন্তুষ্ট হন, তাহা তুমি তাহাদিগকে জানাইয়া দিবে । | 
৫০১41102৮৫৩ 
অর্থাৎ আল্লাহ তাআলা যে তোমাকে রাসূল বানাইয়া পাঠাইয়াছেন, সে সম্পর্কে এবং 
তোমার ও তাহাদের বিষয়ে তিনি উত্তম সাক্ষী । তিনি ভালভাবেই জানেন, সত্যকে তুমি 
তাহাদের নিকট পৌছাইয়া থাকো এবং তাহারা সত্য-দ্বেষের কারণে উহা প্রত্যাখ্যান করে । 


১. তো 3 307 5৮ 2৫ Cd Ls ক ১৫৫ 214 22/ i 
OURS gis SUCHE 0৫02 ০281 ডি 0529128৩ (A-) 
112272 7. পাঠ পার 21920 ৫ পে প্র রর রর 5৯৮6 ৫ ঠে রর Aon 

+ 0555 (31175 825৬৪৩৬১৪৩৪ BGC ON ND) 


PAE আতর ওটি চে ভর 


2 ঙ ৮৫ ২ পপ ১৫০৫ 555৩ 3 3dr 32 পে ৫৫ 2 
০৫93 ৮৪০৫585০0০৩ অর 


৮০. “কেহ রাসূলের আনুগত্য করিলে সে তো আল্লাহরই আনুগত্য করিল এবং কেহ 
মুখ ফিরাইয়া লইলে তোমাকে তাহাদের উপর প্রহরীরূপে প্রেরণ করি নাই ।” 

৮১. “তাহারা বলে, আনুগত্য করিতেছি; অতঃপর যখন তাহারা তোমার নিকট হইতে 
চলিয়া যায়, তখন রাত্রে তাহাদের একদল তাহারা যাহা বলে, তাহার বিপরীত পরামর্শ 
করে। তাহারা যাহা রাত্রে পরামর্শ করে, আল্লাহ তাহা লিপিবদ্ধ করিয়া রাখেন । সুতরাং 
তুমি তাহাদিগকে উপেক্ষা করো এবং আল্লাহর প্রতি ভরসা করো । কর্ম- বিধানে আল্লাহই 
যথেষ্ট ।” 


Contents 


১৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর '. 


তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলিতেছেন ঃ যে ব্যক্তি মুহাম্মদ (সা)-কে 
অনুসরণ করিয়া চলে, সে আন্লাহকেই অনুসরণ করিয়া চলে; আর যে ব্যক্তি তাহার অবাধ্য 
হইয়া চলে, সে আল্লাহরই অবাধ্য হইয়া চলে । ইহা এই কারণে যে, মুহাম্মদ (সা) নিজের ইচ্ছায় 
কিছুই বলেন না। তিনি যাহা বলেন, তাহা আল্লাহর তরফ হইতে আগত ওহী ভিন্ন অন্য কিছু 
নহে। 

ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত আবু হুরায়ারা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী 
করীম (সা) বলিয়াছেন £ যে ব্যক্তি আমাকে অনুসরণ করিয়া চলে, সে আল্লাহকেই অনুসরণ 
করিয়া চলে; আর যে ব্যক্তি আমার অবাধ্য হইয়া চলে, সে আল্লাহরই অবাধ্য হইয়া চলে। যে 
ব্যক্তি নেতাকে মানিয়া চলে, সে আমাকেই মানিয়া চলে; আর যে ব্যক্তি নেতাকে অমান্য করে, 
সে আমাকেই অমান্য করে। 

উক্ত হাদীস উপরোন্নেখিত রাবী আ“মাশ হইতে বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে। 

অর্থাৎ কেহ সত্য গ্রহণে বিমুখ হইলে তোমার কোন অপরাধ নাই । তোমার কর্তব্য হইতেছে 
তাহাদের নিকট সত্যকে শুধু পৌছাইয়া দেওয়া। তাহাদিগকে দিয়া উহা জবরদস্তির সহিত 
মানাইয়া লওয়া তোমার দায়িত্ব ও কর্তব্য নহে। যে ব্যক্তি তোমার আহবানে সাড়া দিবে, সে 
সৌভাগ্য ও নাজাত লাভ করিবে । তাহার জন্যে তো পুরস্কার ও পারিতোষিক রহিয়াছে । 
পক্ষান্তরে যে ব্যক্তি তোমার আহবানকে প্রত্যাখ্যান করিবে, সে অকৃতকার্য ও হতভাগ্য হইবে । 
তজ্জন্য তোমার কোন ক্ষতি নাই। 

বিশুদ্ধ হাদীসে আসিয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন £ যে ব্যক্তি আল্লাহ ও তীহার 
রাসূলকে মানিয়া চলে, সে সঠিক পথপ্রাপ্ত হয়; আর যে ব্যক্তি আল্লাহ ও তাহার রাসূলের প্রতি 
অবাধ্য হইয়া চলে, সে নিজের ছাড়া অন্য কাহারও ক্ষতি করে না। J 

২50 use 
অর্থাৎ “মুনাফিকগণ বাহ্যত আনুগত্য প্রকাশ করে।' 
3৯5021০১51০ 2০০০০ ০৫ Ute ba 1952 LG 

অর্থাৎ ‘তাহারা তোমার আড়ালে চলিয়া যাইবার পর তোমার বিরোধিতায় রাত্রিতে সকলে 
মিলিয়া ষড়যন্ত্র ও কুপরামর্শ করে ।' ূ 

অর্থাৎ “তাহারা রাত্রিতে যে ষড়যন্ত্র করে, আল্লাহ উহার বিষয়বস্তু আমলনামা লিখিবার জন্যে 
নিযুক্ত ফেরেশতাদের দ্বারা লিখাইয়া রাখেন’ উক্ত সতবীঁকরণের তাৎপর্য এই যে, তাহারা 
আল্লাহর রাসূলের নিকট বাহ্য আনুগত্য প্রকাশ করিয়া আসিয়া রাত্রিতে তাহার বিরুদ্ধে যে 
ষড়যন্ত্র করে, তাহা তিনি জানেন এবং তাহাদিগকে আল্লাহর নিকট উহার যোগ্য শাস্তি ভোগ 
করিতে হইবে । অনুরূপভাবে তিনি অন্যত্র বলিয়াছেন ৪ 


Contents 


সূরা নিসা ১৮৯ 


৮০০৮৪০৪০০০০ ০১০১৩ 


০৭৪৬০ ৪০৬১০ ০৮৪৯ ০১১৮৪ 9১4৫৭ ১55 
ed এন 05 


অর্থাৎ ‘তাহারা বলে, আমরা আল্লাহ্‌ ও রাসূলের উপর ঈমান আনিয়াছি এবং অনুগত 
হইয়াছি। অতঃপর তাহাদের একদল মুখ ফিরাইয়া নেয় । মূলত তাহারা মু'মিন নহে!’ 


পক 
অর্থাৎ “তাহাদের কার্য-কলাপ উপেক্ষা করিয়া চল এবং তাহাদিগকে এই বিষয়ে 


জওয়াবদিহি করিও না। তাহাদিগকে এজন্যে পাকড়াও করিতে যাইও না এবং মানুষে সম্মুখে 
তাহাদের স্বরূপ উদ্ঘাটন করিও না। পরভু তাহাদের কার্যকলাপে ভীত ও উদ্বিগ্ন হইও না৷ 


369 44101 63 411 5 08555 
অর্থাৎ যাহারা নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা করিবার পর ফলাফল আল্লাহর উপর ছড়িয়া 


দেয়, তাহার উপর তাওয়াক্কুল করে এবং তাহার নিকট আত্মসমর্পণ করে, আল্লাহ তাহাদের 
জন্যে উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী ও উত্তম সহায়ক । 


(855145319৩4 4945555৩2৫8 2 ১0১80৩১5৩5৬ (AY) 
পে Gd 


০1559) 01 54265 + 8 AB SA AGN GPT PETGNLS (Ar) 
2৩৩40 33 Peo ENASE রর ZH (৪৮১০) 9013 
০৯০৪ ৩৪০ এ, 

৮২. “তবে কি তাহারা কুরআন সম্বন্ধে চিন্তা-ভাবনা করে না ? ইহা যদি আল্লাহ 
ব্যতীত অন্য কাহারও হইত, তবে তাহারা উহাতে অনেক অসঙ্গতি পাইত।” 

৮৩. “যখন শান্তি অথবা শংকার কোন সংবাদ তাহাদের নিকট পৌছে, তখনই তাহারা 
উহা প্রচার করিয়া থাকে । যদি তাহারা উহা রাসূল কিংবা তাহাদের মধ্যে যাহারা 
দায়িত্বশীল, তাহাদের গোচরে আনিত, তবে তাহাদের মধ্যে যাহারা অনুসন্ধান করে, 
তাহারা উহার যথার্থতা নির্ণয় করিতে পারিত। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া 
, না থাকিত, তবে তোমাদের অল্প সংখ্যক ব্যতীত সকলে শয়তানের অনুসরণ করিত ৷” 

তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মানুষকে মহাগ্রন্থ আল-কুরআন সম্বন্ধে 
গবেষণা করিতে আদেশ করিতেছেন। তিনি উহা হইতে, উহার সন্দেহাতীত রহস্যাবলী হইতে 
এবং উহার সুবিন্যস্ত ও সুসংহত বিষয়বস্তু আর আলংকারিক ভাষার সৌন্দর্য হইতে মুখ ফিরাইয়া 
লইতে নিষেধ করিতেছেন। তিনি আরও বলিতেছেন, মহাগ্রন্থ আল-কুরআনে কোনরূপ পরস্পর 


Contents 


১৯০ | তাফসীরে ইব্‌ন কাছীর 


বিরোধী উক্তি নাই। কারণ উহা মহাপ্রজ্ঞাবান ও মহা প্রশংসনীয় আল্লাহ্‌র তরফ হইতে অবতীর্ণ 
হইয়াছে । উহা সকল সত্যের সেরা সত্য । 

অনুরূপভাবে তিনি অন্যত্র বলিয়াছেন ঃ 

LIL গা ০1250101501 ১9১১5০০ SG 

“তাহারা কি কুরআন নিয়া গবেষণা করে না ? কিংবা তাহাদের অন্তরসমূহ কি তালাবদ্ধ 
হইয়া আছে? 

অর্থাৎ এই কুরআন মনুষ্য রচিত কোন গ্রন্থ হইলে উহাতে তাহারা বহু পরস্পর বিরোধিতা 
দেখিতে পাইত। মুশরিকগণ প্রকাশ্যে এবং মুনাফিকগণ গোপনে ইহাকে মনুষ্য রচিত গ্রন্থ আখ্যা 
দিয়া থাকে । অথচ মনুষ্য রচিত গ্রন্থের বৈশিষ্ট্য হইতে উহা সম্পূর্ণ মুক্ত ও পবিত্র । তাই মুশরিক 
ও মুনাফিকদের উপরোক্ত আখ্যায়ন মিথ্যা এবং ডাহা মিথ্যা । উহা মহান আল্লাহ তাআলার 
তরফ হইতে অবতীর্ণ মহা সত্য গ্রন্থ । যেমন প্রজ্ঞাবান ব্যক্তিগণের উক্তির উদ্ধাতিতে অন্যত্র 
আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ | 

অর্থাৎ যাহারা প্রজ্ঞার অধিকারী, তাহারা বলে, আমরা উহার নিশ্চিতার্ক আয়াত ও 
অনিশ্চিতার্থক আয়াত উভয় শ্রেণীর আয়াতে উপর ঈমান আনিয়াছি। উহা সকলই আমাদের 
প্রতিপালক প্রভুর তরফ হইতে আগত । তাহারা প্রথমোক্ত শ্রেণীর আয়াতের সাহায্যে. শেষোক্ত 
শ্রেণীর আয়াতের অর্থ উদ্ধার করিতে চেষ্টা করে। আর এইভাবে তাহারা হিদায়াতপ্রাপ্ত হইয়া 
নিশ্চিতার্থক আয়াতের অর্থ বাহির করিতে অপচেষ্টা চালায় । আর এইভাবেই তাহারা বিপথগামী 
ও পথভ্রষ্ট হইয়া পড়ে। উপরোক্ত কারণেই আল্লাহ তা'আলা উল্লিখিত প্রজ্ঞাবান ব্যক্তিদের 
প্রশংসা বর্ণনা করিয়াছেন। পক্ষান্তরে তিনি বক্র অন্তরের অধিকারী ব্যক্তিদের নিন্দা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......আমর ইবৃন শুআয়বের পিতামহ হইতে বর্ণনা করিয়াছেন যে, আমর 
ইব্‌ন শুআয়বের পিতামহ বলেন ঃ একদা আমি ও আমার ভাই একটি মজলিসে বসিবার 
সৌভাগ্য লাভ করিয়াছিলাম। গৃহপালিত রক্তবর্ণের উদ্ত্রাদির চাইতে উক্ত মজলিস আমার নিকট 
অধিকতর প্রিয় ছিল। উক্ত মজলিসের ঘটনার বিররণ এই £ একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর 
দরবারে আসিয়া কিছু সংখ্যক প্রবীণ সাহাবীকে তাহার দ্বারে উপবিষ্ট দেখিলাম । আমরা 
তাহাদের মধ্যে না বসিয়া একপার্থে বসিয়া পড়িলাম । তাহারা কুরআন মজীদের একটি আয়াত 
লইয়া আলোচনায় লিপ্ত হইলেন। এমন কি তাহারা উহা লইয়া তর্ক-বিতর্ক জড়াইয়া পড়িলেন। . 
এক সময়ে তাহাদের কণ্ঠস্বর উচ্চ হইয়া উঠিল। তখন নবী করীম (সা) তাহাদের নিকট আগমন 
করিলেন। তাহার চেহারা মুবারক রক্তিম হইয়া গেল। তিনি তাহাদের প্রতি মৃত্তিকা নিক্ষেপ 
করিতেছিলেন আর বলিতেছিলেন £ হে লোক সকল! থামো! ইহাতেই তোমাদের পূর্ববর্তী 
উম্মতগণ ধ্বংস হইয়া গিয়াছে। তাহারা তাহাদের নবীগণ সম্বন্ধে মতবিরোধ করিত এবং 


্‌ Contents 
সূরা নিসা ১৯১ 


আল্লাহর কিতাবের এক অংশকে অপর অংশের বিরোধী আখ্যায়িত করিত । কুরআন কারীমের 
একাংশ উহার আরেকাংশকে মিথ্যা প্রতিপন্ন করে না; বরং উহার একাংশ অপরাংশকে সত্য 
প্রতিপন্ন করে। উহার যেটুকু তোমরা বুঝিতে পার, সেইটুকুর উপর আমল করো এবং যেটুকু না 
বুঝো, সেইটুকু সম্বন্ধে জানার জন্যে বিজ্ঞ ব্যক্তিদের নিকট পেশ করো । 

ইমাম আহমদ (র)......আমর ইবৃন শুআয়বের পিতামহ হইতে বর্ণনা করিয়াছেন ৪ একদা 
রাসূলুল্লাহ (সা) সাহাবীদিগকে তাকদীর সম্বন্ধে আলোচনা করিতে দেখিয়া বিরক্ত হইলেন ও 
তাহার পবিত্র মুখমণ্ডল ডালিমের দানার ন্যায় রক্তিম হইয়া উঠিল । তিনি তাহাদিগকে বলিলেন, 
তোমাদের কি হইয়াছে যে, তোমরা আল্লাহর কিতাবের একাংশকে অপরাংশের বিরোধী প্রতিপন্ন 
করিতেছ? ইহাতেই তোমাদের পূর্ববর্তীগণ ধ্বংস হইয়া গিয়াছে। রাবী সাহাবী বলেন, রাসূলুল্লাহ 
(সা) ইতিপূর্বে কোন এক মজলিসে উপস্থিত ছিলেন, অথচ আমি উহাতে উপস্থিত থাকিতে পারি 
নাই। এইরূপ অনুপস্থিতির কারণে আমার হৃদয় যতটুকু দুঃখ-ভারাক্রান্ত হইয়াছিল, সেই দিনের 
সেই মজলিসে উপস্থিত থাকিবার কারণে আমার হৃদয় উহার চাইতে অধিকতর পরিমাণে 
দুঃখ-ভারাক্রান্ত হইল। ইমাম ইব্‌ন মাজাহও দাউদ ইব্‌ন আবু হিন্দ হইতে উপরিউক্ত হাদীস 
অবিচ্ছিন্ন সনদের হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......হযরত আবদুল্লাহ ইব্‌ন আমর (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
আবদুল্লাহ ইবৃন আমর (রা) বলেন £ একদা দ্বিপ্রহরে আমি হযরত রাসূলে করীম (সা)-এর 
নিকট গেলাম । সেখানে দুইজন সাহাবী কুরআন মজীদের একটি আয়াত লইয়া বিতর্কে লিপ্ত 
হইলেন। এক সময়ে তাহাদের কণ্ঠস্বর উচ্চ হইয়া উঠিলে রাসূলে করীম (সা) বলিলেন, 
তোমাদের পূর্ববর্তী উম্মতগণ আল্লাহর কিতাব লইয়া মতভেদ করিবার ফলেই ধ্বংস হইয়া 
গিয়াছে । ইমাম মুসলিম ও ইমাম নাসাঈ উপরোল্লেখিত রাবী হাম্মাদ ইব্‌ন যায়দ হইতে 
উপরিউক্ত হাদীস অবিচ্ছিন্ন সনদের হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। 

পরবর্তী আয়াতে যাহারা কোন সংবাদ শুনামাত্র উহা সত্যতা সম্পর্কে নিশ্চিত না হইয়া উহা 
ছড়াইয়া বেড়ায়, আল্লাহ তা'আলা তাহাদিগকে নিন্দা করিতেছেন। বলা বাহুল্য, এই ধরনের 
সংবাদ অনেক সময়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়। 

ইমাম মুসলিম (র)......আবুূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, নবী করীম সো) 
বলিয়াছেন £ কোন ব্যক্তির পক্ষে মিথ্যাবাদী হইবার জন্যে ইহাই যথেষ্ট যে, কোন কথা তাহার 
কানে আসিলে উহার সত্যতা সম্বন্ধে নিশ্চিত না হইয়াই সে উহা ছড়াইয়া দেয়। ূ 

ইমাম মুসলিম (র) তাহার সহীহ সংকলনের ভূমিকায় উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । ইমাম 
আবূ দাউদও তাহার সুনান-এর “কিতাবুল আদব’ অধ্যায়ে হাফস ইব্‌ন আসিম (রে) হইতে 
উপরিউক্ত হাদীসে মুরসাল হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিমও উপরোল্লেখিত 
রাবী শু'বা হইতে উপরিউক্ত হাদীস মুরসাল হিসাবে বর্ণনা করিয়াছেন। তাহা ছাড়া ইমাম আবূ 
দাউদ উপরিউল্লিখিত রাবী শু“বা হইতে উপরিউক্ত হাদীস মুরসাল হাদীস হিসাবে বর্ণনা 
করিয়ছেন। ্‌ 


Contents 


১৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 


বুখারী ও মুসলিম শরীফে মুগীরা ইব্‌ন শু“বা (র) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলে করীম 
(সা) প্রমাণহীন অনিশ্চিত কথা প্রচার করিতে নিষেধ করিয়াছেন । 

ইমাম আবু দাউদ তাহার সুনানে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ 
“লোকে বলে’ এইরূপ বলিয়া কোনো কথা প্রচার করিয়া বেড়ানো অত্যন্ত নিন্দনীয় স্বভাব । 

সহীহ হাদীসে রহিয়াছে ৪ যে ব্যক্তি কোনো কথাকে মিথ্যা জানিয়াও উহা প্রচার করে, সে 
অন্যতম মিথ্যাবাদী । 

এক্ষেত্রে সর্বসম্মতভাবে সহীহ বলিয়া গৃহীত হযরত উমর (রা) সম্পর্কিত হাদীসটি 
উল্লেখযোগ্য । উহা এই £ একদা হযরত উমর (র)-এর নিকট সংবাদ পৌছিল যে, নবী করীম 
(সা) স্বীয় স্ত্রীদিগকে তালাক দিয়াছেন । সংবাদের সত্যতা যাচাই করিবার উদ্দেশ্যে তিনি নবী 
করীম (সা)-এর নিকট রওয়ানা হইলেন। মসজিদে নববীতে গিয়া লোকমুখে সেই একই কথা 
শুনিতে পাইলেন। তিনি বিলম্ব সহিতে পারিলেন না। তৎক্ষণাৎ অনুমতি লইয়া নবী করীম 
(সা)-এর নিকট গমন পূর্বক জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! স্বীয় স্ত্রীদিগকে তালাক 
দিয়াছেন কি ? নবী করীম (সা) বলিলেন, না। অমনি উমর (রা) বলিয়া উঠিলেন, আল্লাহু 
আকবার! 

অতঃপর রাবী হাদীসের অবশিষ্ট দীর্ঘ অংশ উল্লেখ করিয়াছেন । ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত 
উপরিউক্ত হাদীসে এইরূপ উল্লেখিত হইয়াছে £ হযরত উমর (রো) বলেন, আমি জিজ্ঞাসা 
করিলাম, হে আল্লাহর রাসূল । আপনি কি স্বয়ি স্ত্রীদিগকে তারাক দিয়াছেন? তিনি বলিলেন, না। 
আমি মসজিদের দ্বারে দাঁড়াইয়া উচ্চস্বরে (সকলকে) বলিলাম, রাসূলুল্লাহ (সা) স্বীয় স্ত্রীদিগকে 
তালাক দেন নাই । এই ঘটনার পর নিম্নের আয়াত নাযিল হইল £ 


3531 A Al lye Bl Gy yi ad Ala 315 
উমর (রা) বলেন, আমিই উল্লেখিত বিষয়টি তদন্ত করিয়া সঠিক তথ্য উদ্ধার করিয়াছি । 
৭১১1১ +১7,০১ অর্থাৎ যাহারা উহাকে উৎস হইতে বাহির করিয়া আনিত। যেমন আরবী 


ভাষায় প্রযুক্ত হয় ৪ ৮! =! 4১১ | অর্থাৎ ‘লোকটি কূপ খনন করিয়া উহার গভীর 
তলদেশ হইতে পানি বাহির করিয়াছে ।' 


Aor 


অর্থাৎ ‘স্বল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা সকলে শয়তানের অনুসারী হইতে !' 

আলী ইব্‌ন আবূ তালহা (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪112 
(স্বল্প সংখ্যক লোক) অর্থাৎ মুমিনগণ । ্‌ 

মুআম্মার ও আবদুর রয্যাক হইতে কাতাদা বর্ণনা করিয়াছেন ঃ স্বল্প সংখ্যক লোক ব্যতীত 
তোমরা সকলে শয়তানের অনুসারী হইতে অর্থাৎ সকলেই শয়তানের অনুসারী হইতে এবং 
কেহই মু'মিন হইতে পারিতে না। আয়াতের শেষোক্ত ব্যাখ্যার সমর্থকগণ ইয়াযীদ ইবৃন 
মুহান্লাবের প্রশংসায় কবি তারমাহ ইব্‌ন হাকীম কর্তৃক রচিত নিম্নের চরণকে নিজেদের পক্ষে 
পেশ করেন ঃ 


Contents 


সূরা নিসা ১৯৩ '- 


-২৯40119 54105114545 - sly ১৪১৫ ৪০১ dl 
‘যে কোনো মজলিসে উপস্থিত লোকদের মধ্যে তিনি অধিকতম দীর্ঘকায় হইয়া থাকেন। 
তিনি বিপুল সংখ্যক মজলিসে সভাপতিত্ব করিয়া থাকেন। তিনি দোষ-ক্রটি হইতে মুক্ত ও 
পবিত্র ৷’ 
এখানে কবি ২৯4৪1 10১1 15 শব্দগুচ্ছকে “অল্প সংখ্যক দোষ-ক্রটিবিশিষ্ট' অর্থে 
নহে; বরং 'দোষ-ক্রুটি হইতে মুক্ত ও পবিত্র’ অর্থে ব্যবহার করিয়াছেন। 


রি টি 5 SE HH Pe L 2 পা ১০ HALL (AE) 
2 A este 0০585848668 Xl ৮০৯ 3 555, 
পর্ণ ৫০1 
০:৩৬ 94৫ SH ME 5 ৩৭৩০৩ 


86524 কু 25250০55682 এপ 5 (0৫88 এ বা পার্ট 55250 (Ao) 
0 Es i 2৫86 5044 


27% 2 2 2, lL 32247 
2506 4০ (6291 ৫ (৩1 5522 35022 রি ০৩ 22555241505 (AYN) 


০ (০ 
4001 02 ৩০০ 02545 আর ৩৪০ 2812500 (ক, SAS 21840 (AY) 
bE 


৮৪. “সুতরাং আল্লাহর পথে সংগ্রাম করো; তোমাকে শুধু তোমার নিজের জন্যে দায়ী 
করা হইবে । আর বিশ্বাসিগণকে উদ্বুদ্ধ করো; হয়ত আল্লাহ সত্য প্রত্যাখ্যানকারীদের শক্তি 
সংযত করিবেন । আল্লাহ শক্তিতে প্রবলতম ও শাস্তিদানে কঠোরতম ৷” | 

৮৫. “কেহ কোন ভালকাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ থাকিবে; তেমনি 
কেহ কোন মন্দকাজের সুপারিশ করিলে উহাতেও তাহার অংশ থাকিবে । আল্লাহ সর্ব বিষয়ে 
নজর রাখেন ।” 

৮৬. “তোমাদিগকে যখন অভিবাদন করা হয়, তখন তোমরা উহা অপেক্ষা উত্তম 
প্রত্যাভিবাদন করিবে অথবা উহারই অনুরূপ করিবে; আল্লাহ সর্ব বিষয়ে হিসাব 
গ্রহণকারী ।” 

৮৭. “আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই; তিনি তোমাদিগকে কিয়ামতের দিন 
একত্র করিবেন, ইহাতে কোন সন্দেহ নাই । কে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী ?” 

তাফসীর ঃ আলোচ্য আয়াতে আল্লাহ তা“আলা তাহার বান্দা ও রাসূল হযরত মুহাম্মদ 
(সা)-কে আদেশ দিতেছেন, তিনি যেন নিজে জিহাদ করিতে থাকেন। অতঃপর যাহারা উহা 
হইতে গা বীাচাইবে, তাহাদের কার্ষের জন্যে তাহাকে আল্লাহর নিকট জওয়াবদিহী করিতে 
হইবে না। 


কাছীর-_-৩/২৫ 


Contents 
১৯৪ তাফসীরে ইব্ন কাছীর. 


পা পা ০” & এ গা 
রগ 


অর্থাৎ “তোমার প্রতি শুধু তোমার ক্ষমতাধীন বিষয়েরই দায়িত্ব অর্পিত হইবে ।*. 
ইব্‌ন আবূ হাতিম (র).....আবূ ইসহাক রে) হইতে বর্ণনা করেন যে, আবূ ইসহাক (র) 
বলেন £ একদা আমি বারা ইব্‌ন আযিবের নিকট জিজ্ঞাসা করিলাম, কোন ব্যক্তি যদি একশত 
শত্রুর সম্মুখীন হইবার পর তাহাদের বিরুদ্ধে একাকী যুদ্ধ করে সে কি__ 
২4141 ACC HEY, 
‘তোমরা স্বহস্তে নিজদিগকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না'__এই আয়াতের নির্দেশ 
অমান্যকারী হইবে না? হযরত বারা (রা) বলিলেন, না। কারণ আল্লাহ তা'আলা তাহার নবীকে 
বলিয়াছেন ৪ 
JG de ০১০০৪০]। ১০১৯৩ 4০৪০ YU ASS 24011 4০৭ 55 0558 
অর্থাৎ ‘অতঃপর আল্লাহ্র পথে একাই তুমি জিহাদ কর । তোমাকে শুধু তোমার ব্যাপারেই 
জিজ্ঞাসা করা হইবে, আর মুমিনগণকে জিহাদে উদ্বুদ্ধ কর।' 
ইমাম আহমদ (র) .....আবূ ইসহাক হইতে বর্ণনা করেন যে, আবূ ইসহাক (র) বলেন ৪ 
একদা আমি হযরত বারা রো)-এর নিকট জিজ্ঞাসা করিলাম, কোন ব্যক্তি একাকী মুশরিকদের 
বিরুদ্ধে যুদ্ধ করিলে সে কি- 
এই আয়াতের মর্ম অনুযায়ী স্বহস্তে নিজের ধ্বংস সাধনকারী বলিয়া পরিগণিত হইবে ? 
হযরত বারা (রা) বলিলেন, না। আল্লাহ তাহার রাসূলকে জানাইয়া দিয়াছেন ৪ 
LEY 90155 155 li 
হযরত বারা (রা) আরও বলেন ঃ আত্মঘাতী হওয়া হইতে নিষেধ সম্পর্কিত উক্ত আয়াত 
দান-খয়রাতের সহিত সম্পৃক্ত । 
ইব্ন মারদুবিয়া উপরিউক্ত হাদীস হযরত বারা (রো) হইতে অবিচ্ছিন্নভাবে বর্ণনা 
করিয়াছেন। 
ইব্‌ন মারদুবিয়া (র)......বারা (রা) হইতে বর্ণনা করেন ৪ 


১১৮১০] ১৯১৩-০৭-55 408০ YS 
-এই আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ (সা) সাহাবীদিগকে বলিলেন £ আমার রব 


আমাকে যুদ্ধ করিতে আদেশ করিয়াছেন । অতএব তোমরা যুদ্ধ কর। 
উপরিউক্ত হাদীসটি গরীব হাদীস বলিয়া গণ্য। 


০০৭১] ১৯০৯৩ 
অর্থাৎ মু'মিনদিগকে যুদ্ধে উদ্বুদ্ধ করো, উৎসাহিত করো ও অনুপ্রাণিত করো । ফলে বদরের 
যুদ্ধের দিনে নবী করীম (সো) মুসলিম বাহিনীকে বিন্যস্ত করিবার কালে তাহাদিগকে উদ্বুদ্ধ, 


Contents 
সূরা নিসা ১৯৫ 


উৎসাহত ও অনুপ্রাণিত করিয়াছিলেন। তিনি বলিতেছিলেন ঃ যে জান্নাতের বিস্তৃতি আকাশ- 
সমূহ ও পৃথিবীর বিস্তৃতির সমতুল্য, তোমরা সেই জান্নাতের দিকে অগসর হও । জিহাদে উৎসাহ 
প্রদানমূলক বহুসংখ্যক হাদীস রহিয়াছে। ইমাম বুখারী কর্তৃক হযরত আবু হুরায়রা (রা) হইবে 
বর্ণিত নিম্নের হাদীস উহাদের অন্যতম £ 

হযরত আবু হুরায়রা (রা) বলেন £ একদা আল্লাহর রাসূল (সা) বলিলেন ৪ যে ব্যক্তি 
আল্লাহ ও তাহার রাসূলের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, যাকাত দান করে এবং 
রমযানে রোযা রাখে, সে ব্যক্তি হিজরত করুক আর জন্মস্থানে পড়িয়া থাকুক, তাহাকে জান্নাতে 
প্রবেশ করানো আল্লাহর দায়িত্‌ ও কর্তব্য হইয়া পড়ে। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, হে 
আল্লাহর রাসূল! আমরা মানুষকে এই সুসংবাদ দিব কি ? আল্লাহর রাসূল (সা) বলিলেন £ 
জান্নাতে একশতটি স্তর রহিয়াছে। সেইগুলি আল্লাহ্‌ তাআলা তাহার পথে জিহাদকারীদের জন্যে 
নির্ধারিত করিয়া রাখিয়াছেন। জান্নাতের সেই শত স্তরের এক স্তর হইতে আরেক স্তরের ব্যবধান 
আকাশ ও পৃথিবীর মধ্যকার ব্যবধানের সমতুল্য । তোমরা যখন আল্লাহ তা'আলার নিকট 
(জান্নাত) প্রার্থনা কর, তখন তাহার নিকট ফিরদাউস নামক জান্নাত প্রার্থনা করিও । কারণ উহা 
জান্নাতের মধ্যবর্তী শ্রেষ্ঠতম অংশ । উহার উপরে রহিয়াছে রাহমানুর রহীম আল্লাহর আরশ । 
উক্ত ফিরদাউস জান্নাত হইতেই সকল জান্নাতের ঝর্ণাসমূহ প্রবাহিত হয়। : 

হযরত উবাইদ (রা), হযরত মু'আয রো) এবং হযরত আবৃদ-দারদা (রা) হইতেও অনুরূপ 
হাদীস বর্ণিত হইয়াছে। 

হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণিত রহিয়াছে £ একদা রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ 
হে আবূ সাঈদ ! যে ব্যক্তি রব হিসাবে আল্লাহ্‌কে, দীন হিসাবে ইসলামকে ও রাসূল হিসাবে 
মুহাম্মাদকে গ্রহণ করিয়া সন্তোষ লাভ করে, তাহার জন্যে জান্নাত ওয়াজিব হইয়া যায়। রাসূলে 
করীম (সা)-এর উক্ত বাণী শুনিয়া হযরত আবু সাঈদ খুদরী রো) আনন্দাভিভূত হইয়া গেলেন। 
তিনি নিবেদন করিলেন, হে আল্লাহর রাসূল! উহা পুনরায় আমাকে শুনান। রাসূলে করীম (সা) 
তাহাই করিলেন । অতঃপর বলিলেন, আরেকটি আমল আছে। উহার কারণে আল্লাহ তা“আলা 
বান্দাকে জান্নাতে একশত স্তর উর্ধ্বে স্থান দিবেন । উহাদের এক স্তর হইতে আরেক স্তরের দূরত 
আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান। হযরত আবু সাঈদ খুদরী (রা) আরয করিলেন, হে 
আল্লাহর রাসূল! সেই আমলটি কি ? রাসূলে করীম (সো) বলিলেন, আল্লাহর পথে জিহাদ। 
ইমাম মুসলিম (র) উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । 

115৫ ১১301 1589 01 বি ৪০০ 

অর্থাৎ মু"মিনদিগকে জিহাদে তোমার অনুপ্রাণিত করিবার কারণে শক্রদিগকে প্রতিহত 
করিবার এবং তাহাদের আক্রমণ হইতে ইসলাম ও মুসলিম জাতিকে রক্ষা করিবার সাহস 
মু'মিনদের হৃদয়ে উদ্দীপ্ত হইবে । 

১৩৫5 আত al এ 211 

অর্থাৎ আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই কাফিরদের উপর ক্ষমতার 

অধিকারী রহিয়াছেন। অনুরূপভাবে তিনি অন্যত্র বলিয়াছেন ঃ 


Contents 


১৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


AX LEAS পিল ১4314551725 20 20 সি CUS 
ইহা এই জন্যে যে, আল্লাহ ইচ্ছা করিলে উহাদিগকে শাস্তি দিতে পারিতেন, কিন্তু তিনি 
চাহেন তোমাদের একজনকে অপরের দ্বারা পরীক্ষা করিতে ।' 
16১০ ৮০৭১ 25 2০০৯ CS 5৪5 ১০ 
অর্থাৎ ‘কেহ কোন ন্যায়কার্ষে প্রচেষ্টা চালাইলে এবং উহার ফলে কোন মঙ্গল ঘটিলে সে 
উহার একটি অংশ পাইবে ।' 
অর্থাৎ “কেহ অন্যায়কার্ষে প্রচেষ্টা চালাইলে এবং উহার ফলে কোন অমঙ্গল ঘটিলে সে 
উহার একটি অংশ পাইবে 1” 
এইরূপে সহীহ হাদীসে বর্ণিত হইয়াছে, নবী করীম (সা) বলিয়াছেন ঃ তোমরা [ন্যায়কার্ষে) 
প্রচেষ্টা চালাও; উহার কারণে পুরস্কৃত হইবে। আল্লাহ তাহার নবীর মুখে যে বিধান চাহেন, 
প্রদান করেন। 
মুজাহিদ ইব্‌ন জাবির (র) বলিয়াছেন ৪ আলোচ্য আয়াত কোনো এক ব্যক্তির জন্যে অপর 
কোন ব্যক্তির সুপারিশ করা সম্পর্কে নাযিল হইয়াছে। 
হাসান বসরী (র) বলিয়াছেন ৪ আল্লাহ তা'আলা আয়াতে ৪.২. ০১০ (যে ব্যক্তি সুপারিশ 
করে) বলিয়াছেন এবং তিনি ৮.২ ১৭ (যাহার সুপারিশ গৃহীত হয়) বলেন নাই। অর্থাৎ কোন 
সুপারিশকারী ব্যক্তি তাহার নেক সুপারিশ বা বদ সুপারিশের কারণেই নেকী বা বদী প্রাপ্ত 
হইবে । নেকী বা বদী প্রাপ্ত হইবার জন্যে সুপারিশ গৃহীত হওয়া শর্ত নহে। 
2:5০ ৮5508 012 দা সের 
হযরত ইব্‌ন আব্বাস (রা), আতা, আতিয়া, কাতাদা ও মাতার আল-ওয়াররাক বলিয়াছেনঃ 
০,১৪০ অর্থ রক্ষক, পরিব্যাপক ৷ 
মুজাহিদ রে) বলিয়াছেন £ উহার অর্থ সাক্ষী, প্রত্যক্ষকারী। মুজাহিদ (র) হইতে উহার 
“হিসাব গ্রহণকারী’ অর্থও বর্ণিত হইয়াছে। 
সাঈদ ইব্‌ন যুবায়র, সুদ্দা ও ইবৃন যায়দ (র) বলিয়াছেন £ উহার অর্থ ক্ষমতাবান, শক্তিধর, 
পরাক্রমশালী । 
আবদুল্লাহ ইব্‌ন কাছীর (র) বলিয়াছেন ৪ উহার অর্থ 'অবিরতভাবে কার্য সম্পাদক ।' 
যাহ্হাক (র) বলিয়াছেন ঃ উহার অর্থ 'রিযকদাতা ।' 
ইব্‌ন আবূ হাতিম (র)......জনৈক ব্যক্তি হইতে বর্ণনা করিয়াছেন £ একদা জনৈক ব্যক্তি 
হযরত আবদুল্লাহ ইবৃন রাওয়াহা (রা)-এর নিকট-_ ূ 
(৮০5 ০০40 5৫, 
-এই আয়াতের তাৎপর্য জিজ্ঞাসা করিলে তিনি বলেন, (2:৪% অর্থ “প্রত্যেক মানুষের আমল 
ও কার্ষের পরিমাণ অনুযায়ী তাহার স্থান ও মর্যাদা নির্ধারণকারী 1” 


Contents 


সূরা নিসা ১৯৭ 


তঃপর আল্লাহ তা'আলা ছিয়াশি নম্বর আয়াতে বলিতেছেন, ‘যখন কোন মুসলমান 
তোমাদিগকে সালাম প্রদান করে, তখন তোমরা তাহাকে তাহার প্রদত্ত সালামের চাইতে 
উৎকৃষ্টতর অথবা উহার সমতুল্য সালাম প্রদান করো ।” উৎকৃষ্টতর সালাম প্রদান মুস্তাহাব এবং 
সমতুল্য সালাম প্রদান ফরয । 

ইমাম ইব্ন জারীর (র)......হযরত সালমান ফারসী (রা) হইতে বর্ণনা করেন, একদা 
জনৈক ব্যক্তি নবী করীম (সা)-এর নিকট আগমন করিয়া তাহাকে বলিল-_-.3 1০ SL 
4111 ০১০১ (হে আল্লাহর রাসূল! আপনার প্রতি শান্তি বর্ষিত হউক)। তদুত্তরে তিনি 
বলিলেন__ 111 ২১৩ ০১! 42155 (তোমার প্রতিও শান্তি এবং আল্লাহর্‌ রহমত বর্ষিত 
হউক)। অতঃপর আরেক ব্যক্তি আগমন করিয়া বলিল__ ৭111 JU 41১1 PSL! 
411| ২৯১৩ (হে আল্লাহ্‌র রাসূল! আপনার প্রতি শান্তি এবং আল্লাহ্‌র রহমত তাহার বরকত 
বর্ষিত হউক)। তিনি তাহাকে বলিলেন, «3৮৫১: «111 ২৯১৩ (১11 ১1০৩ (তোমার 
প্রতিও শান্তি, আল্লাহর রহমত এবং তাহার বরকত বর্ষিত হউক)। অতঃপর আরেক ব্যক্তি 
আগমন করিয়া বলিল, «3৫১ ৭111 ২২৯১১ ৭111 ১০) [2451 (১--। (হে আল্লাহর 
রাসূল! আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত এবং তাহার বরকত বর্ষিত হউক) । তিনি বলিলেন 
এ১1-এ (তোমার প্রতিও)। শেষোক্ত লোকটি বলিল, হে আল্লাহর রাসূল! আমার মাতাপিতা 
আপনার জন্যে উৎসগীতি হউক! অমুক, অমুক ও আমি আপনার নিকট আগমন করিয়া 
আপনাকে সালাম প্রদান করিয়াছি। কিন্তু আমার প্রদানে যে বিষয় উল্লেখ করিয়াছেন, তাহাদের 
সালামের উত্তর প্রদানে উহা অপেক্ষা অধিকতর বিষয় উল্লেখ করিয়া সালামের উত্তর 
করিয়াছেন। নবী (সো) বলিলেন, তুমি তো আমার জন্যে কিছুই রাখিয়া দাও নাই। আল্লাহ 
তাআলা বলিয়াছেন £ 

ass sl চিক ১০০৯৮ 19:৪২ 5:2৯ 131 

‘আর যখন তোমরা কোনরূপ কল্যাণমূলক দু'আ প্রাপ্ত হও, তখন উহা অপেক্ষা উৎকৃষ্টতর 
অথবা উহার তুল্য দু'আ প্রদান করো ।” আমি তোমাকে তোমা কর্তৃক প্রদত্ত সালামের তুল্য 
সালাম প্রদান করিয়াছি। 

ইব্‌ন আবূ হাতিম (র) উপরিউক্ত হাদীসটি মুআল্লাক হাদীস হিসাবে বর্ণনা করিয়াছেন। 
তিনি বলিয়াছেন ৪ ইমাম তিরমিযী (র)......হিশাম ইব্‌ন লাহেক হইতে বর্ণনা করেন যে, 
উপরোক্ত সনদে ইমাম ইব্‌ন আবু হাতিম (র) উক্ত হাদীস অনুরূপভাবে উল্লেখ করিয়াছেন। 
ইমাম আবূ বকর ইবৃন মারদুবিয়াও উক্ত হাদীস বর্ণনা করিয়ছেন। তিনি বলিয়াছেন ঃ হিশাম 
ইব্‌ন লাহেক ও আবূ উসমান হইতে ধারাবাহিকভাবে ইমাম আহমাদ ইব্‌ন হাম্বল, আবদুল্লাহ 
ইব্‌ন আহমদ ইব্‌ন হাম্বল ও আবদুল বাকী ইব্‌ন কানে’ আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, 
উপরিউক্ত সনদে ইমাম আবূ বকর ইব্‌ন মারদুবিয়া উক্ত হাদীস অনুরূপভাবে উল্লেখ 
করিয়াছেন। আমি ইব্‌ন কাছীর বলিতেছি ঃ ‘মুসনাদ’ নামক হাদীস সংকলনে উপরিউক্ত হাদীস 
আমি দেখি নাই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

উপরোক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, সালামের আদান-প্রদানে__ 


Contents 
১৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


4516১১৩4111 ২০৯০ 7৩০৫০ PL 

-এর অতিরিক্ত শব্দ ব্যবহারের বিধান শরী“আতে নাই। কারণ বিধান থাকিলে রাসূলুল্লাহ 
(সা) নিশ্চয়ই উহা প্রয়োগ করিতেন। 

ইমাম আহমদ (ে)......ইমরান ইব্‌ন হুসায়ন (রা) হইতে বর্ণনা করেন $ জনৈক ব্যক্তি 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করিয়া বলিল, “হে আল্লাহর রাসূল! আপনার প্রতি শান্তি 
বর্ষিত হউক!’ তিনি তাহাকে তাহার সালামের উত্তর প্রদান করিলেন। লোকটি বসিলে তিনি 
বলিলেন, দশটি নেকী পাইলে । অতঃপর আরেক ব্যক্তি আগমন করিয়া বলিল, “হে আল্লাহর 
রাসূল! আপনার প্রতি শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হউক ।” তিনি তাহাকে তাহার সালামের 
উত্তর প্রদান করিলেন। লোকটি বসিলে তিনি বলিলেন, বিশটি নেকী পাইলে । অতঃপর আরেক 
ব্যক্তি আগমন করিয়া বলিল, “হে আল্লাহর রাসূল! আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত এবং 
তাহার বরকত বর্ষিত হউক ৷’ তিনি তাহাকে তাহার সালামের উত্তর প্রদান করিলেন। লোকটি 
বসিলে তিনি বলিলেন, ত্রিশটি নেকী পাইলে । 

ইমাম আবূ দাউদ (র) উপরিউক্ত হাদীস মুহাম্মাদ ইব্‌ন কাছীর হইতে বর্ণনা করিয়াছেন 
ইমাম তিরমিযী, ইমাম নাসাঈ এবং ইমাম বাষ্যার রে)-ও উহা উপরোক্ত রাবী হইতে বর্ণনা 
করিয়াছেন। সালাম সম্বন্ধে হযরত আবু সাঈদ (রা), হযরত আলী রো) এবং হযরত সাহল ইব্‌ন 
হানীফ (রা) হইতেও হাদীস বর্ণিত হইয়াছে। ইমাম কাষ্যার (র) মন্তব্য করিয়াছেন, 
উপরোল্পেখিত হাদীস নবী করীম (সা) হইতে একাধিক সনদে বর্ণিত হইয়াছে । তবে উপরিউক্ত 
সনদই উহাদের মধ্যে উত্তম। ইমাম তিরমিযী (র) উহাকে একটিমাত্র সনদে বর্ণিত গ্রহণযোগ্য 
হাদীস বা হাসান-গরীব হাদীস নামে আখ্যায়িত করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন 
আব্বাস (রো) বলেন ঃ আল্লাহর যে কোন বান্দা, এমনকি কোন অগ্নি পূজারীও তোমাকে সালাম 
প্রদান করিলে তাহাকে তাহার সালামের উত্তর প্রদান করিবে । কারণ আল্লাহ তাআলা 
বলিয়াছেন £ | J 

(৯:9১) 91 0৮৮০ ০০০৯০ 1১৪৯৪ 

আয়াতে কিরূপ ব্যক্তির সালামের উত্তর প্রদান করিতে হইবে, নির্দিষ্ট ও সীমাবদ্ধ করিয়া 
দেওয়া হয় নাই বিধায় যে কোন ব্যক্তিকেই তাহার সালামের উত্তর প্রদান করিতে হইবে । 

কাতাদা (র) বলেন $ 

LAL 

(৯:94) "91 অর্থাৎ, অমুসলিম নাগরিককে তাহার সালামের তুল্য সালাম প্রদান করো । 

কাতাদা (র) কর্তৃক প্রদত্ত উপরিউক্ত ব্যাখ্যা গ্রহণযোগ্য নহে। কারণ ইতিপূর্বে উল্লেখিত 
হাদীস দ্বারা প্রমাণিত হইয়াছে যে, কোনো মুসলিম যদি শরী“আত কর্তৃক প্রবর্তিত সবেচ্চি স্তরের 
সালাম প্রদান করে, তবে তাহাকে তাহার সালামের তুল্য সালাম প্রদান করিতে হইবে । এক্ষেত্রে 
মুসলিমকেই তো সমতুল্য সালাম দিতে বলা হইয়াছে। 


Contents 


সূরা নিসা ১৯৯ 


ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিককে প্রথমে সালাম প্রদান করিবার বিধান শরী“আতে 
নাই । তাহারা প্রথমে সালাম প্রদান করিলে তাহাদিকে তাহাদের সালাম অপেক্ষা উৎকৃষ্টতর 
সালাম নহে; বরং উহার তুল্য সালাম প্রদান করিতে হইবে । কারণ হযরত ইব্‌ন উমর (রা) 
হইতে বুখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হাদীসে বলা হইতেছে ৪ নবী করীম (সা) বলিয়াছেন ৪ 
“ইয়াহুদীগণ তোমাদিগকে সালাম প্রদান করিলে তাহারা অবশ্য বলিয়া থাকে ॥< ০ ০. 
‘তোমাদের উপর মৃত্যু নাযিল হউক ।' তদুত্তরে তোমরা বলিবে, এ ০5 অর্থাৎ “তোমার 
উপরও ।' 

মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, রাসূলুল্লাহ সো) 
বলিয়াছেন £ ইয়াহুদী ও নাসারাকে তোমরা প্রথমে সালাম প্রদান করিবে না। তাহাদের সহিত 
পথে তোমাদের সাক্ষাত হইলে তাহাদিগকে রাস্তার সংকীর্ণ তম অংশ দিয়া চলিতে বাধ্য করিবে। 

সুফিয়ান সাওরী (র) জনৈক ব্যক্তির সূত্রে হাসান বসরী রে) হইতে বর্ণনা করেন ঃ সালাম 
প্রদান মুস্তাহাব ও সালামের উত্তর প্রদান ফরয । 

আলিমগণের সর্বসম্মত অভিমতও এই যে, সালামের উত্তর প্রদান ওয়াজিব কেহ সালামের 
উত্তর প্রদান না করিলে সে গুনাহগার হইবে । কারণ সে উহা দ্বারা আল্লাহর নির্দেশ অমান্য 
করে। 

ইমাম আবু দাউদ (র) কর্তৃক হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণিত এক হাদীসে আছে ঃ 
নবী করীম (সা) বলিয়াছেন, যে সত্তার হস্তে আমার প্রাণ রহিয়াছে তাহার শপথ! তোমরা 
মু'মিন না হইলে জান্নাতে প্রবেশ করিতে পারিবে না আর পরস্পরকে ভালো না বাসিলে মুমিন 
হইতে পারিবে না। আমি কি তোমাদিগকে এইরূপ কার্ষের সন্ধান দিব না, যাহা করিলে 
তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা আসিবে ? তোমরা পরস্পরের মধ্যে সালামের বহুল 
প্রসার ঘটাও। 

আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তা“আলা তাহার একত্ব ও অপ্রতিদ্বন্বী প্রভুত্ব সম্পর্কে বর্ণনা 
করিতেছেন ৪ 

2৯121195111 
আয়াতের এই অংশ উহার পরবর্তী নিম্নোক্ত অংশের জন্যে পরোক্ষভাবে শপথ হিসাবে কাজ 


করিতেছে £ 
৯০555 14017551০৯৪ 

১৩০০5 শব্দের আদিতে অবস্থিত ‘লাম’ বর্ণটি পূর্বোক্ত পরোক্ষ শপথকে দৃঢ়তর 
করিতেছে । আয়াতের পূর্বোক্ত অংশে যুগপৎ আল্লাহর একত্ব সম্পর্কীয় সংবাদ এবং উহা দ্বারা 
আয়াতের শেষোক্ত অংশে উল্লেখিত বিষয়কে দৃঢ়করণের জন্যে পরোক্ষ শপথরূপে বর্ণিত 
হইয়াছে। আয়াতের শেষোক্ত অংশে আল্লাহ তা“আলা বলিতেছেন, তিনি অদূর ভবিষ্যতে সকল 
মানুষকে একই স্থানে একত্রিত করিয়া প্রত্যেক আমলকারীকে তাহার আমলের অনুরূপ প্রতিফল 
প্রদান করিবেন। 


গড লিও পাক 


Contents 


২০০ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ কথায়, সংবাদে, প্রতিশ্রচর্তিতে এবং সতকীকিরণে আল্লাহ তা'আলা অপেক্ষা 
অধিকতর সত্যবাদী কেহই নাই । তিনি ব্যতীত অন্য কোন মা'বৃদ নাই এবং তিনি ব্যতীত অন্য 
কোন প্রতিপালক প্রভু নাই । 


3230 3d 329 Ld $0, 220%, ৰ, 2 92 2 টিটি . 
1১৩৫7 9155৩971 ৮1৯০০2৪৮৮০1 20059 3৪০ 3০0 (AA) 


পি 5 পা বর্ণ পা পা sd 24 IE srr ৮৬) তোর ণ 
০৯৮৯৭ ৩৪ SE hl dacs ৮4০0 ০৮৮1৮ 


14. ৮15 222 8৮2 ১5 পর oi” 52১2৫ তপ্ত ৫ ১৫৫ ৮1৮2 
৬ HEI rig BUSES IS 21০ 926 1742666১৮৪০ 1552 (AA) 

Ad টিবি 5 222 2224 ক ১1 + 2 2৬ 05 
*5০55-25 Exo ALES PSII 19৪ 5৬54০ 9০ 2179 
৫4৫ ১752 EL 
৫159 I (৫১(৮৪91১৩৩ 

৮2০৫4 ১ শর্ত NEE ১১৫৩ ৮ ৮৫ ০১ পা পাঠিত ad 
LE ১০৫4 25:25) ONG ০৪৮4) 04.) 
Eat 144৫ ১ / 2 পা $ ৮৮ - 3 Eo ১? ZL রে 2টি ৫ ৬০ £2 2 
SEES LE SET LEHI ABLE IH SLE 


০০4 
5 


OM 


ক পপ 


হা ৮১555 srt তে 


41705 56৫%, L4G ওঠ 75 প ১০০ ৩1৫ ৫ 58৮ 
315১৮ ৩৬৮৮৪৭৯15০৮ ৬। ৩১৩৯০ ৩৪১ 55955 (AN) 


6 (৮8429 AS CE SINR ১০০৪৮৫৬7554 
৮৮.“তোমাদের কি হইল যে, তোমরা মুনাফিকদের সম্বন্ধে দুই দল হইয়া গেলে ? 
অথচ আল্লাহ তাহাদিগকে তাহাদের কৃতকর্মের জন্য পূর্বাবস্থায় ফিরাইয়া দিয়াছেন। আল্লাহ 
যাহাকে পথভ্রষ্ট হইতে দেন তোমরা কি তাহাকে সৎপথে পরিচালিত করিতে চাও ? আর 
আল্লাহ কাহাকেও পথভ্রষ্ট করিলে তুমি তাহার জন্য কখনও কোন পথ পাইবে না।” 

৮৯. “তাহারা ইহাই কামনা করে যে, তাহারা যেইরূপ সত্য প্রত্যাখ্যান করিয়াছে, 
তোমরাও সেইরূপ সত্য প্রত্যাখ্যান কর, যাহাতে তোমরা তাহাদের সমান হইয়া যাও। 
সুতরাং আল্লাহর পথে হিজরত না করা পর্যন্ত তাহাদের মধ্য হইতে কাহাকেও বন্ধুরূপে গ্রহণ 
করিও না। যদি তাহারা ফিরিয়া যায়, তবে তাহাদিগকে যেখানে পাইবে গ্রেপ্তার করিবে ও 
হত্যা করিবে এবং তাহাদের মধ্য হইতে কাহাকেও বন্ধু বা সহায়করূপে গ্রহণ করিবে না।” 

৯০. “কিন্তু তাহাদিগকে নহে, যাহারা এমন এক সম্প্রদায়ের সহিত মিলিত হয়, 
যাহাদের সহিত তোমরা অঙ্গীকারাবদ্ধ, অথবা যাহারা তোমাদের নিকট এমন অবস্থায় 
আগমন করে যখন তাহাদের মন তোমাদের সহিত অথবা তাহাদের সম্প্রদায়ের সহিত যুদ্ধ 
করিতে সঙ্কুচিত হয় । আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে তাহাদিগকে তোমাদের উপর ক্ষমতা 


Contents 
সূরা নিসা ২০১ 


দিতেন ও তাহারা নিশ্চয়ই তোমাদের সহিত যুদ্ধ করিত । সুতরাং তাহারা যদি তোমাদের 
নিকট হইতে সরিয়া দাড়ায়, তোমাদের সহিত যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শাস্তি 
প্রস্তাব পেশ করে, তবে আল্লাহ তোমাদের জন্যে তাহাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা অবলম্বনের 
পথ রাখেন না৷” 

৯১. “তোমরা অপর কতক লোক পাইবে যাহারা তোমাদের সহিত ও তাহাদের 
সম্প্রদায়ের সহিত শান্তি চাহিবে। যখনই তাহাদিগকে ফিতনার দিকে. আহবান করা হয়, 
তখনই এই ব্যাপারে তাহারা তাহাদের পূর্বাবস্থায় প্রত্যাবর্তন করে। যদি তাহারা তোমাদের 
নিকট শান্তি প্রস্তাব না দেয় এবং তাহাদের হস্ত সম্বরণ না করে, তবে তাহাদিকে যেখানেই 
পাইবে গ্রেপ্তার করিবে ও হত্যা করিবে । এবং তোমাদিগকে তাহাদের বিরুদ্ধে শক্তি 
প্রয়োগের সুস্পষ্ট অধিকার প্রদান করিলাম ।” 

তাফসীর £ঃ আলোচ্য আয়াতে মুনাফিকদের বিষয়ে মুসলমানদের দ্বিধা-বিভক্তির কারণে 
আল্লাহ তাআলা তাহাদিগকে সন্সেহে তিরস্কার করিতেছেন। উক্ত দ্বিধা-বিভক্তির উপলক্ষ সম্বন্ধে 
তাফসীরকারদের মধ্যে মতভেদ রহিয়াছে । ইমাম আহমদ (র)...... যায়দ ইব্‌ন সাবিত (রো) 
হইতে বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা)-এর সহিত ওহুদ যুদ্ধে গমনকারী বাহিনী হইতে 
একদল লোক যুদ্ধে অংশগ্রহণ না করিয়া ফিরিয়া আসিল । অথচ সাহাবীদের একদল বলিলেন, 
না। তাহারা তো মু'মিন! ইহাতে আল্লাহ তা'আলা এই আয়াত নাযিল করিলেন ঃ | 

LY ১১1 || ১২০৪ 02৬৮৯০1৪4৮৪ 
তখন নবী করীম (সা) বলিলেন, ইহা পবিত্রায়ক। লৌহকারের হাপর যেইরূপ লোহার 
মরিচাকে দূর করিয়া দেয়, সেইরূপ ইহা অপবিভ্রতাকে দূরে ফেলিয়া দেয়। 

ইমাম বুখারী ও ইমাম মুসলিম রে) উপরিউক্ত হাদীস শু“বা হইতে বর্ণনা করিয়াছেন। 
মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইবৃন ইয়াসার রে) ওহুদের যুদ্ধ সম্বন্ধে তাহার গ্রন্থে বর্ণনা করিয়াছেন ঃ 
ওহুদের যুদ্ধের দিন আবদুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন সালূল যুদ্ধে অংশগ্রহণ না করিয়া সম্পূর্ণ মুসলিম 
বাহিনীর প্রায় এক-তৃতীয়াংশসহ ফিরিয়া আসিল। সে তিনশত লোক লইয়া ফিরিয়া আসায় নবী 
করীম (সা)-এর সহিত মাত্র সাতশত সাহাবী রহিয়া গেলেন। 

আওফী (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ মক্কার অধিবাসীদের 
মধ্য হইতে একদল লোক মুসলমানদের নিকট মুসলিম বলিয়া পরিচয় দিত। অথচ অন্যদিকে 
মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদিগকে সহায়তা প্রদান করিত। একদা তাহারা কোন কার্য 
উপলক্ষে মক্কা হইতে বাহিরে গমন করিল। তাহারা বলিল, মুহাম্মদের সহচরগণের সহিত 
আমাদের সাক্ষাত হইলে তাহাদের পক্ষ হইতে আমাদের ভীত হুইবার কোন কারণ নাই। 
এদিকে মুসলমানগণ মক্কা হইতে উক্ত লোকদের বহির্গমণের সংবাদ পাইবার পর তাহাদের 
একদল বলিলেন, চলো, কাপুরুষদিগকে হত্যা করিয়া ফেলি । কারণ, তাহারা আমাদের বিরুদ্ধে 
আমাদের শক্রদিগকে সহায়তা প্রদান করে । আরেক দল বলিলেন, সুবহানাল্লাহ! অথবা তদস্থূলে 
অন্য কিছু বলিলেন। তাহারা তো এমন একদল লোক তোমরা যেইরূপ কলেমা উচ্চারণ করো, 
সেইরূপ কলেমাই তাহারা উচ্চারণ করে। তাহারা হিজরত করে নাই, শুধু এই কারণেই কি 


কাছীর-_-৩/২৬ 


Contents 


২০২ তাফসীরে ইব্ন কাছীর 


তোমরা লোকদিগকে হত্যা করিবে এবং তাহাদের সম্পদ হস্তগত করিবে? নবী করীম (সা)-এর 
সম্মুখেই সাহাবীদের মধ্যে এইরূপ আলোচনা চলিতেছিল। তিনি কোন দলকেই বাধা 
দিতেছিলেন না। এই অবস্থায় নিম্নের আয়াত নাযিল হইল £ 
331 Sd ১355 SALA ০৪৫1 ৮৯৪ 
ইমাম ইব্‌ন আবূ হাতিম (র) উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। আবূ সালমা ইব্‌ন 
আবদুর রহমান, ইকরিমা, মুজাহিদ ও যাহ্হাক প্রমুখ তাফসীরকার হইতে প্রায় অনুরূপ ঘটনাই 
বর্ণিত রহিয়াছে ।। 
সা'দ ইব্‌ন মা‘আযের পুত্র হইতে যায়দ ইব্‌ন আসলাম (রা) বর্ণনা করেন ঃ হযরত আয়েশা 
(রা)-এর প্রতি মিথ্যা রটনার ঘটনায় নবী করীম (সা) মিম্বারে দীড়াইয়া মুনফিকদের নেতা 
আবদুল্লাহ ইব্‌ন উবাইয়ের দৌরাত্ম্য হইতে বাচিবার জন্যে সাহায্য চাহিলে আওস ও খায্রাজ 
-মুসলমানদের এই দুই গোত্রের মধ্যে তাহার ব্যাপারে মতভেদ দেখা দিল। ইহাতে আলোচ্য 
আয়াত নাযিল হইল । উপরোক্ত বর্ণনার সনদ ‘গরীব’ । 
আলোচ্য আয়াতের ইহা ছাড়াও অন্যরূপ শানে নুযুল বর্ণিত হইয়াছে। 
(৮.৫ 1:44 401 
অর্থাৎ ‘আল্লাহ তাহাদিগকে পাপের সহিত ফিরাইয়া দিয়াছেন এবং তাহাদিগকে পাপের 
মধ্যে নিক্ষেপ করিয়াছেন।' ৃ্‌ 
হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ (৫.১1 অর্থাৎ “তাহাদিগকে নিক্ষেপ করিয়াছেন ।' 
কাতাদা উহার অর্থ করিয়াছেন ৪ “তাহাদিগকে ধ্বংস করিয়াছেন ।' 
সুদ্দী উহার অর্থ করিয়াছেন £ “তাহাদিগকে গুমরাহ ও পথভ্রষ্ট করিয়াছেন আর (4 
|... অর্থাৎ তাহাদের পাপ, নবী করীম (সা)-এর প্রতি শক্তুতাচরণ এবং বাতিল অনুসরণের 
পরিণতিতে । 
অর্থাৎ ‘আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করিয়াছেন, তাহার জন্যে হিদায়াতের কোন পথ নাই ।' 
তাহাদের গুমরাহী হইতে বাচিয়া হিদায়েতের দিকে আসিবার কোন উপায় নাই। 
পরবর্তী আয়াতে আল্লাহ তা“আলা বলিতেছেন £ মুনাফিকগণ তোমাদের চরম শক্রু ও 
অমঙ্গলকামী । এই কারণেই তাহারা চাহে যে, তোমরা তাহাদের ন্যায় বিপথগামী হইয়া যাও 
এবং তোমরা তাহাদেরই দলভুক্ত হও। তাহারা যেহেতু তোমাদের চরম শত্রু, তাই তাহারা 
ঈমান আনয়ন পূর্বক আল্লাহর পথে হিজরত না করা পর্যন্ত তাহাদিগকে বন্ধু বানাইও না। 
আওফী (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন 81152 ১1৪ অর্থাৎ 
যদি তাহারা হিজরত হইতে পরাজুখ হয়। ৃ 
সুদ্দী (র) উহার অর্থ করিয়াছেন ৪ যদি তাহারা নিজেদের কুফরী প্রকাশ করে। 


£ ৩ “9 2 + 0/0 LE TE Rg 
12 ২ 0241 7৫০ 1১৯৯০ ১১৪ 


Contents 


. সূরা নিসা ২০৩ 


অর্থাৎ ‘তাহাদিগকে বন্ধু বানাইও না এবং নিজেদের শত্রুদের বিরুদ্ধে তাহাদের নিকট 
সাহায্য চাহিও না৷’ 


4. কু ৪ * 


SR এ ক TTR TE CO 
উপরিউক্ত বিধান প্রদত্ত হইতেছে না। পক্ষান্তরে তোমাদের সহিত সন্ধিবদ্ধ জাতির প্রতি যে 
আচরণ করিতে তোমাকে নির্দেশ প্রদান করা হইয়াছে, তাহাদের আশ্রিত জাতির প্রতিও সেইরূপ 
. আচরণ করিতে তোমাদিগকে নির্দেশ প্রদান করা হইতেছে । সুদ্দী, ইব্‌ন যায়দ এবং ইব্‌ন জারীর 
(র) আয়াতের উপরিউক্ত ব্যাখ্যা প্রদান করিয়াছেন। 

ইব্ন আবু হাতিম (র)......সুরাকা ইব্‌ন মালিক আল-মুদলিজী হইতে বর্ণনা করিয়াছেন যে, 
সুরাকা ইব্‌ন মালিক বলেন ঃ নবী করীম (সা) বদরের যুদ্ধে ও ওহুদের যুদ্ধে শত্রুপক্ষের বিরুদ্ধে 
জয়লাভ করিবার পর এবং চতুল্পার্শ্বের লোকজন ইসলাম গ্রহণ করিবার পর আমি জানিতে 
পারিলাম যে, তিনি খালিদ ইব্‌ন ওয়ালীদের নেতৃত্বে একটি মুসলিম বাহিনী আমার গোত্র বনী 
মুদলিজ-এর বিরুদ্ধে প্রেরণ করিতে যাইতেছেন। আমি নবী করীম (সা)-এর নিকট আসিয়া 
বলিলাম, আপনার প্রতি আমার দান ও উপকারের কথা আপনাকে স্মরণ করাইয়া দিতেছি। 
সাহাবীগণ আমাকে বলিল, চুপ কর। রাসূল (সা) তাহাদিগকে বলিলেন, তাহাকে বলিতে দাও। 
অতঃপর আমাকে বলিলেন, তুমি কি বলিতে চাও, তাহা বলো। আমি বলিলাম, আমি জানিতে 
পারিয়াছি, আপনি আমার গোত্রের বিরুদ্ধে সামরিক অভিযান চালাইতে 'যাইতেছেন। আমি চাই, 
আপনি তাহাদের সহিত সন্ধিবদ্ধ হইবেন। কুরায়শ গোত্র ইসলাম গ্রহ্ঠী করিলে আমার গোত্রও 
ইসলাম গ্রহণ করিবে। কুরায়শ গোত্র ইসলাম গ্রহণ না করিলেও আপনি আমার গোত্রের উপর 
আক্রমণ চালাইবেন না। ইহা শুনিয়া নবী করীম (সা) খালিদ ইব্ন ওয়ালীদের হাত ধরিয়া 
তাহাকে বলিলেন, তাহার সঙ্গে গমন করিয়া সে যে চুক্তি সম্পাদন করিতে চাহিতেছে, তাহা 
সম্পাদন কর। অতঃপর খালিদ ইব্‌ন ওয়ালীদ আমার গোত্রের সহিত এইরূপ সন্ধিচুক্তি সম্পাদন 
করিলেন যে, আমার গোত্র নবী করীম (সা)-এর বিরুদ্ধে কাহাকেও সামরিক সহায়তা প্রদান 
করিবে না। আর কুরায়শ গোত্র ইসলাম গ্রহণ করিলে তাহারাও ইসলাম গ্রহণ করিবে । এই 
ঘটনা উপলক্ষে নিম্নের আয়াত নাযিল হইল ঃ 


5219185515১55 9৪ ৭135 05054551০8৫ চে ১৩১৪০ ৬ 5১ 
আল্লামা ইব্‌ন মারদুবিয়া হাম্মাদ ইব্‌ন সালমার সনদে উপরিউক্ত'হাদীস বর্ণনা করিয়াছেন। 
তবে তিনি হাদীসের শেষাংশ এইরূপে বর্ণনা করেন যে, বুলক হাহ সালাহ বহয়, ইহাতে 
০০০০১০০০১০৪ : 
35 785525 ১5১52155511 ১৬০৪ এক | 
ফলত নবী করীম (সা)-এর সহিত সন্ধিবদ্ধ উপরিউক্ত গোত্রের সহিত যাহারা সন্ধিবদ্ধ 
হইত, তাহারাও উক্ত গোত্রের ন্যায় উল্লেখিত সন্ধির সুবিধা ভোগ করিত । আল্লামা ইব্‌ন 
মারদুবিয়া (র) কর্তৃক বর্ণিত হাদীসে উপরিউক্ত ঘটনা উপলক্ষে যে আয়াত নাযিল হইবার কথা 
উল্লেখিত হইয়াছে, তাহাই ঘটনার সহিত অধিকতর সামঞ্জস্যপূর্ণ । 


Contents 
২০৪ তাফসীরে ইব্ন কাছীর 


ইমাম বুখারী (র) কর্তৃক বর্ণিত হুদায়বিয়ার সন্ধির ঘটনায় উল্লেখিত হইয়াছে £ হুদায়বিয়ার 

সন্ধির পর যাহারা কুরায়শ গোত্রের সহিত চুক্তিবদ্ধ হইয়া থাকিতে চাহিত, তাহাদের জন্যেও 
কুরায়শ ও মুসলমান উভয় পক্ষ হইতে নিরাপত্তা বিদ্যমান থাকিত। তেমনি যাহারা মুসলমানদের 
সহিত সন্ধিবদ্ধ হইয়া থাকিতে চাহিত, তাহাদের জন্যেও মুসলমান ও কুরাইশ উভয় পক্ষ হইতে 
নিরাপত্তা বিদ্যমান থাকিত । হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, 


EC SN 
১১০১১৯৩০৯০৪ BAP AEE rl টিসি RE 1 
তাআলা অতঃপর বলিতেছেন ঃ 
45551938043 pas EOS EYL 

অর্থাৎ যাহারা যুদ্ধক্ষেত্রে আগমন করে; কিন্তু তাহাদের মন তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে 
চাহে না। পক্ষান্তরে তোমাদের পক্ষ হইয়া তাহাদের নিজেদের জাতির বিরুদ্ধেও যুদ্ধ করিতে 
পারে না, তাহারা মূলত পক্ষেও নহে, বিপক্ষেও নহে । এইরূপ লোকদের বিরুদ্ধেও তোমরা যুদ্ধ 
করিও না। 

1৫5150515১4 ‘Li ] 4111 20913 

অর্থাৎ “তোমাদের প্রতি আল্লাহর কৃপা এই যে, তিনি এই সকল লোককে তোমাদের ক্ষেত্রে 

নিবৃত্ত, সংযত ও অপ্রস্তুত রাখিয়াছেন।' 
১০২ ১৫2: 

অর্থাৎ “তাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হইতে বিরত থাকিলে এবং তোমাদের নিকট 
সন্ধির প্রস্তাব প্রেরণ করিলে তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবার অধিকার তোমাদের নাই ।' 

বদরের যুদ্ধে কুরায়শ গোত্রের অন্তর্গত বনূ হাশিম উপগোত্রের কিছু সংখ্যক লোক মুশরিক . 
বাহিনীর সহিত শামিল ছিল। ইহারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হইলেও ইহাদের মন যুদ্ধ করিতে 
চাহিত না। হযরত আব্বাস (রা) যিনি তখনও মুসলমান হন নাই, তিনি এই শ্রেণীর লোকদের 
অন্তর্ভুক্ত ছিলেন। এই কারণেই নবী করীম (সা) উক্ত যুদ্ধে হযরত আব্বাস (রা)-কে হত্যা না 
করিয়া বন্দী করিতে মুসলিম বাহিনীকে আদেশ দিয়াছিলেন। আয়াতে এই শ্রেণীর লোকের 
বিরুদ্ধে যুদ্ধ করিতে নিষেধ করা হইয়াছে। 

আলোচ্য শেষোক্ত আয়াতে আরেক শ্রেণীর লোকের কথা বলা হইতেছে। বাহ্যত তাহারা 
ইহার পূর্ববর্তী আয়াতের শেষোক্ত শ্রেণীর অনুরূপ আচরণ করিলেও ইহাদের অন্তর উহাদের 
অন্তরের ন্যায় কপটতামুক্ত নহে। ইহারা প্রকৃতপক্ষে মুনাফিক শ্রেণী । মুসলমানগণ হইতে 


Contents 


সূরা নিসা ২০৫ 


নিজেদের জান-মালের এবং সন্তান-সন্ততির নিরাপত্তা লাভ করিবার মানসে ইহারা নবী করীম 
(সা), ইসলাম এবং সাহাবীগণের প্রতি মৌখিক ভালবাসা দেখাইত। অথচ ভিতরে ভিতরে 
কাফিরদের সহিত ইহাদের মাখামাখি থাকিত। কাফিরগণ যাহাদিগকে উপাসনা করে, 
কাফিরদের নিকট হইতে নিরাপত্তা লাভ করিবার উদ্দেশ্যে ইহারা তাহাদিগের উপাসনা করিত। 
মনের দিক দিয়া ইহারা কাফিরদেই দলভুক্ত । ইহাদের সম্বন্ধে অন্যত্র আল্লাহ তা'আলা 
বলিয়াছেন ঃ | 
-১১১১$০৮০ ০৯ (০১15 (3115105৫4৮0 ০1119 1 
উক্তরূপ কপটদের সম্বন্ধে আলোচ্য আয়াতে তিনি বলিতেছেন £ 
(681,401 হ98]1 11155 (হি 
অর্থাৎ “ইহারা যখনই কোনরূপ অশান্তিমূলক তৎপরতার সুযোগ পায়, তখনই উহাতে 
মনেপ্রাণে লিপ্ত হইয়া যায় ৷' 
সুদ্দী (র) বলেন ৪ এখানে £35411 শিরক অর্থে ব্যবহৃত হইয়াছে। 
মুজাহিদ (র) হইতে ইব্‌ন জরীর (র) বর্ণনা করেন £ আলোচ্য আয়াত মক্কার একদল 
অধিবাসী সম্বন্ধে নাযিল হইয়াছে । ইহারা নবী করীম (সা)-এর নিকট আসিয়া দাবি করিত, 
আমরা মুসলমান হইয়া গিয়াছি। অথচ কুরায়শ গোত্রের মুশরিকদের নিকট প্রত্যাবর্তন করিয়া 
মুর্তিপূজায় নিবেদিতপ্রাণ হইয়া যাইত। এইরূপ কপট আচরণের দ্বারা তাহারা মুসলিম ও 
মুশরিক উভয় কুলে নিরাপদ থাকিতে চাহিত। ইহারা সন্ধিতে আবদ্ধ না হইলে ইহাদিগকে হত্যা 
করিতে নির্দেশ প্রদান প্রসঙ্গে আল্লাহ তা“আলা বলিতেছেন £ 


MASE RSIS 62521 এও নত 9251851৯211 3 
অর্থাৎ “তাহারা তোমাদের সহিত সন্ধিতে আবদ্ধ হইতে না চাহিলে এবং যুদ্ধ হইতে শিবৃত্ত 
ও নিরস্ত না হইলে তাহাদিগকে বন্দী কর এবং তাহাদিগকে যেখান পাও হত্যা কর। তাহাদের 

বিরুদ্ধে যুদ্ধ করিতে তোমাদিগকে আমি স্পষ্ট অধিকার প্রদান করিতেছি ।' 

POUL Cb I 04559, ৬৪৮5৩ ও 2 68515) 
৩5 6৪6৩৩ ১৫৩৩৬ 3) BA ১1১85882565 Fr 
০৫:০৮ (6 281 ৩৬5, gh GG এড 9:45 
OEE 2 ০24৫2 


Contents 


২০৬ তাফসীরে ইব্ন কাছীর 


৯২. “কোন মু'মিনকে হত্যা করা কোন মু’মিনের কাজ নহে, তবে ভুলবশত করিলে 
উহা স্বতন্ত্র । আর কোন মুমিনকে ভুলবশত হত্যা করিলে কোন এক মুমিন ক্রীতদাস মুক্ত 
করা এবং তাহার পরিজনবর্গকে রক্তপণ প্রদান করা বিধেয়, যদি না তাহারা ক্ষমা করে। 
যদি সে তোমাদের শত্রুপক্ষের লোক হয়, অথচ মু'মিন হয়, তবে একজন মু’মিন ক্রীতদাস 
মুক্ত করা বিধেয়। আর যদি সে এমন এক সম্প্রদায়ভুক্ত হয় যাহার সহিত তোমরা 
অঙ্গীকারাবদ্ধ, তবে তাহার পরিজনবর্গকে রক্তপণ প্রদান ও একজন মু'মিন দাস মুক্ত করা 
বিধেয় এবং যে সংগতিহীন, সে একাদিক্রমে দুই মাস সিয়াম পালন করিবে । তওবার জন্যে 
ইহা আল্লাহ্‌র ব্যবস্থা । আর আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ।” 

৯৩. “কেহ ইচ্ছাকৃতভাবে কোন মু'মিনকে হত্যা করিলে তাহার শাস্তি জাহান্নাম; 
সেখানে সে চিরকাল থাকিবে এবং আল্লাহ তাহার প্রতি রুষ্ট থাকিবেন, তাহাকে লা“নত 
করিবেন এবং তাহার জন্যে মহাশাস্তি প্রস্তুত রাখিবেন ।” 


তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন, একজন মু'মিনের স্বেচ্ছায় 
তাহার ভ্রাতা অপর ফুমিনকে হত্যা করার কোন অধিকার নাই। তবে অনিচ্ছাকৃতভাবে এইরূপ 
হত্যা ঘটিতে পারে । আয়াতের অংশ 1:13 (কিন্তু অনিচ্ছাকৃতভাবে) হইতেছে ৮০১৯৭ | 
৮1৪১০ (বিচ্ছিন্ন ব্যতিক্রম)। নিম্নোল্লেখিত চরণে ৮৪১০ (৮০ ১১5! -এর প্রয়োগ 
রহিয়াছে 


0 
9 


৮১১71514252 ০১৮০০ 71 oad ০০০ 
০১ ১১০ 45381 ০531 se 

‘কারুকার্য খচিত শীতের চাদরসমূহ ব্যতীত কোন তরবারিই দূরে যাত্রা করিল না এবং 
কোন জনপদও পরিভ্রমণ করিল না!” 

এইরূপে আরবী সাহিত্যে ৮1৪১০ (5১১5০ প্রয়োগের বহু দৃষ্টান্ত রহিয়াছে। 

বুখারী ও মুসলিম শরীফে হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন ঃ “যে মুসলিম সাক্ষ্য দেয়, আল্লাহ ভিন্ন অন্য কোন মাবৃদ নাই; আরও সাক্ষ্য . 
দেয়, আমি আল্লাহ্‌র রাসূল, তিনটি কারণের একটি কারণ ব্যতীত এইরূপ মুসলিমকে হত্যা করা 
হালাল নহে ৪ ১. সে অপর কাহাকেও হত্যা করিলে; ২. সে বিবাহিত অবস্থায় ব্যভিচার করিলে 
এবং ৩. সে ইসলাম ত্যাগ করিয়া উম্মত হইতে বিচ্ছিন্ন হইলে । 

উল্লেখিত কারণত্রয়ের কোন একটি কারণ ঘটিলেও রাষ্ট্র প্রধান বা তাহার প্রতিনিধি ভিন্ন 
অন্য কেহ তাহাকে হত্যা করিতে পারিবে না। শুধু রাষ্ট্র প্রধান অথবা তাহার প্রতিনিধির উপরই . 
এই হত্যার প্রতিকারের দায়িত্ব অর্পিত রহিয়াছে। 

আলোচ্য আয়াতের শানে নুযূল সম্বন্ধে তাফসীরকারগণের মধ্যে মতভেদ রহিয়াছে। 
মুজাহিদ সহ বহু সংখ্যক মুফাস্সির বলিয়াছেন ৪ আলোচ্য আয়াত আবূ জাহেলের বৈপিত্রেয় 
ভ্রাতা আইয়াশ ইব্‌ন আবূ রবী'আ সম্বন্ধে নাযিল হইয়াছে । উভয় ভ্রাতার মাতার নাম আসমা 
বিনতে মাখরামা। হযরত আইয়াশ (রা)-এর ইসলাম গ্রহণ করিবার ফলে তাহার ভ্রাতাসহ 
হারিস ইবৃন ইয়াধীদ আল-গামেদী নামক জনৈক ব্যক্তি তাহার উপর নির্যাতন চালাইয়াছিল। এই 


Contents 
, সূরা নিসা ২০৭ 


কারণে হযরত আইয়াশ (রা)-এর মনে হারিসের প্রতি প্রতিশোধ গ্রহণের সংকল্প লুক্কাইত ছিল। ' 
অতঃপর এক সময়ে হারিস ইসলাম গ্রহণ পূর্বক হিজরত করিলেন। হযরত আইয়াশ (রা) ইহা 
জানিতেন না। মক্কা বিজয়ের দিন হারিসের প্রতি তাহার দৃষ্টি পড়িল। তিনি তাহাকে তাহার 
পূর্ববর্তী ধর্মের অনুসারী মনে করিয়া হত্যা করিলেন ইহাতে আলোচ্য আয়াত নাযিল হইল । 
দারদা রো) সম্বন্ধে নাযিল হইয়াছে । একদা জনৈক কাফিরকে তিনি হত্যা করিতে উদ্যত হইলে 
সে কলেমা পাঠ করিল। তথাপি তিনি তাহাকে হত্যা করিলেন। রাসূলুল্লাহ (সা)-এর নিকট এই 
ঘটনা বিবৃত হইলে হযরত আবূ দারদা রো) বলিলেন, সে ব্যক্তি শুধু জান বাচাইবার জন্যেই 
কলেমা পাঠ করিয়াছিল। রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ তুমি কি তাহার হৃৎপিণ্ড চিরিয়া 
দেখিয়াছিলে ? অবশ্য সহীহ হাদীসে উপরিউক্ত ঘটনা হযরত আবু দারদা (রা) ভিন্ন অন্য সাহাবী 
সম্বন্ধে বর্ণিত হইয়াছে ৪ 

অর্থাৎ অনিচ্ছাকৃত হত্যায় দুইটি কার্য ওয়াজিব । প্রথমটি হইতেছে কাফফারা বা গুনাহ 
মাফের জন্যে হত্যাকারীর করণীয় কার্য। ইহা এই জন্যে যে, অনিচ্ছায় হইলেও হত্যাকারী 
মহাপাতকের কার্য সংঘটন করে । কাফফারায় একটি মুমিন গোলাম আযাদ করিয়া দেওয়া 
ওয়াজিব। কাফির গোলাম আযাদ করিলে কাফফারা আদায় হইবে না। 

he ae .হযরত ইব্‌ন আব্বাস (রা), শা‘বী, ইব্রাহীম নাখঈ ও হাসান 

বসরী রে) হইতে বর্ণনা করিয়াছেন যে, তাহারা বলিয়াছেন £ কাফফারার গোলামকে ঈমানের 
তাৎপর্য বুঝিয়া উহা অন্তরে গ্রহণ করিবার মতো বুদ্ধির অধিকারী হইতে হইবে। অবুঝ কিংবা 
৮৮৮৮৮৮৯৭৭৪৬ 

ইমাম ইব্‌ন জারীর রে)... কাতাদা (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, কাতাদা (র) বলেন, 
আমার পিতার নিকট রক্ষিত এহে লিখিত বি ২১০৪০ ২০ ০১৯১৪ অর্থাৎ কাফফারা 
হিসাবে আযাদ করিবার গোলাম শিশু হইলে চলিবে না। 

ইমাম ইব্‌ন জারীরের অভিমত এই যে, কাফফারার গোলাম মুসলিম মাতাপিতার সন্তান 
হইলে উহাতে চলিবে, নতুবা নহে। 

অধিকাংশ ফকীহর অভিমত এই যে, প্রাপ্তবয়স্ক হোক আর না হোক, মুসলিম হইলেই 
চলিবে । 

ইমাম আহমদ রে)...... জনৈক আনসার সাহাবী হইতে বর্ণনা করিয়াছেন যে, উক্ত 
আনসার সাহাবী বলেন £ একদা তিনি রাসূলে করীম (সা)-এর নিকট একটি কৃষ্ণকায় দাসী 
উপস্থিত করিয়া বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! একটি দাস কিংবা দাসীকে আযাদ করিয়া দেওয়া 
আমার উপর ফরয হইয়া রহিয়াছে । আপনি এই দাসীটিকে মু’মিনা মনে করিলে আমি তাহাকে 
আযাদ করিয়া দিব। রাসূলুল্লাহ (সা) দাসীটিকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সাক্ষ্য দাও যে, 
আল্লাহ ভিন্ন অন্য কোন মাবৃদ নাই ? সে বলিল, হ্যা। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কি সাক্ষ্য 


Contents 


২০৮ তাফসীরে ইব্ন কাছীর 


দাও যে, আমি আল্লাহ্‌র রাসূল ? সে বলিল, হ্যা । তিনি জিজ্ঞাসা করিলেন, ‘তুমি কি মৃত্যুর পর 
পুনরুথানে বিশ্বাস কর ? সে বলিল, হ্যা ৷ রাসূলুল্লাহ (সা) আনসার সাহাবীকে বলিলেন, 
তাহাকে আযাদ করিয়া দাও । 

উপরিউক্ত হাদীসের সনদ সহীহ । বর্ণনাকারী সাহাবীর নাম অজ্ঞাত থাকায় এক্ষেত্রে কোন 
ক্ষতি নাই । 

ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মুসলিম, ইমাম আবূ দাউদ এবং ইমাম 
নাসাঈ (র)......মু‘আবিয়া ইব্‌ন হাকাম (রা) হইতে বর্ণনা করেন যে, মু‘আবিয়া ইব্‌ন হাকাম 
(রা) বলেন ঃ তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট উক্ত কৃষ্ণকায় দাসীটি লইয়া আসিলে রাসূল 
(সা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, আল্লাহ কোথায় আছেন ? সে বলিল, আকাশে আছেন। তিনি 
জিজ্ঞাসা করিলেন, আমি কে? সে বলিল, আল্লাহ্‌র রাসূল (সা)। ইহাতে রাসূলুল্লাহ (সা) হযরত 
মু'আবিয়া ইব্‌ন হাকাম (রা)-কে বলিলেন, তাহাকে আযাদ করিয়া দাও । কারণ, সে মু"মিনা। 

অনিচ্ছাকৃত হত্যায় দ্বিতীয় ওয়াজিব কার্য হইতেছে নিহত ব্যক্তির পরিজনদিগকে দেয় 
‘দিয়াত’ বা আর্থিক ক্ষতিপূরণ। উহা তাহাদের আপনজন হারাইবার ক্ষতিপূরণ হিসাবে 
তাহাদিগকে প্রদান করিতে হইবে । উপরিউক্ত ‘দিয়াত’ (একশত উট) পাচ শ্রেণীর উট দ্বারা 
দিতে হয়। ইমাম আহমদসহ “সুনান'-এর সংকলকগণ উপরিউক্ত মর্মে বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......তাহারা হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন £ নবী 
করীম (সা) অনিচ্ছাকৃত হত্যার দিয়াত এইরূপ নির্ধারণ করিয়া দিয়াছেন ৪ ১. বিশটি দুই বৎসর 
বয়সের উটনী; ২. বিশটি দুই বৎসরের উট; ৩. বিশটি তিন বৎসরের উটনী; ৪. বিশটি পাচ 
বৎসরের উটনী এবং ৫. বিশটি চার বৎসরের উট । এভাবে রাসূলুল্লাহ (সা) সর্বমোট একশত 
উট প্রদানের ফায়সালা দিয়াছেন। 

ইমাম তিরমিযী (র) মন্তব্য করিয়াছেন, উপরিউক্ত হাদীস, উপরিউক্ত সনদে ভিন্ন অন্য 
কোন সনদে রাসূলুল্লাহ (সা)-এর সহিত সম্পর্কিত হইয়াছে বলিয়া আমার জানা নাই । 

উপরিউক্ত হাদীস হযরত আবদুল্লাহ রো), হযরত আলী (রা) এবং একদল সাহাবী হইতে 
“মাওকুফ হাদীস’ হিসাবে বর্ণিত হইয়াছে। 

কেহ কেহ বলেন ঃ চার শ্রেণীর উট দ্বারা দিয়াত প্রদান করিতে হইবে। 

দিয়াত হত্যাকারীর সম্পত্তি হইতে আদায় করা যাইবে না, বরং উহা তাহাদের জ্ঞাতি ও 
স্বজনগণের সম্পত্তি হইতে আদায় করিতে হইবে । ইমাম শাফিঈ (র) বলিয়াছেন, রাসূলুল্লাহ 
(সা) জ্ঞাতি ও স্বজনগণের সম্পত্তি হইতে দিয়াত আদায় করিবার ফায়সালা ভিন্ন অন্য কোন 
ফায়সালা দিয়াছেন বলিয়া আমার জানা নাই এবং এতদসম্পর্কিত অধিকাংশ হাদীস বিশিষ্ট 
সাহাবী হইতে বর্ণিত হইয়াছে। 

ইমাম শাফিঈ (র) যাহা বলিয়াছেন, তাহা একাধিক হাদীস দ্বারা প্রমাণিত হইয়াছে । যেমন 
বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে £ একদা হুযায়েল 
গোত্রের দুই মহিলা মারামারি করিয়া একজন আরেকজনকে পাথরের আঘাতে হত্যা করিল। 
নিহত স্ত্রীলোকটি অন্তঃসত্তা ছিল। গর্ভস্থ সন্তানটিও নিহত হইল । লোকেরা রাসূলুল্লাহ (সা)-এর 


Contents 
সূরা নিসা ২০৯ 


নিকট মোকদ্মা লইয়া গেল। তিনি রায় দিলেন, নিহত মহিলাটির নিহত ভ্রণটির পরিবর্তে 
একটি দাস বা দাসী মুক্ত করিয়া দিতে হইবে। হত্যাকারিণী মহিলার জ্ঞাতিগণ দিয়াত দিবে। 
উপরিউক্ত হাদীস দ্বারা ইহাও প্রমাণিত হয় যে, সম্পূর্ণ অনিচ্ছাকৃত হত্যায় যেরূপ দিয়াত 
প্রদান করা ওয়াজিব, ইচ্ছাকৃত আক্রমণে অনিচ্ছাকৃত হত্যায়ও সেইরূপ দিয়াত প্রদান করা 
ওয়াজিব। তবে শেষোক্ত প্রকারের হত্যার দিয়াত তিন শ্রেণীর উট দ্বারা দিতে হয়। কারণ 
ইচ্ছাকৃত হত্যার সহিত এইরূপ হত্যার সাদৃশ্য রহিয়াছে। 
বুখারী শরীফে হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, একদা 
রাসূলুল্লাহ (সা) হযরত খালিদ ইব্ন ওয়ালীদ (রা)-এর নেতৃত্বে বনী জুযায়মা গোত্রের বিরুদ্ধে 
একটি বাহিনী প্রেরণ করিলেন। হযরত খালিদ তাহাদিগকে ইসলাম গ্রহণ করিতে আহ্বান 
জানাইলেন। তাহারা ।.!..1 (আমরা ইসলাম গ্রহণ করিলাম) বলিবার পরিবর্তে বলিল, 
(১০1০ (আমরা ধর্ম ত্যাগ করিলাম)। ফলে হযরত খালিদ তাহাদিগকে হত্যা করিতে 
লাগিলেন। এই সংবাদ রাসূলুল্লাহ (সা)-এর নিকট পৌছিলে তিনি হাত তুলিয়া আল্লাহ্র নিকট 
প্রার্থনা করিলেন, আয় আল্লাহ! খালিদ যাহা করিয়াছে, তৎসম্বন্ধে তোমার নিকট আমি নিজের 
অসন্তোষ ও দায়মুক্তি প্রকাশ করিতেছি। অতঃপর তিনি হযরত আলী (রা)-কে সেখানে প্রেরণ 
করিলেন। হযরত আলী (রা) নিহত ব্যক্তিদের দিয়াত এবং সংশ্লিষ্ট গোত্রের লোকদের বিনষ্ট 
মালামালের এমনকি তাহাদের কুকুরের পানাহারের জন্যে ব্যবহার্য পার্রেরও ক্ষতিপূরণ প্রদান 
করিলেন। 
উপরোক্ত হাদীস দ্বারা ইহাও প্রমাণিত হয় যে, রাষ্ট্র প্রধান বা তাহার প্রতিনিধির ভ্রান্তির 
ক্ষতিপূরণ বায়তুলমাল (সরকারী কোষাগার) হইতে প্রদান করিতে হইবে। 
|$ ৪০০2 ১1 
অর্থাৎ “দিয়াতের প্রাপকগণ উহার দাবি ত্যাগ করিলে দিয়াত প্রদান ওয়াজিব থাকিবে না।' 
Liss হই) 2০৯5৪ EI ৩০০ বি ১০ US UU 
অর্থাৎ মুমিন হইলে এবং তাহার অভিভাবক ও পরিজনবর্গ অনৈসলামী রাষ্ট্রের কাফির 
নাগরিক হইলে কোন দিয়াত তাহাদের প্রাপ্য হইবে না। তবে একটি মু'মিন দাস বা দাসী মুক্ত 
করিয়া দেওয়া হত্যাকারীর উপর ওয়াজিব হইবে । 
১2৯55 Al AL Csi Gs EES ১০ USL uly 
১০৭ কই, 
অর্থাৎ নিহত ব্যক্তির অভিভাবকবর্গ ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিক অথবা ইসলামী 
রাষ্ট্রের সহিত সন্ধিবদ্ধ রাষ্ট্রের নাগরিক হইলে তাহারা দিয়াত পাইবে । এইরূপ অবস্থায় নিহত 
ব্যক্তি মু'মিন হইলে তাহার পূর্ণ দিয়াত পাইবে । পক্ষান্তরে সে কাফির হইলে একদল ফকীহর 
মতে তাহারা পূর্ণ দিয়াত এবং কাহারও কাহারও মতে অর্ধেক দিয়াত এবং কাহারও মতে 
এক-তৃতীয়াংশ দিয়াত পাইবে । উপরোক্ত অবস্থায় একটি মুমিন দাস বা দাসী মুক্ত করিয়া 
দেওয়া হত্যাকারীর প্রতি ওয়াজিব । 


কাছীর__৩/২৭ 


Contents 
+ ২১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


১২৯০০ ০2১4 00০5 ১০ ১৪ 
অর্থাৎ মু"মিন দাস-দাসী না থাকিলে অবিরাম ও অব্যাহতভাবে দুই মাস রোযা রাখিতে 
হইবে । রোগ-ব্যধি অথবা হায়েষ-নিফাসের কারণ ছাড়া অন্য কোন কারণে দুই মাস রোযা 
রাখিবার মধ্যে ছেদ ঘটিলে পুনরায় রোযা রাখা আরম্ভ করিতে হইবে । সফরের কারণে উক্ত 
রোযা রাখিবার মধ্যে ছেদ ঘটানো যাইবে কিনা সে সম্পর্কে ফকীহগণের মধ্যে মতভেদ 
রহিয়াছে । কেহ কেহ বলেন, সফরের অবস্থায় উপরোক্ত রোযা রাখিবার মধ্যে ছেদ ঘটানো 
যাইবে। আবার কেহ কেহ বলেন, উক্ত অবস্থায় উহাতে ছেদ ঘটানো যাইবে না। 


41115 22৮5 


অর্থাৎ “মুক্ত করিবার মত দাস-দাসী পাওয়া না গেলে হত্যাকারীর জন্যে তওবার ব্যবস্থা 
হইতেছে উপরিউক্ত নিয়মে রোযা রাখা ।' কোন ব্যক্তি রোযা রাখিতে সমর্থ না হইলে 
তৎপরিবর্তে সে যিহারের১ কাফফারার ন্যায় ষাটজন মিসকীনকে খাদ্য খাওয়াইলেই চলিবে 
কি-না, সে সম্পর্কে ফকীহগণের মধ্যে মতভেদ রহিয়াছে। কেহ কেহ বলেন, যিহারের 
কাফফারায় কাফফারাদাতা অবিরাম দুইমাস রোযা রাখিতে সমর্থ না হইলে তৎপরিবর্তে সে 
ষাটজন মিসকীনকে খাদ্য খাওয়াইলেই যেরূপ চলিবে, এক্ষেত্রেও হত্যাকারী কাফফারাদাতা 
অবিরাম দুই মাস রোযা রাখিতে সমর্থ না হইলে তৎপরিবর্তে সে ষাটজন মিসকীনকে খাদ্য 
খাওয়াইলে চলিবে । তাহারা বলেন, আলোচ্য আয়াতে উপরিউক্ত অনুমতি উল্লেখিত না হইবার 
কারণ এই যে, আলোচ্য ক্ষেত্রটি তিরস্কার ও ভীতি প্রদর্শনের ক্ষেত্র । অথচ মিসকীনকে খাদ্য 
খাওয়াইবার অনুমতি প্রদানের মধ্যে রহিয়াছে শিথিলকরণ ও সহজীকরণের ভাব । সুতরাং 
এক্ষেত্রে উহার উল্লেখ অসংগত ও বেমানান। 

কেহ কেহ বলেন ঃ কাফফারাদাতা ব্যক্তি অবিরাম দুই মাস রোযা রাখিতে সমর্থ না হইলেও 
মিসকীনকে খাদ্য খাওয়াইলে চলিবে না। তাহারা বলেন, এইরূপ বিধান থাকিলে আয়াতে উহা 
উল্লেখ করা হইত । কারণ, প্রয়োজনের কালে প্রয়োজনীয় বিধান উল্লেখ না করিবার পক্ষে কোন 
যুক্তি থাকিতে পারে না। 

(০2৩৯ ৮52০ 4111 94৩ 

ইহার ব্যাখ্যা ইতিপূর্বে একাধিক স্থানে বর্ণিত হইয়াছে। 

পরবর্তী আয়াতে ইচ্ছাকৃতভাবে মু’মিনকে হত্যাকারী ব্যক্তির প্রতি কঠোর সতকীকিরণ ও 
ভীতি প্রদর্শন রহিয়াছে । কোন মু'মিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা মহাপাপ। কুরআন মজীদের 
একাধিক আয়াতে আল্লাহ তা'আলা উক্ত মহাপাপকে শিরকের ন্যায় জঘন্য ও ঘৃণ্য পাপের 
চারার 


6 ০ oe eet! 


০10 y। 
১. স্ত্রীকে বিশেষ নিয়মে মায়ের সহিত তুলনা দেওয়াকে শরী“আতের পরিভাষায় যিহার বলে। 


Contents 
. সূরা নিসা ২১১ 


| লা রাডার সানা একা নর রা রর রাত নুর সানির 
ন্যায় পথ ছাড়া করে না, তাহারাই আল্লাহ্‌র বান্দা। 

অন্যত্র তিনি বলিয়াছেন ঃ 
SL Ls ga SS VLE LR FS Co UB IS 
OLIN TES 250215758০5 23 SIL ১০৫০৪119158535 7055 | 
০9153 ৯০ 21 411৯ 54) AE EE YY LE (55085 4b L 

বিপুল সংখ্যক আয়াত ও হাদীসে উপরোক্তরূপ হত্যা হারাম হওয়া সম্পর্কে বর্ণিত হইয়াছে। 
বুখারী ও মুসলিম শরীফে হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, মানবতার নবী 
(সা) বলিয়াছেন ঃ কিয়ামতের দিন খুনের বিচার সর্বপ্রথম হইবে । 

ইমাম আবু দাউদ (র)......হযরত উবাদা ইব্‌ন সামিত (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
মহানবী (সা) বলিয়াছেন ঃ মু'মিন ব্যক্তি খুনের অপরাধে অপরাধী না হওয়া পর্যন্ত নেককাজে 
দ্রুত সম্মুখে অগ্রসর হইতে থাকে যখনই সে অন্যায় খুনের অপরাধ সংঘটন করে, তখনই 
তাহার গতি রুদ্ধ হইয়া পড়ে । 

আরেক হাদীস মহানবী (সা) বলিয়াছেন £ একজন মুসলিমের হত্যা অপেক্ষা পৃথিবী ধ্বংস 
হইয়া যাওয়া আল্লাহ্‌র নিকট অধিকতর সহনীয় । 

আরেক হাদীসে বর্ণিত হইয়াছে ঃ আকাশসমূহ ও পৃথিবীর সকল অধিবাসী মিলিত হইয়াও 
যদি একজন মুসলিমকে হত্যা করে, তথাপি আল্লাহ তাহাদের সকলকে নিম্নমুখী করিয়া 
জাহান্নামে নিক্ষেপ করিবেন। 

অপর এক হাদীস রহিয়াছে £ কোন ব্যক্তি শব্দের একাংশ দিয়াও যদি কোন মুসলিমের 
হত্যার ব্যাপারে সাহায্য করে, তবে তাহার কপালে এই ব্যক্তি আল্লাহ্র রহমত হইতে বঞ্চিত 
কথাটি লিখিত থাকা অবস্থায় সে কিয়ামতের দিন উপস্থিত হইবে ।* 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বিশ্বাস পোষণ করিতেন যে, মু'মিনকে ইচ্ছাকৃতভাবে হত্যাকারী 
ব্যক্তির তওবা কবূল হইবে না। বুখারী (র)...... ইব্‌ন যুবায়র রো) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন যুবায়র (রা) বলেন £ মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যাকারী ব্যক্তির তওবা কবুল হওয়া 
সম্পর্কে কৃফাবাসীদের মধ্যে মতভেদ দেখা দিলে আমি হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট 
গমন করিয়া এতদম্পর্কে তাহার নিকট প্রশ্ন করিলাম । তিনি বলিলেন ৪ এ সম্বন্ধে নিম্নোক্ত 
আয়াত সর্বশেষে নাযিল হইয়াছে । ইহা রহিত করার মতো কোন আয়াত কুরআন মজীদে নাই। 
উক্ত আয়াত এই ৪ 

7২231 ১৯ 11655 TUG কিউ 51০০০ (০০ এ ৩৭, 

ইমাম আহমদ ও ইমাম বুখারী, ইমাম মুসলিম এবং ইমাম নাসাঈ রে) উপরোক্ত হাদীস 
বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ ও ইমাম আবূ দাউদ (র)...... হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে বণনা 
করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন £ 


Contents 


২১২ তাফসীরে ইব্ন কাছীর | 


রঃ 
পি কলা Or er 


- এই আয়াত অন্য কোন আয়াত দ্বারা রহিত হয় নাই। 
ইব্‌ন জারীর (র)......আবদুর রহমান ইব্‌ন আবযা হইতে বর্ণনা করিয়াছেন যে, আবদুর 
রহমান ইব্‌ন আবযা বলেন ঃ একদা হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট 


65103 মিন বসি ০০৮১০ U5 
-_ এই আয়াত সম্বন্ধে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, কোন আয়াত দ্বারাই উহা রহিত 
হয় নাই। পক্ষান্তরে হযরত ইব্‌ন আব্বাস রো) 


এ 2111 ৮৮৬ 1 08৮1] 01585 গত Sl Ul 201 তও 0৬ 2952 028113 
Ee I 
এই আয়াত সম্বন্ধে বলিয়াছেন, “উহা মুশরিকদের সম্বন্ধে নাযিল হইয়াছে ।' 


ইবৃন জারীর (র)......সাঈদ ইব্ন যুবায়র (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্ন 
যুবায়র বলেন £ একদা আমি হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট 

এই আয়াত সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলিলেন, ‘কোন ব্যক্তি ইসলামকে এবং উহার 
বিধানাবলীকে জানিবার ও বুঝিবার পর ইচ্ছাকৃতভাবে কোন মু’মিনকে হত্যা করিলে তাহার 
শাস্তি জাহান্নাম এবং তাহার তওবা কবুল হইবে না।' 

সাঈদ ইব্‌ন যুবায়র আরও বলেন, অতঃপর আমি উহা মুজাহিদের নিকট বর্ণনা করিলে 
তিনি বলিলেন, ‘কিন্তু যে ব্যক্তি অনুতপ্ত হয় তাহার কথা স্বতন্ত্র ৷' 

ইব্‌ন জারীর (ে)......সালিম ইব্‌ন আবুল জা‘দ হইতে বর্ণনা করেন ঃ হযরত ইব্‌ন আব্বাস 
(রা)-এর দৃষ্টিশক্তি বিলুপ্ত হইয়া যাইবার পর একদা আমরা তাহার নিকট উপস্থিত হইলাম । 
এমন সময়ে জনৈক ব্যক্তি তাহার নিকট আসিয়া বলিলেন, ওহে আবদুল্লাহ ইব্‌ন আব্বাস! 
ইচ্ছাকৃতভাবে কোন মু'মিনকে যে হত্যা করে, তাহার সম্বন্ধে আপনার অভিমত কি ? তিনি 
বলিলেন ৪ : 


0০১85000500 এও LT le 401 25555 ps TUS এত LS 

লোকটি প্রশ্ন করিল, সে ব্যক্তি তওবা করিলে এবং হিদায়াতপ্রাপ্ত হইলে ? হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলিলেন, তাহার মাতা তাহার জন্যে ক্রন্দন করুক! তাহার আবার তওবা আর 
হিদায়াত কিসের ? যে সত্তার হস্তে আমার প্রাণ রাহিয়াছে, তাহার শপথ! আমি নবী করীম 
(সা)-কে বলিতে শুনিয়াছি £ তাহার মাতা তাহার জন্যে ক্রন্দন করুক! যে ইচ্ছাকৃতভাবে 
 মু'মিনকে হত্যা করিয়াছে, নিহত ব্যক্তি কিয়ামতে তাহাকে ডান হাতে বা বাম হাতে জাপটাইয়া 
ধরিয়া রহমানের আরশের সম্মুখ উপস্থিত হইবে। নিহত ব্যক্তির রগসমূহ হইতে তখন ফিনকি 
দিয়া রক্ত পড়িতে থাকিবে । হত্যাকারীকে সে বাম হাতে জাপটাইয়া ধরিয়া এবং ডান হাতে 


Contents 


' সুরা নিসা ২১৩ 


তাহার মস্তক ধরিয়া রাখিয়া বলিবে, হে প্রভু! তাহাকে জিজ্ঞাসা করো, কোন অপরাধে সে 
আমাকে হত্যা করিয়াছিল ? যে সত্তার হস্তে আবদুল্লাহর প্রাণ রহিয়াছে, তাহার শপথ! আলোচ্য 
আয়াত নাযিল হইবার পর নবী করীম (সা)-এর ইন্তিকাল পর্যন্ত উহা রহিত করিয়া দিবার মত 
কোন আয়াত নাযিল হয় নাই। আর নবী করীম (সা)-এর ইস্তিকালের পর কোন দলীল অবতীর্ণ 
হয় নাই। 

ইমাম আহমদ রে)......সালিম ইব্‌ন আবুল জাঁদ হইতে বর্ণনা করেন £ একদা জনৈক 
ব্যক্তি হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট আগমন করিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, 
ইচ্ছাকৃতভাবে কোন মু'মিন ব্যক্তিকে যে ব্যক্তি হত্যা করে, তাহার সম্বন্ধে আপনার অভিমত কি? 
১০৮৪৪ 


কত 


তিনি তারও বনিলেন বতলত উভয় তরলের অর রাত 
করীম (সা)-এর ইন্তিকালের পূর্ব পর্যন্ত উহা রহিত করিয়া দিবার মত কোন আয়াত অবতীর্ণ হয় 
নাই। আর নবী করীম (সা)-এর ইন্তিকালের পর কোন ওহী নাযিল হয় নাই। লোকটি জিজ্ঞাসা 
করিল, সে ব্যক্তি যদি তওবা করে, নেককাজ করে এবং সৎপথে আসে, তবে ? তিনি বলিলেন, 
“তাহার আবার তওবা কিসের ? আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি, তাহার মাতা 
তাহার জন্যে ক্রন্দন করুক! কেহ কাহাকেও হত্যা করিলে কিয়ামতের দিন নিহত ব্যক্তি ডান 
হাতে বা বাম হাতে হত্যাকারী অথবা তাহার মস্তক ধরিয়া আল্লাহ্র আরশের সম্মুখে উপস্থিত 
হইবে। তাহার রগসমূহ হইতে তখন ফিনকি দিয়া রক্ত নির্গত হইতে থাকিবে । সে বলিবে, প্রভু 
হে! তোমার বান্দার নিকট জিজ্ঞাসা করো, কোন্‌ অপরাধে সে.আমাকে হত্যা করিয়াছিল ? 

ইব্‌ন মাজাহ ও নাসাঈ (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে উপরিউক্ত হাদীস বর্ণনা 
করিয়াছেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে একাধিক সনদে উপরিউক্ত হাদীস বর্ণিত 
হইয়াছে। . 

পূর্বসূরী যে সকল ফকীহ হযরত ইবৃন আব্বাস (রা)-এর ন্যায় বিশ্বাস পোষণ করিতেন যে, 
ইচ্ছাকৃতভাবে মু’মিন ব্যক্তিকে হত্যাকারী ব্যক্তির তওবা কবুল হয় না, তাহাদের মধ্যে 
মুযাহিম ৷ ইমাম ইব্‌ন আবু হাতিম (র) তাহাদের উপরিউক্তরূপ অভিমত বর্ণনা করিয়াছেন। 

ইচ্ছাকৃতভাবে মু'মিনকে হত্যাকারী ব্যক্তি সম্বন্ধে অনেক হাদীস রহিয়াছে। সেইগুলির 
অন্যতম হাদীস হইতেছে এই £ 

হাফিয ইবৃন মারদুবিয়া (র).....আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন, নবী করীম (সা) বলিয়াছেন ঃ নিহত ব্যক্তি 
উপস্থিত হইবে এবং বলিবে, প্রভু হে! ইহাকে জিজ্ঞাসা কর, কোন্‌ অপরাধে সে আমাকে 
হত্যা করিয়াছিল £ হত্যাকারী ব্যক্তি বলিবে, আমি তাহাকে এই উদ্দেশ্যে হত্যা করিয়াছিলাম যে, 


Contents 


২১৪ তাফসীরে ইব্‌ন কাছীর | 


আমার ক্ষমতা ও পরাক্রম প্রতিষ্ঠিত হইবে। আল্লাহ বলিবেন, ক্ষমতা ও পরাক্রমের অধিকারী . 
আমিই । আরেক নিহত ব্যক্তি তাহার হত্যাকারীকে জড়াইয়া ধরিয়া উপস্থিত হইবে । সে বলিবে, 
প্রভু হে! ইহাকে জিজ্ঞাসা কর, কোন্‌ অপরাধে সে আমাকে হত্যা করিয়াছিল ? হত্যাকারী 
বলিবে, তাহাকে এই উদ্দেশ্যে হত্যা করিয়াছিলাম যে, অমুকের ক্ষমতা ও পরাক্রম প্রতিষ্ঠিত 
হইবে। আল্লাহ বলিবেন, ক্ষমতা ও পরাক্রম তাহার প্রাপ্য নহে। নিহত ব্যক্তির গুনাহ লইয়া 
তুমি দোযখে যাও। অতঃপর, তাহাকে দোযখে ফেলিয়া দেওয়া হইবে । উহার তলদেশে তাহার 
পৌছিতে সত্তর বৎসর অতিবাহিত হইয়া যাইবে । 

ইমাম নাসাঈ (র) উপরিউক্ত হাদীস উল্লেখিত রাবী মু'তামার ইব্‌ন সুলায়মান হইতে বর্ণনা 
করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......হযরত মুআবিয়া রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন ঃ প্রত্যেক গুনাহ সম্বন্ধেই আশা করা যাইতে পারে যে, আল্লাহ তা'আলা উহা 
মাফ করিবেন। কিন্তু কোন ব্যক্তি কাফির অবস্থায় মরিলে তাহার কুফরের গুনাহ অথবা কেহ 
কোন মু*মিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করিলে উহার গুনাহ মাফ হইবে না। 

ইমাম নাসাঈ (র) উপরোন্নেখিত রাবী সাফিওয়ান ইব্‌ন ঈসা হইতে হাদীস বর্ণনা 
করিয়াছেন । | 

ইব্ন মারদুবিয়া (র)......হযরত আবু দারদা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন ঃ প্রত্যেক গুনাহ সম্বন্ধেই আশা করা যাইতে পারে যে, আল্লাহ তাআলা উহা 
মাফ করিয়া দিবেন। কিন্তু কেহ মুশরিক অবস্থায় মরিলে তাহার শিরকের গুনাহ অথবা কেহ 
ইচ্ছাকৃতভাবে কোন মু'মিনকে হত্যা করিলে উক্ত গুনাহ মাফ হইবে না। 

উক্ত হাদীসের উপরিউক্ত সনদ অত্যন্ত অপরিচিত। তবে হযরত মুআবিয়া (রা) হইতে 
বর্ণিত প্রথমোক্ত হাদীস সমালোচনামুক্ত। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সো) বলিয়াছেন £ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মু'মিন ব্যক্তিকে হত্যা করিল, সে মহান 
আল্লাহ্‌র সাথে কুফরী করিল । 

অবশ্য উক্ত হাদীসটি মুনকার১ হাদীস। উহার সনদ কঠোরভাবে সমালোচিত হইয়াছে। 

ইমাম আহমদ (র)...... হুমাইদ হইতে বর্ণনা করিয়াছেন যে, হুমাইদ বলেন ঃ একদা 
আবুল আলিয়া আমার ও আমার এক বন্ধুর নিকট আগমন করিয়া বলিলেন, তোমরা আমার 
চাইতে অধিকতর নবীন এবং হাদীস স্মরণে রাখিবার অধিকতর যোগ্যতার অধিকারী ৷ এই 
নিকট আপনার হাদীসটি বর্ণনা করুন। বিশর বলিলেন, আমার নিকট উকবা ইব্‌ন মালিক 
আল-লায়সী বর্ণনা করিয়াছেন যে, একদা নবী করীম (সা) একটি ক্ষুদ্র বাহিনীকে যুদ্ধে 
পাঠাইলেন। তাহারা একটি গোত্রের উপর আক্রমণ চালাইলে গোত্রের লোকজন পলাইতে 
লাগিল । মুসলিম বাহিনীর একজন সৈনিক পলায়নপর জনৈক শক্রপক্ষীয় লোককে তরবারি 


১. দুইটি পরস্পর বিরোধী বক্তব্য সম্বলিত হাদীসের একটির সনদ দুর্বল এবং অন্যটির সনদ শক্তিশালী হইলে 
প্রথম হাদীসকে মুনকার হাদীস বলা হয়। 


Contents 


সূরা নিসা ২১৫ 


হাতে ধরিয়া ফেলিল। লোকটি বলিল, আমি নিশ্চয়ই মুসলিম । মুসলিম বাহিনী তাহার কথা 
গ্রাহ্য না করিয়া তাহাকে হত্যা করিয়া ফেলিল। নবী করীম (সা)-এর নিকট এই সংবাদ 
পৌঁছিলে তিনি হত্যাকারী ব্যক্তিটি সম্বন্ধে কঠোর বাক্য উচ্চারণ করিলেন। সে উহা জানিতে 
পারিল। একদা নবী করীম (সা) খুতবা দিতেছিলেন, এমন সময় সে বলিল, হে আল্লাহ্‌র 
রাসূল । আল্লাহ্র শপথ! নিহত ব্যক্তি যাহা বলিয়াছিল, তাহা সে শুধু নিহত হইবার হাত হইতে 
বাচিবার জন্যেই বলিয়াছিল। নবী করীম (সা) তাহার ও তাহার দিকের লোকগণ হইতে মুখ 
ফিরাইয়া লইয়া খুতবা প্রদান অব্যাহত রাখিলেন। লোকটি তাহার কথার পুনরাবৃত্তি করিল। নবী 
করীম (সা) তাহার ও তাহার দিকের লোকগণ হইতে মুখ ফিরাইয়া রাখিয়া খুতবা প্রদান 
অব্যাহত রাখিলেন। লোকটি স্থির থাকিতে পারিল না। সে তৃতীয়বার পূর্বোক্ত কথা বলিল। 
এইবার -নবী করীম (সা) তাহার দিকে মুখ ফিরাইলেন। তাহার পবিত্র মুখমণ্ডলে তখন 
অসন্তোষের চিহ্ন প্রকাশমান ছিল । তিনি বলিলেন, মু'মিন ব্যক্তির হত্যাকারীর প্রতি নিশ্চয়ই 
আল্লাহ ক্রোধান্বিত হন। তিনি তিনবার ইহা বলিলেন। ইমাম নাসাঈ উপরিউক্ত রাবী সুলায়মান 
ইব্‌ন মুগীরা হইতে উপরিউক্ত উপরোল্লেখিত হাদীস বর্ণনা করিয়াছেন। 

পূর্বসূরী ও উত্তরসূরী অধিকাংশ ফকীহর অভিমত এই যে, মুমিনের হত্যাকারীর তওবাও 
আল্লাহ্র নিকট কবৃল হইবে । সে অনুতপ্ত, ভীত ও সংযত হইয়া নেক আমল করিলে আল্লাহ 
তা'আলা তাহার বদ আমলসমূহ মার্জনা করিয়া দিয়া তাহাকে নেকী প্রদান করিবেন । আর নিহত 
ব্যক্তির হক ? হত্যাকারী তাহাকে যে অত্যাচার করিয়াছে এবং যন্ত্রণা দিয়াছে, আল্লাহ তাআলা 
দিয়া উহা মাফ করাইয়া লইবেন। যেমন আল্লাহ তা“আলা বলিয়াছেন $ 


2 টি “$35 + ০0 2.৮ oz “023 BEE রি জি s Ys “eee SAO A SEN 
লা UPS A Ho HEHET OU Baie FOO 
ঞ 5০।০৩০ ০০ পু ঠা 6 ১১52 £05450, 7 রী oe ৬8৪ Ct Er 


# Pl পা ad 


এ পা OE aE Ls GE 


‘আর, (রহমানের প্রিয় বান্দা তাহারা) যাহারা আল্লাহ্‌র সহিত অন্য কোন মা‘বূদকে ডাকে 
না, আল্লাহ যে মানব প্রাণকে অত্যন্ত মর্যাদাশীল করিয়াছেন, তাহাকে ন্যায়ানুগ কারণে ব্যতীত 
অন্য কোন কারণে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে ব্যক্তি উহা করে, সে শাস্তি ভোগ 
করিবে; কিয়ামতের দিনে তাহাকে ক্রমবর্ধমান আযাব দেওয়া হইবে । আর সে উহাতে লাঞ্চিত 
অবস্থায় চিরদিন অবস্থান করিবে । তবে যাহারা তওবা করে এবং নেক আমল করে, আল্লাহ 
EE CE AA না রাহারান রান রানা রানার 1 না 
তো ক্ষমাশীল, কৃপাপরায়ণ। 

EEE 0 TAO EE EE HEE ররর ভার্ন রজার 
অন্যায়ভাবে হত্যাকারী ব্যক্তির তওবা কবূল হইবার কথা বর্ণিত হইয়াছে। তাই কোন ব্যক্তি 
কাফির থাকাকালে নরহত্যার অপরাধ করিয়া থাকিলে তাহার গুনাহ তওবায় মাফ হইবে, 


Contents 


২১৬ | তাফসীরে ইবৃন কাছীর 


মুসলিম অবস্থায় কেহ নরহত্যার অপরাধ সংঘটন করিলে উহা তওবা দ্বারাও মাফ হইবে না, 
আয়াতের এইরূপ ব্যাখ্যা দিবার পক্ষে কোন যুক্তি নাই। পরস্তু আলোচ্য- 


[65110 ৮2৯ 4017881552০ 0৭৮০ BE ০5৩ 
আয়াতে নির্দিষ্টভাবে মু'মিন হত্যাকারী ব্যক্তির শাস্তিকে অমার্জনীয় বলা হইয়াছে; আয়াতের 


এইরূপ ব্যাখ্যা দিবার পক্ষেও কোন যুক্তি নাই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহ তাআলা 
আরও বলিয়াছেন ৪ 


|] 
পা 


‘ EAL ME ৪ ০5 9০ কও 30, kd চিজ পুত উড Ed “02 
lol 411 ₹০৯১৭। ১০1৩৮৫০2691 515 1৯১৭0594145 0 এ 


০ ০ ৮০৩৪ 


“বলো, ওহে আমার বান্দাগণ! যাহারা নিজেদের উপর অত্যাচার করিয়াছ, তোমরা আল্লাহ্‌র 
রহমত হইতে নিরাশ হইও না। আল্লাহ নিশ্চয়ই সর্ব প্রকারের গুনাহ ক্ষমা করেন। নিঃসন্দেহে 
তিনি ক্ষমাশীল, কৃপাপরায়ণ।' 

কুফর, শিরক, সংশয়, নিফাক, নরহত্যা ও অন্যান্য কবীরা গুনাহ অর্থাৎ সর্বপ্রকারের 
গুনাহই যে তওবায় মাফ হয়, আয়াতে ইহা বলা হইয়াছে । অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 

৪52১ এড 95১ 0০ ৯25 2 ০৪০ 91823 4110) 

“শিরক ব্যতীত অন্য যে কোন গুনাহ আল্লাহ যাহাকে চাহেন, ক্ষমা করিয়া দিবেন ।' 

ইহাতে আল্লাহ্‌ তাআলা শিরক ব্যতীত অন্য সকল প্রকারের গুনাহ ক্ষমা করার সম্ভাব্যতা 
বর্ণনা করিয়াছেন। ব্যাখ্যাধীন আয়াতের পূর্বে ও পরে এই সূরায় আল্লাহ তা'আলা উপরোক্ত 
আয়াত উল্লেখ করিয়া গুনাহগার মানুষের আশার আলোকে শক্তিশালী করিয়াছেন। আল্লাহই 
সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 

বুখারী ও মুসলিম শরীফে নিম্নোক্তরূপে বনী ইসরাঈল গোত্রের জনৈক ব্যক্তির কাহিনী 
বর্ণিত রহিয়াছে ঃ বনী ইসরাঈল গোত্রের একটি লোক একশতটি নরহত্যা সংঘটন করিবার পর 
জনৈক আলিমের নিকট জিজ্ঞাসা করিল, আমার জন্যে কি তওবার সুযোগ আছে ? উক্ত আলিম 
উত্তর দিলেন, তওবা ও তোমার মধ্যে প্রতিবন্ধকতা রহিয়াছে ? অতঃপর উক্ত আলিম তাহাকে 
নগরবিশেষে গমন করত সেখানে আল্লাহ্র ইবাদত করিতে পরামর্শ দিলেন। লোকটি সেই 
নগরের দিকে চলিল। পথিমধ্যে রহমতের ফেরেশতাগণ তাহার রূহ কবয করিলেন । এই ঘটনা 
আমি ইতিপূর্বে একাধিকবার উল্লেখ করিয়াছি। পূর্ববর্তী উম্মতের মধ্যে এইরূপ ঘটিতে পারিলে 
উম্মতে মুহাম্মাদীর ব্যাপারে উহা ঘটা অধিকতর সম্ভবপর ও যুক্তিসংগত । কারণ পূর্ববর্তী 
উম্মতগণের উপর আরোপিত অনেক কঠিন দায়িত্ হইতেই এই উম্মতকে আল্লাহ তা“আলা মুক্ত 
রাখিয়াছেন। আর সহজ ও আসান শরী“আত প্রদান করিয়া তিনি আমাদের নেতা বিশ্ব নবী 
হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা (সা)-কে প্রেরণ করিয়াছেন। 

ব্যাখ্যাধীন আয়াত [| 1১০৯১ (5০০ 11586 ০5 সম্বন্ধে হযরত আবু হুরায়রা (রা) সহ. 
পূর্বসূরী একদল ফকীহ বলিয়াছেন £ আয়াতে উল্লেখিত শাস্তি হত্যাকারীর প্রাপ্য; যদি আল্লাহ 
তাআলা তাহাকে তাহার প্রাপ্য পূর্ণ শাস্তি প্রদান করেন। 


Contents 


সূরা নিসা ২১৭ 


ইব্‌ন মারদুবিয়া (র).......হযরত আবু হুরায়রা (রা) হইতে মারফু হিসাবে বর্ণনা 
করিয়াছেন। কিন্তু উহা সহীহ নহে । যাহা হউক, আয়াতের তাৎপর্য এই যে, হত্যাকারী ব্যক্তির 
যোগ্য শাস্তি উহাই, যদি তাহাকে শাস্তি দেওয়া হয় । শরী“আতে বর্ণিত প্রত্যেক শাস্তির ব্যাপারেই 
উপরিউক্ত বক্তব্য প্রযোজ্য ৷ বস্তুত মানুষের নেক আমল তাহার পাপের শাস্তিকে তাহার নিকট 
পৌঁছিতে অনেক সময়ে বাধা প্রদান করে। 

কেহ কেহ বলেন ঃ নির্দিষ্ট পরিমাণের পাপকে উহার সমপরিমাণের পূণ্য দ্বারা আল্লাহ 
তা'আলা বিনষ্ট করিয়া দেন। আবার কেহ কেহ বলেন ঃ পুণ্যের কারণে তিনি পাপকে মিটাইয়া 
দেন। সে যাহাই হউক, পাপের শাস্তি সম্পর্কে উক্ত অভিমত এবং অনেকক্ষেত্রে পাপের শাস্তিকে 
পুণ্যের বাধা প্রদান সম্পর্কিত অভিমত অত্যন্ত যুক্তিগ্রাহ্য । আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

হযরত ইব্‌ন আব্বাস (রা) ও তাহার সহমতাবলম্বীদের মতে ইচ্ছাকৃতভাবে মু'মিনকে 
হত্যাকারী ব্যক্তির তওবা কবুল হইবে না বিধায় তাহাকে দোযখে যাইতেই হইবে । পক্ষান্তরে 
অধিকাংশ ফকীহ ও মুফাসসিরের মতে এইরূপ পাপী ব্যক্তি তওবা না করিলে অথবা তাহার 
নেক আমলে না পোষাইলে এবং আল্লাহ তাহাকে তাহার প্রাপ্য শাস্তি দিতে চাহিলে তাহাকে 
দোযখে যাইতে হইবে । এখন প্রশ্ন হইতেছে, উপরিউক্ত পাপী ব্যক্তি কতদিন ধরিয়া দোযখের 
আযাব ভোগ করিবে ? উত্তর এই যে, অনন্তকাল ধরিয়া নহে; বরং বহুকাল ধরিয়া দোযখের 
আযাব ও শাস্তি ভোগ করিবে । এই বহুকালের অন্ত রহিয়াছে এবং একদিন উহার সমাপ্তি 
ঘটিবে। আলোচ্য আয়াতে যে ॥/4 শব্দ ব্যবহৃত হইয়াছে, উহার অর্থ এখানে অনন্তকাল ধরিয়া 
অবস্থানকারী হইবে না; বরং এখানে উহার অর্থ হইবে, “বহুকাল ধরিয়া অবস্থানকারী ৷’ সনদের 
প্রতিটি স্তরে বিপুল সংখ্যক রাবী রহিয়াছেন বিধায় অনিবার্ধরূপে বিশ্বাস্য একটি মুতাওয়াতার 
হাদীস হইতেছে এই যে, মহানবী (সা) বলিয়াছেন £ যাহার হৃদয়ে সামান্যতম ঈমান রহিয়াছে, 
সে একদিন না একদিন দোযখ হইতে বাহিরে আসিবে! 

প্রশ্ন দেখা দেয়, হযরত মুআবিয়া (রা) কর্তৃক বর্ণিত উপরোল্লিখিত হাদীসে আছে, প্রত্যেক 
গুনাহ সম্বন্ধেই আশা করা যাইতে পারে যে, আল্লাহ তা'আলা উহা মাফ করিবেন; কিন্তু কোন 
ব্যক্তি কাফির অবস্থায় মরিলে তাহার কুফরের গুনাহ অথবা কেহ কোন মু'মিনকে ইচ্ছাকৃতভাবে 
হত্যা করিলে উহার গুনাহ মাফ হইবে না। ইহাতে তো নরহত্যার পাপ ক্ষমা না হইবার বিষয় 
করিতেছে। 

উহার উত্তর এই যে, আলোচ্য হাদীসে দুইটি পাপের উভয়টির একত্রে ক্ষমা হইবার সম্ভাবনা 
বাতিল করা হইয়াছে বটে, কিন্তু উহাদের মাত্র একটির ক্ষমা হইবার সম্ভাবনা বাতিল হয় নাই। 
অতঃপর শুধু নরহত্যার পাপ ক্ষমা হইবার সম্ভাবনা থাকিয়াই যাইতেছে । ইতোপূর্বে উল্লেখিত 
দলীল-প্রমাণ দ্বারা প্রমাণিত হইয়াছে যে, নরহত্যার পাপ ক্ষমা হইতে পারে । পক্ষান্তরে কুফরের 
গুনাহ মৃত্যুর পর ক্ষমা না হইবার বিষয়ে কালামে পাকে বিবৃত হইয়াছে। 

অতঃপর একটি প্রশ্ন থাকিয়া যায়। উহা এই যে, ইতোপূর্বে উল্লেখিত হাদীসে বর্ণিত 
আল্লাহ্র নিকট ফরিয়াদ জানাইবে । অধিকন্তু স্বীয় অপরাধের কারণে অপরাধীর শাস্তি ভোগ 


কাছীর__-৩/২৮: 


Contents 


২১৮ তাফসীরে ইব্ন কাছীর 


করিবার কথাও হাদীসে বর্ণিত হইয়াছে। সেক্ষেত্রে অপরাধীর অপরাধ তওবা অথবা নেকী দ্বারা 
ক্ষমা হইয়া গেলে উক্ত হাদীসের কি হইবে ? উত্তর এই যে, তওবা বা নেকী দ্বারা হত্যার পাপের 
আল্লাহ্র হকের দিকটা মাফ হইলেও উহার মানুষের হকের দিকটা থাকিয়া যাইবে। মানুষের 
এই হকের পরিবর্তে কিয়ামতে তাহাকে অপরাধীর নেকী প্রদান করা হইবে অথবা আল্লাহ 
তাআলা নিজ ফযল ও নি'আমত হইতে প্রাপককে ক্ষতিপূরণ প্রদান করিয়া তাহাকে সন্তুষ্ট 
করিবেন। নরহত্যা, ছিনতাই, ডাকাতি, চুরি, মিথ্যা দোষারোপ ইত্যাদি মানুষের যাবতীয় হক ও 
প্রাপ্য সম্বন্ধে ফকীহগণের সর্বসম্মত অভিমত এই যে, পৃথিবীতে উহার ক্ষতিপূরণ প্রদান সম্ভবপর 
হইলে ক্ষতিপূরণ ব্যতীত তৎসম্পকীয় তওবা কবুল হইবে না। যাহার ক্ষতিপূরণ পৃথিবীতে প্রদত্ত 
হয় নাই, আখিরাতে পূর্বোন্নেখিত পন্থায় উহার ক্ষতিপূরণ প্রদত্ত হইবে। যাহা হউক, পরের 
হকের দেনাদার ব্যক্তি আখিরাতে তাহার পাওনাদারকে নিজের নেকী প্রদানের পর তাহার নিকট 
পর্যাপ্ত নেকী অবশিষ্ট থাকিলে আল্লাহ তাহাকে তৎপরিবর্তে জান্নাতে দাখিল করিবেন । আল্লাহই 
সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

ইচ্ছাকৃতভাবে মু'মিনকে হত্যাকারী ব্যক্তি সম্পর্কে পার্থিব বিচার সম্পর্কীয় নির্দেশও 
রহিয়াছে । উহা এই যে, নিহত ব্যক্তির আত্মীয়-পরিজন হত্যাকারীর উপর অধিকারপ্রাপ্ত হইবে। 
আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ 
SHIGE os Gs a Cb al Ul এও (ডাল ৫8 ৮5৩ 

55505 

“কেহ অন্যায়ভাবে নিহত হইলে তাহার অভিভাবককে আমি অধিকার প্রদান করি । অতঃপর 
সে যেন হত্যায় সীমালজ্ৰন না করে । সে নিশ্চয়ই সাহায্য পাইবার যোগ্য |” 

নিহত ব্যক্তির আত্মীয়-পরিজন হত্যাকারীকে হত্যা করা, তাহাকে ক্ষমা করা এবং দিয়াত 
গ্রহণ করা এই তিনটি ব্যবস্থার যে কোন একটি গ্রহণ করিতে পারে । তবে এক্ষেত্রে দিয়াত 
অধিকতম ব্যয়সাধ্য । নিম্নোক্ত তিন শ্রেণীর উট উহার দিয়াত হইবে £ ১. চতুর্থ বৎসরে 
পদার্পণকারী ত্রিশটি উট; ২. পঞ্চম বর্ষে পদার্পণকারী ত্রিশটি উট এবং ৩. পর্ভবতী চন্লিশটি 
উট । হত্যাকারীর প্রতি দাস-দাসী মুক্ত করা অথবা অবিরাম দুই মাস রোযা রাখা অথবা ষাটজন 
মিসকীনকে খাদ্য খাওয়ানো এক্ষেত্রেও ওয়াজিব হইবে কিনা, সে সম্পর্কে ইমামদের মধ্যে 
মতভেদ রহিয়াছে। 

ইমাম শাফিঈ ও তাহার সহচরবৃন্দসহ একদল ফকীহ বলেন ঃ এক্ষেত্রেও উপরিউক্ত 
কাফফারা ওয়াজিব হইবে ৷ আনিচ্ছাকৃত হত্যায় যখন উপরিউক্ত কাফফারা ওয়াজিব হয়, তখন 
এক্ষেত্রে উহা ওয়াজিব হওয়া অধিকতর যুক্তিসংগত । 

ইমাম শাফিঈ ও তাহার মতাবলম্বীগণ বলেন, কাহারও দায়িত্বে ইচ্ছাকৃতভাবে পরিত্যক্ত 
নামায রহিয়া গেলে এবং উহা আদায় করা তাহার পক্ষে অসাধ্য বা কষ্টসাধ্য হইলে 
অনিচ্ছাকৃতভাবে পরিত্যক্ত নামাযের পরিবর্তে যেরূপ কাফফারা দিবার বিধান রহিয়াছে, 
ইচ্ছাকৃতভাবে পরিত্যক্ত নামাযের পরিবর্তেও সেইরূপ কাফফারা দিবার বিধান রহিয়াছে। 


Contents 
সূরা নিসা ২১৯ 


ইচ্ছাকৃতভাবে সংঘটিত হত্যার জন্যেও অনুরূপভাবে অনিচ্ছাকৃতভাবে সংঘটিত হত্যার 
কাফফারার বিধান থাকা যুক্তিসংগত । 

ইমাম আহমদ (রে)-সহ একদল ফকীহ বলেন ঃ আল্লাহ্‌র নামে শপথ পূর্বক ইচ্ছাকৃতভাবে 
মিথ্যা বলিবার পাপের জন্যে যেরূপ কাফফারা দিবার বিধান নাই, সেইরূপ ইচ্ছাকৃত হত্যার 
জন্যে কাফফারা দিবার বিধান নাই। ইচ্ছাকৃত হত্যা এইরূপ জঘন্য পাপ যে, উল্লেখিত 
কাফফারা উহার মাফ হইবার জন্যে যথেষ্ট নহে। 

ইমাম শাফিঈ ও তাহার মতাবলম্বীগণ ইচ্ছাকৃতভাবে পরিত্যক্ত নামাযের পরিবর্তে 
কাফফারার বিধানের যে দৃষ্টান্ত উল্লেখ করিয়াছেন, তৎসম্বন্ধে ইমাম আহমদ (র)-ও তাহার 
সহমতাবলীম্বগণ বলেন ঃ মূলত উল্লেখিত ক্ষেত্রেও কাফফারার বিধান নাই। সুতরাং ইমাম 
শাফিঈ প্রমুখের নিজেদের নিকট তাহাদের পক্ষ হইতে উপস্থাপিত দৃষ্টান্তের মূল্য থাকিলেও 
আমাদের নিকট উহার মূল্য নাই। 

প্রথমোক্ত অভিমতের ধারকগণ নিম্নোক্ত হাদীস তাহাদের সমর্থনে পেশ করেন £ 

ইমাম আহমদ (র)...... হযরত ওয়াসিলা ইব্‌ন আসকা (রো) হইতে বর্ণনা করিয়াছেন ঃ 
একদা বনু সালীম গোত্রের এক দল লোক নবী করীম (সা)-এর নিকট আগমন করিয়া বলিল, 
আমাদের মধ্যকার এক ব্যক্তি (ইচ্ছাকৃতভাবে নরহত্যা করিয়া নিজের জন্যে) দোযখকে ওয়াজিব 
করিয়া লইয়াছে। নবী করীম (সা) বলিলেন ঃ সে যেন একটি দাস বা দাসীকে মুক্ত করিয়া 
দেয়। আল্লাহ তা'আলা উহার একেকটি অঙ্গের পরিবর্তে তাহার একেকটি অঙ্গকে দোযখ হইতে 
মুক্তি দিবেন। 

ইমাম আহমদ (র)......গারীফ দায়লামী হইতে বর্ণনা করিয়াছেন £ঃ একদা আমরা ওয়াসিলা 
ইব্‌ন আসকা” আল-লায়সী (রা)-এর নিকট গমন করিয়া তাহাকে বলিলাম, আমাদিগকে নবী 
করীম (সা)-এর নিকট হইতে শ্রুত একটি হাদীস শুনান। তিনি বলিলেন, একদা আমরা 
আমাদের এক সহচরের বিষয় লইয়া নবী করীম (সা)-এর নিকট আসিলাম। সে (অন্যায়ভাবে 
নর-হত্যা করিয়া) নিজের জন্যে দোযখকে ওয়াজিব করিয়া লইয়াছিল। নবী করীম (সা) 
বলিলেন ঃ তাহার তরফ হইতে তোমরা একটি দাস বা দাসী মুক্ত করিয়া দাও। আল্লাহ তা'আলা 
উহার একেকটি অঙ্গের পরিবর্তে তাহার একেকটি অঙ্গকে দোযখ হইতে মুক্তি দিবেন । 

ইমাম আবৃ দাউদ ও ইমাম নাসাঈ (র) উপরোল্লেখিত রাবী ইব্রাহীম ইব্‌ন আবালা হইতে 
উপরিউক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ দাউদ রে) কর্তৃক বর্ণিত হাদীস হইতেছে এই ঃ 

গারীফ দায়লামী বলেন, একদা আমরা ওয়াসিলা ইব্‌ন আসকা (রা)-এর নিকট গমন 
করিয়া তাহাকে বলিলাম, আমাদিগকে এইরূপ একটি হাদীস শুনান যাহার মধ্যে সংযোজন- 
বিয়োজন নাই । তিনি অসন্তুষ্ট হইয়া বলিলেন, লিখিত কুরআন মাজীদ ঘরে ঝুলন্ত থাকা অবস্থায় 
তোমাদের কেহ মৌখিকভাবে আল্লাহ্র কালাম তিলাওয়াত করিলে সে কি উহাতে কোনরূপ 
সংযোজন-বিয়োজন ঘটায় ? আমরা বলিলাম, আমরা উহা দ্বারা এইরূপ হাদীসকে বুঝাইতে 
চাহিতেছি, যাহা আপনি স্বয়ং রাসূলুল্লাহ (সা)-এর নিকট হইতে শুনিয়াছেন। তখন তিনি 
বলিলেন, একদা আমরা আমাদের জনৈক সহচরের বিষয় লইয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট 


Contents 


২২০ | তাফসীরে ইব্‌ন কাছীর 


আগমন করিলাম । সে অন্যায়ভাবে নরহত্যা করিয়া নিজের জন্যে দোযখকে ওয়াজিব করিয়া 
লইয়াছিল। তিনি বলিলেন ঃ তাহার পক্ষ হইতে তোমরা একটি দাস বা দাসী মুক্ত করিয়া দাও । 
আল্লাহ তা'আলা উহার একেকটি অঙ্গের পরিবর্তে তাহার একেকটি অঙ্গকে দোযখ হইতে মুক্তি 
দিবেন। 


৩৪1৮৩ INES এ) ১০৯৮০0০০০19 ডন GHG (45) 


এ 201 Sis: [রর 0৯5 she ০০৩ 
OX 2, ১৩০ (5০৮৪ 206) রি 15: পারত তর 4৫ 2 22 65৩3৩, 6৮৫ 


01৮৮2. 

৯৪. “হে ঈমানদারগণ! যখন তোমরা আল্লাহ্‌র রাস্তায় (জিহাদে) পদক্ষেপ নাও, তখন 
যাচাই-বাছাই করিও । আর যে ব্যক্তি তোমাদিগকে সালাম দিবে, তাহাকে বলিও না যে, 
তুমি মুমিন নও । তোমরা কি পার্থিব জীবনের সুখ-সম্পদ খুঁজিতেছ ? অথচ আল্লাহ্র কাছে 
প্রচুর গনীমত রহিয়াছে। ইতিপূর্বে তোমরাও ঈমান লুকাইয়াছিলে। অতঃপর আল্লাহ 
তোমাদের উপর অনুগ্রহ করিয়াছেন। তাই (ঈমানের ব্যাপারে) যাচাই বাছাই কর। নিশ্চয়ই 


তাফসীর £ ইমাম আহমদ (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ঃ একদা 
বনী সালীম গোত্রের জনৈক ব্যক্তি স্বীয় বকরী চরাইতে একদল সাহাবীর নিকট দিয়া 
যাইতেছিল। লোকটি সাহাবীদিগকে সালাম প্রদান করিলে তাহারা পরস্পর বলাবলি করিলেন, 
এই লোকটি শুধু আমাদের হাত হইতে জান বীচাইবার জন্যে আমাদিগকে সালাম প্রদান 
করিতেছে। তাহারা তাহাকে হত্যা করিয়া তাহার বকরীগুলি লইয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
০০০৮০৮৮০০০৪ 
১5105 9৫ এ ৩| ০1২5 2155 || 2০০ |S 19১০1 HOt | ei 

55 

ইমাম তিরমিযী (র) তাফসীর অধ্যায়ে ইসরাঈল (র)-এর সনদে বর্ণনা করিয়াছেন। 
অতঃপর তিনি বলিয়াছেন, “হাদীসটি হাসান-সহীহ পর্যায়ের’ (বিশেষ নিয়মে গ্রহণযোগ্য বিশুদ্ধ 
হাদীস)। 

এতদসম্পর্কে হযরত উসামা (রা) হইতেও হাদীস বর্ণিত হইয়াছে। হাফিয হাকিম €র) 
উপরিউক্ত হাদীস উপরোল্লেখিত রাবী ইসরাঈল হইতে বর্ণনা করিয়াছেন । অতঃপর তিনি মন্তব্য 
করিয়াছেন, “উক্ত হাদীসের সনদ সহীহ । তবে ইমাম বুখারী ও ইমাম মুসলিম রে) উহা বর্ণনা 
করেন নাই’ ইমাম ইব্‌ন জারীর (র) উক্ত হাদীস উপরোল্লেখিত রাবী ইসরাঈল হইতে বর্ণনা 
করিয়াছেন। ইমাম ইব্‌ন জারীর তাহার তাফসীর গ্রন্থে উপরিউক্ত হাদীস আবদুর রহমান নামক 


Contents 

সূরা নিসা ২২১ 
রাবীর সনদে বর্ণনা করিয়া মন্তব্য করিয়াছেন £ “উপরিউক্ত হাদীসের সনদ আমার মতে বিশুদ্ধ ৷' 
তবে একদল বিশেষজ্ঞের মতে একাধিক কারণে উহা দুর্বল হাদীস। প্রথমত, আলোচ্য হাদীস 
উহার অন্যতম রাবী সিমাক হইতে মাত্র একজন রাবী বর্ণনা করিয়াছেন । দ্বিতীয়ত, উহার 
সনদের অন্যতম রাবী ইকরিমা কর্তৃক বর্ণিত বিষয় সন্দেহাতীত নহে। তৃতীয়ত, আলোচ্য 
আয়াত কোন্‌ ঘটনা উপলক্ষে নাযিল হইয়াছে, সে সম্বন্ধে মতভেদ রহিয়াছে । 

কেহ কেহ বলেন £ উহা মুহল্লাম ইব্‌ন জুসামা সম্বন্ধে নাযিল হইয়াছে। 

কেহ কেহ বলেন ৪ উহা উসামা ইবৃন যায়দ সম্বন্ধে নাযিল হইয়াছে। 

আবার কেহ কেহ অন্য কাহারো সম্বন্ধে নাযিল হইয়াছে বলিয়া দাবি করেন। 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি ৪ আলোচ্য হাদীস সম্বন্ধে উপরে উল্লেখিত অভিমত 
কয়েকটি কারণে গ্রহণযোগ্য নহে । প্রথমত, উপরিউক্ত হাদীস একাধিক গুরুত্সম্পন্ন বর্ণনাকারী 
কর্তৃক সিমাক হইতে বর্ণিত হওয়ায় হাদীসটি গ্রহণযোগ্য । দ্বিতীয়ত, প্রকৃতপক্ষে উক্ত হাদীস 
উপরিউক্ত মাধ্যম ভিন্ন অন্য মাধ্যমেও হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে। 
যেমন ঃ 

ইমাম বুখারী (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা জনৈক 
ব্যক্তি স্বীয় বকরীসমূহের নিকট অবস্থান করিতেছিল। এমন সময়ে কিছুসংখ্যক মুসলমান তাহার 
নিকট পৌঁছিল। সে তাহাদিগকে বলিল, আসসালামু আলাইকুম । তথাপি তাহারা তাহাকে হত্যা 
করিয়া তাহার বকরীগুলি লইয়া গেল। ইহাতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করিলেন ঃ 

(১০১০ ০. PSL 5211 ll ১০ 11955 %9 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন এখানে £৪ (১11 ৯০ অর্থ বকরীসমূহ। 
তিনি (১..|| পড়িয়াছেন। 

সাঈদ ইব্‌ন মানসূর (র)......হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন ঃ একদা 
একদল মুসলমান একটি লোকের নিকট আসিল । তাহার সহিত কতগুলি ছাগল ছিল। সে 
মুসলমানদিগকে বলিল, আসসালামু আলাইকুম । তথাপি তাহারা তাহাকে হত্যা করিয়া তাহার 
ছাগলগুলি লইয়া গেল। এই ঘটনায় নিম্নের আয়াত নাযিল হইল £ 

০১০ CLA Lan AS UGE 

ইমাম ইবৃন জারীর ও ইমাম ইব্‌ন আবু হাতিম (র) সুফিয়ান ইব্‌ন উয়ায়নার উপরিউক্ত 
হাদীস বর্ণনা করিয়াছেন । তাহারা বর্ণনা করেন £ একদা ফাযারা নামক জনৈক ব্যক্তি তাহার 
পরিবার ও গোত্রের ইসলাম গ্রহণের সংবাদ লইয়া তাহার পিতার নির্দেশে নবী করীম (সা)-এর 
নিকট আসিতেছিল। রাত্রিকালে তাহার সহিত একটি মুসলিম বাহিনীর সাক্ষাত ঘটিল। সে 
তাহাদিগকে বলিল যে, সে মুসলমান । কিন্তু তাহারা তাহার কথা বিশ্বাস না করিয়া তাহাকে 
হত্যা করিল। তাহার পিতা বলেন, নবী করীম (সা)-এর নিকট উপস্থিত হইয়া তাহাকে উক্ত 
ংবাদ দিলে তিনি আমাকে এক হাজার স্বর্ণ-মুদ্বাসহ প্রয়োজনীয় দিয়াত প্রদান করত সম্মানের 
সহিত বিদায় দিলেন। এই ঘটনায় নিম্নোক্ত আয়াত নাযিল হইল £ 


Contents 
২২২ তাফসীরে ইব্ন কাছীর 
১১ AGS 155 lls BU 02126 

উপরে উল্লেখিত মুহল্লাম-এর ঘটনা প্রসঙ্গে ইমাম আহমদ রে) বলিয়াছেন ঃ সাহাবী হযরত 
কাকা ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন আবু হাদ্রাদ (রা) আমার (ইমাম আহমদের) নিকট বর্ণনা করেন 
যে, হযরত কা'কা (রা) বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) আমাদিগকে ‘ইযম’ নামক এলাকায় 
প্রেরণ করিলেন । আমাদের বাহিনীতে আবূ কাতাদা, হারিস ইব্‌ন রিবঈ ও মুহল্লাম ইব্‌ন জুসামা 
ইব্‌ন কায়সও অন্তর্ভুক্ত ছিল। আমরা ‘ইযম’ উপত্যকায় পৌঁছিবার পর আমির ইব্‌ন আযবাত 
যাইতেছিল। তাহার সঙ্গে এক মশক চর্বিসহ কিছু দ্রব্য সামগ্রী ছিল। সে আমাদিগকে সালাম 
দিলে আমরা সকলে তাহাকে আক্রমণ করা হইতে বিরত রহিলাম ৷ কিন্তু আমাদের বাহিনীর 
মুহল্লাম ইব্‌ন জুসামা উভয়ের মধ্যকার পূর্ব বিবাদের সূত্রে তাহাকে হত্যা করিয়া তাহার উদ্সহ 
সকল মালামাল লইয়া আসিল । আমরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট ফিরিয়া আসিয়া এই ঘটনা 
তাহার নিকট বিবৃত করিলাম । এতদুপলক্ষে নিম্নের আয়াত নাযিল হইল ৪ 

(১5155 5195 59112১2৮511 [9১০1 ১2301120 

অবশ্য ইমাম আহমদ ভিন্ন অন্য কেহ উক্ত হাদীস বর্ণনা করেন নাই। 

ইব্‌ন জারীর (র)......হযরত ইবৃন উমর (রো) হইতে বর্ণনা করেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) 
মুহল্লাম ইব্‌ন জুসামকে একটি বাহিনীসহ কোন এক এলাকায় পাঠাইলেন। পথিমধ্যে আমির 
ইব্ন আযবাত নামক জনৈক ব্যক্তির সহিত তাহার সাক্ষাত হইল। আমির তাহাদিগকে 
ইসলামীধারায় সালাম প্রদান করিল। উভয়ের মধ্যকার জাহিলী যুগীয় বিবাদের সূত্রে মুহত্লাম 
তাহাকে তীর দ্বারা হত্যা করিল। এই সংবাদ রাসূলুল্লাহ (সা)-এর নিকট পৌঁছিল। তখন 
আমেরের গোত্রের উয়াইনা ও আকরা নামক দুই ব্যক্তি তাহার সমীপে এতদসম্পর্কে অভিযোগ 
পেশ করিল। আকরা বলিল, হে আল্লাহ্‌র রাসূল! |: ১: ₹৬|| > অর্থাৎ হত্যাকারী ব্যক্তি 
হত্যাকাণ্ড ঘটাইয়া আজ আনন্দ লাভ করিলেও কাল কিয়ামতের দিন বিচারে সে ঠকিয়া যাইবে; 
তবে আমরা তাহার নিকট হইতে প্রতিশোধ লইব না । কিন্তু উয়াইনা বলিল, “আল্লাহ্র শপথ! 
আমার পরিবারের মহিলাগণ যেরূপ শোক-দুঃখ ভোগ করিয়াছে, তাহার পরিবারের মহিলাগণও 
সেইরূপ শোক-দুঃখ ভোগ না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হইব না।' এই সময়ে মুহল্লাম দুইটি 
কাপড় গায়ে জড়াইয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করত তাহার সম্মুখে বসিয়া পড়িল। 
তাহার উদ্দেশ্য ছিল, রাসূলুল্লাহ সো) যেন তাহার জন্যে আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা করেন। 
রাসূলুল্লাহ (সা) বলিলেন, আল্লাহ যেন তোমাকে ক্ষমা না করেন। ইহাতে সে কাদিতে কীদিতে 
এবং স্বীয় পরিধানের কাপড় দ্বারা অশ্রু মুছিতে মুছিতে তথা হইতে চলিয়া গেল। এক সপ্তাহ 
অতিবাহিত না হইতেই সে মরিয়া গেল। লোকেরা তাহাকে দাফন করিল; কিন্তু মাটি তাহাকে 
উদগীরণ করিয়া দিল। লোকেরা আসিয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট উক্ত সংবাদ দিলে তিনি 
বলিলেন, মাটি তোমাদের উক্ত সঙ্গী হইতেও নিকৃষ্টতর ব্যক্তিকে গ্রহণ করে। কিন্তু আল্লাহ্‌র 
ইচ্ছা, তিনি তোমাদিগকে উপদেশ দিবেন । অতঃপর লোকেরা তাহাকে পাহাড়ের গর্তে নিক্ষেপ 
করিয়া তাহার লাশের উপর পাথর ফেলিয়া রাখিল। এই ঘটনা উপলক্ষে নিম্নের আয়াত নাযিল 
হইল ঃ 


Contents 


সূরা নিসা | ২২৩ 


GY ১১। 51172275181 [9351 ie 
ইমাম বুখারী (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ রাসূলুল্লাহ 
(সা) হত্যাকারীকে বলিলেন ঃ এক ব্যক্তি কাফিরদের নিকট হইতে তাহার ঈমান গোপন 
রাখিয়াছিল। এক সময়ে সে নিজের ঈমানকে প্রকাশ করিয়া দিল, আর তুমি তাহাকে হত্যা 
করিয়া ফেলিলে ? তুমিও তো ইতিপূর্বে মক্কায় কাফিরদের নিকট হইতে নিজের ঈমানকে 
এইরূপ গোপন রাখিতে । ইমাম বুখারী (র) এইরূপে সংক্ষিপ্তভাবে ও বিচ্ছিন্ন সনদে উপরিউক্ত 
হাদীস বর্ণনা করিয়াছেন। উক্ত হাদীস ইমাম বাযযার কর্তৃক সবিস্তারে ও বিশদরূপে অবিচ্ছিন্ন 
সনদে বর্ণিত হইয়াছে। 
হাফিয আবূ বকর আল-বাযযার (র).....হযরত ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণনা 
করিয়াছেন £ একদা রাসূলুল্লাহ (সা) একটি ক্ষুদ্র বাহিনীকে যুদ্ধে প্রেরণ করিলেন। হযরত 
মিকদাদ ইব্‌ন আসওয়াদ রে) উক্ত বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন। মুসলিম বাহিনী তাহাদের উদ্দিষ্ট 
গোত্রের নিকট পৌছিয়া দেখিলেন, তাহারা মুসলিম বাহিনীর ভয়ে ছত্রভঙ্গ হইয়া গিয়াছে। কিন্তু 
একটি লোককে তাহারা দেখিলেন যে, সে পলায়ন না করিয়া স্বীয় এলাকায় রহিয়া গিয়াছে। 
তাহার নিকট অনেক বিষয়-সম্পত্তি ছিল। লোকটি বলিল, “আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ভিন্ন 
অন্য কোন মাবুদ নাই?" কিন্তু হযরত মিকদাদ তাহাকে হত্যা করিলেন। তাহার জনৈক সঙ্গী 
তাহাকে বলিলেন, এইরূপ লোকটিকে তুমি মারিয়া ফেলিলে, যে সাক্ষ্য দিয়াছে যে, আল্লাহ ভিন্ন 
অন্য কোন মাবুদ নাই ? আল্লাহ্র কসম! আমি ইহা রাসূলুল্লাহ সো)-কে জানাইব | অভিযান 
শেষে উক্ত বাহিনীর লোকেরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট ফিরিয়া আসিবার পর তাহাকে 
বলিলেন, হে আল্লাহ্র রাসূল! একটি লোক সাক্ষ্য দিয়াছে যে, আল্লাহ ভিন্ন অন্য কোন মা“বৃদ 
নাই, তথাপি মিকদাদ তাহাকে হত্যা করিয়াছে। রাসূলুল্লাহ সো) বলিলেন £ মিকদাদকে আমার 
নিকট ডাকিয়া আনো । মিকদাদ রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হইলে তিনি তাহাকে 
বলিলেন, হে মিকদাদ! তুমি এমন এক ব্যক্তিকে মারিয়া ফেলিলে যে ব্যক্তি বলিয়াছিল, আল্লাহ 
ভিন্ন অন্য কোন মা“বৃদ নাই ? কাল কিয়ামতে তুমি ‘আল্লাহ ভিন্ন'অন্য কোন মা“বৃদ নাই এই 
কলেমার (ফরিয়াদের) কি উত্তর দিবে ? এই ঘটনা উপলক্ষে নিম্নের আয়াত নাযিল হইল £ 
2531 ১৩। ০|। 4014০ 1০5 159% 9 Ll ১2311 VA 
রাসুলুল্লাহ (সা) মিকদাদকে আরও বলিলেন, একটি মু'মিন লোক কাফিরদের নিকট হইতে 
নিজের ঈমান গোপন রাখিয়াছিল। সুযোগমতে সে প্রকাশ করিল, আর তুমি তাহাকে হত্যা 
করিয়া ফেলিলে ? তুমিও তো মক্কায় থাকিবার কালে এইরূপে নিজের ঈমান গোপন রাখিতে । 
অর্থাৎ আল্লাহর নিকট অনেক গনীমত (ভোগ্য সামগ্রী) রহিয়াছে। এই ব্যক্তি তোমাদিগকে 
সালাম প্রদান করিল এবং তাহার মু'মিন হইবার কথা তোমাদের নিকট প্রকাশ করিবার পরও 


তাহাকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করিয়া তোমরা যে পার্থিব সম্পদ লাভ করিয়াছ, 
আল্লাহর নিকট মওজুদ নি'আমত উহা অপেক্ষা অনেক গুণে শ্রেয় । | 


Contents 


২২৪ তাফসীরে ইব্ন কাছীর 


nile ২11 ০5055 ১০ 2 CUE 
অর্থাৎ “ইতিপূর্বে তোমরা এই লোকটির মতই নিজেদের ঈমান কাফিরদের নিকট হইতে 
গোপন রাখিতে ৷” ইতিপূর্বে উল্লেখিত হাদীসেও এইরূপ কথা বর্ণিত হইয়াছে। এইরূপে অন্যত্র 
আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 


5১০2 ক eg Oe প ৪৮৩৪ ঞ 


১৪১৭1 ৩৬৪৮১ ১১৯১৭ ৪ পি 07515) 1১১১1 
= sala 

সাঈদ ইব্‌ন যুবায়র আলোচ্য আয়াতাংশের উপরোক্তরূপ ব্যাখ্যা করিয়াছেন। সাঈদ ইব্ন 
যুবায়র হইতে বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্‌ন যুবায়র বলেন ঃ 4১৪ ১০১৫ এ[৯৫ অর্থাৎ 

ইতিপূর্বে এইরূপে তোমরা মুশরিকদের নিকট হইতে নিজেদের ঈমান গোপন রাখিতে । 

আবদুর রাযযাক (র)......সাঈদ ইব্‌ন যুবায়র হইতে বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্‌ন 
যুবায়র বলেন ৪ 423 ০ ১5১ 01১4 অর্থাৎ এই রাখাল যেরূপ তাহার ঈমান গোপন 
রাখিয়াছিল, সেইরূপ তোমরা নিজেদের ঈমানও ইতিপূর্বে গোপন রাখিতে । ইমাম ইব্‌ন জারীর 
(র)-ও অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন। 

ইমাম ইব্‌ন আবূ হাতিম (র) বলিয়াছেন, সাঈদ ইবৃন যুবায়র হইতে বর্ণনা করেন যে, 
সাঈদ ইব্‌ন যুবায়র বলেন ঃ 423 ১৭১৫ 41১৫ অর্থাৎ ইতিপূর্বে তোমরা মু'মিন ছিলে না। 

অর্থাৎ ‘আল্লাহ তোমাদের প্রতি কৃপা দৃষ্টি করিয়াছেন | 

উপরোল্লিখিত ব্যক্তির হত্যার কারণে রাসুলুল্লাহ (সা)-এর তরফ হইতে যে অসস্তোষ 
প্রকাশিত হইয়াছিল, উহা দেখিয়া হযরত উসামা (রা) শপথ করিলেন, তিনি কখনো এইরূপ 
ব্যক্তিকে হত্যা করিবেন না যে সাক্ষ্য দেয়, আল্লাহ ভিন্ন অন্য কোন মা'বূদ নাই। 

15--5$ ইহা পূৰ্বোল্পিখিত নির্দেশকে দৃঢ় করিতে ব্যবহৃত হইয়াছে। অর্থাৎ ভালভাবে 
যাচাই না করিয়া হঠাৎ কোন পদক্ষেপ নিও না। 

1০ ০১৯৯০ Ce 94 41101 

সাঈদ ইব্‌ন যুবায়র বলেন £ আলোচ্য আয়াতাংশ সতকীকিরণ ও ভীতি প্রদর্শনের জন্যে 

ব্যবহৃত হইয়াছে। 


১০০৯৮ ও ৩১৩৫5 dl ds 25৮৮0 92 ও 3593804-5 এ (4০) 
৫৫ ০৪৮ pAb ও 29 Lh ৪/1৮5 a 21 


Cust 45 35250400485 ৮৪০০৪435855, ০ শপ 


কক ওর এ 


রর RACAL LEAD Bed 


tL? C2047 74 
O ১616 2060, 25056822258 


Contents 


সূরা নিসা ২২৫ 


৯৫. “আল্লাহ্র পথে জানমাল দিয়া জিহাদকারীগণ আর বিনা ওজরে বসিয়া থাকা 
মু'মিনগণ সমান নহে। আল্লাহ জানমাল দিয়া আল্লাহ্র পথে জিহাদকারীগণকে জিহাদ 
বিমুখদের উপর মর্যাদা দান করিয়াছেন। আর উভয়ের প্রতি আল্লাহর প্রতিশ্রুতি অত্যন্ত 
সুন্দর এবং আল্লাহ মুজাহিদগণকে ঘরে বসা লোকদের চাইতে উত্তম পুরস্কার দান 
করিয়াছেন।” 

৯৬. “তাঁহার পক্ষ হইতে ক্ষমা ও অনুহের এইরূপ বিভিন্ন স্তর আর আল্লাহ সর্বদাই 
ক্ষমাশীল ও দয়ালু ।” 

তাফসীর ঃ ইমাম বুখারী (র)...... হযরত বারা (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ 

১০৬৬০ Salil opi 

-এই আয়াতাংশ নাযিল হইবার পর রাসুলুল্লাহ (সা) হযরত যায়দ (রা)-কে ডাকাইয়া 
আনিয়া তাহার দ্বারা উহা লিখাইলেন। অতঃপর হযরত (আবদুল্লাহ) ইব্‌ন উম্মে মাকতৃম (রা) 
আসিয়া স্বীয় (অন্ধত্রে) অসামর্থ্যের বিষয় উত্থাপন করিলে আল্লাহ তা'আলা উহার সহিত 
নিম্নের অংশ নাযিল করিলেন ঃ 

১১৮৮] 1০431 et 
অর্থাৎ ‘দৈহিক সামর্থ্য হইতে বঞ্চিত ব্যক্তিগণ ভিন্ন ৷’ 

ইমাম বুখারী হযরত বারা' (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ 

ll ০০ 9354811 ss) 

-এই আয়াতাংশ নাযিল হইবার পর রাসুলুল্লাহ (সা) বলিলেন, ‘অমুককে ডাকো ।’ আহুত 

সাহাবী দোয়াত-কলমসহ আগমন করিলে রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, লিখ- 
HL 2 SALE 50৮৬ Gal oy 

‘জিহাদে গমনে বিরত মুমিনগণ এবং স্বীয় জানমাল দ্বারা জিহাদে অংশগ্রহণকারী মুমিনগণ 
সমান নহে ।' এই সময়ে হযরত আবদুল্লাহ ইবৃন মাকতৃম (রা) রাসূলুল্লাহ (সা)-এর পশ্চাতে 
উপবিষ্ট ছিলেন। তিনি বলিলেন, ib Ulead LA 
ইহাতে উপরোক্ত আয়াতের পরিবর্তে নিম্নের আয়াত নাযিল হইল ঃ 


ও 9৩০৯1 all 31 ০৪ ১৮০১ ৩ Lyell ৪৬৩০৪ 
_4111 ০1 
ইমাম বুখারী (র).......সাহল ইব্‌ন সাদ আস-সায়িদী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
সাহল (রা) বলেন 8 একদা আমি মারওয়ানকে মসজিদে দেখিয়া তাহার পার্শ্বে গিয়া বসিলাম। 


তিনি বলিলেন, হযরত যায়িদ ইবৃন সাবিত (রা) আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, একদা 
রাসূলুল্লাহ সো) আমাকে এই আয়াতের শ্রুতলিপি দিলেন ৪ 


40145. ও usally ell ১ 955০0]1 ৪৯১০০ 


কাছীর--৩/২৯ 


Contents 


: ২২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


এই সময়ে হযরত ইব্‌ন উম্মে মাকতৃম (রা) তাহার নিকট আসিলেন। তিনি তখনও উক্ত 
আয়াত আমাকে বলিয়া যাইতেছিলেন। হযরত ইব্‌ন উম্মে মাকতৃম (রা), বলিলেন, হে আল্লাহ্‌র 
রাসূল! আমার জিহাদ করিবার দৈহিক যোগ্যতা থাকিলে নিশ্চয়ই জিহাদ করিতাম | তিনি ছিলেন 
অন্ধ । ইহাতে আল্লাহ তাহার রাসূলের নিকট ওহী প্রেরণ করিলেন। তাহার উরু আমার উরুর 
উপর স্থাপিত ছিল৷ আমার ভয় হইল, আমার উরু ভাঙ্গিয়া যাইবে । অতঃপর তাহার পবিত্র দেহ 
ভারমুক্ত হইল। তাহার উপরোক্ত আত্মসমাহিত অবস্থায় আল্লাহ তা'আলা নিম্নোক্ত আয়াত নাযিল 
করিলেন ঃ 


০6 ক + 9 


155 
উক্ত হাদীস শুধু ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম রে) উহা বর্ণনা করেন 
নাই। ইমাম আহমদ রে) উহা নিম্নোক্ত ভিন্ন সনদে বর্ণনা করিয়াছেন ৪ 
ইমাম আহমদ (র)......হ্যরত যায়দ ইব্‌ন সাবিত (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হযরত যায়দ বলেন ঃ একদা আমি নবী করীম (সা)-এর পার্শ্বে উপবিষ্ট ছিলাম । এমন সময়ে 
তাহার নিকটে ওহী আসিল । একাগ্র ও প্রশান্তভাব তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলিল। তিনি নিজের 
রান আমার রানের উপর রাখিলেন। আল্লাহ্র কসম! নবী করীম (সা)-এর রানের চাইতে 
অধিকতর ভারী কোন বস্তু ইতিপূর্বে আমি নিজের দেহে ধারণ করি নাই। কিয়ৎক্ষণ পর তাহার 
দেহ ভারমুক্ত হইল ৷ তিনি আমাকে বলিলেন, হে যায়দ! লিখ । আমি (লিখিবার জন্যে) স্কন্ধের 
একখানা অস্থি লইলাম। তিনি বলিলেন, লিখ- 


81055415405 ১৮৯০10১৮৯10 Sal ০৪ 
LY AL deel 
আমি উহা লিখিলাম। আবদুল্লাহ ইব্‌ন উম্মে মাকতুম (রা) অন্ধ ছিলেন। তিনি উক্ত আয়াত 
ও উহাতে বর্ণিত মুজাহিদের ফযীলতের কথা শুনিয়া বলিলেন, হে আল্লাহ্র রাসূল । অন্ধত্ব বা 
এইরূপ কোন ওযরের কারণে কেহ জিহাদে অংশগ্রহণ করিতে না পারিলে তাহার জন্য কি 
ব্যবস্থা রহিয়াছে ? আল্লাহ্র কসম! তাহার কথা শেষ হইতে না হইতেই পুনরায় একাগ্র ও 
প্রশান্তভাব নবী (সা)-কে আচ্ছন্ন করিয়া ফেলিল। তাহার রান আমার রানের উপর পতিত 
হইল । আমার নিকট প্রথমবারের মতই এইবারও উহা ভারী মনে হইল ৷ অতঃপর তাহার দেহ 
ভারমুক্ত হইল । তিনি বলিলেন, পড় তো । আমি পড়িলাম ঃ 
od Sl Se lg SIAL A bs DIAL cp SL 
LEY ১৩ 
নবী করীম (সা) বলিলেন ঃ 
>All 5131 ১৪2 


Contents 


সূরা নিসা ২২৭ 


(দৈহিক সামর্থ্য হইতে বঞ্চিত ব্যক্তিগণ ভিন্ন) । আমি উহা আয়াতে যোগ করিয়া দিলাম । 
ফন্ধাহ্থির যেখানে উহা লিখিয়াছিলাম, উহার ছবি এখনো আমার মানসপটে উদ্ভাসিত হইয়া 
রহিয়াছে । 

ইমাম আবূ দাউদ (র) উপরোক্ত হাদীস হযরত যায়দ ইবৃন সাবিত (রা) হইতে অবিচ্ছিন্ন 
সনদে বর্ণনা করিয়াছেন । যায়িদ ইব্ন.সাবিত (রা) হইতে আবদুর রাযযাক বর্ণনা করিয়াছেন 
যে, হযরত যায়দ (রা) বলেন ৪ আমি রাসূলে পাক (সা)-এর ওহী লিখক ছিলাম । একদা তিনি 
আমাকে বলিলেন; লিখ- 

4115154১৮৯5 ১০৭ ৫ Sal এ 
তখন সেখানে আবদুল্লাহ ইব্‌ন উম্মে মাকতৃম (রা) উপস্থিত হইলেন। তিনি বলিলেন, হে 
আল্লাহ্র রাসূল । আমি অবশ্যই আল্লাহর পথে জিহাদ করিতে ভালবাসি । কিন্তু আমার যে ওযর 
রহিয়াছে, তাহা তো আপনি দেখিতেছেন। আমি অন্ধ হইয়া গিয়াছি। হযরত যায়দ রো) বলেন, 
আমার রানের উপর অবস্থিত নবী পাক (সা)-এর রান ভারী বোধ হইল । আমার ভয় হইল, 
আমার পা ভাঙ্গিয়া যাইবে । কিছুক্ষণ পর নবী (সা)-এর দেহ ভারমুক্ত হইল । তিনি আমাকে 
বলিলেন, লিখ- 


টীকা ওর কও 


10, 
ইমাম ইব্‌ন আবূ হাতিম এবং ইমাম ইব্‌ন জারীর (র) উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । 
আবদুর রায্যাক রে)...... হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 

ইব্‌ন আব্বাস রো) বলেন ঃ 
(০১৮০৯৭০০৮০৭ এএ ০১৪ ০ ns ১১০ এ LY 
টানি 
অর্থাৎ বদরের যুদ্ধে অংশগ্রহণ হইতে যে সকল মু'মিন বঞ্চিত রহিয়াছে, দৈহিক ওযরবিশিষ্ট 
ব্যক্তিগণ ভিন্ন যাহারা উহাতে অংশগ্রহণ করে নাই এবং উহাতে যাহারা অংশগ্রহণ করিয়াছে, 
তাহারা-_-এই উভয় শ্রেণীর মু'মিন সমান মর্যাদার অধিকারী নহে । 
উপরোক্ত ব্যাখ্যা শুধু ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন এবং মুসলিম উহা বর্ণনা করেন 
নাই। হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ইমাম তির্মিযী বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলেন £ 
2 SLAIN, Dat এস ৮ ১৪০৮ 0৮ Sal 

-4111 1 
অর্থাৎ দৈহিক ওষর ব্যতীত যাহারা বদরের যুদ্ধে অংশগ্রহণ হইতে বঞ্চিত রহিয়াছে, তাহারা 

এবং যাহারা উহাতে অংশগ্রহণ করিয়াছে তাহারা- এই দুই শ্রেণীর মুমিনের মর্যাদা সমান নহে । 


Contents 


২২৮ তাফসীরে ইব্ন কাছীর 


বদরের যুদ্ধ সম্মুখে উপস্থিত হইলে হযরত আবদুল্লাহ ইব্‌ন জাহশ (রা) এবং হযরত আবদুল্লাহ 
ইবৃন উম্মে মাকতৃম রো) নবী করীম (সা)-কে বলিলেন, হে আল্লাহ্র নবী! আমরা তো অন্ধ। 
আমাদের জন্য কি যুদ্ধে অংশগ্রহণ না করিবার অনুমতি আছে? ইহাতে এই আয়াত নাযিল হইলঃ 
(8০১০০ ১5০৮০। এস ৪2 ১৪০৮৭ ১০ SIL Gp 
হযরত ইব্‌ন আব্বাস (রা) আরও বলেন ঃ আয়াতে যে দুই শ্রেণীর মু’মিনের মর্যাদার 
পার্থক্যের কথা বর্ণিত হইয়াছে, তাহারা হইতেছে, দৈহিক কারণে অসমর্থ ব্যক্তিগণ ভিন্ন অন্যান্য 
যাহারা যুদ্ধে অংশগ্রহণ হইতে বিরত রহিয়াছে, তাহারা এবং যাহারা উহাতে অংশগ্রহণ করিয়াছে 
তাহারা । ইমাম তিরমিযী উপরোক্ত হাদীসকে “হাসান ও গরীব’ হাদীস বলিয়াছেন। 
আয়াতের ১১১1] (191 ১22 এই অংশ নাযিল হইবার পূর্বে জিহাদ হইতে বিরত 
মুমিনের ওযরবিহীন ও ওযরওয়ালা সবাই প্রথমোক্ত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু আয়াতের 
উপরোক্ত অংশ নাযিল হইবার পর এইরূপ ওযরবিশিষ্ট মু'মিনগণ আয়াতে উল্লেখিত শ্রেণী 
হইতে মুক্ত হইয়াছেন। দৈহিক কারণে অসমর্থ মু'মিনদিগকে বাইরে রাখিয়া আল্লাহ তা'আলা 
জিহাদ হইতে বিরত মুমিনদের উপর জিহাদে অংশগ্রহণকারী মুমিনদের ফযীলত ও শ্ৰেষ্ঠ 
বর্ণনা করিয়াছেন। 
ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন, দৈহিক অসামর্থ্য ইত্যাদি কারণে যুদ্ধে যোগদানে বিরত 
মুমিনদের বিষয়টি এইরূপই হওয়া যুক্তিযুক্ত ছিল। 
ইমাম বুখারী (র)...... আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা রাসূলে করীম (সা) 
বলিলেন, মদীনায় এইরূপ কিছু সংখ্যক লোক রহিয়াছে, যাহারা তোমাদের প্রতিটি অভিযানেই 
তোমাদের সঙ্গে থাকে ? সাহাবীগণ বলিলেন, হে আল্লাহর নবী! তাহারা মদীনায় থাকিয়াই কি 
আমাদের সঙ্গে থাকেন ? তিনি বলিলেন, হ্যা, ওযর তাহাদিগকে আটকাইয়া রাখিয়াছে। 
ইমাম বুখারী (র) উক্ত হাদীস তালীক হিসাবে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র) 
আনাস (রা) হইতে উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আবু দাউদ (র) আনাস (রা) হইতে 
বর্ণনা করিয়াছেন £ একদা নবী করীম (সা) বলিলেন, তোমরা মদীনায় এইরূপ কতগুলি লোক 
রাখিয়া যাও, যাহারা তোমাদের সফর, তোমাদের অর্থ ব্যয় এবং তোমাদের যে কোনো 
উপত্যকা অতিক্রমে তোমাদের সঙ্গে থাকে । সাহাবীগণ বলিলেন, হে আল্লাহ্র নবী! তাহারা 
কিরূপে উহাতে আমাদের সঙ্গে থাকে ? তিনি বলিলেন, হয; সারের অভাব তাহাদিগকে 
আটকাইয়া রাখিয়াছে। 
অনুরূপ মর্মে জনৈক কবি বলিয়াছেন ৪ | 
4৬] dlc dull, 
৮15১1 by bss om 
9৬৪ ১১০ (০15 [১5৪1 LS 
0৯1১ sii ১৬০ she CU ০০ 


"0০011191715 


সুরা নিসা ২২৯ 


“ওহে আল্লাহ্র ঘরের দিকে যাত্রাকারী ব্যক্তিগণ! তোমরা সশরীরে উহার দিকে চলিয়াছ, 
আর আমরা আত্মিক ও মানসিক দিক দিয়া উহার দিকে চলিয়াছি। আমরা তো শুধু ওযর ও 
অসামর্থ্যের দরুন বাড়িতে রহিয়া গিয়াছি। যদি কেহ শুধু ওযর ও অসামর্থ্যের দরুন বাড়িতে 
রহিয়া যায়, সে প্রকৃতপক্ষে উহার দিকেই চলিয়াছে।' 

০১:০৯] 81) এ IE 
অর্থাৎ উভয় শ্রেণীর মুমিনের জন্যেই আল্লাহ্‌ জান্নাত ও মহা পুরস্কারের ওয়াদা দিতেছেন। 
উক্ত আয়াতাংশ দ্বারা বুঝা যায়, জিহাদ ফরযে আইন নহে, বরং উহা ফরযে কিফায়া। আবু 
সাঈদ খুদরী (রা) হইতে বুখারী ও মুস্লিম শরীফে বর্ণিত রহিয়াছে ঃ.নবী করীম (সা) 
বলিয়াছেন, জান্নাতে এইরূপ একশতটা স্তর রহিয়াছে, যেইগুলি আল্লাহ্‌র পথে জিহাদকারীদের 
জন্যে তিনি নির্ধারিত করিয়া রাখিয়াছেন। উহাদের এক স্তর হইতে আরেক স্তরের ব্যবধান ও 
দূরত্ব আকাশ ও পৃথিবীর মধ্যকার ব্যবধান ও দূরত্বের সমান । 

আ'মাশ (র)......ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) 
বলিলেন, কোনো ব্যক্তি (আল্লাহ্র পথে) একটি তীর নিক্ষেপ করিলে তাহার জন্যে উহার 
পুরস্কার স্বরূপ একটি স্তর রহিয়াছে । জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্‌র রাসূল! স্তর 
কি? তিনি বলিলেন, উহা তোমার বাড়ির তলা নহে; উহার একটি হইতে আরেকটি স্তরের দূরতৃ 
একশত বৎসরের পথ । 


৫16 ১55 CBE ৮৪৮৩ £১ 0 85 Ge 9, (Av) 
রি ১৪2১1 ১৯৫% 2215 401 ১৩ SS BE sua EYEE 


01722 ৩৫৮ 2৮০৪৯ ৮ পেতো 
৫৯ 02252490511 2৮০91 4০৫ Gti (4A) 


0 95৩28 4) 5 


শট পর্ণ পঠিত কা 24 ৰ 227 পাতি 5৫৫ এপার 2৩ 


01728212252 ৮৮৪৩ ৯৩ 0124 ৫০০ BIE: (4৭) 
১5591756৩6৮ ১৯/ 3 ০১৪ 40০১০৯৯৮৪৫৩), » ) 


pe had 
Ald IEE 231/03, 242 122% ঠা 


223 ০২5১ Eel 293 ৫ 61525 4014) 1৯0৪5 E42 02 ES ৩52 


| পাপ 
৮5 £ ৩০ পর 58 4 /১৮ 
০6১৯৮ 1/৯2৮ 40 362, 4 all esl 


৯৭. “যাহারা নিজেদের উপর যুলম করে, তাহাদের প্রাণ গ্রহণের সময়ে ফেরেশতাগণ 
বলে, তোমরা কি অবস্থায় ছিলে ? তাহারা বলে, দুনিয়ায় আমরা অসহায় ছিলাম ৷ তাহারা 
বলে, দুনিয়া কি এমন প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করিতে ? ইহাদেরই 

আবাসস্থল জাহান্নাম, আর উহা কতই মন্দ আবাস!” 


Contents 


২৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


৯৮. “তবে যে সব অসহায় পুরুষ, নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করিতে পারে 
না এবং কোন পথ পায় না- 

৯৯. “আল্লাহ হয়ত তাহাদের পাপ মোচন করিবেন । কারণ আল্লাহ পাপ মোচনকারী, 
ক্ষমাশীল ।” 

১০০. “কেহ আল্লাহর পথে হিজরত করিলে সে দুনিয়ায় বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য 
লাভ করিবে এবং কেহ আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে নিজ গৃহ হইতে মুহাজির হইয়া বাহির 
হইলে ও তাহার মৃত্যু ঘটিলে তাহার পুরস্কারের ভার আল্লাহ্‌র উপর; আল্লাহ ক্ষমাশীল পরম 
দয়ালু ৷” 

তাফসীর ঃ ইমাম বুখারী (র)......মুহাম্মদ ইবৃন আবদুর রহমান আবুল আস্ওয়াদ হইতে 
বর্ণনা করিয়াছেন যে, আবুল আস্ওয়াদ বলেন ৪ একদা মদীনাবাসীদের বিরুদ্ধে যুদ্ধের জন্যে 
একটি সেনাবাহিনী প্রস্তুত হইল । আমার নামও উক্ত বাহিনীর অন্তর্ভুক্ত করা হইল । আমি হযরত 
ইব্‌ন আব্বাস (রা)-এর গোলাম ইক্রিমার সহিত সাক্ষাত করিয়া তাহাকে বিষয়টা জানাইলে 
তিনি আমাকে উক্ত বাহিনীর অন্তর্ভুক্ত থাকিতে কঠোরভাবে নিষেধ করিলেন। তিনি বলিলেন, 
হযরত ইবৃন আব্বাস (রা) আমার.নিকট বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা)-এর যুগে কিছু 
সংখ্যক লোক মুশরিকদের সহিত থাকিয়া তাহাদের দলকে ভারী করিত । তাহারা মুশরিকদের 
দলে থাকিয়া যুদ্ধ করিতে আসিত আর রণাঙ্গণে তীর বা তরবারির আঘাতে নিহত হইত। 
তাহাদের সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা নিম্নের আয়াত নাযিল করেন £ 

81 ahi (alll ই] 1555 0501 21 
লাইস (র) উপরোক্ত রিওয়ায়াতটি আবুল আস্ওয়াদ (র) হইতে বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদল 
মক্কাবাসী ইসলাম গ্রহণ করিয়া উহা মানুষের কাছে হইতে গোপন রাখিত। মক্কার মুশরিকগণ 
বদরের যুদ্ধে তাহাদিগকে নিজেদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে আনয়ন করিল । তাহাদের কেহ কেহ 
মুসলমানদের হাতে নিহত হইলে মুসলমানগণ বলিলেন, এই সকল লোক তো মুসলমান ছিল । 
তাহারা ইহাদের নিহত হওয়ায় দুঃখিত হইলেন এবং ইহাদের মাগফিরাতের জন্যে আল্লাহ্‌র 
নিকট দু'আ করিলেন । এই ঘটনা উপলক্ষে নিম্নোক্ত আয়াত নাযিল হইল ঃ 


LY ১১। 11৫5) ০41 REL 185 ১2511 ৪| 
তৎপর মদীনার মুসলমানগণ মক্কার অবশিষ্ট ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের নিকট উপরোক্ত 
আয়াত লিখিয়া তাহাদিগকে জানাইলেন যে, তাহাদের কোন ওযর আল্লাহ্‌র নিকট গৃহীত হইবে 
না! ইহাতে তাহারা মন্কা হইতে হিজরতের উদ্দেশ্যে বাহির হইল । মুশরিকগণ তাহাদের সহিত 
মিলিত হইয়া তাহাদিগকে পার্থিব আপদ-বিপদ হইতে রক্ষা করিবার ভরসা দিল এবং মক্কায় 
ফিরাইয়া লইয়া গেল। ইহাতে নিম্নোক্ত আয়াত নাযিল হইল £ 


৬ ০ 4 oF ০০ চর. s- is ong oe ভু লা ৩ 
5 NEL Sa 1 


Contents 
সূরা নিসা ২৩১ 


ইকরিমা বলেন £ঃ আলোচ্য আয়াত কুরায়শ গোত্রের কিছু সংখ্যক যুবক সম্বন্ধে নাযিল | 
হইয়াছে। তাহারা মক্কায় থাকিয়া ইসলাম গ্রহণের দাবি করিত। আলী ইব্ন উমাইয়া ইব্‌ন 
খালফ, আবু কায়স ইব্‌ন ওয়ালীদ ইব্‌ন মুগীরা, আবু মানসূর ইবৃন হাজ্জাজ এবং হারিস ইব্‌ন 
যামূআ উক্ত দলের অন্তর্ভুক্ত ছিল। 
যাহ্হাক (র) বলেন £ঃ আলোচ্য আয়াত কতিপয় মুনাফিক সম্বন্ধে নাযিল হইয়াছে। তাহারা 
নবী করীম (সা)-এর সহিত হিজরত না করিয়া মক্কায় রহিয়া গিয়াছিল এবং বদরের যুদ্ধে 
মুশরিকদের পক্ষে যুদ্ধ করিয়া নিহত হইয়াছিল । 
আয়াতের শানে নুযূল যাহাই হউক না কেন, যাহারা হিজরত করার সামর্থ্য থাকা সত্বেও 
হিজরত করে না এবং কাফিরদের অধীনে থাকিয়া আল্লাহ্‌র দীন কায়েম করিবার মহান দায়িত্ব ও 
কর্তব্য হইতে বিরত থাকে, তাহাদের সকলের প্রতিই উহা প্রযোজ্য । আলোচ্য আয়াতের মর্ম 
এবং ফকীহগণের সর্ববাদীসম্মত রায় অনুযায়ী এই সকল লোক নিজেদের উপর অবিচারকারী ও 
অবৈধ পথের অনুসারী । 
748১1155105 KEL 6555 020 01 
অর্থাৎ “যাহারা হিজরত না করিয়া নিজেদের উপর অবিচার করে এবং এই অবস্থায় 
ফেরেশতাগণ তাহাদের প্রাণ সংহার করে ।' 
অর্থাৎ ‘হিজরত না করিয়া তোমরা কেন এখানে অবস্থান করিয়াছ ?' 
১৯১ ৬ iis ০4 Tl 
অর্থাৎ হিজরত করিবার ক্ষমতা আমাদের ছিল না। 
হু ১১1 511 15551১8425 25৭০ এ11 ৮51 SEAT 0, 
ইমাম আবূ দাউদ রে)......সামুরা ইব্‌ন জুন্দুব (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম 
(সা) বলিয়াছেন ৪ যে ব্যক্তি মুশ্রিকের সঙ্গে মিশিয়া যায় এবং তাহার সহিত বসবাস করে, সে 
উহার ন্যায় । 
সুদ্দী বলিয়াছেন ঃ (বদরের যুদ্ধে) হযরত আব্বাস, আকীল ও নাওফেল বন্দী হইয়া 
_ আসিলে রাসূলুল্লাহ (সা) হযরত আব্বাসকে বলিলেন, আপনি নিজের ও নিজের ভ্রাতুষ্পুত্রের 
পক্ষ হইতে মুক্তিপণ প্রদান করুন। হযরত আব্বাস বলিলেন, হে আল্লাহ্র রাসূল । আমরা কি 
আপনার কিব্লার দিকে মুখ করিয়া নামায পড়ি নাই এবং আপনার ন্যায় ঈমানের সাক্ষ্য দেই 
নাই? রাসূলুল্লাহ (সা) বলিলেন, ওহে আব্বাস! আপনি বিতর্ক উঠাইলেন বটে, কিন্তু উহাতে 
আপনার বিজয়ী হইবার সুযোগ নাই । 
আগর টিবি সিনা রারার থম নকলের ৪ 
ইব্‌ন আবু হাতিম (র)-ও উপরোক্ত রিওয়ায়াতটি বর্ণনা করিয়াছেন 


২৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


পরবর্তী আয়াতে আল্লাহ তা'আলা হিজরতে প্রকৃত অসমর্থ মুমিনদের কথা বলিতেছেন। 
ইহারা মুশরিকদের হাত হইতে মুক্তি পাইবার উপায় খুঁজিয়া পাইত না । আবার কেহ উপায় 
খুঁজিয়া পাইলেও পলাইবার রাস্তা তাহাদের জানা ছিল না। 


Nw 93454293412 > sbi % 


ET বিরান বিনা কার বা 
মুজাহিদ, ইক্রিমা ও সুদ্দী (র) বলিয়াছেন £ J অর্থ রাস্তা । 
6১55৮501401 55 এন 

অর্থাৎ আল্লাহ্‌ তাহাদিগকে তাহাদের হিজরত না করিবার ক্রটি মাফ করিয়া দিবেন। 
ওয়াদাই প্রদান করিয়াছেন। 

ইমাম বুখারী রে)......আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা নবী করীম (সা) 
ইশার নামায আদায় করিতেছিলেন। তিনি ১১০০ ১! 4111 ₹--. বলিবার পর সিজদায় 
যাইবার পূর্বে বলিলেন, আয় আল্লাহ! তুমি আইয়াশ ইব্‌ন আবু রবীআকে (কাফিরদের হাত 
হইতে) মুক্তি দাও। আয় আল্লাহ! তুমি সালমা ইব্‌ন হিশামকে মুক্তি দাও। আয় আল্লাহ! তুমি 
ওয়ালীদ ইব্‌ন ওয়ালীদকে মুক্তি দাও । আয় আল্লাহ! তুমি অসহায় নিরুপায় মু'মিনদিগকে মুক্তি 
দাও। আয় আল্লাহ! তুমি (অত্যাচারী কাফির) মুযার গোত্রের উপর কঠিন শাস্তি নাযিল করো । 
আয় আল্লাহ! তুমি হযরত ইউসুফের সময়কার দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষ তাহাদের উপর নাযিল 
করো। 

ইব্‌ন আবূ হাতিম (র)......আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা নবী করীম্‌ 
(সা) নামাযের শেষে সালামের পর হাত উঠাইয়া কিব্লামুখী হইয়া বলিলেন ঃ আয় আল্লাহ! 
ওয়ালীদ ইব্‌ন ওয়ালীদ, আইয়াশ ইব্ন আবূ রবীআ, সালমা ইব্‌ন হিশামসহ যে সকল দুর্বল 
মুসলিম কোনরূপ উপায় উদ্ভাবন করিতে পারে না, কোনো পথ পায় না, তাহাদিগকে কাফিরদের 
হাত হইতে মুক্তি দাও। 

ইব্‌ন জারীর (র)......আবৃ হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছে £ নবী করীম (সা) 
যোহরের নামাযের শেষে এই দু'আ করিতেন, আয় আল্লাহ! তুমি ওয়ালীদ, সালিমা ইব্‌ন হিশাম, 
আইয়াশ ইব্‌ন আবু রবীআসহ যে সকল দুর্বল মুসলমান কোন উপায় বাহির করিতে পারে না ও 
কোন পথ খুঁজিয়া পায় না, তাহাদিগকে মুশরিকদের হাত হইতে মুক্তি দাও। 

ইতিপূর্বে উল্লেখিত হইয়াছে যে, সহীহ হাদীসে উপরোক্ত সনদ ভিন্ন অন্য সনদে 
উপরোন্লিখিত হাদীসের সমর্থক হাদীস রহিয়াছে। | 

আব্দুর রাষ্যাক (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন ঃ আমি ও আমার মাতা দুর্বল নারী ও অপ্রাপ্ত বয়ঙ্কদের দলভুক্ত ছিলাম । 

ইমাম বুখারী রে)......আইউব ইব্‌ন আবূ মুসা মক্কী হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
ইব্‌ন আব্বাস (রা) আলোচ্য আয়াত প্রসঙ্গে বলিয়াছেন ঃ আল্লাহ তা'আলা যাহাদিগকে মা'যুর 
হিসাবে ক্ষমা পাইবার যোগ্য বলিয়াছেন, আমি ও আমার মাতা তাহাদের দলভুক্ত ছিলাম ৷ 


Contents 
সূরা নিসা ২৩৩ 


তঃপর আল্লাহ তা'আলা বলেন $ 
আয়াতের উপরোক্ত অংশে আল্লাহ তা'আলা হিজরতের প্রতি এবং মুশরিকদিগকে ত্যাগ 
করিবার প্রতি মুমিনদিগকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করিতেছেন। তিনি বলিতেছেন, মুমিনগণ হিজরত 
করিয়া যেখানেই যাউক, সেখানেই তাহারা আশ্রয়স্থল পাইবে। 21» শব্দটি ১21) সমাপিকা 
ক্রিয়ার অসমাপিকা ক্রিয়া । উহার অর্থ “ত্যাগ করা। £০৪ এ ১০3০21, “অমুক ব্যক্তি তাহার 
গোত্রকে ত্যাগ করিয়াছে ।' যেমন কবি নাবিগা ইবৃন জা‘দা রচিত কবিতার চরণ হইতেছে ঃ 
১৫1৩ 51০। ১৪১৪ 7 49045023১১৪ 
এখানে ৮21০ শব্দ দ্বারা “ত্যাগ করা'-ই বুঝানো হইয়াছে। 
ইব্‌ন আব্বাস (রা) বলেন £ £1,141 অর্থ ‘একস্থান হইতে আরেক স্থানে গমন ।” যাহ্হাক, 
রবী* ইব্‌ন আনাস এবং সাওরীও উহার অনুরূপ অর্থ করিয়াছেন। 
মুজাহিদ (র) বলেন £ ১:৯৩ ৮১1০ অর্থ “উৎপীড়ন হইতে বাচিবার বিবিধ পথ ও উপায়।' 
সুফিয়ান ইব্‌ন উয়ায়না (র) বলেন ৪ উহার অর্থ বহু পথ ও উপায়। শব্দের স্বাভাবিক অর্থ 
হইতেছে শত্রর হাত হইতে আত্মরক্ষা করিবার আশ্রয় ও শরণ । 

২2...) শব্দের অর্থ রিঘৃক। কাতাদা (র) প্রমুখ তাফসীরকারগণ উহার অনুরূপ অর্থই 
করিয়াছেন। কাতাদা 24, 1১১১৫ (521 ১৯১91 ৪ ১৯ আয়াতাংশের অর্থ করিয়াছেন 
যে, গুমরাহী হইতে বাচিয়া হিদায়াতের পথ এবং দারিদ্র্য হইতে বাচিয়া প্রাচুর্য পাইবে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন $ 
০১০০১] ০54৮4 এ alee Es be ED 

il ets 

অর্থাৎ ‘যে ব্যক্তি হিজরতের উদ্দেশ্যে স্বীয় বাসস্থান হইতে বাহির হয়, অতঃপর পথিমধ্যে 
ইন্তিকাল করে, সে মুহাজির তুল্য নেকী লাভ করে।' 

বুখারী, মুস্লিমসহ ছয়টি সহীহ হাদীস গ্রন্থে এবং মুস্নাদ ও সুনানসমূহে হযরত উমর (রা) 
হইতে বিভিন্ন রাবীর সনদে বর্ণিত রহিয়াছে যে, মহানবী (সা) বলিয়াছেন £ঃ সকল নেককাজই 
নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষই তাহার নিয়্যত অনুযায়ী ফল পাইবে । যাহার 
দিকেই হইবে । আর যাহার হিজরত কোনো পার্থিব বস্তুর উদ্দেশ্যে অথবা সে বিবাহ করিবে 
এইরূপ কোনো মহিলার দিকে হইবে, তাহার হিজরতের মূল্যায়ন তাহার সেই উদ্দেশ্য মুতাবিক 
হইবে। 

এই হাদীস হিজরত ও যাবতীয় নেক আমলের ব্যাপারে প্রযোজ্য । 

বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত একটি হাদীস হইতেছে এই £ জনৈক-ব্যক্তি নিরানব্বইটা 
হত্যাকাণ্ড ঘটাইবার পর একজন আবেদকে হত্যা করিয়া হত্যাকাণ্ডের সংখ্যা একশতটি পর্যন্ত 
পৌছাইল। অতঃপর তাহার জন্যে তাওবার পথ খোলা আছে কি না- জনৈক আলিমের নিকট 


কাছীর__-৩/৩০ 


‘ Contents . 


২৩৪ | তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহা জিজ্ঞাসা করিল। তিনি তাহাকে বলিলেন, তোমার ও তওবার মধ্যে কোন্‌ বিষয় 
প্রতিবন্ধকতা সৃষ্টি করিতে পারে ? অতঃপর তিনি তাহাকে পরামর্শ দিলেন, সে যেন স্বীয় 
জন্মভূমি ত্যাগ করিয়া অন্যত্র গমন পূর্বক তথায় আল্লাহ্র ইবাদত-বন্দেগী করে । উক্ত আলিমের 
পরামর্শ অনুযায়ী সে স্বীয় জন্মস্থান ত্যাগ করিয়া ভিনদেশে রওয়ানা হইল । পথিমধ্যে তাহার 
মৃত্যুর সময় উপস্থিত হইল । তাহার বিষয়ে রহমতের ফেরেশতাগণ এবং আযাবের ফেরেশ্তা- 
গণের মধ্যে মতভেদ দেখা দিল। রহমতের ফেরেশৃতাগণ বলিলেন, সে তো গুনাহ হইতে তওবা 
করিয়া এদিকে আসিয়াছে। পক্ষান্তরে আযাবের ফেরেশতাগণ বলিলেন, সে তো তওবার পর 
নামায আদায় করে নাই। তখন ফেরেশ্তাগণ আল্লাহর তরফ হইতে এই নির্দেশ পাইলেন যে, 
তাহারা যেন তাহার জনুস্থান ও উদ্দিষ্ট স্থান - এই দুইদিকের দূরত্ব পরিমাপ করিয়া দেখেন। 
সে যেদিকের অধিকতর নিকটবর্তী হয়, তাহাকে সেই স্থানের সহিত সংশ্লিষ্ট ধরিতে হইবে। 
এদিকে আল্লাহ তা'আলা সেই ব্যক্তির গন্তব্যস্থলকে নির্দেশ দিলেন যেন উহা তাহার দিকে 
আগাইয়া আসে । পক্ষান্তরে তাহার জন্মভূমিকে নির্দেশ দিলেন যেন উহা তাহার কাছ হইতে দূরে 
সরিয়া যায়। ফেরেশতাগণ পরিমাপ করিয়া তাহাকে তাহার গন্তব্যস্থলের বিঘত পরিমাণে 
অধিকতর নিকটবর্তী পাইলেন। ফলত রহমতের ফেরেশ্তাগণ সে ব্যক্তির প্রাণ লইলেন।” 

এক রিওয়ায়াতে আছে, লোকটির মৃত্যুর সময় উপস্থিত হইলে সে বুকে হেচড়াইয়া স্বীয় 
গন্তব্যস্থলের দিকে অগ্রসর হইল। ' 

ইমাম আহমদ (র)......আবদুল্লাহ ইব্ন আতীক হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন ৪ কোন ব্যক্তি যদি আল্লাহ্র পথে জিহাদ করিবার উদ্দেশ্যে বাড়ি হইতে বাহির 
হয় (অতঃপর তিনি বলিলেন, আল্লাহর পথে সেই জিহাদকারীগণ কোথায় ?) তৎপর সে স্বীয় 
বাহন হইতে পড়িয়া গিয়া ইন্তিকাল করে, অথবা কোন প্রাণী তাহাকে দংশন করিবার ফলে সে 
ইন্তিকাল করে, অথবা স্বাভাবিকভাবেই সে ইন্তিকাল করে, তখন তাহাকে পুরস্কৃত করা আল্লাহ্‌র 
দায়িত্বে আসিয়া যায়। আর কোনো ব্যক্তি অন্যায় ক্রোধের শিকার হইয়া নিহত হইলে তাহার 
জন্যে জান্নাত ওয়াজিব হইবে । আবদুল্লাহ্‌ ইব্ন আতীক বলেন, নবী করীম (সো) স্বাভাবিকভাবে 
ইন্তিকাল করা বুঝাইতে _$731 ২5 ৯ ৮০ এ, || এই বিশিষ্টার্থক শব্দগুচ্ছ প্রয়োগ 
করিলেন। আল্লাহর কসম! ইতিপূর্বে আমি কোনো আরবীভাষীর নিকট উক্ত শব্দগুচ্ছ শুনি নাই। 
. ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত যুবায়র ইব্‌ন আওয়াম (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ 
খালিদ ইব্‌ন হিযাম আবিসিনিয়ায় যাইবার উদ্দেশ্যে দেশ ত্যাগ করিলেন। পথিমধ্যে সর্প দংশনে 
তাহার মৃত্যু হইল। এই উপলক্ষে নিম্নোক্ত আয়াত নাযিল হইল $ | 


৯ ৯৯/০৫/1১55 40৩10945555 ১০ ES be 
হযরত যুবায়র (রা) বলেন, আমি তখন আবিসিনিয়ায় ছিলাম এবং তাহার আগমনের জন্যে 
অপেক্ষা করিতেছিলাম। তাহার মৃত্যুর সংবাদ আমার নিকট পৌছিলে আমি এতই মর্মাহত 


হইলাম যে, ইতিপূর্বে কোন ঘটনায়ই আমি এরূপ মর্মাহত হই নাই। কারণ যাহারা হিজরত 
করিয়াছিল, তাহাদের মধ্যে অনুরূপ ব্যক্তি খুব কম ছিল, যাহার সহিত তাহার পরিবারের কেহ 


Contents 
সূরা নিসা ২৩৫ 


অথবা তাহার রক্ত সম্পর্কের কেহ ছিল না। অথচ আমার সহিত আসাদ ইব্‌ন আবদুল উষ্যা 
গোত্রের আর কেহই ছিল না। সেক্ষেত্রে তাহাকে ব্যতীত অন্য কাহাকে পাইবার আশাও আমার 
ছিল না। 
উপরোক্ত বর্ণনাটি মূলত অযৌক্তিক বর্ণনা। কারণ বর্ণিত ঘটনাটি হিজরতের পূর্বের ঘটনা। 
অথচ আলোচ্য আয়াতটি হিজরতের পরে অবতীর্ণ হইয়াছে । তবে উহার এই ব্যাখ্যা দেওয়া 
যাইতে পারে যে, বর্ণনাকারী বুঝাইতে চাহিয়াছেন, আলোচ্য আয়াত উপরোক্ত ঘটনা উপলক্ষে 
নাযিল না হইলেও আয়াতের প্রতিপাদ্য বিষয় অনুসারে উহা উক্ত ঘটনায়ও প্রযোজ্য । আল্লাহই 
সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । | 
ইব্‌ন আবূ হাতিম (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা সামুরা 
ইব্‌ন জুনদুব রো) রাসূলুল্লাহ (সা)-এর সহিত মিলিত হইবার উদ্দেশ্যে বাড়ি হইতে বাহির 
হইলেন । রাসূলুল্লাহ (সা)-এর সহিত মিলিত হইবার পূর্বেই পথে তাহার মৃত্যু হইল। এই 
উপলক্ষে নিম্নোক্ত আয়াত নাযিল হইল ঃ র 
৯৪০4৮45540০ ১ EN 
ইব্‌ন আবু হাতিম (র)......সাঈদ ইবৃন যুবায়র (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ আবী 
যুমায়রা ইব্‌ন আঈস আয-যারকী অন্ধ হইয়া যাওয়ায় মক্কায় রহিয়া গিয়াছিলেন। অবশেষে- 
29202 ১৮৮50 Y 0145019 Lilly 0৯১৭1 ০০ ০৮৮০৯৯৯এপ]। Yl 
এই আয়াত নাযিল হইবার পর তিনি ভাবিলেন, আমি তো ধনী ব্যক্তি, আমার তো পথ ও 
উপায় রহিয়াছে। এই ভাবিয়া তিনি নবী করীম (সা)-এর সহিত মিলিত হইবার উদ্দেশ্যে বাড়ি 
হইতে মদীনার দিকে রওয়ানা হইলেন । পথিমধ্যে তান্ঈম নামক স্থানে তাহার মৃত্যু হইল । এই 
উপলক্ষে নিম্নোক্ত আয়াত নাযিল হইল £ . 
জগ ১৯০14১০5540 এ (৫৮৮ ESS 
তাবারানী (র)......আবূ মালিক (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) 
বলিয়াছেন £ আল্লাহ তা“আলা বলেন, যে ব্যক্তি আমার ওয়াদাকে সত্য জানিয়া এবং আমার 
রাসূলদের প্রতি ঈমান আনিয়া আমার সন্তোষ লাভের উদ্দেশ্যে আমার পথে জিহাদ করিতে 
বাহির হয়, সে আল্লাহর দায়িত্বে আসিয়া যায়। সে মুজাহিদ বাহিনীতে থাকা অবস্থায় মরিলে 
আল্লাহ তাহাকে জান্নাতে দাখিল করিবেন। সে জীবিত অবস্থায় ফিরিয়া আসিলেও আল্লাহ্‌র 
দয়িতে থাকিবে। অতঃপর সে যদি স্বাভাবিকভাবে মৃত্যুপ্রাপ্ত হয়, অথবা নিহত হয়, অথবা 
তাহার অশ্ব বা উষ্ট্র তাহাকে নীচে ফেলিয়া দিবার ফলে অথবা কোনো বিষধর প্রাণীর দংশনের 
ফলে তাহার মৃত্যু ঘটে, অথবা যে কোনোভাবেই আল্লাহ চাহেন, সেইভাবে সে স্বাভাবিক 
মৃত্যুবরণ করে, তবুও সে শহীদ হইবে। 


Contents 


২৩৬ তাফসীরে ইব্ন কাছীর 


ইমাম আবূ দাউদ (র) উপরোক্ত হাদীস উহার অন্যতম রাবী বাকিয়ার সনদে আংশিকভাবে 
বর্ণনা করিয়াছেন। তাহার বর্ণিত হাদীসে উপরোক্ত হাদীসের পর এই কথাটি সংযুক্ত রহিয়াছে ৪ 
এবং তাহার জন্যে জান্নাত রহিয়াছে। 

আবু ইয়ালা (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন ৪ যে ব্যক্তি হজ্জ করিবার উদ্দেশ্যে বাড়ি হইতে বাহির হয়, অতঃপর সেই 
অবস্থায় তাহার মৃত্যু ঘটে, তাহার জন্যে কিয়ামত পর্যন্ত হজ্জববত পালনরত ব্যক্তির প্রাপ্য 
পুরস্কার লিখিত হয়। যে ব্যক্তি উমরা করিবার উদ্দেশ্যে বাড়ি হইতে বাহির হয়, অতঃপর সেই 
অবস্থায় তাহার মৃত্যু ঘটে, তাহার জন্যে কিয়ামত পর্যন্ত উমরা পালনরত ব্যক্তির প্রাপ্য পুরস্কার 
লিখিত হয়। আর যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করিবার উদ্দেশ্যে বাড়ি হইতে বাহির হয়, 
অতঃপর সেই অবস্থায় তাহার মৃত্যু ঘটে, তাহার জন্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ্র পথে যুদ্ধরত 
ব্যক্তির প্রাপ্য পুরস্কার লিখিত হয়। 

হাদীসটি উপরোক্ত সনদে গরীব পর্যায়ের । 


OLSEN 92192 1১7? ০92 CH yeep (9. $) 
oss f OBE LAO ;¢ | ৫ ৮15 1302 GS | (৩5 2% ৩৯ 


১০১. “এবং যখন তোমরা দেশ-বিদেশে সফর করিবে, তখন যদি তোমাদের আশঙ্কা 
হয় যে, কাফিরগণ তোমাদের জন্য বিপদ সৃষ্টি করিবে, তখন সালাত সংক্ষিপ্ত করিলে 
তোমাদের কোন দোষ নাই । কাফিরগণ তোমাদের প্রকাশ্য শত্রু ৷” 


তাফসীর ৪ ১৯১খ| ৪৮০০৮ 1১1 
অর্থাৎ ‘তোমরা যখন সফর করো ।' 


.১৯১১| (৪ -১৯৪| পরিভাষাটি “সফর করা’ অর্থে অন্যত্র ব্যবহৃত হইয়াছে । যেমন £ 


১০০ ০১৯০3 2531 Lun EES ০১ is 945 ol 1০ 
4101 4:58 
এই আয়াতেও উক্ত পরিভাষাটি সফর অর্থে আসিয়াছে। 
shall ১০12৮4510৫1 সে 
নি রানার 
ক্ষিপ্ত করিবার দুইটি পন্থা রহিয়াছে ৪ 
১. i aia a এবং ২. রাকাআতের সংখ্যা ভিন্ন 
cc ETD RT নাভির ফকীহ বলিয়াছেন, আলোচ্য 
আয়াতে রাকাআতের সংখ্যার দিক দিয়া নামাযকে সংক্ষিপ্ত করিবার কথা বলা হইয়াছে। 
আলোচ্য আয়াত দ্বারা ফকীহগণ সফরের অবস্থায় কসর নামায প্রমাণ করেন। কোন্‌ 
প্রকারের সফরে নামায কসর করিবার বিধান প্রদত্ত হইয়াছে, উহা লইয়া আবার ফকীহগণের 


Contents 
সূরা নিসা ২৩৭ 


মধ্যে মতভেদ রহিয়াছে। একদল ফকীহ বলেন, উক্ত সফর ইবাদতমূলক সফর হইতে হইবে। 
সফর ইত্যাদি । হযরত ইব্‌ন উমর, আতা এবং ইয়াহিয়া হইতে অনুরূপ অভিমত বর্ণিত 
হইয়াছে। ইমাম মালিক হইতেও অনুরূপ একটি অভিমত বর্ণিত হইয়াছে | উল্লেখিত অভিমত 
পোষণকারীগণ আয়াতের নিম্নোক্ত অংশ প্রমাণ হিসাবে উল্লেখ করেন ঃ 


719১4 ০231118১582 0115 ৩। 
অর্থাৎ ‘যদি তোমাদের ভয় হয় যে, কাফিরগণ তোমাদিগকে বিপদে ফেলিবে ৷’ 
আরেক দল ফকীহ বলেন £ সফরটি ইবাদতমূলক হওয়া জরুরী নহে। তবে উহাকে অন্তত 
মুবাহ ও জায়েয কার্ষের সফর হইতে হইবে । সফরটি মুবাহ ও জায়েয কার্ষের সফর হইলেই 


উহাতে কসর নামায বিধানসম্মত হইবে। নিম্নোক্ত আয়াতকে তাহারা নিজেদের অভিমতের 
সমর্থনে পেশ করেন ৪ 
১৯০ 5385 401 03083৮৯2০25 ২০৮৯০ পে 9 ১৪ 

অর্থাৎ “কেহ সফরে তীব্র ক্ষুধার অবস্থায় মৃত পশুর গোশ্ত খাইতে বাধ্য হইলে আয়াতে 
তাহাকে তজ্জন্য অনুমতি প্রদান করা হইয়াছে’ শর্ত হইল তাহার সফর পাপের সফর না হইলে 
চলিবে । উক্ত সফর ইবাদতমুলক সফর হওয়া জরুরী নহে । তেমনি নামাযের কসর বিধানসম্মত 
হইবার জন্যেও সফরটি ইবাদতমূলক হওয়া অপরিহার্য নহে। ইমাম শাফিঈ, ইমাম আহমদ 
প্রমুখ ফকীহগণের অভিমত ইহাই। J 

আবূ বকর ইব্‌ন আবু শায়বা (র)......ইব্রাহীম হইতে বর্ণনা করিয়াছেন £ঃ একদা জনৈক 
ব্যক্তি আসিয়া নবী করীম (সা)-কে বলিল, হে আল্লাহ্‌র রাসূল! আমি একজন ব্যবসায়ী । ব্যবসা 
উপলক্ষে আমাকে সমুদ্রে গমনাগমন করিতে হয়। নবী করীম (সা) তাহাকে নামায (চারি 
রাকাআতের স্থলে) দুই রাকাআত পড়িতে বলিলেন। উক্ত হাদীসের সনদ বিচ্ছিন্ন । 

একদল ফকীহ বলেন ৫ কসর নামায বৈধ হওয়ার জন্যে যে কোন প্রকারের সফরই যথেষ্ট ৷ 
উহা এমনকি কেহ ডাকাতি করিবার জন্যে সফর করিলে তাহার জন্যেও কসর জায়েয । ইমাম 
আবু হানীফা, সাওরী এবং দাউদ জাহিরীর অভিমত ইহাই । তীহারা বলেন, আয়াতে সফরকে 
বিশেষণমুক্ত রাখা হইয়াছে । অতএব ইবাদতমূলক, মুবাহ অথবা পাপমূলক যে কোনরূপ 
সফরেই নামাযের কসর জায়েয । 

অধিকাংশ ফকীহ উপরিউক্ত অভিমতের বিরোধিতা করেন । বিরোধী অভিমত পোষণকারী 
ফকীহগণ কর্তৃক উপস্থাপিত প্রমাণ হইতেছে ঃ 

1১১৪৫ 525115১১০01 ১5৯১ ৩। 

ইহার উত্তরে ইমাম আবু হানীফা রি) প্রমুখ ফকীহগণ বলেন £ নামাযের কসর সম্পর্কিত 
আলোচ্য আয়াত নাযিল হইবার সময়ে কাফিরদের পক্ষ হইতে মুমিনদের প্রতি বিপদাশংকা 
একটি সাধারণ ও নিত্য-নৈমিত্তিক বিষয় ছিল। এমনকি হিজরতের পর মুসলমানগণ প্রায় প্রতিটি 
ক্ষেত্রেই যুদ্ধব্যপদেশে যোদ্ধারূপে সফর করিতেন। তাহাদের প্রায় সমগ্র সময়টুকুই বর্বর 


Contents 


২৩৮ তাফসীরে ইবৃন কাছীর 


কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করিতে কাটিয়া যাইত। বিরোধী মত পোষণকারী ফকীহগণ উপরে যে 
আয়াতাংশ উপস্থাপন করিয়াছেন, উহাতে কাফিরদের পক্ষ হইতে মু'মিনদের প্রতি উপরিউক্ত 
সাধারণ ও নিত্য সংঘটিত বিপদাশংকার কথাই বিবৃত হইয়াছে। অথচ মূল বক্তব্য বিষয়ের 
সহিত যখন কোনো সাধারণ ও নিত্য সংঘটিত বিষয় বা ঘটনা সংযুক্ত থাকে, তখন উহা মূল 
বক্তব্য বিষয়ের সহিত সংশ্লিষ্ট শর্ত হিসাবে পরিগণিত হয় না। অনুরূপভাবে আল্লাহ তা'আলা 
অন্যত্র বলিয়াছেন ৪ 
25871 [1 ০ Bll ০1555 1১৯০২০ 53 
অর্থাৎ “তোমাদের দাসীগণ যদি যৌন দিক দিয়া পবিত্র থাকিতে চায়, তবে তোমরা 
তাহাদিগকে ব্যভিচারে বাধ্য করিও না৷’ এক্ষেত্রে দাসীদের পবিত্র থাকিবার ইচ্ছা কোনো শর্ত 
নহে; বরং তাহাদিগকে যৌন অপকর্মে বাধ্য করা সর্বাবস্থায়ই নিষিদ্ধ । অনুরূপভাবে আল্লাহ 
তা“আলা অন্যত্র বলিয়াছেন ঃ 
১50১5511494 ১০৪০৮৯৯0৩০০ 
অর্থাৎ “তোমরা যৌন সম্পর্ক স্থাপন করিয়াছ, তোমাদের এইরূপ স্ত্রীগণের গর্ভজাত কন্যা, 


. হারাম ।' 


এক্ষেত্রে উল্লেখিত কন্যার সংশ্লিষ্ট ব্যক্তির লালন-পালনে থাকা শর্ত নহে; বরং স্বীয় 
সংগমকৃত স্ত্রীর গর্ভজাত কন্যাকে বিবাহ করা সর্বাবস্থায় হারাম! 

ইমাম আহমদ (র)......ইয়ালা ইব্‌ন উমাইয়া হইতে বর্ণনা করিয়াছেন যে, ইয়ালা ইব্‌ন 
উমাইয়া একদা বলেন £ আমি হযরত উমর (রা)-কে জিজ্ঞাসা করিলাম £ 
ME BEL 01৯০১০19৮85 COL EL Cd 

7১০ 

এই আয়াতে কাফিরদের তরফ হইতে মু'মিনদের প্রতি যে বিপদাশংকার কথা বর্ণিত 
হইয়াছে, উহা তো এখন দূর হইয়া গিয়াছে । মুসলমানগণ এখন নিরাপদ । অতএব নামাযের 
কসরের বিধান এখন প্রযোজ্য হইবে কেন? হযরত উমর (রা) বলিলেন, তোমার মত আমিও 
আশ্চর্যাবিত হইয়া নবী করীম (সা)-কে তৎসন্বন্ধে জিজ্ঞাসা করিয়াছিলাম। তিনি বলিয়াছিলেন ঃ 
ইহা তোমাদের প্রতি আল্লাহ তা'আলার একটি দান। তোমরা তাহার দানকে গ্রহণ কর। 
ইমাম মুসলিম এবং সুনান সংকলকগণ উপরিউক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম 
তিরমিযী উক্ত হাদীসকে হাসান-সহীহ হাদীস হিসাবে অভিহিত করিয়াছেন। আলী ইবনুল 
মাদীনীও উহাকে হযরত উমরের সনদে হাসান-সহীহ হাদীস রূপে আখ্যায়িত করিয়াছেন । তিনি 
আরো বলিয়াছেন, উক্ত হাদীস উপরিউক্ত সনদ ভিন্ন অন্য কোনো সনদে সুসংরক্ষিত হয় নাই। 
উহার বর্ণনাকারীগণ বিখ্যাত ব্যক্তি। 

আবূ বকর ইব্‌ন আবূ শায়বা (র)......আবু হানযালা আল-হাযযা হইতে বর্ণনা 
করিয়াছেন ৪ একদা আমি হযরত ইবৃন উমর (রা)-কে সফরের নামায সম্বন্ধে জিজ্ঞাসা করিলে 
তিনি বলিলেন, উহা দুই রাকাআত । আমি বলিলাম, আয়াতে তো আল্লাহ্‌ তাআলা বলিয়াছেন ঃ 


ore Fe OG 82 ৪০ ০ ৭ ০৪০ , রি 
1৩৯৯৩ ০০41১১৩০1৬৯ Ol 


সূরা নিসা ২৩৯, 


অথচ আমরা তো এখন নিরাপদ । তিনি বলিলেন, ইহা রাসূলুল্লাহ (সা)-এর সুন্নাহ । 

ইব্‌ন মারদুবিয়া (র)......আবুল ওয়াদ্দাক হইতে বর্ণনা করিয়াছেন যে, আবুল ওয়াদ্দাক 
বলেন £ একদা আমি হযরত ইবৃন উমর (রা)-এর নিকট সফরে কসরের নামায সম্বন্ধে জিজ্ঞাসা 
করিলে তিনি বলিলেন, উহা আকাশ হইতে অবতীর্ণ একটি অনুমতি । এখন তোমাদের ইচ্ছা 
হইলে উহা প্রত্যাখ্যান করিতে পার। 

আবু বকর ইব্‌ন আবু শায়বা (র)......হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন 
যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ আমরা রাসূলুল্লাহ (সা)-এর ইমামতিতে পবিত্র মক্কা ও 
মদীনা শরীফের মধ্যবর্তী স্থানে দুই রাকাআত করিয়া নামায আদায় করিয়াছি। তখন আমরা 
নিরাপদ ও বিপদমুক্ত ছিলাম । ইমাম নাসাঈ (র) উপরিউক্ত রিওয়ায়াত আবদুল্লাহ ইবন আওন 
(র) হইতে বর্ণনা করিয়াছেন। আবু আমর ইব্‌ন আবদুল বার (র) বলিয়াছেন, হযরত ইব্‌ন 
আব্বাস (রা) হইতে ইয়াধীদ ইব্‌ন ইব্রাহীম আত-তাসতারী উপরিউক্ত রিওয়ায়াতের অনুরূপ 
একটি রিওয়ায়াত শুনাইয়াছেন। 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি £ ইমাম তিরমিযী ও ইমাম নাসাঈ (ে)......হযরত ইব্‌ন 
আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন £৪ একদা নবী করীম (সা) পবিত্র মদীনা হইতে মক্কা 
শরীফের দিকে রওয়ানা হইলেন। (মুসলমানগণ তখন এইরূপ নিরাপদ ছিলেন যে,) রাব্বুল 
আলামীন আল্লাহ ব্যতীত অন্য কাহারও ভয় তাহাদের হৃদয়ে ছিল না। এই অবস্থায়ই তিনি 
নামায দুই রাকাআত করিয়া আদায় করিলেন। ইমাম তিরমিযী উক্ত রিওয়ায়াতকে সহীহ 
বলিয়াছেন। 

ইমাম বুখারী (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আনাস 
(রা) বলেন £ একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর সহিত পবিত্র মদীনা হইতে পবিত্র মক্কায় 
রওয়ানা হইলাম ৷ এই সফরে তিনি মদীনায় প্রত্যাবর্তন না করা পর্যন্ত নামায দুই রাকাআত 
করিয়া পড়িতেন। হযরত আনাস (রা)-এর ছাত্র তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনারা পবিত্র 
মক্কায় কতদিন অবস্থান করিয়াছিলেন ? হযরত আনাস (রা) বলিলেন, আমরা তথায় দশ দিন 
অবস্থান করিয়াছিলাম। সিহাহ সিত্তার অন্যান্য সংকলক উক্ত হাদীস ইয়াহিয়া ইব্‌ন আবূ ইসহাক 
(রে) হইতে বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......হারিসা ইব্‌ন ওয়াহাব আল-খুযাঈ (রা) হইতে বর্ণনা করিয়াছেন 
যে, হযরত হারিসা (রা) বলেন £ আমি রাসূলুল্লাহ (সা)-এর ইমামতিতে মিনা নামক স্থানে 
যোহর ও আসরের নামায দুই রাকাআত করিয়া আদায় করিয়াছি। এই সময়ে মুসলমানগণ 
সংখ্যায় বিপুল এবং অধিকতম নিরাপদ ছিল। 

উক্ত হাদীস ইব্‌ন মাজাহ ভিন্ন সিহাহ সিত্তার অন্যান্য সকল সংকলক ইব্‌ন আবূ ইস্হাক 
আস-সাবীঈর মাধ্যমে বিভিন্ন সনদে এবং উপরোক্ত সাহাবী হইতে অবিচ্ছিন্ন সনদের হাদীস 
হিসাবে বর্ণনা করিয়াছেন । ইমাম বুখারী রে) উহা নিম্নরূপ বর্ণনা করিয়াছেন ৪ 

ইমাম বুখারী (র)......হযরত হারিসা ইব্‌ন ওয়াহাব (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হযরত হারিসা (রা) বলেন ঃ নবী করীম (সা) আমাদিগকে মিনা নামক স্থানে নামায দুই 
রাকাআত পড়াইয়াছেন। সেই সময়ে তিনি অধিকতম নিরাপদ ও বিপদমুক্ত ছিলেন। 


২৪০ তাফসীরে ইব্‌ন কাছীর | 


ইমাম বুখারী (র)......হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ নবী 
করীম (সা), আবূ বকর সিদ্দীক (রা) এবং উমর (রা)-এর ইমামতিতে আমি (চারি 
রাকাআতের) নামায দুই রাকাআত পড়িয়াছি। হযরত উসমান (রা)-এর খিলাফতের 
প্রথমদিকেও তাহার ইমামতিতে দুই রাকাআত পড়িয়াছি। খিলাফতের শেষদিকে তিনি চারি 
রাকাআতই পড়িয়াছেন। ূ 

ইমাম মুসলিম (র) উক্ত হাদীস উপরোক্ত রাবী ইয়াহিয়া ইব্‌ন সাঈদ আল-কাত্তান হইতে 
বর্ণনা করিয়াছেন। 

ইমাম বুখারী (র)......আবদুর রহমান ইব্‌ন ইয়াধীদ হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
আবদুর রহমান ইব্‌ন ইয়াধীদ (র) বলেন £ একদা হযরত উসমান (রা) আমাদের ইমাম হইয়া 
(রো)-কে উহা জানানো হইলে তিনি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িলেন এবং 
বলিলেন, আমি মিনা নামক স্থানে নবী করীম (সা)-এর ইমামতিতে, হযরত আবূ বকর 
(রা)-এর ইমামতিতে ও হযরত উমর (রা)-এর ইমামতিতে নামায দুই রাকাআত আদায় 
করিয়াছি । হায়! আমার ভাগ্যে যদি চারি রাকাআতের পরিবর্তে দুই রাকাআত মকবূল নামায 
জুটিত! 

ইমাম বুখারী (র) হাদীসটি উপরোক্ত রাবী আ“মাশ হইতেও বর্ণনা করিয়াছেন । 

ইমাম মুসলিম বিভিন্ন সনদে উপরোক্ত রাবী আবদুর রহমান ইব্‌ন ইয়াধীদ হইতে 
উপরোল্লিখিত হাদীস বর্ণনা করিয়াছেন। উহাদের একটি সনদের নিম্নতম রাবী হইতেছেন 
কুতায়বা। 

উপরোল্লিখিত হাদীসসমূহ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, নামাযে কসর জায়েয হইবার 
জন্যে ভীতিপূর্ণ অবস্থার অস্তিত্ব জরুরী নহে; বরং সফরে সর্বাবস্থায় কসর বৈধ। 

কিছু সংখ্যক ফকীহ বলিয়াছেন ৪ আলোচ্য আয়াতে যে কসরের অনুমতি আল্লাহ তা'আলা 
দিয়াছেন, উহার অর্থ রাকাআতের সংখ্যার দিক দিয়া নামায সংক্ষেপ করা নহে; বরং উহার অর্থ 
সংখ্যা ভিন্ন অন্যান্য দিক দিয়া নামায সংক্ষেপ করা । ইহাই মুজাহিদ, যাহ্হাক এবং সুদ্দীর 
অভিমত । এতদৃসন্বন্ধীয় আলোচনা শীঘবই আসিতেছে। 

শেষোক্ত অভিমতের পোষকগণ নিম্নোক্ত হাদীসকে নিজেদের সমর্থনে উপস্থাপন করেন ঃ 

ইমাম মালিক (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছে যে, হযরত আয়েশা 
(রা) বলেন £ সফরে ও বাড়িতে সর্বাবস্থায় নামায দুই রাকাআত করিয়া ফরয হইয়াছিল। 
অতঃপর সফরের বেলায় উক্ত সংখ্যাই বহাল রাখা হইয়াছে এবং গৃহে অবস্থানের বেলায় উহা 
বৃদ্ধি করা হইয়াছে। 

ইমাম বুখারী রে) উপরোক্ত হাদীস আবদুল্লাহ ইব্‌ন ইউসুফ আত-তায়ালিসী হইতে, ইমাম 
মুসলিম উহা ইয়াহিয়া ইবৃন ইয়াহিয়া হইতে, ইমাম আবু দাউদ উহা কা“নাবী হইতে এবং ইমাম 
নাসাঈ উহা কুতায়বা রে) হইতে বর্ণনা করিয়াছেন। আবদুল্লাহ, ইয়াহিয়া, কা'নাবী এবং 
কুতায়বা, ইহাদের প্রত্যেকে আবার ইমাম মালিক হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদে উহা বর্ণনা 
করিয়াছেন। 


Contents 
. সূরা নিসা ২৪১. 


শেষোক্ত অভিমতের পোষক ফকীহগণ বলেন £ সফরের অবস্থায় নামায যখন মূলত দুই 
রাকাআত, তখন আলোচ্য আয়াতে বর্ণিত কসরের তাৎপর্য কিরূপে রাকাআতের সংখ্যার 
ব্যাপারে কসর হইতে পারে ? অন্য কথায় বলা যায়, মৌল বিধান সম্বন্ধে বলা যাইতে পারে না 
যে, উহা করায় তোমাদের কোনো দোষ নাই । 

ইমাম আহমদ (র) কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীসে উপরোক্ত বিষয়টা অধিকতর স্পষ্টরূপে 
উল্লেখিত হইয়াছে। 

ইমাম আহমদ (র)......হযরত উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত উমর (রা) 
ফিতরের নামায দুই রাকাআত এবং জুমু'আর নামায দুই রাকাআত । উক্ত সংখ্যা অপূর্ণ নহে; 
বরং উহা পূর্ণ সংখ্যা। নবীয়ে পাক হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর মুখ হইতেই এই বিধান 
নিঃসৃত হইয়াছে। 

ইমাম নাসাঈ, ইমাম ইব্‌ন মাজাহ ও ইমাম ইব্‌ন হিব্বান (র) উপরোল্লিখিত রাবী যুবায়দ 
আল-ইয়ামী হইতে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । 

ইমাম ইব্‌ন মাজাহ অনুরূপভাবে উপরোক্ত হাদীস হযরত উমর (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । | 

ইমাম মুসলিম ও ইমাম নাসাঈ (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ আল্লাহ তা'আলা তোমাদের নবী মুহাম্মদ 
(সা)-এর মুখে নামায বাড়িতে অবস্থানকালে চারি রাকাআত, সফরে দুই রাকাআত এবং ভীতির 
অবস্থায় এক রাকআত ফরয করিয়াছেন। অতএব এই আয়াত নাযিল হইবার পূর্বে বাড়িতে 
অবস্থানকালে যেরূপে নামায (চারি রাকাআত) আদায় করা হইত এবং ইহা নাযিল হইবার পর 
বাড়িতে অবস্থানকালে যেরূপে উহা (চারি রাকাআত) আদায় করা হয়, সেইরূপে সফরের 
অবস্থায় উহা (দুই রাকাআত) আদায় করিতে হইবে । 

ইমাম ইবৃন মাজাহ উপরোক্ত হাদীস ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন। 
রাকাআত করা হইয়াছে-এই মর্মে ইতিপূর্বে হযরত আয়েশা (রো) হইতে বর্ণিত হাদীসের সহিত 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত উপরোক্ত হাদীসের কোনো বিরোধ নাই । কারণ হযরত 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত উপরোক্ত হাদীসে বাড়িতে অবস্থানকালে যে চারি রাকাআত 
নামায আদায় করাকে ফরয বলা হইয়াছে, উহা মূল দুই রাকাআত এবং অতিরিক্ত দুই 
রাকাআতের যোগফল । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

হযরত ইব্‌ন আব্বাস (রো), হযরত আয়েশা (রা) এবং হযরত উমর (রা) হইতে বর্ণিত 
হাদীসের বক্তব্য বিষয় এই যে, সফরের অবস্থায় যে নামায দুই রাকাআত, উক্ত সংখ্যা কসর বা 
সংক্ষিপ্ত নহে, বরং উহা পূর্ণ সংখ্যা । এই পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতে যে কসর বা 
সংক্ষেপকরণের অনুমতি প্রদত্ত হইয়াছে, উহা সংখ্যার দিক দিয়া কসর হইতে পারে না; বরং 
উহা সংখ্যা ভিন্ন অন্যান্য দিক দিয়া কসর বা সংক্ষেপকরণ । আর ভীতির অবস্থায় নামাযে 
এইরূপ সংক্ষেপকরণ বা কসরই হইয়া থাকে । এইরূপ কসর বা সংক্ষেপকরণ ভীতির অবস্থায় 
হয় বলিয়াই আলোচ্য আয়াতের শেষাংশে আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 


কাছীর-_-৩/৩১ 


Contents 


২৪২ | তাফসীরে ইব্‌ন কাছীর 


986১5011555 01755 8) 
-এবং আলোচ্য আয়াতের অব্যবহিত পর বলিয়াছেন $ 
২231 ১৯। ০911 BL 761 ০৪৫১৪ 41915 
উপরিউক্ত দুই স্থানে আল্লাহ তাআলা যথাক্রমে কসরের উদ্দেশ্য ও উহার নিয়ম-পদ্ধতি 


টিপার নাত নারি নারি রসনা ald LL রর 
অধ্যায়ের প্রথমদিকে £ 


dl! lal তা sya 55 0 ০০৯৫৮০০০১৯০ 2 2 Bly 


Lie 0055 on alk le Sl 51055 2155 


-_এই উভয় আয়াত উল্লেখ করিয়াছেন। 
যাহ্হাক (র) হইতে জুয়াইরিব__ 


-১৪1৭1| ০০ 19১০5 ৩1 00৯ ০৫০45 


“এই আয়াতের অনুরূপ ব্যাখ্যাই বর্ণনা করিয়াছেন। যাহহাক রে) বলেন ৫ উপরিউক্ত 
মুখ যেদিকেই থাকে, সেইদিকে মুখ করিয়া দুই রাকাআত নামায আদায় করিবে । আলোচ্য 
আয়াত সম্পর্কে সুদ্দী (র) হইতে আস্বাত (র) বর্ণনা করিয়াছেন যে, সুদ্দী (র) বলিয়াছেন $ 
সফরের অবস্থায় নামায দুই রাকাআত আদায় করা এবং এক রাকাআত আদায় করা উভয় 
ক্রিয়াই কসর বা সংক্ষেপীকরণ । প্রথমটি অধিকতর রাকাআতবিশিষ্ট কসর এবং দ্বিতীয়টি 
স্বল্পতর রাকাআতবিশিষ্ট কসর | কাফিরদের তরফ হইতে বিপদাশংকা না থাকিলে দুই প্রকারের 
কসরের কোনটিই জায়েয হইবে না। 

ইব্‌ন আবূ নাজীহ আলোচ্য আয়াত সম্বন্ধে মুজাহিদ (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
মুজাহিদ (র) বলেন $ একদা নবী করীম (সা) সাহাবীগণসহ উসফান নামক স্থানে অবস্থান 
করিতেছিলেন এবং মুশরিকগণ যাজনান নামক স্থানে অবস্থান করিতেছিল। উভয়পক্ষ পরস্পর 
সম্মুখীন হইয়া যুদ্ধের জন্যে প্রস্তুত ছিল। এই অবস্থায় নবী করীম (সা) সকল সাহাবীকে 
একসঙ্গে লইয়া যোহরের নামায চারি রাকাআত আদায় করিলেন। সকলে একই সঙ্গে রুকু, 
সিজদা ও কিয়াম করিলেন। এদিকে মুশ্রিকগণ মুসলিম বাহিনীর রসদ সম্ভার লুট করিয়া লইতে 
মনস্থ করিল । উপরিউক্ত ঘটনা উপলক্ষে আলোচ্য আয়াত নাযিল হয়। 

ইমাম ইব্‌ন আবূ হাতিম রে) মুজাহিদের উপরিউক্ত বর্ণনা উদ্ধৃত করিয়াছেন । ইমাম ইব্‌ন 
জারীর (র) মুজাহিদ, সুদ্দী, হযরত জাবির (রা) ও হযরত ইব্‌ন উমর (রা) হইতে আলোচ্য 
আয়াতের উপরিউক্ত শানে নুযূল বর্ণনা করিয়াছেন। এতদসম্পর্কিত একাধিক উক্তি উদ্ধৃত 
করিবার পর তিনি উপরিউক্ত বক্তব্যকে সঠিক বলিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)...... উমাইয়া ইব্ন আব্দুল্লাহ ইব্‌ন খালিদ ইব্‌ন উসায়দ হইতে বর্ণনা 
করিয়াছেন £ একদা উমাইয়া রে) আবৃদুল্লাহ ইব্‌ন উমর (রা)-এর নিকট জিজ্ঞাসা করিলেন, 


Contents 


' সূরা নিসা ২৪৩ 


কুরআন মাজীদে আমরা তো শুধু ভীতির অবস্থায় আদায়যোগ্য নামাযে কসরের বর্ণনা পাই, 
সফরের নামাযে কসরের বর্ণনা তো উহাতে পাই না। ইব্‌ন উমর (রা) বলিলেন, আমরা নবী 
করীম (সা)-কে একটি কাজ করিতে দেখিয়া উহা অনুসরণ করিয়াছি। অর্থাৎ নবী করীম (সা) 
সফরে কসর করিয়াছেন বলিয়া সাহাবীগণ সফরে কসর করিয়াছেন। 

উক্ত বর্ণনায় দেখা যাইতেছে যে, প্রশ্বকর্তা উমাইয়া ভীতির অবস্থার নামাযকে কসরের 
নামায নামে আখ্যায়িত করিয়াছেন। তিনি আলোচ্য আয়াতের এইরূপ তাৎপর্য গ্রহণ করিয়াছেন 
যে, উহাতে উপরিউক্ত ভীতির অবস্থার নামাযেরই বর্ণনা রহিয়াছে, সফরের কসরের নামাযের 
বর্ণনা উহাতে নাই। হযরত ইব্‌ন উমর (রা) তাহার এই বক্তব্যকে সঠিক বলিয়া মানিয়া 
লইয়াছেন এবং তিনি কুরআন মাজীদের আলোচ্য আয়াত দ্বারা নহে, বরং নবী করীম (সা)-এর 
কার্য দ্বারা সফরের নামাযের কসর বা সংক্ষেপীকরণের বিধান প্রমাণ করিতে চাহিয়াছেন। ইমাম 
ইব্‌ন জারীর (র) কর্তৃক বর্ণিত নিম্নের রিওয়ায়াতে উপরিউক্ত বিষয়টি অধিকতর স্পষ্টরূপে 
প্রতীয়মান হয় £ 

ইব্‌ন জারীর (র)...... সিমাক আল-হানাফী হইতে বর্ণনা করিয়াছেন যে, সিমাক বলেন ঃ 
একদা আমি ইব্‌ন উমর (রা)-এর নিকট সফরের নামায সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলিলেন, উহা 
দুই রাকাআত এবং দুই রাকাআতই পুর্ণ সংখ্যা । উহা কসর বা সংক্ষিপ্ত নহে। শুধু ভীতির 
অবস্থার নামাযেই কসর বা সংক্ষিপ্তকরণ রহিয়াছে । আমি বলিলাম, ভীতির অবস্থার নামায 
কোন্‌ নিয়মে আদায় করিতে হয় ? তিনি বলিলেন, ইমাম একদল লোক লইয়া এক রাকাআত 
নামায আদায় করিবেন। অতপর এইদল অন্যদলের স্থানে গমন করিবে এবং অন্যদল এই দলের 
স্থানে আগমন করিবে । ইমাম ইহাদিগকে লইয়া আরেক রাকাআত নামায আদায় করিবেন। 
এইভাবে ইমাম মোট দুই রাকাআত এবং প্রত্যেক দল এক রাকাআত করিয়া নামায আদায় 
করিবে । 


402285566১2] পি ৬৪৬17৪৯৫805 (021) 
শে 4 BL sls os BI ৩০০1৫৫০১৪০4 


324 7 


৯৪৫ 22 ৩ রি ০ পতি পাপা বাত পাড5৫ 
313345 92 ৯ 2 $ $5 € GU! 3 BUA OB ২০555512545 

পা 5৫ চর্পের্ল ৫ র 2 5 পার CL. শর রা 5০ পা 5202 

০৫2৭5৬8৩৯1৫ 2455 2৩ ০৯৬০৯ ( 5 El LF ৩৮ (০৯০০০ 
el ডি ৫৮৫৫০০৭ ১8832 (91০8৩) ৫ 

০ ৮46৩2 ৩2 পাও AS AMG! 163০ 1০62 £5 

১০২. Non CI Ut রি ওপৃররাজিজপূরখানান্ররািজগা 
কায়েম করিবে, তখন তাহাদের একদল যেন তোমার সহিত দাড়ায় এবং তাহারা যেন সশস্ত্র 
থাকে । তাহাদের সিজদা করা হইলে তাহারা যেন তোমাদের পিছনে অবস্থান করে; আর 


অপর একদল, যাহারা সালাতে শরীক হয় নাই, তাহারা তোমার সহিত যেন সালাতে শরীক 
হয় এবং তাহারা যেন সশস্ত্র ও সতর্ক থাকে । কাফিরগণ কামনা করে যে, তোমরা 


Contents 


২৪৪ তাফসীরে ইব্ন কাছীর 


তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও, যাহাতে তাহারা তোমাদের উপর 
একসঙ্গে ঝাঁপাইয়া পড়িতে পারে; যদি তোমরা বৃষ্টির জন্য অসুবিধায় পড় কিংবা পীড়িত 
থাক, তবে তোমরা অস্ত্র রাখিয়া দিলে তোমাদের কোন দোষ নাই; কিন্তু তোমরা সতর্কতা 
অবলম্বন করিবে ।” 


তাফসীর £ সালাতুল খাওফ বা ভীতির অবস্থায় আদায়যোগ্য নামায বহু প্রকারের হইতে 
পারে । শত্রপক্ষ কখনো কিবলামুখী থাকে, কখনো তাহাদের মুখ ভিন্নদিকে থাকে । নামায কোন 
ওয়াক্ত চারি রাকাআতবিশিষ্ট, কখনো তিন রাকাআতবিশিষ্ট এবং কখনো দুই রাকআতবিশিষ্ট 
হয়। যেমন আসর, মাগরিব ও ফজর । তেমনি মুসল্সীগণ কখনো জামাআতবদ্ধ হইয়া নামায 
আদায় করেন এবং কখনো যুদ্ধ প্রচণ্তরূপ ধারণ করিবার কারণে প্রত্যেকে পৃথকভাবে নামায 
আদায় করেন। প্রত্যেকে পৃথকভাবে নামায আদায় করিবার কালে কখনো কিবলামুখী হইয়া, 
আবার কখনো ভিন্নমুখী হইয়া নামায আদায় করেন । আবার কেহ পদাতিক অবস্থায় এবং কেহ 
অশ্বারূঢ় অবস্থায় নামায আদায় করেন। 

সালাতুল খাওফে নামাযরত অবস্থায়ই চলাফেরা করা এবং দুশমনের উপর একের পর এক 
আঘাত হানা যায়। 


সালাতুল খাওফ আদায়ের পদ্ধতি 

একদল ফকীহ বলেন £ ভীতির অবস্থায় নামায এক রাকাআত পড়িতে হয়। আলোচ্য 
আয়াতের অব্যবহিত পূর্বের আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে উদ্ধত হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণিত হাদীসকে তাহারা নিজেদের সমর্থনে পেশ করেন। 

ইমাম আহমদ রে) উপরিউক্ত অভিমত পোষণ করেন। মুন্যিরী তাহার “আল-হাওয়াশী' 
গ্রন্থে বলিয়াছেন £ আতা, জাবির, হাসান, মুজাহিদ, হাকাম, কাতাদা, হাম্মাদ, তাউস এবং 
যাহ্হাক উপরোক্ত অভিমতই প্রকাশ করিয়াছেন। 

আবূ আসিম আল-ইবাদীও মুহাম্মদ ইব্‌ন নাসর আল-মারওয়ামী (র) হইতে বর্ণনা 
বিধানসম্মত মনে করেন । ইমাম ইব্‌ন হাযম (র)-ও অনুরূপ অভিমত প্রকাশ করিয়াছেন। 

ইস্হাক ইব্‌ন রাহ্ওয়াহ বলিয়াছেন ঃ ছন্দৃযুদ্ধের সময়ে ইশারার সাহায্যে এক রাকাআত 
পড়াই যথেষ্ট । উহাতেও সমর্থ না হইলে মাত্র একটি সিজ্দাই যথেষ্ট । কারণ উহাও তো 
আল্লাহর যিকর । 

একদল ফকীহ বলেন ঃ একটি তাক্বীরই যথেষ্ট । “একটি তাক্বীর’ শব্দ দ্বারা তাহারা 
সম্ভবত একটি রাকাআতকেই বুঝাইতে চাহিয়াছেন। হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা), 
হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা), কা'ব (রা) প্রমুখ সাহাবীর বরাতে সুদ্দী (র) একটি 
তাক্বীরই যথেষ্ট বলিয়া মত প্রকাশ করিয়াছেন। ইমাম ইব্‌ন জারীর (র) উহা বর্ণনা 
করিয়াছেন। আগেই বলা হইয়াছে, একটি তাক্বীর শব্দ দ্বারা তাহারা সম্ভবত একটি 
রাকাআতকে বুঝাইতে চাহিয়াছেন। 
আমীর আবদুল ওয়াহ্হাব ইব্‌ন বুখৃত আল-মক্বী অবশ্য শাব্দিক অর্থেই একটি তাক্বীর 
অর্থাৎ ‘আল্লাহু আকবার’ বলা যথেষ্ট বলিয়া অভিমত প্রকাশ করিয়াছেন । এমনকি তিনি 


Contents 
সূরা নিসা ২৪৫ 


বলিয়াছেন, কেহ একটি তাক্বীর মুখে বলিতে সমর্থ না হইলেও অন্তরে উহা বলিবে। সাঈদ 
ইব্‌ন মান্সূর (র) তাহার সুনান গ্রন্থে আমীর আব্দুল ওয়াহ্হাবের উপরোক্ত অভিমত তীহার 
নিকট হইতে ধারাবাহিকভাবে শুআয়ব ইবৃন দীনার ও ইস্মাঈল ইব্‌ন আইয়াশের সনদে বর্ণনা 
করিয়াছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

আরেকদল ফকীহ বলেন ঃ প্রচণ্ড যুদ্ধের ভয়াবহতার সময়ে নীমাযকে বিলম্বিত করা 
জায়েয । নিজেদের অভিমতের সমর্থনে তাহারা বলেন, খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সো) যোহর ও 
আসরের নামায বিলম্বিত করিয়াছিলেন এবং সূর্যাস্তের পর যথাক্রমে যোহর, আসর, মাগ্রিব ও 
ইশার নামায আদায় করিয়াছিলেন। অনুরূপভাবে তিনি বনু কুরায়্যা গোত্রের বিরুদ্ধে একটি 
মুজাহিদ বাহিনী প্রেরণ করিবার কালে তাহাদিগকে বলিয়া দিয়াছিলেন, তোমাদের কেহ যেন বনু 
কুরায়ূযা মহল্লায় না গিয়া আসরের নামায আদায় না করে। পথিমধ্যে আসরের নামাযের ওয়াক্ত 
হইয়া গেল। কতেক মুজাহিদ বলিলেন, রাসূলুল্লাহ (সা) তাহার কথা দ্বারা ইহাই বুঝাইতে 
চাহিয়াছেন যে, আমরা যেন বনু কুরায়্যা গোত্রের নিকট দ্রুত পৌছিয়া যাই । আমরা নামায 
আদায় না করিয়াই উহার ওয়াক্ত অতিবাহিত করি, ইহা তিনি চাহেন নাই। তাহারা পথিমধ্যেই 
ওয়াক্তমত নামায আদায় করিলেন । কতেক মুজাহিদ নামায বিলম্বিত করত বনু কুরায়ুযা গোত্রের 
নিকট পৌছিয়া সূর্যাস্তের পর আসরের নামায আদায় করিলেন। রাসূলুল্লাহ সো) কোনো 
পক্ষকেই তিরস্কার করেন নাই। সীরাতের কিতাবে এতদ্সম্বন্ধে আমি আলোচনা করিয়াছি। 
সেখানে দেখাইয়াছি, যাহারা নামায ওয়াক্তমত আদায় করিয়াছিলেন, তাহারাই নির্ভুল সিদ্ধান্তের 
অনুসারী ছিলেন। অবশ্য যাহারা নামায বিলম্বিত করিয়াছিলেন, তাহারা রাসূলুল্লাহ (সা)-এর 
কথা হইতে ভুল অর্থ বুঝিবার দরুন উহা করিয়াছিলেন বিধায় তাহারা মা“যূর বা ক্ষমার । 
তাহাদের ক্ষমার্হ হইবার কারণ এই যে, তাহারা সন্ধি ভঙ্গকারী অভিশপ্ত ইয়াহুদী গোত্রের নিকট 
যথাসম্ভব দ্রুত পৌছিবার এবং তাহাদিগকে অবরোধ করিবার উদ্দেশ্যেই নামায বিলম্বিত 
করিয়াছিলেন । 

অধিকাংশ ফকীহ জিহাদে নামায বিলম্বিত করার উপরোক্ত অভিমতের বিরোধী । তাহারা 
বলেন, উপরোল্লিখিত হাদীসে যুদ্ধের সময়ে নামায বিলম্বিত করিবার যে বিধান বর্ণিত হইয়াছে, 
উহা আলোচ্য আয়াত এবং উহাতে বর্ণিত সালাতুল খাওফ দ্বারা মানসুখ হইয়া গিয়াছে। যে 
সময়ে যুদ্ধের কারণে নবী করীম (সা) নামায বিলম্বিত করিয়াছিলেন, তখন আলোচ্য আয়াত 
নাযিল হয় নাই । আলোচ্য আয়াত নাযিল হইয়া উহার পূর্ববর্তী বিধান রহিত করিয়াছে । সুনান 
সংকলকগণ ও ইমাম শাফিঈ (র) হযরত আবূ সাঈদ খুদরী রো) হইতে একটি হাদীস বর্ণনা 
করিয়াছেন। উক্ত হাদীস দ্বারা উপরোল্লিখিত রহিতকরণের বিষয়টি স্পষ্টরূপে প্রমাণিত হয়। 

পক্ষান্তরে ইমাম বুখারী (র) তাহার সহীহ সংকলনে যুদ্ধাবস্থায় নামায বিলম্বিত করা 
বিধানসম্মত হওয়ার পক্ষে বক্তব্য উদ্ধৃত করিয়াছেন। তিনি “দুর্গ অবরোধ ও শত্রুর সহিত যুদ্ধরত 
অবস্থায় নামায সম্পর্কিত অধ্যায়'-এ বর্ণনা করেন যে, ইমাম আওয়াঈ বলিয়াছেন, যুদ্ধ জয় 
আসন্ন হইলে এবং মুসলিম বাহিনী আদায়ে সমর্থ না হইলে প্রত্যেক মুজাহিদ পৃথকভাবে 
ইশারায় নামা আদায় করিবে । ইশারায়ও নামায আদায়ে সমর্থ না হইলে যুদ্ধ শেষ না হওয়া 
অথবা নিরাপত্তা ফিরিয়া না আসা পর্যন্ত নামায বিলম্বিত করিবে । যুদ্ধ শেষ হইলে অথবা নিরাপদ 


Contents 


২৪৬ তাফসীরে ইব্ন কাছীর 


অবস্থা ফিরিয়া আসিলে নামায দুই রাকাআত পড়িবে । দুই রাকাআত পড়িতে না পারিলে এক 
রাকাআতই পড়িবে । উহা যদি না পারে, তবে শুধু তাক্বীর বলিলে যথেষ্ট হইবে না; বরং এই 
অবস্থায় নিরাপত্তা ফিরিয়া না আসা পর্যন্ত নামায বিলম্বিত করিবে । মাকহুলও অনুরূপ অভিমত 
ব্যক্ত করিয়াছেন। হযরত আনাস ইবৃন মালিক (রা) বলিয়াছেন, তৃস্তার দুর্গ অবরোধে আমি 
অংশগ্রহণ করিয়াছিলাম। প্রত্যষে আমরা উহা অবরোধ করি। যুদ্ধ প্রচণ্ড রূপ ধারণ করিলে 
আমরা ফজরের নামায উহার ওয়াক্তে আদায় করিলাম না; সূর্য উপরে উঠিলে আমরা উহা 
আদায় করিলাম । হযরত আবূ মূসা (রা) আমাদের সেনাপতি ছিলেন। তাহার নেতৃতে্‌ 
মুসলমানগণ তুস্তার দুর্গ জয় করিলেন। সেই দিনের উক্ত নামাযের তুলনায় পৃথিবী ও উহার 
_ যাবতীয় সম্পদ আমার নিকট তুচ্ছ। অতঃপর ইমাম বুখারী খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ (সা) 
কর্তৃক নামায বিলম্বিত করিবার হাদীস উল্লেখ করিয়াছেন। তৎপর তিনি বনু কুরায়্যা গোত্রের 
নিকট না পৌছিয়া আসরের নামায আদায় করিতে যে হাদীসে রাসূলুল্লাহ (সা) সাহাবীদিগকে 
নিষেধ করিয়াছিলেন, সেই হাদীস বর্ণনা করিয়াছেন । ইমাম বুখারী যুদ্ধের সময়ে নামায বিলম্বিত 
করা জায়েয হইবার পক্ষে পরোক্ষভাবে মত প্রকাশ করিয়াছেন। আর হযরত আবূ মুসা 
(রা)-এর উপরোক্ত কার্য উপরোল্লিখিত অভিমতকেই সমর্থন করে । তিনি নামায বিলম্বিত 
করিবার সিদ্ধান্ত সম্ভবত পূর্বেই ঘোষণা করিয়াছিলেন ঘটনাটি হযরত উমর (রা)-এর 
খিলাফতের কালে ঘটিয়াছিল। তিনি বা অন্য কোনো সাহাবী উহাতে অসন্তোষ বা আপত্তি 
প্রকাশ করিয়াছিলেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

বিলম্বিতকরণের অভিমতের প্রবক্তাগণ, বিরোধী মতের প্রবক্তাগণ কর্তৃক উত্থাপিত যুক্তির 
উত্তরে বলেন £ খন্দকের যুদ্ধের সময়েও সালাতুল খাওফের বিধান প্রবর্তিত ছিল। কারণ 
সালাতুল খাওফের বিধান সম্বলিত আলোচ্য আয়াত নাযিল হয় যাতুর-রিকার যুদ্ধের সময়ে । 
অধিকাংশ ইতিহাসবিদের মতে উক্ত যুদ্ধ খন্দকের যুদ্ধের পূর্বে সংঘটিত হইয়াছিল। মুহাম্মদ 
ইব্‌ন ইসহাক, মূসা ইব্‌ন উক্বা, ওয়াকিদী, তাহার মুহাররির মুহাম্মদ ইব্‌ন সাদ, খলীফা ইব্‌ন 
খাইয়াত (র) প্রমুখ ইতিহাসকার উপরিউক্ত যুদ্ধের সংঘটনকাল সম্বন্ধে উপরোল্লিখিত অভিমতই 
প্রকাশ করিয়াছেন। অবশ্য ইমাম বুখারী (র) প্রমুখ ব্যক্তিগণ বলেন, যাতুর-রিকার যুদ্ধ খন্দকের 
যুদ্ধের পর সংঘটিত হইয়াছিল । তাহারা হযরত আবু মুসা (রা) কর্তৃক বর্ণিত একটি হাদীসের 
ভিত্তিতে উপরিউক্ত যুদ্ধ সংঘটিত হইবার কাল সম্বন্ধে উপরোল্লিখিত অভিমত ব্যক্ত করিয়াছেন। 
হযরত আবু মূসা (রা) খায়বরের যুদ্ধের সময়েই ইসলাম গ্রহণ করিয়াছেন । আল্লাহই সর্বশ্রেষ্ঠ 
জ্ঞানী। 


আশ্চর্যের বিষয় এই যে, মুযানী, কাষী আবূ ইউসুফ ও ইব্রাহীম ইব্‌ন ইসমাঈল ইব্‌ন 
আলিয়্যা বলিয়াছেন যে, খন্দকের যুদ্ধের দিন রাসূলুল্লাহ (সা)-এর নামায বিলম্বিত হইবার দ্বারা 
সালাতুল খাওফের বিধান রহিত হইয়া গিয়াছে। তাহাদের উক্ত অভিমত অত্যন্ত বিস্ময়কর বটে । 
বস্তুত খন্দকের যুদ্ধের পর সালাতুল খাওফ আদায় করা হইয়াছে, এই মর্মে একাধিক হাদীস 
বর্ণিত রহিয়াছে। ইমাম আওযাঈ ও মাক্হুলের মতে খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর নামায 
বিলম্বিত হইবার কারণ ইহাই ছিল যে, সে সময়ে মুসলমানগণ কাফিরদের তরফ হইতে ভীষণ 
ভীতি ও আশংকার মধ্যে ছিলেন। অনুরূপ ভয়াবহ অবস্থায় নামায বিলম্বিত করা যায়৷ ইমাম 


Contents 
সূরা নিসা ২৪৭ 


আওযাঈ ও মাক্হুল (র) রাসূলুল্লাহ (সা)-এর উপরিউক্ত কার্ষের যে ব্যাখ্যা ও তাৎপর্য বর্ণনা 
করিয়াছেন, উহাই অধিকতর যুক্তিসংগত ও শক্তিশালী । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ৷ 
-৯৪/০৯11161 ০০৪১5 ০193 

অর্থাৎ “যখন তুমি ইমাম হইয়া তাহাদিগকে লইয়া সালাতুল খাওফ আদায় করো ।' 

ভীতির অবস্থা বিভিন্নরূপ হইতে পারে । পূর্ববর্তী আয়াতে ভীতির যে অবস্থা বর্ণিত হইয়াছে, 
আলোচ্য আয়াতে উহা হইতে স্বতন্ত্র ভীতির অবস্থা বর্ণিত হইতেছে। পূর্ববর্তী আয়াতে ভীতির 
যে অবস্থা বর্ণিত হইয়াছে, উহাতে নামায এক রাকাআত (যেরূপ হাদীস দ্বারা প্রমাণিত হইয়াছে) 
আদায় করিতে হয় এবং তাহাও আবার প্রত্যেকে পৃথকভাবে, পদাতিক অবস্থায় অথবা অশ্বারুঢ় 
অবস্থায়, কিবলামুখী হইয়া অথবা অন্যমুখী হইয়া, যেভাবে আদায় করা সুবিধাজনক হয়, 
সেইভাবে আদায় করিতে হয়। পক্ষান্তরে আলোচ্য আয়াতে জামাআতবদ্ধ হইয়া কোনো 
ইমামের ইমামতিতে সালাতুল খাওফ আদায় করিবার অবস্থা বর্ণিত হইতেছে। 

আলোচ্য আয়াত দ্বারা কেহ কেহ জামাআতবদ্ধ হইয়া নামায আদায় করা ওয়াজিব হওয়া 
প্রমাণ করেন। তাহারা বলেন, জামাআতের প্রয়োজনে আয়াতে সালাতুল খাওফে অনেক 
প্রয়োজনীয় কার্যকে বাদ দেওয়া হইয়াছে । জামাআত ওয়াজিব না হইলে এইরূপ করা হইত না। 
তাহাদের উপরিউক্ত যুক্তি বেশ শক্তিশালী । 

কেহ কেহ আবার বলেন, আলোচ্য আয়াত দ্বারা নবী করীম (সা)- এর পর হইতে সালাতুল 
খাওফ রহিত হইয়া গিয়াছে । কারণ আয়াতে বলা হইয়াছে ৪ 


৬২১০৫ 9৩ 

অর্থাৎ ‘যখন তুমি তাহাদের মধ্যে থাকো ।' নবী করীম (সা)-এর ইন্তিকালের পর যেহেতু 
তিনি আর তাহাদের মধ্যে থাকিবেন না, তাই সালাতুল খাওফও থাকিবে না । 

উপরোল্লিখিত যুক্তি দুর্বল । ইহাদেরই ন্যায় যুক্তি প্রদর্শন করিয়াছিল তাহারা, যাহারা নবী 
করীম (সা)-এর ইন্তিকালের পর বায়তুলমালে যাকাত প্রদান করিতে অসম্মতি জানাইয়াছিল। 
তাহারা বলিয়াছিল, যাকাত সম্বন্ধে আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
13512501255 4:০5 Ue MES ৮৯১৫৮১ ৪৮০০১৫0০1০০ 55 

অর্থাৎ ‘তুমি তাহাদের মাল হইতে তাহাদিগকে পবিত্র ও পরিশুদ্ধ করার জন্য কিছু সদকা 
আদায় কর। আর তাহাদের জন্যে দু'আ কর। তোমার দু'আ নিশ্চিতরূপে তাহাদের জন্যে 
প্রশান্তিকর।' 

বায়তুলমালে যাকাত প্রদান করিতে অসম্মত ব্যক্তিগণ বলিত, নবী করীম (সা)-এর 
ইন্তিকালের পর আমরা অন্য কাহারও দায়িত্বে যাকাত অর্পণ করিব না; বরং আমাদের নিকট যে 
ব্যক্তি যাকাত পাইবার যোগ্য বিবেচিত হইবে, আমরা সরাসরি তাহাকে উহা প্রদান করিব। 
যাহার দু'আ আমাদের জন্যে উপশমকারক, তাহার নিকট ভিন্ন অন্য কাহারও নিকট উহা গচ্ছিত 


Contents 


২৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


রাখিব না। তাহাদের উপরোক্ত যুক্তি সাহাবীগণ অগ্রাহ্য করিয়াছিলেন এবং তাহাদিগকে 
বায়তুলমালে যাকাত অর্পণ করিতে বাধ্য করিয়াছিলেন । যাহারা উহাতে অসম্মত ছিল, তাহাদের 
বিরুদ্ধে সাহাবীগণ যুদ্ধ করিয়াছিলেন। 


আয়াতের শানে নুযূল 

ইবৃন জারীর (র)......হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করিয়াছেন ৪ একদা বনু 
নাজ্জার গোত্রের একদল লোক রাসূলুল্লাহ (সা)-এর নিকট জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল। 
আমরা বিভিন্ন দেশ ভ্রমণ করি । আমরা কোন্‌ নিয়মে নামায আদায় করিব ? ইহাতে নিম্নোক্ত 
আয়াতাংশ নাযিল হইল £ 

shall ১০19৮501005 EL Al aN এ PE I 

অতঃপর এক বৎসর ওহী নাযিল হওয়া বন্ধ রহিল । উপরিউক্ত আয়াতাংশ নাযিল হইবার 
এক বৎসর পর রাসূলুল্লাহ (সা) একটি যুদ্ধে (সাহাবীগণসহ) যোহরের নামায আদায় করিলেন। 
মুশরিকদের একদল আরেক দলকে বলিল, মুহাম্মদ ও তাহার সঙ্গীগণ তাহাদিগকে পশ্চাদ্দিক 
হইতে আক্রমণ করিবার জন্যে তোমাদিগকে সুযোগ দিয়াছিল। কেন তোমরা তাহার উপর 
আক্রমণ চালাইলে না ? তাহাদের একজন বলিল, ইহার পরও তাহাদের অনুরূপ এক অনুষ্ঠান 
রহিয়াছে আমরা তখন তাহাদের উপর আক্রমণ চালাইবার সুযোগ পাইব)। ইহাতে আল্লাহ 
তাআলা যোহর ও আসর-এই দুই ওয়াক্তের মধ্যবতী সময়ে নিম্নোক্ত আয়াতদ্বয় নাযিল 
করিলেন ৪ 
১৪১৫৭] ৮০ 11 ul 1055 ৫13 1155৫ all 1৮:০1 ১১৬৯ ৩। 

igs Cris 

উক্ত আয়াতে সালাতুল খাওফের বিধান নাযিল হইল । 

উপরিউক্ত বর্ণনা অত্যন্ত অযৌক্তিক । তবে হযরত আবূ আইয়াশ যারকী অর্থাৎ যায়দ ইবৃন 
সাবিত (রা) কর্তৃক বর্ণিত হাদীসে উহার কিয়দংশের সমর্থন পাওয়া যায় । 

ইমাম আহমদ (র)...... আবূ আইয়াশ যার্কী (যায়দ ইব্‌ন সাবিত) (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, হযরত আবূ আইয়াশ (র) বলেন £ একদা এক যুদ্ধে আমরা রাসূলুল্লাহ (সা)-এর 
সহিত উস্ফান নামক স্থানে ছিলাম । খালিদ ইব্‌ন ওয়ালীদের নেতৃত্বে মুশরিক বাহিনী আমাদের 
সম্মুখীন হইল । তাহারা আমাদের ও কিবলার মধ্যবর্তী স্থানে অবস্থান করিতেছিল। এই অবস্থায় 
রাসূলুল্লাহ (সা) আমাদিগকে লইয়া যোহরের নামায আদায় করিলেন। মুশরিকগণ পরস্পর 
বলাবলি করিল, ‘উহারা যে অবস্থায় ছিল, উহাতে আমরা অকস্মাৎ উহাদের উপর আক্রমণ 
চালাইলে উহারা ধ্বংস হইয়া যাইত ।’ অতঃপর তাহারা বলিল, কিছুক্ষণ পর উহাদের নিকট 
আরেকটি নামায আসিবে যাহা উহাদের নিকট নিজেদের সন্তান-সন্ততি, এমনকি নিজেদের প্রাণ 
অপেক্ষা অধিকতর প্রিয় । তখন হযরত জিব্রাঈল (আ) যোহর ও আসরের মধ্যবর্তী সময়ে 
নিম্নের আয়াত লইয়া অবতীর্ণ হইলেন £ 


Contents 


সূরা নিসা ২৪৯ 


EE) “0 EE 2 ) ed Ce “1.5 Ieee 0 cre © 0 ৩53. পপ 
০১১ এব) সিসির কিনি লালন. 


টি রান্না রানার রান্নার OR 
অস্ত্রধারণ করিতে নির্দেশ দিলেন । আমরা সশস্ত্র অবস্থায় দুইটি কাতারে কাতারবদ্ধ হইয়া তাহার 
পশ্চাতে দণ্ডায়মান হইলাম । তিনি রুকু করিলে আমরা সকলে তাহার সহিত রুকু করিলাম। 
তিনি রুকু হইতে উঠিলে আমরা সকলে তাহার সহিত রুকূ হইতে উঠিলাম। অতঃপর তিনি 
তাহার নিকটতর কাতারসহ সিজদা করিলেন। অপর কাতারটি তখন তাহাদিগকে শত্রুর 
আক্রমণ হইতে রক্ষা করিবার জন্যে পাহারা দিতেছিল। সম্মুখের কাতার সিজ্দা শেষ করিবার 
পর উঠিয়া দাড়াইলে পশ্চাতের কাতার পশ্চাতে থাকিয়াই সিজ্দা করিল। অতঃপর সম্মুখের 
কাতার পশ্চাতে এবং পশ্চাতের কাতার সম্মুখে গেল। তখন রাসূলুল্লাহ (সা) রুকু করিলেন। 
উভয় কাতার তাহার সহিত রুকু করিল । তিনি রুকু হইতে উঠিলে সকলে রুকু হইতে উঠিল। 
অতঃপর রাসূলুল্লাহ (সা) সম্মুখের কাতার লইয়া সিজ্দা করিলেন । পশ্চাতের কাতার তখন 
তাহাদিগকে শক্রর আক্রমণ হইতে রক্ষা করিবার জন্যে পাহারা দিতেছিল। রাসূলুল্লাহ (সা) 
সম্মুখের কাতারসহ সিজদা হইতে উঠিয়া বসিলে পশ্চাতের কাতারও বসিল এবং সিজ্দা করিল। 
অতঃপর রাসূলুল্লাহ (সা) সালাম ফিরাইলেন ও স্থান ত্যাগ করিলেন এভাবে রাসূলুল্লাহ (সা) 
দুইবার সালাতুল খাওফ আদায় করিয়াছেন। একবার উসফানে এবং আরেকবার বনু সলীম 
গোত্রের আবাসভূমিতে ৷ | 

সুনান সংকলকগণও উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আহ্মদ রে)-ও উপরোল্লিখিত 
রাবী মান্সূর (র) হইতে উপরিউক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ দাউদ (র)-ও 
উপরিউক্ত রাবী মান্সূর হইতে উপরিউক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম নাসাঈ (র) 
উপরিউক্ত রাবী মানসূর হইতে উপরোন্লিখিত উর্ধ্বতন সনদে উপরিউক্ত হাদীস বর্ণনা 
করিয়াছেন । উপরিউক্ত হাদীসের সনদ সহীহ এবং উহার সমর্থনে বহু হাদীস রহিয়াছে । ইমাম 
বুখারী (র) কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীস উহাদের অন্যতম £ 

ইমাম বুখারী (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ রাসূলুল্লাহ 
(সা) দীড়াইলেন এবং সাহাবীগণ তীহার সহিত দীড়াইলেন। তিনি তাক্বীর বলিলেন এবং 
তাহারা তাহার সহিত তাক্বীর বলিলেন। তিনি রুকু করিলেন এবং তাহাদের একদল রুকু 
করিলেন। অতঃপর তিনি সিজ্দা করিলেন এবং তাহারা তাহার সহিত সিজদা করিলেন। 
অতঃপর রাসূলুল্লাহ (সা) দ্বিতীয় রাকাআতের জন্যে দীড়াইলেন এবং যাহারা ইতিপূর্বে তাহার 
সহিত সিজ্দা করিয়াছেন, তাহারা (পশ্চাতে গিয়া) নিজেদের ভ্রাতুগণকে শত্রুর আক্রমণ হইতে 
রক্ষা করিবার জন্যে পাহারা দিতে লাগিলেন । আর অন্য দল (পশ্চাতের সারি) আগাইয়া আসিয়া 
রাসূলুল্লাহ (সা)-এর সহিত রুকু-সিজদা করিলেন । সকলেই নামাযরত অবস্থায় ছিলেন। তবে 
একদল আরেকদলকে শক্রর আক্রমণ হইতে রক্ষা করিবার জন্যে পাহারা দিতেছিলেন। 

ইমাম ইব্‌ন জারীর (র)......সুলায়মান ইব্ন কায়স আল-ইয়াশ্কারী হইতে বর্ণনা 
করিয়াছেন £ঃ একদা রাবী সুলায়মান নামাযের কসরের বিধান কখন অবতীর্ণ হয় তাহা জাবির 


কাছীর__-৩/৩২ 


Contents 


২৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


' ইব্‌ন আবদুল্লাহ (রা)-এর নিকট জিজ্ঞাসা করিলেন। জাবির রো) বলিলেন, একদা সিরিয়া 
হইতে আগত কুরায়শের একটি কাফেলার দিকে আমরা যাত্রা করিলাম । নাখলা নামক স্থানে 
আমাদের পৌছিবার পর একটি লোক রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিল, হে মুহাম্মদ! 
তুমি কি আমাকে ভয় করো ? তিনি বলিলেন, না। সে বলিল, আমার আক্রমণ হইতে কে 
তোমাকে বাচাইবে ? তিনি বলিলেন, আল্লাহ আমাকে তোমার আক্রমণ হইতে বাঁচাইবেন। 
ইহাতে লোকটি তল্ওয়ার টানিয়া লইল এবং রাসূলুল্লাহ (সা)-কে ধমক দিল ও ভয় দেখাইল। 
অতঃপর নবী করীম (সা)-এর তরফ হইতে প্রস্থানের এবং হস্তে অস্ত্র ধারণ করিবার ঘোষণা 
হইল । তখন নামাযের আযান হইল । রাসূলুল্লাহ (সা) একদল সাহাবীকে লইয়া নামায আদায় 
করিলেন। আরেক দল সাহাবী তাহাদিগকে শত্রুর আক্রমণ হইতে রক্ষা করিবার নিমিত্ত 
পাহারারত রহিলেন। সম্মখের কাতারের লোকদিগকে লইয়া রাসূলুল্লাহ সো) দুই রাকাআত 
এবং পশ্চাতের কাতার সম্মুখে আসিলেন। রাসূলুল্লাহ তাহাদিগকে লইয়া দুই রাকাআত নামায 
আদায় করিলেন। অপর কাতার তাহাদিগকে শত্রুর আক্রমণ হইতে রক্ষা করিবার জন্যে 
পাহাররত রহিলেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) সালাম ফিরাইলেন। এইভাবে রাসূলুল্লাহ 
(সা)-এর নামায চারি রাকাআত এবং সাহাবীদের প্রত্যেক দলের দুই-দুই রাকাআত হইল । সেই 
দিন আল্লাহ তা“আলা নামাযের কসরের বিধান নাযিল করিলেন এবং যুদ্ধকালীন নামাযে সশন্তর 
অবস্থায় থাকিতে মু'মিনদিগকে আদেশ দিলেন। 

ইমাম আহ্মদও উপরিউক্ত রিওয়ায়াত বর্ণনা করিয়াছেন । যেমন £ 

ইমাম আহমদ (র)...... হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হযরত জাবির (রা) বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) 'মুহারিবু হাফসা” গোত্রের বিরুদ্ধে যুদ্ধ 
তরবারিসহ তাহার সম্মুখে দণ্ডায়মান হইয়া বলিল, আমার আক্রমণ হইতে কে তোমাকে রক্ষা 
করিবে ? তিনি বলিলেন, তোমার আক্রমণ হইতে আল্লাহ আমাকে রক্ষা করিবেন। ইহাতে 
লোকটির হাত হইতে তরবারি পড়িয়া গেল। তিনি উহা উঠাইয়া লইয়া বলিলেন, আমার 
আক্রমণ হইতে তোমাকে কে রক্ষা করিবে ? সে বলিল, (তরবারির) সর্বোত্তম ধরক হউন 
(অর্থাৎ আমার প্রতি ক্ষমা প্রদর্শন করুন)। তিনি বলিলেন, তুমি কি সাক্ষ্য দাও যে, আল্লাহ ভিন্ন 
অন্য কোনো মাবৃদ নাই এবং আমি আল্লাহর রাসূল ? সে বলিল, না। তবে আমি আপনার 
নিকট প্রতিজ্ঞা করিতেছি যে, না আমি একাকী আপনার বিরুদ্ধে যুদ্ধ করিব, আর না যাহারা 
আপনার বিরুদ্ধে যুদ্ধ করিবে, তাহাদের সহিত যোগ দিব। রাসূলুল্লাহ সো) লোকটিকে ক্ষমা 
করিয়া দিলেন। সে ফ্বেপক্ষীয় লোকদের নিকট গিয়া) বলিল, আমি সর্বোত্তম মানুষের নিকট 
হইতে তোমাদের কাছে আসিলাম। অতঃপর নামাযের ওয়াক্ত হইয়া গেলে রাসূলুল্লাহ (সা) 
সালাতুল খাওফ আদায় করিলেন। মুসলিম বাহিনী দুই দলে বিভক্ত হইয়া গেল। একদল 
শত্রমুখী হইয়া দণ্ডায়মান রহিল, আরেক দল রাসূলুল্লাহ (সা)-এর সহিত নামায আদায় করিল । 
তিনি তাহার সঙ্গী দলকে লইয়া দুই রাকাআত নামায আদায় করিলেন। অতঃপর উক্ত দল 
শত্রমুখী দণ্ডায়মান দলের স্থান গ্রহণ করিল। শক্রযুখী দণ্ডায়মান দল আসিয়া রাসূলুল্লাহ 


Contents 
সূরা নিসা ২৫১ 


(সা)-এর সহিত দুই রাকাআত নামায আদায় করিল । এইভাবে রাসূলুল্লাহ (সা)-এর নামায চারি : 
রাকাআত এবং সাহাবীদের প্রত্যেক দলের নামায দুই রাকাআত করিয়া হইল। 

উক্ত হাদীস উপরিউক্ত সনদে ইমাম আহমদ ভিন্ন অন্য কেহ বর্ণনা করেন নাই। 

ইব্‌ন আবু হাতিম (র)......ইয়াধীদ আল-ফকীর (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইয়াধীদ 
আল-ফকীর রে) বলেন £ একদা আমি হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা)-এর নিকট জিজ্ঞাসা 
সফরের অবস্থায় আদায়যোগ্য দুই রাকাআত নামায পূর্ণ সংখ্যক নামাযই বটে । কসরের নামায 
তো হইতেছে যুদ্ধের অবস্থায় আদায়যোগ্য এক রাকাআত নামায । একদা আমরা এক যুদ্ধে 
রাসূলুল্লাহ (সা)-এর সহিত ছিলাম । তখন নামায আদায় করা হইল এবং উহা এইভাবে আদায় 
করা হইল- রাসূলুল্লাহ (সা) দীড়াইয়া একদল সাহাবীকে লইয়া একটি কাতার বানাইলেন। 
আরেক দল সাহাবী শক্রমুখী হইয়া দণ্ডায়মান রহিল । সম্মুখবর্তী দল লইয়া তিনি দুই সিজ্দায় 
এক রাকাআত নামায আদায় করিলেন । অতঃপর উক্ত দল পশ্চাদ্বতী দলের স্থান গ্রহণ করিল 
এবং পশ্চাদ্বতী দল তাহাদের স্থানে আগমন করিল । তিনি তাহাদিগকে লইয়া দুই সিজ্দায় এক 
রাকাআত নামায আদায় করিলেন। রাসূলুল্লাহ (সা) সালাম ফিরাইবার সহিত উভয় দলের 
লোকেরাই সালাম ফিরাইলেন। এইরূপে রাসূলুল্লাহ (সা)-এর নামায দুই রাকাআত এবং 
সাহাবীদের প্রত্যেক দলের নামায এক রাকাআত করিয়া হইল । অতঃপর হযরত জাবির রো) 
নিম্নের আয়াত তিলাওয়াত করিলেন ঃ 
১০১ এহা। ০ Us ৯12 Uys ০০|| 5৩1০1] 61 ৩১৮৪৯৫০৪55৯ 319 

phe Ut 

ইমাম আহমদ (র)......হযরত জাবির ইব্ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হযরত জাবির (রা) বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) সাহাবীদিগকে লইয়া নিম্নবর্ণিত নিয়মে 
সালাতুল খাওফ আদায় করিয়াছিলেন ৪ একটি কাতার তাহার সম্মুখে এবং আরেকটি কাতার 
তাহার পশ্চাতে দণ্ডায়মান হইল ৷ তিনি পশ্চাদ্বতাঁ দলকে লইয়া দুই সিজ্দাসহ এক রাকাআত 
নামায আদায় করিলেন। অতঃপর উক্ত দল অগ্রসর হইয়া অপর দলের স্থান গ্রহণ করিল এবং 
অপর দল ইহাদের স্থানে আগমন করিল। তিনি তাহাদিগকে লইয়া দুই সিজদাসহ এক 
রাকাআত নামায আদায় করিলেন। অতঃপর সালাম ফিরাইলেন। এইরূপে রাসুলুল্লাহ (সা)-এর 
নামায দুই রাকাআত এবং তাহাদের নামায এক রাকাআত হইল । 

ইমাম নাসাঈ (র) উপরিউক্ত হাদীস শু“বা রে) হইতে বর্ণনা করিয়াছেন। উপরিউক্ত হাদীস 
হযরত জাবির (রা) হইতে একাধিক সনদে বর্ণিত হইয়াছে। মুসলিম শরীফে উপরিউক্ত হাদীস 
ভিন্ন সনদে এবং ভিন্ন শব্দে বর্ণিত হইয়াছে সহীহ, সুনান, মুস্নাদ শ্রেণীর হাদীস সংকলনের 
বহু সংখ্যক সংকলক উপরিউক্ত হাদীস হযরত জাবির রো) হইতে বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আবু হাতিম (র) ......সালিমের পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, সালিমের পিতা 
বলেন £ 


Contents 


২৫২ তাফসীরে ইবৃন কাহীয 


3581 ১১ এ] ১১/-1161 ০০৪৫৪ 195 

-এই আয়াতে যে নামাযের বর্ণনা রহিয়াছে, উহা হইতেছে সালাতুল খাওফ। একদা 
রাসূলুল্লাহ (সা) সাহাবীদের একটি দল লইয়া এক রাকাআত নামায আদায় করিলেন। আরেক 
দল তখন শক্রমুখী হইয়া দণ্ডায়মান ছিল। অতঃপর উক্ত দল তাহার নিকট আগমন করিল এবং 
তিনি তাহাদিগকে লইয়া আরেক রাকাআত নামায আদায় করিলেন ৷ অতঃপর সেই দল লইয়া 
তিনি সালাম ফিরাইলেন। তৎপর প্রত্যেক দল দণ্ডায়মান হইয়া এক রাকাআত করিয়া নামায 
আদায় করিলেন। 

একদল মুহাদ্দিস তাহাদের সংকলনে উপরিউক্ত হাদীস মামার (র)-এর সনদে বর্ণনা 
করিয়াছেন । উপরিউক্ত হাদীস আবার একদল সাহাবী হইতে বহু সংখ্যক সনদের মাধ্যমে বর্ণিত 
হইয়াছে। হাফিয আবূ বকর ইবৃন মারদুবিয়া এবং ইমাম ইব্‌ন জারীর (র) উহার সনদসমূহ ও 
শব্দের বিভিন্নতা সহ বর্ণনা করিয়াছেন। আল্লাহ চাহেন তো “কিতাবুল আহকামুল কাবীর* নামক 
গ্রন্থে উহা লিপিবদ্ধ করিব । আল্লাহ তা'আলার উপরই একমাত্র নির্ভর । 

একদল ফকীহ বলেন $ সালাতুল খাওফ আদায় করার সময়ে সশস্ত্র অবস্থায় থাকা 
মুজাহিদদের প্রতি ওয়াজিব । কারণ আয়াতের বাহ্য অর্থে উহাই বুঝা যায়। ইমাম শাফিঈর 
দুইটি অভিমতের একটি উহাই। আয়াতের নিম্নোক্ত অংশেও উহা ওয়াজিব হইবার ইংগিত 
পাওয়া যায় 8 


[১২ ১০ 01৮১১ শি 91০৮০ ১০ ১৫ 0৮5 01৮55 00৯25 


62৮96 


7৫০৯ /১১১7৪০৯/৯৭ 

অর্থাৎ বৃষ্টি অথবা রোগের ন্যায় কোনরূপ অসুবিধা থাকিলে অস্ত্র রাখিয়া দেওয়ায় তোমাদের 

প্রতি কোনো দোষারোপ নাই। তবে সেরূপ অবস্থায়ও তোমার এইরূপ প্রস্তুত থাকিও, যাহাতে 
নীরা রা ONT ধারণ করিতে পারো। 


22 ৰ 2255 £ নী 4 22, চির প্র 
19 ত৫৩52455 | ১৯০ ES 41155530 85152) Aah ASE (1.1) 


05% ৮০৩; A be EAE cla) lo ee? 255) 

50506 (423 86৮5626৩552 2 3845 (5০6) 

৩29০6262006 05240 4018 ORE 

১০৩. “যখন তোমরা সালাত সমাপ্ত করিবে, তখন দীড়াইয়া, বসিয়া ও শুইয়া, 

সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করিবে । যখন তোমরা নিরাপদ হইবে, তখন যথাবিহিত সালাত 
আদায় করিবে; নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মু*মিনদের জন্য অবশ্য কর্তব্য ৷” 

১০৪. “শত্রু সম্প্রদায়ের সন্ধানে তোমরা ইতস্তত করিও না। তোমরা যদি কষ্ট পাও, 


তবে তাহারাও তোমাদের মতই কষ্ট পায়; এবং আল্লাহর নিকট তোমরা যাহা আশা কর, 
উহারা তাহা আশা করে না। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ।” 


Contents 


সূরা নিসা ২৫৩ 


তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা সালাতুল খাওফ আদায় করার পর অধিক 
পরিমাণে আল্লাহর যিক্র করার জন্যে মু'মিনদের প্রতি নির্দেশ দিতেছেন। অন্যান্য নামায 
আদায় করিবার পরও আল্লাহর যিক্র করার প্রতি শরী“আতে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করা 
হইয়াছে । তবে বিশেষত সালাতুল খাওফে এইরূপ কতগুলি কার্ষের বিধান প্রদত্ত হইয়াছে, 
যাহার বিধান অন্যান্য নামাযে প্রদত্ত হয় নাই । যেমন ৪ নামাযের রাকাআতের সংখ্যা হ্াসকরণ, 
কিবলামুখী না থাকা, অশ্বারূঢ় অবস্থায়ও নামায আদায় করার অনুমতি, নামায আদায়রত 
অবস্থায় মুসল্লীর জন্যে স্থান ত্যাগ করিবার অনুমতি ইত্যাদি । তাই উহা আদায় করিবার পর 
অধিক পরিমাণে আল্লাহর যিক্র করার জন্যে আল্লাহ তা'আলা এখানে বিশেষভাবে তাকীদ 
করিতেছেন। অনুরূপভাবে সম্মানিত মাসসমূহ মেহার্রম, রজব, যিলকা‘দ ও যিলহাজ্জ) সম্বন্ধে 
অন্যত্র তিনি বলিয়াছেন ঃ 

০৫ ১1৫০ 1 £ 115 303 

অথ্যাৎ “সম্মানিত মাসসমূহে তোমরা নিজেদের উপর অত্যাচার করিও না!’ সম্মানিত 
মাসসমূহ ভিন্ন অন্যান্য সময়ে নিজেদের উপর অত্যাচার করা নিষিদ্ধ হইলেও উক্ত মাসগুলির 
সম্মানের কারণে আয়াতে আল্লাহ তাআলা উপরিউক্ত মাসগুলিতে নিজেদের প্রতি অত্যাচার 
করিতে মানুষকে বিশেষভাবে নিষেধ করিয়াছেন । 


7৫১১৯ ৬1০) sds (4025 allt 9১8315591০1 25575581305 
গা পানি নারির পর সর্বাবস্থায় তে তোমরা রাহ কর করো 


টিন UD CHa রব Un 3 Gone Hl dle oA 
লইয়া রাকাআতের সংখ্যা ও অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করিয়া নামায আদায় করো। 


ee OO কা er 


125৬৯ 0855 ial 15 ৩৪ stall ৩) 
হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন £ ০,১৪১ অর্থ ফরয । তিনি আরও বলিয়াছেন, হজ্জ 
আদায় করিবার জন্যে যেরূপ নির্দিষ্ট সময় রহিয়াছে, নামায আদায় করিবার জন্যেও তদ্রুপ 
নির্দিষ্ট সময় রহিয়াছে । 
০,৬৪৩ অর্থ নির্দিষ্ট সময়ে আদায়যোগ্য । মুজাহিদ, সালিম ইব্‌ন আবদুল্লাহ, আলী ইব্‌ন 
হুসায়ন, মুহাম্মদ ইব্‌ন আলী, হাসান, মুকাতিল, সুদ্দী এবং আতিয়া আওফী (র) হইতেও 
অনুরূপ ব্যাখ্যা 2৭ ডি পরী 


চির শাক টি পা রা কি 


ট্যানারির এনাম 
নামাযের জন্যেও তদ্রুপ নির্দিষ্ট সময় রহিয়াছে। 


Contents 


২৫৪ তাফসীরে ইবৃন কাছীর 


যায়দ ইব্‌ন আসলাম (র) বলেন ৪ ০১5৪১ অর্থ নক্ষত্রের উদয়-অস্তের ন্যায় নিয়মাবদ্ধ । 
একটি নক্ষত্র অস্তমিত হইবার পর যেরূপ আরেকটি নক্ষত্র উদিত হয়, নামাযের একটি ওয়াক্ত 
অতিবাহিত হইবার পর তদ্রুপ আরেকটি ওয়াক্ত আগমন করে। 


75811 ৮0221 ৪1555 ১ 
অর্থাৎ তোমরা শক্রর মুকাবিলা করা, তাহাদের পশ্চাদ্ধাবন করা এবং তাহাদের সন্ধানে ওত 
পাতিয়া থাকায় ক্লান্ত হইও না, ক্ষান্ত হইও না এবং পশ্চাৎপদ হইও না। পরক্তু তাহাদের বিরুদ্ধে 


অক্লান্ত যুদ্ধ চালাইয়া যাও, তাহাদিগকে বিপর্যস্ত ও পর্যুদস্ত করিয়া ছাড়ো এবং তাহাদের মানবতা 
বিরোধী অত্যাচার ও বর্বরতা সম্পূর্ণ বন্ধ করিয়া দিয়া পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠিত কর। 


১৯৮৩ ০৮০৪৫০০৪০৬০ 595 ০1 
অর্থাৎ তোমরা যেরূপে আহত ও নিহত হও, তাহারাও তো সেইরূপ আহত ও নিহত হয়। 
অনুরূপ অর্থে অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 


£707 30 


অতঃপর আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ 
১9৯৫ 0 di ১০ ০১১৯, 

অর্থাৎ যুদ্ধে আহত বা নিহত হওয়ার দিক দিয়া তাহারা ও তোমরা পরস্পর সমান । কিন্তু 
তোমাদের রহিয়াছে আল্লাহর নিকট হইতে পুরস্কার এবং সাহায্য পাইবার আশা । আল্লাহ তাহার 
কিতাবে ও তাহার রাসূলের মুখে উহার ওয়াদা ও আশ্বাস প্রদান করিয়াছেন। তাহার ওয়াদা ও 
আশ্বীস নিশ্চিত সত্য এবং উহা অপূর্ণ থাকিবার নহে। পক্ষান্তরে তাহাদের উপরিউক্ত নেকী বা 
সাহায্য পাইবার কোন আশা নাই। অতএব তাহাদের তুলনায় তোমাদের জিহাদে অংশগ্রহণ 
তথা মানবাধিকার কায়েমের জন্য আল্লাহর দীন প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনেক অনেক গুণ 
অধিক উৎসাহ ও অনুপ্রেরণার উপকরণ ও উপাদান রহিয়াছে। 


৮০১৯০4০4101: 34 


শত 


অর্থাৎ আল্লাহ যে সকল নৈসর্গিক ও ধৰ্মীয় বিধি-বিধান এবং আইন-কানুন প্রবর্তন ও প্রদান 
করেন, সে সম্পর্কে তিনি বেশ অবহিত ও প্রজ্ঞাবান। তাই তিনি সর্বাবস্থায় প্রশংসা পাইবার 
যোগ্য । 


১21 ১62 ০2041 0৫99৩ 39৩5 ৮ তি Er (১9) 
৫১৪৯ ০৯৬ LEIS 
০৬৪৪ 155 SE 2 ৩1 ১201 ১৪৪৭৫ (\.") 


Contents 


সূরা নিসা ২৫৫ 


20/2270 তা Ed 


(৪৬ 4৪৪ Bi Gls BT 05৬55 GN ৬5 IEE (155) 
& ভো 


Aare তাজা 2 5 2 পাল As sv EL SECA তা তার্তা £ রি “Zt 35 
৩৩ OFS D1 G2 47 Bs ৩5৯25 00৩2৩৯৯৫008) 


LA ME MEAL AE LA 


০৬:৯০ SLATES + Js ৩৪ ১5৬ 
৩ 29 ০৯৩০৪ SIM টা Go 2৩০ SEAL 0.0) 


পরপর / উতর 


০৯94৩ ৪৮ sda 


১০৫. “তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ হইয়াছে যাহাতে আল্লাহ তোমাকে যাহা 
জানাইয়াছেন সেই অনুযায়ী তুমি মানুষের মধ্যে বিচার-মীমাংসা কর; এবং বিশ্বাস 
ভংগকারীদের সমর্থন করিও না।” 

১০৬. “এবং আল্লাহর ক্ষমা প্রার্থনা কর, আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু ৷” 

১০৭. “যাহারা নিজদিগকে প্রতারিত করে, তাহাদের পক্ষে বাদ-বিতা করিও না, 
আল্লাহ বিশ্বাসহন্তা পাপীকে পসন্দ করেন না।” 

১০৮. “তাহারা মানুষ হইতে গোপন করিতে চাহে, কিন্তু আল্লাহ হইতে গোপন করে 
না; অথচ তিনি তখনও তাহাদের সঙ্গেই আছেন রাত্রে যখন তাহারা তিনি যাহা পসন্দ 
করেন না, এমন বিষয়ে পরামর্শ করে । আর তাহারা যাহা করে, তাহা সর্বতোভাবে আল্লাহর 
জ্ঞানায়ত্ত 1” 

১০৯. “দেখ, তোমরা ইহজীবনে তাহাদের পক্ষে বিতর্ক করিতেছ, কিন্তু কিয়ামতের 
দিন আল্লাহর সম্মুখে কে তাহাদের পক্ষে তর্ক করিবে অথবা কে তাহাদের উকীল হইবে?” 

তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা তাহার রাসূলকে সম্বোধন করিয়া 
বলিতেছেন যে, তোমার প্রতি আমি সত্য গ্রন্থ নাযিল করিয়াছি এই উদ্দেশ্যে, যেন আল্লাহ প্রদত্ত 
জ্ঞানের সাহায্যে উহা দ্বারা তুমি বিবাদ-বিসম্বাদ নিষ্পত্তি কর। 

411 45105 alin 1৯51 
অর্থাৎ “যাহাতে তুমি আল্লাহ প্রদত্ত জ্ঞানের সাহায্যে বিবাদ নিষ্পত্তি করো ।' আয়াতের এই 
ংশ দ্বারা এক দল উসূলে ফিকহ বিশেষজ্ঞ প্রমাণ করেন যে, স্বীয় জ্ঞান ও বুদ্ধি প্রয়োগ করিয়া 
মানুষের বিবাদ নিষ্পত্তি করিবার অধিকার রাসূলুল্লাহ (সা)-এর রহিয়াছে । এই প্রসঙ্গে তাহারা 
নিজেদের সমর্থনে বুখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীস পেশ করেন £ 

হিশাম ইব্ন উর্ওয়া (র)......হযরত উম্মে সালমা (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা 
নবী করীম (সা) তার ঘরের দর্ওয়াযায় ঝগড়াকারীদের শোরগোল শুনিয়া বাহিরে আগমন 
পূর্বক তাহাদিগকে বলিলেন, শুনো হে! আমি একজন মানুষ বৈ কিছু নহি। আমি তোমাদের 


Contents 


২৫৬ তাফসীরে ইব্ন কাছীর ' 


নিকট হইতে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই বিচার করিয়া থাকি। এইরূপ হওয়া বিচিত্র নহে 
যে, তোমাদের কেহ যুক্তি-প্রমাণ পেশ করিবার ব্যাপারে অধিকতর চাতুর্য ও বাগ্ীতা দেখাইয়া 
আমার মুখ হইতে নিজের পক্ষে রায় বাহির করিয়া লইবে । এইরূপে যদি আমি কাহাকেও অন্য 
কোনো মুসলিমের হক প্রদান করিয়া রায় দিই, তবে উক্ত হক তাহার জন্যে অগ্নুপিণ্ড স্বরূপ। 
এখন তাহার ইচ্ছা হয় সে উহা সঙ্গে লইয়া যাইবে, না হয় উহাকে রাখিয়া যাইবে । 

ইমাম আহমদ (র) ......হযরত উন্মে সালমা (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ একদা দুইজন 
আনসার সাহাবী উত্তরাধিকার সম্পর্কিত তাহাদের মধ্যকার একটি বিবাদ লইয়া রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট আগমন করিল । বিষয়টি ছিল পুরাতন । তাহাদের কাহারো নিকট কোন প্রমাণ 
ছিল না। রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে বলিলেন, তোমরা আমার নিকট নিজেদের বিরোধ লইয়া 
আসিয়া থাক। আমি তো মানুষ বৈ কিছু নহি। ইহা বিচিত্র নহে যে, তোমাদের একজন 
আরেকজন অপেক্ষা অধিকতর চতুর ও তর্কবাগীশ। আমি তো তোমাদের নিকট হইতে প্রাপ্ত 
তথ্য-প্রমাণের ভিত্তিতে বিবাদের ফয়সালা দিই । যদি আমি কাহাকেও তাহার ভ্রাতার কোনো হক 
প্রদান করিয়া রায় দিই, তবে সে যেন উহা গ্রহণ না করে । কারণ আমি তাহাকে একটি অগ্নুপিণ্ড 
প্রদান করিলাম । সে কিয়ামতের দিন উহা কণ্ঠে ধারণ করিয়া উপস্থিত হইবে। ইহা শ্রবণে 
আন্সার সাহাবীদ্বয় কীদিয়া দিলেন এবং প্রত্যেকে বলিলেন, আমার প্রাপ্য আমার ভাইকে প্রদান 
করিলাম । রাসূলুল্লাহ (সা) বলিলেন, তোমরা যখন প্রত্যেকেই স্ব স্ব দাবি পরিত্যাগ করিলে, 
তখন যাও, সংশ্লিষ্ট সম্পত্তি যথাসম্ভব সতর্কতার সহিত দুইভাগে বিভক্ত করিয়া পক্ষহীন বন্টন 
ব্যবস্থা লটারীর মাধ্যমে প্রত্যেকে একভাগ করিয়া গ্রহণ কর। অতঃপর প্রত্যেকে অপর 
কর্তৃক অনিচ্ছাকৃতভাবে গৃহীত তাহার হকের দাবি ত্যাগ করিয়া অপরের জন্যে উহা হালাল 
করিয়া দাও। 

ইমাম আবূ দাউদ (র) উপরিউক্ত হাদীস উসামা ইব্‌ন যায়দ (রা) হইতে বর্ণনা করিয়াছেন। 
তৎকর্তৃক বর্ণিত হাদীসে এই অতিরিক্ত বাক্যটি রহিয়াছে ৪ ‘নবী করীম (সা) বলিলেন, যে 
বিষয়ে আমার নিকট ওহী নাযিল হয় নাই, সে বিষয়ে আমি নিজে তথ্য-প্রমাণলব্ধ জ্ঞানের 
সাহায্যে রায় দিই ।' 

ইব্‌ন মার্দুবিয়া (র) ......ইবৃন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন ৪ একদা একদল 
আন্সার সাহাবী রাসূলুল্লাহ (সা)-এর সহিত একটি যুদ্ধে অংশগ্রহণ করিলেন। সেই যুদ্ধে 
তাহাদের মধ্যকার জনৈক ব্যক্তির একটি লৌহবর্ম চুরি গেল। জনৈক আনসার সাহাবীর প্রতি 
তাহার সন্দেহ হইলে তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিলেন, নিশ্চয়ই তা“আমা ইব্‌ন 
নিরপরাধ ব্যক্তির ঘরে নিক্ষেপ করিয়া আসিল । অতঃপর স্বগোত্রীয় কতিপয় ব্যক্তিকে বলিল, 
আমি লৌহবর্মটি সরাইয়া ফেলিয়াছি। উহা অমুক ব্যক্তির ঘরে নিক্ষেপ করিয়া আসিয়াছি। 
নিশ্চয়ই তাহার নিকট উহা পাওয়া যাইবে । তাহারা রাত্রিবেলায় রাসূলুল্লাহ (সা)-এর নিকট গমন 
করিয়া তাহাকে বলিল, হে আল্লাহর নবী! আমাদের স্বগোত্রীয় ব্যক্তিটি নিরপরাধ । লৌহবর্মটি 
চুরি করিয়াছে অমুক ব্যক্তি । আমরা উহা জানিয়া ফেলিয়াছি। অতএব আপনি লোক সমক্ষে 
আমাদের স্বগোত্রীয় লোকটিকে নিরপরাধ ঘোষণা করুন এবং তাহার পক্ষে রায় প্রদান করুন! 


Contents 
সূরা নিসা | ২৫৭ 


কারণ আপনার সহায়তায় আল্লাহ তাহাকে রক্ষা না করিলে সে মহাক্ষতিগ্রস্ত হইবে ৷ ইহাতে 
রাসূলুল্লাহ (সা) দণ্ডায়মান হইয়া লোক সমক্ষে তাহাকে নিরপরাধ ঘোষণা করিলেন । এই ঘটনা 
উপলক্ষে আল্লাহ তা'আলা নিম্নোক্ত আয়াতসমূহ নাযিল করিলেন £ 


২1৬৪ ০] 5101 1105 ১০৭। 9৮০10 10 লে এগ 05 0৪ 
0০55100550৫ ১০ ৮৯4 বি এ 
অতঃপর যাহারা মিথ্যা লইয়া গোপনে রাত্রিবেলায় রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন 
9১৫৪ ১০71 1৮৯5 41৪ এ 4111 ০০ ০১৮১5: ২১2 33০04 ০০ LM 
অবশেষে তাহাদের তওবা করিবার শর্তে তাহাদের প্রতি ক্ষমা প্রদর্শন করিবার আশ্বাস 
প্রদান করিয়া নাযিল করিলেন পরবর্তী এই আয়াত £ 
৮০৮৮১150520 ১৯৩20 ১355:018 24505 2 ৮০18 5০, 
অতঃপর চোর এবং চোরের সহায়তাকারী মিথ্যাবাদীগণ সম্বন্ধে নাযিল করিলেন ঃ 
(37582 472৯1 ১৪১১৪ 47১8৮ 00 ও +জ সিএ ৭৩ 


2 F 1 ৪ 


১11 


ডা কাল 
কি 


উপরিউক্ত বর্ণনাটি অনুরূপ অন্য কোনো বর্ণনা দ্বারা সমর্থিত হয় নাই। 

মুজাহিদ, ইক্রিমা, কাতাদা, সুদ্দী, ইব্‌ন যায়দ (র) প্রমুখ আলোচ্য আয়াতসমূহ সম্বন্ধে 
বলেন ৪ উহা ইব্‌ন উবাইরিক নামে পরিচিত জনৈক চোরের ঘটনা উপলক্ষে অবতীর্ণ হইয়াছে। 
তাহারা কিছু পার্থক্যসহ ঘটনার প্রায় অনুরূপ বর্ণনা প্রদান করিয়াছেন। 

ইমাম তির্মিধী ও ইমাম ইবৃন জারীর (র)...কাতাদা ইব্‌ন নু'মান (রা) হইতে বর্ণনা করেন 
যে, কাতাদা (রা) বলেন £ঃ আমাদের নিকট উবাইরিক গোত্রের এক পরিবারের গৃহে বিশ্র, 
বশীর ও মুবাশৃশির নামক তিনটি লোক বাস করিত । তাহাদের মধ্যে বশীর নামক লোকটি ছিল 
মুনাফিক । সে নবী করীম (সা)-এর সাহাবীদের নিন্দায় কবিতা রচনা করিয়া উহাকে ভিন্ন কবির 
রচিত কবিতা নাম দিত। ভিন্ন কবির নামে উহা গাহিয়া গাহিয়া সে আনন্দ উপভোগ করিত ৷ 
সাহাবীগণ তাহার আবৃত্ত কবিতা শুনিয়া বলিতেন, আল্লাহ্‌র কসম! এই পাপিষ্ঠ নিজেই ইহা 
রচনা করিয়াছে । বশীরের পরিবারটি জাহিলী ও ইসলামী উভয় যুগেই দরিদ্র ও অভাবী পরিবার 
ছিল। তখন মদীনার সাধারণ মানুষের খাদ্য ছিল খেজুর ও যব। কাহারও নিকট আর্থিক সংগতি 
আসিলে সে সিরিয়া হইতে আগত বণিক দলের নিকট হইতে ময়দা খরিদ করিত ও উহা নিজ 
পরিবারের জন্যে নির্দিষ্ট করিয়া রাখিত। একদা সিরিয়া হইতে একদল বণিক আসিলে আমার 
পিতৃব্য রিফা“আ ইব্‌ন যায়দ তাহাদের নিকট হইতে এক বস্তা ময়দা খরিদ করত উহা তাহার 


কাছীর-_-৩/৩৩ 


Contents 


২৫৮ | তাফসীরে ইবৃন কাছীর | 


একটি ঘরে রাখিয়া দিলেন। উহার মধ্যে লৌহবর্ম, তরবারি ও অন্যান্য অন্ত্রও রক্ষিত ছিল। 
রাত্রিতে চোরেরা সিধ কাটিয়া আমার ঘর হইতে খাদ্য ও অস্ত্রশস্ত্র ছুরি করিয়া লইয়া গেল। 
প্রভাতে আমার পিত্ব্য রিফা“আ আমার নিকট আসিয়া বলিলেন, ওহে ভ্রাতুম্পুত্র! রাত্রিতে 
চোরেরা সিধ কাটিয়া আমার ঘর হইতে খাদ্য ও অস্ত্রশস্ত্র লইয়া গিয়াছে । অতঃপর আমরা বিভিন্ন 
কার্যে আগুন জ্বলিতে দেখা গিয়াছে এবং উক্ত খাদ্য আমার পিতৃব্যের ঘর হইতে অপহৃত ময়দা 
দ্বারাই পাকানো হইয়াছে। এদিকে আমাদের অনুসন্ধান কার্য চালাইবার সময়ে বশীর ভ্রাতৃত্রয় 
করে নাই । লাবীদ ছিলেন একজন সৎ ও নেককার মুসলমান । তিনি ইহা জানিতে পারিয়া নাঙ্গা 
তলওয়ার হস্তে তাহাদের নিকট আসিয়া বলিলেন, আমি কি কখনও চুরি করিয়া থাকি? আল্লাহ্র 
কসম! হয় এই তলওয়ার তোমাদের মস্তক ছিন্ন করিয়া দিবে; না হয় তোমরা এই চুরির ঘটনা 
প্রকাশ করিয়া দিবে। ইহাতে বশীর ভ্রাতৃত্রয় এই বলিয়া তাহার হাত হইতে রেহাই পাইল যে, 
আমাদিগকে রেহাই দাও; তুমি চুরি কর নাই। 

আমরা অনুসন্ধান চালাইয়া নিশ্চিত হইলাম যে, বশীর ভ্রাতৃত্রয়ই প্রকৃত চোর। আমার 
পিতৃব্য আমাকে বলিলেন, বাপু হে! তুমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া যদি ঘটনাটি তাহাকে 
জানাইতে, তবে ভাল হইত । আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলিলাম, আমাদের এক 
প্রতিবেশী পরিবার অত্যাচারী । তাহারা আমার পিতৃব্য রিফা“আ ইব্‌ন যায়দের ঘরে সিধ কাটিয়া 
তাহার অস্ত্র ও খাদ্য লইয়া গিয়াছে। তাহারা যেন আমাদের অস্ত্র প্রত্যর্পণ করে, খাদ্যের 
প্রয়োজন আমাদের নাই। রাসূলুল্লাহ (সা) বলিলেন, আমি নিশ্চয়ই এতদ্সম্বন্ধে নির্দেশ দিব। 
বশীর ভ্রাতৃত্রয় এই সংবাদ জানিতে পারিয়া উসায়দ ইব্‌ন উরওয়া নামক তাহাদের এক নিজস্ব 
লোকের নিকট আসিয়া তাহার সহিত এ সম্বন্ধে আলোচনা করিল । তৎপর মহল্লার একদল লোক 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া বলিল, হে আল্লাহ্‌র রাসূল! কাতাদা ইব্‌ন নু'মান ও তাহার 
পিতৃব্য আমাদের একটি সৎ ও নেককার পরিবারের বিরুদ্ধে বিনা প্রমাণে চুরির অভিযোগ 
উত্থাপন করিয়াছে । কাতাদা বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিলাম। তিনি আমাকে 
বলিলেন, তুমি একটি সৎ ও নেককার পরিবারের বিরুদ্ধে লাগিয়াছে। কোনরূপ সাক্ষ্য-প্রমাণ 
ব্যতিরেকে তুমি তাহদের বিরুদ্ধে চুরির অভিযোগ উত্থাপন করিয়াছ! আমি রাসূলুল্লাহ (সা)-এর 
নিকট হইতে গৃহে প্রত্যাবর্তন করিলাম । ভাবিলাম, আমার কিছু মাল আমার অধিকার হইতে 
চলিয়া গেলেও যদি আমি রাসূলুল্লাহ (সা)-এর সহিত তৎসন্বন্ধে আলোচনা না করিতাম! আমার 
পিতৃব্য রিফা'আ আমার নিকট আসিয়া জিজ্ঞাসা করিলেন, হে বৎস! কি করিয়া আসিলে ? 
রাসূলুল্লাহ (সো) যাহা আমাকে বলিয়াছেন, আমি তাহাকে তাহা জানাইলাম। তিনি বলিলেন, 
আল্লাহরই নিকট সাহায্য চাই । কিছুক্ষণের মধ্যে নিম্নের আয়াত নাযিল হইল £ 


1 
oo fe ee Ou ক রে “ Oe ef 0 PA “ ore 0 e Oe Oe 2 
১ ১৩ 4711 এ)। wlll ০৪৪ 1৫] 59৮04114511 1১১1 ৮21. 
# 0 EEA) oY 
তা ০ > ১১১3 


Contents 


সূরা নিসা | ২৫৯ 


১:১১৭-১।। অর্থাৎ পরস্বপহরণকারীগণ, বিশ্বাসঘাতকগণ। এখানে বশীর ভ্রাতৃত্রয়কে বুঝানো 
হইয়াছে। ূ 
Ll ১৬৬ 2743 
TTR TA 


০.৮9০০2 ০০৮ 


রা ০ 
ক্ষমা প্রার্থনা করিলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করিয়া দেন।' 

৮০ এ 4৩৯ এ 545 ০ 2৬০০ ০১০১০, 

_ আয়াতদ্বয়ে বশীর ভ্রাতৃত্রয়ের চুরি করিবার এবং মিথ্যার আশ্রয় লইয়া নিজেদের পাপকে 
নিরপরাধ লাবীদের উপর চাপাইয়া দেওয়ার চেষ্টা করিবার প্রতি ইঙ্গিত রহিয়াছে। 

উপরোক্ত আয়াতসমূহ এবং পরবর্তী প্রাসঙ্গিক দুই আয়াত নাযিল হইবার পর রাসূলুল্লাহ 
(সা) অপহৃত অন্তর উদ্ধার করিয়া রিফা“আর নিকট পৌছাইয়া দিলেন। হযরত কাতাদা (রা) 
বলেন, আমার পিতৃব্য রিফা'আ বৃদ্ধ ছিলেন। তিনি জাহিলী যুগেই অন্ধ হইয়া গিয়াছিলেন। 
তাহার ইসলাম গ্রহণের বিষয়টি আমার নিকট সন্দেহমুক্ত ছিল না। আমি তাহার নিকট তাহার 
উদ্ধারকৃত চোরাই অস্ত্র লইয়া গেলে তিনি আমাকে বলিলেন, বৎস! উহা আল্লাহর পথে দান 
করিলাম । তখন বুঝিলাম, তাহার ইসলাম গ্রহণ আন্তরিক ও প্রকৃত ছিল। উপরোক্ত আয়াতসমূহ 
নাযিল হইবার পর বশীর সেখানে হইতে চলিয়া গিয়া মুশরিকদের সহিত মিলিত হইল এবং 
সালাফা বিন্তে সাদ ইব্‌ন সুমায়্যা নামী জনৈকা মহিলার আশ্রয়ে বসবাস করিতে লাগিল। 
রাগী 


Say dns aS a GEE 
Ya La ii LU ye tes 259 EUS 050৮52৮৯555 TS 


1০১৬১ 

সালাফা বিন্তে সা‘দের নিকট বশীরের আশ্রয় লইবার পর কবি হযরত হাসসান ইব্ন 
সাবিত (রা) তাহার নিন্দায় কবিতার কয়েকটি চরণ রচনা করিলেন। হযরত হাসসানের কবিতা 
উক্ত মহিলার কানে পৌছিলে তাহার আত্মমর্যাদাবোধে লাগিল । সে বশীরের মালপত্র মাথায় 
লইয়া উহা আবতা নামক স্থানে নিক্ষেপ করিয়া আসিল এবং তাহাকে বলিল, তুমি তো আমার 
জন্য হাসসানের কবিতা উপঢৌকন হিসাবে লইয়া আসিয়াছ। তুমি তো মঙ্গল ও কল্যাণ বহিয়া 
আনিবার লোক নহ। 

ইমাম তিরমিযী তাহার সংকলনে আলোচ্য আয়াতের তাফসীর প্রসঙ্গে ও ইমাম ইবৃন জারীর 
তাহার তাফসীর গ্রন্থে একই প্রসঙ্গে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । উক্ত হাদীস সম্বন্ধে 


Contents 


২৬০ তাফসীরে ইব্ন কাছীর 


ইমাম তিরমিযী মন্তব্য করিয়াছেন, উক্ত হাদীস অনুরূপ কোনো হাদীস দ্বারা সমর্থিত হয় নাই। 
পরস্তু মুহাম্মদ ইব্‌ন সালমা আল-হাররানী ভিন্ন অন্য কোন রাবী উহা অবিচ্ছিন্নভাবে বর্ণনা 
করিয়াছেন বলিয়া আমার জানা নাই। ইউনুস বুকায়রসহ একাধিক মুহাদ্দিস উহা আসিম ইব্‌ন 
উমর ইব্‌ন কাতাদা (রা) হইতে মুহাম্মদ ইবৃন ইসহাকের সুত্রে বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবৃ 
হাতিম (র), ইবনুল মুনযির (র) তাহার তাফসীর সংকলনে, এবং আবৃশ-শায়খ ইসপাহানী (র) 
উক্ত হাদীসটি মুহাম্মদ ইব্‌ন সালামার সূত্রে বর্ণনা করিয়াছেন। অনুরূপ হাকিম আবূ আবদুল্লাহ্‌ 
নায়শাপুরী রে) তীহার মুসতাদরাকে বর্ণনা করিয়াছেন। অতঃপর বলেন, এই হাদীসটি সহীহ 
মুসলিমের শর্তান্যায়ী সহীহ, যদিও বুখারী ও মুসলিম উহা বর্ণনা করেন নাই । 

লোকনিন্দার ভয়ে মুনাফিকগণ স্বীয় পাপাচারে গোপনীয়তার পথ অবলম্বন করিত । আয়াতে 
মুনাফিকদের উপরোক্ত আচরণের নিন্দা করিয়া আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ তাহারা মানুষের 
গোচর হইতে নিজেদের পাপাচারকে গোপন করিতে পারিলেও আল্লাহ্র গোচর হইতে উহাকে 
গোপন করিতে পারে না। কারণ তিনি তাহাদের গোপন কার্যকলাপ এবং গোপন পরিকল্পনা 
সম্পর্কে সম্পূর্ণ অবহিত ও ওয়াকিফহাল রহিয়াছেন। তাহাদিগকে সতর্ক করিতেছেন যে, তাহারা 
রাত্রিতে গোপনে মিলিত হইয়া আন্নাহদ্রোহিতামূলক যে সকল আলোচনা করে এবং যে সকল 
পরিকল্পনা রচনা করে, উহার সমুদয় ব্যাপারই আল্লাহ তা'আলা অবগত রহিয়াছেন। সকল 
বিষয় ও ঘটনা তাহার ইল্ম ও জ্ঞানের অধীন। 

পরবর্তী আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন £ ইহজগতের বিচারকগণ সীমাবদ্ধ জ্ঞানের 
অধিকারী । তাহারা তাহাদের সন্নিকটে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিবাদের রায় দেন। 
আদালতে কেহ কাহারও পক্ষে মিথ্যা সাক্ষ্য প্রদান করিয়া তাহার পক্ষে রায় লইতে পারে । কিন্তু 
আখিরাতে এই সুযোগ থাকিবে না। সেদিনের বিচারক স্বয়ং আল্লাহ তা'আলা । তাহার নিকট 
কিছুই গোপন নাই। কাহারও মিথ্যা সাক্ষ্য সেদিন কাহারো কাজে আসিবে না । আজ তোমরা 
মিথ্যার আশ্রয় লইয়া পার্থিব বিচারে পাপাচারীকে অপরের হক লইয়া দিতেছ; কিন্তু কিয়ামতে 
আল্লাহ্‌র সম্মুখে তাহাদের পক্ষ অবলম্বন পূর্বক কে তাহাদিগকে বিজয়ী করিয়া দিবে ? এমন কেহ 
কি আছে, যে তাহাদের হইয়া আল্লাহর শাস্তি হইতে তাহাদিগকে বাচাইয়া আনিবে ? 


E024 4% পাইপ 5 wy ১/ ১৩ 2rd 


1/52 Ab ৮১৪৫ DED BS 2239৯ 2162 ০০৯ 5 (১১) 
. ০৫১৯ 
৮ সত ৮ ১৪৬ A nlrb 24 “A (7 3 / 2 ৩ পপি ঠর্ত 
ES ০৪ চি 4৮৩ ৪0 ও এ 53 (111) 
19 ৮6৫৫: IHS 2 2 ৩5) 5 22৮5৩6৩20১১) 
6 (৫ 
চকু তু 2 ১০১৩৫ sed dod 
১১৮০৪ ৪296 -55 ৫2৮৮5 SS fh 3 950 
& ৫ AEF AA র্‌ 22 পার্ট ইপা্প্তে ঠা 
99 ৬৪5 । 051, ৮ £ ৮৬ os Bsa 3 NY SHEA 


০৮ ০৩৫৫ LOE Ltd abl 2 06? রি 511 Ed (4311 ACS 


Contents 
সূরা নিসা ২৬১ 


১১০. “কেহ কোন মন্দকাজ করিয়া অথবা নিজের প্রতি যুলম করিয়া পরে আল্লাহর 
কাছে ক্ষমা প্রার্থনা করিলে আল্লাহকে সে ক্ষমাশীল, পরম দয়ালু পাইবে ৷” 

১১১. “কেহ পাপকার্য করিলে সে উহা নিজের ক্ষতির জন্যই করে। আল্লাহ্‌ সর্বজ্ঞ, 
প্রজ্ঞাময় ৷” 

১১২. “কেহ কোন দোষ বা পাপ করিয়া পরে উহা কোন নির্দিষ্ট ব্যক্তির প্রতি আরোপ 
করিলে সে মিথ্যা অপবাদ ও পাপের বোঝা বহন করে ।” 

১১৩. “তোমার প্রতি আল্লাহ্র অনুগ্রহ ও দয়া না থাকিলে তাহাদের একদল তোমাকে 
বিভ্রান্ত করিতে চাহিত। কিন্তু তাহারা নিজদিগকে ব্যতীত কাহাকেও বিভ্রান্ত করে না এবং 
তোমার কোনই ক্ষতি. করিতে পারে না। আল্লাহ তোমার প্রতি কিতাব এবং হিকমত 
অবতীর্ণ করিয়াছেন এবং তুমি যাহা জানিতে না, তাহা তোমাকে শিক্ষা দিয়াছেন । তোমার 
প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রহিয়াছে।” 


তাফসীর £ আলোচ্য প্রথম আয়াতে আল্লাহ তাআলা তাহার উদারতা, ক্ষমাশীলতা ও 
মহানুভবতা বর্ণনা করিতেছেন । বলিতেছেন, কোনো বান্দা পাপের কাজ হইতে তওবা করিলে 
তাহার পাপ যে কোনোরূপ এবং যত বড়ই হউক না কেন, তিনি তাহার তওবা কবুল করেন। 

আলোচ্য আয়াত সম্বন্ধে আলী ইব্‌ন আবু তালহা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন £ এই আয়াতে আল্লাহ তা'আলা তাহার উদারতা, 
ক্ষমাশীলতা, কৃপা পরায়ণতা, মহত্ব ও মহানুভবতা বর্ণনা করিয়াছেন। তাহার কোন বান্দা ছোট 
বা বড় যে কোনরূপ পাপ করিয়া ফেলিয়া যদি তাহার নিকট অনুতপ্ত হয় ও তওবা করে, তবে 
তিনি তাহাকে ক্ষমা করিয়া দেন। এমনকি তাহার পাপ পর্বত, আকাশসমূহ ও সমগ্র পৃথিবী 
অপেক্ষা বৃহত্তর হইলেও তওবার ফলে আল্লাহ তা'আলা উহা মাফ করিয়া দেন। ইমাম ইব্‌ন 
জারীর রে) উহা বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন জারীর (র)......আবু ওয়ায়েল হইতে বর্ণনা করেন £ একদা হযরত আবদুল্লাহ রো) 
বলিলেন, বনী ইসরাঈল গোত্রের কেহ কোন পাপ করিলে উহার কাফফারা কি দিতে হইবে, 
তাহার বিবরণ প্রভাতে সে তাহার ঘরের দরওয়াযায় লিখিত দেখিতে পাইত । আবার তাহার 
কাপড়ের কোনো অংশে পেশাব লাগিয়া গেলে তাহাকে উহা কেঁচি দিয়া কাটিয়া ফেলিতে হইত । 
ইহাতে জনৈক ব্যক্তি বলিল, বনী ইসরাঈলকে আল্লাহ তা“আলা সুন্দর ব্যবস্থা দিয়াছিলেন। 
হযরত আবদুল্লাহ্‌ রো) বলিলেন, আল্লাহ তা'আলা তাহাদিগকে যে ব্যবস্থা দিয়াছিলেন, 
তোমাদিগকে তাহা হইতে সহজতর ব্যবস্থা দিয়াছেন । তিনি পানিকে তোমাদের জন্যে পবিব্রকর 
বানাইয়াছেন। আর গুনাহের ক্ষমার জন্যে তিনি তওবার ব্যবস্থা দিয়াছেন। যেমন বলিয়াছেন £ 
HELD BELA dS 9 ali ও 2 Vl ি ১।, 

তিনি আরও বলিয়াছেন £ ৃ ll 

> 1582 2111 ee AES 5৪ 45505221০৮০ 0৮০ ১০ 

ইব্‌ন জারীর রে)...... হাবীব ইব্‌ন আবু সাবিত হইতে বর্ণনা করিয়াছেন ঃ একদা হযরত 
আবদুল্লাহ ইব্‌ন মুগাফৃফাল (রা)-এর নিকট একটি স্ত্রীলোক আসিয়া জিজ্ঞাসা করিল, একটি 


Contents 


২৬২ তাফসীরে ইব্ন কাছীর 


স্ত্রীলোক ব্যভিচার করিয়া গর্ভবতী হইল । সন্তান ভূমিষ্ঠ হইবার পর সে উহাকে হত্যা করিয়া 
ফেলিল। স্ত্রীলোকটির কি শাস্তি হইবে ? হযরত আবদুল্লাহ ইব্‌ন মুগাফ্ফাল (রা) বলিলেন, 
তাহার জন্যে দোযখের শাস্তি রহিয়াছে। স্ত্রীলোকটি কীদিতে কাদিতে চলিয়া যাইতে লাগিল । 
তিনি তাহাকে ডাকিয়া ফিরাইলেন এবং বলিলেন, তোমার পাপটি যে ধরনের পাপই হউক, উহা 
তওবা দ্বারা আল্লাহ্‌ তা'আলা ক্ষমা করিবেন । আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 

La) TSE 4101 ০৯৪ 4101 ১৪১০৭ ০১458511231 ০৮০ ৫০৯৪ ey 

ইহা শুনিয়া স্ত্রীলোকটি ক্রন্দন থামাইয়া চোখ মুছিল। অতঃপর সে চলিয়া গেল। 

ইমাম আহমদ (র)......বনী ফুযারার আস্মা অথবা তৎপুত্র হইতে বর্ণনা করিয়াছেন ৫ 
হযরত আলী রাযিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি যখনই নবী করীম "(সা)-এর নিকট হইতে 
কোন বাণী শ্রবণ করিয়াছি, আল্লাহ আমাকে উহাদ্বারা যতটুকু উপকার প্রদান করিতে 
চাহিয়াছেন, আমি উহাদ্বারা ততটুকু উপকার লাভ করিয়াছি। আমার নিকট হযরত আবূ বকর 
সিদ্দীক বর্ণনা করিয়াছেন এবং তিনি সত্যই বলিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন, কোন 
মুসলমান কোন গুনাহ করিয়া ফেলিবার পর যদি সে উষূ করিয়া দুই রাকাআত নামায আদায় 
করত উক্ত গুনাহের জন্যে আল্লাহ তা“আলার নিকট ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাহাকে 
গা রিং সাচার নিস রানার রিনা 


9৪.৮০০ ০০০ 


7৮:9১ EEL 11115451421 ১05 % 25০ 1১15 টির 


“মুসনাদে আবু বকর সিদ্দীক রাযিয়াল্লাহু আন্হু' নামক হাদীস সংকলনে আমি উপরোক্ত 
হাদীস সম্বদ্ধে আলোচনা করিয়াছি। সুনান সংকলকগণের মধ্য হইতে কে কে উহা বর্ণনা 
করিয়াছেন এবং উহার সনদে কি কি বিরূপ সমালোচনা রহিয়াছে, তাহা সবই সেখানে 
উল্লেখ করিয়াছি। উক্ত হাদীসের কিয়দংশ সূরা আলে-ইম্রানে বণিত হইয়াছে । ইমাম ইব্‌ন 
মারদুবিয়া রে) তাঁহার তাফসীর গ্রন্থে ভিন্ন সনদে উপরোক্ত হাদীস হযরত আলী (রা) হইতে 
বর্ণনা করিয়াছেন । উহা এই ঃ 

ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত আবূ বকর সিদ্দীক রাযিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা 
করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ কোন বান্দা কোন গুনাহ করিয়া বসিলে সে যদি 
উঠিয়া ভালভাবে উযু করিয়া নামায আদায় করিয়া তাহার নিজের গুনাহ হইতে ক্ষমা প্রার্থনা 
করে, তবে তাহাকে ক্ষমা করিয়া দেওয়া আল্লাহ তা'আলার কর্তব্য ও দায়িত্ব হইয়া যায়। কারণ 
SE TRO 

ইব্‌ন মারদুবিয়া (র)...... উপরোক্ত হাদীস প্রায় অনুরূপভাবে হযরত সিদ্দীকে আকবর (রা) 
হইতে আবান ইব্‌ন আবূ আইয়াশের সনদে বর্ণনা করিয়াছেন। তবে উক্ত সনদ সহীহ নহে। 

ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত আবুদ-দার্দা রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
আবুদ-দারদা (রা) বলেন £ আমরা নবী করীম (সা)-এর চতুষ্পার্থ্ে উপবিষ্ট থাকা অবস্থায় কোন 


Contents 
সূরা নিসা ২৬৩ 


কার্য উপলক্ষে তাহার অন্যত্র যাইবার প্রয়োজন দেখা দিলে এবং কার্য শেষ হইবার পর পুনরায় 
সেখানে তাহার আসিবার উদ্দেশ্য থাকিলে তিনি স্বীয় পাদুকাদ্ধয় অথবা গাত্রের বন্ত্রাদি সেখানে 
রাখিয়া যাইতেন। একদা তিনি স্বীয় পাদুকাদ্বয় রাখিয়া গেলেন এবং একপাত্র পানি সঙ্গে করিয়া 
অন্যত্র গমন করিলেন । আমি তাহার পশ্চাতে গমন করিলাম । কিছুক্ষণ অতিবাহিত হইবার পর 
তিনি প্রয়োজনীয় কার্য সম্পাদন ব্যতিরেকেই প্রত্যাবর্তন করিলেন। অতঃপর বলিলেন, আমার 
নিকট আমার প্রতিপালক প্রভূর তরফ হইতে জনৈক আগভুক আগমন করিয়া বলিলেন ঃ 


৮৯১ 1582 211 ১৯ বা] ১৪১০৫ ৪ LS ৯5 


আমি স্বীয় সহচরবৃন্দকে এই সুসংবাদটি জ্ঞাপন করিতে ইচ্ছা করিলাম । হযরত 
আবুদ-দারদা (রা) বলেন, ইতিপূর্বে অবতীর্ণ -4-১)-৯ ৮১০ (15 ০০ (কোন ব্যক্তি পাপ 
করিলে তাহাকে উহার শাস্তি প্রদান করা হইবে) এই আয়াত মানুষের নিকট দুর্বিসহ 
ঠেকিয়াছিল। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল । কেহ ব্যভিচার এবং ছুরি করিয়াও তাহার 
শরতিপালক প্রতুর নিকট ক্ষমা প্রার্থনা করিলে কি তিনি ক্ষমা করিয়া দিবেন ? তিনি বলিলেন, 
হ্যা! আমি দ্বিতীয়বার উক্ত প্রশ্ন করিলে তিনি বলিলেন, হ্যা! আমি তৃতীয়বার উক্ত প্রশ্ন উল্লেখ 
করিলে তিনি বলিলেন হ্যা! কেহ ব্যভিচার এবং চুরি করিয়াও আল্লাহ তা'আলার নিকট ক্ষমা 
প্রার্থনা করিলে আল্লাহ তাআলা তাহাকে ক্ষমা করিয়া দিবেন। এমন কি আবুদ-দারদার নিকট 
ইহা অপসন্দনীয় হইলেও। 

হযরত আবুদ-দার্দা (রা)-এর শিষ্য বলেন ৪ (উক্ত হাদীস বর্ণনা করিবার কালে) হযরত 
আবৃদ দারদা রো) আঙ্গুলি দ্বারা স্বীয় নাসিকায় আঘাত করিয়া দেখাইয়াছেন। অবশ্য উপরোক্ত 
সনদ ভিন্ন অন্য কোনো সনদে অনুরূপভাবে বর্ণিত হয় নাই । উহার সনদ দুর্বল। 

টার পালার রািনিসাসানারা রা রান কীনা 


231 ১৬1 dl ৪১1 ০১৩ 5১915. ১১৭ ys 
4 কেহ কাহারও কোনো উপকার করিয়া দিতে পারিবে 
না। প্রত্যেকেই তাহার নিজস্ব আমলের ফলে ভোগ করিবে এবং একজন অপরজনের পাপের 


ফল ভোগ করিবে না। 
Liss Cale UE 


₹ অর্থাৎ আল্লাহ তা'আলার ইলম, হিকমত, আদল, ন্যায় বিচার ও রহমতের কারণেই 
উপরোক্ত বিধান রহিয়াছে। 

ইতিপূর্বে একশত পাঁচ নম্বর আয়াতের তাফসীরে বর্ণিত হাদীসে উল্লেখ করা হইয়াছে যে, 
উবাইরকের পুত্রগণ স্বীয় চৌর্যবৃত্তির ঘৃণ্য অপরাধ লাবীদ ইব্‌ন সাহল নামক জনৈক নিরপরাধ 
ব্যক্তির উপর চাপাইয়া দিবার জঘন্য পাপাচার করিয়াছিল । কোনো কোনো রিওয়ায়াত অনুযায়ী 
সেই নিরপরাধ ব্যক্তিটি যায়দ ইব্‌ন সামীন নামক জনৈক ইয়াহুদী ছিল । আলোচ্য আয়াতে 
উপরোক্ত পাপে কঠোর শাস্তি সম্বন্ধে সতর্ক করা হইয়াছে । তবে আয়াতের এই সতকীকরণ 
অনুরূপ প্রত্যেক পাপাচারীর প্রতি প্রযোজ্য । 


Contents 


২৬৪ তাফসীরে ইব্ন কাছীর 


ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত কাতাদা ইবৃন নু‘মান (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ 
হযরত কাতাদা (রা) উবাইরিক তনয়গণের চুরির পূর্বোল্লিখিত ঘটনা বর্ণনা করিয়া বলেন, এই 
ঘটনা প্রসঙ্গেই আল্লাহ তা'আলা নিম্নের আয়াত নাযিল করিলেন $ 


১9152 Es 952 0185 2890 ৩1 2০০৯০ আনত 401 7558 915 
35231 ১১1 Al ৮৬ ডি 81685 y। 
উসায়দ ইব্‌ন উরওয়া ও তাহার সহকুচক্রীগণ রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করিয়া 
প্রকৃত চোর উবাইরিক তনয়গণকে নির্দোষ বলিয়া প্রশংসা করিয়াছিল । হযরত কাতাদা ইব্‌ন 
নু'মান কর্তৃক রাসূলুল্লাহ (সা)-এর দরবারে তাহাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনীত হইবার 
কারণে তহাদের নিন্দা করিয়াছিল । আলোচ্য আয়াতে তাহাদের সেই ষড়যন্ত্রের প্রতি ইংগিত 
রহিয়াছে। আল্লাহ তা'আলা প্রকৃত ঘটনা সম্বন্ধে রাসুলুল্লাহ (সা)-কে অবগত করাইয়া রাসূলুল্লাহ 
(সা)-কে বিভ্রান্ত করিবার তাহাদের সেই প্রচেষ্টা বানচাল করিয়া দিয়াছিলেন। রাসুলুল্লাহ 
(সা)-এর প্রতি সর্বক্ষেত্র আল্লাহ তাআলার সাহায্য ও কৃপা প্রদর্শিত হইবার বর্ণনা প্রসঙ্গে 
আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 


111 155 0049 7155 045 2105 আপনিও ২০4৯] CUS elle 4111 99১1, 
1 ৬ sl 
অর্থাৎ ‘আল্লাহ তা'আলা তোমার প্রতি কুরআন এবং হিকমত. নাযিল করিয়াছেন আর 


এইরূপ জ্ঞানের কথা তোমাকে তিনি জানাইয়াছেন যাহা ইতিপূর্বে তুমি জানিতে না।' 
অনুরূপভাবে অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 
SEIT AES ital al alas lal LE, 
‘আর এভাবেই আমি জিবরাঈলকে নির্দেশ দিয়া ওহী পৌছাইয়াছি। তুমি তো জানিতে না 


কিতাব কি বস্তু আর ঈমান কি জিনিস?’ 
তিনি আরও বলিয়াছেন ঃ 


ডি 71155 ng 
‘আর তুমি তো আশা কর নাই তোমার নিকট কিতাব অবতীর্ণ হইবে, হ্যা! ইহা তো 
তোমার প্রতিপালকের তরফের অপ্রত্যাশিত অনুগ্রহ ।' 


আল্লাহ তা'আলার পক্ষ হইতে রাসূলুল্লাহ (সা)-এর কিতাব ও হিকমতপ্রাপ্তি হইতেছে 
তাহার প্রতি আল্লাহ তাআলার মহান দান এইহেতু তিনি বলিতেছেন ঃ 


৪ OY 411 153 0149 
অর্থাৎ “তোমার প্রতি আল্লাহর অবদান অত্যন্ত বড় ৷ 


Contents 


সূরা নিসা ২৬৫ 


প্রা পা ডা NA পি পাতা পারত sr 4 ৯1১৫ ১০ 23,98 2 
Ou ELH ৩০০৩ 89৩০০ ৮০০৮১) ৪৯৯ 5৪১৩ 0 20115) 


21 পারা srr 


০৫৪০ 121 22585 Bo 4) ১০৪৮০ EE ১০৫৫ (১৭5 ৮৮) 


2. পা পর কতবার 22, 24 পার্পেপালা 2/2 ৮৪ 55 » (পুত ঠপর্ত 
০০৯৮০১০7৮৪৩ ৪৬৩৫ এ পেত তু 92 055195৬০511) 


চি to ৮ 


0155705৮244 কও BF ৩ 


১১৪. “তাহাদের অধিকাংশ গোপন পরামর্শে কোন কল্যাণ নাই । তবে কল্যাণ আছে 
দান-খয়রাত, সৎকাজ ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের পরামর্শে । আল্লাহর সন্তুষ্টি লাভের 
১১৫. “কাহারও নিকট সৎপথ প্রকাশিত করার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে 
এবং মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরিয়া যায়, সে 
দিকেই তাহাকে ফিরাইয়া দিব এবং জাহান্নামে তাহাকে দগ্ধ করিব, আর উহা কত মন্দ 


এপি 


প্রত্যাবতনস্থল!” 

তাফসীর $ ৮1 অর্থাৎ “মানুষের সলা-পরামর্শ।' 

অর্থাৎ “পক্ষান্তরে যে ব্যক্তি সদকা, নেককাজ অথবা মানুষের মধ্যে সন্ধির উপদেশ প্রদান 
করে, তাহার কথায় কল্যাণ নিহিত রহিয়াছে!’ 

ইবনে মারদুবিয়া রে)...... উম্মে হাবীবা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) 
বলিয়াছেন £ আল্লাহ তা'আলার যিকর এবং সৎকার্য করিবার ও অসকার্য হইতে বিরত থাকিবার 
উপদেশ প্রদান ভিন্ন মানুষের সব কথাই তাহার জন্যে ক্ষতিকর । এতদশ্রবণে রাবী সুফিয়ান 
সাওরী (র) বলিলেন, আপনি কি আল্লাহকে তাহার কিতাবে ইহা বলিতে শুনেন নাই- 
১১০4০ 0১০১০ 8105 Pl ১০%। 15৬৯০ ১০০০৫ ০৮৮5৪ 

আপনার বর্ণিত হাদীসের বক্তব্য এই আয়াতের বক্তব্যের সম্পূর্ণ অনুরূপ । আপনি কি 
আল্লাহকে তাহার কিতাবে ইহা বলিতে শুনেন নাই- 
JG a ddd us ১০০ 2 চি (৬.০ 45715 Tonle 252 

lies 

আপনার বর্ণিত হাদীসের বক্তব্য এই আয়াতের বক্তব্যের সম্পূর্ণ অনুরূপ । আপনি কি 

আল্লাহ্‌কে তাহার কিতাবে ইহা বলিতে শুনেন নাই- 


কাছীর-__৩/৩৪ 


Contents 


২৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


19:-1555 ০৯/--11 lle sal SY ৮০০৯ A ১0০১ 0 ০০৯৮] 
১4119515933 ৯1) 

আপনার বর্ণিত হাদীসের বক্তব্য এই আয়াতের বক্তব্যের সম্পূর্ণ অনুরূপ । 

ইমাম তিরমিযী ও ইমাম ইবৃনে মাজাহ রে) ইপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। তবে 
তাহাদের বর্ণনায় হযরত সুফিয়ান সাওরীর উপরোক্ত কথাগুলির উল্লেখ নাই। ইমাম তির্মিযী 
উপরোক্ত হাদীস সম্বন্ধে মন্তব্য করিয়াছেন যে, মুহাম্মদ ইব্‌ন ইয়াযীদ ইব্‌ন হুনায়শের মাধ্যম 
ব্যতীত অন্য কোনো রাবীর মাধ্যমে উপরোক্ত হাদীস বর্ণিত হয় নাই। 

ইমাম আহমদ (র)......হযরত উম্মে কুলসুম বিনতে উকবা (রা) হইতে বর্ণনা করিয়াছেন 
যে, হযরত উম্মে কুলসুম (রা) বলেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন, যে ব্যক্তি মানুষের মধ্যে 
সন্ধি স্থাপন করিবার কার্যে ভালো কথা বানাইয়া বলে, সে মিথ্যাবাদী নহে। হযরত উম্মে কুলসুম 
(রা) আরো বলেন, আমি নবী করীম (সা)-কে নিম্নোক্ত তিনটি ক্ষেত্র ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে 
_ মিথ্যা বলিতে অনুমতি দিতে শুনি নাই £ ১. যুদ্ধক্ষেত্রে; ২. মানুষের মধ্যে সন্ধি স্থাপন বা 
তাহাদের পারস্পরিক বিবাদ নিষ্পত্তির ক্ষেত্রে এবং ৩. স্ত্রীর সহিত স্বামীর কথা বলিবার অথবা 
স্বামীর সহিত স্ত্রীর কথা বলিবার ক্ষেত্রে। 

আলোচ্য হাদীসের বর্ণনাকারিণী হযরত উম্মে কুলসুম বিনতে উকবা (রা) ছিলেন রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট বায়'আতকারিণী একজন মুহাজির মহিলা । ইমাম ইব্নে মাজাহ (র) ভিন্ন 
সিহাহ সিত্তার অন্য সকল সংকলক উপরোক্ত হাদীস ইব্‌ন শিহাব যুহরী (র) হইতে বর্ণনা 
করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......হযরত আবৃদ-দারদা রো) হইতে বর্ণনা করিয়াছেনঃ একদা নবী 
করীম (সা) সাহাবীদিগকে বলিলেন ঃ আমি কি তোমাদিগকে রোযা, নামায এবং সদকা হইতে 
অধিকতর সাওয়াব ও নেকীর কার্ষের নাম বলিব ? সাহাবীগণ বলিলেন, বলুন, হে আল্লাহর 
রাসূল! নবী করীম (সা) বলিলেন, একাধিক ব্যক্তির মধ্যে সন্ধি ও সম্প্রীতি স্থাপনের কার্য । তিনি 
আরও বলিলেন ঃ পক্ষান্তরে একাধিক ব্যক্তির মধ্যে বিবাদ সৃষ্টির কার্য হইতেছে মুণ্ডনকারী অর্থাৎ 
নেকীকে সম্পূর্ণরূপে ধ্বংসকারী । 

ইমাম আবূ দাউদ ও ইমাম তিরমিযী (র) উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । ইমাম 
তিরমিযী (র) উহাকে 'হাসান-সহীহ' বলিয়াছেন। 

হাফিয আবূ বকর আল-বাধ্যার (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ 
একদা নবী করীম (সা) হযরত আবূ আইউব (রা)-কে বলিলেন, আমি কি তোমাকে একটি 
ব্যবসায়ের সন্ধান দিব ? তিনি বলিলেন, হে আল্লাহ্র রাসূল! সন্ধান দিন। নবী করীম (সা) 
বলিলেন, মানুষের মধ্যে পারস্পরিক বিবাদ দেখা দিলে তাহাদের মধ্যে সন্ধি স্থাপন ও সম্প্রীতি 
প্রতিষ্ঠা করিবার জন্যে চেষ্টা করো। আর তাহারা মনের দিক দিয়া পরস্পর বিচ্ছিন্ন হইয়া গেলে 
তাহাদের মধ্যে মিলন ঘটাও । 


Contents 


সূরা নিসা ২৬৭ ' 


হাফিয বাযযার রে) উপরোক্ত হাদীস বর্ণনা করিবার পর মন্তব্য করিয়াছেন, উক্ত হাদীসের 
অন্যতম রাবী আবদুর রহমান ইব্‌ন আবদুল্লাহ আল-উমরী একজন দুর্বল প্রকৃতির ব্যক্তি । সে 
অনেক অসমর্থিক হাদীস বর্ণনা করিয়াছে। 
আয়াতে উল্লেখিত নেককাজসমূহ আল্লাহ তা“আলার নিকট উচ্চস্তরের কাজ। তাই 
বলিতেছেন ঃ 
(০১521021455 555 dll ০৮০ 9029 015 15 চিন, 
অর্থাৎ “যে ব্যক্তি ইখলাসের সহিত তথা আল্লাহ্‌ তা'আলার সন্তোষ লাভের উদ্দেশ্যে 
উপরোক্ত মহৎ কার্য সম্পাদন করিবে, আমি তাহাকে বিপুল পুরস্কারে পুরস্কৃত করিব ।' 
SST AS Ce A ba 0১491 glx Lo 
অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রসূলের আনীত পথ ভিন্ন অন্য পথে চলে, আর এইভাবে সে এক 
পক্ষে এবং রাসূল আনীত শরী“'আত অন্য পক্ষে অবস্থান করে, আর তাহার নিকট সত্য স্পষ্ট 
বিরান বীজ SORT 
নি Sisal ৮০ SE ৮25 


আর মুমিনদের নি ররর ্রন্র্রসজলুলিন এর পথে চলিলে সে 
নিশ্চিতভাবেই মুমিনদের পথ হইতে বিচ্যুত হইয়া যায়। তবে মুমিনদের পথ হইতে বিচ্যুতি 
দুইরূপে ঘটিতে পারে ৪ ১. রাসূলের সুস্পষ্ট ও প্রত্যক্ষ নির্দেশের বিরোধী পথে চলা এবং ২. 
উম্মতে মুহাম্মদীর সর্বসম্মত রায় ও অভিমত অর্থাৎ ইজমায়ে উম্মতের বিরোধী পথে চলা । উম্মতে 
মুহাম্মাদী কোন বিষয়ে সর্বসম্মত কোন রায় প্রকাশ করিয়াছেন ইহা নিশ্চিতরূপে প্রমাণিত হইলে 
উহার বিরোধিতা করা গুমরাহী বৈ কিছু নহে । কারণ এই উম্মত ও তাহার নবীর সম্মানের কারণে 
ইহা অবধারিত হইয়া রহিয়াছে যে, তাহারা সর্বসম্মতভাবে কখনো কোন বিষয়ে ভ্রান্ত বিশ্বাস 
পোষণ বা ভ্রান্ত রায় প্রদান করিবে না। উপরোক্ত মর্মে বহু সহীহ হাদীস বর্ণিত রহিয়াছে । 
“কিতাবু আহাদীসিল উসূল’ নামক গ্রন্থে আমি এতদ্সম্পর্কিত পর্যাপ্ত সংখ্যক হাদীস উল্লেখ 
করিয়াছি। কোন কোন হাদীস বিশেষজ্ঞ বলিয়াছেন, এই উম্মতের ইজমা বা সর্বসম্মত রায় নির্ভুল 
ও অভ্রান্ত হওয়া যে অনিবার্য ও অবধারিত- এই মর্মের হাদীসের সংখ্যা বিপুল, তাই উহা . 
মুতাওয়াতির। ইমাম শাফিঈ রে) আলোচ্য আয়াত দ্বারা এই উম্মতের ইজমাকে অনিবার্যরূপে 
অন্রান্ত হওয়া প্রমাণ করেন । তিনি বলেন, আয়াতে ইজমার বিরোধিতাকে নিষিদ্ধ করা হইয়াছে। 
অতএব উহা নির্ভুল হওয়া অনিবার্য । ইমাম শাফিঈর উক্ত যুক্তি অত্যন্ত শক্তিশালী । অবশ্য কেহ 
কেহ বলেন, আলোচ্য আয়াত দ্বারা ইজমা নির্ভুল ও অন্রান্ত হওয়া প্রমাণিত হয় না। 

রাসূল কর্তৃক আনীত পথ এবং মুমিনদের প্রদর্শিত বা আচরিত পথ হইতেছে নির্ভুল ও 
অভ্রান্ত। ইচ্ছাকৃতভাবে উক্ত পথের বিরোধী পথে চলার পরিণতিতে কঠোর শাস্তি হওয়াই 
বাঞ্ছনীয় । এই কারণে আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 

১১427018615 


Contents 


২৬৮ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ সে এইরূপ বিপথে চলিলে তাহাকে তাহার মনোনীত পথে স্বাধীনভাবে চলিতে 
সুযোগ দিবার উদ্দেশ্যে তাহারই ইচ্ছা অনুযায়ী উক্ত বিপথকে তাহার দৃষ্টির সম্মুখে সুন্দর ও 
মোহনীয় করিয়া তুলিয়া ধরিব। এইরূপে তাহাকে নিকৃষ্ট নিবাস জাহান্নামে পৌছাইব। 
গা নি 


5৮5৩৫ 


CIE EE UEC নিন LECT EAE বারন 
আমি তাহাদিগকে এমনভাবে টিল দিব যে, তাহারা টেরও পাইবে না।' 
তিনি আরো বলেন ঃ 
টা lel Gals 
‘যখন তাহারা নিজেরা নিজেদের হৃদয়কে বক্র করিয়া ফেলিল, আল্লাহও তাহাদের হৃদয়কে 
বক্র হইতে দিলেন।' 
তিনি আরো বলিয়াছেন $ 


ore 


১৫৯৮৪ ELL SAIS 
‘আমি তাহাদিগকে স্বাধীনতা দিব যেন তাহারা নিজেদের সত্যদ্রোহ ও অবাধ্যতার মধ্যে 
হয়রান-পেরেশান হইয়া ঘুরিয়া মরে ।' 
যাহারা স্বেচ্ছায় হিদায়াত ও সত্যপথ হইতে বিচ্যুত হইয়া আল্লাহদ্রোহিতার পথে চলিবে, 
আল্লাহ তা'আলা আগুনকে তাহাদের গন্তব্যস্থান বানাইয়া দিবেন। সত্যপথ হইতে স্বেচ্ছায় 
বিচ্যুত ব্যক্তিদের জন্যে ইহা হইতেছে যোগ্য শাস্তি । 
এইরূপে অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 


DOO ee #73 02 


35505 alt এ ০১১০ 334০৫ IK Cy peal 5s talk 5281 1৩১০৯। 


Ml ০1০ | 

‘যাহারা কুফর করিয়া নিজেদের উপর অত্যাচার করিয়াছে, তাহাদিগকে, তাহাদিগের 
সহযোগীদিগকে এবং তাহারা আল্লাহকে পরিত্যাগ করিয়া যাহাদিগের ইবাদত করিয়াছে, 
তাহাদিগকে একত্র করো । তৎপর তাহাদের সকলকে সোজা জাহান্নামে লইয়া যাও ।' 

তিনি আরো বলিয়াছেন £ 

Li yas Lie 1১৬৯, 13 yale ~~ (955 0641 ull ১ 

'পাপীগণ অগ্নি প্রত্যক্ষ করিবার পর তাহাদের দৃঢ় প্রত্যয় জন্মিবে যে, তাহারা উহাতে 
পতিত হইতে যাইতেছে; আর উহা হইতে বাচিবার কোনো উপায় তাহারা খুঁজিয়া পাইবে না।' 


LL পপ শহর 2 ৫0178 পভ ঠহঠপর্প ERIC AEA EA 
ইরিনা পানী cee? 55012 48) (94) 
KEE ELE তি 490 


Contents 


সূরা নিসা ২৬৯ 


S12 CB IL TFG ৩৮5 5 ৫2825595৩88) 


“- 


6 (১৪629490555 86৬৬৭ 0৬281 KGS. (১১5) 
355৭ 90553 24545285545 প্রঃ 001৭) 
৮১:৩6 এ%। 95503 Ys ০৮৪1 I 5০4১4 9৬ 8248 
oJ ae 

চি টা টে ME পি. Sor ০5 


2 1 
ONE INC | us রা ১৫:১5 ৮২৩৩ (১-) 
CE SI; ৭ AGE SIH ONY) 


A we! পাঠ 


TENG ৩2 ১25 9৬৮ ০৪৬৩৬ সস এ 0 011) 
০ শু abn ১৫2১4: ৮৫2 4) ১৩5 ৮0৩1 08392 


৩১১৯ 


১১৬. “আল্লাহ তাহার শরীক করার অপরাধ ক্ষমা করেন না, ইহা ব্যতীত সব কিছুই 
যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং কেহ আল্লাহর শরীক করিলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয় ।” 

১১৭. “তাহার পরিবর্তে তাহারা দেবীরই পূজা করে এবং বিদ্রোহী শয়তানেরই পূজা 
করে।” 

১১৮. “আল্লাহ তাহাকে লা*“নত করেন এবং সে বলে, আমি অবশ্যই তোমার বান্দাদের 
এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করিব ৷” 

১১৯. “এবং তাহাদিগকে পথভ্রষ্ট করিবই, তাহাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি 
করিবই, আমি অবশ্যই তাহাদিগকে নির্দেশ দিব এবং তাহারা পশুর কর্ণচ্ছেদ করিবেই, আর 
তাহাদিগকে নিশ্চয়ই নির্দেশ দিব যাহাতে তাহারা আল্লাহর সৃষ্টি বিকৃত করিবেই। আল্লাহর 
পরিবর্তে কেহ শয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করিলে সে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় ।” 

১২০. “সে তাহাদিগকে প্রতিশ্রুতি দেয় এবং তাহাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করে 
এবং শয়তান তাহাদিগকে যে প্রতিশ্রুতি দেয়, তাহা ছলনা মাত্র 

১২১. “তাহাদেরও আশ্রয়স্থল জাহান্নাম উহা হইতে তাহারা পরিত্রাণের উপায় পাইবে 
না।” 

১২২. “এবং যাহারা ঈমান আনয়ন করে ও সৎকাজ করে, তাহাদিগকে দাখিল করিব 
এমন জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা চিরস্থায়ী হইবে; আল্লাহর 
প্রতিশ্রুতি সত্য । কে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী?" 


তাফসীর ৪ এই সূরার প্রথমদিকে আলোচ্য আয়াত সম্বন্ধীয় বিস্তারিত আলোচনা এবং 
এতদৃসং্রিষ্ট হাদীসসমূহ বর্ণনা করিয়াছি। ইমাম তিরমিযী (র)...... হযরত আলী (রা) হইতে 


Contents 


২৭০ তাফসীরে ইব্ন কাছীর 


বর্ণনা করিয়াছেন যে, হযরত আলী (রা) বলেন, কুরআন মাজীদে আমার নিকট এই আয়াত 
অপেক্ষা অধিকতর প্রিয় আয়াত নাই ঃ | 
UE ১4 34554০15355 3 02855 400 
ইমাম তিরমিযী উপরোক্ত হাদীসকে হাসান-গরীবরূপে আখ্যায়িত করিয়াছেন । 
১৯০ 31:15 385 LU 0১05 ০5 
অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সহিত শিরক করিয়াছে, সে মিথ্যার পথে চলিয়াছে, সত্য পথ 


হইতে বিভ্রান্ত ও বিচ্যুত হইয়াছে নিজেকে ধ্বংস করিয়াছে, দুনিয়া ও আখিরাতে নিজেকে 
মহাবিপর্যস্ত করিয়াছে এবং সে উভয় জগতের সৌভাগ্য হইতে বঞ্চিত হইয়াছে। 
001 ঠ। 3১ ১০৭ টনি 

অর্থাৎ “তাহারা আল্লাহকে ত্যাগ করিয়া শুধু কতগুলি দেবীকে ডাকে ।' 

ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত উবাই ইবৃন কা'ব রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
বনি রা গাতত কারিনার থয ব্য ঃ প্রত্যেক 
প্রতিমার সহিত একটি করিয়া শিশু কন্যা রহিয়াছে। 

ইব্‌ন আবূ হাতিম (র)...... RECENT বালুর OE ররর 
আয়েশা (রা) বলেন 81351 অর্থ প্রতিমাসমূহ ৷ আবূ সালমা ইবৃন আবদুর রহমান, উর্ওয়া ইবন 
যুবায়র, মুজাহিদ, আবূ মালিক, সুদ্দী ও মুকাতিল হইতেও উক্ত শব্দের অনুরূপ তাৎপর্য বর্ণিত 
হইয়াছে। 

আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় যাহ্হাক হইতে ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ৪ 
মুশরিকগণ ফেরেশতাদিগকে আল্লাহ তাআলার কন্যা সন্তান বলিয়া আখ্যায়িত করিত । তাহারা 
বলিত, আমরা এই উদ্দেশ্যে উহাদিগকে পূজা করি যে, উহারা আমাদিগকে আল্লাহর নৈকট্য 
লাভে সাহায্য করিবে । এইভাবে তাহারা ফেরেশতাদিগকে রব বানাইয়া লইয়াছিল। নিজেদের 
কল্পনা অনুসারে তাহাদিগকে নারী প্রতিমার রূপ দিয়া বলিত, আমরা আল্লাহর যে সকল কন্যা 
সন্তানকে পূজা করিয়া থাকি, তাহারা এই সকল প্রতিমাই। উপরোক্ত তাফসীর নিম্নোক্ত 
জনি কার পাটানি 


তি ৮৮ পাকি 


৪১১ ২৮55 191 
“তোমরা কি লাত, ৫ এ TEESE 
তাঁহার (আল্লাহর) জন্য কন্যা ? ইহা কেমন ব্যবস্থা ?' 
1801 ০১৭০ ize Ma 5280 ৭০1 Lb 
‘আর তাহারা আল্লাহর বান্দা ফেরেশতাগণকে নারীরপ দিয়াছে 


Conte 


সূরা নিসা ২৭১ 


El 2 ৫০ রশ রা 9 5 
৩৫০৯৪ ৮৮০ 441 ৯৮ ৪৪585628855 (২০১ ২৯]। ১২2৪ 22 he 


‘আর তাহারা তাহাকে জান্নাতের উসিলা বানায়........... তাহাদের এইসব অপবাদ হইতে 
আল্লাহ পবিত্র ও মহান ।, 

আলী ইব্‌ন তালহা ও যাহ্হাক (রা)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, হযরত ইবৃন আব্বাস (রা) বলেন £ = অর্থ মৃতগণ । 

হাসান (র) হইতে মুবারক ইব্‌ন ফুযালা বর্ণনা করিয়াছেন যে, হাসান রে) বলেন ৪ ১3 
অর্থ হইল প্রাণহীন যে কোনো বস্তু, উহা কাষ্ঠই হউক আর পাথর হউক । ইমাম ইব্‌ন আবূ 
হাতিম এবং ইমাম ইব্‌ন জারীর রে)-ও অনুরূপ অর্থ বর্ণনা করিয়াছেন। মূলত ,১। শব্দের 
উপরোক্ত অর্থ যুক্তিগ্রাহ্য নহে। 

1১১০ (১01১5 91 3০5 ১19 অর্থাৎ শয়তানই আল্লাহ ভিন্ন অন্য মা'বৃদকে ইবাদত 
করিতে মানুষকে পরামর্শ দেয় এবং তাহাদের সম্মুখে শিরককে সুন্দর ও আকর্ষণীয় করিয়া 
দেখায় । তাই তাহারা প্রকৃতপক্ষে অবাধ্য শয়তানকেই ইবাদত করে। এইরূপে অন্যত্র আল্লাহ 
তা'আলা বলিয়াছেনঃ 

১১5 92৫ থি) 0৮21 1505% 0109 2 এ ফন 21 

অর্থাৎ “হে আদম সন্তানগণ! আমি কি তোমাদের থেকে প্রতিশ্রুতি লই নাই যে, তোমরা 
শয়তানের উপাসনা করিবে না? নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু ।' 

মুশরিকগণ দুনিয়াতে দাবি করে যে, তাহারা ফেরেশতাদিগের ইবাদত করে । কিয়ামতের 
দিন ফেরেশতাগণ তাহাদের উক্ত দাবিকে মিথ্যা আখ্যায়িত করিয়া বলিবেন ঃ 

9৮০১০ ৫৯১৪1 - টি ও ১3১৪০০1০4৩৩ 
অর্থাৎ “বরং ইহারা জিন্নকে ইবাদত করিত । ইহাদের অধিকাংশ তাহাদেরই উপর ঈমান 
রাখিত ও তাহাদিগকে মাবুদ মনে করিত ।' ও 
_4111 «ial 
অর্থাৎ ‘আল্লাহ তাহাকে স্বীয় রহমত হইতে বঞ্চিত করিয়াছেন এবং স্বীয় নৈকট্য হইতে দূরে 
তাড়াইয়া দিয়াছেন ।' 
Less (২০০১ 4১০০ ০০০ ১১৯5৯ 0039 
অর্থাৎ, “শয়তান বলিয়া রাখিয়াছে, আমি তোমার দাসগণের মধ্য হইতে নির্দিষ্ট ও জ্ঞাত 
শকে অবশ্যই সপক্ষে ভাগাইয়া আনিব!’ 

কাতাদা বলিয়াছেন ঃ প্রতি হাজারে নয়শত নিরানব্বইজনই দোযখে যাইবে এবং মাত্র 

একজন বেহেশতে যাইবে। 


অর্থাৎ তাহাদিগকে সত্য হইতে বিচ্যুত ও বিভ্রান্ত করিব। 


Contents 


২৭২ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ ‘তাহাদিগকে নানারূপ মিথ্যা আশার কথা শুনাইয়া তাহাদের জন্যে তওবা বিলম্বিত 

করিব।' 
০১310 LBS ৫5১০ 9 

কাতাদাও সুদ্দী প্রমুখ বলিয়াছেন £ ৪7031 ৩ ১151 4১ অর্থাৎ “তাহারা পশুর কর্ণ চিরিয়া 

দিবে যাহাতে উহা বিশেষ চিহ্ন ও নিদর্শন হিসাবে কাজ করে ।' 
dl GE 0১848145585 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন ৪ সপ সপ ০১১০ 
দেওয়া অর্থাৎ পশুকে খাসি করিয়া দেওয়া । হযরত ইব্‌ন উমর (রা), হযরত আনাস (রা), সাঈদ 
ইব্‌ন মুসাইয়াব, ইকরিমা, আবূ আয়ায, কাতাদা, আবু সালিহ এবং সাওরী রে) হইতেও উহার 
উপরোক্ত ব্যাখ্যা বর্ণিত হইয়াছে । একটি হাদীসেও উপরোক্ত কার্য নিষিদ্ধ হইয়াছে। 

হাসান ইব্‌ন আবুল হাসান বাসরী বলিয়াছেন £ উহার তাৎপর্য হইতেছে মুখমণ্ডলে বিশেষ 
চিহ্ন অংকন । মুসলিম শরীফে বর্ণিত হাদীসে মুখমণ্ডলে বিশেষ ক্ষত সৃষ্টি করা নিষিদ্ধ হইয়াছে। 
হাদীসে বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি মুখমণ্ডলে বিশেষ ক্ষত সৃষ্টি করে, আল্লাহ তাহাকে স্বীয় রহমত 
হইতে বঞ্চিত করেন। I 

সহীহ বর্ণনায় হযরত ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, তিনি বলেন $ 
জীবজন্তুকে যাহারা চিহ্নযুক্ত, বিকৃত ও বিকলাঙ্গ করে ও করায়, তাহাদের উভয়ের উপর আল্লাহ্‌ 
লা‘নত প্রদান করিয়াছেন। 

অতঃপর তিনি বলেন, আল্লাহর রাসূল যাহার সম্বন্ধে লা'নতের বদদু“আ করিয়াছেন, আমি 
কেন তাহার সম্বন্ধে লা'নতের বদদু‘আ করিব না? আল্লাহর কিতাবে এইরূপ নির্দেশই রহিয়াছে। 
তিনি তখন এই আয়াতের প্রতি ইংগিত করিয়াছেন £ 


4280 45574151055 TEE 15211 NC LC 
অর্থাৎ ‘রাসূল তোমাদিগকে যাহা প্রদান করেন তোমরা তাহা গ্রহণ করো; আর, রাসূল যাহা 
হইতে তোমাদিগকে বিরত থাকিতে বলেন, তোমরা তাহা হইতে বিরত থাক ।' 
খুরাসানী এবং এক রিওয়ায়াত অনুযায়ী হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে ঃ 
4111 513 ১১55 আল্লাহর সৃষ্টিকে বিকৃত করিয়া দেওয়ার তাৎপর্য হইল, তাহার দীন অর্থাৎ 
ইসলামকে বিকৃত করিয়া তদস্থলে মিথ্যা দীন প্রতিষ্ঠিত করা । তাহাদের উপরোক্ত ব্যাখ্যা 
অনুযায়ী আয়াতের আলোচ্য অংশের তাৎপর্য নিম্নোক্ত তাৎপর্যের অনুরূপ $ 


(1১55 3 0815 0০111 915 1 4111 ৮5 08১০৯ 95] Js 
4411 sls 
কেহ কেহ উক্ত আয়াতের অংশ শ 11111 Jy -কে নিষেধাজ্ঞা জ্ঞাপক বাক্য ধরিয়া 
উহার অর্থ করেন, আল্লাহ তা“আলা কতৃক সৃষ্ট প্রকৃতি তথা ফিতরতকে বিকৃত করিও না; 


মানুষকে আল্লাহ তা'আলা কর্তৃক সৃষ্ট ফিতরতের উপর থাকিতে দাও। তাহাদের কৃত এই অর্থ 
অনুযায়ীই উপরোল্লিখিত উভয় আয়াতের তাৎপূর্যকে পরস্পর অনুরূপ বলা যায়। 


Contents 


সূরা নিসা ২৭৩ 


৩১৮১ অর্থ প্রকৃতি এবং ৭11 515 অর্থ আল্লাহ কর্তৃক সৃষ্ট স্বভাব । এই শব্দদ্বয়ের তাৎপর্য 

নর পাল দা বাসি দা রাঃ নিসা রন নানার 
হয়ঃ 

বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, নবী করীম 
(সা) বলিয়াছেন £ প্রত্যেক শিশুই ফিতরত (ইসলাম) লইয়া মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হয়। 
অতঃপর তাহার মাতাপিতা তাহাকে ইয়াহুদী অথবা নাসারা অথবা অগ্নি উপাসক বানায় । 
যেমন মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইবার কালে পশুশাবক অবিকলাঙ্গই থাকে৷ প্রসূত হইবার কালে 
তোমরা উহার অঙ্গে কোনরূপ বৈকল্য দেখ কি? (পরবর্তীকালে লোকে উহাকে বিকলাঙ্গ 
করিয়া দেয়)। . 

মুসলিম শরীফে হযরত ইয়ায ইবৃন হাম্মাদ (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, নবী করীম 
(সা) বলিয়াছে $ আল্লাহ তাআলা বলেন, আমি স্বীয় বান্দাদিগকে আমার আনুগত্যে নিষ্ঠাবান 
করিয়াই সৃষ্টি করিয়াছি। তৎপর শয়তান তাহাদের নিকট আগমন করিয়া তাহাদিগকে তাহাদের 
দীন হইতে বিচ্যুত করিয়া দিয়াছে, আর আমি তাহাদের জন্যে যাহা হালাল করিয়াছি, তাহা 
তাহাদের উপর হারাম করিয়া দিয়াছে। , 

1১০ GIS 95 2৪৪ 401 335 ০৭ 023 91081 ৬৯৪০ ১৭, 

অর্থাৎ ‘যে ব্যক্তি আল্লাহকে ত্যাগ করিয়া শয়তানকে বন্ধু বানাইল, সে ব্যক্তি দুনিয়া ও 

আখিরাত উভয় জগতে অপূরণীয় ক্ষতি খরিদ করিয়া লইল ।" 
1352 | ০211 ৯42053162০5 ৮৯০ 

অর্থাৎ, শয়তান তাহার অনুসারীদিগকে আশ্বাস ও প্রতিশ্রুতি দেয় যে, তাহারা দুনিয়াতে ও 
আখিরাতে কামিয়াব ও সিদ্ধ মনোরথ হইবে। কিন্তু শয়তান কর্তৃক প্রদত্ত আশ্বাস ও প্রতিশ্রুতি 
প্রকৃতপক্ষে মিথ্যা ও প্রতারণা বৈ কিছু নহে। ইহজগতের অনুসারীদিগকে প্রদত্ত স্বীয় ওয়াদা ও 
প্রতিশ্রনতিকে স্বয়ং ইবলীসই মিথ্যা ও প্রতারণা বলিয়া পরজগতে ঘোষণা করিবে । নিম্নের 
আয়াতে ইবলীসের এই ঘোষণা প্রদানের কথা বিবৃত হইয়াছে ঃ 


১২5১ 25) CE সহ হিস TT ০৪150504০৮8 ৮5 


২১০০৮০১0181 ০৭5 এ, SUS ৮০৩ ১৫০১8 


০০৮০১৯০১৯০৩ 


= (২১১৫ Sl পন Lo HE es ১1,151 1১০১4 ১৯5 
ও ১1১০1৫1০০11 ৩ 1 ০৪ ০০ OFS dl 
“যখন বিচারকার্য সম্পন্ন হইবে তখন শয়তান বলিবে, আল্লাহ তোমাদিগকে প্রতিশ্রুতি 
দিয়াছিলেন সত্য প্রতিশ্রুতি, আমিও তোমাদিগকে প্রতিশ্রুতি দিয়াছিলাম, কিন্তু আমি 
তোমাদিগকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছি। আমার তো তোমাদের উপর কোন আধিপত্য ছিল 
না, আমি তোমাদিগকে কেবল আহ্বান করিয়াছিলাম এবং তোমরা আহ্বানে সাড়া দিয়াছিলে । 
সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করিও না; তোমরা নিজেদের প্রতি দোষারোপ কর। 
আমি তোমাদের উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নাই এবং তোমরাও আমার উদ্ধারে সক্ষম নহ। 
তোমরা পূর্বে যে আমাকে আল্লাহ্র শরীক করিয়াছিলে, আমি তাহা অস্বীকার করিতেছি, 
যালিমদের জন্য তো মর্ম্তুদ শাস্তি রহিয়াছে ।' 


কাছীর-_-৩/৩৫ 


Contents 


২৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


27577741577 

অর্থাৎ, “যাহারা শয়তান কর্তৃক প্রদত্ত আশ্বাস ও প্রতিশ্রুতিকে সত্য বলিয়া বিশ্বাস করিয়াছে, 
তাহাদের আবাসস্থল হইবে জাহান্নাম আর তাহারা উহা হইতে মুক্তির উপায় খুজিয়া পাইবে না ।' 

শয়তানের অনুসারীদের পরিণতি বর্ণনা করিবার পর আল্লাহ তা'আলা তাহার নেক 
বান্দাদের উচ্চ মর্তবা ও মর্যাদা বর্ণনা প্রসঙ্গে বলেন ৪ 
08১8108৯5৮০ ৪১৯০০৯৫২১০০ SALA Tle il ly 

5108 ale 

অর্থাৎ যাহারা অন্তরে ঈমান আনিয়াছে এবং যাবতীয় আদিষ্ট সৎকার্য, সম্পাদন ও যাবতীয় 
নিষিদ্ধ পাপকার্য পরিত্যাগ করিয়াছে, তাহাদিগকে আমি জান্নাতে প্রবেশ করাইব। উহার 
নিম্নদেশে ঝরণা প্রবহমান । তাহারা তথায় যেখানে চাহিবে সেখানে এবং যখন চাহিবে তখন 
পরিভ্রমণ করিতে পারিবে। সেখানে তাহারা চিরদিন অবস্থান করিবে । মৃত্যু কখনও তাহাদের 
নিকট হইতে উক্ত নিয়ামত কাড়িয়া লইবে না। তাহারা সেখান হইতে কখনও স্থানান্তরিতও 
হইবে না। 905 411 3513450০5৫০ die 

অর্থাৎ উপরোক্ত আশ্বাস ও প্রতিশ্রুতি আল্লাহ কর্তৃক প্রদত্ত হইতেছে । আর আল্লাহ কর্তৃক 

প্রদত্ত আশ্বাস ও প্রতিশ্রুতি অবশ্য পূরণীয় হইয়া থাকে। উহা কোনক্রমেই অপূর্ণ থাকিতে পারে 
না। তাহা ছাড়া কোন্‌ সত্তা আল্লাহ অপেক্ষা অধিকতর সত্যবাদী ? তিনিই শ্রেষ্ঠতম সত্যবাদী ও 
তাহার আশ্বাস ও প্রতিশ্রুতি অবশ্যই পূরণীয় হইবে। 

নবী করীম (সা) স্বীয় বক্তৃতায় বলিতেন £ নিশ্চয়ই শ্রেষ্ঠতম সত্য বাণী হইতেছে আল্লাহ্‌ 
তাআলার বাণী এবং উত্তম পথ হইতেছে মুহাম্মদ (স)-এর পথ । পক্ষান্তরে নিকৃষ্টতম বিষয় 
হইতেছে দীন বিরোধী নব নব উদ্ভাবিত বিষয়, আর দীন বিরোধী প্রত্যেক উদ্ভাবিত বিষয়ই 
হইতেছে বিদআত এবং প্রত্যেক বিদআতই হইতেছে গুমরাহী আর প্রত্যেক গুমরাহীই জাহান্নামে 
নিয়া যাইবে । 


192৩৭ ৮ 1৩এ টু তত HUG SAT Or) 


16. ০5 5 CN 401 ৬5১০৪ 4৫ ৩৪৪? 


( 


42 2242/0 122424 24:5৫ হাতা 


92৬৩৩ ৬৮5৬ 58855 3 05৩51 রতি Soho 58 2০০১ (16) 
| ENC পা স্522 পরা পারতে 
01১2১ ১৫১ (৮1৬১ * ২১ 222) 


sei I su 


রি 8৮৮০ টিটি STAR NE TEE SS 
Hs RS 35 325 4) ১ 4-৪৯১ mint ৩৮৪ 23 ১০৯1১ (১০) 


oo gr 


£3 তা 3 3 1 22, /2 3 
০১১০ ০১১ পিঠ SE »(১৯ ৪৮1 


BSE 


০ (৬৪ 265 42085 ৮০৮9 355 ১৬৯ 05482 (915) 


Contents 


' সূরা নিসা ২৭৫ 


১২৩. “তোমাদের খেয়াল-খুশি ও কিতাবীদের খেয়াল-খুশি অনুসারে কাজ হইবে না। 
কেহ মন্দকাজ করিলে সে তাহার প্রতিফল পাইবে এবং আল্লাহ ব্যতীত সে তাহার জন্য 
কোন অভিভাবক ও সাহায্যকারী পাইবে না৷” 

১২৪. “পুরুষ অথবা নারীর মধ্যে কেহ সৎকাজ করিলে ও ঈমানদার হইলে তাহারা 
জান্নাতে প্রবেশ করিবে এবং তাহাদের প্রতি বিন্দুমাত্র যুলম করা হইবে না ।” 

১২৫. “দীনের ক্ষেত্রে তাহার অপেক্ষা কে উত্তম ব্যক্তি, যে নেককার হইয়া আল্লাহর 
নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইবরাহীমের ধর্ম অনুসরণ করে ? আর 
ইবরাহীমকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করিয়াছেন ।” 

১২৬. “আসমান ও যমীনে যাহা কিছু আছে, সকলই আল্লাহর এবং সবকিছু আল্লাহ 
পরিবেষ্টন করিয়া রহিয়াছেন।” | 

তাফসীর ঃ কাতাদা (র) বলেন ঃ আমার নিকট বর্ণিত হইয়াছে যে, একদা মুসলমান ও 
আহলে কিতাবগণের মধ্যে শ্রেষ্ঠত্বের প্রশ্নে বিতর্ক হইল । আহলে কিতাব বলিল, আমাদের নবী 
তোমাদের নবীর পূর্বে আগমন করিয়াছেন ও আমাদের কিতাব তোমাদের কিতাবের পূর্বে নাযিল 
হইয়াছে । অতএব আমরাই তোমাদের অপেক্ষা আল্লাহর অধিকতর প্রিয় ও নৈকট্যপ্রাপ্ত। 
পক্ষান্তরে মুসলমানগণ বলিলেন, আমরাই তোমাদের অপেক্ষা নৈকট্যপ্রাপ্ত। কারণ আমাদের 
ইন নিস বাং রপানিরারা হতাম গর হারে নিয়া রহ রিয়া বিজ এই 
টির হা রা লা 


“ee af OOOO BO Gee OOOO Fw 


545 ie 


এইভাবে আল্লাহ তাআলা মুসলমানদের যুক্তিকে তাহাদের বিরোধী পক্ষের যুক্তির উপর 
শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দিলেন। সুদ্দী, মাসরূক, যাহ্হাক, আবু সালিম প্রমুখ হইতেও অনুরূপ বিবরণ 
বর্ণিত হইয়াছে । আওফী (র) হযরত ইবৃন আব্বাস (রা) হইতেও অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ একদা বিভিন্ন ধর্মের অনুসারীগণ বিতর্ক করিল । 
ইয়াহুদীগণ বলিল, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব এবং আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। 
নাসারাগণও নিজেদের পক্ষে অনুরূপ উক্তি প্রকাশ করিল। পক্ষান্তরে মুসলিমগণ বলিলেন, 
আমাদের কিতাব সকল কিতাবকে রহিত করিয়া দিয়াছে, আমাদের নবী নবুওয়াতীধারার 
পরিসমাপ্তি ঘটাইয়াছেন আর তোমাদিগকে ও আমাদিগকেসহ সকল মানুষকে তোমাদের 
কিতাবের প্রতি ঈমান আনিতে এবং আমাদের কিতাব আমল করিতে আদেশ করা হইয়াছে । 
আল্লাহ তা'আলা তাহাদের বিতর্কের নিষ্পত্তি প্রদান করিয়া নিম্নের আয়াত নাযিল করিলেন ৪ 


ক জী কি রি 


2111 3১55 ds ds dl এজ 421 ৮৭ 25782975501 
SLE rao 
মুজাহিদ রে) বলেন $ আরবের মুশরিকগণ বলিত, আমরা কিছুতেই বিচারের জন্যে 
পুনরুখিত হইব না। ইয়াহুদী ও নাসারারা বলিত, ইয়াহুদী বা নাসারা ভিন্ন অন্য কেহ জান্নাতে 


Contents 


২৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


প্রবেশ করিতে পারিবে না। তাহারা আরো বলিত, আগুন আমাদিগকে মাত্র অল্প কয়েকদিনই 
স্পর্শ করিবে। 

আলোচ্য আয়াতের তাৎপর্য এই যে, প্রকৃত দীন বাহ্য দাবি অথবা আকাঙ্কা নহে। প্রকৃত 
দীন হইতেছে অন্তরে প্রতিষ্ঠিত এবং কার্য দ্বারা সমর্থিত ঈমান ও আমল । কেহ কোন বিষয় 
অর্জন করিয়াছে, তাহার শুধু এইরূপ দাবিই একথা প্রমাণ করে না যে, উক্ত বিষয় সে অর্জন 
করিয়া ফেলিয়াছে। কেহ সত্য পথে রহিয়াছে তাহার এইরূপ দাবিই প্রমাণ করে না যে, সে 
প্রকৃতই সত্য পথে রহিয়াছে। বরং তজ্জন্যে তাহার নিকট আল্লাহর তরফ হইতে আগত প্রমাণ 
থাকিতে হইবে । এই প্রসঙ্গে আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ 

“Eh i SLY ELE a 

অর্থাৎ শুধু আকাঙ্ক্ষা দ্বারা না তোমরা নাজাত পাইবে, আর না তাহারা নাজাত পাইবে । বরং 
নাজাতের প্রকৃত উপায় হইতেছে আল্লাহর আনুগত্য ও ইবাদত তথা রাসূলগণের মাধ্যমে আল্লাহ 
প্রেরিত শরীআতের অনুসরণ । তাই আল্লাহ বলিতেছেন ৪ 


oe Oop Oo 


অর্থাৎ “কেহ পাঁগ করিলে তাহাকে উহার শাস্তি ভোগ করিতেই হইবে।' 
আগ LGU MUL 


oo oe 


অর্থাৎ ‘কেহ বিন্দু পরিমাণ ভাল করিলে উহা সে দেখিতে পাইবে এবং কেহ বিন্দু পরিমাণ 
মন্দ করিলে তাহাও দেখিতে পাইবে ।' 

এইরূপ বর্ণিত রহিয়াছে যে, আলোচ্য আয়াত নাযিল হইবার পর উহা অনেক সাহাবীর 
নিকট দুৰ্বিসহ মনে হইয়াছিল । ইমাম আহমদ (র)......আবৃ বকর ইব্‌ন আবু যুহায়র (র) হইতে 
বর্ণনা করিয়াছেন যে, আবূ বকর ইবন আবু যুহায়র রে) বলেন ঃ আমার নিকট বর্ণিত হইয়াছে 
যে, আলোচ্য আয়াত নাযিল হইবার পর হযরত আবূ বকর সিদ্দীক (রা) বলিলেন, হে আল্লাহ্‌র 
রাসূল। এই আয়াত নাযিল হইবার পর নাজাত কিরূপে হাসিল হইবে ? কারণ আয়াত 
বলিতেছে, প্রত্যেকটি পাপের জন্যেই আমাদিগকে শাস্তি ভোগ করিতে হইবে । নবী করীম (সা) 
বলিলেন, হে আবূ বকর। আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিন। তুমি কি পীড়িত হও না? তুমি 
কি ক্লান্ত ও পরিশ্রান্ত হও না? তুমি কি উদ্বেগাকুল ও চিন্তাগ্রস্ত হও না ? তুমি কি বিপদ-আপদে 
পতিত হও না ? হযরত আবূ বকর সিদ্দীক বলিলেন, হ্যা। নবী করীম (সা) বলিলেন, উহা 
দ্বারাও তোমাদিগকে পাপের শাস্তি প্রদান করা হয়। 

সাঈদ ইবনে মানসুর (র)....... ইসমাঈল ইব্‌ন আবূ খালিদ (র) হইতে উপরোক্ত হাদীস 
বর্ণনা করিয়াছেন। 

হাকিম (র)......সুফিয়ান সাওরীর সূত্রে ইসমাঈল (র) হইতে উপরোক্ত হাদীস বর্ণনা 
করি য়াছেন। 

ইমাম আহমদ (র)......হযরত ইবৃন উমর (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইবৃন 
উমর (রা) বলেন £ আমি হযরত আবূ বকর সিদ্দীক (রা)-কে বলিতে শুনিয়াছি, যে, রাসূলুল্লাহ 


Contents 
সূরা নিসা ২৭৭ 


(সা) বলিয়াছেন যে ব্যক্তি কোন পাপকার্য করে, দুনিয়াতে তাহাকে তজ্জন্য শাস্তি প্রদান করা 
হয়। 

আবূ বকর ইবৃন মারদুবিয়া (র)......মুজাহিদ (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, মুজাহিদ 
(র) বলেন £ একদা আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলিলেন, আবদুল্লাহ ইবনে যুবায়র (রা) যেখানে 
শৃলীবিদ্ধ হইয়াছেন, সাবধান, তোমরা উহার নিকট দিয়া হাটিও না। একদা এই দাস ভুলক্রমে 
উহার নিকট দিয়া হাটিয়া যাইতেছিল। আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) তখন আবদুল্লাহ ইব্‌ন 
যুবায়র (রা)-এর দিকে তাকাইয়া বলিলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিন; আল্লাহ 
তোমাকে ক্ষমা করিয়া দিন; আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিন। আল্লাহর কসম! আমি 
তোমাকে অধিক সংখ্যায় সওম ও সালাত আদায়কারী এবং রক্ত সম্পর্ক রক্ষায় অত্যন্ত নিষ্ঠাবান 
ব্যক্তি বলিয়া জানি। আল্লাহর কসম! যে দুঃসহ অত্যাচার, নিপীড়ন ও যন্ত্রণা তুমি ভোগ 
করিয়াছ, আশা করি, উহার পর আল্লাহ তোমাকে আযাব বা শাস্তি প্রদান করিবেন না। অতঃপর 
আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) আমার দিকে তাকাইয়া বলিলেন, আমি হযরত আবূ বকর সিদ্দীক 
(রা)-কে বলিতে শুনিয়াছি যে, নবী করীম (সা) বলিয়াছেন $ যে ব্যক্তি পাপকাজ করে, দুনিয়ায় 
তাহাকে উহার জন্যে শাস্তি প্রদান করা হয়। 

আবূ বকর আল-বাযযার (র) উপরোক্ত হাদীস সংক্ষেপে বর্ণনা করিয়াছেন। 

আবূ বকর বাযযার (র)......বিসতাম (র) হইতে “মুসনাদে ইব্‌ন যুবায়র'- এ বর্ণনা 
করিয়াছেন যে, বিসতাম (র) বলেন £ একদা আমি হযরত ইব্‌ন উমর (রা)- এর সহিত 
হাটিতেছিলেন। এক সময়ে তিনি শূলীবিদ্ধ হযরত আবদুল্লাহ ইব্‌ন যুবায়র (রা)-এর কাছ দিয়া 
যাইতেছিলেন। তিনি বলিলেন, হে ইবন যুবায়র, তোমার উপর আল্লাহর রহমত নাযিল হউক। 
তোমার পিতা যুবায়র (রা)-কে বলিতে শুনিয়াছি যে, নবী করীম (সা) বলিয়াছেন. কোন ব্যক্তি 
অন্যায় কাজ করিলে দুনিয়া ও আখিরাত উভয় স্থানেই তাহাকে উহার জন্যে শাস্তি প্রদান করা 
হয়। 

আবূ বকর আল-বায্যার (র) উপরোক্ত হাদীস বর্ণনা করিবার পর মন্তব্য করিয়াছেন, 
উপরোল্লিখিত মাধ্যম ভিন্ন অন্য কোনো মাধ্যমে হযরত যুবায়র রো) হইতে উপরোক্ত হাদীস 
বর্ণিত হইয়াছে বলিয়া আমার জানা নাই। 
আবূ বকর ইবন মারদুবিয়া (র)......হযরত আবু বকর দিদ্দীক (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, হযরত আবূ বকর সিদ্দীক (রা) বলেন £ একদা আমি নবী করীম (সা)-এর 
নিকট উপস্থিত ছিলাম । এমন সময়ে তাহার প্রতি এই আয়াত নাযিল হইল £ 
1১১55 005 এ ০৬০ ১০ এ 85595১8০০3৭ ১০ 

নবী করীম (সা) বলিলেন £ ওহে আবূ বকর! আমার প্রতি একটি আয়াত নাযিল হইয়াছে; 
উহা কি তোমাকে তিলাওয়াত করিয়া শুনাইব ? আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! শুনান। 
তখন তিনি আমাকে উহা তিলাওয়াত করিয়া শুনাইলেন। আমি মেরুদণ্ডে ব্যথা অনুভব করিলাম 
এবং উহাতে আমার পৃষ্ঠ ন্যুজ হইয়া পড়িল। নবী করীম (সা) বলিলেন ঃ ওহে আবূ বকর! 
তোমার কি হইল ? আমি বলিলাম হে, আল্লাহর রাসূল! আমার মাতাপিতা আপনার জন্যে 


Contents 
২৭৮ তাফসীরে ইব্ন কাছীর 


কুরবান হউক । আমাদের মধ্যে এমন কে আছে, যে অন্যায় বা পাপ করে নাই ? অথচ নিজেদের 
কৃত প্রত্যেকটি পাপের জন্যেই তো আমাদিগকে শাস্তি ভোগ করিতে হইবে ? নবী করীম (সা) 
বলিলেন ৪ ওহে আবূ বকর। তুমি ও তোমার সঙ্গী মুমিনগণ দুনিয়াতেই নিজেদের অন্যায়ের 
শাস্তি পাইয়া যাইবে । আর এইরূপে গুনাহমুক্ত অবস্থায়ই তোমরা আল্লাহর সহিত মিলিত 
শাস্তি প্রদান করা হইবে । 

ইমাম তিরমিযী রে) উপরোক্ত হাদীস রূহ ইব্‌ন উবাদা হইতে বর্ণনা করিয়াছেন। অতঃপর 
মন্তব্য করিয়াছেন, উপরোক্ত হাদীসের সনদের রাবী মূসা ইবন উবাদা যঈফ এবং মাওলা ইবনে 
সিবা অজ্ঞাত পরিচয় ব্যক্তি। 

ইব্‌ন জারীর (র)......আতা ইব্‌ন আবূ রিবাহ (রা) হইতে বর্ণনা করেন £ আলোচ্য আয়াত 
নাযিল হইবার পর হযরত আবূ বকর সিদ্দীক (রা) বলিলেন, মেরুদণ্ড-চূর্ণ করার সংবাদ 
আসিয়াছে । নবী করীম (সা) বলিলেন £ আয়াতে উল্লেখিত শাস্তি পৃথিবীতে প্রদত্ত বিপদ-মুসীবত 
ভিন্ন অন্য কিছু নহে। 

ইবৃন মারদুবিয়া (র).......মাসরূক (র) হইতে বর্ণনা করেন £ আবু বকর সিদ্দীক (রা) নবী 
করীম (সা)-কে বলিলেন, হে আল্লাহর রাসূল । এই আয়াত কতই না ভয়াবহ! নবী করীম সো) 
বলিলেন ঃ পার্থিব জীবনে আগত বিপদ-মুসীবত, রোগ-ব্যাধি এবং শোক-দুঃখই হইতেছে সেই 
শাস্তি! 

ইব্ন জারীর (র)......হযরত আবূ বকর সিদ্দীক (রা) হইতে বর্ণনা করিয়াছেন 8 আলোচ্য 
আয়াত নাযিল হইবার পর হযরত আবূ বকর সিদ্দীক (রা) নবী করীম (সা)-কে বলিলেন, হে 
আল্লাহর রাসূল! আমরা যে সকল পাপ রুরিয়া থাকি, উহার প্রত্যেকটির জন্যেই কি আমাদিগকে 
শাস্তি ভোগ করিতে হইবে ? নবী করীম (সা) বলিলেন ঃ হে আবূ বকর! তোমার উপরে কি 
অমুক অমুক বিপদ আপতিত হয় না? উহাই তো কাফফারা । 

টানি বার রিড হযরত কস একদা জনৈক 
টুলস সিলিকন রি 
আমরা তো ধ্বংস হইয়া গিয়াছি। নবী করীম (সা)-এর নিকট এই কথা পৌছিলে তিনি বলিলেন, 
হ্যা, মু'মিনকে পৃথিবীতে দৈহিক ও মানসিক দুঃখ-কষ্ট দিয়া তাহার পাপের জন্য শাস্তি প্রদান 
করা হয়। 

ইবন আবু হাতিম (র).......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
আয়েশা (রা) বলেন £ একদা আমি নবী করিম (সা)-কে বলিলাম, হে আল্লাহর রাসূল । কুরআন 
মাজীদের কঠোরতম আয়াত আমি চিনি। নবী করীম (সা) বলিলেন, হে আয়েশা! উহা কোন্‌ 
আয়াত ? আমি বলিলাম, «১২১ 1৮-০ 1২০ ০০ আয়াতটি । তিনি বলিলেন, মুস্মিন বান্দার 
উপর যে বালা-মুসীবত আপতিত হয়, উহা তাহার গুনাহের শাস্তি স্বরূপ আপতিত হয়। এমন 
কি যদি কোন দুর্যোগ-দুর্বিপাক আসে, তাহাও গুনাহর কাফফারা স্বরূপ আসে। 

ইমাম ইব্ন জারীর (র)....... রাবী হুশাইম (র)-এর সনদে উপরোক্ত হাদীস বর্ণনা 
করিয়াছেন। ইমাম আবূ দাউদ (রে) রাবী আবূ আমির সালিহ ইবনে রুস্তম আল-খাররায-এর 
সনদে উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । 


Ld 


Contents 
সূরা নিসা | ২৭৯ 


আবু দাউদ তায়ালিসী (র).......আলী ইবনে যায়দের কন্যা হইতে বর্ণনা করেন ঃ একদা 
আলী ইব্‌ন যায়দের কন্যা হযরত আয়েশা (রা)-কে 2১1০১৯০৯১, এই আয়াত 
সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলিলেন £ আমি নবী করীম (সা)-এর নিকট এই আয়াত সম্বন্ধে প্রশ্ন 
করিবার পর এ পর্যন্ত কেহ আমার নিকট এতদৃসন্বন্ধে প্রশ্ন করে নাই। নবী করীম (সা)-এর 
নিকট এই ব্যাপারে আমি প্রশ্ন করিলে তিনি বলিলেন, হে আয়েশা! দুনিয়াতে বান্দাকে আল্লাহ 
তা'আলা জুরে ভোগাইয়া, দুর্যোগ দুর্বিপাকে ফেলিয়া, কাটার খোচা খাওয়াইয়া যে দুঃখ-কষ্ট 
দেন, উহাই তাহার গুনাহের শান্তি । এমনকি মু'মিন ব্যক্তি স্বীয় টাকা-পয়সা পকেটে রাখিবার 
পর প্রয়োজনের সময়ে ভুল করিয়া এখানে সেখানে তালাশ করিতে গিয়া যে সামান্য কষ্ট ভোগ 
করে, তৎপরিবর্তেও তাহার গুনাহ মাফ হইয়া যায় । এইভাবে মু'মিন ব্যক্তি গুনাহ হইতে এইরূপ 
পবিত্র হইয়া যায় যেমন স্বর্ণকারের অগ্রনিশালায় নিক্ষিপ্ত স্বর্ণ নিখাদ ও নির্মল অবস্থায় উহা হইতে 
নিস্্রত্ত হয়। 

ইব্ন মারদুবিয়া (র).......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন £ একদা নবী করীম 
(সা)-এর নিকট এই আয়াত সম্বন্ধে প্রশ্ন করা হইলে তিনি বলিলেন, মু'মিন ব্যক্তি প্রত্যেকটি 
বিষয়েই পুরস্কারপ্রাপ্ত হয়। এমনকি মৃত্যু যন্ত্রণার পরিবর্তেও তাহাকে পুরস্কার প্রদান করা হয়। 

ইমাম আহমদ (র)........ হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
আয়েশা রো) বলেন ঃ একদা আমি নবী করীম (সা)-কে বলিলাম, হে আল্লাহর রাসূল! বান্দার 
গুনাহ যখন অধিক হইয়া যায় এবং উহা মোচন করিবার মত নেকী তাহার নিকট না থাকে, 
তখন কি হইবে? তিনি বলিলেন, আল্লাহ তা'আলা তাহাকে মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তায় পতিত 
করিয়া তাহার গুনাহের প্রায়শ্চিত্ত করাইয়া লইবেন। 

সাঈদ ইবন মানসূর (র)......... হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত 
আবু হুরায়রা (রা) বলেন £ 4:২1 4৯০ ০০ এই আয়াত নাযিল হইবার পর 
মুসলমানদের নিকট উহা কঠোর বিবেচিত হইল ৷ ইহাতে নবী করীম (সা) বলিলেন ঃ সরল পথ 
অনুসরণ কর ও নৈকট্য লাভে যত্নবান হও । অবশ্য মুমিনের পায়ে কাটা বিধিলে কিংবা কোন 
দুর্যোগে সে পতিত হইলে উহা তাহার পাপের কাফফারা হইয়া থাকে। 

ইমাম আহমদ উক্ত হাদীস রাবী সুফিয়ান ইব্‌ন উয়াইনা হইতে অনুরূপভাবে বর্ণনা 
করিয়াছেন । ইমাম মুসলিম, ইমাম তিরমিযী এবং ইমাম নাসাঈ (র) উহা সুফিয়ান ইব্‌ন 
উয়াইনা (র) হইতে ভিন্নরূপে সনদে বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন জারীর (র).......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আবূ 
হুরায়রা (রা) বলেন £ এই আয়াত নাযিল হইবার পর আমরা কীদিলাম এবং চিন্তািত হইয়া 
পড়িলাম । আমরা নবী করীম (সা)-কে বলিলাম, হে আল্লাহর রাসূল! এই আয়াত যে আশার 
আর কিছুই রাখে নাই । তিনি বলিলেন, শোন। যে সত্তার হস্তে আমার প্রাণ রহিয়াছে, তাহার 
শপথ! নিঃসন্দেহে আয়াতের বক্তব্য ও প্রতিপাদ্য বিষয় সত্য । তবে যদি তোমরা গুনাহ ত্যাগ 
কর ও নৈকট্য লাভে প্রয়াসী হও, তাহা হইলে তোমাদের জন্য এই সুসংবাদ নাও যে, পৃথিবীতে 
তোমাদের কাহারও উপর কোনো বিপদ আপতিত হইলে আল্লাহ তা'আলা উহা দ্বারা তাহার 


57097. 


২৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


গুনাহ মাফ করিয়া দেন। এমনকি কাহারও পায়ে কাটা বিধিলে উহা দ্বারাও আল্লাহ তা“আলা 
তাহার গুনাহকে মুছিয়া দেন। 

আতা ইব্‌ন ইয়াসার (র)........হযরত আবু সাঈদ (রা) ও হযরত আবু হুরায়রা (রা) হইতে 
বর্ণনা করিয়াছেন যে, তাহারা বলেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন ঃ মুসলিম ব্যক্তির উপর যে 
কষ্ট- ক্লান্তি, শোক-ব্যাধি ও মানসিক অশান্তি আসে, উহা দ্বারা আল্লাহ তা“আলা তাহার গুনাহর 
একাংশ মাফ করিয়া দেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিয় উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ রে)........হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা 
জনৈক ব্যক্তি নবী করীম (সা)-এর নিকট আগমন করিয়া বলিল, আমাদের উপর যে রোগ-ব্যাধি 
আক্রমণ করে, উহার পরিবর্তে আমরা কি পাইব ? তিনি বলিলেন £ এই সব রোগ-ব্যাধি গুনাহর 
কাফফারা । রাবী বলেন, আমার পিতা বলিলেন, তুমি প্রশ্ব করিলে নবী করিম (সা) বলিতেন, 
এমনকি কাটা বা উহা হইতে তৃচ্ছতর বস্তু হইতে প্রাপ্ত কষ্ট কিংবা যন্ত্রণা ও গুনাহের কাফফারা 
হিসাবে কাজ করে । রাবী বলেন, আমার পিতা নিজের সম্বন্ধে দু'আ করিলেন যেন মৃত্যু পর্যন্ত 
জ্বর তাহাকে ছাড়িয়া না যায়। তবে উহা যেন তাহাকে হজ্জ, উমরা, আল্লাহর পথে জিহাদ ও 
ফরয নামায জামাআতে আদায় করা হইতে বিরত না রাখে । আল্লাহ তা'আলা তাহার দু'আ 
কবূল করিয়াছিলেন। কেহ তাহার গাত্র স্পর্শ করিলে উহাতে জবর অনুভব করিত। মৃত্যুর পূর্ব 
পর্যন্ত এই অবস্থা বর্তমান ছিল। আল্লাহ তা'আলা তাহার উপর সন্তুষ্ট হউন। ইমাম আহমদ (র) 
ভিন্ন অন্য কেহ উপরোক্ত হাদীস বর্ণনা করেন নাই। 

ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত ইবন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা নবী 
করীম (সা)-এর নিকট প্রশ্ন করা হইল, হে আল্লাহর রাসূল! «৮১৯1৮, ০4 ০ এই 
আয়াতের মর্ম অনুযায়ী আমাদের বাঁচিবার আশা কি ? নবী করীম (সা) বলিলেন, কেহ একটি 
নেকী করিলে তাহাকে দশটি নেকী প্রদান করা হইবে । এইরূপ সুযোগ ও সুবিধার পরও যাহার 
পাপকার্য পুণ্যকার্যকে ছড়াইয়া যাইবে, সে ধ্বংস হইবে। 

ইব্‌ন জারীর (র).... হাসান হইতে বর্ণনা করিয়াছেনঃ $:১-৯21৮১. 4৮৫০০ এই 
আয়াতে কাফির সম্বন্ধেই বলা হইয়াছে যে, সে তাহার প্রতিটি পাপকার্যের জন্যেই শাস্তি ভোগ 
করিবে । অতঃপর হাসান (র) এই আয়াত পাঠ করিয়াছেন ৪ ১5৫41 ১ ১৯১ ৬৯১ অর্থাৎ 
কাফির ভিন্ন অন্য কাহাকে কি আমি শাস্তি প্রদান করিব ? 

হযরত ইব্‌ন আব্বাস রো) এবং সাঈদ ইব্‌ন যুবায়র (রা) হইতেও বর্ণিত হইয়াছে যে, 
তাহারা আলোচ্য আয়াতে বর্ণিত পাপের তাৎপর্য শিরক্‌ বলিয়া বর্ণনা করিয়াছেন । 


০7 95005 এ) ০9১০৮ এ 2 
অর্থাৎ আল্লাহ ভিন্ন অন্য কাহাকেও বন্ধু ও সাহায্যকারী হিসাবে পাইবে না। 
আলী ইব্ন তালহা (রা).......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা কয়াছেন যে, 


হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ তবে সে তওবা করিলে আল্লাহ তাহার তওবা কবুল 
করিবেন। ইমাম ইবনে আবূ হাতিম (র) উহা বর্ণনা করিয়াছেন। 


Contents 


সূরা নিসা ২৮১ 


আলোচ্য আয়াতে যে শুধু কুফর ও শিরকের শাস্তির অনিবার্যতা বর্ণিত হইয়াছে, উহার 
এইরূপ ব্যাখ্যা সঠিক নহে। উহাতে যে সর্ব প্রকার পাপের শাস্তির অনিবার্যতা বর্ণিত হইয়াছে, 
পূর্ব বর্ণিত হাদীসসমূহ তাহাই প্রমাণ করে। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ৷ 

পূর্ববর্তী আয়াতে বর্ণিত হইয়াছে যে, পাপকার্যের শাস্তি দুনিয়াতে বা আখিরাতে ভোগ 
করিতে হইবে । দুনিয়াতে পাপের শাস্তি ভোগ করা সহজতর । আল্লাহ তা'আলা আমাদিগকে 
আখিরাতের আযাব হইতে বাচাইয়া রাখুন । আল্লাহ তাআলার নিকট দুনিয়া-আখিরাত উভয় 
সরান ররর বু 


oe og oe 


CS ত SS UC 
সকলের নেককাজই কবূল করেন এবং কিয়ামতে উহার পরিবর্তে তাহাদিগকে জান্নাতে দাখিল 
করিবেন। আল্লাহ তা'আলা কাহারও প্রতি সামান্যতম অবিচারও করিবেন না। কেহ সামান্যতম 
নেকী করিলেও সে উহার পুরস্কারপ্রাপ্ত হইবে । 

কুরআন মাজীদের বিভিন্ন স্থানে ফাতীল, নাকীর ও কিতমীর এই তিনটি শব্দ নগণ্য বস্তু 
অর্থে ব্যবহৃত হইয়াছে। ফাতীল ও নাকীর অর্থ খেজুরের বীচির পৃষ্ঠে অবস্থিত অতি ক্ষুত্র বিন্দুবৎ 
অপ্রয়োজনীয় বস্তু! কিতমীর অর্থ খেজুরের বীচির দ্বিখণ্ডিত অংশে অবস্থিত সৃত্রবৎ বস্তু বা 
খেজুরের বীচির উপরিস্থিত পাতলা আবেষ্টনী ৷ 

পরবর্তী আয়াতের তাৎপর্য হইল এই, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনিয়া একমাত্র 
তাহার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নেক আমল করে । ১... ৯ অর্থাৎ আর যে ব্যক্তি আল্লাহ 
ও তীহার রাসূল কর্তৃক নির্দেশিত সত্য পথে সঠিকভাবে চলে । 
গৃহীত হয় না। অর্থাৎ ১. ঈমান ও ইখলাস এবং ২. শরী'আতের যথাযথ আমল । ইখলাস অর্থ 
হইল একমাত্র আল্লাহর সন্তোষলাভের উদ্দেশ্যে নেককাজ করা । যাহার মধ্যে ঈমান ও ইখলাস 
রহিয়াছে, কিন্তু সঠিক আমল বা শরী'আতের যথাযথ প্রতিপালন নাই, সে ব্যক্তি গুমরাহ ও মূর্খ । 
যাহার মধ্যে উভয় শর্তই বিদ্যমান রহিয়াছে, তাহার সম্বন্ধেই আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 


বু] 480 বনি ১০০ ০ ০ ১০ 

অর্থাৎ তাহারা সেই সকল ব্যক্তি, আমি যাহাদের নেক আমলসমূহ কবূল করিয়া থাকি এবং 
যাহাদের গুনাহসমূহ মাফ করিয়া থাকি। এই সত্য প্রতিশ্রুতিই তাহাদিগকে প্রদান করা 
হইয়াছে। 

হযরত ইবরাহীম (আ) কর্তৃক অনুসৃত পথ উপরোন্লিখিত দুইটি বৈশিষ্ট্য বিমপ্তিত ছিল । 
এই কারণেই আল্লাহ তা'আলা বলিতেছেন ৪15১১ ale ০2513 

অর্থাৎ আর যাহারা একনিষ্ঠভাবে ইবরাহীমের আচরিত পথে চলে । তাহারা হইতেছেন 
সাইয়িদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তাফা (সো) ও তীহার উন্মত। যেমন অন্যত্র তিনি 
বলিয়াছেন ৪ 

৮4118 Sl 92341 ১৯৯5, 41101 


কাছীর-_-৩/৩৬ 


Contents 


- ২৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


* তিনি আরও বলিয়াছেন ঃ 
১:০০৬০। bs SECS nt ধ it of এ ০৯ 
জানিয়া ও বুঝিয়া যে ব্যক্তি শির্ক হইতে মুখ ফিরাইয়া তাওহীদের দিকে দৃঢ় প্রত্যয়ে 
পূর্ণরূপে আগমন করে এবং কোনরূপ ভয়-ভীতি বা লোভ-লালসা যাহাকে তাওহীদের পথ 
হইতে বিচ্যুত করিতে পারে না, তাহাকে হানীফ বলা হইয়াছে। 
আয়াতের উপরোক্ত অংশের তাৎপর্য হইতেছে, হযরত ইবরাহীম (আ)-কে অনুসরণের জন্য 
মানুষেকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করা । আল্লাহ তাআলার প্রতিটি আদেশ ও নিষেধ মানিয়া চলার 
মাধ্যমে হযরত ইবরাহীম (আ) মানুষের সাধ্যনুসারে আনুগত্যের স্তরসমূহের সর্বশেষ স্তরে 
পৌছিয়াছিলেন। কেবল এই স্তরে পৌঁছিলেই মানুষ আল্লাহ তা'আলার পরম নৈকট্য লাভ করিয়া 
তাহার পরম প্রিয়পাত্র হইতে পারে । হযরত ইবরাহীম (আ) এই স্তরে পৌছিয়া আল্লাহর খলীল 
হইবার সৌভাগ্য অর্জন করিয়াছেন। তাই আল্লাহ তা'আলা তাহাকে অনুসরণ করিতে মানুষকে 
উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করিতেছেন। 
হযরত ইবরাহীম (আ)-এর প্রশংসা বর্ণনা প্রসঙ্গে অন্যত্র তিনি বলিয়াছেন £ 
_ (১8 sil Ally 
বহু সংখ্যক তাফসীরকার বলিয়াছেন ৪ অর্থাৎ তিনি আল্লাহর সমুদয় নির্দেশ পালন 
করিয়াছেন এবং ইবাদতের সকল বিভাগই সুসম্পন্ন করিয়াছেন। উচ্চতর ইবাদত করিতে গিয়া 
তিনি নিন্নতর ইবাদতকে পরিত্যাগ করেন নাই; বরং সকল প্রকারের ইবাদত ও দাসত্বই তিনি 
সম্পাদন করিয়াছেন। 
- ail এক ২5) al 21251 09 
অর্থাৎ ‘যখন ইবরাহীমকে তাহার প্রতিপালক প্রভু কতিপয় বিধান দ্বারা পরীক্ষা করিলেন, 
তখন তিনি তাহা পরিপূর্ণভাবে সুসম্পন্ন করিলেন ।' 
হযরত ইবরাহীম (আ)-এর উপরোক্ত পরিপূর্ণ দাসতৃ সম্বন্ধে আল্লাহ তা“আলা অন্যত্র 
বলিতেছেন ঃ | 
১৮০৬৮ LH ED dl 9324547৯০12 
অর্থাৎ ‘অবশ্যই ইবরাহীম আল্লাহর অত্যন্ত বাধ্যগত ও একনিষ্ঠ অনুসারী ছিল, আর সে 
মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।' নিত্য সময়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল। পরস্তু প্রভু তাহাকে 
পরীক্ষা করিয়াছেন। 
ইমাম বুখারী (র)........আমর ইব্‌ন মায়মূন হইতে বর্ণনা করেন ঃ হযরত মু‘আয (রা) 
ইয়েমেন দেশে গমন করিবার পর একদা ফজরের নামাযে ইমামতি করিবার কালে এই আয়াত 
পাঠ করিলেন 8 ১212 ১১1| 4111 SA, 
ইহা শ্রবণ করিয়া জনৈক মুসুল্লী বলিলেন, নিশ্চয়ই হযরত ইবরাহীম (আ)-এর মাতার চোখ 
জুড়াইয়াছে। 
ইমাম ইব্ন জারীর (র) তাহার তাফসীর গ্রন্থে বর্ণনা করেন £ কথিত আছে, নিম্নোক্ত 
ঘটনায় আল্লাহ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে খলীল বা পরম প্রিয় বানাইয়াছেন। একবার 


Contents 


সূরা নিসা ২৮৩ 


হযরত ইবরাহীম (আ)-এর দেশে দুর্ভিক্ষ দেখা দিল। তিনি মসূল অথবা মিসরের অধিবাসী 
তাহার জনৈক বন্ধুর নিকট গেলেন। উদ্দেশ্য ছিল তাহার নিকট হইতে নিজ পরিবারের জন্যে 
কিছু খাদ্যশস্য আনিবেন। কিন্তু উদ্দিষ্ট বন্ধুর নিকট হইতে খাদ্যশস্য সংগ্রহ করিতে ব্যর্থ হইয়া 
তিনি ফিরিয়া আসিলেন। গৃহের নিকটবর্তী হইবার পর একটি বালুকাময় প্রান্তরে পৌছিয়া তিনি 
ভাবিলেন, এই বালুকা দিয়া আমার থলিগুলি পূর্ণ করিয়া লই যাহাতে খাদ্য সম্ভার ব্যতিরেকেই 
বাড়িতে আমার পৌঁছিবার পর পরিবারের লোকজন চিন্তাগ্রস্ত ও দুঃখ ভারাক্রান্ত হইয়া না পড়ে। 
পরস্তু যাহাতে তাহারা মনে করে যে, তাহাদের কাম্য দ্রব্য লইয়াই আমি প্রত্যাবর্তন করিয়াছি । 
এই ভাবিয়া তিনি সঙ্গের থলিগুলি বালুতে পূর্ণ করিলেন। 

আল্লাহ্‌র মরযীতে থলির মধ্যে অবস্থিত বালুকা আটায় পরিণত হইল । গৃহে পৌছিয়া তিনি 
ঘুমাইয়া পড়িলেন। এই অবস্থায় গৃহের লোকজন থলিগুলি খুলিয়া উহার মধ্যে আটা পাইল! 
তাহারা আটা ছানিয়া রুটি প্রস্তুত করিলেন। হযরত ইবরাহীম (আ) ঘুম হইতে জাগিয়া জিজ্ঞাসা 
করিলেন, কুটি প্রস্তুত করিবার জন্যে আটা কোথায় পাইয়াছ ? তাহারা বলিল, আপনি স্বীয় বন্ধুর 
নিকট হইতে যে আটা আনিয়াছেন, উহা হইতেই তো আমরা রুটি প্রস্তুত করিয়াছি। তিনি 
বলিলেন, হ্যা, উহা আমার বন্ধু আল্লাহর নিকট হইতে আনিয়াছি। এই কারণে আল্লাহ তা'আলা 
হযরত ইবরাহীম (আ)-কে স্বীয় খলীল বা পরম বন্ধু আখ্যা দিলেন। 

উপরোন্লিখিত ঘটনার সত্যতা সন্দেহাতীত নহে। এতদৃসম্বন্ধে কম বলিলে এই বলা যায় 
যে, উহা ইসরাঈলীদের বর্ণিত গল্প । উহাকে সত্য বা মিথ্যা কিছুই না বলিয়া নিরপেক্ষ থাকাই 
সমীচীন ও বাঞ্ছনীয় । 

প্রকৃত কথা এই যে, আল্লাহর সন্তুষ্টি বিধায়ক প্রত্যেক শ্রেণী ও বিভাগের ইবাদত সম্পাদন 
এবং তাহার প্রতিটি আদেশ-নিষেধ পূর্ণরূপে পালন করিবার মাধ্যমে আল্লাহর প্রতি পরম 
ভালবাসা প্রদর্শনের কারণেই আল্লাহ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে তাহার খলীল নামে 
আখ্যায়িত করিয়াছেন । 

বুখারী ও মুসলিম শরীফে হযরত আবূ সাঈদ খুদরী রো) হইতে বর্ণিত রহিয়াছে ঃ নবী 
করীম (সা) তাহার জীবনের সর্বশেষ খুতবায় বলেন ঃ লোক সকল! আমি পৃথিবীর অধিবাসী 
কাহাকেও খলীল বানাইলে আবূ বকর ইব্‌ন আবূ কুহাফাকেই খলীল বানাইতাম! কিন্তু 
তোমাদের এই সঙ্গী তো স্বয়ং আল্লাহর খলীল। 
হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-এর সূত্রে বর্ণিত রহিয়াছে যে, নবী করীম (সা) 
বলিয়াছেন ঃ আল্লাহ তা“আলা হযরত ইবরাহীম (আ)-কে যেরূপে পরম বন্ধু হিসাবে গ্রহণ 
করিয়াছেন, আমাকেও সেইরূপে পরম বন্ধু হিসাবে গ্রহণ করিয়াছেন । 

আবূ বকর ইবনে মারদুবিয়া (র).......হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন £ 
একদা কিছু সংখ্যক সাহাবী নবী করীম (সা)-এর আগমনের জন্যে অপেক্ষারত ছিলেন। তিনি 
যখন তাহাদের দিকে আসিতেছিলেন তখন তাহাদের নিকটবর্তী হইয়া পারস্পরিক আলোচনা 
শুনিতে পাইলেন । তাহাদের একজন বলিতেছেন, বিস্ময়ের বিষয় এই যে, আল্লাহ তা“আলা 
তাহার সৃষ্টির মধ্য হইতে পরম বন্ধু নির্বাচন করিয়াছেন। আর হযরত ইবরাহীম (আ) হইলেন " 


Contents 


২৮৪ তাফসীরে ইব্ন কাছীর 


তাহার সেই পরম বন্ধু । আরেকজন বলিতেছেন, ইহা হইতে অধিকতর বিস্ময়ের বিষয় কি 
হইতে পারে যে, আল্লাহ তা'আলা হযরত মুসা (আ)-এর সহিত বিশেষভাবে কথা বলিয়াছেন। 
আরেকজন বলিতেছিলেন, হযরত ঈসা (আ) হইতেছেন রূহুল্লাহ ও কালিমাতুল্লাহ । আরেকজন 
বলিতেছিলেন, হযরত আদম (আ)-কে তো আল্লাহ তা“আলা বাছাই করিয়া লইয়াছেন। নবী 
করীম (স) উক্ত সাহাবীদের নিকট আসিয়া তাহাদিগকে সালাম প্রদান করিলেন এবং বলিলেন, 
আমি তোমাদের আলোচনা শ্রবণ করিয়াছি এবং তোমাদের বিস্ময়ের কথা জানিতে পারিয়াছি। 
হযরত ইবরাহীম (আ) আল্লাহর পরম বন্ধু ইহাও তোমাদিগকে বিস্মিত করে ? হ্যা, তিনি 
তাহাই ৷ হযরত মুসা (আ)-এর সহিত আল্লাহ তাআলা কথা বলিয়াছেন, হযরত ঈসা (আ) 
আল্লাহর রূহ ও তাহার বাণী এবং হযরত আদম (আ)-কে আল্লাহ তা'আলা মনোনীত করিয়া 
লইয়াছেন, ইহাও তোমাদিগকে বিস্মিত করে ? হ্যা, নিঃসন্দেহে তাহারা সকলে তাহাই । তবে 
মুহাম্মদও সেইরূপ । আমিও হাবীবুল্লাহ (আল্লাহর দোস্ত) এবং তজ্জন্য আমি অহংকার করিতেছি 
না। আমি প্রথম সুপারিশকারী ও সুপারিশযোগ্য ব্যক্তি এবং তজ্জন্য আমি অহংকার করিতেছি 
না। আমি সর্বপ্রথম জান্নাতের দরওয়াযার কড়া নাড়াইব এবং আল্লাহ তা'আলা উহা খুলিয়া দিয়া 
আমাকে আমার দরিদ্র ও নিঃস্ব উম্মতসহ উহাতে প্রবেশ করাইবেন। অথচ তজ্জন্য আমি 
অহংকার করিতেছি না। তাহা ছাড়া কিয়ামতের দিন আমি পূর্ববর্তী ও পরবর্তী সকল লোকের 
মধ্যে অধিকতম সম্মানিত ও মর্যাদাপ্রাপ্ত হইব এবং তজ্জন্য আমি অহংকার করিতেছি না। 

উপরোক্ত হাদীসের উপরোল্িখিত সনদের এক পর্যায়ে মাত্র একজন রাবী রহিয়াছেন। 
সিহাহ সিত্তাহ ও অন্যান্য হাদীস সংকলনে উহার অংশবিশেষ সমর্থিত হইয়াছে। 

কাতাদা (র).......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইবৃন 
আব্বাস (রা) বলেন ঃ তোমরা কি ইহাতে আশ্চর্য বোধ করো যে, হযরত ইবরাহীম (আ)-এর 
ভাগ্যে আল্লাহর বন্ধুত্ব লাভ, হযরত মূসা (আ)-এর ভাগ্যে আল্লাহর সহিত কথা বলিবার সুযোগ 
লাভ এবং হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর ভাগ্যে আল্লাহর সহিত সাক্ষাত লাভ ঘটিয়াছে ? 
তাহাদের সকলের প্রতি আল্লাহর শাস্তি ও আশীষ বর্ষিক হউক। 

উপরোক্ত রিওয়ায়াত হাকিম (র) তাহার মুসতাদরাক সংকলনে বর্ণনা করিয়া মন্তব্য 
করিয়াছেন, উহা হাদীস যাচাইয়ের জন্যে ইমাম বুখারী (র) কর্তৃক প্রবর্তিত শর্তে সহীহ। তবে 
ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) উহা বর্ণনা করেন নাই । হযরত আনাস (রা)-সহ একাধিক 
সাহাবী, তাবিঈ এবং পূর্ববর্তী ও পরবর্তী ইমামবৃন্দ হইতেও উহা বর্ণিত হইয়াছে। 

ইব্‌ন আবূ হাতিম (র).......উবায়দ ইবৃন উমায়র (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, উবায়দ 
ইব্‌ন উমায়র (র) বলেন ঃ হযরত ইবরাহীম (আ) অতিথি পরায়ণ ব্যক্তি ছিলেন। একদিন তিনি 
অতিথির সন্ধানে বাহির হইলেন। কিন্তু কোন অতিথি না পাইয়া বাড়ি ফিরিয়া আসিলেন। বাড়ির 
মধ্যে একটি অপরিচিত লোককে দণ্ডায়মান দেখিতে পাইয়া তাহাকে বলিলেন, ওহে আল্লাহ্‌র 
বান্দা! তুমি আমার অনুমতি ব্যতিরেকে কেন আমার বাড়িতে প্রবেশ করিয়াছ? লোকটি বলিলেন, 
আমি মৃত্যুর ফেরেশতা । আল্লাহ আমাকে তাহার একটি বান্দার নিকট এই সুসংবাদ দিবার জন্যে 
পাঠাইয়াছেন যে, তিনি তাহাকে খলীল (পরম বন্ধু)-রূপে গ্রহণ করিয়াছেন । হযরত ইবরাহীম 
(আ) বলিলেন, সেই বান্দাটি কে? আল্লাহর কসম! আপনি আমাকে তাহার পরিচয় দিলে তিনি 


Contents 


সূরা নিসা ২৮৫ 


দূরতম শহরে অবস্থান করিলেও আমি তাহাকে নিজের নিকট লইয়া আসিয়া মৃত্যুর পূর্ব পর্যন্ত 
তাহাকে স্বীয় প্রতিবেশী বানাইয়া রাখিব । মৃত্যুর ফেরেশতা বলিলেন, সেই বান্দাটি আপনিই । 
হযরত ইবরাহীম সবিস্ময়ে বলিলেন, আমি ? মৃত্যুর ফেরেশতা বলিলেন, হ্যা । হযরত ইবরাহীম 
(আ) জিজ্ঞাসা করিলেন, কোন্‌ কারণে আমার প্রতিপালক প্রভু আমাকে পরম বন্ধুরূপে গ্রহণ 
করিয়াছেন ? মৃত্যুর ফেরেশতা বলিলেন, আপনি মানুষকে দান করেন, কিন্তু মানুষের নিকট 
কিছু চাহেন না। 

ইব্‌ন আবূ হাতিম (র)......ইসহাক ইব্‌ন ইয়াসার রর) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইসহাক 
ইব্‌ন ইয়াসার (র) বলেন £ আল্লাহ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে পরম বন্ধুরূপে গ্রহণ 
করিবার পর তাহার হৃদয়ে এইরূপ আল্লাহ-ভীতি সৃষ্টি করিলেন যে, আকাশে যেরূপে পাখির 
ডানার ঝটপট শব্দ শ্রুত হয়, সেইরূপে তাহার হৃদযন্ত্রের ধুকধুকানী দূর হইতে শ্রুত হইত । 

বিশুদ্ধ হাদীসে সাইয়িদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তাফা (সা) সম্বন্ধেও এইরূপে বর্ণিত 
রহিয়াছে যে, আল্লাহ তা'আলার আযাবের ভয়ে অত্যাধিক ক্রদনের কালে তাহার বক্ষপুট হইতে 
ডেকচিস্থিত ফুটন্ত পানির টগবগ শব্দের ন্যায় শব্দ শ্রুত হইত । 

১৯১ ০৪০০ ০৩০এ। 5৪৮০ ৭0? 


অর্থাৎ সমুদয় বস্তুই আল্লাহর মালিকানাধীন, তাহার সৃষ্টি ও দাস। তাহার নির্দেশ ও বিধান 
সর্বত্র কার্যকর ৷ তাহার হুকুম ও আদেশ অবিদ্বিত, অব্যাহত ও অপ্রতিহত । তাহার আযমত, 
হিকমত, রহমত ও কুদরত এইরূপ মহান ও উচ্চ যে, তাহার কার্ষের জন্যে তাহার নিকট 
কৈফিয়ত চাহিতে কেহই সাহস পায় না, কাহারও সেইরূপ ক্ষমতা নাই। 
15৯৮ প5512 210 9, 


অর্থাৎ তিনি সর্ববিষয়ে জ্ঞাত রহিয়াছেন। আকাশসমূহ ও পৃথিবীর ক্ষুদ্রাতিক্ষুদ্র এবং 
সুক্ষ্মতিসূক্ম কোনো বস্তু বা তথ্যই তাহার জ্ঞানের বাহিরে নাই । তিনি সর্বজ্ঞ এবং সর্ব বিষয়ে 
পরিজ্ঞাত। 


১১৪৬ (6০94৩22820৩ ১৮৬ আস ONY) 
৫ 22 2৫ IIL পা EA ৫ (2: sr ১০০১০, 51৬ 
Las 2655 SS ও GH 201৫৩ 


১21৩602১৯90 20% 3 Ge es ৷? 
০৮৪৪ 2০৮) SE 


১২৭. “এবং লোকে তোমার নিকট নারীর ব্যাপারে সঠিক বিধান জানিতে চায় । বল, 
আল্লাহ তোমাদিগকে তাহাদের ব্যাপারে সঠিক ব্যবস্থা জানাইতেছেন এবং ইয়াতীম নারী 
সম্পর্কে যাহাদের প্রাপ্য তোমরা প্রদান কর না, অথচ তোমরা তাহাদিগকে বিবাহ করিতে 
চাও আর অসহায় শিশুদের সম্পর্কে এবং ইয়াতীমদের প্রতি তোমাদের ন্যায় বিচার সম্পর্কে 
যাহা কিতাবে তোমাদিগকে শুনান হয়, তাহাও পরিষ্কারভাবে জানাইয়া দেয় । আর যে কোন 
সৎকাজ তোমরা কর, আল্লাহ তাহা সবিশেষ অবহিত ।” 


Contents 


২৮৬ | | তাফসীরে ইব্‌ন কাছীর ' 


তাফসীর ৪ ইমাম বুখারী রে) ......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হযরত আয়েশা (রা) বলেন $ যে ইয়াতীম বালিকা সম্পদশালিনী হইয়াও রূপহীনা ছিল, 
তাহাদের অভিভাবক তাহার রূপহীনতার দরুণ তাহাকে বিবাহ করিতে পরাজ্সুখ থাকিত, 
অন্যদিকে তাহার সম্পদ নিজে ভোগ করিবার লালসায় অন্যের নিকট তাহাকে বিবাহও দিত না। 
এইভাবে তাহারা অসহায় ইয়াতীম বালিকার বিবাহ ঠেকাইয়া রখিত। এই শ্রেণীর মানুষের 
আচরণ সম্বন্ধে এই আয়াত নাযিল হইয়াছে $ 


৯৬৯৫০ 01 USED eee: Cll dD 
ইমাম মুসলিমও উপরোক্ত রিওয়ায়াত বর্ণনা করিয়াছেন। 


ইব্‌ন আবূ হাতিম (র).......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
আয়েশা (রা) বলেন ঃ 

Call ০০184 2৮৮051১৯৪৯৩ All ও 19০85% ১1৯5 015 

“আর যদি তোমরা ইয়াতীমদের ব্যাপারে ভয় পাও যে, ইনসাফ কায়েমে অসমর্থ হইবে, 
তাহা হইলে ইচ্ছামতে তাহাদিগকে বিবাহ কর।* এই আয়াত নাযিল হইবার পর লোকেরা নবী 
করীম (সা)-এর নিকট নারী সম্পর্কিত বিধান জানিতে চাহিলে আল্লাহ তা'আলা আলোচ্য আয়াত 
নাযিল করেন। 

মূলত আলোচ্য আয়াতটি এই সূরার প্রথমদিকের উপরোক্ত আয়াতের সহিত বিষয়গত দিক 
দিয়া সংশ্লিষ্ট । 

উপরোল্লেখিত সনদে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত আয়েশা (রা) 
আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলেন £ গরীব রূপহীনা ইয়াতীম বালিকাকে তাহার গায়ের 
মুহাররাম অভিভাবক বিবাহ করিতে পরাঙমুখ থাকিত । আয়াতাংশে তাহাই উল্লেখিত হইয়াছে। 
পক্ষান্তরে “১৯১১5 ৩1 ০১১১5 এই আয়াতাংশে আল্লাহ তা'আলা বলিতেছেন, ধনবতী 
ও রূপবতী ইয়াতীম বালিকার অভিভাবক যদি তাহাকে বিবাহ করিতে চাহে, তবে তাহার বিষয়ে 
যেন সে ইনসাফ ও ন্যায়নীতি মানিয়া চলে। 

উপরোচ রাবী ইউনুস ইনুর ইয়ারীদ-এর লগে মৃখারী ও মুসলিম শরীফে দীন বর্নিত 
রহিয়াছে। 
_ সারকথা এই যে, ইয়াতীম বালিকার গায়ের মুহাররাম তাহাকে বিবাহ করিতে কখনো 
ইচ্ছুক থাকে, আবার কখনো বা ইচ্ছুক থাকে না। ইচ্ছুক থাকিলে এইরূপ বিবাহে শরী“আতে 
কোনরূপ বাধা নাই; বরং অনুরূপ অন্যান্য মহিলাকে দেয় মাহরের সমপরিমাণ মাহর প্রদান 
করিয়া অভিভাবক তাহাকে বিবাহ করিতে পারে । পক্ষান্তরে অভিভাবক তাহাকে বিবাহ করিতে 
ইচ্ছুক না থাকিলে অন্যত্র তাহাকে বিবাহ দেওয়া অভিভাবকের দায়িতৃ । সম্পত্তির লোভে তাহার 
বিবাহ ঠেকাইয়া রাখিতে আয়াতে নিষেধ করা হইতেছে। 


Contents 


সূরা নিসা | ২৮৭ - 


আলী ইব্‌ন আবূ তালহা (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে এই আয়াতাংশের 
ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন £ জাহিলী যুগে কাহারও অভিভাবকত্বে ইয়াতীম বালিকা থাকিলে সে 
তাহার গাত্রে নিজের বস্তু রাখিয়া দিত। এইরূপ করিবার পর অন্য কেহ সেই বালিকাকে কোন 
দিন বিবাহ করিতে পারিত না । বালিকাটি রূপসী হইলে সে নিজে তাহাকে বিবাহ করিত এবং 
এইভাবে তাহার সম্পত্তি হস্তগত করিয়া লইত। পক্ষান্তরে বালিকাটি রূপসী না হইলে সে নিজেও 
তাহাকে বিবাহ করিত না, আর অন্যকেও বিবাহ করার সুযোগ দিত না। এইভাবে সে তাহার 
মৃত্যুর পর তাহার সম্পত্তির উত্তরাধিকার লাভ করিত। আয়াতে আল্লাহ তাআলা উপরোক্ত 
অত্যাচার নিষিদ্ধ করিয়াছেন। 

-9100৯]1 Maat, 

এই আয়াতাংশের ব্যাখ্যায় আলী ইব্‌ন আবূ তালহা (র)......হযরত ইব্‌ন আব্বাস রো) 
হইতে বর্ণনা করিয়াছেন ঃ জাহিলী যুগে অপ্রাপ্ত বয়স্ক সন্তান ও কন্যা সন্তানকে 
উত্তরাধিকার হইতে বঞ্চিত করা হইত। আয়াতাংশে তাহাদের কথা বর্ণিত হইয়াছে। 
তাহাদের প্রতি যে অন্যায় ও অবিচার করা হইত, “১41 54 €০১৯:5$5 এই আয়াতাংশে 
তৎপ্রতিই ইঙ্গিত প্রদান করা হইয়াছে। আল্লাহ তা'আলা উপরোক্ত অন্যায় ও অবিচার নিষিদ্ধ 
করত প্রত্যেকের জন্যে উত্তরাধিকারের অংশ নির্ধারিত করিয়া দিয়াছেন। তিনি 
বলিয়াছেন ৪ ১*.১৪%%| ৯ (18, ১৫1] অর্থাৎ পুত্র-সন্তান কন্যা-সন্তানের দ্বিগুণ পাইবে । 
সাঈদ ইবনে যুবায়র (র) হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত রহিয়াছে। 

সাঈদ ইব্‌ন যুবায়র (র) বলিয়াছেন £ ball ৭0551112555 9 আয়াতাংশের 
তৎপর্য এই যে, ইয়াতীম বালিকা রূপসী ও ধনবতী হইলে তোমরা যেরূপ তাহাদিগকে বিবাহ 
করিয়া থাক, তাহারা রূপহীনা ও নির্ধন হইলেও তাহাদিগকে সেইরূপ বিবাহ কর । 


০9 96 20 NE be lS Cy 
এই আয়াতে আল্লাহ তা‘আলা মানুষকে নেককাজ করিতে উদ্বুদ্ধ ও উৎসাহিত করিতেছেন। 


বলিতেছেন, তোমাদের যাবতীয় নেককাজ সম্বন্ধেই তিনি অবহিত ও ওয়াকিবহাল রহিয়াছেন 
এবং উহার পূর্ণ পুরস্কার তিনি তোমাদিগকে প্রদান করিবেন । 


(57543 055551655 (এ 0৫ SUE FI 9১2 (NYA) 
12852 212৩স্ OL 5 2 2500595৮৪৮2 Ts, ০০০৪১৩ xl 21 
oJ CUE রর 2৩৩ ০৮ 4 201 9 

EI Wiregiet + ৫5655 0695৩ eS Ls 0) 


LEL ০০ 32, 


SOE 430) ৫১৯12255518 05 » SEC 
TNA 92 86401 ১৯ ডি ৮2 Or.) 


Contents 


২৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


১২৮ “কোনো স্ত্রী যদি তাহার স্বামী হইতে দুর্ব্যবহার ও উপেক্ষার আশংকা করে, 
তবে তাহারা আপস-নিষ্পত্তি করিতে চাহিলে তাহাদের কোন দোষ নাই; এবং আপস- 
নিষ্পত্তিই শ্রেয় । মানুষ লোভের কারণে স্বভাবত কৃপণ । আর যদি তোমরা সৎকর্ম পরায়ণ ও 

১২৯. “এবং তোমরা যতই ইচ্ছা কর না কেন, তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার 
করিতে কখনই পারিবে না; তবে তোমরা কোন একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকিয়া পড়িও 
না ও অপরকে ঝুলানো অবস্থায় রাখিও না। যদি তোমরা নিজদিগকে সংশোধন কর ও 
সাবধান হও, তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু ।” 

৩০. “যদি তাহারা পরস্পর পৃথক হইয়া যায়, তবে আল্লাহ তাহার প্রাচুর্য দ্বারা 
তাহাদের প্রত্যেককে অভাবমুক্ত করিবেন । আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময় ।” 


তাফসীর ঃ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা স্বামী কর্তৃক স্ত্রী হইতে বীতস্পৃহ ও পরাজ্ুখ 
হইবার অবস্থায় তাহাদের পালনীয় বিধান বর্ণনা করিতেছেন! স্বামী স্বীয় স্ত্রী হইতে বীতস্পৃহ 
হইলে স্ত্রী যদি স্বামীর নিকট প্রাপ্য স্বীয় হক খাদ্য, বস্তু ও নিশিবাসের দাবি সম্পূর্ণ বা আংশিক- 
রূপে পরিত্যাগ করে ও স্বামী যদি স্ত্রীর দাবি পরিত্যাগের উক্ত সুযোগ গ্রহণ করে আর, এইভাবে 
উভয়ে পারস্পরিক সন্ধিতে আবদ্ধ হয়, তবে শরী'আতে কোনো বাধা নাই। আয়াতাংশে 
তাহাদের পরস্পর আপসমূলক কোন ব্যবস্থার বৈধতার কথাই বর্ণিত হইয়াছে। 
এ ১ sof 
অর্থাৎ “বিচ্ছেদ অপেক্ষা সন্ধি শ্রেয়তর 1" | 
0511০১২1০১৯ 
অর্থাৎ ‘লোভ মানুষের প্রকৃতিগত এবং এই পরিপ্রেক্ষিতে সন্ধি বিচ্ছেদ অপেক্ষা শ্রেয়তর।” 
উন্মুল মুমিনীন হযরত সাওদা বিনতে যাম“আ (রা) বার্ধক্যে উপনীত হইলে নবী করীম 
(সা) তাহাকে তালাক দিতে মনস্থ করিলেন। ইহাতে হযরত সাওদা (রা) নবী করীম (সা)-এর 
নিকট স্ত্রী হিসাবে তাহার প্রাপ্য নিশিবাসের হক হযরত আয়েশা রো)-কে প্রদান করিয়া নবী 
করীম (সা)-এর সহিত দাম্পত্য সম্পর্কে আবদ্ধ থাকিবার আকাঙ্ক্ষা ব্যক্ত করিলেন। নবী করীম 
(সা) ইহাতে সম্মত হইলেন । আলোচ্য আয়াতে বর্ণিত বিধান অনুযায়ীই নবী করীম (সা) ও 
হযরত সাওদা (রা)-এর মধ্যে উপরোক্ত সন্ধি সম্পাদিত হইয়াছিল। 


সংশ্লিষ্ট বিভিন্ন রিওয়ায়াত 

আবূ দাউদ আত-তায়ালিসী (র).......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ হযরত 
সাওদা (রা) আশংকা করিলেন যে, নবী করীম (সা) তাহাকে তালাক দিবেন । তিনি বলিলেন, 
হে আল্লাহর রাসূল! আমাকে তালাক দিবেন না । আমার সহিত আপনার রজনী যাপন সম্পর্কিত 
আমার হক আমি আয়েশাকে দিতেছি। নবী করীম (সা) তাহাই করিলেন। তখন নিম্নোক্ত 
আয়াত নাযিল হইল ঃ 


Contents 
সূরা নিসা ২৮৯ 
GLa Eras রাড (2১ CAE Bal ১ sls 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ এইরূপে কোন দম্পতি যদি চুক্তির বিনিময়ে পারস্পরিক 
সন্ধি সম্পাদন করে, তাহা জায়েয ও বৈধ । ইমাম তিরমিযী (র)-ও উপরোক্ত রিওয়ায়াত ইমাম 
আবূ দাউদ আত-তায়ালিসী (র) হইতে বর্ণনা করিয়াছেন। তিনি উহাকে হাসান হাদীসরূপে 
আখ্যায়িত করিয়াছেন । 

ইমাম শাফিঈ (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ ইন্তিকালের 
সময়ে রাসূলে করীম (সা) নয়জন স্ত্রী রাখিয়া যান। তবে তিনি আটজনের সহিত পালাক্রমে 
রাত্রিযাপন করিতেন। 

বুখারী ও মুসলিম শরীফে (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে ৪ হযরত 
সাওদা বিনতে যাম“আ (রা) বৃদ্ধ হইয়া গেলে তাহার সহিত পালানুক্রমে রাসূলুল্লাহ (সা)-এর 
রাত্রি যাপন সম্পর্কিত স্বীয় হক তিনি হযরত আয়েশা (রা)-কে প্রদান করেন। তাহার পালার 
রাত্রিতে তিনি হযরত আয়েশা (রা)-এর নিকট থাকিতেন। 

বুখারী শরীফেও হযরত আয়েশা (রা) হইতে অনুরূপ রিওয়ায়াত বর্ণিত হইয়াছে। 

সাঈদ ইব্‌ন মানসূর (র)......উরওয়া হইতে বর্ণনা করিয়াছেন $ আল্লাহ তা'আলা হযরত 
সওদা (রা) ও তাহার ন্যায় নারী সম্বন্ধে নিম্নোক্ত আয়াত নাযিল করিয়াছেন ঃ 


ঠা 3 


(০1:-৮21:2201 যার 1852 ০ ০৮৯ sil ol 
এতদসম্পর্কিত ঘটনা এই যে, হযরত সাওদা (রা) একজন বৃদ্ধা রমণী ছিলেন। তিনি 
আশংকা করিলেন, রাসূলুল্লাহ রো) তাহাকে তালাক দিবেন। অথচ তিনি রাসূলুল্লাহ (সা)-এর 
সহধর্মিণী থাকিবার সৌভাগ্য হইতে বঞ্চিত হইবার জন্যে প্রস্তুত ছিলেন না । পক্ষান্তরে তিনি 
রাসূলুল্লাহ (সা)-এর হৃদয়ে বিরাজমান হযরত আয়েশা (রা)-এর প্রতি অধিকতর স্নেহ ও 
ভালবাসা সম্বন্ধে অবগত ছিলেন। এই পরিপ্রেক্ষিতে তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট তাহার 
প্রাপ্য রাত্রি যাপনের পালা হযরত আয়েশা (রা)-কে প্রদান করিলেন । রাসূলুল্লাহ (সো) উহা মঞ্জুর 
করিয়া লইলেন। ইমাম বায়হাকী ও আহমদ ইব্‌ন ইউনুস উপরোক্ত রিওয়ায়াত হাসান ইব্‌ন 
আবুয-যিনাদ হইতে অবিচ্ছিন্ন সনদে বর্ণনা করিয়াছেন। 

হাকিম (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ হযরত আয়েশা রো) স্বীয় 
ভাগিনেয় উরওয়াকে বলেন, হে ভাগনে! রাসূলুল্লাহ সো) আমাদের নিকট রাত্রি যাপনে আমাদের 
একজনকে আরেকজনের উপর প্রাধান্য দিতেন না। তিনি প্রায় প্রতি রাত্রিতেই আমাদের 
প্রত্যেকের নিকট গমন করিতেন । যে স্ত্রীর নিকট রাত্রি যাপনের পালা, সর্বশেষে তাহার নিকট 
গমন করিয়া তাহার সহিত রাত্রি যাপন করিতেন । সাওদা বিনতে যাম্‌'আ (রা) বৃদ্ধা হইয়া গেলে 
তাহার আশংকা হইল যে, রাসূলুল্লাহ (সা) তাহাকে তালাক দিবেন। একদা তিনি রাসূলুল্লাহ 
(সা)-কে বলিলেন, হে আল্লাহর রাসূল! আমার প্রাপ্য রাত্রি যাপনের পালা আমি আয়েশা 
(রা)-কে প্রদান করিলাম । রাসূলুল্লাহ (সা) ইহা মঞ্জুর করিলেন। এই ঘটনা উপলক্ষেই নিম্নোক্ত 
আয়াত নাযিল হয় ঃ | 


কাছীর__৩/৩৭ 


Contents 


২৯০ তাফসীরে ইব্ন কাছীর 


Ls Eig (1০ samen 141 ১০ 5812 51০1 015 

হাকিম (র) তাহার মুসতাদরাক নামক হাদীস সংকলনে উপরোক্ত রিওয়ায়াতটি বর্ণনা 
করিয়া মন্তব্য করিয়াছেন, উহার সনদ সহীহ । তবে ইমাম বুখারী ও ইমাম মুসলিম (রে) উহা, 
বর্ণনা করেন নাই। ইমাম আবূ দাউদ (র)-ও উপরোক্ত রাবী আহমদ ইব্‌ন ইউনুস হইতে 
রিওয়ায়াত বর্ণনা করিয়াছেন। ইব্‌ন মারদুবিয়া উহা উপরোল্লেখিত রাবী আবদুর রহমান ইব্‌ন 
আবুয-যিনাদ হইতে বর্ণনা করিয়াছেন। আবার তিনি সংক্ষেপে উহা উপরোন্লিখিত রাবী হিশাম 
ইব্‌ন উরওয়া হইতে অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞাতা। 

আবুল আব্বাস মুহাম্মদ ইব্‌ন আবদুর রহমান আদ-দাউলী রে)......কাসিম ইব্‌ন আবূ 
বাররা হইতে তাহার “মুজাম' নামক হাদীস সংকলনে বর্ণনা করিয়াছেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) 
অপরের মাধ্যমে হযরত সাওদা (রা)-এর নিকট তাহাকে তালাক প্রদানের অভিপ্রায় জ্বাপন 
করিলেন। ইহাতে ভীত হইয়া তিনি হযরতের অপেক্ষায় হযরত আয়েশা রো)-এর ঘরের পথে 
বসিয়া রহিলেন। রাসূলুল্লাহ (সা)-কে আসিতে দেখিয়াই তিনি তাহাকে বলিলেন, আমি 
আপনাকে সেই আল্লাহর কসম দিতেছি, যিনি আপনার উপর স্বীয় রহমত অবতীর্ণ করিয়াছেন 
এবং সমগ্র সৃষ্টির মধ্য হইতে আপনাকে বাছিয়া লইয়াছেন। আপনি কেন আমাকে তালাক দিতে 
চাহিতেছেন ? আমি বৃদ্ধা হইয়া গিয়াছি। আমার জন্যে পুরুষের কোনো প্রয়োজন নাই। তবে 
আমি কিয়ামতের দিনে আপনার স্ত্রীদের সহিত পুনরুথিত হইতে বাসনা রাখি । ইহাতে 
রাসূলুল্লাহ (সা) তাহার সম্বন্ধে স্বীয় অভিপ্রায় প্রত্যাহার করিয়া লইলেন। হযরত সওদা (রা) 
বলিলেন, আমি আমার সকল সময়টুকু রাসূলুল্লাহ (সা)-এর প্রিয়ার জন্য উৎসর্গ করিলাম । 
হাদীসটি মুরসাল ও গরীব শ্রেণীর বটে । 

ইমাম বুখারী (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আয়েশা 
(রা) বলেন ঃ এইরূপ দেখা যায়, কোন ব্যক্তির স্ত্রী বৃদ্ধা হইয়া যাইবার ফলে সে তাহার প্রতি 
বীতরাগ ও বীতস্পৃহ হইয়া তাহাকে তালাক প্রদান করিতে চাহে। ইহাতে স্ত্রী তাহার নিকট প্রাপ্য 
স্বীয় হকের দাবি ত্যাগ করিয়াও তাহার স্বামীর সান্নিধ্য চায় । এই ব্যাপারেই আলোচ্য আয়াত 
নাযিল হইয়াছে । 

ইব্‌ন জারীর (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলেন £ 
এইরূপ ঘটিতে দেখা যায়, কোন নারীর বন্ধ্যা হইবার কারণে তাহার স্বামী তাহার প্রতি বীতরাগ 
ও বীতস্পৃহ হইয়া পড়ে । ইহাতে উক্ত নারী স্বামীর নিকট প্রাপ্য স্বীয় হক-এর দাবি পরিত্যাগ 
করে । এইরূপ দম্পতির বিষয়ে আলোচ্য আয়াত নাযিল হইয়াছে। 

ইব্‌ন জারীর (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলেন ঃ 
এইরূপ ঘটিতে দেখা যায় যে, একটি লোকের দুইটি স্ত্রী রহিয়াছে। উহাদের একজন বৃদ্ধা ও 
অন্যজন রূপহীনা। লোকটি তাহার রূপহীনা স্ত্রীর প্রতি বীতস্পৃহ হইয়া পড়িয়োছে। এইরূপ 
অবস্থায় তাহার স্ত্রী তাহাকে বলে, আমাকে তালাক দিবেন না। আমি আপনার নিকট প্রাপ্য স্বীয় 
হক-এর দাবি ত্যাগ করিলাম । এইরূপ ব্যক্তির বিষয়ই আলোচ্য আয়াতে বর্ণিত হইয়াছে । 

বুখারী ও মুসলিম শরীফে উপরোক্ত হাদীস হযরত আয়েশা (রা) হইতে অনুরূপভাবে বর্ণিত 
- রহিয়াছে । সকল প্রশংসা আল্লাহর জন্য নিবেদিত । | 


Contents 
সূরা নিসা ২৯১ 


ইব্‌ন জারীর (র)...... ইবৃনে সীরীন রে) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইবনে সীরীন (র) 
বলেন £ একদা একটি লোক হযরত উমর (রা)-এর নিকট আগমন করিয়া তাহাকে একটি 
আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করিলে তিনি তাহাকে চাবুক মারিলেন। আরেকটি লোক আলোচ্য 
আয়াতের ব্যাখ্যা জানিতে চাহিলে হযরত উমর (রা) বলিলেন, এইরূপ প্রশ্বই তোমরা করিবে। 
এইরূপ ঘটিতে দেখা যায় যে, কাহারও স্ত্রী বৃদ্ধা হইয়া যাইবার ফলে সে ব্যক্তি সন্তান লাভের 
উদ্দেশ্যে অন্য বিবাহ করে। উপরোক্ত আবস্থায় উক্ত ব্যক্তি ও তাহার বৃদ্ধা স্ত্রীর মধ্যে কোনরূপ 
শর্তে সন্ধি হইলে উহা জায়েষ ও বৈধ হইবে । আয়াতে আল্লাহ তা‘আলা তাহাই বলিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)......খালিদ ইব্‌ন আরআরা বর্ণনা করিয়াছেন £ একদা জনৈক ব্যক্তি 
হযরত আলী (রা)-এর নিকট আগমন করিয়া তাহাকে আলোচ্য আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা 
করিলে হযরত আলী (রা) বলিলেন, কেহ তাহার স্ত্রীর রূপহীনতা, বার্ধক্য, কর্কশ স্বভাব অথবা 
অপরিচ্ছন্নতার কারণে তাহার প্রতি বীতরাগ ও বীতস্পৃহ হইয়া তাহাকে তালাক দিতে চাহিলে, 
এবং স্ত্রীর নিকট তালাক অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত হইলে স্ত্রী যদি স্বীয় মাহরের অংশবিশেষের 
দাবি অথবা স্বামীর নিকট তাহার প্রাপ্য রাত্রি যাপনের অংশবিশেষের দাবি ত্যাগ করে, তবে উহা 
জায়েয ও বৈধ হইবে৷ স্বামীর পক্ষে উক্ত সুবিধা গ্রহণ করায় কোনো দোষ নাই। 

ইমাম আবূ দাউদ আত-তায়ালিসী উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্‌ন জারীর 
(র) উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা), আবীদা আস-সালমানী, মুজাহিদ, ইবৃন যুবায়র, শা“বী, সাঈদ 
ইবৃন যুবায়র, আতা, আতিয়া আল-আওফী, মাকহুল, হাসান, হাকাম ইবৃনে উতবা এবং কাতাদা 
(র) প্রমুখ বহু সংখ্যক পূর্বসূরী ইমামও আলোচ্য আয়াতের অনুরূপ ব্যাখ্যাই করিয়াছেন। 
আলোচ্য আয়াতের উপরোক্ত ব্যাখ্যার বিরোধী কোনো ব্যাখ্যা কেহ করিয়াছেন, এইরূপ আমার 
জানা নাই। আল্লাহই সর্বজ্ঞ । 

ইমাম শাফিঈ (র)......ইবৃন মুসাইয়্যাব (র) হইতে বর্ণনা করিয়াছেন ঃ মুহাম্মদ ইব্‌ন 
বার্ধক্য বা অন্য কোনো কারণে হযরত রাফি“ (রা) তাহাকে তালাক দিতে মনস্থ করিলেন । স্ত্রী 
বলিল, আমাকে তালাক দিবেন না। আপনি আমার প্রাপ্য হক যতটুকু চাহেন দেবেন, তাহাতে 
আমার আপত্তি থাকিবে না । এই ঘটনা উপলক্ষে আলোচ্য আয়াত নাযিল হইল । 

হাকিম (র) তাহার মুসতাদরাক সংকলনে সাঈদ ইব্‌ন মুসাইয়াব ও সুলায়মান ইবৃনে 
ইয়াসার হইতে উপরোক্ত রিওয়ায়াত বিশদরূপে বর্ণনা করিয়াছেন। 

আবূ বকর আল-বায়হাকী (র)......সাঈদ ইব্‌ন মুসাইয়াব ও সুলায়মান ইব্‌ন ইয়াসার 
হইতে বর্ণনা করিয়াছেন £ স্বামী কোন কারণে স্ত্রীর প্রতি বীতস্পৃহ হইয়া তাহাকে তালাক দিতে 
চাহিলে স্ত্রী যদি স্বীয় প্রাপ্যের কোন অংশ ত্যাগ করিয়া স্বামীর সহিত আপস করিতে চাহে, তবে 
এইরূপ করা উভয়ের জন্য জায়েয ও বৈধ হইবে । আলোচ্য আয়াত ও উহার পরবর্তী আয়াতে 
উহাই বর্ণিত হইয়াছে। 


Contents 
২৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম বায়হাকী (র) বলেন £ আমার নিকট বর্ণিত হইয়াছে যে, হযরত রাফি“ ইব্‌নে 
খাদীজের স্ত্রী বৃদ্ধা হইয়া গেলে তিনি একটি যুবতী রমণীকে বিবাহ করিয়া তাহাকে প্রথমা স্ত্রীর 
উপর প্রাধান্য দিতে লাগিলেন। ইহাতে প্রথমা স্ত্রী তাহার নিকট তালাক চাহিলেন। তিনি 
তাহাকে এক তালাক দিলেন। কিন্তু ইদ্দত শেষ হইবার পূর্বে তিনি তালাক প্রত্যাহার করিয়া 
লইলেন। অতঃপর পুনরায় তাহার উপর দ্বিতীয় স্ত্রীকে প্রাধান্য দিতে লাগিলেন। তিনি তাহার 
নিকট আবার তালাক চাহিলেন। হযরত রাফি“ তাহাকে বলিলেন, আর এবটিমাত্র তালাকই 
ফ্মামার অধিকারে রহিয়াছে। তুমি ইচ্ছা করিলে অবহেলিত অবস্থায় আমার নিকট থাকিতে পার 
আবার ইচ্ছা করিলে আমার নিকট হইতে তালাক লইতে পার। প্রথমা স্ত্রী ভাবিয়া চিন্তিয়া 
ত্রাহাকে জানাইলেন, আমি এইরূপ অবহেলিত অবস্থায়ই আপনার নিকট থাকিব । হযরত রাফি 
তাহাকে আর তালাক দিলেন না; উপরোক্ত শর্তে তাহাকে নিজের বিবাহে রাখিয়া দিলেন। ইহা 
ছিল উভয়ের মধ্যে সম্পাদিত একটি আপস ব্যবস্থা । হযরত রাফি‘ তাহার স্ত্রীর নিকট হইতে 
উপরোল্লিখিত সুবিধা গ্রহণ করিবার মধ্যে কোন দোষ দেখেন নাই বলিয়াই তিনি তাহার নিকট 
হইতে উক্ত সুবিধা গ্রহণ করিয়াছেন । সাঈদ ইব্‌ন মুসাইয়াব এবং "সুলায়মান ইব্‌ন ইয়াসার 
হইতে ইব্‌ন আবু হাতিম উপরোক্ত রিওয়ায়াত অধিকতর বিশদরূপে অনুরূপভাবে বর্ণনা 
করিয়াছেন। আল্লাহই সর্বজ্ঞ। 

-৮ 111 আর সন্ধি শ্রেয়তর ৷' 


আলী ইব্‌ন আবূ তালহা (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ 
আয়াতের উপরোক্ত অংশের তাৎপর্য এই যে, স্বামী কর্তৃক সংশ্লিষ্ট স্ত্রীর সহিত কোনরূপ সন্ধি 
করা ব্যতিরেকেই তাহার উপর অন্য স্ত্রীকে প্রাধান্য দেওয়া ও তাহাকে অবহেলিত অবস্থায় 
ফেলিয়া রাখা অপেক্ষা ইহাই অধিকতর শ্রেয় যে, সে সংশ্লিষ্ট স্ত্রীকে নিম্নোক্ত দুইটি পথের যে 
কোনো একটি পথ বাছিয়া লইবার অধিকার প্রদান করিবে £ ১, স্ত্রী উপেক্ষিতা ও অবহেলিতা 
অবস্থায়ই স্বামীর সহিত থাকিতে রাযী হইবে; ২. সে তাহার স্বামীর নিকট হইতে তালাক গ্রহণ 
করিয়া বিচ্ছিন্ন হইবে । 

1১২, এ _আয়াতাংশের স্বাভাবিক ও কষ্ট-কল্পনাহীন তাৎপর্য এই যে, স্ত্রী কর্তৃক স্বীয় 
অধিকারের অংশবিশেষ ত্যাগ করা এবং স্বামী কর্তৃক উহার বিনিময়ে স্ত্রীকে তালাক প্রদান হইতে 
বিরত থাকা বিচ্ছেদ অপেক্ষা অধিকতর শ্রেয়। হযরত সাওদা বিনতে যাম্‌'আ (র) কর্তৃক নবী 
করীম (সা)-এর নিকট প্রাপ্য রাত্রিবাসের স্বীয় অধিকার হযরত আয়েশা (রা)-এর পক্ষে ত্যাগ 
করিবার বিনিময়ে নবী করীম (সা) কর্তৃক তাহাকে তালাক প্রদান হইতে বিরত থাকার ঘটনা 
আয়াতে বর্ণিত সন্ধির একটি দৃষ্টান্ত । আর নবী করীম (সা) স্বীয় উম্মতের জন্যে উপরোক্ত দৃষ্টান্ত 
স্থাপন করিয়া গিয়াছেন। প্রকৃত কথা এই যে, তালাক আল্লাহর নিকট অনভিপ্রেত বিষয়। 

ইমাম আবূ দাউদ ও ইমাম ইব্‌ন মাজাহ (র)......হযরুত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে 
বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ হালাল কার্ষসমূহের মধ্যে আল্লাহর নিকট 


... অধিকতম অনভিপ্রেত কার্য হইতেছে তালাক । 


Contents 
সূরা নিসা ২৯৩ 


ইমাম আবূ দাউদ (র)......মুহারিব হইতে মুরসাল হাদীস হিসাবে উপরোক্ত মর্মের 
আরেকটি হাদীস বর্ণনা করিয়াছেন 
1১:১3 ১৬15 05 04 411 90315855155 ০৩13 
অর্থাৎ তোমাদের অপসন্দনীয় ও অনভিপ্রেত স্ত্রীদের ক্রটি ও অযোগ্যতা তোমরা সহিয়া 
গেলে ও স্ত্রীদের সহিত বৈষম্যহীন আচরণ করিলে আল্লাহ্‌ তোমাদের সেই আচরণ ও কার্য 


সম্বন্ধে সম্যকরূপে অবগত থাকেন এবং তিনি তোমাদিগকে তজ্জন্য পূর্ণ পুরস্কার প্রদান 
করিবেন। 


১১০১৯ 515 Li ৩৪৪ 2131১,5 Sl abs 915 


রা কপ 
স্ত্রীদের সহিত নিশি যাপনে বাহ্যিক সাম্য স্থাপন করা সম্ভবপর হইলেও হৃদয়ের আকর্ষণ, 
ভালবাসা এবং যৌন মিলনে বৈষম্য ও তারতম্য অবশ্যই থাকিয়া যাইবে । হযরত ইব্‌ন আব্বাস 
(রা), আবীদা আস-সালমানী, মুজাহিদ, হাসান বাসরী এবং যাহ্হাক ইব্‌ন মুযাহিম (র)-ও 
অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (ে)......ইবৃন আবু মুলায়কা রে) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আবূ 
মুলায়কা (র) বলেন ঃ নিম্নোক্ত আয়াত হযরত আয়েশা (রা) সম্বন্ধে নাযিল হইয়াছে ঃ 


কারণ নবী করীম (সা) হযরত আয়েশা (রা)-কে তাহার অন্য যে কোন স্ত্রী অপেক্ষা 
অধিকতর ভালবাসিতেন । 

ইমাম আহমদ এবং সুনান সংকলকগণ......হ্যরত আয়েশা রো) হইতে বর্ণনা করিয়াছেন, 
রাসূলুল্লাহ (সা) স্বীয় স্ত্রীদের বিষয়ে বৈষম্যহীন বন্টনের নীতি অনুসরণ করিয়া চলিতেন এবং 
বলিতেন, আয় আল্লাহ! যে বিষয়ে আমার ক্ষমতা রহিয়াছে, সে বিষয়কে আমি এইরূপে বন্টন 
করিলাম । যে বিষয়ে শুধু তোমারই ক্ষমতা রহিয়াছে এবং আমার ক্ষমতা নাই, সে বিষয়ে 
আমাকে ভ€সনা করিও না। তিনি ক্ষমতা বহির্ভূত বিষয় বলিতে হৃদয় ও উহার আকর্ষণ 
 বুঝাইতে চাহিয়াছেন। উপরোক্ত হাদীসের সনদ সহীহ । কিন্তু ইমাম তিরমিযী (র) বলিয়াছেন, . 
আবু কিলাবা হইতে ইহা মুরসাল হাদীস হিসাবে বর্ণিত হইয়াছে এবং ইহাই অধিকতর সঠিক । 

-১/৯০]। 45131255 ৯৪ 

অর্থাৎ স্ত্রীদের মধ্য হইতে একজনের প্রতি তোমরা সম্পূর্ণরূপে ঝুঁকিয়া পড়িয়া অপর স্ত্রীকে * 
ঝুলন্ত অবস্থায় রাখিয়া দিও না।" 

হযরত ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, সাঈদ ইব্‌ন যুবায়র, হাসান, যাহ্হাক, রবী ইব্‌ন 
আনাস, সুদ্দী ও মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) বলিয়াছেন £ ৪1০14 (25,১53 অর্থাৎ যে 
স্ত্রীলোকের স্বামী থাকিয়াও নাই এবং সে তালাকপ্রাপ্তা নহে। _ 

আবূ দাউদ আত-তায়ালিসী (র)......হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করিয়াছেন £ 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন $ যে ব্যক্তির দুইটি স্ত্রী রহিয়াছে, সে উহাদের একটির প্রতি 


Contents 
২৯৪ | তাফসীরে ইব্‌ন কাছীর 


সম্পূর্ণরূপে ঝুঁকিয়া পড়িলে তাহার দেহের একপার্্ব বিচ্ছিন্ন অবস্থায় সে কিয়ামতের দিন উপস্থিত 
হইবে। ইমাম আহমদ ও সুনান সংকলকগণ উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । ইমাম 
তিরমিযী (র) বলিয়াছেন, হাদীসটি নবী করীম (সা) হইতে শ্রুত হাদীস অর্থাৎ মারফু* হাদীস 
হিসাবে বর্ণিত হয় নাই। 
Cs GE YE VL ES LS iy 

অর্থাৎ স্বীয় কার্যাবলীতে তোমরা ন্যায়ের অনুসারী থাকিলে, স্ত্রীদের সম্বন্ধে নিজেদের 
এখতিয়ারভুক্ত বিষয়ে বৈষম্যহীন বন্টননীতি মানিয়া চলিলে ও সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করিয়া 
চলিলে, অনিচ্ছাকৃতভাবে এক স্ত্রী অপেক্ষা অন্য স্ত্রীর প্রতি অধিকতর পরিমাণ তোমাদের ঝুঁকিয়া 


পড়িবার ক্রটি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিবেন। 
0৯2৯ Gal’ NEE 4111 ০২ নিযে (১533 ০1 


অর্থাৎ পূর্ববর্তী আয়াতে বর্ণিত হইয়াছে যে, স্বামী স্ত্রী হইতে বীতরাগ ও বীতস্পৃহ হইয়া 
পড়িলে, স্ত্রী কর্তৃক স্বীয় অধিকারের অংশবিশেষ পরিত্যাগের মাধ্যমে উভয়ের মধ্যে সন্ধি হইতে 
পারে। আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন, এইরূপ দম্পতি সন্ধিতে' পৌঁছিতে সমর্থ 
না হইয়া যদি তালাকের মাধ্যমে পরস্পর বিচ্ছিন্ন হইয়া যায়, তাহা হইলে আল্লাহ তা'আলা স্বীয় 
ক্ষমতা দ্বারা উভয়কেই পরম্পরের প্রতি অমুখাপেক্ষী করিয়া দিবেন। তিনি পুরুষের জন্যে তাহার 
পরিত্যক্তা স্ত্রী অপেক্ষা শ্রেয়তর স্ত্রীর ব্যবস্থা এবং নারীর জন্যে তাহার পরিত্যাগকারী স্বামী 
অপেক্ষা শ্রেয়তর স্বামীর ব্যবস্থা করিয়া দিবেন। আল্লাহ তা'আলা বিপুল ও ব্যাপক ইহসান, 
যারা রা নত এসিড নানার রর রানার রাহা 


os 0147 29 267007 ৮০9 2 Ls om BE 4s (১) 
LEIS NEGUS BIOS A গনি 
Oss E55 41 565 


০4০ AU 455 ৮০৪০৭ GCS $:859051511), 


০108 ৫0১ 441964৯ ০2১০5 5৩5 9০03৫ Ras Hol (01৮) 
24 062 22 পর বা ‘2 2A পর শে 2 2 LAR 
K 491 663 ৮৪৯৯) 2636) ৫ SNS 4h ৩৩১ Gu 1 ৫১ ১06৩ (১16) 


6816০ 


ঝি ভর ঝি পা 


১৩১. “আসমান ও যমীনে যাহা কিছু আছে, সবই আল্লাহর । তোমাদের পূর্বে 
যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে, তাহাদিগকে ও তোমাদিগকে উপদেশ দিয়াছি যে, 
তোমরা আল্লাহকে ভয় করিবে এবং তোমরা সত্য প্রত্যাখ্যান করিলেও আসমান-যমীনে 
যাহা কিছু আছে, তাহা আল্লাহর; এবং আল্লাহ অভাবমুক্ত, প্রশংসাভাজন ৷” 


Contents 


সূরা নিসা | ২৯৫ 


১৩২. “আসমান ও যমীনে যাহা কিছু আছে, সকলই আল্লাহর এবং কর্ম বিধানে 
আল্লাহই যথেষ্ট ।” 

১৩৩. “হে মানুষ! তিনি ইচ্ছা করিলে তোমাদিগকে অপসারিত করিতে ও অপরকে 
আনিতে পারেন; আল্লাহ ইহা করিতে সম্পূর্ণ সক্ষম ৷” 

১৩৪. “কেহ ইহকালের পুরস্কার চাহিলে সে জানিয়া রাখুক যে, আল্লাহর নিকট 
ইহকাল ও পরকালের পুরস্কার রহিয়াছে। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা ৷” 


তাফসীর ৪ আলোচ্য প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলিতেছেন, আকাশসমূহ ও পৃথিবী 
তাহারই মালিকানার অধীন । উহাদের সর্বত্র তীহারই বিধান ও নির্দেশ চলিতে পারে । তিনি 
গার বা 

১০০০০৮৭1০১০ ৭12৪ EEE 

অর্থাৎ আমি তোমাদের পূর্ববর্তী মানুষের প্রতি যে নির্দেশ প্রদান করিয়াছিলাম, তোমাদের 
প্রতিও সেই নির্দেশ প্রদান করিয়াছি। সকলের প্রতিই আমি এই নির্দেশ প্রদান করিয়াছি যে, 
তোমরা একমাত্র আমাকে ভয় করো এবং একমাত্র আমারই ইবাদত ও দাসত্ব কারো । 

অনুরূপভাবে আল্লাহ তা“আলা হযরত মূসা (আ) কর্তৃক তাহার জাতির প্রতি উচ্চারিত বাণী 
উদ্ধৃত করিয়া অন্যত্র বলিতেছেন ৪ 

তি 11130 (০৯ ০৯০১ ৪ ০১9১115১885 51 

যদি তোমরা, এমন কি সমগ্র পৃথিবীর সকলে মিলিয়াও কুফরী কর, তথাপি নিশ্চয়ই আল্লাহ 
বেনিয়ায ও সর্ব প্রশংসিত । 

অন্যত্র তিনি বলিতেছেন $ 


০১ ry dt ০০55০, ৯০৪ 15155919১5৫5 

টিচার নানি WRG eRe SOUS CE Be মানুষ আল্লাহর 

ইবাদত করিবে তাহা আল্লাহর প্রয়োজনে নহে; বরং নিজেরই প্রয়োজনে। আল্লাহ তো ₹৮১১ 

স্বীয় দাসগণ হইতে অমুখাপেক্ষী এবং তিনি ১১৭৯ অর্থাৎ স্বীয় যাবতীয় বিধান ও ব্যবস্থায় স্বয়ং 
ংসিত । 


দা ০৫ ০৪ 041 
__ আয়াতের তাৎপর্য এই যে, প্রত্যেক ব্যক্তি ও তাহার যাবতীয় কার্য আল্লাহর ক্ষমতা ও. 
কর্তৃত্বের অধীন। প্রত্যেক বস্তু ও বিষয়ই তাহার জ্ঞানের আওতায় রহিয়াছে। 
(5১৪ 1) le. pli Eas Cid St 
__আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন £ তোমরা তাহার দাসত্ব করিতে অস্বীকৃতি 
TT RE RCC 
স্থলাভিষিক্ত করিতে পারেন। উহাতে তিনি সমর্থও বটেন। 


Contents 


২৯৬ তাফসীরে ইবৃন কাছীর 


অনুরূপভাবে তিনি অন্যত্র বলিয়াছেন £ 
২0611556954 0৯ UL পিল 9 
আর যদি তোমরা ফিরিয়া যাও, তাহা হইলে তিনি তোমাদের বদলে অন্য দল সৃষ্টি করিবেন 
এবং তাহারা তোমাদের মত অবাধ্য হইবে না। 


জনৈক পূর্বসুরী বলিয়াছেন, আল্লাহর প্রতি অবাধ্যতা মানুষের পক্ষে ভয়াবহ দুঃসাহসই 
, ৰটে। তিশি আরও বলিয়াছেন $ 


353 Ll ০1০ 1) পেত ১১১৯ আত জে) 

“তিনি চাহিলে নৃতন এক সৃষ্টিকে তোমাদের স্থলাভিষিক্ত করিতে পারেন। উহা আল্লাহর 
পক্ষে কঠিন কার্য নহে’ 

একশত চৌত্ৰিশ নম্বর আয়াতে আল্লাহ তা'আলা সুখ-শান্তি ও এশ্বর্য লাভে যাহারা স্বীয় 
প্রচেষ্টাকে নিয়োজিত রাখে, তাহাদিগকে সম্বোধন করিয়া বলিতেছেন, আল্লাহর নিকট দুনিয়া ও 
আখিরাত উভয় জগতের পারিশ্রমিক রহিয়াছে । তোমরা তাহার নিকট উভয় জগতের কল্যাণ ও 
মঙ্গল প্রার্থনা করিলে তিনি তোমাদিগকে উহা প্রদান করিবেন এবং বিপুল পরিমাণে প্রদান 
করিবেন । | 

অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 

Ml 3 ০ ৪০১ 5৪ 21053 (2১11 Cs (45 058 ১০ alll ০৭৪ 

“অনন্তর কোন কোন মানুষ বলে, হে আমাদের প্রভু! আমাদিগকে পার্থিব কল্যাণ দান কর; 
তাই তাহার জন্যে পরকালে কোন প্রাপ্য নাই। আর যে লোক বলে, হে আমাদের প্রভু! 
আমাদিগকে পার্থিব ও পারলৌকিক কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব হইতে 
রক্ষা কর; তাহাদেরই জন্য তাহাদের উপার্জিত সুফল নির্ধারিত রহিয়াছে । আর আল্লাহ্‌ দ্রুত 
হিসাব গ্রহণকারী ।' 

তিনি আরও বলিয়াছেন £ 


ডিক «৫ ঠি 


পা জিত যতটা তাৰ আমি ডর দিব তার বাতি 
পার্থিব ফসল চায়, তাহাকে আমি তাহা হইতে দিব। তবে পরকালে তাহার কোনই অংশ 
থাকিবে না।' 

নীরা নানা 


20 হু ০০ পতিত ক ew 


৮০065505558 a, 1১-১4-2552 65285 455 
SLE dls ০৮5 ১০ ০৯৩ ০45৯ ২০ সত 70588518555 9 LT 


of oF চট 


১৯০০ 1০ ৬০৯৮2 (০৯৪ 884 ১5) 71৮৯৮ ৪০ ele 


Contents 


সূরা নিসা ২৯৭ 


অর্থাৎ ‘যে ব্যক্তি নগদ পাইতে চায়, আমি তাহাকে যতটুকু ইচ্ছা, প্রদান করি, অতঃপর 
তাহার জন্য জাহান্নাম নির্ধারণ করি। সেখানে সে নিন্দিত ও লাঞ্ছিত জীবন লাভ করে। আর যে 
ব্যক্তি আখিরাতে পাইতে চায় ও সেজন্য যথাসাধ্য প্রয়াস চালায়, যদি সে মু'মিন হয়, তাহাদের 
সকল প্রয়াসই স্বীকৃতি পায়। তাহাদের সকলকেই আমি সাহায্য করিব ও তোমার প্রভুর অবদান 
তাহাদেরই জন্যে, আর তোমার প্রভুর অবদান হইবে অবাধ । তুমি লক্ষ্য কর, কিভাবে তাহাদের 
এক দলকে অপর দলের উপর মর্যাদা দিই আর অবশ্যই আখিরাত মর্যাদার ক্ষেত্র হিসাবে 
শ্ৰেষ্ঠতম এবং সেখানের মর্যাদাও শ্রেষ্ঠতম ।' 

ইমাম ইবৃনে জারীর নিম্বোক্ত আয়াতের এইরূপ ব্যাখ্যা করিয়াছেন ঃ 

251 ০05 454 3৫ ৬০ 

অর্থাৎ যেই মুনাফিকগণ পার্থিব সম্পদ ও সুখ-শান্তি লাভের জন্যে স্বীয় সর্বচেষ্টা নিয়োজিত 
রহিয়াছে। তদুপরি তাহাদের জন্যে তাহাদের কৃতকর্মের ফল স্বরূপ দোযখের মহাশাস্তিও 
রহিয়াছে । যেমন, অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ “যাহারা পার্থিব জীবন ও উহার সুখৈশ্বর্য 
চাহে, আমি তাহাদের প্রচেষ্টার পূর্ণ ফল পার্থিব জীবনেই তাহাদিগকে প্রদান করি আর পার্থিব 
জীবনে তাহারা তাহাদের প্রাপ্যের কোন অংশ হইতে বঞ্চিত হয় না। এই সকল লোকের জন্যে 
পারলৌকিক জীবনে দোযখ ভিন্ন অন্যকিছু নাই । ইহাদের পার্থিব প্রচেষ্টা ও কার্যাবলী নিষ্ফল ও 
অলাভজনক হইয়া যায় ৷’ 

উপরোল্লিখিত আয়াতের অর্থ ও তাৎপর্য স্পষ্ট । কিন্তু ইমাম ইব্‌ন জারীর আলোচ্য আয়াতের 
যে ব্যাখ্যা করিয়াছেন, তাহা গ্রহণযোগ্য নহে। ্‌ 

কারণ আলোচ্য আয়াতের সঠিক ব্যাখ্যা ও তাৎপর্য এই যে, আল্লাহর নিকট দুনিয়া ও 
আখিরাত উভয় জগতের মঙ্গল ও কল্যাণ রহিয়াছে । অতএব যাহারা শুধু দুনিয়ার সুখ-শান্তি 
লাভে নিজেদের সাধনা-প্রচেষ্টাকে নিয়োজিত রাখে, তাহারা যেন দুনিয়া ও আখিরাত উভয় 
জগতের বিপুল মঙ্গল ও কল্যাণ লাভে স্বীয় সাধনা ও প্রচেষ্টাকে নিয়োগ করে । আল্লাহ তা'আলা 
সুক্ষ্দর্শী, ন্যায়বিচারক। কে দুনিয়া ও আখিরাত উভয় জগতের বিপুল মঙ্গল ও কল্যাণপ্রাপ্ত 
হইবার যোগ্য নহে, তাহা তিনি সম্যকরূপে অবগত আছেন এবং তিনি ন্যায় বিচারকও বটেন। 
প্রত্যেক প্রচেষ্টাকারীকেই তিনি তাহার যোগ্যতার অনুরূপ ফল প্রদান করিবেন। এই কারণেই 
তিনি বলিয়াছেন 81১৮০: 1০১. 111 314) আর আল্লাহর সর্বশ্রোতা ও সর্বপৃষ্টা। 
549৩০ BBL ০2212 এ 06 
156 Cg OTHE  $ SIO Ags yo 


4 


01%% LAST OEM ES Nb HIE GS ly 


সা 

b 

be) 

সস ১ 
| { 

সি 

2 


|] 
$\ 
৩২ ৬২ 2 


Contents 


২৯৮ তাফসীরে ইবন কাছীর 


১৩৫. “হে বিশ্বাসিগণ! তোমরা ন্যায়বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিবে । তোমরা সাক্ষ্য 
দিবে আল্লাহর ওয়াস্তে, যদিও ইহা তোমাদের নিজেদের অথবা পিতামাতা এবং 
আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয়; সে বিত্তবান হউক অথবা বিত্তহীনই হউক, আল্লাহ উভয়েরই 
যোগ্যতর অভিভাবক । সুতরাং তোমরা ন্যায়বিচার করিতে কামনার অনুগামী হইও না । যদি 
তোমরা পেঁচালো কথা বলো অথবা পাশ কাটাইয়া যাও, তবে জানিয়া রাখ যে, তোমরা 

তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা তাহার মু'মিন বান্দাদিগকে আদেশ 
দিতেছেন, তাহারা যেন সর্বাবস্থায় ন্যায়-নীতি ও ন্যায়বিচারে দৃঢ় ও অবিচল থাকে । কাহারও 
তিরস্কার ও ভ€সনা যেন তাহাদিগকে ন্যায় হইতে সামান্য পরিমাণে বিচ্যুত করিতে না পারে 

এবং তাহারা যেন উহাতে একে অপরকে সাহায্য ও সহযোগিতা প্রদান করে। 

- 51৫ 
অর্থাৎ ‘আল্লাহর সন্তোষ লাভ করিবার উদ্দেশ্যে তোমরা সাক্ষ্য প্রদানের দায়িতু পালন কর।' 
অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 

-4118/72111১1-51 
অর্থাৎ তোমরা আল্লাহর সন্তোষ লাভ করিবার উদ্দেশ্যে সাক্ষ্য প্রদানের দায়িত্ব সম্পাদন 
করো । আল্লাহর সন্তোষ লাভ করিবার উদ্দেশ্যে প্রদত্ত সাক্ষ্যই সঠিক, ন্যায়ভিত্তিক, সত্যানুগ ও 
সর্বপ্রকার হেরফেরমুক্ত হইতে পারে । 
Hi Ae 
অর্থাৎ সত্য সাক্ষ্য প্রদানের ফলে তোমাদের নিজেদের ক্ষতি হইলেও সত্য সাক্ষ্য প্রদান 
কর। তোমাদের নিকট কোন তথ্য জিজ্ঞাসা করা হইলে তৎ্সম্বন্ধে সত্য কথা বলো, যদি উহা 
তোমাদের পক্ষে ক্ষতির কারণ হয়, তবুও। আল্লাহ তা'আলা নিজ কৃপায় তাহার অনুগত বান্দার 
বিপদ দূর করিয়া দেন। সত্য সাক্ষ্য প্রদানের ফলে তোমাদের উপর কোনরূপ বিপদ আপতিত 
হইলে তিনি তোমাদের জন্য উহা হইতে মুক্তি পাইবার ব্যবস্থা করিয়া দিবেন। 
- ১১৮৪5211911 ১1 
অর্থাৎ তোমাদের সত্য সাক্ষ্য নিজেদের মাতাপিতা বা অন্যান্য নিকটাত্মীয়ের বিপক্ষে 
গেলেও তোমরা উহা হইতে পশ্চাৎপদ হইও না; বরং সত্য সাক্ষ্য প্রদান করো । কারণ সত্যের 
মর্যাদা সকলের মর্যাদার উর্ধ্বে রহিয়াছে । র 
Lag ATG Pa i Ck DR 
অর্থাৎ তোমাদের সত্য সাক্ষ্য যাহার বিরুদ্ধে যায়, সে ধনী হউক আর দরিদ্র হউক, 
. সর্বাবস্থায় সত্য সাক্ষ্য প্রদান করো। ধনী ব্যক্তির ধনের প্রভাবে পতিত হইয়া অথবা দরিদ্র 
ব্যক্তির দারিদ্র্যের কারণে তাহার প্রতি ন্নেহ.করিতে গিয়া সত্য সাক্ষ্য প্রদানে বিরত বা বিচ্যুত 
হইও না। আল্লাহ উভয়ের তত্ত্বাবধায়ক । পরস্তু তোমরা তাহাদের যতটুকু আপন, তিনি 
তদপেক্ষা তাহাদের অধিকতর আপন । আর কিসে তাহাদের কল্যাণ ও মঙ্গল নিহিত রহিয়াছে, 
সে সম্বন্ধে তিনিই অধিকতর অবগত রহিয়াছেন। 


Contents 
_ সূরা নিসা ২৯৯ 


151১৬ 12541 1১৯55 3G 
অর্থাৎ কুপ্রবৃত্তি, স্বজনগ্রীতি বা তোমাদের প্রতি লোকের শত্রুতা যেন স্বীয় কার্যসমূহে ন্যায় 
ও ইনসাফ প্রতিষ্ঠিত করিতে তোমাদিগকে বিরত রাখিতে না পারে; বরং সর্বাবস্থায় তোমরা 
ইনসাফের নীতি অনুসরণ করিয়া চলিবে। 
অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন $ 
৩১৪০] পে 55150510145 থা 4০155 SLL EY 
“কোনো গোষ্ঠীর প্রতি তোমাদের বিদ্বেষ ও শত্রুতা যেনো তোমাদিগকে প্ররোচিত না করে। 
তোমরা ইনসাফ কায়েম করো । উহা আন্রাহভীতির অধিকতর নিকটবর্তী । 
হযরত আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহা রো) ন্যায় ও ইনসাফের প্রতি উপরাদিষ্ট দৃঢ়তা ও 
অবিচলতাই দেখাইয়াছিলেন। একদা নবী করীম (সা) তাহাকে খায়বারের অধিবাসীদের 
বাগানের ফল ও ক্ষেতের শস্যের পরিমাপ লইবার জন্যে সেখানে পাঠাইলেন। তাহারা তাহাকে 
উৎকোচ প্রদান করিবার বিনিময়ে তাহার দ্বারা তাহাদের ফল ও শস্য কম দেখাইতে চাহিল। 
তিনি বলিলেন, আল্লাহ্র শপথ! আমার নিকট সৃষ্টির প্রিয়তম ব্যক্তির কাছ হইতে আমি 
তোমাদের নিকট আসিয়াছি। নিশ্চয়ই আমার নিকট তোমরা তোমাদের সমসংখ্যক বানর ও 
শুকর অপেক্ষা অধিকতর ঘৃণ্য । নবী করীম (সা)-এর প্রতি আমার ভালবাসা অথবা তোমাদের 
প্রতি আমার ঘৃণা কোনটিই তোমাদের বিষয়ে ন্যায়-নীতি ত্যাগ করিতে আমাকে প্ররোচিত 
করিতে পারিবে না৷ হযরত আবদুল্লাহ ইবৃনে রাওয়াহা (রা)-এর কথা শুনিয়া তাহারা বলিল, 
এই ইনসাফ ও ন্যায়-নীতির সাহায্যেই আকাশসমূহ ও পৃথিবী টিকিয়া রহিয়াছে | 
উপরোক্ত হাদীস আল্লাহ চাহেন তো সূরা মায়িদায় সনদসহ বর্ণিত হইবে । 
আল্লাহ তা'আলা বলেন 81.১*5 11515 ১1 
মুজাহিদ প্রমুখ একাধিক পূর্বসুরী তাফসীরকার বলিয়াছেন 81515 19 অর্থাৎ “আর যদি 
তোমরা মিথ্যা সাক্ষ্য প্রদান করো ।' (5111 অর্থ পরিবর্তন করা, বানোয়াট কথা বলা। যেমন 
চিযো(ড ডাহা ডদযাকি৷ বয় “জাতে রাস ররর 
১ 22 Les EN ০০ BE AAG pall UTED pois ০5 
3k 41152 5512) Ll se a 2 Lag ৭01 ১৮০ te 25 05 oi 
০৮০৯১ Sf 
অনিত্য তাহাত একা দলা বাল রা ও বাল নালা চাক বল 
যেন তোমরা উহাকে কিতাবের কথা বলিয়া মনে কর ।' ১। ১০১। অর্থসাক্ষ্য গোপন করা, সাক্ষ্য 
প্রদানে বিরত থাকা । 
এতদৃসম্বন্ধে অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ . 
৮1811 20750৮১825 
‘আর যে ব্যক্তি উহা লুকায়, নিশ্চয়ই সে তাহার আত্মাকে পাপাসক্ত করে ।' নবী করীম (সা) 
বলিয়াছেন £ উত্তম সাক্ষী হইতেছে সেই ব্যক্তি, যে বিনা আহ্বানে সাক্ষ্য প্রদান করে। 


Contents 


৩০০ তাফসীরে ইব্ন কাছীর 


7১১5 ১105 98 20150 

অর্থাৎ “আল্লাহ তোমাদের সকল কার্য সম্বন্ধে অবগত থাকেন ।" তিনি তোমাদিগকে তজ্জন্য 

শাস্তি প্রদান করিবেন। | 

2 ACL? . পা ডর 22 6 পপ 2 বল 

+5৮০৪-৮০৯ (৩8 শা Yrs WO 1৮91 1:21 059 5 (1) 
এ 5৮5. ৩ ০৫ ee 22 গর্ত টি পর্বত এ w 
2৯১25054521 25 95 BU ৮৬০১ ০৪৩2 IHG ভর 
PEER EA 


১৩৬. “হে বিশ্বাসীগণ! তোমরা আল্লাহ, তাহার রাসূল, তাহার রাসূলের প্রতি অবতীর্ণ 
কিতাব এবং উহার পূর্বে তাহার অবতীর্ণ কিতাবে বিশ্বাস স্থাপন করো । আর কেহ আল্লাহ, 
তাহার ফেরেশতা, তাহার কিতাব, তাহার রাসূল এবং পরকালকে প্রত্যাখ্যান করিলে সে 
চরমভাবে পথভ্রষ্ট হইয়া পড়িবে ।” 


তাফসীর 8 আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা তাহার মু'মিন বান্দাদিগকে আদেশ 
করিতেছেন £ তোমরা ঈমানের সকল শাখা, সকল বিভাগ এবং সকল দিককে গ্রহণ করো । 
আপাতদৃষ্টিতে মনে হয়, ঈমান আনিবার জন্যে মুমিনদের প্রতি আল্লাহ তা'আলার এই আদেশ 
পূর্ব অর্জিত বিষয়কে পূনঃ অর্জন করার আদেশ প্রদানের শামিল । কিন্তু প্রকৃতপক্ষে উহা তদ্রুপ 
নহে; বরং আয়াতের তাৎপর্য এই যে, হে মুমিনগণ! তোমরা নিজেদের ঈমানকে পরিপূর্ণ, দৃঢ় 
ও স্থায়ী কর। এইরূপে মু'মিন তাহার সালাতে বলিয়া থাকে ঃ 
Ll 171 Cal 
অর্থাৎ আমাদিগকে হিদায়াত সম্বন্ধীয় সূক্্মতর জ্ঞান দান করো, আমাদিগকে আরো হিদায়াত 
দাও এবং উহাতে আমাদিগকে অবিচল রাখ । এখানে আল্লাহ তাআলা সেইরূপ তীহার প্রতি ও 
তাহার রাসূলের প্রতি সুদৃঢ় ও স্থায়ী ঈমান আনিতে মু'মিনদিগকে আদেশ করিতেছেন। 
অনুরূপভাবে অন্যত্র তিনি.বলিয়াছেন ৪ 
41১: (70517515786 
অর্থাৎ ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর ও তাহার রাসূলের উপর ঈমান আন। 
অর্থাৎ সুদৃঢ় ঈমান স্থাপন কর।' 


2157 1০ ০95 3 05115 
অর্থাৎ ‘(যে আল-কুরআন তিনি স্বীয় রাসূলের প্রতি অবতীর্ণ করিয়াছেন, উহার প্রতি ঈমান 
আনো। 
UG be Uist otic 
অর্থাৎ যে সকল কিতাব তিনি ইতিপূর্বে অবতীর্ণ করিয়াছেন, উহার প্রতি ঈমান আন। 
এখানে 45511 শব্দ দ্বারা আল্লাহ তা'আলা ইতিপূর্বে অবতীর্ণ কিতাব শ্রেণীকে বুঝাইতেছেন। 


Contents 


সূরা নিসা ৩০১ 


এখানে আল-কুরআন সম্বন্ধে /;১ শব্দ এবং পূর্বে অবতীর্ণ কিতাবসমূহ সম্বন্ধে /",, শব্দ প্রযুক্ত 
হইয়াছে । প্রথমটির অর্থ হইতেছে তিনি অংশ অংশ করিয়া অবতারণ করিয়াছেন এবং দ্বিতীয়টির 
অর্থ হইতেছে একসঙ্গে সমুদয় অংশ তিনি অবতারণ করিয়াছেন। বস্তুত পবিত্র কুরআনের 
সমুদয় অংশ একসঙ্গে অবতীর্ণ হয় নাই; বরং বিভিন্ন সময়ে মানুষের বিভিন্ন প্রয়োজন উপলক্ষে 
উহা অংশে অংশে অবতীর্ণ হইয়াছে। পক্ষান্তরে পূর্ববর্তী কিতাবসমুহ সমুদয় একসঙ্গে অবতীর্ণ 
হইয়াছে। 


41১52 4975 Un আই ১৯৬ 915১5 এও ESL 410 ০8 ০০০ 
অর্থাৎ ‘যাহারা আল্লাহ, তাহার ফেরেশতাগণ, তাহার কিতাবসমূহ, তাহার রাসূলগণ এবং 


আখিরাতে বিশ্বাস স্থাপন করে না, তাহারা হিদায়াত হইতে বঞ্চিত এবং সত্য পথ হইতে বহু 
দূরে পতিত হইয়াছে।' 


SES 161 395) । ৫৫ ৮ ও ৯৮৫? TATE) (১1৬) 
5 পর্ণ তি 


১4595 ৫৮১৯ 
রিনার (NA 
তা এ পার্ঠিতার তা তাত 29৮ A323 ৬ তি, তা ৩০ পোলাও 
০১৩৩5 95৮৪5 ১১১০ ০ | ৩১৮৩ 95৩১৪৫ Gif (NYA) 
৩ (০৯ 4,861 66 85৯ 
16835 মীর এ 195 SG ALS 055457 (\£.) 


23224 37404 শি তা 


2712 ৫ 58 পা 22 শে 
পাত ৮219১ ৮৫) 5৮১5 ৩০৩০ 01555 GL ৮৪৯০ 15৩০১ ৩৬ 5১৬ 


SELLA EEL ঠ ০212 ৩3৮০ মি 
১৩৭. “যাহারা ঈমান আনয়ন করে, অতঃপর কুফরী অনুসরণ করে, আবার ঈমানদার 
হয়, আবার কাফির হয়, অতঃপর তাহাদের কুফরীর প্রবৃত্তি বৃদ্ধি পায়, আল্লাহ তাহাদিগকে 
কিছুতেই ক্ষমা করিবেন না এবং তাহাদিগকে কোন পথ দেখাইবেন না ।” 
১৩৮. “মুনাফিকদিগকে শুভ সংবাদ দাও যে, তাহাদের জন্য মর্মস্তুদ শাস্তি রহিয়াছে ।” 
১৩৯. “বিশ্বাসীগণের পরিবর্তে যাহারা সত্য প্রত্যাখ্যানকারীদিগকে বন্ধুরূপে গ্রহণ 
করে, তাহারা কি উহাদের নিকট মর্যাদা চায় ? সমস্ত মর্যাদা তো আল্লাহরই ৷” 
০. “কিতাবে তোমাদের প্রতি তিনি অবতীর্ণ করিয়াছেন যে, যখন তোমরা শুনিবে, 
আল্লাহর কোনো আয়াত প্রত্যাখ্যাত হইতেছে এবং উহাকে বিদ্রপ করা হইতেছে, তখন যে 
পর্যন্ত তাহারা অন্য প্রসংগে লিপ্ত না হইবে, তোমরা তাহাদের সহিত বসিও না । অন্যথায় 


তোমরাও উহাদের মতো হইবে । মুনাফিক এবং সত্য প্রত্যাখ্যানকারী সকলকেই আল্লাহ 
জাহান্নামে একত্র করিবেন ।” 


Contents 


‘৩০২ তাফসীরে ইব্ন কাছীর 


তাফসীর £ আলোচ্য প্রথম আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন £ যাহারা একবার ঈমান 
আনে, অতঃপর কাফির হইয়া যায়; পুনরায় ঈমান আনে, অতঃপর কাফির হইয়া যায়, তৎপর 
উহাতে স্থির থাকিয়া কুফরে ক্রমাৰয়ে জঘন্য হইতে জঘন্যতর হইতে থাকে এবং এই অবস্থায় 
মৃত্যুপ্রাপ্ত হয়, আল্লাহ তাহাদিগকে না কোনব্রমে ক্ষমা করিবেন, না তাহাদিগকে শাস্তি হইতে 
নিষ্কৃতি দিবেন। তেমনি তিনি তাহাদিগকে বেহেশতের রাস্তাও নির্দেশ করিবেন না। 

ইব্‌ন আবূ হাতিম (র).... হযরত ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণনা করিয়াছেন 8151 
/,% অর্থাৎ দীর্ঘকাল ধরিয়া কুফরের উপর রহিয়াছে এবং তদবস্থায় য় মৃত্যুপ্রাপ্ত হইয়াছে। 
মুজাহিদ (র)-ও উহার অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র)......হযরত আলী (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত আলী 
(রা) বলিয়াছেন ঃ ইসলামত্যাগী ব্যক্তিকে তিনবার তওবার সুযোগ প্রদান করা হয়। অতঃপর 
তিনি উহার সপক্ষে আলোচ্য আয়াত তিলাওয়াত করিয়া শুনাইলেন। 

আলোচ্য দ্বিতীয় আয়াতে আল্লাহ তা“আলা বলিতেছেন ঃ যেহেতু মুনাফিকগণ পূর্ব আয়াতে 
উল্লেখিত বৈশিষ্ট্যের অধিকারী, তাই তাহাদিগকে যন্ত্রণাদায়ক মহাশাস্তি সম্বন্ধে সংবাদ দাও। 

আলোচ্য তৃতীয় আয়াতে আল্লাহ তা'আলা মুনাফিকদের স্বরূপ উদ্ঘাটন প্রসঙ্গে 
বলিতেছেন ঃ তাহারা প্রকৃতপক্ষে মু'মিনদিগকে নহে; বরং কাফিরদিগকে বন্ধু হিসাবে গ্রহণ, 
করে। তাহারা গোপনে কাফিরদিগকে বলে, আমরা তো তোমাদের দলেই রহিয়াছি। 
উিগগারানরার রানার পার 

1৮2০৯ 411 8৯11 905 Pall ৮১০১০ ০১৯৪ 


অর্থাৎ “তাহারা (মুনাফিকগণ) কি তাহাদের (কাফিরদের) নিকট হইতে সম্মান পাইতে 
চাহে? সম্মান সবটুকুই আল্লাহর অধিকারে রহিয়াছে।' অনুরূপভাবে অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 
Lies 59০11 4115 Ball 52০৪ ০৫ ০০ 


‘যে ব্যক্তি ইয্যত চায়, (তাহার জানা উচিত) অনন্তর ইয্যতের সবকিছু আল্লাহ্র 

অধিকারে ।” তিনি আরও বলিয়াছেন ৪ ূ র 
১৬২ Set A 4১০৩ ৯144 

“মর্যাদা তো একমাত্র আল্লাহ, তাহার রাসূল ও মু'মিনদের জন্যে নির্ধারিত। কিন্তু 
মুনাফিকগণ তাহা জানে না৷” 

আলোচ্য আয়াতের এই অংশে আল্লাহ তা“আলা তাহার নিকট হইতে সম্মান লাভ করিতে, 
তাহার দাসত্ব স্বীকার করিয়া লইতে এবং যেই মু'মিনগণের জন্যে ইহজগত ও পরজগত, 
আহ্বান জানাইতেছেন। 

এখানে একটি হাদীস উল্লেখযোগ্য । ইমাম আহমদ (র)......হযরত আবু রায়হানা (রা) 
হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ যে ব্যক্তি গর্বের সহিত নয়জন 
কাফির পূর্বপুরুষের সংগে স্বীয় রক্ত সম্পর্ক প্রদর্শন করে, সে দোযখে তাহাদের সহিত দশম 
ব্যক্তি হইবে । 


Contents 


সূরা নিসা ৩০৩ 


উপরোক্ত হাদীসের রাবী হযরত আবু রায়হানা (রা) হইতেছেন আবূ রায়হানা আযদী। কেহ 
কেহ বলেন, তিনি একজন আনসার সাহাবী ছিলেন। তীহার নাম ইমাম বুখারীর মতে শামউন 

ং অন্যদের মতে সামউন ছিল। আল্লাহই সর্বজ্ঞ। 

1৫1১51১1189 

অর্থাৎ তোমাদের নিকট আমার নিষেধ পৌঁছিবার পর তোমরা যদি তাহাদের সহিত সেই 
স্থানে বস, যেখানে তাহারা আল্লাহর আয়াতসমূহের প্রতি অবিশ্বাস প্রকাশ করে এবং উহা লইয়া 
বিদ্রুপ ও উপহাস করে, তবে তোমরা তাহাদের সমান পাপী ও অপরাধী হইবে । হাদীস শরীফে 
বর্ণিত রহিয়াছে ৪ যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী, সে যেন এইরূপ দস্তরখানে না বসে, 
যাহাতে মদ্য পরিবেশিত হয়। 

আলোচ্য আয়াতে যে নিষেধের উদ্ধৃতি প্রদত্ত হইয়াছে, উহা সূরা আল-আন'আমের নিম্নোক্ত 
মান্বী আয়াতে রহিয়াছে ঃ 


৪ 1১০১৮৮১৯৫১৪ ১৯১০৪ isl রে ১১১৬৯ ll 21) 193 
-১১০১১২ 

‘যাহারা আমার আয়াতসমূহে ছিদ্রান্ধেষণে লিপ্ত থাকে, তাহাদিগকে দেখিলে তুমি তাহাদের 
নিকট হইতে সরিয়া থাক যতক্ষণ না তাহারা ভিন্ন আলোচনায় লিপ্ত হয়।' 

মুকাতিল ইবৃন হাইয়ান বলিয়াছেন, আলোচ্য আয়াত সূরা আন'আমের নিম্নোক্ত আয়াতকে 
রহিত করিয়াছে ঃ ূ ৃ 

১৮48 ০১৪০ ৪৮৮৪১০০৪০০৯ ৮ ১১৮৫ ৪০ ০০০ 

‘যাহারা আল্লাহকে ভয় করিয়া চলে, তাহাদের উপর উহাদের (কাফিরদের) পরিকল্পনার 
কোন প্রতিক্রিয়া পতিত হইবে না; তবে তাহারা যেন (কাফিরদিগকে) উপদেশ প্রদান করে। 
হয়তো তাহারা আল্লাহকে ভয় করিয়া চলিবার পথ গ্রহণ করিবে ।' 

Se EOE ১৯৫15 55০ CE Oi 

নিন 8৮ ০ UVES UIE ID 
শ্রেণী আরেক শ্রেণীর শরীক ও সঙ্গী, আখিরাতে আল্লাহ তা“আলা উভয় শ্রেণীকে তদ্ধপ 
সারাতে রন দুৰ্গন্ধময় পুঁজ, অকল্পনীয়রূপে তিক্ত ফল ইত্যাদিতে পরস্পরের শরীক 

অংশীদার করিবেন। 


সর্প ধরা ভিডি 4৯ 05754 ৫৪৩8 ৩৯ এ (15১) 
8,554702 CESS BEE BES HEE ELS CDOS 
t 6৮১১০ Obst এ প্র ৫2৩) এ পপ । 24 ৫৫ 


৪১. “যাহারা তোমাদের (ফলাফলের) প্রতীক্ষায় থাকে, তাহারা আল্লাহর অনুগ্রহে 
তোমাদের জয় হইলে (তোমাদিগকে) বলে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না ? আর 


Contents 


So তাফসীরে ইব্‌ন কাছীর 


ভাগ্য যদি অবিশ্বাসীদের অনুকূল হয়, তাহারা (তাহাদিগকে) বলে, আমরা কি তোমাদিগকে 
উদ্বুদ্ধ করি নাই এবং আমরা কি তোমাদিগকে বিশ্বাসীদের হাত হইতে রক্ষা করি নাই ? 
আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার মীমাংসা করিবেন এবং আল্লাহ কখনই 
বিশ্বাসীদের বিরুদ্ধে সত্য প্রত্যাখ্যানকারীদের জন্যে কোন পথ রাখিবেন না।” 


তাফসীর £ঃ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা মুনাফিকদের সম্বন্ধে বলিতেছেন ঃ তাহারা 
মুসলমানদের পরাজয় এবং কাফিরদের বিজয় কামনা করে । অতঃপর যখন মুসলমানদের পক্ষে 
আল্লাহর সাহায্যে বিজয় ও গনীমত আসে, মুনাফিকগণ তখন এই বলিয়া তাহাদের প্রতি 
ভালবাসা দেখায় যে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না ? আর যখন মুসলমানদের পরীক্ষার 
গোপনে তোমাদের পক্ষে তথা তোমাদের বিজয়ের পক্ষে কাজ করি নাই আর আমরা কি 
মু'মিনদিগকে প্রতারিত করিয়া বিজয় তোমাদের পক্ষে আনয়ন করি নাই? ওহুদের যুদ্ধে ইহা 
ঘটিয়াছিল। তাই আল্লাহ বলেন, ওহে মুনাফিকগণ! আল্লাহ তোমাদের মনের খবর ভালরূপেই 
জানেন। আজ যদিও বিশেষ কারণে তোমাদিগকে তোমাদের কলুষ চরিত্রের শাস্তি প্রদান করা 
হইতেছে না; কিন্তু কিয়ামতে তিনি তোমাদের সকলের কার্ষের বিচার করিবেন এবং তোমাদের 
মধ্যে ফয়সালা প্রদান করিবেন। আর সেই দিন আল্লাহ তা'আলা মুমিনদের বিরুদ্ধে 
কাফিরদিগকে কোনরূপ সুযোগ দিবেন না। 

সুদ্দী বলিয়াছেন ৪ ৭5215 ১৬৯২-০১1 অর্থাৎ আমরা কি তোমাদের উপর বিজয়ী হইতে 
গারিতাম না £ উপরোক্ত শব্দ উপরোন্লিখিত অর্থে নিমের আয়াতেও ব্যবহৃত হইয়াছে ৪ 


০0254116215 ১৬৯৪৭ 
অর্থাৎ “শয়তান তাহাদের উপর বিজয়ী হইয়াছে ।' ৰ 
আবদুর রাযযাক (র)......সুবাইয় আল-কিন্দী হইতে বর্ণনা করিয়াছেন 8 একদা একটি 
লোক হযরত আলী (রা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, 
3১১০ ১১৮১৭। de ১] A 0৯551, 
‘আল্লাহ কখনো মুমিনদের বিরুদ্ধে কাফিরদিগকে কোনো সুযোগ দিবেন না।' এই 
আয়াতের বক্তব্য বাস্তবের সহিত কিরূপে প্রযোজ্য হইতে পারে ? হযরত আলী (রা) বলিলেন, 
আয়াতটিকে উহার পূর্ববর্তী আয়াতের সহিত সংযুক্ত করিয়া এইভাবে পড় £ 
৮2০১১417511 0865 বল ও 06150427424 
SM ০৯৮০১। 
'আল্লাহ কিয়ামতের দিনে তোমাদের সকলের বিচার করিবেন এবং তোমাদের বিষয়ে 
ফয়সালা প্রদান করিবেন। আর তিনি মুমিনদের বিরুদ্ধে কাফিরদিগকে কোনো সুযোগ দিবেন 
না!’ 
ইব্‌ন জুরাইজ (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতেও উহার অনুরূপ তাৎপর্য বর্ণনা 
করিয়াছেন। আবূ মালিক আশজাঈ রে) হইতেও সুদ্দী (র) উহার অনুরূপ তাৎপর্য বর্ণনা 
করিয়াছেন । 


Contents 


সূরা নিসা ৩০৫ 


সুদ্দী (র) বলিয়াছেন £ 4২... অর্থ দলীল-প্রমাণ। 

আয়াতের তাৎপর্য ইহাও হইতে পারে যে, দুনিয়াতে আল্লাহ তা“আলা কোনক্রমেই 
মুমিনদের উপর কাফিরদিগকে চূড়ান্ত বিজয় প্রদান করিবেন না। কখনো কোথাও কাফিরগণ 
মুমিনদের উপর সাময়িক ও আংশিক বিজয় লাভ করিতে পারিলেও চূড়ান্ত বিজয় মু'মিনদের 
জন্যেই নির্ধারিত রহিয়াছে । তিনি মুমিনদের উপর কাফিরদিগকে এইরূপ বিজয় কোনক্রমে 
প্রদান করিবেন না যাহাতে মুমিনগণ ধ্বংস হইয়া যায়। দুনিয়া ও আখিরাত উভয় জগতেই 
চূড়ান্ত বিজয় মুমিনগণ লাভ করিবে । যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 


পড়ি চে 25 


7১591 1982 Pos US ও ১৬১৯]। ok yal 5231191১25১ Soil tl 
‘নিশ্চয়ই আমি রাসূলগণ ও অন্যান্য মুমিনগণকে পার্থিব জীবনে ও যেদিন সাক্ষ্যসমূহ 
কায়েম হইবে, সেই দিনে সাহায্য করিব ।' 
আয়াতের উক্ত তাৎপর্য অনুযায়ী উহা মুনাফিকদের আশার গুড়ে বালি পড়িবার কথা ঘোষণা 
করিতেছে। মুনাফিকগণ আশা করিত, এক সময়ে কাফিরগণ মুসলমানদের উপর চূড়ান্ত জয় 
লাভ করিবে এবং উহাতে মুসলিম জাতি চিরতরে ধ্বংস হইয়া যাইবে । এই আশায় তাহারা 
কাফিরদের নিকট গমন করিয়া তাহাদের পক্ষে কথা বলিত এবং তাহাদের সহিত মুসলমানদের 
বিরুদ্ধে ষড়যন্ত্র করিত যাহাতে কাফিরদের বিজয়ের পর তাহারা নিরাপদ থাকিতে পারে । 
আয়াতে আল্লাহ তা'আলা মুনাফিকদের উপরোক্ত আশা ভণ্ডুল হইবার কথা ঘোষণা করিয়া 
বলিতেছেন, তিনি কোনক্রমে মুমিনদের উপর কাফিরদিগকে এইরূপ বিজয় দিবেন না। আর 
মুনাফিকদের আশাও কোনো দিন পূরণ হইবে না। অনুরূপভাবে তিনি অন্যত্র বলিয়াছেন ঃ 
ATT ARORA TEE 01101 sai BS 
os | 
মুসলিম দাসকে কোনো কাফিরের নিকট বিক্রয় করিলে উক্ত বিক্রয় শুদ্ধ হইবে কি না-এ 
সম্পর্কে ফকীহগণের মধ্যে মতভেদ রহিয়াছে । একদল ফকীহ বলেন, এইরূপ বিক্রয়ে যেহেতু 
একজন মু’মিনের উপর কোনো কাফিরকে অধিকার, ক্ষমতা, প্রাধান্য এবং প্রভুত্ব প্রদান করা 
হয়, তাই উহা শুদ্ধ হইবে না । অনেক ফকীহ উপরোক্ত অভিমতের সমর্থনে- 
BL Call এত এ 40০৮ 
' -এই আয়াত পেশ করেন। 
আরেক দল ফকীহ বলেন ঃ অনুরূপ বিক্রয় শুদ্ধ, তবে বিক্রয়ের সঙ্গে সঙ্গে বিক্রয়কৃত 
মুসলিম দাস মুক্ত ও আযাদ হইয়া যাইবে। মুক্ত ও আযাদ হইয়া যাওয়া সম্পর্কিত নিজেদের 


উপরোক্ত অভিমতের সমর্থনে তীহারাও আলোচ্য আয়াত পেশ করেন। ফকীহগণের 
উপরোল্লিখিত দুইটি অভিমতের প্রথম অভিমতটিই অধিকতর শুদ্ধ ও সঠিক। 


কাছীর __-৩/৩৯ 


Contents 


৩০৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


৫৭, পট 2 চিক! 


EBS) ডাল এ। ৩১৯৪ ৩8516) (151), 
63% 2) 201 O33 53 %৩ 057 ৮০0৫৫ 
, 80১28 055 ৮ ' 554) ISK SE (11) EES ৩৩১৩৩ (0161) 


Zs পালা ৫০৫৫ 


০ Mond) UE 


১৪২. “মুনাফিকগণ আল্লাহকে প্রতারিত করিতে চাহে; বস্তুত তিনিই টিউনার 
প্রতারণার শিকার করিয়া থাকেন এবং যখন তাহারা সালাতে দাড়ায় তখন শৈথিল্যের 
সহিত দাড়ায়, কেবল লোক দেখানো জন্য । আর আল্লাহকে তাহারা অল্পই স্মরণ করে ।” 

১৪৩. “তাহারা দোটানায় দোদুল্যমান; না এদিকে-না ওদিকে । আর আল্লাহ্‌ যাহাকে 
পথভ্রষ্ট হইতে দেন, তুমি তাহার জন্য কখনও কোন পথ পাইবে না।” 


তাফসীর £ সূরা বাকারার প্রথমভাগে [০1 55315 dl ones, এই আয়াতেও 

এতদৃসম্বন্ধীয় আলোচনা হইয়াছে। র 
4111 ০১০১১ ০২৪৪০ ul 

অর্থাৎ মুনাফিকগণ স্বীয় জ্ঞানের স্বল্পতার দরুন মনে করে যে, দুনিয়াতে তাহারা যেরূপ 
মানুষের নিকট নিজদিগকে মুমিন পরিচয় দিয়া উহা তাহাদের দ্বারা বিশ্বাস করাইয়া লইতেছে, 
আখিরাতে তদ্রুপ তাহারা আল্লাহকে দিয়া উহা বিশ্বাস করাইয়া লইতে পারিবে । তাহারা ভাবে, 
দুনিয়াতে যেইরূপে মানুষের নিকট তাহাদের প্রতারণা চলিতেছে, আখিরাতে উহা সেইরূপে 
আল্লাহর নিকট চলিবে । এইভাবে তাহারা আল্লাহকে প্রতারিত করিতে চাহিতেছে। যেমন অন্যত্র 
আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 

“সেই দিন স্মরণযোগ্য, যেদিন আল্লাহ তাহাদের সকলকে পুনরুথিত করিবেন। তৎপর 
তাহারা তাহার নিকট (মিথ্যা) শপথ করিবে, যেমন (মিথ্যা) শপথ করে তোমাদের নিকট !' 

-৮5-১৮%, 

অর্থাৎ তিনি তাহাদিগকে তাহাদের গুমরাহী ও পাপাচারে সময় ও অবকাশ দিতেছেন। 
তাহাদিগকে দুনিয়াতে সত্য হইতে দূরে, অনেক দূরে রাখিতেছেন। ইহাতে তাহারা ফুলিতেছে, 
গর্বিত হইতেছে এবং অধিকতর উৎসাহে পাপাচার করিতেছে । এইরূপে আখিরাতেও 
তাহাদিগকে নূর ও আলো তথা জান্নাত হইতে অনেক দূরে রাখিবেন। যেমন তিনি অন্যত্র 
বলিয়াছেন £ 


০ 9৩, ঠা. 


EE ৫ TNE JERSE 2 ১:১0: 


Contents 


যা নিসা ৩০৭ 


543 os GES LEG pe ২ গা 
PE ENE 
০৯০01 ১4৭ 19১8৫ ১531 ১০ যু ই ০১০ ১১8 2 7৮005709৮01 10 


of to ০ 


-১৯৮০৯]। Suis pl 

‘সেই দিন মুনাফিক পুরুষ ও নারীগণ মু'মিনগণকে বলিবে, আমাদের জন্য একটু দাড়াও, 
আমরাও তোমাদের আলো হইতে কিছু আলো সংগ্রহ করি। বলা হইবে, আমাদের পিছনে 
ফিরিয়া আলো সংগ্রহ কর। ইত্যবসরে তাহাদের মাঝে একটি দেওয়াল খাড়া করা হইবে, 
উহাতে একটি দরজা থাকিবে । উহার অভ্যন্তরে থাকিবে আল্লাহর রহমত ও বাহিরে থাকিবে 
আযাব । তখন তাহারা মু'মিনদিগকে ডাকিয়া বলিবে, আমরা কি তোমাদের সঙ্গী ছিলাম না? 
তাহারা বলিবে, হ্যা, তবে তোমরা নিজেরা নিজেদেরকে বিপদে ফেলিয়াছ; তোমরা অপেক্ষা 
করিয়া দেখিতেছিলে ও সংশয়ী ছিলে এবং নিজেদের খেয়াল-খুশিমত চলিয়া ধোকায় পড়িয়াছ। 
ইত্যবসরে আল্লাহর নির্দেশ আসিয়া গেল। সেই দাগাবাজরা তোমাদিগকে আল্লাহর নামে 
প্রতারিত করিয়াছে । অতঃপর আজ তোমাদের নিকট হইতে কোন বিনিময় গ্রহণ করা হইবে না, 
কাফিরদের নিকট হইতেও নহে। দোযখ তোমাদের সকলের আশ্রয়স্থল আর কতই নিকৃষ্ট সেই 
প্রত্যাবর্তনস্থল!' ৃ্‌ 

বিশুদ্ধ হাদীসে রহিয়াছে ৪ যে ব্যক্তি মানুষকে শুনাইবার জন্যে কোন কাজ করে, আল্লাহ 
তাহাকে উহা শুনাইতেই দিবেন (উহার বিনিময়ে কোনরূপ পুরস্কার তাহাকে দিবেন না)। আর 
পাটি সারা রাস বারা কমে সাল বাগ আল্লাহ তাহাকে উহা দেখাইতেই 
দিবেন। 

অপর এক হাদীসে রহিয়াছে £ আল্লাহ কোন কোন বান্দাকে বাহ্যত জান্নাতে লইয়া যাইবার 
নির্দেশ দিবেন; কিন্তু প্রকৃতপক্ষে তাহাকে দোযখে পাঠাইবেন। আল্লাহর নিকট উহা হইতে 
আশ্রয় চাই। 

= IES 15505 5৬০০]। || 153 131 

অর্থাৎ সর্বশ্রেষ্ঠ আমল হইতেছে সালাত । অথচ মুনাফিকগণ উহাতে দাড়ায় শৈথিল্য ও 
উদাসীনতার সহিত । কারণ তাহাদের না আছে উহাতে বিশ্বাস, না আছে আন্তরিক ইচ্ছা, না 
আছে তাহাদের আল্লাহ্ভীতি আর তাহারা না বুঝে নামাযের তাৎপর্য ও গুরুত্ব । 

ইব্‌ন মারদুবিয়া রে)......হযরত ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন ৫ কেহ যেন শৈথিল্যের সহিত নামাযে না দাড়ায়; বরং প্রত্যেকের 
জন্যে উচিত নামাযের মধ্যে নিমগ্ন ও আত্মস্থ থাকা । কারণ নামাযে সে আল্লাহর নিকট নিজের 
গোপন কথা পেশ করে। আল্লাহ তাহার দিকে মুখ ফিরান এই উদ্দেশ্যে যে, সে ডাকিলে তিনি 
তাহার ডাকে সাড়া দিবেন । অতঃপর হযরত ইব্‌ন আব্বাস (রা) নিম্নের আয়াত তিলাওয়াত 
করিয়াছেন £ 


Contents 


৩০৮ তাফসীরে ইব্ন কাছীর 


911515591০1] ৬1112051913 
উপরোক্ত সনদ ভিন্ন অন্য সনদেও অনুরূপ রিওয়ায়াত হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণিত রহিয়াছে । 
এইরূপে মুনাফিকদের জে খারা তা'আলা অন্যত্র বলিয়াছেন ঃ 
15153 21 8 sll মি 
অর্থাৎ “তাহারা নামাযে শৈথিল্য সহকারে হাযির হয়!’ 
81191 
অর্থাৎ “তাহারা লোককে দেখায় ৷' পূর্ববর্তী আয়াতাংশে নামাযে মুনাফিকদের বাহ্য বৈশিষ্ট্য 
বর্ণিত হইয়াছে । আয়াতের এই অংশে তাহাদের অন্তরের বৈশিষ্ট্য বর্ণিত হইতেছে। ইহার 
তাৎপর্য এই যে, তাহাদের মনে আল্লাহর প্রতি ভালবাসা, নিষ্ঠা ও একাগ্রতা নাই। এমন কি 
আল্লাহর সহিত তাহাদের আদৌ কোনো সম্পর্ক নাই। তাহারা মানুষের ভয়ে তাহাদিগকে 
প্রতারণা করিবার জন্য নামাযে উপস্থিত হয় । আর এ কারণেই দেখা যায়, যে সকল নামাযে 
অন্ধকারে লোকেরা একে অপরকে সাধারণত দেখিতে পায় না যেমন, ইশা ও ফজরের নামায, 
সে সকল নামাযে ইহারা খুব কমই উপস্থিত হয়। 
বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ মুনাফিকদের 
নিকট অধিকতম কষ্টদায়ক নামায হইতেছে ইশার নামায ও ফজরের নামায । যদি তাহারা 
উপস্থিত হইত । আমার ইচ্ছা হয়, নামাযের জন্যে ইকামাত বলিতে নির্দেশ দিই আর উহা বলা 
হয়। অতঃপর কাহাকেও ইমাম হইয়া নামায আদায় করিতে নির্দেশ দিই আর সে উহা করে। 
অতঃপর কতিপয় লোক লইয়া সেই সকল লোকের নিকট যাই যাহারা নামাযে উপস্থিত হয় না 
এবং তাহাদের শুদ্ধ তাহাদের ঘরবাড়ি জ্বালাইয়া দিই । 
অন্য এক রিওয়ায়াতে বর্ণিত রহিয়াছে যে, নবী করীম (সা) বলেন ঃ সেই সত্তার শপথ 
যাহার হস্তে আমার প্রাণ রহিয়াছে, তাহাদের কেহ যদি সংবাদ পাইত যে, সে একখানা স্থূল অস্থি 
অথবা দুইখানা লোভনীয় ক্ষুর লাভ করিতে পারিবে, তবে সে নিশ্চয়ই নামাযে উপস্থিত হইত । 
সেই সকল লোকের ঘরবাড়িতে যদি নারী ও শিশু-কিশোর না থাকিত, তবে আমি তাহাদিগকে 
শুদ্ধ তাহাদের ঘরবাড়ি জ্বালাইয়া দিতাম । 
হাফিয আবূ ইয়ালা রে)......হযরত আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন £ যে ব্যক্তি লোক সমক্ষে সুন্দররূপে নামায আদায় করে; অথচ নির্জনে ক্রুটি পূর্ণ 
করিয়া উহা আদায় করে, সে তাহার মহান প্রতিপালক প্রভুর প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করে। 


এ YUN 05885 এ 
অর্থাৎ তাহারা নামাযে আল্লাহর প্রতি ভয়-ভীতি, মনোযোগ ও মনোনিবেশের ধার ধারে না। 


. তাহারা উহাতে যাহা বলে, তৎ্প্রতি তাহাদের অন্তর নিবিষ্ট থাকে না; বরং তাহারা উহাতে 


উদাসীন, অমনোযোগী ও নির্লিপ্ত থাকে । যে মহাকল্যাণ নামাযে নিহিত রহিয়াছে, তাহারা উহা 
লাভে অনিচ্ছুক ও পরাজ্মুখ থাকে। 


Contents 


সূরা নিসা ৩০৯ 


ইমাম মালিক (র)......হযরত আনাস ইবনে মালিক (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ 
রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন £ এই হইতেছে মুনাফিকের নামায । এই হইতেছে মুনাফিকের 
নামায । এই হইতেছে মুনাফিকের নামায । সে সূর্যের অন্তগমনের অপেক্ষায় থাকে। সূর্য 
শয়তানের দুই শূঙ্গের মধ্যে পতিত হইলে সে উঠিয়া দ্রুত চারি রাকাআত নামায পড়িয়া লয়। 
উহাতে সে সামান্যই আল্লাহকে স্মরণ করে। 

ইমাম মুসলিম, ইমাম তিরমিযী ও ইমাম নাসাঈ (র)' উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী 
আলা ইবনে আবদুর রহমান হইতে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী উপরোক্ত হাদীসকে 
হাসান-সহীহ বলিয়া আখ্যায়িত করিয়াছেন । 

EL 1] ১১ IA AY ASD nie 

অর্থাৎ ইহারা ঈমান ও কুফরের মধ্যে দোদুল্যমান রহিয়াছে। ইহারা বাহ্য আচরণ ও অন্তর 
উভয় দিক দিয়া না মুমিনদের সহিত রহিয়াছে আর না কাফিরদের সহিত রহিয়াছে, বরং বাহ্য 
আচরণে মু'মিনদের সহিত এবং অন্তরে কাফিরদের সহিত রহিয়াছে। ইহারা ঈমান ও কুফরের 
মাঝখানে দোদুল্যমান হইয়া কখনো মু'মিনদের প্রতি এবং কখনো কাফিরদের প্রতি ঝুঁকিয়া 
পড়ে । যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 

71051621511 31১ 42০ 19:7০ ag ০151 Ll 

“যখন তাহারা আলো পায়, উহাতে অগ্রসর হয় এবং যখন আধারে হাবুডুবু খায়, তখন 
দাড়াইয়া থাকে ।' 

মুজাহিদ (র) বলিয়াছেন £ ০৯ 411 9 অর্থাৎ ইহারা সাহাবীদের সহিতও নহে এবং % 
০: ০৭। অর্থাৎ ইহারা ইয়াহুদীদের সহিতও নহে। 

ইব্‌ন জারীর (র)......হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) 
বলিয়াছেন £ মুনাফিকের অবস্থা হইতেছে দুই পাল ভেড়ার মধ্যবর্তী স্থানে দুইদিকে ধাবমান 
একটি ভেড়ার অবস্থার সমতুল্য । ভেড়াটি একবার এই ভেড়ার পালের দিকে দৌড়াইয়া আসে 
এবং একবার এ ভেড়ার পালের দিকে দৌড়াইয়া যায়। কোন্‌ ভেড়ার পালের সহিত চলিবে, 
তাহা ঠিক করিতে পারে না। 

ইব্‌ন জারীর (র) বলেন, ইমাম মুসলিম (র) ভিন্ন অন্য কেহ উপরোক্ত হাদীস বর্ণনা করেন 
নাই। ইমাম মুসলিম (র) ইহা মাওকুফ হাদীস হিসাবেও বর্ণনা করিয়াছেন। 

আমি (ইবৃন কাছীর) বলিতেছি £ ইমাম আহমদ (র) ইহা মারফু হাদীস হিসাবে বর্ণনা 
করিয়াছেন। এইরূপে হযরত ইব্‌ন উমর (রা) হইতে ইসমাঈল ইব্‌ন আইয়াশ এবং আলী ইব্‌ন 
আসিম (রে) মারফ্‌* বাণী হিসাবে বর্ণনা করিয়াছেন। অনুরূপ ইব্‌ন আবূ শায়বা, হাম্মাদ ইব্‌ন 
সালমা ও সাখর ইবৃন জুওয়াইরিয়াহ (র) ইব্‌ন উমরের মাধ্যমে মারফু বর্ণিত হইয়াছে। 

ইমাম আহমদ (ে)......হুযায়ল ইবৃন বিলাল (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা ইব্‌ন 
আবূ আবীদা পবিত্র মন্ধায় এক স্থানে উপবিষ্ট ছিলেন। হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর রো)-ও 
তখন সেখানে উপস্থিত ছিলেন। ইব্‌ন আবু আবীদা বলিলেন, আমার পিতা বলিয়াছেন যে, নবী 


Contents 


৩১০ তাফসীরে ইবৃন কাছীর 


করীম (সা) বলেন ঃ কিয়ামতের দিন মুনাফিকের অবস্থান হইবে ০০ ০৮৯১১| ৬৮2 SLA 
১১.|| (দেই পাল ভেড়ার মধ্যবর্তী বিচরণশীল একটি ভেড়ার অবস্থার সমতুল্য)। উহা এই 
পালের নিকট আসিলে পালের ভেড়াগুলি উহাকে শিং দিয়া আঘাত করে, আবার এ পালের 
নিকট গেলে উহারা উহাকে শিং দিয়া আঘাত করে। ইহা শুনিয়া হযরত ইব্ন উমর (রা) 
বলিলেন, তুমি মিথ্যা বলিতেছ। ইহাতে উপস্থিত জনতা ইব্‌ন আবূ আবীদার প্রশংসা করিল। 
হযরত ইব্‌ন উমর (রা) বলিলেন, তোমরা তোমাদের এই সঙ্গী সম্বন্ধে যেরূপ ধারণা পোষণ 
করো, আমিও তাহার সম্বন্ধে সেইরূপ ধারণা পোষণ করি। কিন্তু আমার সাক্ষী হইতেছেন 
আল্লাহ । নবী করীম (সা) বলিয়াছেন, কিয়ামতের দিনে মুনাফিকের অবস্থা হইবে ৩১ ৪5 
১৭৪ (দুই ভেড়ায় মধ্যবর্তী স্থানে বিচরণশীল একটি ভেড়ার অবস্থার তৃল্য)। উহা এই 
ভেড়ার নিকট আসিলে উহাকে শিং দিয়া আঘাত করে, আবার এ ভেড়ার নিকট গেলে উহাকে 
শিং দিয়া আঘাত করে। ইব্‌ন আবু আবীদা বলিলেন, উহাদের অর্থ তো একই। হযরত 
আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলিলেন, আমি এইরূপই শুনিয়াছি। 

ইমাম আহমদ (র)......ইব্‌ন জাফর মুহাম্মদ ইব্‌ন আলী (র) হইতে বর্ণনা করিয়াছেন ৪ 
একদা উবায়দ ইব্‌ন উমায়র লোকদের নিকট বক্তব্য রাখিতেছিলেন। তাহার নিকট তখন হযরত 
আবদুল্লাহ ইব্‌ন উমর (রো)-ও উপস্থিত ছিলেন। উবায়দ ইব্‌ন উমায়র বলিলেন, নবী করীম 
(সা) বলিয়াছেন £ মুনাফিকের অবস্থা হইতেছে, দুই পাল ভেড়ার মধ্যবর্তী স্থানে (অস্থিরভাবে) 
বিচরণশীল ভেড়ার অবস্থার সমতুল্য । উহা এই পালের নিকট আগমন করিলে পালের 
ভেড়াগুলি উহাকে শিং দিয়া আঘাত করে, আবার এ পালের নিকট গমন করিলে উহারা উহাকে 
লাথি মারে। হযরত ইবৃন উমর (রা) বলিলেন, হাদীসটি এইরূপ নহে। নবী করীম (সা) 
বলিয়াছেন, মুনাফিকের অবস্থা হইতেছে ০১৫ ৩১ 554 __ দুই ভেড়ার মধ্যবর্তী স্থানে 
(অস্থিরভাবে) বিচরণশীল কোন ভেড়ার অবস্থার সমতুল্য । উহা এই ভেড়ার নিকট আগমন 
করিলে উহাকে শিং দিয়া আঘাত করে, আবার এ ভেড়ার নিকট গমন করিলে উহাকে শিং দিয়া 
আঘাত করে । ইহাতে উবায়দ ইব্‌ন উমায়র রাগান্বিত হইলেন। এতদ্দর্শনে হযরত আবদুল্লাহ 
ইব্‌ন উমর (রা) বলিলেন, শুনুন, আমি উহা [নবী করীম (সা)-এর নিকট হইতে] না শুনিলে 
আপনাকে শুনাইতাম না। 

ইমাম আহমদ (র)......ইয়াফুর ইব্‌ন যুদী হইতে বর্ণনা করিয়াছেন £ একদা উবায়দ ইব্‌ন 
উমায়র লোক সমক্ষে উপদেশমূলক ঘটনা বর্ণনা করিতেছিলেন। তিনি বলিলেন, নবী করীম 
(সা) বলিয়াছেন £ মুনাফিকের অবস্থা হইতেছে ৬ ০১৪11 ৩১ ISLA এ১০৫ 
অর্থাৎ দুইপাল ভেড়ার মাঝখানে এদিকে ওদিকে ধাবমান একটি ভেড়ার অবস্থার সমতুল্য । 
হযরত ইব্ন উমর (রা) বলিলেন, সাবধান! তোমরা নবী করীম (সা) সম্বন্ধে মিথ্যা বলিও না। 
তিনি উহা বলেন নাই। তিনি বলিয়াছেন £ মুনাফিকের অবস্থা হইতেছে দুই ভেড়ার মাঝখানে 
এদিক ওদিক ধাবমান একটি ভেড়ার অবস্থার সমতুল্য । ইমাম আহ্মদ (র) উপরোক্ত হাদীস 
হযরত ইবৃন উমর (রা) হইতে উবায়দ ইব্‌ন উমায়রের মাধ্যমে বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন 
যে, হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন £ মুমিন, মুনাফিক এবং কাফিরের অবস্থা 


Contents 


সূরা নিসা . ৩১১ 


হইতেছে নিম্নোক্ত তিনটি লোকের অবস্থার সমতুল্য । তিনটি লোক একটি নিম্নভূমির নিকট 
উপস্থিত হইল ৷ তাহাদের একজন উহাতে নামিয়া উহা অতিক্রম করিয়া গেল । তৎপর তাহাদের 
আরেকজন উহাতে নামিল । সে উহার অর্ধাংশ অতিক্রম করিবার পর প্রথম প্রান্তে অবস্থিত 
লোকটি তাহাকে ডাকিয়া বলিল, সাবধান! কোথায় যাইতেছে, ধ্বংসের দিকে ? এই স্থানে ফিরিয়া 
আইস। পক্ষান্তরে নিম্নভূমির দ্বিতীয় প্রান্তে অবস্থিত লোকটি তাহাকে ডাকিয়া বলিল, নাজাত 
এইদিকে রহিয়াছে; এইদিকে আইস ৷ নিম্নভূমির মধ্যস্থলে দণ্ডায়মান লোকটি একবার এই 
লোকটির দিকে তাকায়, আর একবার ওই লোকটির দিকে তাকায় । এমন সময়ে স্রোত আসিয়া 
তাহাকে ডুবাইয়া দিল । যে লোক নিম্নভূমি অতিক্রম করিয়া গেল, মু’মিনের অবস্থা হইতেছে 
তাহার অবস্থার সমতুল্য । যে লোকটি ডুবিয়া মরিল, মুনাফিকের অবস্থা হইতেছে তাহার 
অবস্থার সমতুল্য । তাহারা দ্বিধার দোলায় দোদুল্যমান । না এই দলে আছে, আর না এ দলে 
আছে। আর যে লোকটি নিম্নভূমির প্রথম প্রান্তে অবস্থান করিতেছে, কাফিরের অবস্থা তাহার 
সমতুল্য ৷ 

ইব্ন জারীর (র)......কাতাদা (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, কাতাদা (র) বলেন £ 

০4 11 3 ০১৬ | 9413 ১22 se 

এই আয়াতাংশের তাৎপর্য এই যে, মুনাফিকগণ অন্তরে মু'মিন নহে; আবার অন্তরের 
শিরকের কথা প্রাকাশ্যে স্বীকারও করে না। 

কাতাদা (র) আরও বলেন £ আমার নিকট বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) মু'মিন, 
মুনাফিক এবং কাফির সম্বন্ধে নিম্নের দৃষ্টান্তটি উল্লেখ করিতেন ঃ 

তিনটি লোক একটি স্রোতস্বিণীর তীরে উপস্থিত হইল । তাহাদের একজন উহাতে নামিয়া 
উহা অকব্রিক্রম করিল। তৎপর তাহাদের আরেকজন উহাতে নামিয়া অপর তীরে উপনীত 
ফিরিয়া আইস । কারণ আমার ভয় হয়, তুমি ডুবিয়া মরিবে। পক্ষান্তরে দ্বিতীয় পারে উপনীত 
লোকটি তাহাকে ডাকিয়া বলিল, এইদিকে আমার নিকট আইস। কারণ এইদিকে সাফল্য 
রহিয়াছে । লোকটি দ্বিধার দোলায় দোদুল্যমান হইল । এই সময়ে প্রবল স্রোত আসিয়া তাহাকে 
ডুবাইয়া মারিল। মুমিনের অবস্থা হইতেছে স্রোতস্বিণী অতিক্রম করিয়া অপর তীরে উপনীত 
লোকটির সমতুল্য । মুনাফিকের অবস্থা হইতেছে দ্বিধার দোলায় দোদুল্যমান থাকিয়া 
সলিল-সমাধিপ্রাপ্ত লোকটির অবস্থার সমতুল্য । মুনাফিক ব্যক্তি সংশয় ও সন্দেহের মধ্যে 
দিনাতিপাত করিয়া মৃত্যুপ্রাপ্ত হয়। কাফিরের অবস্থা হইতেছে স্বোতস্বিণীর প্রথম তীরে 
অবস্থানকারী লোকটির সমতুল্য । 

কাতাদা (র) আরও বলেন ঃ আমার নিকট বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন, 
মুনাফিকের অবস্থা হইতেছে দুই পাল ভেড়ার মাঝখানে ভ্যা ভ্যা করিয়া এদিক ওদিক 
বিচরণশীল একটি ভেড়ার সমতুল্য । উহা একপাল ভেড়াকে একটি সবুজ চারণ ভূমিতে 
বিচরণরত দেখিয়া উহাদের দিকে আগাইয়া গেলে উহারা উহাকে শুকিয়া অপরিচিত বলিয়া 


Contents 


৩১২ তাফসীরে ইব্‌ন কাছীর 


দেখিয়া তাহাদের দিকে আগাইয়া গেল। উহারাও উহাকে শুকিয়া অপরিচিত বলিয়া প্রত্যাখ্যান 
করিল। 

অর্থাৎ আল্লাহ যাহাকে হিদায়াত হইতে বঞ্চিত করিয়াছেন, তাহার জন্যে হিদায়াতের কোন 
পথ তুমি পাইবে না এবং তাহার জন্যে কোন অভিভাবক ও সত্য পথ প্রদর্শক তুমি পাইবে না। 
আর মুনাফিকদিগকে আল্লাহ্‌ হিদায়াত হইতে মাহ্রূম ও বঞ্চিত করিয়াছেন। অতএব 
তাহাদের জন্য অন্য কোন সত্য পথ প্রদর্শনকারী নাই। যে অন্ধকারের মধ্যে তাহারা মাথা 
কুটিয়া মরিতেছে, উহা হইতে তাহাদিগকে মুক্তি দিয়া আলোতে আনিবার অন্য কেহ নাই। 
কারণ আল্লাহর ফয়সালার বিরুদ্ধাচরণ করিতে পারে, এমন কেহ নাই । স্বীয় কার্যে তাহাকে 
কাহারও নিকট জওয়াবদিহী করিতে হয় না; বরং সমগ্র সৃষ্টিকে তাহার নিকট জওয়াবদিহী 
করিতে হয়। 


পাঠ 2০2 22 2 ১৫ পাঠ ৩২ tL aad ১52 পপ 
৮০:১৪১৮ ১১ ৩৪ 255 52১৩1 1১০৯৩ ৯)15:৭। ৩2৬১) GL (\££) 
O ১ » 61 2 ১ ভর রা 1 2৫৫ ঘা দি 


%5 224 পু 24? 2 


81৫75125৩36 MGs 


Ea 


9] ৯১4৩1 358:20) (6০) 
ET 4)1859155 DEAE ILS WE GS (155) 

0 (955162955৮0 201 SL 5০5 Cth A 
0 (21456 2) FG. Als SAS DL MONG ht 0৩065) 

১৪৪. “হে বিশ্বাসিগণ! বিশ্বাসিগণের পরিবর্তে সত্য প্রত্যাখ্যানকারীদিগকে বন্ধুরূপে 
গ্রহণ করিও না। তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও ?” 

১৪৫. “মুনাফিকগণ তো অগ্নির নিম্নতম স্তরে রহিবে এবং তাহাদের জন্য তুমি কখনও 
কোনো সহায়ক পাইবে না।” 

১৪৬. “কিন্তু যাহারা তওবা করে, নিজদিগকে সংশোধন করে, আল্লাহকে দৃঢ়ভাবে 
অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাহাদের দীনকে নির্মল করে, তাহারা বিশ্বাসীদের 
সঙ্গে থাকিবে এবং বিশ্বাসীগণকে আল্লাহ মহা পুরস্কার দিবেন ।” 

১৪৭. “তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো ও বিশ্বাস করো, তবে তোমাদের শান্তিতে 
আল্লাহ্র কি কাজ ? আল্লাহ পুরস্কারদাতা, সর্বজ্ঞ ।” 

তাফসীর £ঃ আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা মু'মিনদের স্বার্থের বিরুদ্ধে কাফিরদিগকে 
বন্ধু বানাইতে, তাহাদের পক্ষে লাভজনক কাজ করিতে, গোপনে তাহাদের প্রতি ভালবাসা ও 
সম্প্রীতি জ্ঞাপন করিতে এবং মুমিনদের গোপন খবর তাহাদিগকে জানাইতে মু'মিনদিগকে 
নিষেধ করিতেছেন । এইরূপে অন্যত্র তিনি বলিয়াছেন £ 


Contents 


সূরা নিসা ৩১৩ 


USE ১০১১৮০৮1585 LA ১৮0 2৮558 

উপরোদ্ধত আয়াতের «_.. 8? iil <u আয়াতাংশের তাৎপর্য এই যে, তোমরা 
আল্লাহর নিষেধ অমান্য করিলে তিনি যে তোমাদিগকে শাস্তি প্রদান করিবেন, সেই সম্বন্ধে 
আল্লাহ তোমাদিগকে সর্তক করিয়া দিতেছেন। 

EES: HCE EL EP snl 

অর্থাৎ ‘তোমরা কি ইহা চাহ যে, তোমাদিগকে আল্লাহ কর্তৃক শাস্তি প্রদান করিবার পক্ষে 
তাহাকে স্পষ্ট যুক্তি প্রস্তুত করিয়া দিতে হইবে ?' 

ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
ইব্‌ন আব্বাস রো) 1১০ (০৮, (স্পষ্ট যুক্তি)-এর ব্যাখ্যায় বলেন £ পবিত্র কুরআনে 
‘সুলতান’ শব্দটি সর্বক্ষেত্রে যুক্তি বা প্রমাণ অর্থে ব্যবহৃত হইয়াছে। 

উপরোক্ত রিওয়ায়াতের সনদ বিশুদ্ধ । মুজাহিদ, ইকরামা, সাঈদ ইব্‌ন যুবায়র, মুহাম্মদ 
ইব্‌ন কা'ব আল-কারযী, যাহ্হাক, সুদ্দী এবং নযর ইব্‌ন আরাবী (র)-ও উহার অনুরূপ ব্যাখ্যা 
প্রদান করিয়াছেন। 

একশত পয়তান্লিশতম আয়াতে আল্লাহ তা“আলা বলিতেছেন £ মুনাফিকগণ আখিরাতে 
দোযখের নিম্নতর স্তরে থাকিবে । ইহা হইতেছে তাহাদের ঘৃণ্যতম ও জঘন্যতম কুফরের শাস্তি। 
তাহাদিগকে শাস্তি হইতে মুক্তি দিবার মত কোন সাহায্যকারী তাহদের জন্যে থাকিবে না। হযরত 
ইব্‌ন আব্বাস রো) হইতে ওয়ালেবী (র) বর্ণনা করিয়াছেন ৪ ১11 ১০ J এ | 5৪ 
অর্থাৎ দোযখের নিম্নতর স্তরে । কোন কোন তাফসীরকার বলিয়াছেন ঃ বেহেশতের যেরূপ 
একাধিক স্তর রহিয়াছে, দোযখেরও সেইরূপ একাধিক স্তর রহিয়াছে । সুফিয়ান সাওরী 
(র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, এই আয়াতাংশের ব্যাখ্যায় 
হযরত আবু হুরায়রা রো) বলিয়াছেন ৪ মুনাফিকদিগকে আগুনের সিন্দুকসমূহে আবদ্ধ করিয়া 
জাহান্নামে নিক্ষেপ করা হইবে । ইমাম ইব্‌ন জারীর (র)-ও উপরোক্ত ব্যাখ্যা হযরত সুফিয়ান 
সাওরী (র) হইতে বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ ০! 
3411 ০5 ৫8531 4০11 ই 0501 _এই আয়াতাংশের ব্যাখ্যায় আবু হুরায়রা 
(রো) বলিয়াছেন ৪ "উহা হইতেছে কতগুলি ঘর। উহার দরজা রহিয়াছে। মুনাফিকদিগকে উহাতে 
আবদ্ধ করিয়া তাহাদের নিম্নে ও উর্ধ্বে উভয় দিকে আগুন জ্বালাইয়া দেওয়া হইবে ৷’ 

ইব্‌ন জারীর (র)......হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ ৬ 
3611 ০০ ৫৮1 এ] এ 9১৪ 8৮511 -এই আয়াতাংশের ব্যাখ্যায় হযরত আবদুল্লাহ 
ইব্‌ন মাসউদ (রা) বলেন ৪ "মুনাফিকগণ অগ্নিগর্ভ সিন্দুকে থাকিবে । উহাদের মধ্যে তাহাদিগকে 
আবদ্ধ করিয়া রাখা হইবে ৷’ 

ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন ৫১11 ১৯ ২ 41১11 ৮৪ ০:৪০] ৩ ১! -এই আয়াতাংশের ব্যাখ্যায় 


কাছীর-_-৩/৪০ 


Contents 


৩১৪ | তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলিয়াছেন ৪ মুনাফিকদিগকে অগ্রিপূর্ণ লোহার সিন্দুকে 
আবদ্ধ রাখা হইবে । উহার দরজা এমনভাবে বন্ধ হইবে যাহাতে উহা খুলিবার স্থান খুঁজিয়া 
বাহির করা সম্ভবপর না হয়। 

ইব্‌ন আবু হাতিম (র)......কাসিম ইব্‌ন আবদুর রহমান হইতে বর্ণনা করিয়াছেন £ 
একদা হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট কিয়ামতের দিনে মুনাফিকদের অবস্থা 
সম্বন্ধে প্রশ্ন করা হইলে তিনি বলিলেন $ তাহাদিগকে অন্নিপূর্ণ সিন্দুকসমূহে আবদ্ধ করিয়া 
দোযখের নিম্নতম স্তরে নিক্ষেপ করা হইবে। 

অর্থাৎ তাহাদিগকে দোযখের ভীষণতর শাস্তি হইতে মুক্তি দিবার মত কোন সাহায্যকারী 
পাওয়া যাইবে না। 

পূর্ববর্তী আয়াতে আল্লাহ তা'আলা মুনাফিকদের জন্যে নির্ধারিত ভীষণতম শাস্তির কথা 
বর্ণনা করিয়াছেন। আলোচ্য পরবর্তী আয়াতে তিনি বলিতেছেন ঃ কিন্তু যে সকল মুনাফিক 
মৃত্যুর পূর্বে কুফর ও নিফাক পরিত্যাগ করিয়া নেক আমল করিবে, আল্লাহ্‌র ভালবাসাকে হৃদয়ে 
ধারণ করিবে ও কর্মে প্রতিফলিত করিবে এবং লোক দেখানোর মানসিকতা ত্যাগ করিয়া নিজের 
দেহমন একমাত্র আল্লাহ ও তাহার সন্তুষ্টিতে নিবেদন করিবে, তাহারা কিয়ামতে মুমিনদের 
দলভুক্ত হইবে । আল্লাহ্‌র প্রতি নিষ্ঠা, একাগ্রতা এবং একমাত্র তাহার সন্তুষ্টি বিধানের মানসিকতা 
মানুষের সামান্যতম নেক আমলকেও মূল্যবান ও মর্যাদাবান করিয়া দেয়! মুনাফিকগণ নিফাক 
ত্যাগ করত আল্লাহর প্রতি ইখলাস ও নিষ্ঠার সহিত নেককাজ করিয়া গেলেই শুধু তাহারা 
মুমিনদের দলভুক্ত হইবার সৌভাগ্য লাভ করিতে পারে; অন্যথায় নহে। 

ইব্‌ন আবু হাতিম (র).....হযরত মু‘আয ইবৃন জাবাল (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
নবী করীম (সা) বলিয়াছেন ৪ তোমার দীনকে একমাত্র আল্লাহ্‌র সন্তোষ লাভের উদ্দেশ্যের 
সহিত সম্পৃক্ত ও সংযুক্ত কর। এইরূপ করিলে স্বল্প নেককাজই তোমার জন্যে যথেষ্ট হইবে ।' 

125521০519০] 21০82 Gm 

অর্থাৎ অচিরেই আল্লাহ মু'মিনদিগকে মহা পুরস্কারে পুরস্কৃত করিবেন । তাই নিফাকের মধ্যে 
নহে; বরং নিফাক পরিত্যাগ পূর্বক একমাত্র আল্লাহ্‌র সন্তোষ লাভের উদ্দেশ্যে নেককাজ করিয়া 
যাইবার মধ্যেই মুনাফিকদের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিহিত রহিয়াছে। 

পরবর্তী আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ আল্লাহ সম্পূর্ণ অভাবমুক্ত । তোমাদিগকে 
আযাব দিবার কোন প্রয়োজন তাহার নাই । শুধু তোমাদের পাপের কারণে তিনি তোমাদিগকে 
আযাব দেন। তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হইলে, নেক আমল করিলে এবং আল্লাহ ও 
তাহার রাসূলের প্রতি ঈমান আনিলে কেন তোমাদিগকে তিনি আযাব দিতে যাইবেন ? 
তোমাদিগকে আযাব দেওয়ায় তাহার তো কোন লাভ নাই। তোমরা কৃতজ্ঞ হইলে, নেক আমল 
করিলে এবং ঈমান আনিলে তিনি তোমাদিগকে আযাব দিবেন না। পরক্তু তিনি তজ্জন্য 
তোমাদিগকে পুরস্কার প্রদান করিবেন। কারণ তিনি নেককাজ ও ঈমানকে মূল্য দিয়া থাকেন। 
কেহ ঈমান আনিলে তাহা তিনি ভালোভাবে জানেন এবং তদনুযায়ী তাহাকে যোগ্যতম পুরফ্কারই 
প্রদান করিবেন 


Contents 





Contents 


সূরা নিসা ৩১৭ 


৫5০০ 085 01 SIE 05058802851 
০৬৬ 


৬ ও 


OBS OE EN 25052551256) 1১5৭) 

১৪৮. “মন্দ ভাষার অবতারণা আল্লাহ ভালবাসেন না । তবে যাহার উপর যুলম করা 
হইয়াছে, তাহার কথা স্বতন্ত্র; এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ ৷” 

১৪৯. “তোমরা সৎকর্ম প্রকাশ্যে করিলে অথবা গোপনে করিলে অথবা কটু কথা ক্ষমা 
করিলে আল্লাহও দোষ মোচনকারী, শক্তিমান ৷” 

তাফসীর £ আলোচ্য প্রথম আয়াতের ব্যাখ্যায় ইব্‌ন আবূ তালহা (র) হযরত ইব্‌ন আব্বাস 
(রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ আল্লাহ্‌ তা'আলা এই আয়াতে বলিতেছেন £ কেহ কাহারও প্রতি 
বদদু'আ করিলে তাহা আল্লাহ পসন্দ করেন না। তবে কেহ অত্যাচারিত হইলে তাহার জন্যে 
অত্যাচারী ব্যক্তির প্রতি বদদু'আ করিবার অনুমতি রহিয়াছে। তবে ধৈর্যধারণ করা তাহার জন্যে 
শ্ৰেয়তর । 

আবু দাউদ (র)....হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা হযরত আয়েশা 
(রা)-এর একটি দ্রব্য চুরি হইয়া গেল । তিনি চোরের জন্যে বদদু“আ করিতে লাগিলেন ইহাতে 
নবী করীম (সা) বলিলেন, ‘তাহার (গুনাহের) বোঝাকে হালকা করিয়া দিও না।' 

হযরত হাসান বসরী (র) হইতে আরো বর্ণিত রহিয়াছে যে, তিনি বলিয়াছেন £ অত্যাচারিত 
ব্যক্তি অত্যাচারীর প্রতি বদদু'আ করিবে না; বরং এই বলিবে £ আয় আল্লাহ! তুমি তাহার 
বিরুদ্ধে আমাকে সাহায্য করো এবং তাহার নিকট হইতে আমার হক আদায় করিবার ব্যবস্থা 
করিয়া দাও। 

হযরত হাসান বসরী (র) হইতে আরো বর্ণিত রহিয়াছে যে, তিনি বলিয়াছেন £ আল্লাহ 
তা‘আলা অত্যাচারিত ব্যক্তিকে অত্যচারীর জন্যে বদদু'আ করিতে অনুমতি দিয়াছেন বটে, তবে 
তাহাকে অত্যাচার করিবার অনুমতি অত্যাচারিত ব্যক্তিকে দেন নাই । 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় আবদুল করীম ইব্‌ন মালিক আল-জাযরী বলিয়াছেন £ কেহ 
কাহাকেও গালি দিলে সে তাহাকে গালি দিয়া প্রতিশোধ লইতে পারে; কিন্তু কেহ কাহারও 
বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করিলে সে তাহার বিরুদ্ধে মিথ্যা দোষারোপ করিয়া প্রতিশোধ লইতে 
পারিবে না। কারণ আল্লাহ্‌ তাআলা অন্যত্র বলিয়াছেন £ 


অর্থাৎ “অত্যাচারিত হইবার পর যাহারা প্রতিশোধ নেয়, তাহাদের পক্ষে কোনো পথ 
(প্রতিপক্ষকে শাস্তি প্রদানের যুক্তি) নাই ।' 

আবু দাউদ (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন ঃ পরস্পর গালিদাতা দুই ব্যক্তির গালির বক্তব্য বিষয় প্রথম গালিদাতা ব্যক্তির 
প্রতি প্রযোজ্য হইবে যতক্ষণ না অত্যাচারিত ব্যক্তি অত্যাচার করে। 


Contents 


৩১৮ তাফসীরে ইবৃন কাছীর : 


আলোচ্য আয়াতের ব্যাখ্যায় আবদুর রাযযাক (র)......মুজাহিদ হইতে বর্ণনা করিয়াছেন ৪ 
কোনো ব্যক্তি কাহারও বাড়িতে অতিথি হইলে গৃহস্থ ব্যক্তি অতিথি সেবার কর্তব্য পালন না 
হইয়াছিলাম; কিন্তু সে ব্যক্তি আমকে সেবা করে নাই । আলোচ্য আয়াতে যে মন্দ কথা প্রচার 
পালন না করা সেইরূপ একটা মন্দ কথা বটে । অতএব মানুষের নিকট উহা প্রচার করিয়া 
গৃহস্থের নিকট হইতে স্বীয় প্রাপ্য আদায় করিয়া লওয়া অতিথির জন্যে অন্যায় হইবে না। | 

ইবৃন ইসহাক (র)......মুজাহিদ হইতে অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। মুজাহিদ হইতে 
একাধিক রাবীও অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। 

ইমাম নাসাঈ ও ইমাম তিরমিযী (র) ব্যতীত অন্যান্য সিহাহ সিত্তাহর সংকলক হযরত 
উক্বা ইব্‌ন আমির (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত উক্বা ইব্‌ন আমির রো) বলেন ৪ 
একদা আমরা হযরত নবী করীম (সা)-এর খিদমতে আরয করিলাম হে আল্লাহর রাসূল! আপনি 
আমাদিগকে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে) প্রেরণ করেন। কখনো কখনো আমরা এইরূপ 
গোত্রের নিকট যাত্রা বিরতি করি, যাহারা অতিথি হিসাবে আমাদিগকে সেবা করে না। এইরূপ 
ক্ষেত্রে আমরা কি করিব ? নবী করীম (সা) বলিলেন ঃ “তোমরা কোন গোত্রের নিকট যাত্রা 
তবে তোমরা উহা তাহাদের নিকট হইতে গ্রহণ করো; আর যদি তাহারা উহা পালন করিতে না 
চাহে, তবে তোমরা তাহাদের নিকট হইতে তোমাদের সেবার হক আদায় করিয়া লও । 

ইমাম তিরমিযী (র) উপরোক্ত হাদীস ভিন্ন সনদে বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহমদ (র)...... মিক্দাম ইবৃন আবু কারীমা (রা) হইতে বর্ণনা করেন ৪ নবী করীম 
(সা) বলিয়াছেন £ “কোন মুসলমান যদি কোন গোত্রের নিকট অতিথি হয় আর সে সেবা বঞ্চিত 
হইয়া অনাহারে রাত্রি যাপন করিতে বাধ্য হয়, তবে তাহাদের ফসল ও সম্পত্তি হইতে রাত্রির 
উপরোক্ত হাদীস শুধু ইমাম আহমদই বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহমদ (র)...... হযরত মিকদাম ইব্‌ন আবু কারীমা (রা) হইতে বর্ণনা করেন ঃ 
নবী করীম (সা) বলিয়াছেন ঃ “কোন মুসলমানের বাড়িতে রাত্রিতে কেহ অতিথি হইলে তাহাকে 
সেবা করা তাহার প্রতি ওয়াজিব। তাহার দায়িত্‌ পালন না করিবার কারণে অতিথি তাহার 
বাড়ির আঙ্গিনায় অভুক্ত অবস্থায় রাত্রি যাপন করিতে বাধ্য হইলে রাত্রির খাদ্য তাহার উপর 
অতিথির প্রাপ্য খণ হইয়া যাইবে । সে ইচ্ছা করিলে উহা তাহার নিকট হইতে আদায় করিয়া 
লইতে পারে, আবার ইচ্ছা করিলে উহার দাবি ত্যাগও করিতে পারে । | 

উপরোন্লিখিত হাদীসসমূহ ও অনুরূপ অন্যান্য হাদীসের কারণে ইমাম আহমদ (র) প্রমুখ 
ফকীহগণ বলিয়াছেন যে, অতিথি সেবা ওয়াজিব । হাফিয আবূ বকর আল-বাযযার বর্ণিত 
নিম্নোক্ত হাদীসও উপরোক্ত হাদীসসমূহের শ্রেণীভুক্ত । যেমন ঃ 

হাফিয আবূ বকর আল-বাযযার (র)......হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন ৪ 
একদা একটি লোক রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করিয়া বলিল, আমার এক প্রতিবেশি 


Contents 


সূরা নিসা ৩১৯ 


আমাকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, তোমার মালপত্র বাহির করিয়া রাস্তায় 
রাখো। লোকটি নিজের মাল-পত্র বাহির করিয়া উহা রাস্তায় নিক্ষেপ করিল । অতঃপর যে 
লোকই তাহার কাছ দিয়া পথ অতিক্রম করিল, সেই তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার কি 
হইয়াছে? সে বলিল, আমার প্রতিবেশি আমাকে কষ্ট দেয়। ইহা শুনিয়া প্রত্যেক পথচারীই 
বলিল, হে আল্লাহ! তুমি তাহাকে রহমত হইতে বঞ্চিত করো । হে আল্লাহ তুমি তাহাকে লাঞ্ছিত 
করো । ইহাতে কষ্টদাতা প্রতিবেশিটি লোকটিকে বলিল, “তুমি ঘরে যাও। আল্লাহর কসম! আমি 
তোমাকে আর কোনদিন কষ্ট দিব না। 

ইমাম আবু দাউদ (র) ‘কিতাবুল আদব'-এ উপরোক্ত হাদীস মুহাম্মদ ইব্‌ন আজলান হইতে 
বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ বকর আল-বাযযার উপরোক্ত হাদীস বর্ণনা করিবার পর মন্তব্য 
করিয়াছেন, উপরোক্ত হাদীস হযরত আবু হুরায়রা (রা) হইতে অন্য কোন সনদে বর্ণিত হইয়াছে 
বলিয়া আমার জানা নাই। অবশ্য উপরোক্ত হাদীস নবী করীম (সো) হইতে আবু জুহাইফা, 
ওয়াহাব ইব্‌ন আবদুল্লাহ এবং ইউসুফ ইবৃন আবদুল্লাহ ইব্‌ন সালামও বর্ণনা করিয়াছেন। 

পরবতাঁ আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন £ হে লোক সকল! তোমরা গোপনে অথবা 
প্রকাশ্যে নেককাজ করিলে অথবা তোমাদের প্রতি কেহ অসদাচরণ করিবার পর তোমরা 
তাহাকে ক্ষমা করিয়া দিলে আল্লাহ তজ্জন্য তোমাদিগকে বিপুল পুরস্কার প্রদান করিবেন। 
আল্লাহর অন্যতম গুণ এই যে, তিনি বান্দাকে শাস্তি দিবার ক্ষমতার অধিকারী হইয়াও তাহাকে 
ক্ষমা করিয়া দেন। 

হাদীস শরীফে বর্ণিত রহিয়াছে ঃ আরশের বাহক ফেরেশতাগণ আল্লাহর পবিত্রতা, প্রশংসা 
ও মাহাত্ম্য বর্ণনা করেন। তাহাদের কেহ কেহ বলেন, আল্লাহ । তুমি সব জানিয়াও ধৈর্যধারণ 
করিয়া থাক, এইজন্য তোমার মহানুভবতা বর্ণনা করিতেছি। কেহ কেহ বলেন, আল্লাহ । তুমি 
শাস্তি দিতে পারা সত্ত্বেও ক্ষমা করিয়া দাও, এই জন্যে তোমার মহানুভবতা বর্ণনা করিতেছি। 

সহীহ হাদীসে আরও রহিয়াছে ঃ দান-খয়রাতে সম্পত্তি হ্রাস পায় না। আল্লাহর যে সব 
বান্দা ক্ষমা করিয়া দেয়, তিনি তাহার সম্মান বৃদ্ধি করিয়া দেন। আর যে ব্যক্তি আল্লাহর সন্তোষ 
লাভ করিবার উদ্দেশ্যে বিনয়ের স্বভাব ধারণ করে, আল্লাহ তাহাকে মর্যাদা প্রদান করেন। 


FY Rd এর তত 


45494105180 OILS £ 9 538 63285 (2341 9) (১০.) 
১১ (৫1৩৩6 NC 03355 ১০8৮ SS UF ৩95 6285 
On 

0৬: নাক 15 Ss GBA Cov) 
১০ Bf esl OS ৯৫ 55401 051 (১০1) 


2 29 A322 ১১৬ 


৩: 262) ও Em Ach I 


Contents 


৩২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


১৫০. “যাহারা আল্লাহ ও তাহার রাসূলগণকে প্রত্যাখ্যান করে এবং আল্লাহ ও তাহার 
রাসূলের মাঝে তারতম্য করিতে চাহে এবং বলে, “আমরা কতককে বিশ্বাস করি ও 
কতককে অবিশ্বাস করি’ অতঃপর ইহাদের মধ্যবর্তী এক পথ অবলম্বন করিতে চাহে ।” 

১৫১. “প্রকৃতপক্ষে ইহরাই সত্য প্রত্যাখ্যানকারী এবং সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য . 
লাঞ্চনাদায়ক শাস্তি প্রস্তুত রাখিয়াছি।” 

১৫২. “যাহারা আল্লাহ ও তাহার রাসূলগণে বিশ্বাস করে এবং তাহাদের একের সহিত 
অপরের পার্থক্য করে না, উহাদিগকেই তিনি পুরস্কার দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল, পরম 


দয়ালু | 


তাফসীর 8 ১৫০ ও ১৫১ নং আয়াতদ্বয়ে আল্লাহ তা“আলা ইয়াহুদী, নাসারা প্রভৃতি জাতিকে 
তাহাদের জন্যে দোযখের ভয়াবহ আযাব নির্ধারিত করিয়া রাখিবার সংবাদ শুনাইতেছেন। 
তাহাদের জন্যে উক্ত আযাব নির্ধারিত হইবার কারণ এই যে, তাহারা আল্লাহ ও তাহার 
রাসূলগণের প্রতি ঈমান আনিবার বেলায় পার্থক্য সৃষ্টি করিয়াছে তাহারা আল্লাহর কোন 
রাসূলের প্রতি ঈমান আনিয়াছে, আবার কোন রাসূলকে অবিশ্বাস করিয়াছে। তাহাদের এই 
কুফরীর কারণ সত্য বিদ্বেষ ও কুপ্রবৃত্তির অনুসরণ এবং চিরাচরিত প্রথা ও পূর্ব পুরুষদের 
অনুকরণ ছাড়া আর কিছুই নহে। তাহাদের নিকট স্বীয় আচরণের পক্ষে কোন প্রমাণ নাই, 
থাকিতে পারে না। ইয়াহুদীগণের প্রতি আল্লাহর অভিসম্পাত । তাহা ছাড়া তাহারা অন্যান্য নবীর 
প্রতি ঈমান আনিলেও হযরত ঈসা (আ) ও সাইয়েদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তাফা 
(সা)-এর প্রতি ঈমান আনে নাই । খ্রিস্টানগণ অন্যান্য নবীর প্রতি ঈমান আনিলেও 
নবীকুল-শিরোমণি খাতামুন নাবিয়্টীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা (সা)-এর প্রতি 
ঈমান আনে নাই । “সামেরা" সম্প্রদায় হযরত মূসা (আ)-এর প্রতিনিধি হযরত ইউশা (আ)-এর 
পরবর্তী কোন নবীতেই বিশ্বাসী নহে। অগ্নি উপাসক জাতি সম্বন্ধে কথিত আছে, তাহারা 
‘যারদশৃত’ নামক তাহাদের প্রতি প্রেরিত জনৈক নবীর প্রতি প্রথমে ঈমান আনিয়া পরে তাহার 
আনীত শারী “আতকে প্রত্যাখ্যান করিয়াছে। আল্লাহ তাহাকে তাহাদের মধ্য হইতে উঠাইয়া 
নিয়াছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

ঈমান সম্পকীয়ি একটি মূল কথা এই যে, কোনো ব্যক্তি যদি মাত্র একজন নবীকে অবিশ্বাস 
এবং তাহার প্রতি কুফর করে, তবে তাহার এই অবিশ্বাস ও কুফর সকল নবীর প্রতি অবিশ্বাস ও 
কুফরের শামিল হইবে। কারণ আল্লাহ কর্তৃক প্রেরিত প্রত্যেক নবীর প্রতি ঈমান আনা ফরয ও 
অপরিহার্য কর্তব্য। এমতাবস্থায় ঈর্ষা, বিদ্বেষ অথবা অন্য কোনো কুপ্রবৃত্তির কারণে কেহ কোনো 
নবীর প্রতি কুফর করিলে স্বভাবতই একথা প্রমাণিত হইয়া যাইবে যে, অন্যান্য নবীর প্রতি সে 
যে ঈমান আনিয়াছে, তাহা সত্যের প্রতি তাহার ভালবাসার কারণে নহে, বরং পার্থিব কোন তুচ্ছ 
স্বার্থের কারণে । যেমন  গোত্র-গ্রীতি কিংবা মাতাপিতার নিকট হইতে প্রাপ্ত ধর্মীয় উত্তরাধিকার 
অথবা সমাজের অনুকরণ ইত্যাদি । 


চা রীতা রি ০০552 পঠ০৩০৮০%৩ ঠা ০ ৪2০ i - 9} %6 ৩5:22 
4774১344471 ০2218 ০৯201 0৯৪১৩ 47453 LU ০৬১ Hl 


£0 পাশ ১৮০৩ ০ 2 23 0 ofo %2 ০ ঠ5০৮2 ০.০ # 25৮০25355০০ 
* ® ow ঞ ক + b= i ঙ . E+ * | 

Hi ells 2 (922 ০1 L923 OE ৮৯৯১৬১৯১০৬১ 9৬182 

£ 5 {2 এ “0 bo পাতার তপ ঠপ ঠা ০. 95 ০ to ৪ 


Contents 


সূরা নিসা ৩২১ . 


উপরোক্ত আয়াতদ্বয়ের তাৎপর্য এই যে, যাহারা যে কোন রাসূলের প্রতি কুফর করিবার 
দ্বারা আল্লাহ ও তাহার সকল রাসূলের প্রতি কুফর করে ও ঈমান আনিবার ব্যাপারে আল্লাহ ও 
তাহার রাসূলগণের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, অর্থাৎ কাহারও প্রতি ঈমান আনে ও কাহারও প্রতি 
আনে না, বরং ঈমান ও কুফরের মধ্যবর্তী একটি পথ অনুসরণ করে, উহা আল্লাহ্‌র নিকট গৃহীত 
হইতে পারে না। 

এখানে লক্ষণীয় যে, কোন নবীর প্রতি কুফরকে আল্লাহ তা'আলা তাহার ও তাহার সকল 
রাসূলের প্রতি কুফর বলিয়া আখ্যায়িত করিয়াছেন । আরও লক্ষণীয় এই যে, ঈমান ও কুফরের 
উপরোক্ত মধ্যবর্তী পন্থার অনুসারীকে আল্লাহ তা'আলা “নিশ্চিত কাফির’ বলিয়া আখ্যায়িত 
করিয়াছেন। প্রকৃত কথা এই যে, ঈমান ও কুফরের মধ্যবর্তী এইরূপ কোন পথ আল্লাহর নিকট 
কোনক্রমে গ্রহণযোগ্য নহে। উহা পূর্ণ কুফর বৈ কিছুই নহে। 


“ae 


অর্থাৎ এই সকল কাফিরের জন্যে আল্লাহ তা‘আলা লাঞ্চ নাকর মহা" শাস্তি নির্ধারিত করিয়া 
রাখিয়াছেন। কারণ তাহারা তো নবীকে অবিশ্বাস করিয়াছে ও তাহাকে অবমাননা করিয়াছে। 
কোন ক্ষেত্রে দেখা গিয়াছে, পার্থিব ধন-সম্পদ ইত্যাদির মোহে আচ্ছন্ন-হইয়াই তাহারা নবীর 
দাবি সম্বন্ধে যথাযোগ্য চিন্তা-ভাবনা করিবার অবকাশ পায় নাই । আবার কোন ক্ষেত্রে দেখা 
গিয়াছে, তাহারা জানিয়া বুঝিয়াই ঈর্ষা ও বিদ্বেষের কারণে সত্যকে প্রত্যাখ্যান করিয়াছে। 
যেমন, অনেক ইয়াহুদী আলিম নবী করীম (সা)-কে প্রত্যাখ্যান করিয়াছে, তাহার বিরুদ্ধে 
শত্ৰুতা করিয়াছে, ষড়যন্ত্র করিয়াছে এবং যুদ্ধ করিয়াছে । অথচ তাহারা জানিত, মুহাম্মদ (সা) 
সত্যবাদী, তাহার দাবি সত্য এবং তিনি সত্য নবী । কিন্তু নবুওয়াতের ন্যায় বিশাল নিয়ামত 
আল্লাহ তাহাকে কেন প্রদান করিলেন-এই ঈর্ধাই তাহাদিগকে ঈমান আনিতে দেয় নাই । আল্লাহ 
তাহাদের জন্য যেরূপ আখিরাতের শাস্তি নির্ধারিত করিয়াছেন, তদ্রুপ দুনিয়ার শাস্তিও নির্ধারিত 
করিয়া রাখিয়াছেন। তাহাদের সম্বন্ধে অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 


-4111 tye ২৮৪০ gels 2৫০৮০] Uae Sia 
অর্থাৎ ‘ইয়াহুদীগণের প্রতি দুনিয়া ও আখিরাত উভয় জগতে অপমান ও লাঞ্চনা নামিয়া 
আসিয়াছে । আর তাহারা উভয় জগতে আল্লাহর ক্রোধ ও গযবের অধীন থাকিবে । 

১৫২ নং আয়াতে আল্লাহ তা“আলা সাইয়েদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর 
উম্মতকে মহা পুরস্কার তথা জান্নাতের সুসংবাদ দিতেছেন। কারণ, এই উন্মত সকল আসমানী 
কিতাব ও সকল নবীর প্রতি ঈমান রাখে । যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
২5545541050 2৮৮154০১৮০৪ 0১0 ৮১ Un 

4১০৭ ১৫3০৪৭44০55, 
অর্থাৎ “রাসূল ও মু'মিনগণ তাহার প্রভু যাহা নাযিল করিয়াছেন তাহার উপর ঈমান 


আনিয়াছে। তাহারা সকলেই আল্লাহ, তাহার ফেরেশতা, কিতাবসমূহ ও রাসূলগণের উপর 
ঈমান আনিয়াছে। তাহারা বলে, আমরা নবীগণের মধ্যে পার্থক্য সৃষ্টি করি না।' 


কাছীর-_৩/৪১ 


Contents 


৩২২ তাফসীরে ইব্‌ন কাছীর 
EGS ডি ০০৯১ | 
ক্ষমা করিয়া দিবেন।' 


59০50 IE 2102 ৮1545 05৫ GSI OX ৬864 (No) 
gE 045) 55551 1S < ০15585511৪6 (6 82 DIE ঠিঞ ৩১০ 
08546555০52 GS 5৬১১৬ FEES ৬১৯০ ৮৮7৬১ ৫৪ 


61650948506 5 28185565159 
066৫০146365 ci 80৩55 
১৫৩. “কিতাবীগণ তোমাকে তাহাদের জন্য আসমান হইতে কিতাব অবতীর্ণ করিতে 
বলে; কিন্তু তাহারা মুসার নিকট ইহা অপেক্ষাও বড় দাবি করিয়াছিল । তাহারা বলিয়াছিল, 
প্রকাশ্যে আমাদিগকে আল্লাহকে দেখাও ৷’ তাহাদের সীমালংঘনের জন্য তাহারা বজাহত 
হইয়াছিল । অতঃপর স্পষ্ট প্রমাণ তাহাদের নিকট প্রকাশ হওয়ার পরও তাহারা গো-বৎসকে 
উপাস্যরূপে গ্রহণ করিয়াছিল । ইহাও ক্ষমা করিয়াছিলাম্‌ এবং মুসাকে স্পষ্ট প্রমাণ প্রদান 
করিয়াছিলাম।” 

. “তাহাদের অংগীকারের জন্য “তৃর* পর্বতকে তাহাদের উর্ধ্বে স্থাপন 
করিয়াছিলাম এবং তাহাদিগকে বলিয়াছিলাম, “নতশিরে দ্বার দিয়া প্রকাশ কর।' আর 
তাহাদিগকে বলিয়াছিলাম, 'শনিবারে সীমালংঘন করিও না’ এবং তাহাদের নিকট হইতে 
দৃঢ় অঙ্গীকার লইয়াছিলাম ।” 


তাফসীর ঃ মুহাম্মদ ইব্‌ন কা'ব আল-কার্ষী, সুদ্দী ও কাতাদা (রে) বলিয়াছেন ৪ ইয়াহ্‌দীগণ 
হযরত নবী করীম (সা)-এর নিকট দাবি জানাইয়াছিল যে, যেরূপে তাওরাত কিতাব হযরত মূসা 
(আ)-এর প্রতি আল্লাহর তরফ হইতে লিখিত আকারে নাযিল হইয়াছিল, সেইরূপে তিনি যেন 
আল্লাহকে দিয়া একখানা লিখিত কিতাব তাহাদের উপর নাযিল করান। 

ইব্ন জুরাইজ (র) বলিয়াছেন ঃ তাহারা নবী করীম (সা)-এর নিকট দাবি জানাইয়াছিল যে, 
তিনি যেন আল্লাহকে দিয়া অমুক, অমুক এবং অমুক ব্যক্তির নিকট প্রেরিতব্য পুস্তিকা নাযিল 
করান। উহাতে নবী করীম (সা) কর্তৃক আনীত বিষয়সমূহের সমর্থন ও সত্যায়ন থাকিতে 
হইবে । তাহারা যে দাবিই জানাইয়া থাকুক না কেন, তাহাদের দাবির মূলে সত্যপ্রেম ও 
সত্যনিষ্ঠা ছিল না; বরং উহার মূলে ছিল সত্য বিদ্বেষ ও সত্য বিমুখতা । ইতিপূর্বে মক্কার কুরায়শ 
গোত্রও নবী করীম (সা)-এর নিকট অনুরূপ আব্দার তুলিয়াছিল। সূরা বনী ইসরাঈলের নিম্নোক্ত 
আয়াতসমূহে কুরায়শ গোত্রের উপরোক্ত দাবির বর্ণনা রহিয়াছে ঃ 


6 2 26০ চা ৮৩১০০ ০৮০৮ দল তী Sd ৮ - শার্শা তপু ৩ ৭ oP 
০১ ৭৯ ০1 ০৩১৩1 ৮০৬৯ NT EMS ভি] ০০৬১০৭15103 


ছিল ৬ 6 ৮০ পা S$ পা ৬৪ 20 £ 9 ia “48,4078 PA গলদ + ত 9 ০5. 
bale ০০১ ৮০৫ ৭৮১41 ০৪০০১৩। 1১850 06058 ১681 ০8১৪ 255৩ ০১১৯ 


Contents 


সূরা নিসা ৩২৩ 


৯ AAMAS ১০ EM EN Sai LNG dh 6 li Us 

4৯ ০১১ ৯০০৪ 08 এ সন 0১৬০ ০১৯ ET 5০ উ5 Ty ala 

০ sas lie His < 

অর্থাৎ ‘তাহারা (মুশরিকরা) বলে, আমরা কখনও তোমার উপর ঈমান আনিব না যতক্ষণ 

না তুমি আমাদের জন্য ভূগর্ভ হইতে ঝর্ণাধারা উৎসারিত করিবে । অথবা তোমার জন্য খেজুর ও 

আঙুরের এমন বাগান সৃষ্টি হইবে যাহার মাঝে মাঝে নহর প্রবহমান থাকিবে । অথবা তোমার 
ধারণা মুতাবিক আমাদের উপর আসমান ভাংগিয়া পড়িবে ।.... 


২2৮11 SIEGES UNC TUE 41১১০ ধা ৮৮51১105১৪০ 
অর্থাৎ “তাহারা মুসার নিকট ইহা হইতেও অধিকতর অযৌক্তিক দাবি তুলিয়াছিল। তাহারা 
বলিয়াছিল, আমাদিগকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও । তাহাদের অবাধ্যতা, সত্য বিদ্বেষ ও 
সত্যদ্রোহের ফলে তাহারা অশনি সম্পাতে ধ্বংস হইল ।' - 
সূরা বাকারার নিম্নোক্ত আয়াতসমূহে বনী ইসরাঈল গোত্রের উপরোক্ত ঘটনা বিশদভাবে 
বিবৃত হইয়াছে ঃ 


95০৭ $e 9৩ ew পণ Fee টি পলা we পারা শী ওঠ oe yj of) of 08 ০3৭ 
nly ৭3৮৮০411১৫০ ১৯০৪ ১০৫৭ 440 ০১ ৮৮৮৯০] ০০৩১ ০ ss ১1৬ 


১১১৫১০৫৭৫০০ ১৬০ ১০ pl -9995৯ 

-অর্থাৎ যখন তোমরা বলিলে, হে মুসা! আল্লাহকে প্রকাশ্যে না দেখিয়া আমরা আদৌ 

তোমার উপর ঈমান আনিব না। অমনি তোমরা বআহত হইয়াছ, তাহা তোমরা দেখিতেছিলে । 
আমি পুনরায় তোমাদিগকে নবজীবন দিলাম যেন তোমরা কৃতজ্ঞ হও !' 


EIDE তল (5 ৬৬৫ ০০ 4৯৮1 BSS 

অর্থাৎ আল্লাহ্‌র তরফ হইতে তাহার মা“বৃদ হইবার এবং হযরত মূসা (আ)-এর আল্লাহর 
রাসূল হইবার পক্ষে একাধিক স্পষ্ট প্রমাণ প্রত্যক্ষ করা সত্বেও তাহারা -গো-বৎসকে উপাস্যরূপে 
গ্রহণ করিল। তাহারা মিসরে হযরত মূসা (আ)-এর মাধ্যমে একাধিক স্পষ্ট প্রমাণ প্রত্যক্ষ 
দেখিল। আল্লাহ্‌ তাহাদিগকে সমুদ্র পার করাইয়া আনিবার পর তাহারা একটি গোত্রের নিকট 
উপস্থিত হইয়া দেখিতে পাইল, উহারা কতগুলি প্রতিমাকে উপাস্য বানাইয়া লইয়াছে। 
. এতদ্র্শনে তাহারা হযরত মুসা (আ)-এর নিকট দাবি জানাইল, “তাহাদের যেরূপ পূজ্য 
দেবতাসমূহ রহিয়াছে, তুমি আমাদের জন্যেও সেইরূপ এক দেবতা গড়িয়া দাও ৷’ হযরত মুসা 
(আ) বলিলেন, “তোমরা তো এক মূর্খ সম্প্রদায়। ইহাদের পূজ্য দেবতাগুলি তো অস্তিত্হীন: 
কাল্পনিক বস্তু আর ইহাদের কার্যকলাপ বাতিল, অযৌক্তিক ও ভিত্তিহীন ৷’ তিনি আরও বলিলেন, 


Contents 


৩২৪ তাফসীরে ইব্ন কাছীর 


আমি কি তোমাদের জন্যে আল্লাহ ভিন্ন অন্য কোন মা'বুদ খুঁজিব ? অথচ তিনি তোমাদিগকে 
বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্‌ দিয়াছেন। এতদ্সত্তেও তাহারা হযরত মূসা (আ)-এর আল্লাহর 
সহিত একান্তে কথা বলিতে যাইবার পর গো-বৎসকে উপাস্যরূপে গ্রহণ করিল । উহার বিশদ 
বিবরণ আল্লাহ তা‘আলা ‘সূরা আরাফ’ ও সূরা ‘তা-হা'য় বর্ণনা করিয়াছেন। হযরত মূসা (আ) 
তাহাদের নিকট ফিরিয়া আসিলেন। ইতিমধ্যে যাহা ঘটিবার তাহা ঘটিয়া গিয়াছে। আল্লাহ 
তাআলা তাহাদের উক্ত পাপাচারের কাফ্ফারা ও প্রায়শ্চিত্ত স্বরূপ নির্দেশ দিলেন, “তাহাদের 
মধ্য হইতে যাহারা গো-বৎস পূজা করে নাই, তাহারা যাহারা উহা পূজা করিয়াছে, তাহাদিগকে 
হত্যা করিবে’ আল্লাহর নির্দেশে তাহাদের একজন অন্যজনকে হত্যা করিল । অতঃপর তিনি 
তাহাদিগকে পুনজীবিত করিলেন। আল্লাহ তাহাদের উক্ত পাপ ক্ষমা করিয়া দিলেন। আর তিনি 
হযরত মূসা (আ)-কে স্পষ্ট দলীল ও প্রমাণ প্রদান করিয়াছিলেন । 
বনী ইসরাঈল গোত্র তাওরাতের বিধানাবলী পালনে পরাজ্মুখ ও অস্বীকৃত হইলে আল্লাহ 
তা'আলা তাহাদের মাথার উপর একটি পর্বত ঝুলন্ত রাখিয়া তাওরাতের অনুসরণের আদেশ 
দিলেন। ইহাতে তাহারা উহার প্রতি আনুগত্য স্বীকার করিল এবং আল্লাহর উদ্দেশ্যে সিজদায় 
পড়িয়া আকাশের দিকে এই ভয়ে তাকাইতে লাগিল যে, তাহাদের মাথার উপর উত্তোলিত পর্বত 
তাহাদের উপর পতিত হইতে পারে । যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 
75৪19 %1 1১55 25 এ 25 ছি 6 31? 
অর্থাৎ ‘আর যখন আমি তাহাদের উপর পাহাড় ঝুলাইয়া দিলাম যেন উহা পড়ো পড়ো 
অবস্থায় ছিল এবং তাহারা ভাবিতেছিল তাহাদের উপর পতিতই হইবে ।' 
15৯৮5 50801151521 ৫1 (55 
অর্থাৎ আর আল্লাহ তাহাদিগকে নির্দেশ দিলেন, তোমরা এই বলিতে বলিতে নতশিরে 
বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করিবে, “আল্লাহ! আমরা জিহাদ না করিয়া পাপ করিয়াছি । আর সে 
কারণে চল্লিশ বৎসর ধরিয়া আমাদিগকে “তীহ' প্রান্তরে যাযাবরের জীবন যাপন করিতে 
হইয়াছে। আল্লাহ! তুমি আমাদিগকে ক্ষমা করিয়া দাও ।' স্বভাবগতভাবে অবাধ্য বনী ইসরাঈল 
তৎপরিবর্তে বলিল, “আমরা গমের শীষ চাই ৷’ 
41212 185254৮০10৬ রত [১৯৬ 20211191201 61 (459 
অর্থাৎ আল্লাহ তাআলা তাহাদিগকে বলিলেন, “তোমরা শনিবার সম্পর্কিত বিধি-নিষেধ 
মানিয়া চল, আর উহাতে সীমা লংঘন করিও না। যতদিন এতদসম্পকীয়ি আমার নিষেধ বলবৎ 
থাকে, ততদিন তোমরা উহা কঠোরভাবে মানিয়া চল। আল্লাহ এই সম্পর্কে তাহাদের নিকট 
হইতে দৃঢ় অঙ্গীকার লইলেন। কিন্তু তাহারা উহা রক্ষা করিল না। তাহারা ফন্দি আবিষ্কার করিয়া 
আল্লাহর নিষেধ অমান্য করিল । সূরা আরাফের নিম্নোক্ত আয়াতে এতদৃসম্বন্ধে বিস্তারিত বিবরণ 
টার 


+ oe 92) ৯০ 


রি ১২১৮, এ টা 33 ০ ই 20 


Contents 


সূরা নিসা ৩২৫ 


4১০৮2418540 (০৪ 08550 5 0 Ss - OL (১১৫ 


65৩5 


419১5১15195) (ও চির ২19123115০১ 19108152545 0185 


5৮6৮ 


ISS Cs om Sli (৬১১25110১13 ১4৮০০ ০৬৭১৭ ad ০২৪ 


৫৯ 9 4 ৮ পা 32 2:9০ ০6০০ 2 কর 55552 


টিন রা tne SUN Kelp SECC নারির 
কর্তৃক বর্ণিত হাদীস উল্লেখিত হইবে । হাদীসটির একাংশ এই ঃ 
cell 5৪ 1340 301 ১৪৫৪ ২০০ 89153 
“ওহে ইয়াহুদী জাতি। শুধু তোমাদের প্রতি আমার আদেশ যে, তোমরা শনিবারে 
সীমালংঘন করিও না ।' 
সূরা বনী ইসরাঈলের সংশ্লিষ্ট আয়াতটি এই ঃ 
8৮58 75691 eS a dl 2S ৮৪ 9 ও (১০০) 
OREN IS 3 CE dR ud EC 0 $ 
৫১৫৮৮ 61542 (9১2 51৮85 I BA $0১০৯ 
৮৮০৫ (5: Pest Ral CSE (6) rd 5 01০৬) 
৫৩৩25 TE BEN 0 6৮24 2৬ ও 512 8৮505 
০063... ELS Bh FO) ৮5 ২০2 
0৫১৮1597281 LES ১4৫12) 26582 (CNOA) 
৮95 05621255555 33 % 6509) YH ০5৩15 0০৭) 
Og 
১৫৫. “এবং তাহারা অভিশপ্ত হইয়াছিল তাহাদের অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহর 
আয়াত প্রত্যাখ্যান করার জন্য, নবীদিগকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং ‘আমাদের 
হৃদয় আচ্ছাদিত’ তাহাদের এই উক্তির জন্য । যদিও তাহাদের সত্য প্রত্যাখ্যানের জন্য 
আল্লাহ উহা মোহরযুক্ত করিয়াছেন। তাই তাহাদের অল্পই বিশ্বাসী হয়।” 


১৫৬. “তাহারা অভিশপ্ত হইয়াছিল তাহাদের সত্য প্রত্যাখ্যানের জন্য ও মরিয়মের 
বিরুদ্ধে জঘন্য অপবাদের জন্য ।” 


Contents 


৩২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


১৫৭. “আর আল্লাহর রাসূল মরিয়ম-তনয় ‘ঈসা মসীহকে আমরা হত্যা করিয়াছি’ 
তাহাদের এই উক্তির জন্য । তাহারা তাহাকে হত্যা করে নাই ও শূলীবিদ্ধও করে নাই; কিন্তু 
তাহাদের এইরূপ মনে হইয়াছিল। যাহারা তাহার সম্বন্ধে মতভেদ করিয়াছিল, তাহারা 
নিশ্চয়ই এই সম্বন্ধে সংশয়যুক্ত ছিল এবং এই সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাহাদের 
কোনো জ্ঞানই ছিল না। ইহা নিশ্চিত যে, তাহারা তাহাকে হত্যা করে নাই।” 

২৫৮, “বরং আল্লাহ তাহাকে তাহার নিকট তুলিয়া লইয়াছেন; এবং আল্লাহ 
পরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷” 

১৫৯. “কিতাবীদিগের মধ্যে প্রত্যেকে তাহার মৃত্যুর পূর্বে তাহাকে বিশ্বাস করিবেই 
এবং কিয়ামতের দিন সে তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে ।” 


তাফসীর ঃ আলোচ্য আয়াত ও উহার পরবর্তী কয়েকটি আয়াতে ইয়াহুদী জাতির কতগুলি 
জঘন্যতম পাপের বিষয় বিবৃত হইয়াছে। এই সকল পাপ তাহাদের উপর আল্লাহর গযব ও 
অভিসম্পাত ডাকিয়া আনিয়াছে এবং তাহাদিগকে হিদায়াত ও সত্য পথ হইতে বিভ্রান্ত ও সুদূরে 
নিক্ষিপ্ত করিয়াছে । তাহাদের জঘন্যতম কয়েকটি পাপ হইতেছে, তাহাদের নিকট হইতে আল্লাহ 
কর্তৃক দৃঢ়ভাবে গৃহীত অঙ্গীকার ভঙ্গ করা এবং নবীগণের মাধ্যমে আল্লাহ কর্তৃক প্রদর্শিত 
মুজিযাসমূহ ও নিদর্শনাবলীকে অগ্রাহ্য করা । 
৯১৭০541৫18৪ 
অর্থাৎ তাহারা নিরতিশয় সত্যদ্বেষী হইবার কারণে বিপুল সংখ্যক নবীকে অন্যায়ভাবে হত্যা 
করিয়াছিল । আর উহার ফলে আল্লাহ কর্তৃক অভিশপ্ত হইয়াছিল । 
lk Cl es 
আর তাহারা অভিশপ্ত হইয়াছিল এই কথা বলিবার কারণে-‘আমাদের হৃদয়সমূহ আবৃত 
রহিয়াছে ।' 
হযরত ইব্‌ন আব্বাস (রা) মুজাহিদ, সাঈদ ইব্ন জুবায়র, ইকরিমা, সুদ্দী, কাতাদা রে) 
প্রমুখ বহু মুফাস্সির বলিয়াছেন &1£ শব্দের অর্থে আবরণে আচ্ছাদিত । 
মুশরিকগণও ইয়াহুদীদের অনুরূপ উক্তি করিত। তাহাদের উক্তির বর্ণনা প্রসঙ্গে আল্লাহ 
তা'আলা বলিয়াছেন ৪ 


১1০59 0552 ০০3 ১৪০ Clay এ (52 তত হা ৪১195 
9315 (381 1০818 02 
কেহ কেহ বলেন £ - ৪12 শব্দের অর্থ (জ্ঞানের) ভান্ডার । অর্থাৎ ইয়াহুদীগণ বলিত, 
“আমাদের হৃদয়সমূহ হইতেছে আমাদের দ্বারা অর্জিত বিপুল জ্ঞানরাশির ভান্ডার ৷’ কালবী (র) 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে উপরোক্ত ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন । সূরা বাকারায় 
ইয়াহুদীদের অনুরূপ উক্তি বর্ণিত হইয়াছে । ূ 
৯০২৪ tele tin be 


Contents 
সূরা নিসা | ৩২৭ 


পূর্ববর্তী অংশের প্রথম ব্যাখ্যা অনুযায়ী আলোচ্য অংশের তাৎপর্য এই ঃ ইয়াহুদীগণ গর্বের 
সহিত বলিত, ‘আমাদের হৃদয়সমূহ আবৃত রহিয়াছে। উপদেশদাতাদের (নবীদের) কথা মিথ্যা । 
উহা আমাদের হৃদয়ে প্রবেশ করিবে না।' ইয়াহুদীদের উপরোক্ত দাবির কিয়দংশ সত্য ও 
কিয়দংশ মিথ্যা ছিল। তাহাদের হৃদয়সমূহ আবৃত রহিয়াছে, তাহাদের এই দাবি ছিল সত্য। 
উহাতে নবীদের উপদেশ প্রবেশ করিবে না, তাহাদের এই দাবিও সত্য ছিল। কিন্তু নবীদের 
কথা মিথ্যা, তাহাদের এই দাবি ছিল মিথ্যা । তাই “তাহাদের অন্তর মিথ্যাকে গ্রহণ করিতে 
অপ্রস্তুত’ তাহাদের এই দাবিও ছিল মিথ্যা । প্রকৃত কথা এই যে, তাহাদের হৃদয় ছিল অত্যন্ত 
জঘন্যরূপে সত্যদ্বেষী। উহাতে কুফর অত্যন্ত গভীরভাবে অংকিত হইয়া গিয়াছিল। তাহারা ইহা 
ত্যাগ করত সত্য গ্রহণে কোনক্রমে প্রস্তুত ছিল না। আল্লাহ তাহাদের এই কুফরের কারণে 
তাহাদের অন্তরসমূহ মোহরাংকিত করিয়া দিয়াছিলেন। ফলে উহাতে সত্য প্রবেশ করিতে 
পারিত না। 

পূর্ববর্তী অংশের দ্বিতীয় ব্যাখ্যা অনুযায়ী আলোচ্য অংশের তাৎপর্য এই ঃ ইয়াহুদীগণ সগর্বে 
দাবি করিত, “আমাদের অন্তরসমূহ ইল্ম ও জ্ঞানের ভান্ডার । উহা ইলম ও জ্ঞানে পরিপূর্ণ 
রহিয়াছে।' ইয়াহুদীদের এই দাবি ছিল সম্পূর্ণ মিথ্যা । তাহাদের অন্তর ছিল শূন্যগর্ভ। উহাতে 
জ্ঞানের লেশমাত্র ছিল না। তাহারা চরম সত্যদ্বেষী ছিল। তাহারা জানিয়া বুঝিয়া সত্যকে 
প্রত্যাখ্যান করিয়াছিল। তাহাদের এই সত্য বিদ্বেষ ও ও সত্য প্রত্যাখ্যানের কারণে আল্লাহ 
পারিত না-প্রবেশের পথ পাইত না। সুতরাং উহা শূন্যগর্ত ও জ্ঞানশূন্য ছিল। 

সুরা বাকারায় আমি অনুরূপ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইহা বিস্তারিতরপে আলোচনা 
করিয়াছি। 

SLE YN yes 5৩ 
অর্থাৎ তাহাদের অন্তরসমূহ কুফর, অবাধ্যতা ও আংশিক সত্য গ্রহণে অভ্যস্ত হইয়া 
গিয়াছে। 

১৫৬ নং আয়াতের ব্যাখ্যায় আলী ইব্‌ন আবূ তালহা (র) হযরত ইব্‌ন আব্বাস (রা)'হইতে 
বর্ণনা করেন ঃ ইয়াহুদীগণ হযরত মরিয়ম (আ)-এর বিরুদ্ধে ব্যভিচারের মিথ্যা অভিযোগ 
তুলিয়াছিল। সুদ্দী, জুয়াইরিব, মুহাম্মাদ ইব্‌ন ইসহাক (র) প্রমুখ বহু তাফসীরকার আয়াতের 
অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন। আয়াতের স্বাভাবিক ব্যাখ্যা এই যে, “তাহারা হযরত মরিয়ম 
(আ)-কে ব্যভিচারিণী ও তাহার পুত্র হযরত ঈসা (আ)-কে জারজ সন্তান বলিয়া আখ্যায়িত 
করিয়াছিল । তাহাদের কেহ কেহ আবার ইহাও বলিয়াছিল যে, (হযরত) মরিয়ম স্রাব নির্গমনরত 
সারার নিসা আহযাব পারা গার রানি নারির গহ সারার 
বর্ষিত হউক। 


“dl 1,১2১ 351 ৮০০৪০ চেএ 0 1535 
“আর তাহারা অভিশপ্ত হইয়াছিল তাহাদের এই কথা বলিবার কারণে যে, নিশ্চয়ই আমরা 


Contents 
[| 
৩২৮ তাফসীরে ইবৃন কাছীর 


অর্থাৎ তাহারা বলিয়াছিল, ‘যেই ঈসা ইব্‌ন মরিয়ম আল্লাহ্‌র রাসূল বলিয়া দাবি করে, 
আমরা তাহাকে হত্যা করিয়া ফেলিয়াছি।' তাহারা হযরত ঈসা ইব্ন মরিয়ম (আ)-কে উপহাস 
করিয়া ‘আল্লাহর রাসূল’ বলিত । যেমন মুশরিকগণ ঠাট্টাচ্ছলে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা 
(সা)-কে বলিত ঃ 
cus এ১। Sale ০১ 51110421102 
অর্থাৎ “ওহে সেই ব্যক্তি যাহার প্রতি বাণী নাযিল হইয়াছে, নিশ্চয়ই তুমি পাগল ।' 


অভিশপ্ত ইয়াহুদী জাতির চরিত্র 

আল্লাহ তা“আলা বিভিন্ন অলৌকিক নিদর্শন সহকারে বনী ইসরাঈলের হিদায়াতের জন্যে 
হযরত ঈসা (আ)-কে নবী বানাইয়া পাঠাইলেন। তিনি আল্লাহ্‌র নির্দেশে জন্মান্ধ ব্যক্তিকে 
দৃষ্টিদান করিতেন, আল্লাহর নির্দেশে কুষ্ঠ রোগীকে নিরাময় করিতেন এবং আল্লাহর নির্দেশে মৃত 
ব্যক্তিকে জীবিত করিতেন। তিনি কাদামাটি দ্বারা পাখি বানাইয়া উহাতে ফুঁ দিতেন। উহাতে 
আল্লাহর নির্দেশে প্রাণ সঞ্চার হইত এবং উহা আকাশে উড়িত। মানুষ উহার উড্ডয়ন প্রত্যক্ষ 
করিত। এইরূপ অন্যান্য মুজিযা আল্লাহ তা'আলা হযরত ঈসা (আ)-এর মাধ্যমে বনী 
ইসরাঈলকে প্রদর্শন করিতেন । তাহারা এতদ্দর্শনে হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান আনিবার 
উৎপীড়ন করিতে লাগিল। তাহারা আল্লাহর নবীকে কোথাও স্থির হইয়া টিকিতে দিল না। 
তাহাদের উৎপীড়নে অতিষ্ঠ হইয়া তিনি স্বীয় মাতা হযরত মরিয়ম (আ)-কে সঙ্গে লইয়া এক 
জনপদ হইতে আরেক জনপদে ঘুরিয়া বেড়াইতে বাধ্য হইলেন। ইহাতেও পাষণ্ড কাফির বনী 
ইসরাঈলের মনের তৃপ্তি হইত না। মনের ঝাল মিটাইবার জন্যে তাহারা সিরিয়ার তৎকালীন 
সম্রাটের দ্বারস্থ হইল ৷ সম্রাট ছিল নক্ষত্রপূজক একজন মুশরিক। তাহার স্বজাতীয়গণ 
“আল-ইউনান' নামে পরিচিত ছিল। তাহারা সম্রাটকে বলিল, একটা লোক বায়তুল মুকাদ্দাস 
এলাকায় মানুষকে বিপথগামী করিতেছে এবং সম্রাটের বিরুদ্ধে তাহার প্রজাবৃন্দকে ক্ষেপাইয়া 
তুলিতেছে। সম্রাট ইহা শুনিয়া রাগান্বিত হইল। সে বায়তুল মুকান্দাস এলাকার প্রতিনিধিকে 
লিখিত নির্দেশ দিল, সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়টি যেন সে গুরুত্ব সহকারে গ্রহণ করে । তাহাকে যেন 
শুলীবিদ্ধ করে ও তাহার মস্তকে যেন কন্টক মুকুট পরাইয়া দেয়। এইভাবে তাহাকে হত্যা করিয়া 
জনগণকে যেন সে তাহার অনিষ্ট হইতে রক্ষা করে। 

রাজ প্রতিনিধির নিকট সম্রাটের নির্দেশ পৌছিবার পর সে উহা পালন করিবার নিমিত্ত 
একদল লোকসহ হযরত ঈসা (আ)-এর নিকট গমন করিল । তিনি তখন একদল সহচর সহ 
একটি ঘরে অবস্থান করিতেছিলেন। তথায় তাহার সহচরের সংখ্যা তখন বার, তের অথবা 
সতের ছিল। সেদিন ছিল শুক্রবার। সময় অপরাহ্ন আসরের পর। সম্মুখে শনিবারের রাত্রি। 
তাহারা তখন সেখানে হযরত ঈসা (আ)-কে ঘিরিয়া ফেলিল। তিনি দেখিলেন, হয় তাহারা ঘরে 
প্রবেশ করিয়া তাহাকে গ্রেফতার করিবে, না হয় তাহাকে তাহাদের নিকট গিয়া আত্মসমর্পণ 
করিতে হইবে । তাই তিনি স্বীয় সহচরবৃন্দকে বলিলেন, তোমাদের মধ্য হইতে কে আমার 
আকৃতি গ্রহণ করিতে প্রস্তুত রহিয়াছে? যে ব্যক্তি ইহাতে প্রস্তুত থাকিবে, সে জান্নাতে আমার 


Contents 
" সূরা নিসা ৩২৯ 


সঙ্গী ও বন্ধু হইবে। তাহাদের মধ্য হইতে একটি যুবক এজন্যে নিজেকে পেশ করিল । হযরত 
ঈসা (আ) তাহাকে ইহার অনুপযুক্ত মনে করিয়া স্বীয় আহবানের পুনরুক্তি করিলেন। এইরূপে 
তিনি তিনবার শিষ্যদের প্রতি একই আহবান জানাইলেন। প্রতিবার একই যুবক তাহার 
আহবানে সাড়া দিল। অন্য কাহাকেও উহাতে সাড়া দিতে দেখা গেল না। তখন তিনি তাহাকে 
বলিলেন, “তুমিই সেই সৌভাগ্যবান ব্যক্তি ।' অতঃপর আল্লাহ তাআলা সেই যুবককে হযরত 
ঈসা (আ)-এর আকৃতি বিশিষ্ট করিয়া দিলেন। সে যেন স্বয়ং হযরত ঈসা (আ) হইয়া গেল। 
ইত্যবসরে ঘরের ছাদে একটা ছিদ্র দেখা দিল । হযরত ঈসা (আ) তন্দরাচ্ছন্ন হইয়া পড়িলেন এবং 
তদবস্থায় আকাশে উত্তোলিত হইলেন । যেমন আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
EEE ১2311 ০০ ১৫৮5৩ ll al ol sl ০2৯৪ ১5111 1]3 jl 
০4০৮০ US Tah pips ol 06 Col 3১ ৩০০ 30 04৩ 
_১? 8৭ 42১51350৮5৫ 

হযরত ঈসা (আ) আকাশে উত্তোলিত হইবার পর তাহার সহচরবৃন্দ ঘর হইতে বাহির 
হইলেন। অবরোধকারী ইয়াহুদীগণ উপরোক্ত যুবককে দেখিয়া মনে করিল, এইই ঈসা ইব্‌ন 
মরিয়ম । তাহারা রাত্রিতে তাহাকে ধরিয়া লইয়া গিয়া শূলীবিদ্ধ করিল এবং তাহার মস্তকে কন্টক 
মুকুট পরাইল। ইয়াহ্‌দীগণ সগর্বে লোকদিগকে বলিল, তাহারা পরিশ্রম করিয়া .ঈসা ইব্‌ন 
মরিয়মকে শূলীবিদ্ধ করিয়াছে। প্রকৃত ঘটনা সম্বন্ধে অজ্ঞতার কারণে একদল খ্রিস্টান তাহাদের 
দাবিকে সত্য বলিয়া মানিয়া লইল। অবশ্য যাহারা হযরত ঈসা (আ)-এর উর্ধ্বগমন প্রত্যক্ষ 
দাবিতে বিশ্বাস স্থাপনকারী অজ্ঞ খরিস্টানগণ ইহাও রচনা করিয়া লইল যে, ঈসা ইব্‌ন মরিয়মের 
শৃলীবিদ্ধ অবস্থায় তাহার মাতা বিবি মরিয়ম শুলীর নীচে বসিয়া কাঁদিয়াছিলেন। এমন কি কেহ 
কেহ এই কথাও বানাইয়াছে যে, শৃলীবিদ্ধ অবস্থায় হযরত ঈসা (আ) তাহার মাতার সহিত 
কথাও বলিয়াছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞাতা। 

উপরোক্ত ঘটনা ছিল আল্লাহর তরফ হইতে মানুষের প্রতি আগত পরীক্ষা | উহাতে আল্লাহর 
সৃক্ম্ম হিকমত ও রহস্য নিহিত ছিল। আল্লাহ তা“আলা স্পষ্ট নিদর্শনাবলী দ্বারা সমর্থিত তাহার 
রাসূলের প্রতি অবতীর্ণ পবিত্র কালামে প্রকৃত অবস্থা স্পষ্ট করিয়া বর্ণনা করিয়াছেন। তিনি 
শ্রেষ্ঠতম সত্যবাদী, বিশ্বজগতের সকল রহস্য সম্বন্ধে অবগত এবং ভূত-বর্তমান-ভবিষ্যত সবই 
তাহার অসীম জ্ঞানের অন্তর্ভূক্ত । এমনকি যে ঘটনা অতীতে ঘটে নাই, তাহা ঘটিলে কিরূপে 
ঘটিত, উহাও সীমাহীন জ্ঞানের অন্তর্ভূক্ত রহিয়াছে । আল্লাহ তা'আলা হযরত ঈসা (আ) সম্বন্ধে 
ইয়াহুদীদের আরোপিত মিথ্যার জাল ছিন্ন করিয়া বলিতেছেন ঃ 

1 5955505১৮58 ০5 

অর্থাৎ “তাহারা তাহাকে হত্যাও করে নাই আর শৃলীবিদ্ধও করে নাই; বরং তাহারা 

সমআকৃতিবিশিষ্ট একটা লোককে দেখিয়া তাহাকেই ঈসা মনে করিয়াছিল ।' 


কাছীর_-৩/৪২ 


Contents 
৩৩০ তাফসীরে ইব্ন কাছীর 


SECS de a SE 1১০ 5] 42 [9812১। 5231 915 
অর্থাৎ ‘যে সকল ইয়াহুদী ও খ্রিস্টান বিশ্বাস করে যে, ঈসা নিহত হইয়াছেন, তাহারা 
সকলেই ভ্রান্ত ও ভিত্তিহীন বিশ্বাসের আবর্তে ঘুরপাক খাইতেছে।' 
4৮57৮155659 
অর্থাৎ “তাহারা সন্দেহমুক্ত হইয়া উক্ত ব্যক্তিকে হত্যা করে নাই; বরং সন্দিপ্ধ মনে তাহাকে 
হত্যা করিয়াছে।' | \ 
allies, 
বরং ‘আল্লাহ তাহাকে নিজের দিকে উঠাইয়া লইয়াছেন....।' 
Us ye i LS 
অর্থাৎ আল্লাহ মহা পরাক্রমশালী । তাহার ইচ্ছার বাস্তবায়ন রোধ করিবার ক্ষমতা কাহারও 
নাই । তিনি স্বীয় কার্যসমূহে মহাপ্রজ্ঞা ও হিকমতের অধিকারী । 
ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ ‘যখন আল্লাহ তা“আলা হযরত ঈসা (আ)-কে আকাশে উঠাইয়া 
লইতে ইচ্ছা করিলেন, হযরত ঈসা (আ) তখন একটি ঘরে তাহার বারজন হাওয়ারীর নিকট 
আগমন করিলেন। তিনি একটি জলাশয় হইতে গোসল করিয়া তাহাদের নিকট গেলেন। তাহার 
মাথা হইতে তখন পানি গড়াইয়া পড়িতেছিল। তিনি বলিলেন, তোমাদের মধ্য হইতে এক ব্যক্তি 
আমার উপর ঈমান আনিবার পর বারোবার আমার প্রতি কুফরী করিবে । অতঃপর বলিলেন, 
. তোমাদের মধ্য হইতে কে আমার আকৃতি গ্রহণ করত আমার স্থলে নিহত হইতে প্রস্তুত 
রহিয়াছে ? যে ব্যক্তি ইহাতে প্রস্তুত থাকিবে, আখিরাতে সে আমার সঙ্গে জান্নাতে থাকিবে। 
একটা যুবক তাহার আহ্বানে সাড়া দিয়ে দন্ডায়মান হইল । সে ছিল সকলের মধ্যে নবীনতম। 
তিনি তাহাকে বসিতে বলিলেন এবং পুনরায় একই আহ্বান জানাইলেন। পুনরায় সেই যুবকটিই 
দন্ডায়মান হইল ৷ তিনি তাহাকে বসিতে বলিলেন এবং পুনরায় একই আহ্বান জানাইলেন। 
পুনরায় সেই যুবকটিই দন্ডায়মান হইল । তখন হযরত ঈসা (আ) তাহাকে বলিলেন, তুমিই সেই 
সৌভাগ্যবান ব্যক্তি । অতঃপর আল্লাহ তাআলা যুবকটিকে হযরত ঈসা (আ)-এর আকৃতিবিশিষ্ট 
করিয়া দিলেন এবং হযরত ঈসা (আ)-কে ঘরের একটি ছিদ্র দিয়া আকাশে তুলিয়া লইলেন। 
এদিকে ইয়াহুদীগণ তাহাকে খুঁজিতে আসিয়া তাহার আকৃতিপ্রাপ্ত যুবকটিকে ধরিয়া লইয়া গেল 
এবং তাহাকে শুলীবিদ্ধ করিল। 
হযরত ঈসা আ)-এর জনৈক সহচর তাহার প্রতি ঈমান আনিবার পর বারোবার তাহার 
প্রতি কুফরী করিল । খ্রিস্টান জাতি ঈসা (আ)-এর স্বরূপ সম্বন্ধে তিনটি সম্প্রদায়ে বিভক্ত হইয়া 
গেল। 
প্রথম সম্প্রদায়ের দাবি, ঈসা স্বয়ং আল্লাহ । তিনি যতদিন চাহিয়াছেন ততদিন আমাদের 
মধ্যে ছিলেন। অতঃপর আকাশে উঠিয়া গিয়াছেন। এই সম্প্রদায় “ইয়াকুবিয়া” সম্প্রদায় নামে 
পরিচিত । 


Contents 
সূরা নিসা ৩৩১ 


দ্বিতীয় সম্প্রদায়ের দাবি হইল, ঈসা আল্লাহর পুত্র। তিনি যতদিন চাহিয়াছেন ততদিন 
আমাদের মধ্যে ছিলেন। অতঃপর আল্লাহ তাহাকে নিজের কাছে উঠাইয়া লইয়াছেন। এই 
সম্প্রদায় “নাসতুরিয়া" সম্প্রদায় নামে পরিচিত। | 

তৃতীয় সম্প্রদায় বিশ্বাস করে, হযরত ঈসা (আ) আল্লাহর বান্দা ও রাসূল । আল্লাহ যতদিন 
চাহিয়াছেন, তাহার বান্দা ও রাসূল আমাদের মধ্যে ছিলেন। অতঃপর তিনি তাহাকে নিজের 
দিকে উঠাইয়া লইয়াছেন। এই সম্প্রদায় হইতেছে খ্রিষ্টান জাতির মধ্যকার ‘মুসলিম’ সম্প্রদায় । 

প্রথমোক্ত দুই অমুসলিম সম্প্রদায়ের লোক মুসলিম সম্প্রদায়ের লোকদের উপর বিজয়ী 
হইয়া তাহাদিগকে হত্যা করে। এইভাবে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর আগমন 
পর্যন্ত ইসলাম কোণঠাসা রহিয়া যায়। 

উপরোক্ত হাদীসের সনদ হযরত ইব্‌ন আব্বাস (রা) পর্যন্ত সীমিত। সনদটি সহীহ । ইমাম 
নাসাঈও অনুরূপ একটি রিওয়ায়াত আবূ মুআবিয়া হইতে আবূ কুরায়বের মাধ্যমে বর্ণনা 
করিয়াছেন। 

পূর্বযুগীয় একাধিক মুফাস্সির উল্লেখ করিয়াছেন যে, হযরত ঈসা (আ) স্বীয় সহচরবৃন্দকে 
বলিয়াছিলেন, তোমাদের মধ্য হইতে কে আমার আকৃতি গ্রহণ করিয়া আমার স্থলে নিহত হইতে 
প্রস্তুত রহিয়াছে ? যে ব্যক্তি ইহাতে প্রস্তুত থাকিবে, সে আখিরাতে জান্নাতে আমার সঙ্গী ও বন্ধ 
হইবে । 

ইব্ন জারীর (র)......ওয়াহাব ইব্‌ন মুনাব্বিহ রে) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা হযরত 
ঈসা (আ) তাহার সতেরজন “হাওয়ারী' সহচরসহ একটা ঘরে প্রবেশ করিলে ইয়াহুদীগণ 
তাহাদিগকে ঘিরিয়া ফেলিল। তাহারা ঈসা (আ)-এর নিকট পৌছিলে আল্লাহ তাআলা -তাহার 
সকল শিষ্যকে তাহার সমআকৃতিবিশিষ্ট করিয়া দিলেন। ইয়াহুদীগণ বলিল, তোমরা আমাদের 
উপর যাদু চালাইয়াছ। হয় ঈসা আমাদের নিকট আত্মপ্রকাশ করিবে, নতুবা তোমাদের সকলকে 
হত্যা করিব। হযরত ঈসা (আ) স্বীয় সহচরবৃন্দকে বলিলেন, আজ তোমাদের মধ্য হইতে কে 
আছি। এই বলিয়া সে ইয়াহুদীদের নিকট আসিয়া বলিল, আমিই প্রকৃত ঈসা । আল্লাহ তা“আলা 
তাহাকে পূর্বেই হযরত ঈসা (আ)-এর আকৃতিবিশিষ্ট করিয়া দিয়াছিলেন। তাহারা তাহাকে 
ধরিয়া লইয়া গিয়া শুলীবিদ্ধ করিয়া হত্যা করিল। তাহাকে তাহাদের নিকট হইতে ঈসা 
(আ)-এর আকৃতিবিশিষ্ট করিয়া দেওয়া হইল আর তাহারা মনে করিল যে, তাহারা ঈসাকেই 
হত্যা করিয়া ফেলিয়াছে। খ্রিস্টানগণও তাহাদের ন্যায় মনে করিল। তাহারাও ভাবিল যে, 
ইয়াহুদীগণ কর্তৃক নিহত ব্যক্তিই হযরত ঈসা (আ)। অথচ সেদিনই আল্লাহ তাহাকে আকাশে 
তুলিয়া নিয়াছেন। অবশ্য এই রিওয়ায়াত অনুরূপ অন্য কোনো রিওয়ায়াত দ্বারা সমর্থত হয় 
নাই। 

ইব্‌ন জারীর (র)......ওয়াহাঁব ইব্‌ন মুনাব্বিহ (র) হইতে বর্ণনা করেন £ 

আল্লাহ তা'আলা যখন হযরত ঈসা (আ)-কে জানাইয়া দিলেন যে, তাহার দুনিয়া ছাড়িয়া 
যাইবার সময় নিকটে আসিয়া গিয়াছে, তখন তিনি মৃত্যুভয়ে অস্থির হইয়া পড়িলেন। তাহার 
নিকট ইহা দুঃসহ বোধ হইল । তিনি স্বীয় সহচর হওয়ারীদিগকে আহারের দাওয়াত দিলেন। 


Contents 


৩৩২ তাফসীরে ইব্ন কাছীর 


তাহাদিগকে বলিলেন, আজ রাত্রিতে তোমরা আমার নিকট উপস্থিত হইবে । তোমাদের নিকট 
হইতে আমাকে একটি কাজ লইতে হইবে । তাহারা রাত্রিতে তাহার নিকট সমবেত হইলে তিনি. 
নিজে খাদ্য পরিবেশন করিয়া তাহাদিগকে আহার করাইলেন। তাহাদের আহার শেষ হইবার পর 
তাহাদের হাত নিজ হাতে ধৌত করিয়া এবং নিজ বস্তে মুছিয়া দিলেন। তাহাদের নিকট ইহা 
অস্বস্তিকর ঠেকিল। তিনি বলিলেন, শোন! আজ রাত্রিতে কেহ আমার কোনো কাজে বাধা প্রদান 
করিলে তাহার সহিত আমার সম্পর্ক থাকিবে না। ইহাতে শিষ্যগণ বাধা প্রদানে বিরত রহিলেন। 
শিষ্যগণের সেবা শেষ করিয়া তিনি বলিলেন, আজ রাত্রিতে আমি নিজে তোমাদিগকে খাদ্য 
পরিবেশন করিয়া এবং তোমাদের হাত ধৌত করিয়া দিয়া তোমাদের যে সেবা করিয়াছি, উহা 
যেন তোমাদের জন্যে আদর্শ হইয়া বিরাজ করে । তোমরা আমাকে তোমাদের সকলের মধ্যে 
শ্রেষ্ঠতম ব্যক্তি বিবেচনা করিয়া থাকো । এতদৃসত্েও আমি নিজে তোমাদিগকে সেবা করিয়াছি । 
তোমাদের কেহ যেন অপরের প্রতি শ্রেষ্ঠত্বের দন্ত প্রকাশ না করে; বরং একজন অপরজনের 
সেবায় নিজেকে যেন তদ্রুপ বিলাইয়া দেয় যেমন বিলাইয়া দিয়াছি আজ) আমি নিজেকে 
তোমাদের সেবায় । এখন আজ রাত্রিতে তোমাদের নিকট হইতে কি কাজ লইতে চাহিয়াছি তাহা 
শোন। তোমরা কাকুতি মিনতি সহকারে আল্লাহর নিকট দু'আ করিবে, তিনি যেন আমার 
মৃত্যুকে বিলম্বিত করিয়া দেন। শিষ্যগণ কাতর প্রার্থনার জন্যে প্রস্তুত হইলে নিদ্রা তাহাদিগকে 
আচ্ছন্ন করিয়া ফেলিল। তাহারা প্রার্থনা করিতে পারিল না। হযরত ঈসা (আ) তাহাদিগকে 
জাগাইবার কার্যে ব্যাপৃত রহিলেন আর বলিতে লাগিলেন, সুবহানাল্লাহ! তোমরা আমার 
সাহায্যের জন্য একটা রাত্রিও না ঘুমাইয়া পারিতেছে না ? তাহারা বলিল, আল্লাহর কসম! 
আমাদের কি হইল বুঝিতে পরিতেছি না। আমাদের রাত্রি জাগরণ করিবার অভ্যাস রহিয়াছে । 
আমরা অনেকেই রাত্রি জাগরণ করিয়া থাকি । আজ যেন কেন জাগিয়া থাকিতে পারিতেছি না। 
আমাদের মধ্যে ও আপনার জন্য দু'আর মধ্যে অন্তরায় ও প্রতিবন্ধকতা সৃষ্টি হইয়া গিয়াছে। 
ইচ্ছা সত্তেও আমরা দু“আ করিতে পারিতেছি না। হযরত ঈসা (আ) বলিলেন, রাখাল চলিয়া 
যাইবে আর ছাগপাল ছত্রভঙ্গ হইয়া যাইবে । তিনি অনুরূপ আরো কথা বলিলেন। ইহাদ্বারা 
নিজের প্রস্থানের ইঙ্গিত প্রদান করিতেছিলেন। অতঃপর বলিলেন £ শোন, আমি সত্য কথা 
বলিতেছি। আজ ভোরে মোরগ ডাকিবার পূর্বে তোমাদের মধ্য হইতে এক ব্যক্তি তিনবার 
আমার সহিত নিজের সম্পর্ককে অস্বীকার করিবে । তোমাদের মধ্য হইতে এক ব্যক্তি স্বল্প 
কয়েকটা দিরহামের বিনিময়ে আমাকে বিক্রয় করিয়া দিয়া আমার বিক্রয় মূল্য ভক্ষণ করিবে । 
তাহার সহচরবৃন্দ তথা হইতে বিভিন্ন দিকে চলিয়া গেল। এদিকে ইয়াহুদীগণ তাহাকে 
খুঁজিতেছিল। তাহারা শামউন নামক জনৈক হাওয়ারীকে গ্রেফতার করিয়া বলিল, এই ব্যক্তি 
তাহার (ঈসার) একজন শিষ্য । সে উহা অস্বীকার করিল। বলিল, আমি তাহার শিষ্য নহি। 
ইহাতে ইয়াহুদীগণ তাহাকে ছাড়িয়া দিল। 

অন্য একদল তাহাকে ধরিলে সে অনুরূপ অস্বীকার করিল। অতঃপর শামউন মোরগের 
ডাক শুনিতে পাইল এবং চিন্তাধিত হইয়া কাঁদিতে লাগিল। প্রভাতে জনৈক হাওয়ারী ইয়াহুদীদের 
নিকট আসিয়া বলিল, আমি মসীহর (ঈসার) সন্ধান দিতে পারিলে তোমরা আমাকে কি পুরস্কার 
দিবে ? তাহারা তাহাকে ত্রিশটি দিরহাম প্রদান করিল । সে উহা গ্রহণ করত তাহাদিগকে হযরত 


Contents 


সূরা নিসা ৩৩৩ 


ঈসা (আ)-এর সন্ধান জানাইয়া.দিল। ইতিপূর্বেই বিষয়টি তাহাদের নিকট ঘোলাটে হইয়া 
পড়িয়াছিল। তাহারা তাহাকে গ্রেপ্তার করিয়া তাহার নিকট হইতে নিশ্চয়তামূলক স্বীকৃতি লইল। 
তাহারা তাহাকে রজ্জববদ্ধ করিয়া হেঁচড়াইয়া লইয়া যাইতে লাগিল এবং উপহাসের সহিত 
তাহাকে বলিতে লাগিল, ‘তুমি তো মৃত ব্যক্তিগণকে জীবিত করিতে, জিন্ন তাড়াইতে এবং 
পাগল ব্যক্তিকে সুস্থ করিতে । আজ তুমি নিজেকে কেন এই রজ্জু হইতে মুক্ত করিতে পারিতেছ 
না? তাহারা তাহার প্রতি থুথু ও কঙ্কর নিক্ষেপ করিতেছিল। এইরূপ করিতে করিতে তাহারা 
তাহাকে নির্দিষ্ট শূলীর নিকট লইয়া আসিল । আল্লাহ তা'আলা হযরত ঈসা (আ)-কে নিজের 
দিকে তুলিয়া লইলেন আর ইয়াহুদীগণ তাহার আকৃতিপ্রাপ্ত ব্যাক্তিটিকে শূলীবিদ্ধ করিল। 
শৃলীবিদ্ধ লোকটি তদবস্থায় সাতদিন সেখানে রহিল । অতঃপর হযরত ঈসা (আ)-এর মাতা 
হযরত মরিয়ম (আ) এবং হযরত ঈসা (আ) কর্তৃক উন্মাদ রোগ হইতে সুস্থ হওয়া একটি 
স্ত্রীলোক সেখানে আগমন করিয়া কাদিতে লাগিলেন। ইহাতে হযরত ঈসা (আ) তথায় উপস্থিত 
হইয়া তাহাদিগকে বলিলেন, আপনারা কেন কাদিতেছেন ? তাহারা বলিলেন, তোমারই জন্যে । 
তিনি বলিলেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে নিজের দিকে উঠাইয়া লইয়াছেন। মঙ্গল ভিন্ন অন্য 
কিছু আমাকে স্পর্শ করে নাই আর যে শৃলীবিদ্ধ ব্যক্তিকে দেখিতে পাইতেছেন, সে প্রকৃতপক্ষে 
ইয়াহুদীদের দৃষ্টিতে আমার আকৃতিবিশিষ্ট একটি লোক। আপনারা হাওয়ারীদিগকে আমার 
সহিত অমুক স্থানে সাক্ষাত করিতে বলিবেন। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া এগারজন হাওয়ারী 
নির্দিষ্ট স্থানে তাহার সহিত সাক্ষাত করিল। হযরত ঈসা (আ)-এর যে সহচরটি তাহাকে 
ইয়াহুদীদের নিকট বিক্রয় করিয়া দিয়াছিল এবং তাহাদিগকে তাহার সন্ধান জানাইয়া দিয়াছিল, 
তাহাকে তথায় দেখা গেল না। তিনি শিষ্যদের নিকট তাহার সংবাদ জাতে চাহিলে তাহারা 
বলিল,/সে স্বীয় কৃতকর্মে লজ্জিত হইয়া উদ্বন্ধনে আত্মহত্যা করিয়াছে। তিনি বলিলেন, সে তওবা 
করিলে আল্লাহ নিশ্চয়ই তাহার তওবা কবুল করিতেন। অতঃপর ইয়াহিয়া নামক যে যুবক 
তাহাদের সঙ্গে আসিয়াছিল, তিনি তাহার সম্বন্ধে কিছু জানিয়া লইয়া বলিলেন, এই. যুবকটিও 
তোমাদের দলভুক্ত । তোমরা চলিয়া যাও। তোমাদের প্রত্যেকেই যেন স্বীয় গোত্রের ভাষা 
সুন্দররূপে শিখিয়া তাহাদিগকে সতর্ক করে এবং (আল্লাহ্র দিকে) আহ্বান জানায় । 

উপরোক্ত রিওয়ায়াত অনুরূপ অন্য কোনো রিওয়ায়াত দ্বারা সমর্থিত হয় নাই। 

ইব্‌ন জারীর (র)......ইব্‌ন ইসহাক (র) হইতে বর্ণনা করিয়াছেন £ 

বনী ইসরাঈল গোত্রের যে রাজা হযরত ঈসা (আ)-কে হত্যা করিবার উদ্দেশ্যে তাহার 
নিকট একটি লোক পাঠাইয়াছিল, তাহার নাম ছিল দাউদ । ইয়াহুদীগণ তাহাকে হত্যা করিবার 
আয়োজন সম্পন্ন করিয়া ফেলিলে তিনি মৃত্যুভয়ে এতই ভীত ও অস্থির হইয়া পড়িলেন যে, 
পৃথিবীতে কোন মানুষ ইতিপূর্বে মৃত্যুভয়ে এত ভীত ও অস্থির হয় নাই। তিনি মৃত্যুকে অপসারণ 
করিবার বিষয়ে আল্লাহ্‌র নিকট এইরূপ কাকুতি মিনতির সহিত দু'আ করিলেন যেমন কোন 
মানুষ ইতিপূর্বে এই বিষয়ে এইরূপ কাকুতি মিনতির সহিত দু'আ করে নাই। কথিত আছে, 
তখন তিনি বলিয়াছিলেন, ‘হে আল্লাহ! তোমার সৃষ্টির মধ্য হইতে মাত্র একটি প্রাণীর সম্মুখ 
হইতেও যদি তুমি মৃত্যুর পেয়ালাকে অপসারণ করো, তবে আমার সম্মুখ হইতে উহাকে 
অপসারণ করিয়া লও ।" মৃত্যু ভয়ে তাহার শরীর হইতে শোনিত নির্গত হইতে লাগিল। 


Contents 


৩৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইয়াহুদীগণ যে স্থান হইতে তাহাকে গ্রেফতার করিবার আয়োজন করে, সে স্থানে তাহাদের 
উপস্থিতির প্রাক্কালে তাহার সহিত বারজন, মতান্তরে তেরজন হওয়ারী ছিল। তাহাদের নাম 
ছিলঃ (১) ফারতৃস, (২) ইয়াকুবাস, (৩) ইয়াক্বের ভ্রাতা ইয়ালা ওয়ানখাস, (8) ইনদারাইস, 
(৫) ফীলিবস, (৬) ইব্‌ন ইয়ালমা, (৭) মিনতা, (৮) তুমাস, (৯) ইয়াকুব ইবৃন হুলকায়া, (১০) 
নাদাওসীস, (১১) কুতাবিয়া, (১২) লিওদাস বাকরিয়া ইউতা (মতান্তরে), (১৩) সারজাস 1১ 

কথিত আছে, শেষোক্ত ব্যক্তিকে ইয়াহুদীদের দৃষ্টিতে হযরত ঈসা (আ)-এর আকৃতিবিশিষ্ট 
করিয়া দেওয়া হইয়াছিল। অবশ্য খ্রিস্টানগণ কাহারও হযরত ঈসা (আ)-এর সমআকৃতিবিশিষ্ট 
হইয়া যাইবার ঘটনা অস্বীকার করে এবং ইয়াহুদীদের ন্যায় বলিয়া থাকে যে, স্বয়ং হযরত ঈসা 
(আ)-কেই শৃলীবিদ্ধ করিয়া হত্যা করা হইয়াছে। তাহার সম্বন্ধে রাসূলে করীম হযরত মুহাম্মদ 
মুস্তাফা (সা) যে সত্য সংবাদ আল্লাহর নিকট হইতে আনিয়াছেন, তাহা তাহারা অস্বীকার করে। 

ইব্‌ন ইসহাক বলেন £ আমার নিকট জনৈক খ্রিস্টান নও মুসলিম বর্ণনা করিয়াছেন ঃ 
আল্লাহর তরফ হইতে যখন হযরত ঈসা (আ)-এর নিকট এই সংবাদ আসিল, নিশ্চয়ই আমি 
তোমাকে নিজের দিকে উঠাইয়া লইব -তখন তিনি হাওয়ারীদিগকে বলিলেন, তোমাদের মধ্য. 
হইতে কে আমার আকৃতি গ্রহণ করিয়া আমার পরিবর্তে নিহত হইতে প্রস্তুত রহিয়াছ ? যে ব্যক্তি 
ইহাতে প্রস্তুত থাকিবে, সে জান্নাতে আমার সঙ্গী হইবে । সারজাস নামক জনৈক হাওয়ারী 
তাহার আহবানে সাড়া দিয়া বলিলেন, হে রূহুল্লাহ! আমি প্রস্তুত রহিয়াছ। হযরত ঈসা (আ) 
তাহাকে বলিলেন, আমার স্থানে উপবেশন করো । সারজাস তাহার স্থানে উপবেশন করিলেন। 
অতঃপর হযরত ঈসা (আ) আকাশে উত্তোলিত হইলেন। ইয়াহুদীগণ সারজাসকে ধরিয়া লইয়া 
গিয়া তাহাকেই শূলীবিদ্ধ করিল । হাওয়ারীগণসহ হযরত ঈসা (আ) যখন সংশ্লিষ্ট ঘরে প্রবেশ 
করেন, তখন ইয়াহুদীগণ তাহাদিগকে দেখিয়া ফেলে এবং তাহাদিগকে গুনিয়া রাখে । তাহারা 
হযরত ঈসা (আ)-কে ধরিবার জন্যে ঘরে প্রবেশ করিয়া একজন কম দেখিতে পায়। তাহাকে 
লইয়াই তাহাদের মধ্যে মতভেদ দেখা দেয়। তাহারা হযরত ঈসা (আ)-কে চিনিত না। 
তাহার সন্ধান জানায় এবং তাঁহাকে চিনাইয়া দেয়। সে ইয়াহুদীদিগকে বলিয়া রাখিয়াছিল, 
“তোমরা ঘরে প্রবেশ করিবার পর আমি ঈসাকে চুম্বন করিব। ইহা দ্বারা তোমরা তাহকে চিনিয়া 
লইবে। হযরত ঈসা পূর্বেই উর্ধ্বলোকে উথ্থিত হইয়াছিলেন। লিওদাস রাকরিয়া ইউতা হযরত 
ঈসা (আ)-এর.আকৃতিপ্রাপ্ত সারজাস কে ঈসা ভাবিয়া চুম্বন করিল। ইয়াহুদীগণ তাহাকেই ধরিয়া 
লইয়া গিয়া শূলীবিদ্ধ করিল । 

উপরোক্ত ঘটনায় দেখা যাইতেছে, হযরত ঈসা (আ)-এর আকৃতিপ্রাপ্ত ব্যক্তিটি ছিলেন 
তাহার একজন নিষ্ঠাবান ও বিশ্বস্ত সহচর । একদল খ্রিষ্টানের বিশ্বাস এই যে, স্বয়ং বিশ্বাসঘাতক 
লিওদাস রাকরিয়া ইউতাই হযরত ঈসা (আ)-এর আকৃতিবিশিষ্ট হইয়া গিয়াছিল এবং 
ইয়াহুদীগণ তাহাকেই শূলীবিদ্ধ করিয়াছিল। সে বলিতেছিল, আমি তো তোমাদের উদ্দিষ্ট ব্যক্তি 
নই। আমি তো তোমাদিগকে ঈসার সন্ধান দিয়াছি। এই সব বর্ণনার কোন্টি সত্য, তাহা 
আল্লাহই অধিকতম পরিজ্ঞাত। 


Contents 
সূরা নিসা ৩৩৫ 


ইব্‌ন জারীর (র)......মুজাহিদ (র) হইতে বর্ণনা করিয়াছেন ৪ ইয়াহুদীগণ হযরত ঈসা 
(আ)-এর আকৃতিপ্রাপ্ত একটি লোককে শূলীবিদ্ধ করিয়াছিল আর হযরত: ঈসা (আ)-কে আল্লাহ 
তা'আলা জীবিত অবস্থায় আকাশে উঠাইয়া লইয়াছেন। ইবৃন জারীরের নিজস্ব অভিমত এই যে, 
হযরত ঈসা (আ)-এর সকল শিষ্যই তাহার আকৃতিপ্রাপ্ত হইয়াছিলেন। 

১৫৯ নং আয়াতের ব্যাখ্যা প্রসংগে ইব্‌ন জারীর (রে) বলিয়াছেন £ঃ আলোচ্য আয়াতের 
ব্যাখ্যা সম্বন্ধে তাফসীরকারদের মধ্যে মতভেদ রহিয়াছে। একদল তাফসীরকার উহার এইরূপ 
ব্যাখ্যা করেন ৪ কিয়ামতের পূর্বে যখন হযরত ঈসা (আ) দাজ্জাল বধের নিমিত্ত আকাশ হইতে 
পৃথিবীতে অবতরণ করিবেন এবং অন্যান্য ধর্মের সকল লোক ইসলাম গ্রহণ করিবার ফলে 
পৃথিবীতে ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্মের অস্তিত্‌ থাকিবে না, তখন কিতাবধারী প্রত্যেক 
ব্যক্তিই হযরত ঈসা (আ)-এর মৃত্যুর পূর্বে তাহার প্রতি ঈমান আনিবে। 

ইব্‌ন জারীর (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, যে হযরত ইব্‌ন 
আব্বাস বলেন ঃ আলোচ্য আয়াতের «2 ৪ অর্থ হযরত ঈসা (আ)-এর মৃত্যুর পূর্বে । 
আউফী (র)-ও আয়াতের উপরোক্তরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন । 

আবু মালিক (র) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন ঃ কিয়ামতের পূর্বে আকাশ হইতে 
হযরত ঈসা (আ)-এর অবতীর্ণ হইবার পর প্রত্যেক কিতাবধারীই হযরত ঈসা (আ)-এর প্রতি 
ঈমান আনিবে। 

' আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস (রা) হইতে যাহ্হাক বর্ণনা করিয়াছেন ঃ 
আয়াতে শুধু ইয়াহুদীদের ঈমান আনিবার কথা বলা হইয়াছে। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হাসান বসরী (র) বলিয়াছেন ঃ নবী.করীম (সা)-এর যুগে 
আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী ও তাহার সহচরবৃন্দের সকলে ঈমান আনিবে। শেষোক্ত দুইটি 
রিওয়ায়াত ইব্‌ন আবূ হাতিম) তীহার খন্থে বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)......হাসান (র) হইতে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন যে, 
হাসান বলিয়াছেন ৪ আল্লাহর শপথ! হযরত ঈসা (আ) আল্লাহর নিকট এখনো জীবিত 
রহিয়াছেন। কিয়ামতের পূর্বে হযরত ঈসা (আ)-এর অবতীর্ণ হইবার পর মৃত্যুর পূর্বে সকল 
আহ্‌লে কিতাব তাহার উপর ঈমান আনিবে। 

ইব্‌ন আবূ হাতিম (র)........জুয়াইরিয়া ইব্‌ন বাশীর (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
জুয়াইরিয়া ইব্‌ন বাশীর (র) বলেন ঃ একদা আমি জনৈক ব্যক্তিকে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় 
হাসানকে সম্বোধন করিয়া বলিতে শুনিয়াছি, ওহে আবূ সাঈদ (হাসান)! নিশ্চয়ই আল্লাহ 
তা'আলা হযরত ঈসা (আ)-কে নিজের দিকে উঠাইয়া লইয়াছেন। কিয়ামতের পূর্বে তিনি 
তাহাকে একস্থানে পাঠাইবেন। তাহার মৃত্যুর পূর্বে নেককার ও বদকার সকলে তাহার উপর 
ঈমান আনিবে। 

কাতাদা, আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম () প্রমুখ একাধিক তাফসীরকার 
আলোচ্য আয়াতের উপরোক্তরূপ ব্যাখ্যা করিয়াছেন। উক্ত ব্যাখ্যাই সঠিক। আল্লাহ চাহেন তো 
অকাট্য প্রমাণ দ্বারা শীঘ্রই ইহা প্রমাণ করিব। আল্লাহ তা'আলার উপরই ভরসা রাখি । 

ইব্‌ন জারীর বলিয়াছেন ঃ অন্য একদল তাফসীরকার আলোচ্য আয়াতের নিম্নরূপ ব্যাখ্যা 
করেন £ প্রত্যেক আহলে কিতাব স্বীয় মৃত্যুর পূর্বে হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান আনিবে। 


Contents 


৩৩৬ তাফসীরে ইব্ন কাছীর 


উপরোক্ত ব্যাখ্যার তাৎপর্য এই যে, মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে তাহার সম্মুখে হক ও বাতিল 
এবং সত্য ও মিথ্যা উভয়ই পরিষ্কার হইয়া যায়। কোন দীন সত্য এবং কোন দীন মিথ্যা তাহা 
তাহার দৃষ্টির সম্মুখে স্পষ্ট হইয়া দেখা দেয়। সে পরিষ্কাররূপে বুঝিতে পারে, কোনটি সত্য আর 
কোনটি মিথ্যা। অতএব প্রত্যেক আহলে কিতাব স্বীয় মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত ঈসা (আ) 
সম্পর্কিত নিজের ভ্রান্তি বুঝিতে এবং এতদসম্পর্কিত সত্য তথ্য দেখিতে পাইবে । আয়াতে 
তাহাই বলা হইয়াছে। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় আলী ইব্‌ন আবূ তালহা রে) হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণনা করিয়াছেন ঃ কোন ইয়াহুদীই হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান না আনিয়া মরে না। * 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইব্‌ন জারীর (র)......মুজাহিদ রে) হইতে বর্ণনা করিয়াছেন ৪ 
প্রত্যেক কিতাবধারী স্বীয় মৃত্যুর পূর্বে হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান আনিবে। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) আলোচ্য আয়াতের ব্যাখ্যা বলিয়াছেন £ যদি তুমি কোন আহলে 
কিতাবের (খ্রিস্টান ও ইয়াহুদী) গলা কাটিয়া ফেল, তথাপি হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান না 
আনা পর্যন্ত তাহার প্রাণ দেহ হইতে বহির্গত হইবে না। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইব্‌ন জারীর (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন £ঃ কোন ইয়াহ্দীকে কেহ আকস্মিক আঘাতে হত্যা করিলেও হযরত ঈসা (আ) 
আল্লাহর বান্দা ও রাসূল -এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তাহার প্রাণ বাহির হয় না। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইব্‌ন জারীর (র)..... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন £ একদা হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিলেন, হযরত উবাই-এর মতে «2০13 
স্থলে ১৫১৬০ ৪ হইবে (তাহাদের মৃত্যুর পূর্বে)। 

কোন ইয়াহুদীই হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান না আনিয়া মরে না -এই বর্ণনা প্রসঙ্গে 
জনৈক ব্যক্তি হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট জিজ্ঞাসা করিল, যদি কোন ইয়াহুদী ঘরের 
ছাদ হইতে পড়িয়া মরিয়া যায়, তবে সে কিরূপে মৃত্যুর পূর্বে হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান 
আনিবার সময় পায় ? তিনি উত্তর করিলেন, শূন্যে থাকা অবস্থায়ই সে ঈমানের বাক্য উচ্চারণ 
করে। জনৈক ব্যক্তি প্রশ্ন করিল, কেহ কোনো ইয়াহুদীর গলা কাটিয়া ফেলিলে সে কিরূপে 
ঈমান আনিবার সময় পায় ? তিনি বলিলেন, তাহার জিহবা ঈমানের কলেমা উচ্চারণ করে । 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান সাওরী (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণনা করিয়াছেন ঃ প্রত্যেক ইয়াহুদীই স্বীয় মৃত্যুর পূর্বে হযরত ঈসা (আ)-এর প্রতি ঈমান 
আনে । এমনকি তরবারি দ্বারা তাহার গর্দান কাটিয়া দেওয়া হইলেও সে মৃত্যুর পূর্বে ঈমানের 
কলেমা উচ্চারণ করে । তেমনি সে উচ্চ স্থান হইতে পড়িয়া গেলেও পড়ন্ত অবস্থায় সে উহা 
উচ্চারণ করে। 

আবূ দাউদ তায়ালিসী (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে অনুরূপ ব্যাখ্যা বর্ণনা 
করিয়াছেন । এই বর্ণনা হযরত ইব্‌ন আব্বাস (রা) পর্যন্ত সীমিত। উপরোক্ত সনদসমূহ সহীহ ও 
বিশুদ্ধ। মুজাহিদ, ইকরিমা, মুহাম্মদ ইব্ন সীরীন, যাহ্হাক এবং জুয়াইরিব (র)-ও অনুরূপ 
ব্যাখ্যা করিয়াছেন। 


Contents 


সূরা নিসা ৩৩৭ 


সুদ্দী (র)........হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন £ উবাই ইব্‌ন কা'ব 
€১৬ 0-5 স্থলে ৫2০ 4৪ পড়িতেন। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় আবদুর রায্যাক (র)......হাসান বসরী (র) হইতে বর্ণনা 
করিয়াছেন ঃ প্রত্যেক আহলে কিতাব তাহার মৃত্যুর পূর্বে হযরত ঈসা (আ)-এর উপর ঈমান 
আনিয়া থাকে। হযরত হাসান বসরীর উক্ত ব্যাখ্যার দুইরূপ তাৎপর্য হইতে পারে । প্রথমত, 
প্রত্যেক আহলে কিতাব স্বীয় মৃত্যুর পূর্বে হযরত ঈসা (আ)-এর উপর ঈমান আনিয়া থাকে। 
দ্বিতীয়ত, প্রত্যেক আহলে কিতাব হযরত ঈসা (আ)-এর মৃত্যুর পূর্বে তাহার উপর ঈমান 
আনিবে। 

ইব্‌ন জারীর (র) বলিয়াছেন, অন্য একদল তাফসীরকার আলোচ্য আয়াতের নিম্নরূপ ব্যাখ্যা 
প্রদান করেন ঃ প্রত্যেক আহ্‌লে কিতাব স্বীয় মৃত্যুর পূর্বে হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর উপর 
ঈমান আনিয়া থাকে । 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইব্‌ন জারীর (র).......ইকরিমা হইতে বর্ণনা করিয়াছেন যে, 
ইকরিমা বলেন £ কোনো ইয়াহুদী ও নাসারাই নবী করীম হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর 
উপর ঈমান না আনিয়া মরে না। 

ইব্‌ন জারীর (র) মন্তব্য করেন £ আলোচ্য আয়াতের উপরোল্লিখিত ব্যাখ্যাসমূহের মধ্য 
হইতে প্রথমোক্ত ব্যাখ্যাই অধিকতম বিশুদ্ধ ও যুক্তিসঙ্গত । উহা এই যে, প্রত্যেক আহলে 
কিতাবই আকাশ হইতে হযরত ঈসা (আ)-এর অবতীর্ণ হইবার পর তাহার ইন্তিকালের পূর্বে 
তীহার প্রতি ঈমান আনিবে। নিঃসন্দেহে বলা যায়, ইব্‌ন জারীরের উপরোক্ত মন্তব্য সঠিক ও 
সমর্থনযোগ্য । কারণ, আলোচ্য আয়াতের প্রাসঙ্গিকতার দিকে দৃষ্টিপাত করিলে দেখা যায়, 
পূর্ববর্তী আয়াতসমূহে ইয়াহুদীদের দাবি ‘আমরা ঈসাকে হত্যা করিয়াছি’ এবং অজ্ঞ ও মূর্খ 
খিস্টানগণ কর্তৃক উক্ত দাবির প্রতি স্বীকৃতি প্রদানের কথা উল্লেখ করিয়া আল্লাহ তা'আলা 
তাহাদের দাবি ও বিশ্বাসের ভ্রান্তি বর্ণনা করিয়াছেন। আল্লাহ তা'আলা বলিয়াছেন, তাহারা 
তাহাকে হত্যা করিতে বা শৃলীবিদ্ধ করিতে পারে নাই; বরং তাহার আকৃতিপ্রাপ্ত একটা 
লোককেই হত্যা করিয়াছে । আর হযরত ঈসা আ)-কে তিনি নিজের কাছে তুলিয়া লইয়াছেন। 
অতঃপর ইহাই বর্ণনা করা স্বাভাবিক যে, ঈসা (আ) আকাশে জীবিত রহিয়াছেন। কিয়ামতের 
পূর্বে তিনি নাযিল হইয়া গুমরাহী ধ্বংস করিবেন, শূলী ধ্বংস করিবেন, শুকর বধ করিবেন এবং 
জিযিয়া করের ব্যবস্থা রহিত করিয়া দিবেন। তিনি কাহারও নিকট হইতে জিযিয়া গ্রহণে সম্মত 
থাকিবেন না। মানুষ হয় ইসলাম গ্রহণ করিবে, নতুবা হযরত ঈসা (আ)-এর তরবারি তাহাদের 
গর্দান উড়াইয়া দিবে । এইরূপে সকল আহলে কিতাবই আকাশ হইতে হযরত ঈসা (আ)-এর 
অবতীর্ণ হইবার পর তাহার ইনতিকালের পূর্বে তাহার উপর ঈমান আনিবে । তাহারা তখন 
বিশ্বাস করিবে যে, হযরত ঈসা (আ) সম্বন্ধে তাহাদের পূর্ব ধারণা ও বিশ্বাস ভ্রান্ত ও মিথ্যা ছিল। 
বিপুল সংখ্যক সাহাবী হইতে বর্ণিত হাদীস দ্বারাও উপরোক্ত বিষয় প্রমাণিত হইয়াছে ৷ আল্লাহ 
চাহেন তো শীঘ্রই উহা উল্লেখ করিব। | 

অতঃপর আল্লাহ পাক বলেন £ 


£0 + 9 ০০৮ sod সত দি 
1১2856215০১ 4১211 1525 


কাছীর-_-৩/৪৩ 


Contents 


৩৩৮ | তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ হযরত ঈসা (আ)-এর আকাশে উত্থিত হইবার পূর্বে এবং পৃথিবীতে তাহার 
ত হইবার পর আহলে কিতাব তাহার প্রতি যে আচরণ করিয়াছে, সে সম্বন্ধে 
কিয়ামতের দিনে তিনি তাহাদের নিকট সাক্ষ্য প্রদান করিবেন। 
অবশ্য একথা সত্য যে, প্রত্যেক আহ্‌লে কিতাব স্বীয় মৃত্যুর পূর্বে হযরত ঈসা (আ) এবং 
নবী করীম হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর প্রতি ঈমান আনিয়া থাকে। কারণ প্রত্যেক মানুষের 
মৃত্যুর পূর্ব মুহূর্তে তাহার অজ্ঞাত বা অবিশ্বাস্য সত্য তাহার দৃষ্টির সম্মুখে স্পষ্ট হইয়া দেখা দেয়। 
তখন সে উহা না মানিয়া পারে না । কিন্তু মৃত্যুকালীন তাহার এই ঈমান ও বিশ্বাস কোন কাজে 
আসিবে না। কেননা মৃত্যুর ফেরেশতা তাহার সম্মুখে উপস্থিত হইবার পরই ইহা ঘটিয়া থাকে। 
আর মৃত্যুর ফেরেশতা দৃষ্টিগোচর হইবার পর মানুষের ঈমান তাহার কোনো কাজে আসে না- 
আসিতে পারে না । এই সম্বন্ধে আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন ৪ 
0859০0128১5 ৪৪৯ lil la al Lill ০ 
Ll Clie ped 052০ এনগ 081৯5 9১7৮০ ০2৬৫ ও NS ol 
অর্থাৎ ‘আর তওবার সুযোগ নাই তাহাদের জন্যে যাহারা পাপাচার করিতেই থাকে । এই 
অবস্থায় তাহাদের কাহারও সম্মুখে মৃত্যু উপস্থিত হইলে সে বলে, নিশ্চয়ই আমি এখন তওবা 
করিলাম । আর তাহাদের জন্যেও তওবার কোনো সুযোগ নাই, যাহারা কাফির অবস্থায় মারা 
যায়। এই সকল লোকের জন্যে আমি যন্ত্রণাময় শাস্তির ব্যবস্থা করিয়া রাখিয়াছি।' 
তিনি আরো বলিয়াছেন ঃ 
১12005১০৫০০ শত Las CAE VN ৭5 দেও ও 45157 (এও 
৮০৯০ ৬৪25 (৯ উন ও 11 2০22190০82৮ 
-93১৪৫]1 এ1৮১ 
‘অতঃপর তাহারা যখন আমার পাকড়াও [মৃত্যু উপস্থিতি) দেখে, তখন বলে, আমরা এক 
উপর হইতে বিশ্বাস প্রত্যাহার করিয়া লইলাম ৷ আমার পাকড়াও দেখিবার পর তাহাদের ঈমান 
আনয়ন তাহাদিগকে কোন ফল প্রদান করে না। ইহাই আল্লাহ্র বান্দাদের প্রতি সতত 
 প্রযোজ্যমান তাহার বিধান । কাফিরগণ এই বিধানেই সর্বনাশপ্রাপ্ত হইয়া যায়।' 
আলোচ্য আয়াতের উপরোক্ত তিনটি ব্যাখ্যার শেষোক্ত দুইটি ব্যাখ্যাকে ভ্রান্ত প্রতিপন্ন 
(আ) অথবা হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)-এর প্রতি ঈমান আনিয়া থাকে- আলোচ্য আয়াতের 
এই ব্যাখ্যা শুদ্ধ হইলে আমাদিগকে একথা মানিয়া লইতে হয় যে, কোন আহলে কিতাবের 
মৃত্যুর পর তাহার নিকটাত্মীয়গণ তাহার সম্পত্তির উত্তরাধিকারী হইতে পারিবে না। কারণ 
আলোচ্য আয়াত অনুসারে মৃত্যুকালে সে মু’মিন হইয়া যায়। পক্ষান্তরে তাহার আত্মীয়গণ 
থাকে কাকির। আয় কাফির ব্যক্ত যে মুমিনের সম্প্তির উত্তরাধিকার গায় না, ত তাহা স্বীকৃতি 
বিধান । 


Contents 


সূরা নিসা ৩৩৯ 


শেষোক্ত ব্যাখ্যা দুইটির ভ্রান্তি ও অসারতা প্রদর্শন করিতে গিয়া ইতিপূর্বে আমি যে বিধান উল্লেখ 
করিয়াছি, উহা দ্বারা প্রমাণিত হইয়া যায় যে, আয়াতের শেষোক্ত ব্যাখ্যা দুইটি ভ্রান্ত ও 
অগ্রহণযোগ্য হইলেও উহাদের ভ্রান্তি ও অসারতা প্রমাণের জন্যে ইমাম ইবন জারীর (র) যে 
যুক্তি উপস্থাপন করিয়াছেন, তাহা দুর্বল ও অগ্রহণযোগ্য । পূর্বেই বলিয়াছি, মৃত্যুর প্রাক্কালে 
কাফির কর্তৃক আনীত ঈমান আল্লাহর নিকট অগ্রাহ্য ও মূল্যহীন | অতএব এইরূপ ব্যক্তির 
নিকটাত্মীয় কাফিরগণ কিরূপে তাহার উত্তরাধিকার হইতে বঞ্চিত হইতে পারে ? দেখা 
যাইতেছে, বিরুদ্ধ পক্ষের প্রতি ইমাম ইব্‌ন জারীর (র) কর্তৃক আরোপিত বাধ্যবাধকতা যুক্তির 
ধোপে টিকিতেছে না। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 

কোন ইয়াহুদী উপর হইতে পড়িয়া নিহত হইলে অথবা কেহ তাহাকে তরবারির আকস্মিক 
আঘাতে নিহত করিলে অথবা কোনো হিংস প্রাণী তাহাকে মারিয়া ফেলিলেও মৃত্যুর পূর্ব মুহূর্তে 
সে নিশ্চয়ই হযরত ঈসা (আ)-এর উপর ঈমান আনে । সহজেই বোধগম্য যে, উপরোক্ত 
অবস্থায় তাহার সন্মুখে মৃত্যুর ফেরেশতা উপস্থিত হইবার পরই সে ইমান আনিয়া থাকে। 
অধিকতর সহজবোধ্য যে, উপরোক্ত ঈমান মানুষকে কুফর হইতে মুক্তি দিয়া প্রকৃত মু'মিন 
বানাইতে পারে না। 

গভীর দৃষ্টিতে উপরোল্লিখিত যুক্তি বিবেচনা করিয়া দেখিলে একথা স্পষ্ট হইয়া ধরা পড়ে 
যে, মৃত্যুর প্রাক্কালে প্রত্যেক আহলে কিতাব কর্তৃক হযরত ঈসা (আ) ও নবী করীম হযরত 
মুহাম্মদ মুস্তাফা (সা)-এর উপর ঈমান আনিবার বিষয়দি সত্য ও বাস্তব হইলেও উহা আলোচ্য 
আয়াতের ব্যাখ্যা হওয়া যরূরী নহে। বস্তুত উহা আলোচ্য আয়াতের ব্যাখ্যা নহে। 

আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা বর্ণনা করিতেছেন ঃ হযরত ঈসা (আ) মরেন নাই; 
তিনি আকাশে জীবিত আছেন। কিয়ামতের পূর্বে তিনি আকাশ হইতে পৃথিবীতে নাযিল 
হইবেন। তখন তিনি খ্রিস্টান ও ইয়াহুদী উভয় জাতির পরস্পর বিরোধী মিথ্যা ও ভ্রান্ত দাবি 
অপনোদন করিবেন। ইয়াহুদী জাতি হযরত ঈসা (আ)-কে তাহার প্রকৃত মর্যাদা হইতে নামাইয়া 
দিয়াছে। তাহারা দাবি করে, “ঈসার মাতা মরিয়ম ব্যভিচারিণী। ঈসা জারজ সন্তান। সে নবী 
নহে। সে মিথ্যাবাদী । আমরা তাহাকে হত্যা করিয়া ফেলিয়াছি।' খ্রিস্টান জাতি তাহাকে প্রকৃত 
স্থান হইতে উর্ধ্বে তুলিয়া দিয়াছে । তাহারা বলে, ‘হযরত ঈসা ছিলেন স্বয়ং খোদা বা তাহার 
পুত্র ৷" হযরত ঈসা (আ) পুনরাবির্ভূত হইয়া উভয় জাতির আকীদা ও বিশ্বাসের ভিত্তিহীনতা 
প্রমাণ করিয়া দিবেন। 
প্রাসংগিক হাদীসসমূহ 

ইমাম বুখারী কর্তৃক রচিত ও বিশেষজ্ঞগণ কর্তৃক গৃহীত সহীহ সংকলনের আম্বিয়া সম্পর্কিত 
আলোচনার অধ্যায়ে তিনি “ঈসা ইবন মরিয়মের অবতরণ’ শিরোনামে বর্ণনা করেন ৪ ইসহাক 
ইবন ইবরাহীম রে).......হযরত আবূ হুরায়রা রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত রাসূলে 
করীম (সা) বলিয়াছেন ঃ যে সত্তার হস্তে আমার প্রাণ রহিয়াছে, তাহার শপথ! নিশ্চয়ই অদূর . 
ভবিষ্যতে তোমাদের মধ্যে মরিয়ম তনয় অবতীর্ণ হইবেন । তিনি ন্যায় বিচারক হইবেন । ফলত 


সি 


Contents 


৩৪০ তাফসীরে ইব্ন কাছীর 


তিনি শূলী ভঙ্গ করিবেন, শূকর বধ করিবেন, জিযির কর রহিত করিয়া দিবেন এবং এইরূপ 
বিপুল পরিমাণে ধন বিতরণ করিবেন যে, উহা গ্রহণ করিবার লোক পাওয়া যাইবে না। তখন 
একটা সিজদা মানুষের নিকট দুনিয়া ও উহার যাবতীয় সম্পদ হইতে শ্রেয়তর বিবেচিত হইবে । 
হযরত আবু হুরায়রা (রা) উপরোক্ত হাদীস বর্ণনা করিয়া বলিতেন, এই প্রসঙ্গে ইচ্ছা 
করিলে তোমরা নিম্নের আয়াত পাঠ করিতে পার ঃ 
EDD SUS SY সখ ১০৬ 
ies 
ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) বিভিন্ন সূত্রে ইমাম যুহরী (র)-এর মাধ্যমে হযরত আবু 
হুরায়রা রো) হইতে উক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। 
ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন ৪ সেই দিন দূরে নহে, যেদিন তোমাদের মধ্যে মরিয়ম পুত্র অবতীর্ণ হইবেন । 
তিনি ন্যায় বিচারক হইবেন। তিনি দাজ্জাল নিধন করিবেন, শুকর বধ করিবেন, শূলী ভঙ্গ 
করিবেন, জিযিয়া কর রহিত করিবেন এবং বিপুল পরিমাণে ধন বিতরণ করিবেন । তখন 
পৃথিবীতে একমাত্র রাব্বুল আলামীন আল্লাহর সিজদা ও আনুগত্য প্রতিষ্ঠিত হইবে । 
উপরোক্ত হাদীস বর্ণনা করিবার পর হযরত আবু হুরায়রা (রা) বলিতেন, ইচ্ছা করিলে 
তোমরা নিম্নের আয়াত পাঠ করিও ৪ 
50775781555 88125 
ies 
তিনি তিনবার উপরোক্ত আয়াত উদ্ধৃত করিয়া শুনাইতেন। তিনি «3১০ 4:3 -এর ব্যাখ্যায় 
বলিতেন ৪ অর্থাৎ হযরত ঈসা (আ)-এর মৃত্যুর পূর্বে । 
ইমাম আহমদ (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন ৪ নিশ্চয়ই মরিয়ম তনয় ঈসা রাওহা নামক স্থানে পদার্পণ করিবেন এবং সেখান 
হইতে হজ্জ অথবা উমরা অথবা উভয় ব্রত পালন করিবেন । 
ইমাম মুসলিম (র)-ও এককভাবে উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী যুহরী হইতে বর্ণনা 
করিয়াছেন । | 
ইমাম আহমদ (র)...... হযরত আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করিয়াছেন, যে, নবী 
করীম (সা) বলিয়াছেন ৪ হযরত ঈসা ইব্‌ন মরিয়ম (আ) অবতীর্ণ হইবেন। অতঃপর তিনি 
শুকর বধ করিবেন এবং শুলী নিশ্চিহ্ন করিবেন । তাহার আগমনে জামা 'আতে নামায আদায় 
হইবে । তিনি এইরূপ বিপুল পরিমাণে ধন বিতরণ করিবেন যে, উহা গ্রহণ করিবার লোক 
পাওয়া যাইবে না। তিনি জিযিয়া কর রহিত করিয়া দিবেন । তিনি রাওহা নামক স্থানে পদার্পণ 
করিবেন এবং সেখান হইতে হজ্জ অথবা উমরা অথবা উভয় ব্রত পালন করিবেন । 
উক্ত হাদীস বর্ণনা করিবার পর হযরত আবু হুরাইরা (রো) নিম্নোক্ত আয়াত তিলাওয়াত 
করিয়া শুনাইয়াছেন £ 


Contents 


সূরা নিসা | ৩৪১ 


LE SEAMED SUS SFY nih yi Soe 
ies 

হযরত আবু হুরায়রা (রা) এর ছাত্র হানযালা বলেন £ হযরত আবু হুরায়রা (রা) 
বলিয়াছেন £ প্রত্যেক আহলে কিতাব হযরত ঈসা (আ)-এর মৃত্যুর পূর্বে তাহার প্রতি ঈমান 
আনিবে । আমি জানি না, ইহা নবী করীম (সা)-এর বাণী, না স্বয়ং আবূ হুরায়রা (রা)-এর 
উক্তি । 

ইব্‌ন আবূ হাতিম (র).......হযরত আবু হুরায়রা (রা) হইতে উপরোক্ত হাদীস বর্ণনা 
করিয়াছেন। 

ইমাম বুখারী (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন $ তোমরা সেই সময়ে কতইনা সৌভাগ্যবান হইবে, যখন ময়িয়ম তনয় 
অবতীর্ণ হইবেন। আর তোমাদের নেতা তোমাদের মধ্য হইতেই হইবেন । উকাইল এবং ইমাম 
আওযাঈও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে উপরোক্ত হাদীস বর্ণনা 
করিয়াছেন। ইমাম মুসলিম (র)-ও উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী ইব্‌ন আবু যি’ব হইতে 
বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র) ......আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) 
বলিয়াছেন £ নবীগণ একই পিতার এরসজাত বিভিন্ন সন্তানের ন্যায় । তাহাদের মাতা বিভিন্ন 
হইলেও দীন এক। আর নবীগণের মধ্য হইতে আমি হযরত ঈসা (আ)-এর অধিকতম 
নিকটবর্তী । কারণ আমার ও তাহার মধ্যবর্তী সময়ে কোন নবী আগমণ করেন নাই। নিশ্চয়ই 
তিনি অবতীর্ণ হইবেন । তাহাকে দেখিয়া তোমরা চিনিয়া লইবে। তাহার দেহ নাতিদীর্ঘ ও কৃশ 
হইবে । তাহার গাত্র গৌরবর্ণ হইবে । তাহার পরিধানে দুইখানা গেরুয়া বন্ত্র থাকিবে । তাহার 
মস্তক বারিসিক্ত না থাকিলেও মনে হইবে, উহা হইতে বিন্দু বিন্দু পানি পড়িতেছে। তিনি শূলী 
ভাঙ্গিবেন, শুকর বধ করিবেন, জিযিয়া কর রহিত করিয়া দিবেন এবং মানুষকে ইসলামের দিকে 
দাওয়াত দিবেন। তাহার যুগে আল্লাহ তা'আলা ইসলাম ভিন্ন অন্য সকল ধর্মসহ দাজ্জালকে 
ধ্বংস করিয়া দিবেন। এইরূপে পৃথিবীতে বিষধর কালসর্প ও উদ্ত্র এক সঙ্গে, চিতা বাঘ ও গরু 
এক সঙ্গে এবং নেকড়ে বাঘ ও ছাগল একসঙ্গে শান্তিতে বসবাস করিবে । এমন কি শিশুগণ 
সর্পের সহিত খেলা করিবে । অথচ সর্প তাহাদের ক্ষতি করিবে না। হযরত ঈসা (আ) চল্লিশ 
বৎসর পৃথিবীতে অবস্থান করিবার পর ইন্তিকাল করিবেন এবং মুসলমানগণ তাহার নামাযে 
জানাযা আদায় করিবে । 

ইমাম আবূ দাউদ রে)......হযরত আবু হুরায়রা (রা)-এর মাধ্যমে উপরোক্ত হাদীস বর্ণনা 
করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র).......হযরত আবু হুরায়রা (রা)-এর মাধ্যমে নবী করীম (সো) হইতে 
উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর কর্তৃক বর্ণিত হাদীসে অতিরিক্ত ইহাও রহিয়াছে 
যে, নবী করীম (সা) বলিয়াছেন $ হযরত ঈসা ইব্‌ন মরিয়ম ইসলামের পক্ষে (কাফির)-দের 


Contents 


৩৪২ তাফসীরে ইব্ন কাছীর 


বিরুদ্ধে যুদ্ধ করিবেন। ইবৃন জারীর ভিন্ন অন্য কোনো মুফাস্সির উপরোক্ত হাদীস আলোচ্য 
আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে উল্লেখ করেন নাই। 

ইমাম বুখারী (র)......হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম . 
(সা) বলিয়াছেন, আমি নবীগণের মধ্যে হযরত ঈসা ইব্‌ন মরিয়ম (আ)-এর অধিকতম 
নিকটবর্তী । নবীগণ একই পিতার ওরসজাত সন্তানদের ন্যায় । আমার ও তাহার মধ্যবর্তী সময়ে 
কোন নবী আগমণ করেন নাই। 

ইমাম বুখারী (র) ......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন ঃ দুনিয়া ও আখিরাত উভয় জগতে নবীগণের মধ্য হইতে আমিই হযরত ঈসা 
ইব্‌ন মরিয়ম (আ)-এর অধিকতর নিকটবর্তী । নবীগণ একই পিতার ওরসে জন্গ্রহণকারী 
ভ্রাত্বৃন্দের সমতুল্য । তাহাদের মাতা বিভিন্ন হইলেও দীন এক । 

ইবরাহীম ইব্‌ন তাহমান রে)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
নবী করীম (সা) বলিয়াছেন ৪ (পূর্বোক্ত বর্ণনা) 

ইমাম মুসলিম (ে)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন ঃ কিয়ামত ঘটিবার পূর্বে নিম্নোক্ত বিষয়সমূহ নিশ্চয়ই ঘটিবে। রোমকগণ 
আম্মাক অথবা দামিক নামক স্থানে সমবেত হইবে । তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবার নিমিত্ত 
একটি মুসলিম বাহিনী মদীনা হইতে সেখানে উপস্থিত হইবে । উক্ত বাহিনীর সদস্যগণ 
তৎকালীন পৃথিবীবাসীগণের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি হইবে। মুসলিম বাহিনী যুদ্ধের জন্যে শ্রেণীবদ্ধ 
হইবার পর রোমকগণ মুসলমানদিগকে বলিবে, আমাদের মধ্য হইতে যাহারা ধর্ম ত্যাগ করিয়া 
তোমাদের ধর্ম গ্রহণ করিয়াছে, আমাদিগকে শুধু তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবার সুযোগ দাও। 
মুসলমানগণ বলিবে, না, আল্লাহ্র কসম! আমাদের ভাইদিগকে তোমাদের নিকট অসহায় 
অবস্থায় ছাড়িয়া দিতে পারিব না। অতঃপর মুসলমানগণ কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে প্রবৃত্ত হইবে। 
তাহাদের এক-তৃতীয়াংশ লোক যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিবে । আল্লাহ কখনো তাহাদিগকে 
কৃপা দৃষ্টিতে দেখিবেন না। তাহাদের এক-তৃতীয়াংশ লোক শহীদ হইবে । আল্লাহর নিকট 
তাহারা শ্রেষ্ঠতম শহীদ । পরিশেষে তাহাদের এক-তৃতীয়াংশ লোকই যুদ্ধে জয়লাভ করিবে । 
তাহারা ঈমানের পরীক্ষায় কখনো অকৃতকার্য হইবে না। তাহারা কন্সট্যান্টিনোপল জয় 
থাকিবে । এমন সময়ে শয়তান তাহাদিগকে চীৎকার করিয়া বলিবে, তোমাদের অনুপস্থিতিতে 
তোমাদের পরিবার-পরিজনের মধ্যে দাজ্জাল আবির্ভূত হইয়াছে । শয়তান কর্তৃক প্রচারিত এই 
সংবাদটা হইবে মিথ্যা ও ভিত্তিহীন । মুসলমানগণ সেখান হইতে গৃহাভিমুখে রওয়ানা হইবে। 
সিরিয়ায় পৌছিয়া তাহারা দেখিতে পাইবে, সেখানেই দাজ্জাল আবির্ভূত হইয়াছে। তাহারা 
যুদ্ধের আয়োজনে লিপ্ত হইয়া কাতার বিন্যাস করিতে থাকিবে । এমন সময়ে নামাযের জন্যে 
ইকামত উচ্চারিত হইবে । অতঃপর হযরত ঈসা ইব্‌ন মরিয়ম (আ) অবতীর্ণ হইবেন। তিনি 
মুসলমানদের ইমাম হইবেন। আল্লাহর শত্রু (দাজ্জাল) তাহাকে দেখিয়া এরূপে গলিয়া যাইবার 
উপক্রম হইবে যেমন লবণ পানির মধ্যে গলিয়া যায়। তিনি তাহাকে কিছু না বলিলেও সে 


Contents 


সূরা নিসা ৩৪৩ 


গলিয়া ধ্বংস হইয়া যাইত। কিন্তু ঈসা (আ) নিজ হাতে তাহাকে হত্যা করিবেন। তিনি 
মুসলমানদিগকে স্বীয় অস্ত্রে দাজ্জালের রক্ত প্রদর্শন করাইবেন। 

ইমাম আহমদ (র).......হযরত ইবন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন £ মিরাজের রাত্রিতে হযরত ইবরাহীম (আ), হযরত মুসা (আ) এবং হযরত 
ঈসা (আ)-এর সহিত আমার সাক্ষাত হইয়াছিল। তাহারা কিয়ামত সম্বন্ধে আলোচনা 
করিতেছিলেন। সকলে হযরত ইবরাহীম (আ)-কে এই সম্বন্ধে আলোকপাত করিতে বলিলেন। 
তিনি বলিলেন, এই সম্বন্ধে আমার কিছু জানা নাই। তাহারা হযরত মূসা (আ)-কে এই সম্বন্ধে . 
আলোকপাত করিতে বলিলেন। তিনি বলিলেন, এই সম্বন্ধে আমার কিছু জানা নাই। তাহারা 
হযরত ঈসা (আ)-কে এই সম্বন্ধে আলোকপাত করিতে বলিলেন। তিনি বলিলেন, কিয়ামতের 
সঠিক তারিখ আল্লাহ ভিন্ন অন্য কেহই জানে না। আমার প্রতিপালক প্রভু আমাকে যে নিশ্চিত 
বিষয়াবলী জানাইয়াছেন, উহাদের মধ্য হইতে একটি বিষয় এই যে, নিশ্চয়ই দাজ্জাল আবির্ভূত 
হইবে । তখন আমার নিকট দুইখানা তীক্ষধার তরবারি থাকিবে । আমাকে দেখিয়া সে সীসার 
ন্যায় গলিয়া যাইবে এবং আল্লাহ তাহাকে ধ্বংস করিয়া দিবেন। প্রকৃতিও দাজ্জাল এবং তাহার 
অনুসারীদের বিরুদ্ধে মুসলমানদের সহিত সহযোগিতা করিবে । এমনকি প্রস্তর এবং বৃক্ষ বলিবে, 
ওহে মুসলিম! আমার আড়ালে একটি কাফির আত্মগোপন করিয়া রহিয়াছে, তাহাকে হত্যা 
করো। এইভাবে আল্লাহ তাহাদিগকে ধ্বংস করিবেন। অতঃপর মুসলমানগণ স্ব স্ব দেশে 
প্রত্যাবর্তন করিবে । এই সময়ে ইয়াজুজ মাজুজ আবির্ভূত হইবে । তাহারা প্রত্যেক উচ্চ স্থান 
হইতে দ্রুত ছড়াইয়া পড়িবে এবং জনপদসমূহে বিচরণ করিয়া বেড়াইবে। তাহারা প্রত্যেকটি 
আক্রমণকারী শক্তি ও বস্তুকে ধ্বংস করিয়া দিবে । যে জলাশয়ের নিকট দিয়া তাহারা পথ 
অতিক্রম করিবে, উহার পানি নিঃশেষে পান করিবে । মুসলমানগণ আসিয়া আমার নিকট 
তাহাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করিবে । আমি আল্লাহর নিকট তাহাদের বিরুদ্ধে বদদু'আ 
করিব। আল্লাহ তাহাদিগকে ধ্বংস করিয়া দিবেন। তাহাদের পচা লাশের দুর্গন্ধে পৃথিবী দুর্গন্ধময় 
হইয়া যাইবে । আল্লাহ আকাশ হইতে বৃষ্টি বর্ষণ করিবেন। উহা তাহাদের লাশসমূহ সমুদ্রে 
ভাসাইয়া লইয়া যাইবে । এই সময়ে কিয়ামত আসন্ন প্রসবা নারীর সমতুল্য হইবে । এইরূপ নারী 
দিনে বা রাত্রিতে সহসা কখন সন্তান প্রসব করিবে, তাহা তাহার পরিবার-পরিজন জানে না। 
অদ্রপ তখন কিয়ামত অত্যাসন্ন হইবে। 

ইব্‌ন মাজাহ উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী আওয়াম ইব্‌ন হাওশাব হইতে প্রায় 
অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহমদ (র)...... আবূ নাযরা হইতে বর্ণনা করিয়াছেন, যে আবু নাযরা বলেন ঃ 
একদা আমরা উসমান ইব্‌ন আবুল আসের নিকট রক্ষিত কুরআন মাজীদের সহিত আমাদের 
প্রাপ্ত কুরআন মাজীদ মিলাইয়া দেখিবার উদ্দেশ্যে জুমু'আর দিনে তাহার নিকট গমন করিলাম । 
জুমু'আর নামাযের সময় হইলে তিনি আমাদিগকে গোসল করিতে বলিলেন । আমরা গোসল 
করিলাম । অতঃপর আমাদের নিকট সুগন্ধি আনয়ন করা হইল । আমরা উহা ব্যবহার করিয়া 
মসজিদে গেলাম । তথায় জনৈক ব্যক্তির নিকট বসিলে তিনি আমাদিগকে দাজ্জাল সম্পর্কিত 
হাদীস শুনাইলেন। অতঃপর হযরত উসমান ইব্‌ন আবুল আস (রা) মসজিদে আগমন 


Contents 


৩৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিলেন। আমরা উঠিয়া গিয়া তাহার নিকট বসিলাম। তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ 
(সা)-কে বলিতে শুনিয়াছি, মুসলমানদের অধিকারে তিনটি শহর থাকিবে । উহাদের একটি হইল 
দুই সাগরের মিলনস্থলে অবস্থিত । অপরটি হিরাত অঞ্চলে এবং তৃতীয়টি সিরিয়ায় অবস্থিত । 
মানুষ তিনবার মহা ভীতবিহবল হইয়া পড়িবে । এই সময়ে লোকদের মধ্যে দাজ্জাল আবির্ভূত 
হইবে। সে পূর্বদিক হইতে আত্মপ্রকাশ করিবে । সে সর্বপ্রথম দুই সাগরের মিলনস্থলে এক 
শহরে উপস্থিত হইবে । উহার অধিবাসীগণ তখন তিন দলে বিভক্ত হইয়া যাইবে । তাহাদের 
একদল বলিবে, আমরা এই স্থানেই থাকিয়া যাইব এবং তাহার বিরুদ্ধে শক্তি পরীক্ষায় অবতীর্ণ 
হইব। দেখিব, সে কতটুকু শক্তি ও ক্ষমতার অধিকারী । তাহাদের আরেক দল গ্রামাঞ্চলে চলিয়া 
যাইবে এবং অন্যদল নিকটস্থ শহরে চলিয়া যাইবে । দাজ্জালের সহিত সত্তর হাজার সৈন্য 
থাকিবে । তাহাদের অধিকাংশ হইবে ইয়াহুদী ও নারী । মুসলমানগণ একটা ঘাটিতে অবরুদ্ধ 
হইয়া পড়িবে । তাহাদের গৃহপালিত পশু চারণভূমিতে থাকা অবস্থায় মরিয়া যাইবে। ইহা 
তাহাদের জন্যে অত্যন্ত বেদনাদায়ক ও অসহনীয় ঘটনা হইবে । এই সময়ে তাহাদের মধ্যে এক 
ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিবে । দুর্ভিক্ষের জ্বালায় তাহারা নিজেদের ধনুকের চর্ম নির্মিত তার আগুনে 
সেঁকিয়া খাইবে ৷ তখন বৃক্ষ হইতে জনৈক ঘোষক তিনবার ঘোষণা করিবে, লোক সকল! 
তোমাদের নিকট (আল্লাহ্র) সাহায্য আগমণ করিয়াছে । মুসলমানগণ পরস্পর বলাবলি করিবে, 
ইহা নিশ্চয়ই কোন শান্ত ও তৃপ্ত মানুষের কণ্ঠ । ফজরের নামাযের সময়ে হযরত ঈসা ইব্‌ন 
মরিয়ম (আ) অবতীর্ণ হইবেন । মুসলমানদের নেতা তাহাকে বলিবেন, হে রূহুল্লাহ! নামাযে 
ইমামতি করুন। তিনি বলিবেন, এই উম্মতের একজন অন্যজনের ইমাম হইবে । অনন্তর 
মুসলমানদের ইমাম নামাযে ইমামতি করিবেন । নামায সমাপ্তির পর হযরত ঈসা (আ) তরবারি 
হস্তে দাজ্জালের নিকট গমণ করিবেন । দাজ্জাল তাহাকে দেখিয়া সীসার ন্যায় গলিয়া যাইতে 
থাকিবে তিনি তাহার বক্ষে তরবারি বসাইয়া দিবেন। এইভাবে হযরত ঈসা (আ) দাজ্জালকে 
নিহত ও তাহার বাহিনীকে পরাজিত করিবেন । সেইদিন কোন বস্তুই তাহাদের কাহাকেও নিজের 
আড়ালে আশ্রয় দিবে না। এমনকি বৃক্ষ ডাকিয়া বলিবে, “ওহে মু'মিন! (আমার আড়ালে) এই 
একটি কাফির রহিয়াছে ।" প্রস্তর ডাকিয়া বলিবে, ওহে মু'মিন! এই একজন কাফির । 

হাদীসটি উপরোক্ত সনদে ইমাম আহমদ ভিন্ন অন্য কেহ বর্ণনা করেন নাই। 

ইব্‌ন মাজাহ (র).......হযরত আবু উমামা আল-বাহিলী (রা) হইতে তাহার “সুনান 
সংকলনে বর্ণনা করিয়াছেন যে, আবু উমামা আল-বাহিলী (রা) বলেন ঃ একদা নবী করীম (সা) 
আমাদের উদ্দেশ্যে বক্তৃতা করিলেন। তাহার বক্তৃতার অধিকাংশই দাজ্জাল ও দাজ্জাল হইতে 
সতকীঁকরণ সম্পর্কিত ছিল। তিনি যাহা বলিলেন, উহার কতকাংশ এই ঃ আল্লাহ তা'আলা 
কর্তৃক দুনিয়াতে মানুষ সৃষ্টির প্রথম হইতে উহার ধ্বংস পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের ফিতনা ও 
পরীক্ষা হইতে কঠিনতর ফিতনা ও পরীক্ষা মানুষের নিকট আসিবে না। প্রত্যেক নবীই স্বীয় 
উন্মত ৷ দাজ্জাল নিশ্চিতরূপে তোমাদের মধ্যেই আবির্ভূত হইবে । আমার জীবদ্দশায়ই যদি সে 
সে আমার মৃত্যুর পর আবির্ভূত হইলে প্রত্যেক ব্যক্তিকে নিজের অভিভাবক হইতে হইবে । 


Contents 


সূরা নিসা ৩৪৫ 


আমার অনুপস্থিতিতে আল্লাহ প্রত্যেক মুসলমানের ঈমানকে হিফাযত করুন । দাজ্জাল সিরিয়া ও 
ইরাকের মধ্যবর্তী কোন এক স্থান হইতে আবির্ভূত হইবে। সে ডাইনে-বামে সর্বদিকে ঘুরিতে 
থাকিবে । ওহে আল্লাহর বান্দাগণ! ওহে লোক সকল! তোমরা সকলে স্বীয় ঈমানে দৃঢ় ও অবিচল 
থাকিবে । আমি দাজ্জালের এইরূপ কতগুলি চিহ্ন তোমাদের নিকট বর্ণনা করিতেছি যাহা আমার 
পূর্ববর্তী কোন নবী বর্ণনা করেন নাই । দাজ্জাল প্রথমে বলিবে, আমি নবী । অথচ আমার পর 
কোনো নবী আসিবে না। সে আর বলিবে, আমি তোমাদের প্রতিপালক প্রভু । বস্তুত মৃত্যুর পূর্বে 
তোমরা স্বীয় প্রতিপালক প্রভূকে দেখিতে পাইবে না। তাহার এক চক্ষু অন্ধ হইবে; অথচ 
তোমাদের মহান প্রতিপালক প্রভু এক চক্ষুবিশিষ্ট নহেন। দাজ্জালের ললাটে লিখিত থাকিবে 
“কাফির"। শিক্ষিত-অশিক্ষিত প্রতেক মু'মিনই উহা পড়িতে পারিবে । দাজ্জালের একটা ফিতনা 
এই হইবে যে, তাহার সহিত একটা বেহেশত ও একটা দোযখ থাকিবে । তাহার জাহান্নাম 
প্রকৃতপক্ষে জান্নাত এবং তাহার জান্নাত প্রকৃতপক্ষে জাহান্নাম হইবে । যাহাকে সে স্বীয় দোযখে 
নিক্ষেপ করিবে, সে ব্যক্তি যেন আল্লাহ্র কাছে সাহায্য চায় এবং সুরা কাহ্‌ফের প্রথমদিকের 
আয়াতসমূহ তিলাওয়াত করে । ইহা করিলে দাজ্জালের দোযখ সে ব্যক্তির নিকট সেভাবে ঠাণ্ডা 
ও শান্তিপ্রদ হইয়া যাইবে যেভাবে আগুন হযরত ইবরাহীমি (আ)-এর নিকট ঠাণ্ডা ও শাস্তিপ্রদ 
হইয়া গিয়াছিল। দাজ্জালের একটা ফিতনা এই হইবে যে, কোনো গ্রাম্য লোককে বলিবে, যদি 
আমি তোমার মৃত মাতা-পিতাকে পুনজীবিত করিয়া দেই, তবে কি তুমি সাক্ষ্য দিবে যে, আমি 
তোমার প্রতিপালক প্রভু ? লোকটি বলিবে, হ্যা! আমি এইরূপ সাক্ষ্য দিব। অতঃপর শয়তান 
উক্ত লোকটির মাতা ও পিতার রূপ ধরিয়া তাহার সম্মুখে উপস্থিত হইবে। তাহারা বলিবে, ওহে 
বৎস! তাহাকে মানিয়া লও । তিনি তোমার প্রতিপালক প্রভু ৷ দাজ্জালের একটা ফিতনা এই 
হইবে যে, সে একটা লোকের উপর ক্ষমতাপ্রাপ্ত হইয়া তাহাকে করাত দ্বারা চিরিয়া দুই খণ্ড 
করিয়া ফেলিবে। অতঃপর লোকদিগকে বলিবে, আমার এই বান্দাটির কার্য ও আচরণ তোমরা 
দেখ। আমি ইহাকে এখনই পুনজীবিত করিব । এতদসত্তেও সে দাবি করিবে যে, আমি ভিন্ন 
তাহার অন্য কোনো প্রতিপালক প্রভু রহিয়াছে। তৎপর আল্লাহ তা'আলা উক্ত ব্যক্তিকে 
পুনজীবিত করিবেন । পাপিষ্ঠ দাজ্জাল তাহাকে সম্বোধন করিয়া বলিবে, কে তোমার প্রতিপালক 
প্রভু ? লোকটা বলিবে, আমার প্রতিপালক প্রভু হইতেছেন আল্লাহ্‌ আর তুমি হইতেছ আল্লাহর 
শক্র দাজ্জাল । আল্লাহ্র কসম! আমি আজ তোমাকে যতটুকু চিনিতে পারিয়াছি, ইতিপূর্বে আর 
কখনো ততটুকু চিনিতে পারি নাই। 

আবুল হাসান তানাফিসী (র)......হযরত আবু সাঈদ (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
নবী করীম (সা) অতঃপর বলিলেন ঃ উপরোক্ত ব্যক্তি জান্নাতে আমার উম্মতের মধ্যে অধিকতম 
মর্যাদাবান হইবে । রাবী আবু সাঈদ রো) বলেন, আল্লহ্র কসম! হযরত উমর (রা)-কেই আমরা 
তাহার মৃত্যু পর্যন্ত অনুরূপ ব্যক্তি মনে করিয়াছি। 

সাহাবী হযরত আবূ উমামা আল-বাহিলী (রা) কর্তৃক বর্ণিত হাদীসের অবশিষ্টাংশ হইতেছে 
এই £ নবী করীম (সা) আরো বলিলেন ৪ দাজ্জালের একটি ফিতনা হইবে এই যে, সে 
আকাশকে বৃষ্টি বর্ষণ করিতে আদেশ করিবে । আকাশ তাহার আদেশ মুতাবিক বৃষ্টি বর্ষণ 
করিবে । সে পৃথিবীকে উদ্ভিদ ও ফসল উৎপাদন করিতে আদেশ করিবে, আর পৃথিবী তাহার 


কাছীর---৩/৪৪ 


Contents y 
৩৪৬ . তাফসীরে ইব্ন কাছীর 


আদেশে উদ্ভিদ ও ফসল উৎপাদন করিবে। দাজ্জালের একটি ফিতনা হইবে এই যে, কোনো 
গোত্র তাহাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিলে তাহাদের সকল গৃহপালিত পশু ধ্বংস হইয়া 
যাইবে । দাজ্জালের একটি ফিতনা হইবে যে, কোনো গোত্রের লোকেরা তাহাকে সত্যবাদী 
বলিয়া গ্রহণ করিলে সে আকাশকে বৃষ্টি বর্ষণ করিতে আদেশ করিবে আর আকাশ তাহার 
আদেশ মুতাবিক বৃষ্টি বর্ষণ করিবে। সে পৃথিবীকে উদ্ভিদ ও ফসল উৎপাদন করিতে আদেশ 
করিবে, আর পৃথিবী তাহার আদেশে উদ্ভিদ ও ফসল উৎপাদন করিবে। তাহাদের গৃহপালিত 
পশুগুলি সেইদিনেই মোটা-তাজা, উঁচু-লম্বা ও বলিষ্ঠ হইয়া যাইবে । উহাদের উদর ও পার্শ্বদ্বয় 
প্রশস্ত হইয়া যাইবে এবং উহাদের দুগ্থবতী পশুও দুগ্ধে পরিপূর্ণ হইয়া যাইবে । অথচ ইতিপূর্বে 
উহারা কখনো এইরূপ ছিল না। দাজ্জালের একটি ফিতনা এই হইবে যে, সে পৃথিবীর সর্বত্র 
বিচরণ করিবে এবং পবিত্র মন্ধা ও পবিত্র মদীনা ভিন্ন সমুদয় পৃথিবী সে অধিকার করিয়া 
লইবে। পবিত্র মক্কা ও পবিত্র মদীনার যে পথ দিয়াই সে প্রবেশ করিতে চেষ্টা করিবে, সে পথেই 
ফেরেশতাগণ সুতীক্ষ তরবারি দ্বারা তাহাকে প্রতিহত করিবে । অতঃপর সে সাবখা সীমান্তে 
অবস্থিত “'আয-যরীবুল আহ্মার' নামক স্থানে আগমণ করিবে । এই সময়ে পবিত্র মদীনায় 
তিনটি ভূমিকম্প সংঘটিত হইবে । ইহাতে সকল মুনাফিক নর-নারী উহা হইতে বাহির হইয়া 
গিয়া দাজ্জালের সহিত মিলিত হইবে । লৌহকারের হাপর যেরূপ লোহাকে মরিচামুক্ত করিয়া 
দেয়, সেইরূপ মদীনা তখন অপবিত্র আত্মা হইতে নিজেকে মুক্ত ও পবিত্র করিয়া ফেলিবে। এই 
যুগটি ‘নাজাতের যুগ’ নামে অভিহিত হইবে। 

অধিবাসীগণ তখন কোথায় থাকিবে ? নবী করীম (সা) বলিলেন ঃ তাহারা সংখ্যায় স্বল্প হইবে। 
তাহাদের অধিকাংশ তখন বায়তুল মুকাদ্দাসে অবস্থান করিবে। তাহাদের ইমাম একজন 
নেককার ব্যক্তি হইবেন। একদা তাহাদের ইমাম ফজরের নামায আদায় করিবার নিমিত্ত সম্মুখে 
অগ্রসর হইবেন। এমন সময়ে হযরত ঈসা ইবৃন মরিয়ম (আ) অবতীর্ণ হইবেন মুসলমানের 
ইমাম তাহাকে দেখিয়া পশ্চাতে চলিয়া আসিবেন। হযরত ঈসা (আ) সম্মুখে অগ্রসর হইয়া 
তাহার পিঠে হাত রাখিয়া (সন্নেহে) বলিবেন, আপনিই সম্মুখে অগ্রসর হইয়া নামাযে ইমামতি 
করুন। কারণ আপনারই ইমামতে নামায আদায়ের উদ্দেশ্যে ইকামত বলা হইয়াছে। তাহাদের 
ইমাম নামাযে ইমামতি করিবেন । নামায শেষ হইবার পর হযরত ঈসা (আ) বলিবেন, তোমরা 
দরজা খোল। দরজা খোলা হইবে । দেখা যাইবে, উহার বিপরীতদিকে দাজ্জাল অবস্থান 
করিতেছে। তাহার সহিত সত্তর হাজার ইয়াহুদী রহিয়াছে। তাহাদের প্রত্যেকের নিকট তরবারি 
ও তাজ রহিয়াছে । হযরত ঈসা (আ) দাজ্জালের দিকে তাকাইতেই সে গলিয়া যাইতে থাকিবে, 
যেমন গলিয়া যায় পানির মধ্যে লবণ । সে পালাইতে চেষ্টা করিবে কিন্তু হযরত ঈসা (আ) 
তাহাকে বলিবেন, তোমাকে আমি নিশ্চয়ই একটি আঘাত করিব । উহা হইতে তুমি কিছুতেই 
রেহাই পাইবে না। তিনি পূর্বদিকে অবস্থিত ‘লুদ’ প্রান্তে তাহাকে পাকড়াও করিয়া হত্যা 
করিবেন। এভাবে আল্লাহ তা'আলা ইয়াহুদীদিগকে পরাজিত করিবেন। প্রস্তর, বৃক্ষ, প্রাচীর, 
চতুষ্পদ প্রাণী ইত্যাদি যে কোন বস্তুর আড়ালেই ইয়াহুদীগণ আশ্রয় লউক, আল্লাহ তাআলা 
সেইদিন সেইগুলিকে ভাষা দিবেন । উহারা ডাকিয়া বলিবে, ওহে আল্লাহ্র মুসলিম বান্দাগণ! এই 


Contents 


সূরা নিসা ৩৪৭ 


একজন ইয়াহুদী । আইস, উহাকে হত্যা করো । তবে বাবলা বৃক্ষ তাহাদের বৃক্ষ । উহা মুখ 
খুলিবে না। 

নবী করীম (সা) আরো বলিলেন ঃ হযরত ঈসা (আ)-এর অবস্থান চল্লিশ বৎসর স্থায়ী 
হইবে । বৎসর তখন অর্ধ বৎসর, এমনকি মাসের সমান এবং মাস তখন সপ্তাহের সমান হইবে । 
তাহার শেষ দিনগুলি অগ্নিক্ষুলিঙ্গের ন্যায় ক্ষুত্র হইবে। সকালবেলায় কেহ শহরের একপ্রান্ত 
হইতে রওয়ানা হইলে উহার অন্য প্রান্তে তাহার পৌছিতে সন্ধ্যা হইয়া যাইবে । নবী করীম 
(সা)-এর নিকট জিজ্ঞাসা করা হইল, হে আল্লাহর নবী! এত ক্ষুদ্র দিনে আমরা কিরূপে নামায 
আদায় করিব ? তিনি বলিলেন, এখনকার লম্বাদিনে যেরূপ নামাযের সময় নির্ণয় করিয়া উহা 
আদায় করিয়া থাকো, তখন সেইরূপে উহা আদায় করিবে। 

নবী করীম (সা) আরো বলিলেন ঃ হযরত ঈসা ইব্‌ন মরিয়ম (আ) আমার উম্মতের 
অন্তর্ভূক্ত হইয়া ন্যায়ানুগ বিচারক ও ন্যায়ানুসারী ইমাম হইবেন । তিনি ক্রুশ ভাঙ্গিবেন, শুকর বধ 
করিবেন এবং জিযিয়া কর রহিত করিবেন । প্রাচ্ুর্যের কারণে সদকা পর্যন্ত অনাদায়ী রহিয়া 
যাইবে । একটা ছাগল বা উটের জন্যে আজিকার ন্যায় কঠোর পরিশ্রম করা হইবে না। ঈর্ষা ও 
শত্ৰুতা মানুষের মধ্যে হইতে দূরীভূত হইয়া যাইবে । বিষধর প্রাণীর বিষ উহার কার্যক্ষমতা 
হারাইয়া ফেলিবে। শিশুগণ সাপের মুখে আংগুল রাখিবে, কিন্তু উহারা তাহাদের কোনো ক্ষতি 
করিবে না। বালকগণ সিংহকে তাড়াইয়া বেড়াইবে; কিন্তু উহা তাহাদের কোন ক্ষতি করিবে না। 
ছাগপালের মধ্যে প্রহরী কুকুরের ন্যায় নেকড়ে বাঘ অবস্থান করিবে । পৃথিবী শান্তিতে পরিপূর্ণ 
হইয়া যাইবে যেমন পরিপূর্ণ হয় পানিতে পানপাত্র। পৃথিবীতে তখন একটি মাত্র কালেমাই 
থাকিবে 4111 9০১ ৬০৯ 54111 31 411 ২ এবং মানুষ আল্লাহ ভিন্ন অন্য কোনো কিছুরই 
ইবাদত করিবে না। যুদ্ধ-বিগ্রহ বন্ধ হইয়া যাইবে । কুরাইশ উহার হৃত রাজ্য কাড়িয়া লইবে। 
পৃথিবী উহার কারণে চন্দ্রের ন্যায় উজ্জ্বল হইবে । উহাতে হযরত আদম (আ)-এর যুগের 
ফসলের ন্যায় ফসল উৎপন্ন হইবে । মাত্র একছড়া আংগুর বা একটি ডালিম মানুষের তৃপ্তি সাধন 
দিরহাম হইবে। 

জনৈক সাহাবী বলিলেন ঃ হে আল্লাহর রাসূল! কোন্‌ কারণে ঘোড়ার মূল্য কমিয়া যাইবে? 
নবী করীম (সা) বলিলেন ঃ তখন হইতে আর কখনো যুদ্ধে ঘোড়া ব্যবহৃত হইবে না। জনৈক 
সাহাবী বলিলেন £ কোন্‌ কারণে বলদ গরুর মূল্য বাড়িয়া যাইবে ? নবী করীম (সা) বলিলেন ঃ 
তখন সমুদয় পৃথিবী চাষাবাদের আওতায় আসিবে । 

নবী করীম (সা) আরো বলিলেন ঃ দাজ্জালের আবির্ভাবের পূর্বে তিনটি দুর্ভিক্ষের বৎসর 
আসিবে । উহাতে মানুষকে দুঃসহ অনাহার ও অনশন ভোগ করিতে হইবে । প্রথম বৎসর 
আল্লাহর আদেশে আকাশ এক-তৃতীয়াংশ বৃষ্টির বর্ষণ এবং পৃথিবী এক-তৃতীয়াংশ শস্যাদির 
উৎপাদন বন্ধ করিয়া দিবে। দ্বিতীয় বৎসর আল্লাহ্‌র আদেশে আকাশ দুই-তৃতীয়াংশ বৃষ্টির বর্ষণ 
এবং পৃথিবী দুই-তৃতীয়াংশ শস্যাদির উৎপাদন বন্ধ করিয়া দিবে । তৃতীয় বৎসর আল্লাহর 
আদেশে আকাশ বৃষ্টি বর্ষণ সম্পূর্ণরূপে বন্ধ করিয়া দিবে। উহা হইতে এক বিন্দু বৃষ্টিও বর্ষিত 
হইবে না। সেই বৎসর আল্লাহ্‌র আদেশে পৃথিবী শস্যাদির উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করিয়া 


Contents 


৩৪৮ তাফসীরে ইব্ন কাছীর 


দিবে। উহা হইতে কোনো সবুজ উদ্ভিদই উৎপন্ন হইবে না । ফলে আল্লাহ যে (স্বল্প সংখ্যক) 
পশুকে (জীবিত রাখিতে) চাহিবেন, তাহা ব্যতীত সকল তৃণভোজী পশুই ধ্বংস হইয়া যাইবে। 
জনৈক সাহাবী জিজ্ঞাসা করিলেন, সেই সময়ে লোকে কি খাইয়া জীবন ধারণ করিবে ? নবী 
করীম (সা) বলিলেন ঃ তাহালীল, তাকবীর, তাসবীহ ও তাহমীদ১ -এর সাহায্যে মানুষ জীবন 
ধারণ করিব । উহারাই তাহাদের জন্যে খাদ্যের কাজ করিবে। 

ইবৃন মাজাহ (র)......আবদুর রহ্মান আল-মুহারিবী হইতে বর্ণনা করিয়াছেন যে, আবদুর 
রহমান আল-মুহারিবী বলেন £ মকতবের বালক- বালিকাদিগকে লিখিতরূপে উপরোক্ত হাদীস 
শিক্ষা প্রদান করিবার ব্যবস্থা গৃহীত হওয়া উচিত। অবশ্য উপরোক্ত বক্তব্য উপরোল্লিখিত সনদ 
ভিন্ন অন্য কোনো সনদে বর্ণিত হয় নাই। তবে কোন কোন হাদীস দ্বারা উহার অংশবিশেষ 
সমর্থিত হইয়াছে। নিম্নে অনুরূপ কয়েকটি হাদীস বর্ণিত হইতেছে £ | 

ইমাম মুসলিম (র) ....... হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন, নবী 
করীম (সা) বলিয়াছেন ৪ নিশ্চয়ই তোমরা ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করিবে । নিশ্চয়ই তোমরা 
তাহাদিগকে হত্যা করিবে । এমন কি প্রস্তর তোমাদিগকে ডাকিয়া বলিবে ওহে মুসলিম! এই 
স্থানে এই একজন ইয়াহুদী রহিয়াছে। এদিকে আসিয়া উহাকে হত্যা করো । 

ইমাম মুসলিম (র) ......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন ঃ কিয়ামতের পূর্বে নিশ্চয়ই মুসলমানগণ ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করিবে। 
যুদ্ধে মুসলমানগণ তাহাদিগকে হত্যা করিবে । তাহারা আত্মরক্ষার্থে প্রস্তর ও বৃক্ষের আড়ালে 
আশ্রয় লইবে। কিন্তু প্রস্তর ও বৃক্ষ ডাকিয়া বলিবে ওহে মুসলিম! ওহে আল্লাহ্‌র বান্দা! আমার 
আড়ালে একজন ইয়াহুদী রহিয়াছে। এদিকে আসিয়া ইহাকে হত্যা কর। তবে বাবলা বৃক্ষ উহা 
মুসলমানদিগকে বলিয়া দিবে না। কারণ উহা ইয়াহুদীদের বৃক্ষ । 

ইমাম মুসলিম (র) ......হযরত নাওআস ইব্‌ন সামআন আল-কিলাবী রো) হইতে 
পূর্বানুরূপ বর্ণনা করিয়াছেন। 

ইমাম মুসলিম (র) ......হযরত নাওআস ইব্‌ন সামআন (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হযরত নাওয়াস ইব্‌ন সামআন (রা) বলেন £ একদা সকালবেলায় নবী করীম (সা) দাজ্জালের 
বিষয় বর্ণনা করিলেন । তিনি উহার বর্ণনায় স্বীয় কণ্ঠস্বর কখনো নীচু এবং কখনো উঁচু করিলেন । 
নবী করীম (সা)-এর বর্ণনায় আমাদের মনে হইল, দাজ্জাল মদীনার খেজুর বাগানে অবস্থান 
করিতেছে । বিকালবেলায় আমরা নবী করীম (সা)-এর খিদমতে উপস্থিত হইলে তিনি আমাদের 
মুখমণ্ডলে উদ্বেগের ছাপ দেখিয়া বলিলেন, তোমাদের কি হইয়াছে £ আমরা আরয করিলাম, হে 
আল্লাহর রাসূল! সকালবেলায় আপনি দাজ্জালের বিষয় বর্ণনা করিয়াছেন । উহাতে আপনার 
কণ্ঠস্বর কখনো নীচু এবং কখনো উচু হইতে শুনিয়াছি। আপনার বর্ণনায় আমাদের মনে ধারণা 
জন্মিয়াছে, দাজ্জাল মদীনার খেজুর বাগানে অবস্থান করিতেছে! তিনি বলিলেন, দাজ্জাল অপেক্ষা 
অধিকতর ভীতিকর বস্তু তোমাদের জন্য আর কি রহিয়াছে ? আমার জীবদ্দশায় দাজ্জাল 
তোমাদের মধ্যে আবির্ভূত হইলে. আমিই তোমাদের পক্ষ হইতে তাহাকে প্রতিহত করিব। আর 
১. তাহ্‌লীল £ 4141 1.) ০ ৭4411 31 4113 তাক্বীর ৪১৫| 4111 তাস্বীহ, 01 ৯. এবং 

তাহমীদ 8411 4৯1] ৷ 


Contents 


সূরা নিসা ৩৪৯ 


আমার অনুপস্থিতিতে সে তোমাদের মধ্যে আবির্ভূত হইলে প্রত্যেকেই যেন নিজের অভিভাবক 
হইয়া তাহার আক্রমণ প্রতিহত করে। আমার অনুপস্থিতিতে আল্লাহ যেন প্রত্যেক মুসলমানের 
অভিভাবক তথা রক্ষণাবেক্ষণকারী হইয়া তাহার প্রতি দাজ্জালের আক্রমণকে প্রতিহত করেন। 
দাজ্জাল হইবে যুবক । তাহার কেশ ত্রস্ব ও কুঞ্চিত হইবে । তাহার চক্ষু স্ফীত হইবে । তাহাকে 
‘আবদুল উষযা ইব্‌ন কুতন’ সদৃশ বলা যায়। তোমাদের মধ্য হইতে কাহারো জীবদ্দশায় 
দাজ্জাল আবির্ভূত হইলে সে যেন তাহার আক্রমণ হইতে রক্ষা পাইবার জন্যে সূরা কাহফের 
প্রথমদিকের আয়াতসমূহ পাঠ করে । দাজ্জাল সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থান হইতে আবির্ভূত 
হইবে । সে ডাইনে ও বামে সর্বদিকে গমনাগমন করিবে। ওহে আল্লাহর বান্দাগণ! তোমরা 
ঈমানে দৃঢ় ও অবিচল থাকিও । আমরা জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্র রাসূল! দাজ্জাল 
পৃথিবীতে কতদিন থাকিবে ? নবী করীম (সা) বলিলেন ৪ পৃথিবীতেংসে চল্লিশ দিন অবস্থান 
করিবে । তাহার সময়ের একদিন এক বৎসরের সমান, আরেকদিন এক মাসের সমান, 
আরেকদিন এক সপ্তাহের সমান এবং অবশিষ্ট দিনগুলি তোমাদের এই দিনগুলির সমান দীর্ঘ 
হইবে । আমরা জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! দাজ্জালের সময়ের যে দিনটি এক 
বৎসরের সমান দীর্ঘ হইবে, সেই দিনটিতে কি একদিনের নামায আমাদের জন্যে যথেষ্ট হইবে ? 
নবী করীম (সা) বলিলেন, না; সেইদিনের নামাযের ওয়াক্তসমূহ তোমরা আন্দায করিয়া নির্ধারণ 
করিবে । আমরা জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল! পৃথিবীতে দাজ্জালের গতি কিরূপ 
হইবে ? নবী করীম (সো) বলিলেন, পৃথিবীতে তাহার গতি বাত্যাতাড়িত মেঘের গতির ন্যায় 
(অত্যন্ত দ্রুত) হইবে । নবী করীম (সা) আরো বলিলেন, দাজ্জাল একদল লোকের নিকট গমন 
করিয়া তাহাদিগকে তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিতে আহ্বান জানাইবে। তাহারা তাহার 
আহ্বানে সাড়া দিয়া তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিবে । ইহাতে সে আকাশকে বৃষ্টি বর্ষণ 
করিতে আদেশ করিবে । আকাশ তাহার আদেশে বৃষ্টি বর্ষণ করিবে । আর সে পৃথিবীকে শস্যাদি 
উৎপন্ন করিতে আদেশ করিবে । পৃথিবী তাহার আদেশে শস্যাদি উৎপন্ন করিবে । তাহাদের 
গৃহপালিত পশুসমূহ হষ্টপুষ্ট, উচু ও লম্বা হইবে। তাহাদের দুগ্ধবতী গৃহপালিত পশুসমূহের ওলান 
দুগ্ধে পরিপূর্ণ হইয়া উঠিবে। ইতিপূর্বে উহারা কখনো এইরূপ হষ্টপুষ্ট ও দুগ্ধবতী ছিল না। 
দাজ্জাল আরেকদল লোকের নিকট গমন করিয়া তাহাদিগকে তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিতে 
আহবান জানাইবে । তাহারা তাহাকে প্রত্যাখ্যান করিবে । সে তাহাদের নিকট হইতে অন্যত্র 
চলিয়া যাইবে । অনন্তর তাহাদের উপর দুর্ভিক্ষ নামিয়া আসিবে । তাহদের ধন-সম্পদ ধ্বংসপ্রাপ্ত 
হইবে এবং তাহারা দৈন্য ও দারিদ্র্যের মধ্যে পতিত হইবে । দাজ্জাল অনুর্বর ও বন্ধ্যা ভূখন্ডের 
দাও। তাহার আদেশে পৃথিবীর অভ্যন্তরস্থ খনিজ সম্পদরাজি মৌমাছির ন্যায় বাহির হইতে 
থাকিবে । দাজ্জাল একটা উচ্ছল তরুণকে তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করিয়া দুইটি খণ্ডকে পরস্পর 
হইতে নিক্ষিপ্ত তীরের সম দুরতে রাখিয়া দিবে । অতঃপর সে তাহাকে ডাক দিবে । অনন্তর 
যুবকটি জীবিত হইয়া আনন্দপূর্ণ ও হাস্যোজ্জ্বল মুখে তাহার সম্মুখে উপস্থিত হইবে । দাজ্জালের 
কার্যকলাপ চলিতে থাকা অবস্থায় আল্লাহ তা'আলা হযরত মাসীহ ইব্‌ন মরিয়ম (আ)-কে প্রেরণ 
করিবেন। তিনি দুইজন ফেরেশতার ডানায় হাত রাখিয়া দামেশকের পূর্বদিকে অবস্থিত শুত্রবর্ণ 


Contents 


৩৫০ তাফসীরে ইব্ন কাছীর 


মিনারের সন্নিকটে অবতীর্ণ হইবেন । তাহার পরিধানে তখন দুইখণ্ড চাদর থাকিবে । তিনি স্বীয় 
মস্তক অবনত করিলে উহা হইতে বিন্দু বিন্দু পানি পতিত হইবে । আবার উহা উন্নত করিলে উহা 
লাগিলে সে মরিয়া যাইবে । যতদূর তাহার দৃষ্টি পৌছিবে, ততদূর তাহার নিশ্বাস পৌছিবে। তিনি 
দাজ্জালের পশ্চাদ্ধাবন করিয়া ‘লুদ’ নামক স্থানের উপকণ্ঠে তাহাকে ধরিয়া হত্যা করিবেন। 
অতঃপর তিনি দাজ্জালের ফিতনা হইতে আল্লাহ কর্তৃক রক্ষিত একদল লোকের নিকট আগমন 
করিয়া (সন্েহে) তাহাদের চোখে-মুখে হাত বুলাইবেন এবং জান্নাতে তাহাদের জন্যে নির্ধারিত 
উচ্চ মর্তবা ও মর্যাদার সুসংবাদ তাহাদিগকে শুনাইবেন। 

এই সময়ে আল্লাহ তা'আলা তাহাকে ওহীর মাধ্যমে জানাইবেন, আমি আমার এইরূপ 
কতগুলি বান্দাকে আবির্ভূত করিয়াছি -যাহাদের বিরুদ্ধে যুদ্ধে আঁটিয়া উঠিবার ক্ষমতা কাহারও 
নাই। অতএব তুমি আমার (মু'মিন) বান্দাদিগকে সঙ্গে লইয়া তৃর পর্বতে আশ্রয় গ্রহণ করো। 
আল্লাহ তখন ইয়াজুজ মাজুজকে প্রেরণ করিবেন। আর তাহারা প্রত্যেক উচ্চ স্থান হইতে 
ছড়াইয়া পড়িবে । তাহাদের প্রথম দল তিব্রিয়া সাগরের উপর দিয়া পথ অতিক্রম করিবে । 
তাহারা উহার সমুদয় পানিপান করিয়া ফেলিবে। তাহাদের শেষ দল উক্ত স্থান দিয়া পথ 
অতিক্রম করিবার কালে বলিবে, এককালে এইখানে পানি ছিল। 

আল্লাহ্‌র নবী হযরত ঈসা (আ) ও তাহার সঙ্গীগণ অবরুদ্ধ অবস্থায় চরম খাদ্যাভাবের 
মধ্যে দিন কাটাইতে থাকিবেন। আজিকার দিনে একশতটা দীনার তোমাদের নিকট যতটুকু 
মূল্যবান বিবেচিত হইয়া থাকে, একটা গরুর কল্পা তখন তাহাদের নিকট তদপেক্ষা অধিকতর 
মূল্যবান বিবেচিত হইবে । আল্লাহ্র নবী হযরত ঈসা (আ) ও তাহার সঙ্গীগণ আল্লাহ্‌র নিকট 
কাকুতি মিনতি সহকারে দু'আ করিবেন। ইহাতে আল্লাহ তা“আলা ইয়াজ্জ মাজুজের প্রতি 
মহামারী আকারে গলগণ্ড রোগ প্রেরণ করিবোন। উহাতে তাহারা একসঙ্গে ধ্বংস হইয়া যাইবে । 
তাহাদের সকলের মৃত্যু যেন মাত্র একটা লোকের মৃত্যু । অতঃপর আল্লাহ্র নবী হযরত ঈসা 
(আ) ও তাহার সঙ্গীগণ অবরুদ্ধ স্থান হইতে নিম্নভূমিতে নামিয়া আসিবেন। তাহারা আসিয়া 
দেখিবেন ইয়াজুজ মাজুজের লাশে পৃথিবী পরিপূর্ণ এবং উহাদের দুর্গন্ধে পৃথিবীর বাতাস 
দুর্গন্ধময় হইয়া গিয়াছে। তিনি ও তাহার সঙ্গীগণ কাকুতি মিনতি সহকারে আল্লাহ্‌র নিকট দু'আ 
করিবেন। আল্লাহ তা'আলা ইয়াজুজ মাজুজের লাশগুলির নিকট উটের গলার ন্যায় এক 
প্রকারের পাখি পাঠাইবেন। উহারা তাহাদের লাশগুলিকে উঠাইয়া লইয়া আল্লাহ যেখানে 
চাহিবেন, সেখানে নিক্ষেপ করিবে । তৎপর আল্লাহ তা'আলা ব্যাপক ও প্রবল বৃষ্টি বর্ষণ করিয়া 
পৃথিবী ধৌত করত উহাকে আয়নার ন্যায় পরিষ্কার করিয়া দিবেন। অতঃপর তিনি পৃথিবীকে 
আদেশ করিবেন, তোমার বক্ষে অবস্থিত ফল ও শস্যাদি বাহির করিয়া দাও এবং তোমার বৃক্ষের 
বরকত ফিরাইয়া দাও। এই যুগে একটা ডালিমের মাত্র একাংশ একদল লোককে তৃপ্ত করিবে। 
মানুষ রৌদ্র হইতে উহার খোসার ছায়ায় আশ্রয় লইয়া ক্লান্তি দূর করিবে। আল্লাহ তা'আলা 
গৃহপালিত পশুপালের মধ্যে বরকত দান করিবেন । একটামাত্র উদ্তীর দুগ্ধ একদল লোকের তৃপ্তি 
সাধন করিতে পারিবে । এই অবস্থায় একদা আল্লাহ তা'আলা এক প্রকারের সুখকর বাতাস 
পাঠাইবেন। উহা প্রত্যেক মুমিনের বগলের নিম্ন দিয়া বহিয়া যাইবে । উহা দ্বারা আল্লাহ 


Contents 


সূরা নিসা ৩৫১ 


তাহাদের রূহ উঠাইয়া লইবেন। অতঃপর পৃথিবীতে নিকৃষ্টতম আত্মার মানুষ বাচিয়া থাকিবে। 
তাহারা গর্দভের ন্যায় পরস্পর গুতাগুতিতে লিপ্ত থাকিবে । পৃথিবীতে তাহাদের অবস্থানকালেই 
কিয়ামত ঘটিবে। ইমাম আহমদ এবং সুনান সংকলকগণও উপরোক্ত হাদীস উপরোন্লিখিত রাবী 
টি TNT RST 
আম্বিয়া'র অন্তর্গত- 
II ১৯ এ৫ aps 05153 0512১280৪৪০ 

-এই আয়াতের ব্যাখ্যায় ইমাম আহমদের সনদেও উপরোক্ত হাদীস উল্লেখ করিব। 

ইমাম মুসলিম (র) ......ইয়াকুব ইব্‌ন আসিম ইব্ন উরওয়া ইব্‌ন মাসউদ সাকাফী (র) 
হইতে বর্ণনা করিয়াছেন £ঃ একদা জনৈক ব্যক্তি আবদুল্লাহ ইব্ন আমরের নিকট আসিয়া বলিল, 
আপনি যে হাদীসটি বর্ণনা করিয়া থাকেন, উহার ভিত্তি কি? আপনি বর্ণনা করিয়া থাকেন, অমুক 
অমুক ঘটনা ঘটিবার পর কিয়ামত সংঘটিত হইবে । তিনি বিস্মিত হইয়া 4411 ১. অথবা 3 
4111 | <! কিংবা অনুরূপ কোন বাক্য উচ্চারণ করিয়া বলিলেন, আমি স্থির করিয়াছি, কখনো 
কাহারো নিকট হাদীস বর্ণনা করিব না। আমি তো শুধু ইহাই বর্ণনা করিয়াছি, অদূর ভবিষ্যতে 
নিশ্চয়ই তোমরা এক ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করিবে । বায়তুল্রাহ শরীফে আগুন লাগানো হইবে 
আর এই এই ঘটনা ঘটিবে। অতঃপর হযরত আবদুল্লাহ ইবৃন আমর (রা) বলিলেন, নবী করীম 
(সা) বলিয়াছেন ঃ আমার উম্মতের মধ্যে দাজ্জাল আবির্ভূত হইবে । সে চল্লিশ দিন অথবা চল্লিশ 
মাস অথবা চল্লিশ বৎসর পৃথিবীতে অবস্থান করিবে । এই সময়ে আল্লাহ তা'আলা হযরত ঈসা 
(আ)-কে প্রেরণ করিবেন। তিনি “উরওয়া ইব্‌ন মাসউদ'-এর সদৃশ হইবেন। তিনি দাজ্জালের 
পশ্চাদ্ধাবন করিয়া তাহাকে বিনাশ করিরেন। অতঃপর লোকেরা সাত বৎসর মহাশান্তিতে বাস 
করিবে । তখন পরম্পর শত্রু দুইটি লোককেও পাওয়া যাইবে না। তৎপর সিরিয়ার দিক হইতে 
আল্লাহ তা‘আলা শীতল বায়ু প্রবাহিত করিলেন। যাহাদের হৃদয়ে সামান্যতম পবিত্রতা বা ঈমান 
রহিয়াছে, তাহাদের সকলেই উক্ত বায়ুর প্রভাবে মরিয়া যাইবে । কোন ব্যক্তি পর্বত গুহায় প্রবেশ 
করিলে সেও উহার প্রভাব হইতে মুক্ত থাকিবে না। অতঃপর পৃথিবীতে নিকৃষ্টতম আত্মার মানুষ 
বাচিয়া থাকিবে । তাহাদের গতি পাখির গতির ন্যায় দ্রুত এবং তাহাদের বুদ্ধি হিংস্র পশুর বুদ্ধির 
ন্যায় হিংস্র হইবে । তাহাদের হৃদয়ে না ন্যায়ের প্রতি কোনরূপ ভালবাসা আর না অন্যায়ের প্রতি 
কোনরূপ ঘৃণা বর্তমান থাকিবে । 

এক সময়ে শয়তান মানুষের রূপ ধারণ করত তাহাদের নিকট আসিয়া বলিবে, ভোমরা কি 
আমার কথা শুনিবে ? তাহারা সম্মতিসূচকভাবে জিজ্ঞাসা করিবে, তুমি আমাদিগকে কি কাজ 
করিতে বলিতেছ ? ইহাতে সে তাহাদিগকে প্রতিমা পূজা করিতে পরামর্শ দিবে । তাহারা উহাতে 
লিপ্ত হইয়া পড়িবে । এতদবস্থায়ও আল্লাহ্র তরফ হইতে তাহাদের রিযক বন্ধ হইবে না; বরং 
তাহারা প্রাচুর্যের মধ্যে জীবন যাপন করিবে । পৃথিবীতে এই অবস্থা চলিতে থাকাকালে শিঙ্গায় 
ফুৎকার পড়িবে । শিঙ্গায় ফুৎকারের শব্দ শ্রবণে প্রত্যেকে ভীত-সন্ত্রস্ত হইয়া চীৎকার করিয়া 
বলিয়া উঠিবে, হায় হায়! কী হইল! শিঙ্গা ফুঁকিবার প্রাক্কালে একটি লোক স্বীয় উটের পানিপান 


Contents 


৩৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিবার হাউয মেরামত করিবার কার্যে রত থাকিবে । সেই সর্বপ্রথম উহার শব্দ শুনিতে পাইবে। 
শিঙ্গায় ফুৎকারের শব্দে সকল লোক বেহুশ হইয়া পড়িবে । সকলের মৃত্যুর পর আল্লাহ তা'আলা 
শিশিরের ন্যায় অথবা ছায়ার ন্যায় বৃষ্টি বর্ষণ করিবেন । উহাতে মানুষের দেহ মাটির মধ্য হইতে 
গজাইয়া উঠিবে। তৎপর শিঙ্গায় দ্বিতীয় ফুৎকার পড়িবে । উহার ফলে মানুষ দণ্ডায়মান হইয়া 
তাকাইয়া রহিবে । অতঃপর আদেশ হইবে, ওহে লোকসকল ! তোমরা স্বীয় প্রতিপালক প্রভুর 
নিকট চলো। অথবা বলা হইবে, তাহাদিগকে থামাও; নিশ্চয়ই তাহাদিগকে জিজ্ঞাসাবাদ করা 
হইবে । তৎপর আল্লাহর তরফ হতে ফেরেশতাদের প্রতি আদেশ হইবে, দোযখের জন্যে 
নির্ধারিত অংশ পৃথক করিয়া ফেল। ফেরেশতাগণ আরয করিবেন- কতজনের মধ্য হইতে 
কতজনকে পৃথক করিব ? আল্লাহর তরফ হইতে আদেশ হইবে, প্রতি এক হাযারের মধ্য হইতে 
নয়শত নিরানব্বইজনকে দোযখের জন্যে পৃথক করিয়া ফেল। সেইদিনের ভয়াবহতা শিশুকে 
বৃদ্ধ করিয়া দিবে । সেইদিন মহা বিপদের দিন। 

উপরোল্লিখিত সনদ ব্যতীত অন্য সনদেও ইমাম মুসলিম (র) উপরোক্ত হাদীস বর্ণনা 
করিয়াছেন । ইমাম মুসলিম এবং ইমাম নাসাঈ (র) উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী শুবা 
হইতে বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র) ...... হযরত মুজাম্মা ইব্‌ন জারিয়া হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী 
করীম (সা) বলিয়াছেন £ মরিয়ম পুত্র ঈসা (আ) 'লুদ'-এর উপকণ্ঠে অথবা “লুদ'-এর কাছাকাছি 
দুরাত্মা দাজ্জালকে বধ করিবেন । 

ইমাম আহমদ (র) উপরোক্ত সনদ ভিন্ন নিম্নের সনদেও উপরোক্ত হাদীস বর্ণনা 
করিয়াছেন 8 উপরোল্লিখিত রাবী যুহরী হইতে ইমাম আহমদ (র) বর্ণনা করিয়াছেন যে, নবী 
করীম (সা) বলিয়াছেন ৪ মরিয়ম পুত্র ঈসা (আ) 'লুদ'-এর উপকঠে দাজ্জালকে বধ করিবেন। 

ইমাম তিরমিযী উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী লায়েস হইতে বর্ণনা করিয়াছেন । 
তিনি মন্তব্য করিয়াছেন, উপরোক্ত হাদীস হাসান-সহীহ পর্যায়ের । তিনি আরো মন্তব্য 
করিয়াছেন যে, ইমরান ইব্‌ন হুসায়ন, নাফি' ইবৃন উয়ায়না, আবু বারযা বা হুযায়ফা ইব্‌ন 
মাসউদ, আবদুল্লাহ ইব্‌ন আমর, সামুরা ইব্‌ন জুনদুব, নাওআস ইব্‌ন সামআন, আমর ইব্‌ন 
আওফ এবং হুযায়ফা ইব্‌ন ইয়ামান রাযিয়াল্লাহু আনহুম প্রমুখ সাহাবী হইতে এতদ্বিষয়ে হাদীস 
বর্ণিত হইয়াছে । ইমাম তিরমিধীর উপরোক্ত মন্তব্যের তাৎপর্য এই যে, উপরোল্লিখিত সাহাবীগণ 
হইতে দাজ্জালের আবির্ভাব ও হযরত ঈসা ইব্‌ন মরিয়ম (আ) কর্তৃক দাজ্জাল বধ সম্পর্কিত 
হাদীস বর্ণিত রহিয়াছে। এখানে উল্লেখযোগ্য যে, হযরত ঈসা ইব্‌ন মরিয়ম (আ) কর্তৃক দাজ্জাল 
বধ সম্পর্কিত নহে; বরং শুধু দাজ্জালের আবির্ভাব সম্পর্কিত হাদীসের সংখ্যা প্রথমোক্ত শ্রেণীর 
হাদীসের সংখ্যা অপেক্ষা অধিকতর । উহার সংখ্যা অগণিত । উহার বিপুল অংশ সহীহ সংকলন 
বা মুসনাদ সংকলনে স্থানপ্রাপ্ত অথবা হাসান শ্রেণীভুক্ত কিংবা প্রায় অনুরূপ পর্যায়ভুক্ত। 

ইমাম আহমদ (র) ...... হযরত হুযায়ফা ইব্‌ন উসায়দ গিফারী (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন £ একদা রাসূলুল্লাহ (সা) আরাফাত হইতে আমাদের নিকট আগমণ করিলেন। 


Contents 


সূরা নিসা ৩৫৩ 


আমরা তখন কিয়ামতের বিষয় আলোচনা করিতেছিলাম। তিনি বলিলেন, দশটা নিদর্শন দৃষ্ট না 
হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হইবে না £ ১. পশ্চিমদিক হইতে সুর্যোদয় হওয়া; ২. ধোয়া দৃষ্ট 
হওয়া; ৩. 'দাব্বাতুল আরদ'-এর আবির্ভাব; ৪. ইয়াজুজ মাজুজের আবির্ভাব; ৫. হযরত ঈসা 
ইবন মরিয়ম (আ)-এর অবতরণ; ৬. দাজ্জালের আবির্ভাব; ৭. ৮. ও ৯. তিনটি ভূমি ধস। 
একটি পূর্বদিকে; একটি পশ্চিমদিকে এবং একটি আরব উপদ্বীপে সংঘটিত হইবে; ১০. এডেন 
হইতে একটি অগ্নিপ্রবাহ সৃষ্টি । উহা মানুষকে ধাওয়া করিয়া একস্থানে সমবেত করিবে এবং 
তাহারা যেখানে রাত্রি যাপন করিবে, উক্ত অগ্নি সেখানে তাহাদের সহিত রাত্রি যাপন করিবে । 
তাহারা যেখানে দ্বীপ্রহর কাটাইবে, উহা সেখানে তাহাদের সহিত দ্বিপ্রহর কাটাইবে। 

ইমাম মুসলিম ও সুনান সংকলকগণ উপরোক্ত হাদীস উপরোল্লিখিত রাবী ফুরাত হইতে 
বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম (র)......হুযায়ফা ইবৃন উসায়দ গিফারী (রা) হইতে উপরোক্ত 
হাদীস সাহাবীর উক্তি (৪৬৪৮ ৩,১২) হিসাবেও বর্ণনা করিয়াছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ 
জ্ঞানী । 

উপরে বর্ণিত হাদীসসমূহ বিপুল সংখ্যক সনদে নবী করীম (সা) হইতে বর্ণিত হইয়াছে। 
উক্ত হাদীসের সনদের সংখ্যা এত অধিক যে, উহার কারণে হাদীসটি মুতাওয়াতির হাদীসের 
শ্রেণীভুক্ত হইয়া গিয়াছে। উক্ত হাদীসসমূহ হযরত আবু হুরায়রা, হযরত ইব্‌ন মাসউদ, হযরত 
উসমান ইব্‌ন আবুল আস, হযরত আবূ উমামা, হযরত নাওআস ইব্ন সামআন, আবদুল্লাহ 
ইব্‌ন আমর ইব্‌ন আস, হযরত মুজাম্মা' ইব্‌ন জারিয়া, হযরত আবূ শুরায়হ এবং হযরত 
হুযায়ফা ইব্‌ন উসায়দ (রা) প্রমুখ সাহাবীর মাধ্যমে নবী করীম (সা) হইতে বর্ণিত হইয়াছে। 
উহাতে হযরত ঈসা (আ)-এর অবতীর্ণ হইবার স্থানসহ বিভিন্ন বিষয়ের বর্ণনা রহিয়াছে। উহাতে 
বর্ণিত রহিয়াছে যে, তিনি ফজরের নামাযের ইকামতের সময়ে সিরিয়ার দামেশক শহরের 
পূর্বাঞ্চলীয় এক মসজিদের মিনারে অবতীর্ণ হইবেন। 

সাতশত একচন্লিশ হিজ্রীতে ‘জামেউল উমাবী' মসজিদের জন্যে শ্বেত পাথরের একটি 
মিনার নির্মিত হইয়াছে। উক্ত মিনার অভিশপ্ত খিস্টানগণ কর্তৃক সংঘটিত অগ্নিকাণ্ডে বিধ্বস্ত 
একটি মিনারের পরিবর্তে নির্মিত হইয়াছে। অনেকের দৃঢ় বিশ্বাস, উক্ত মিনারেই অবতীর্ণ হইয়া 
হযরত ঈসা (আ) শূকর বধ করিবেন, ক্রুশ ভাঙ্গিবেন, জিযিয়া কর রহিত করিবেন এবং ইসলাম 
ভিন্ন অন্য কোন দীন গ্রহণ করিতে মানুষকে সুযোগ দিবেন না। বুখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত 
উপরে উল্লেখিত হাদীসে উহাই বিবৃত হইয়াছে। 

আলোচ্য আয়াতে নবী করীম (সা)-এর মাধ্যমে আল্লাহ তা'আলা মানুষকে সংবাদ 
দিতেছেন যে, কিয়ামতের পূর্বে হযরত ঈসা (আ)-এর আগমণের পর তৎসন্বন্ধীয় সকল 
সংশয়-সন্দেহসহ কাফিরদের ইসলাম বিরোধী সর্বপ্রকারের দ্বিধা-দ্বন্দের অবসান ঘটিবে এবং 
_ তাহারা কুফর ও শিরক ত্যাগ করিয়া তাহার হাতে ইসলাম গ্রহণ করিবে । অনুরূপভাবে অন্যত্র 
আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ র 


- 5০০০1111491 


কাছীর__-৩/৪৫ 


Contents 


.. ৩৫5 তাফসীরে ইবৃন কাছীর | 


‘আর নিশ্চয়ই সে (ঈসা) কিয়ামতের নিশ্চিত এক বিজ্ঞপ্তি বটে’ কেহ কেহ ‘ইলম’ শব্দের 
পরিবর্তে ‘আলাম’ পড়িয়াছেন। অর্থাৎ হযরত ঈসা (আ) কিয়ামতের একটি নিদর্শন। কারণ 
তিনি দাজ্জালের আবির্ভাবের পর আবির্ভূত হইয়া তাহাকে বধ করিবেন। যেমন সহীহ হাদীসে 
বর্ণিত রহিয়াছে, আল্লাহ তা'আলা কোনো রোগই উহার ওষধ ছাড়া সৃষ্টি করেন নাই। তেমনি 
তীহারই সময়ে আল্লাহ তা'আলা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে পাঠাইবেন এবং তাহারই দু'আর 
বরকতে আল্লাহ তাহাদিগকে ধ্বংস করিয়া দিবেন। ইয়াজুজ মাজুজের আবির্ভাব সম্বন্ধে আল্লাহ 
তা'আলা বলিয়াছেন £ 
CLE SLL DU ১০৩১ ৪৮৯53 EL ELS tS 
০ iE KGL AS SI পা 2০0 ৯195 ৩৭1 22] 

৬০118 (8৫ LS Fin 

‘যে পর্যন্ত না ইয়াজজ মাজুজের পথ উন্মুক্ত হইবে এবং উহারা প্রতিটি উচ্চভূমি হইতে 
ছড়াইয়া পড়িবে । তখন অমোঘ প্রতিশ্রুতির বিষয়টি (কিয়ামত) আসন্ন হইয়াছে। উহা আসিয়া 
গেলে অবিশ্বাসীদের চক্ষু স্থির হইয়া যাইবে । উহারা বলিবে, হায়, দুর্ভাগ্য আমাদের! আমার তো 
এই বিষয়ে উদাসীন ছিলাম; বরং আমরা সীমা লংঘনকারীই ছিলাম 1' 


হযরত ঈসা (আ)-এর দৈহিক পরিচয় 

হযরত আবূ হুরায়রা (রা) কর্তৃক বর্ণিত হাদীসে ইতিপূর্বে উল্লেখিত হইয়াছে £ তোমরা 
তাহাকে দেখিয়া চিনিয়া লইবে। তাহার দেহ নাতিদীর্ঘ, কৃশ এবং গাত্রবর্ণ গৌর হইবে। তাহার 
গায়ে দুইখানা গেরুয়া বন্ত্র থাকিবে । তাহার মস্তক বারিসিক্ত না থাকিলেও মনে হইবে, উহা 
হইতে বিন্দু বিন্দু পানি পড়িতেছে। 

হযরত নাওআস ইব্‌ন সামআন (রা) কর্তৃক বর্ণিত হাদীসে উল্লেখিত হইয়াছে ৪ তিনি 
পূর্বাঞ্চলে অবস্থিত শ্বেত মিনারের উপর অবতীর্ণ হইবেন। তিনি স্বীয় মস্তক উন্নত করিলে উহা 
হইতে বিন্দু বিন্দু পানি পতিত হইবে এবং তিনি উহা আনত করিলে উহা হইতে মুক্তার দানার 
ন্যায় বারিবিন্দু গড়াইয়া পড়িবে । কোন কাফিরের উপর তাহার নিশ্বাস পতিত হইলে তাহার 
মৃত্যু অনিবার্য । যতদূর তাহার দৃষ্টি পৌছিবে, ততদূর তাহার নিশ্বাস পৌছিবে। 

ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র) ....... হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন  মি“রাজের রাত্রিতে আমি হযরত মুসা (আট), ' 
হযরত ঈসা (আ) এবং হযরত ইবরাহীম (আ)-কে দেখিয়াছি। হযরত মূসা আ)-এর দৈহিক 
উচ্চতা মাঝারী এবং কেশরাজি কুঞ্চিত ছিল। শানুআ গোত্রের লোকদের সহিত তাহার দৈহিক ' 
সাদৃশ্য রহিয়াছে । হযরত ঈসা (আ)-এর দৈহিক উচ্চতা মাঝারী এবং তাহার গায়ের রং লাল। 
দেখিয়া মনে হয় যেন গোসল করিয়া আসিয়াছেন। হযরত ইবরাহীম (আ)-এর সহিত তাহার 
বংশধরদের মধ্য হইতে আমার অধিকতম মিল রহিয়াছে। (অসমাপ্ত) 


Contents 


, সূরা নিসা ৩৫৫ 


ইম'ল দুশ্বরী (র)...."হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন £ মিরাজের রাত্রিতে আমি হযরত মুসা (আ), হযরত ঈসা (আ) এবং হযরত 
ইবরাহীম (আ)-কে দর্শন করিয়াছি। হযরত ঈসা (আ)-এর গাত্রবর্ণ লাল, তাহার কেশ ঢেউ 
তোলা এবং তাহার বক্ষ প্রশস্ত। হযরত মূসা (আ)-এর গাত্রবর্ণ গৌর, তাহার দেহ হষ্টপুষ্ট এবং 
তাহার কেশদাম সরল । যাত গোত্রের লোকদের সহিত তাহার দৈহিক সাদৃশ্য রহিয়াছে ।' 

ইমাম বুখারী ও ইমাম মুসলিম (র)......হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন, 
একদা নবী করীম (সা) জনসমক্ষে দাজ্জালের বিষয় বর্ণনা করিলেন। তিনি বলিলেন, ইহা 
নিশ্চিত যে, আল্লাহ তা'আলা একচক্ষুবিশিষ্ট নহেন। জানিয়া রাখ, অভিশপ্ত দাজ্জালের ডান চক্ষু 
অন্ধ হইবে। তাহার চক্ষু উদ্গত আঙ্গুরের ন্যায় হইবে। 

ইমাম মুসলিম (র) হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) 
বলেন ঃ আল্লাহ তা'আলা পবিত্র কাবার নিকট স্বপ্নে আমাকে অত্যন্ত সুশ্রী ও গৌরবর্ণ একটি 
পুরুষকে দেখাইলেন। তাহার বাবড়ী চুল দুই স্বন্ধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়া পড়িয়াছে। তাহার 
কেশদাম ঢেউ তোলা । তাহার মস্তক হইতে বিন্দু বিন্দু পানি পড়িতেছিল। দুইটি লোকের স্কন্ধে 
হাত রাখিয়া তিনি পবিত্র কাবা প্রদক্ষিণ করিতেছিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, ইনি কে? 
লোকেরা বলিল, ইনি হযরত মরিয়ম তনয় ঈসা মাসীহ (আ)। অতঃপর তাহার পশ্চাতে কুঞ্চিত 
ও খর্ব কেশের অধিকারী একটি লোককে দেখিলাম । তাহার ডান চক্ষু অন্ধ ছিল। ইব্‌ন 
কুতন-এর সহিত তাহার দৈহিক সাদৃশ্য রহিয়াছে। সে একটি লোকের স্কন্ধে হাত রাখিয়া পবিত্র 
কাবা প্রদক্ষিণ করিতেছিল। আমি জিজ্ঞাসা করিলাম, এই লোকটি কে ? লোকেরা বলিল, এই 
লোকটি অভিশপ্ত দাজ্জাল । নাফে" হইতে উবায়দুল্লাহ প্রমুখ রাবীও উহা বর্ণনা করিয়াছেন । 

ইমাম বুখারী (র)......সালিমের পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, সালিমের পিতা বলেন ৪ 
না; আল্লাহর কসম! নবী করীম (সা) হযরত ঈসা (আ)-এর গাত্রবর্ণ লাল বলেন নাই। নবী 
করীম (সা) বলিয়াছেন ঃ একদা আমি পবিত্র কাবা তাওআফ করিতে করিতে ঘুমাইয়া পড়িলাম। 
এমন সময়ে দেখিলাম, গৌরবর্ণ সরল কেশবিশিষ্ট একটি লোক দুইটি লোকের উপর ভর করিয়া 
চলিতেছেন। তাহার মস্তক হইতে বিন্দু বিন্দু পানি পড়িতেছে। আমি জিজ্ঞাসা করিলাম, ইনি 
কে? লোকেরা বলিল, ইনি ঈসা ইব্‌ন মরিয়ম (আ)। অতঃপর আরেকটি বিপুল বপুর কুঞ্চিত 
কেশ ও লালবর্ণ ব্যক্তিকে দেখিলাম । তাহার ডান চক্ষু অন্ধ। তাহার চক্ষু উদ্গত আঙ্গুরের 
ন্যায় । আমি জিজ্ঞাসা করিলাম, এই ব্যক্তি কে ? লোকেরা বলিল, এই ব্যক্তি দাজ্জাল । ইব্‌ন 
কুতন'- এর সহিত তাহার অধিকতম সাদৃশ্য রহিয়াছে। 

যুহরী (র) বলিয়াছেন, ইব্‌ন কুতন খুযা'আ গোত্রীয় একটি লোকের নাম। সে জাহিলী 
যুগে মারা যায়। 

হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হাদীসে ইতিপূর্বে উল্লেখিত হইয়াছে যে, পৃথিবীতে 
অবতীর্ণ হইবার পর হযরত ঈসা (আ) এখানে চল্লিশ বৎসর অবস্থান করিবেন। অতঃপর তিনি 
ইন্তিকাল করিবেন এবং মুসলমানগণ তাহার নামাযে জানাযা আদায় করিবে। 


Contents 


৩৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


পক্ষান্তরে হযরত ইব্‌ন উমর (রা)-এর মাধ্যমে ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত হাদীসে 
উল্লেখিত হইয়াছে যে, হযরত ঈসা (আ) পৃথিবীতে সাত বৎসর অবস্থান করিবেন। পরস্পর 
বিরোধী উপরোক্ত দুই হাদীসের মধ্যে এইরূপে সামঞ্জস্য বিধান করা যাইতে পারে যে, 
পৃথিবীতে তীহার চল্লিশ বৎসর অবস্থান করিবার তাৎপর্য এই যে, আকাশে উত্তোলিত হইবার 
পূর্বে ও পরে মোট চল্লিশ বৎসর তিনি পৃথিবীতে অবস্থান করিবেন। পক্ষান্তরে পৃথিবীতে সাত 
বৎসর তীহার অবস্থান করিবার তাৎপর্য এই যে, পুনরাগমণের পর সাত বৎসর তিনি পৃথিবীতে 
অবস্থান করিবেন। আল্লাহই শ্রেষ্ঠতম জ্ঞানী । 

সহীহ বর্ণনা অনুযায়ী তেত্রিশ বৎসর বয়সে হযরত ঈসা (আ) আকাশে উত্তোলিত 
হইয়াছেন। জান্নাতবাসীদের পরিচয়ে বর্ণিত একটি হাদীস উল্লেখিত হইয়াছে £ জান্নাত- 
বাসীগণের রূপ হযরত আদম (আ)-এর রূপের ন্যায় এবং বয়সের দিক দিয়া তাহাদের দৈহিক 
অবস্থা হযরত ঈসা (আ)-এর তেত্রিশ বৎসর বয়সের দৈহিক অবস্থার ন্যায় হইবে। 

ইব্‌ন আসাকির (র) জনৈক বর্ণনাকারী হইতে বর্ণনা করিয়াছেন যে, একশত পঞ্চাশ বৎসর 
বয়সে হযরত ঈসা (আ) আকাশে উত্তোলিত হইয়াছেন। ইব্‌ন আসাকিরের উপরোক্ত বর্ণনা 
অধিকতর শক্তিশালী বর্ণনার বিরোধী, অসমর্থিত ও অগ্রহণযোগ্য । হাফিয আবুল কাসিম ইব্‌ন 
আসাকির তাহার রচিত ইতিহাস গ্রন্থে হযরত ঈসা (আ)-এর পরিচয়পর্বে জনৈক পূর্বযুগীয় 
আলিম হইতে উল্লেখ করিয়াছেন যে, মৃত্যুর পর হযরত ঈসা (আ) নবী করীম হযরত মুহাম্মদ 
মুস্তফা (সা)-এর হুজরা শরীফে তাহার পার্শ্বে সমাধিস্থ হইবেন। আল্লাহই শ্রেষ্ঠতম জ্ঞানী । 

71526516215 9৬৪ 1 0929 অর্থাৎ ‘কিয়ামতের তর দিন তিনি তাহাদের বিরুদ্ধে 
সাক্ষ্য প্রদান করিবেন।' 

কাতাদা বলিয়াছেন ৪ হযরত ঈসা (আ) তাহাদের বিরুদ্ধে এই সাক্ষ্য প্রদান করিবেন যে, 
তিনি তাহাদের নিকট আল্লাহর তরফ হইতে প্রেরিত রিসালাতের বাণী পৌছাইয়া দিয়াছেন এবং 
তাহার আল্লার বান্দা হইবার বিষয়টি তাহাদিগকে জ্ঞাত করিয়াছেন। এই প্রসঙ্গে সূরা মায়িদার 
টির নিস রি রানার 


AOI 00002: চি 08455৮00840 ১9 


পাতে ক কাকা 


sls SI Oe EST OBL এ Ce el 3 পিল Ua plas এও 
5০0 (১২০০5451505 ভ০ 40113503118 ৮৭ ০৪1 
pit K Le সিডি রিও নিস ৬ ESE এরি 
অর্থাৎ “আর যখন আল্লাহ তা'আলা ঈসা ইবৃন মরিয়মকে প্রশ্ন করিলেন- তুমি কি এই 
লোকদিগকে বলিয়াছে যে, আমাকে ও আমার মাতাকে প্রভু বানাও আল্লাহকে বাদ দিয়া ? সে 


বলিল, তুমি তো পবিত্র, মহান। যে কথা বলার অধিকার আমার নাই, তাহা আমি কি করিয়া 
বলিব? যদি আমি বলিতাম, তাহা অবশ্যই তুমি জানিতে পাইতে । আমার মনের কথাও তুমি 


Contents 


সূরা নিসা ৩৫৭ 


জান, অথচ আমি তোমার অন্তরের কথা জানি না। নিশ্চয়ই তুমি অদৃশ্য সবকিছুই সম্যকভাবে 
পরিজ্ঞাত। আমি তো তাহাই বলিয়াছি যাহা আমাকে তুমি আদেশ করিয়াছ। তাহা এই যে, সেই 
আল্লাহর ইবাদত কর, যিনি আমার ও তোমাদের প্রতিপালক প্রভু। আর আমি যতদিন তাহাঁদের 
মধ্যে ছিলাম, ততদিন তাহাদের কার্যকলাপের সাক্ষী ছিলাম। অতঃপর যখন আমাকে তুমি 
লোকান্তরিত করিয়াছ, তখন তো তুমি তাহাদের পর্যবেক্ষক ছিলে । আর তুমি তো সকল কিছুরই 
সাক্ষী রহিয়াছ।' 


১০৯১5 ০ এ 5394৫655102 GLY 0283 052) 
OBE ঞ)| ১১৯০ 

EHS 54938০১৫। OT ৮ 5 85158 ৩$519)09৩৬$ (১৯9) 
OBIS ০85 GAL 

BG UE GB O35 85957 ১৮১৬ (১) 
9৩ CIE 859 0805 BNI 4৮6 ৬৪০50 
১৬:৪৮ 41 96 এএ০ 55421 


১৬০. “ভালো ভালো যাহা ইয়াহুদীদের জন্য বৈধ ছিল, তাহা উহাদের জন্য অবৈধ 
করিয়াছি তাহাদের সীমা লংঘনের জন্য এবং আল্লাহর পথে অনেককে বাধা দেওয়ার 
জন্য!” 

১৬১. “এবং তাহাদের সুদ গ্রহণের জন্য, যদিও উহা তাহাদের জন্য নিষিদ্ধ করা 
হইয়াছিল এবং অন্যায়ভাবে লোকের ধন-সম্পদ গ্রাস করার জন্য । তাহাদের মধ্যে যাহারা 
সত্য প্রত্যাখ্যানকারী, তাহাদের জন্য মর্মভুদ শাস্তি প্রস্তুত রাখিয়াছি।” 

১৬২. “কিন্তু তাহাদের মধ্যকার যে সকল স্থিত ও প্রাজ্ঞ ব্যক্তি ও বিশ্বাসীগণ তোমার 
প্রতি যাহা অবতীর্ণ করা হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ করা হইয়াছে, তাহাতে 
বিশ্বাস করে এবং যাহারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও পরকালে 
বিশ্বাস করে, তাহাদিগকেই পুরস্কার দিব।” 

তাফসীর £ আলোচ্য আয়াতদ্বয়ে আল্লাহ্‌ তাআলা বলিতেছেন ঃ ইয়াহুদীগণ কর্তৃক বিভিন্ন 
জঘন্য পাপাচার দ্বারা সীমালংঘন করিবার ফলে আমি তাহাদের জন্যে কতিপয় পবিত্র ও হালাল 
বস্তুকে হারাম করিয়া দিয়াছি। 

ইবন আবূ হাতিম (র).......আমর হইতে বর্ণনা করিয়াছেন £ হযরত ইব্‌ন আব্বাস (রা) 
২৫] 51৯1 (যাহা তাহাদের জন্যে হালাল করা হইয়াছে) স্থলে +41 ৩৭২! ০5 (যাহা 
তাহাদের জন্যে হালাল করা হইয়াছিল) পড়িয়াছেন। fl 

আলোচ্য আয়াতে উল্লেখিত ‘হারাম করিয়া দিয়াছি' বাক্যের দুইরূপ তাৎপর্য হইতে পারে। 
প্রথম তাৎপর্য এই যে, আল্লাহ তাআলা পূর্ব হইতেই নিশ্চিত ছিলেন যে, তাহারা তাহাদের প্রতি 


Contents 


৩৫৮ তাফসীরে ইব্ন কাছীর 


অবতীর্ণ আসমানী কিতাব ও উহার বিধান বিকৃত এবং পরিবর্তিত করিয়া হালাল বস্তুকে 

নিজেরাই হারাম করিয়া লইবে এবং এইভাবে নিজেরা নিজেদের উপর অবাঞ্ছিত কঠোরতা 
চাপাইয়া দিবে। দ্বিতীয় তাৎপর্য এই যে, তাওরাতের পূর্ববর্তী আসমানী কিতাবে আল্লাহ 
তা'আলা ইয়াহুদীদের জন্যে যে সকল বস্তু হালাল করিয়াছিলেন, উহাদের কোন-কোনটি তিনি 
তাহাদের সীমা লংঘনের কারণে তাওরাতে তাহাদের জন্যে হারাম করিয়া দেন। তাহাদের জন্যে 
প্রায় যাবতীয় খাদ্য হালাল থাকিবার বিষয় বর্ণনা প্রসঙ্গে অন্যত্র তা“আলা বলিতেছেন ঃ 


055 ১০৫০০১০৪1০০: ১৮১0০ %1 09 ৮ 9 LE 70011 ৩২ 
BIS ০1 
“তাওরাত অবতীর্ণ হইবার পূর্বে যাবতীয় খাদ্যই বনী ইসরাঈলের জন্যে হালাল ছিল; তবে 
যে খাদ্য ইসরাঈল নিজেদের জন্য পরিত্যাজ্য করিয়া লইয়াছিল উহা ব্যতীত। 
উপরোক্ত আয়াত সম্বন্ধে. ইতিপূর্বেও আলোচনা করিয়াছি। আয়াতের ব্যাখ্যায় বলিয়া 
আসিয়াছি যে, হযরত ইসরাঈল (ইয়াকুব) (আ) নিজেই উটের গোশত ও উহার দুধ পরিহার 
করিয়া চলিতেন। তাওরাত অবতীর্ণ হইবার পূর্বে উপরোক্ত ব্যতিক্রম ছাড়া যাবতীয় খাদ্যই বনী 


ইসরাঈলের জন্যে হালাল ছিল। তাওরাতে উপরোক্ত খাদ্যসমূহের কোন-কোনটির হারামকরণ 
সম্বন্ধে অন্যত্র আল্লাহ তাআলা বলিতেছেন $ 


215১০১৯711৩ ১৪ । ০০৮৪৮ 345 0৮০১৯ Isa 02301 sles 
১১০৯ 41১25 0191 (৭5110019৯01 si an eB ৮৯ Yes 
১ ০৪১০৭1 ১194৮ 
অর্থাৎ ইয়াহুদীদের জন্যে আমি নখযুক্ত সমস্ত পশু হারাম করিয়াছি। আর গরু ও ছাগলের 
চর্বি তাহাদের জন্যে হারাম করিয়াছি। তবে পৃষ্ঠে বা অন্তরে অবস্থিত অথবা অস্থির সহিত মিলিত 
চর্বিকে তাহাদের জন্যে হারাম করি নাই। তাহাদের অবাধ্যতার কারণে তাহাদিগকে এই 
প্রতিফল দিয়াছি। আর আমি নিঃসন্দেহে সত্যবাদী ।' 


অর্থাৎ উপরোক্ত বস্তুসমূহ শুধু এই কারণে তাহাদের জন্যে হারাম করিয়াছি যে, তাহারা 
আল্লাহ ও তাহার রাসূলের অবাধ্য ও বিরুদ্ধাচারী ছিল। 


১০০১০৯১০০৪৫] ৩৫৭1৪৮2০0০৯ ই ০2301 ০০ ll 
1০54 all 
অর্থাৎ যে সকল পবিত্র বস্তু পূর্বে তাহাদের জন্যে হালাল ছিল, উহাদের কতক তাহাদের 
জন্যে আমি হারাম করিয়া দিয়াছি। কারণ তাহারা সত্যের অনুসরণ হইতে নিজেরা বিরত 
থাকিত এবং অপরকে বিরত রাখিত। আর ইহা তাহাদের পুরাতন স্বভাব । তাহাদের এই 
করিয়াছে এবং হযরত ঈসা (আ) ও হযরত মুহাম্মদ মুস্তাফা সে)-কে প্রত্যাখ্যান করিয়াছে । 


Contents 
সূরা নিসা | ৩৫৯ 


7১5010১4041 ৭1৬০1 ধা 4১514 এও 198০11৯3515 
অর্থাৎ আল্লাহ তাহাদিগকে সুদ গ্রহণ করিতে নিষেধ করিয়াছেন। এতদসন্ত্েও তাহারা ' 
নারারূপ বাহানা, ছল-চাতুরী ও মিথ্যা যুক্তির আশ্রয় লইয়া উহা গ্রহণ করিয়াছে । আর তাহারা 
অবৈধ ও অন্যায় পন্থায় মানুষের ধন-সম্পদ আত্মসাৎ করিয়াছে । 
পরবর্তী আয়াতে আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ তবে ইয়াহুদীদের মধ্যে হইতে যাহারা 
. আত্মার পবিত্রতার পক্ষে উপকারী গভীর জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী, মু'মিন, সালাত আদায়কারী, 
যাকাত প্রদানকারী, আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী, তোমার প্রতি অবতীর্ণ কিতাব ও তোমার 
পূর্বে অবতীর্ণ কিতাবসমূহের প্রতি বিশ্বাস রাখে, তাহাদিগকে আমি নিশ্চয়ই মহা পুরস্কার তথা 
জান্নাত প্রদান করিব। 
হযরত ইব্ন আব্বাস রো) বলিয়াছেন £ আলোচ্য আয়াত হযরত আবদুল্লাহ ইব্‌ন সালাম, 
সালাবা ইব্‌ন সাঈ, আসাদ ইব্‌ন সাঈ ও আসাদ ইব্‌ন উবায়দ (রা) সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে। 
ইয়াহুদীদের মধ্য হইতে ইহারা ইসলাম গ্রহণ করেন এবং নবী করীম (স)-এর প্রতি অবতীর্ণ 
কিতাব আল-কুরআনের, প্রতি ঈমান আনেন। 
সকল কিরাআতবিদের নিকট রক্ষিত পান্ডুলিপিতেই লিখিত রহিয়াছে £ ১০১৪০11$ 
৪1০11 হযরত উবাই ইব্‌ন কা'ব (রা)-এর নিকট রক্ষিত পান্ডুলিপিতেও এইরূপ লিখিত 
রহিয়াছে । পক্ষান্তরে ইমাম ইব্‌ন জারীর উল্লেখ করিয়াছেন যে, হযরত ইবৃন মাসউদ (রা)-এর 
নিকট রক্ষিত পাগুলিপিতে লিখিত রহিয়াছে £ ৯৬/০|। ৬০০-২১ কিন্তু, প্রথম কিরাআতই 
শুদ্ধ। কেহ কেহ মনে করেন, পান্ডুলিপির লেখকের ভুলের দরুন £91০|| ১০৪11 এর 
স্থলে $১/-11:১+.০+5০11, লিখিত হইয়াছে। ইমাম ইব্‌ন জারীর এইরূপ ধারণার প্রতিবাদই 
উপরোক্ত মন্তব্য করিয়াছেন। 
ব্যাকরণশান্ত্রবিদদের মনে স্বভাবতই প্রশ্ন জাগে, আলোচ্য শব্দের পূর্বে ও পরে সং 
অব্যয় দ্বারা যে সকল শব্দকে উহার সহিত সংযুক্ত করা হইয়াছে, উহাদের সহিত কর্তৃকারকের 
বিভক্তি (45) যুক্ত হওয়া সত্ত্বেও ইহার সহিত কর্মকারকের বিভক্তি (১) যুক্ত হইবার হেতু 
কি? এই প্রশ্নের উত্তর প্রদানে কোনো কোনো ব্যাকরণ বিশারদ বলিয়াছেন, EASA 
উহ্য ক্রিয়ার কর্মকারক হিসাবে আলোচ্য শব্দটি কর্মকারকের বিভক্তি গ্রহণ করিয়াছে। কুরআন 
মাজীদের নিম্নোক্ত আয়াতে অনুরূপ প্রয়োগ রহিয়াছে ৪ 
১২৯১ ৮০৮15 পল ডি ১৮415 | ৫2 1 ১১৫: ০৪০41 
541 
তাহারা বলেন, আরবী ভাষায় উহার বহুল প্রচলন রহিয়াছে। নিমোদ্ধৃত কবিতাংশও অনুরূপ 
প্রয়োগের একটি দৃষ্টান্ত ৪ 
১১৯ 8813 211৭ _ ৬৯৯ উই এও 0 
_-))3] 3305০ usally এ ১১০৭ এন ৩1391 
অর্থাৎ ‘আমার গোত্র ধ্বংস হইতে পারে না। শত্রুর মুকাবিলায় তাহারা সিংহের ন্যায় 
সাহসী । তাহারা অধিক পরিমাণে মাংসাশী । তাহারা প্রতিটি রণক্ষেত্রে উপস্থিত থাকে এবং 
তাহাদের যৌন চরিত্র পবিত্র ও নিফলুষ ।' 


Contents 


৩৬০ তাফসীরে ইব্‌ন কাছীর 


এখানে *1)1%11 শব্দটি সংযোজক অব্যয় দ্বারা উহার পূর্ববর্তী ও পরবতী শব্দসমূহ 
(এ... ২51 _ ৩৬ /11)-এর সহিত সংযুক্ত হইয়াছে। উহাদের প্রত্যেকের সহিত 
কর্তৃকারকেরই বিভক্তি (-$)) যুক্ত হওয়া সত্বেও -13/1| শব্দের সহিত কর্মকারকের বিভক্তি 
যুক্ত হইয়াছে। প্রশংসাসূচক কোন উহ্য ক্রিয়ার কর্মকারক হিসাবেই উহা কর্মকারকে বিভক্তি 
গ্রহণ করিয়াছে । 

অন্যান্য ব্যাকরণ বিশারদ বলেন £ আলোচ্য শব্দটি উহার অব্যবহিত পূর্ববর্তী শব্দদ্ধয় ০ 
15 ১ 00১51 155 || ০১১1-এর সহিত সংযোগ অব্যয় দ্বারা সংযুক্ত হইয়াছে। আর 
উহাদের পূর্বে সম্বন্ধ সূচক অব্যয় (৮:11 -৪১৯) -এর যুক্ত হইবার ফলে যেহেতু উহারা সম্বন্ধ 
কারকের বিভক্তি (১২1! -,১০1) গ্রহণ করিয়াছে, তাই আলোচ্য ৮০০৪! শব্দটাও সম্বন্ধ 
কারকের বিভক্তি (,2!! -,1১০1) গ্রহণ করিয়াছে। 

উপরোক্ত ব্যাকরণগত বিশ্লেষণ অনুযায়ী আয়াতাংশের তাৎপর্য দাড়ায় এই ঃ “গভীর প্রজ্ঞার 
অধিকারী, মু'মিন, যাকাত প্রদানকারী ও আখিরাতে বিশ্বাসী ব্যক্তিগত তোমার প্রতি অবতীর্ণ 
কিতাব, তোমার পূর্বে অবতীর্ণ কিতাবসমূহ ও সালাতের অপরিহার্যতার প্রতি বিশ্বাস রাখে ।' 

অথবা উহার তাৎপর্য এই দাড়ায় ৪ “গভীর প্রজ্ঞার অধিকারী, মু'মিন, যাকাত প্রদানকারী ও 
আখিরাতে বিশ্বাসী ব্যক্তিগণ তোমার প্রতি অবতীর্ণ কিতাব, তোমার পূর্ববর্তী কিতাবসমূহ ও 
সালাম আদায়কারী ফেরেশতাগণের প্রতি বিশ্বাস রাখে 5০11 ২৭২৪]! শব্দদ্বয়ের মূল অর্থ 
হইতেছে “সালাত আদায়কারীগণ' ৷ আয়াতাংশের উপরোল্লিখিত দুই তাৎপর্যের প্রথম তাৎপর্য 
অপরিহার্ষতা' এই তাৎপর্য গ্রহণ করিতে হইবে । ইমাম ইব্‌ন জারীর (র) শেষোক্ত তাৎপর্যকেই 
(সালাত আদায়কারী ফেরেশতা) সঠিক বলিয়া গ্রহণ করিয়াছেন । তবে শব্দদ্বয় হইতে এইরূপ 
তাৎপর্য গ্রহণ করা যুক্তিসংগত বলিয়া মনে হয় না। আল্লাহই শ্রেষ্ঠতম জ্ঞানী । 

আয়াতে উল্লেখিত ‘যাকাত’ শব্দের অর্থ মালের যাকাত, আত্মার যাকাত এবং মাল ও আত্মা 
উভয়ের যাকাত-এই ত্রিবিধ হইতে পারে। 

অর্থাৎ “উপরোল্লিখিত গুণাবলীর অধিকারী বান্দাদিগকে আমি নিশ্চয়ই মহা পুরস্কার তথা 


জান্নাত প্রদান করিব । 
32.109, না।15 ১৫৮ চপ 5 পর হি 12 501 165৫ হব রপ্ত ৫ পেপসি 
৫519) ৫,6০5 ৬02০5932৮৮০ UT 868 (5), 


পা রাত পা ০১ 


% এ %. 58৫ ॥ 5 34 ৮ ১25৩ ৫৯ 52 ad ts, 
২৩০০ 5০১১৪ 3০5 ৯ 1205০8555৮9 52555 ১৯৭১৩ Onl 
| ২ | £ে ০৮ পা hese Le 
01425 331515 

AQUA পরত ০৩০০2 এ ও টি 2 ১ ৫146 2৮৮ LLL ০১৩ 
ডেড » ৬৫০8 IIL 5 (৩৫ ৪ ৮৪০০৪ ৩৩ ৯৮১৩ (15) 
| (25 2 1 ১৮ 24 
0৬০৮০ ৬০৯০০ 

১৭201 প ঠা চে এ Ae 

5; | ৬৩২ 42২০৯ | < পর্ণ ১৯ ৫0৫5 eis পাক Solos 

১৩8 দর) ৫০৪৩৪ HW CSIs SILL ON) 


০৯৩৬ 


HEL 13628 LES 


Contents 
সূরা নিসা | ৩৬১ 


১৬৩. “তোমার নিকট ওহী প্রেরণ করিয়াছি-যেমন নূহ ও তাহার পরবর্তী নবীগণের 
নিকট প্রেরণ করিয়াছিলাম; যথা ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তাহার 
বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারূন এবং সুলায়মানের নিকট ওহী প্রেরণ 
করিয়াছিলাম এবং দাউদকে যাবুর দিয়াছিলাম ।” 

১৬৪. “অনেক রাসূল প্রেরণ করিয়াছি- যাহাদের কথা পূর্বে তোমাকে বলিয়াছি এবং 
অনেক রাসূল-যাহাদের কথা তোমাকে বলি নাই। এবং মূসার সহিত আল্লাহ সাক্ষাত 
. বাক্যালাপ করিয়াছিলেন ।” 

১৬৫. “সুসংবাদবাহী ও সাবধানকারী রাসূল প্রেরণ করিয়াছি-যাহাতে রাসূল আসার 
পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে । এবং আল্লাহ পরাক্রমশালী, : 
প্রজ্ঞাময় ৷” 


তাফসীর £ মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)......হযরত ইবনে আব্বাস (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন £ঃ একদা সাকান ও আদী ইবৃন যায়দ নবী করীম (স)-কে বলিল, ওহে মুহাম্মদ! 
হযরত মুসা আ)-এর পর কোন মানুষের প্রতি আল্লাহ কোন বাণী অবতারণ করিয়াছেন বলিয়া 
আমাদের জানা নাই । ইহাতে আল্লাহ তা*আলা নিম্নোক্ত আয়াতসমূহ নাযিল করিলেন £ 
70551 ১৩ ০1 ১২ ০০ ১০41 ত ০01০5 05 (01 ৮ ও। 
ইব্‌ন জারীর (ে)......মুহাম্মদ ইব্‌ন কাব আল-কাযী হইতে বর্ণনা করিয়াছেন ৪ 
০০০4৯৪০1০০০ ha UL ple VAS 0১1 এ 4155 
০১০ CEs ae ole i 
-এই আয়াত চতুষ্টয় নাযিল হইবার পর নবী করীম (সা) ইয়াহুদীগণকে উহা তিলাওয়াত 
করিয়া শুনাইলেন এবং তাহাদের অতীত জঘন্য পাপাচারের কথা তাহাদিগকে জ্ঞাপন করিলেন। 
ইহাতে তাহারা বলিল, আল্লাহ তা‘আলা মূসা, ঈসা এবং অন্য কোন মানুষের উপরই কোন বাণী 
অবতারণ করেন নাই । নবী করীম (সা) তখন দুই হাতে হাটু বাধিয়া উপবিষ্ট ছিলেন । তিনি হাটু 
নামাইয়া বলিলেন, কাহারো উপর কি কোন ওহী নাযিল করেন নাই ? এই ঘটনার পর নিম্নোক্ত 
আয়াত নাযিল হইল ঃ 
০২৪ 0০ ০৩ se dS VA 51 - ১১১৪ ৩৯441 PEELE 
মুহাম্মদ ইব্‌ন কাঁব আল-কারধী কর্তৃক বর্ণিত উপরোক্ত ঘটনা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য । 
কারণ, সূরা আন‘আমের শেষোক্ত আয়াত পবিত্র মন্ধায় অবতীর্ণ । পক্ষান্তরে সূরা নিসার 
প্রথমোক্ত আয়াত পবিত্র মদীনায় অবতীর্ণ । 
Et A LL ০055 ede 095 টা লা ai আসে 
-এই আয়াত আহলে কিতাব কাফিরদের অযৌক্তিক আবদারের উত্তরে নাযিল হইয়াছে। 
তাহারা আবদার জানাইয়াছিল- “নবী করীম (সা) যেন তাহাদের জন্যে আকাশ হইতে একখানা 
লিখিত গ্রন্থ অবতীর্ণ করান ।+ তাহাঁদের উক্ত আবদানের জবাবে আল্লাহ তা“আলা বলিয়াছেন £ 


কাছীর-_-৩/৪৬ 


Contents 

৩৬২ তাফসীরে ইব্‌ন কাছীর . 
ELAR FY A830 ror Feo ow “ee Oh rae et “0 ee 0 9 % 9584 ৩৫৩ 
3০1০11১৫১১৩ ১১৫৯ UIC IMG এ]১ ০০ ১৮৫1 ৮০৬১ 1৩1055 ৪৪ 

অর্থাৎ “তাহারা মূসার নিকট উহা অপেক্ষা অধিকতর অসম্ভব আবদার জানাইয়াছিল। 


তাহারা বলিয়াছিল, আমাদিগকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও। অনন্তর তাহাদের সীমা লংঘনের 
দরুন তাহারা বজাহত হইল ।' 


অতঃপর, তাহাদের আত্মার বিভিন্ন কলুষতা ও অপবিভ্রতা এবং তাহাদের অতীত ও বর্তমান - 


সত্য বিদ্বেষ, মিথ্যাবাদিতা ও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা ইত্যাদি ঘৃণ্যতম দোষের উল্লেখ 
করিয়াছেন। তৎপর আলোচ্য আয়াতে বর্ণনা করিতেছেন যে, অতীতে বহু সংখ্যক নবীর প্রতি 
আন্মাহ যেরূপ ওহী নাযিল করিয়াছেন, মুহাম্মদ (সা)-এর প্রতিও সেইরূপ ওহী নাযিল 
করিয়াছেন। 

হযরত দাউদ (আ)-এর প্রতি অবতীর্ণ কিতাবের নাম “যাবৃর” । আলোচ্য আয়াতে উল্লেখিত 
নবীদের প্রত্যেকের পরিচয় আল্লাহ চাহেন তো সুরা আম্বিয়ায় বর্ণনা করা হইবে । আল্লাহরই 
উপর নির্ভর করি ও ভরসা রাখি। 

৩:১৪ ১০ অর্থাৎ আলোচ্য আয়াত নাযিলের পূর্বে মাকী আয়াত বা মাদানী আয়াতে । 

কুরআন মাজীদে নিম্নোক্ত নবীদের উল্লেখ রহিয়াছে £ হযরত আদম (আ); হযরত ইদরীস 
(আ); হযরত নূহ (আ); হযরত হুদ (আ); হযরত সালিহ (আ); হযরত লূত (আ); হযরত 
ইবরাহীম (আ); হযরত ইসহাক (আ); হযরত ইয়াকুব (আ); হযরত ইউসুফ (আ); হযরত 
আইয়ুব (আ); হযরত শু'আয়ব (আ); হযরত মূসা (আ); হযরত হারূন (আ); হযরত ইউনুস 
(আ); হযরত দাউদ (আ); হযরত সুলায়মান (আ); হযরত ইলিয়াস (আ); হযরত আল-ইয়াসা 
(আ); হযরত যাকারিয়া (আ); হযরত ইয়াহিয়া (আ); হযরত ঈসা (আ); হযরত যুলকিফ্ল 
(আ) এবং সাইয়্যদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহ্মদ মুজতাবা (স)। 


wile ৫-০০০৪১ ৪] as 

অর্বাত জারা রব রাসতের প্রতি রবী নিন তযাছি হালের না বরদ্ান নারীতে 
উল্লেখিত হয় নাই । 

নবীগণের সংখ্যা নিয়া বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রহিয়াছে। তবে হযরত আবূ যর (রা) 
কর্তৃক বর্ণিত দীর্ঘ হাদীসের অংশবিশেষই এক্ষেত্রে সমধিক প্রসিদ্ধ । ইব্‌ন মারদুবিয়া 
(র)......হযরত আবূ যর (রা) হইতে তাহার রচিত তাফসীর গ্রন্থে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
আবূ যর (রা) বলেন £ একদা আমি নবী করীম (সা)-কে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল! 
নবীদের সংখ্যা কত ? তিনি বলিলেন £ এক লক্ষ চবিবশ হাজার । আরয করিলাম, হে আল্লাহর 
রাসূল! তাহাদের মধ্যে কতজন রাসূল ছিলেন ? তিনি বলিলেন ঃ তিনশত তেরজনের বিরাট 
একদল । আরয করিলাম হে আল্লাহর রাসূল! তাহাদের মধ্যে কে প্রথম ছিলেন ? তিনি বলিলেন ঃ 
(হযরত) আদম (আ)। আরয করিলাম, হে আল্লাহর রাসূল! তিনি কি নবী ও রাসূল উভয়ই 
ছিলেন? তিনি বলিলেন ৪ হ্যা; আল্লাহ তাহাকে স্বীয় বিশেষ কুদরতে সৃষ্টি করিয়াছেন । তৎপর 


Conte 


সূরা নিসা ৩৬৩ 


উহাতে তাহার সৃষ্ট বিশেষ রূহ সঞ্চার করিয়াছেন। তৎপর তাহাকে পূর্ণতা দান করিয়াছেন। 
অতঃপর নবী করীম (স) বলিলেন ৪ ওহে আবূ যর! চারিজন নবী সুরিয়ানী ভাষাভাষী ছিলেন ৪ 
হযরত আদম (আ), হযরত শীস (আ), হযরত নূহ (আ) এবং হযরত খানৃখ অর্থাৎ হযরত 
ইদরীস (আ)। আর হযরত ইদরীস (আ)-ই সর্ব প্রথমে কলম দ্বারা লিখেন। চারিজন নবী 
আরবী ভাষাভাষী ছিলেন ঃ হযরত হুদ (আ); হযরত সালিহ (আ); হযরত শু“আয়ব এবং ওহে 
আবূ যর! তোমার নবী মুহাম্মদ । বনী ইসরাঈল গোত্রের প্রথম নবী হইতেছেন হযরত মুসা (আ) 
এবং তাহাদের সর্বশেষ নবী হইতেছেন হযরত ঈসা (আ)। আর সর্বপ্রথম নবী হইতেছেন 
হযরত আদম (আ) এবং সর্বশেষ নবী হইতেছেন তোমার নবী মুহাম্মদ (সা)। 

হাফিয আবূ হাতিম ইব্‌ন হিব্বান আল-বুসতী তাহার আল-আনওয়া ওয়াত-তাকাসীম, 
(প্রকার ও শ্রেণীসমূহ) গ্রন্থে উপরোক্ত হাদীস উহার পূর্ণ অবয়বে বর্ণনা করিয়াছেন তিনি 
উহাকে “সহীহ হাদীস’ নামে আখ্যায়িত করিয়াছেন । কিন্তু আবুল ফারায ইবনুল জাওযী তাহার 
মতের বিরুদ্ধে মত পোষণ করেন। উক্ত হাদীসকে তিনি তাহার আল-মাওযুআত (জাল ও মিথ্যা 
হাদীসসমূহ) নামক গ্রন্থে উল্লেখ করিয়াছেন। উপরোক্ত হাদীস বর্ণনা করিবার কারণে তিনি উক্ত 
হাদীসের রাবী ইবরাহীম ইব্‌ন হিশামকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করিয়াছেন। ইহা 
সন্দেহাতীত সত্য যে, উপরোক্ত হাদীস বর্ণনা করিবার কারণে হাদীস সমীক্ষাশান্ত্রের একাধিক 
ইমাম তাহার (ইবরাহীম ইব্‌ন হিশামের) সত্যবাদিতায় সন্দেহ প্রকাশ করিয়াছেন। আল্লাহই 
শ্রেষ্ঠতম জ্ঞানী । 

হযরত আবূ যর (রা) ভিন্ন অন্য এক সাহাবী হইতে উপরোক্ত হাদীস ভিন্ন এক সনদে বর্ণিত 
হইয়াছে। ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত আবু উমামা রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হযরত আবু উমামা (রা) বলেন ঃ একদা আমি নবী করীম (সা)-কে জিজ্ঞাসা করিলাম, হে 
আল্লাহর নবী! নবীগণের সংখ্যা কত? তিনি বলিলেন ৫ এক লক্ষ চব্বিশ হাজার । তাহাদের মধ্যে 
তিনশতজনের এক বিরাট দল রাসূল ছিলেন। 

উপরোক্ত হাদীসের রাবী মা“আন ইব্‌ন রিফা“আ আসলামী, আলী ইব্‌ন ইয়ামীদ এবং 
কাসিম আবু আবদির রহমান দুর্বল ছিলেন (হাদীস-সমীক্ষণশান্ত্রবিদগণের অনুসন্ধানে তাহারা 
ম্থ্যাবাদিতার দোষে অভিযুক্ত হইয়াছেন)। হাফিয আবূ ইয়ালা আল-মুসিলী (র)......হযরত 
আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ আল্লাহ তা'আলা আট 
হাজার নবী পাঠাইয়াছেন। চারি হাজার পাঠাইয়াছেন বনী ইসরাঈল গোত্রের নিকট এবং চারি 


উপরোক্ত হাদীসের সনদ দুর্বল। উহার অন্যতম রাবী মূসা ইব্‌ন উবায়দ আর-রাব্যী 
একজন দুর্বল রাবী । তাহার উস্তাদ ইয়াধীদ আর রাক্কাশী অধিকতর দুর্বল রাবী । আল্লাহই 
শ্রেষ্ঠতম জ্ঞানী । | 

আবূ ইয়ালা (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন ঃ নবী করীম (সা) 
বলিয়াছেন £ আট হাজার নবীর আগমণের পর হযরত ঈসা ও আমি আগমণ করিয়াছি। 

উপরোক্ত হাদীস হযরত আনাস রো) হইতে আমার নিকট অন্য এক সনদে পৌছিয়াছে। 
যেমন £ আবু আবদিল্লাহ যাহাবী (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করিতেছেন যে, নবী 


Contents 


৩৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


করীম (সা) বলিয়াছেন ৪ আট হাজার নবী প্রেরিত হইবার পর আমি প্রেরিত হইয়াছি। তাহাদের 
মধ্যে চার হাজার নবী বনী ইসরাঈল গোত্র হইতে প্রেরিত হইয়াছেন। 

উপরোক্ত হাদীস অন্য কোন সনদে বর্ণিত হয় নাই। উল্লেখিত সনদে কোনরূপ দুর্বলতাও 
নাই। আহ্মদ ইব্‌ন তারিক ভিন্ন উহার অন্য সকল রাবীই পরিচিত। আহমদ ইব্‌ন তারিক 
সম্বন্ধে ভালোমন্দ কিছুই আমার জানা নাই। আল্লাহই শ্রেষ্ঠতম জ্ঞানী । 

আবু যর (রো) বর্ণিত নবীদের সংখ্যা সম্পর্কিত দীর্ঘ হাদীসটি নিম্নে প্রদত্ত হইল ঃ 

মুহাম্মদ ইবৃন হুসায়ন আল-আজিরী (র)......হযরত আবূ যর রো) হইতে বর্ণনা করিয়াছেন 
যে, হযরত আবু যর (রা) বলেন ৪ একদা আমি মসজিদে নববীতে প্রবেশ করিয়া দেখি যে, নবী 
করীম (সা) একাকী বসিয়া রহিয়াছেন। আমি তাহার নিকট বসিয়া পড়িলাম। অতঃপর আরয 
করিলাম, হে আল্লাহর রাসূল! আপনি তো আমাকে নামায আদায় করিতে উপদেশ দিয়াছেন । 
তিনি বলিলেন ঃ নামায উত্তম ইবাদত । অতএব উহা বেশি করিয়া হউক অথবা কম করিয়া 
হউক, আদায় করিবে । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! সর্বোত্তম কার্য কোনটি ? 
তিনি বলিলেন 3 আল্লাহার প্রতি বিশ্বাস ও তাহার পথে জিহাদ। আমি আরয করিলাম, হে 
আল্লাহর রাসূল ! সবেতিম মু'মিন কে ? তিনি বলিলেন ঃ সর্বোত্তম চরিত্রের অধিকারী মুগমিনই 
সর্বোত্তম । আমি আরয করিলাম, হে আল্লাহ রাসূল! কোন্‌ মুসলমান (আযাব হইতে) অধিকতম 
নিরাপদ ? তিনি বলিলেন £ যাহার জিহবা (কথা) ও হাত হইতে মানুষ নিরাপদ ও বিপদমুক্ত 
থাকে । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! সর্বোত্তম হিজরত কোন্টি ? তিনি বলিলেন, 
গুনাহ হইতে হিজরত সবেত্তিম হিজরত । আমি আরয কলিলাম, হে আল্লাহর রাসূল! কোন্‌ 
নামায সর্বোত্তম ? তিনি বলিলেন ঃ যে নামাযে দীর্ঘ কিয়াম থাকে, উহা সর্বোত্তম নামায । আমি 
আরয করিলাম, হে আল্লাহর রাসূল! কোন্‌ রোযা সর্বোত্তম ? তিনি বলিলেন ৪ সঠিকভাবে 
আদায়কৃত ফরয রোযা সর্বোত্তম । উহাতে আল্লাহর নিকট অনেক অনেক পুরস্কার রহিয়াছে। 
আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! সর্বোত্তম জিহাদ কোন্টি ? তিনি বলিলেন, যে 
জিহাদে মুজাহিদের অশ্ব আহত হয় এবং তাহার নিজের রক্ত ক্ষরিত হয়, উহাই সর্বোত্তম 
জিহাদ। আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! কোন গোলাম আযাদ করিয়া দেওয়া 
সর্বোত্তম ? তিনি বলিলেন ঃ যে গোলামের মূল্য অধিকতম ও যে গোলাম তাহার মালিকের 
নিকট অধিকতম প্রিয়, তাহাকে আযাদ করিয়া দেওয়া সর্বোত্তম । আমি আরয করিলাম, হে 
আল্লাহর রাসূল! আপনার প্রতি অবতীর্ণ কোন্‌ আয়াতটি সর্বশ্রেষ্ঠ ? তিনি বলিলেন £ আয়াতুল 
কুরসী । অতঃপর বলিলেন, হে আবূ যর! কুরসীর বিশালতার তুলনায় সপ্ত আকাশের বিশালতা 
হইতেছে মরুভূমির বিশালতার তুলনায় উহাতে নিক্ষিপ্ত একটি ক্ষুদ্র বলয়ের বিস্তুতির সমতুল্য । 
উক্ত মরুভূমির বিশালতা । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! নবীগণের সংখ্যা কত? 
তিনি বলিলেন, এক লাখ চব্বিশ হাজার । আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! তাহাদের 
মধ্য হইতে কতজন রাসূল? তিনি বলিলেন £ তিনশত তেরজনের বেশ বিরাট একদল । আমি 
আরয করিলাম, তাহাদের মধ্যে সর্ব প্রথম কে ছিলেন। তিনি বলিলেন, আদম (আ)। আমি 
আরয করিলাম, তিনি কি রাসূল ও নবী ছিলেন ? তিনি বলিলেন ঃ হ্যা; তিনি রাসূল ও নবী 


Contents 


সূরা নিসা | ৩৬৫ 


ছিলেন। আল্লাহ তা'আলা তাহাকে স্বীয় বিশেষ কুদরতে সৃষ্টি করিয়াছেন, তাহার সৃষ্টি 
বৈশিষ্ট্যমণ্তিত একটি আত্মা উহাতে প্রবিষ্ট করিয়াছেন এবং তাহাকে পূর্ণতা দান করিয়াছেন। 
অতঃপর বলিলেন, ওহে আবু যর! চারিজন নবী সুরিয়ানী ভাষাভাষী ছিলেন। হযরত আদম 
(আ), হযরত শীস আ), হ্যরত্ব খানুখ অর্থাৎ ইদরীস (আ), তিনিই সর্ব প্রথম কলম দ্বারা 
লিখেন এবং হযরত নূহ আ)। পক্ষান্তরে চারিজন নবী আরবী ভাষাভাষী । যথা $ঃ হযরত হুদ 
(আ), হযরত শুআয়ব (আ), হযরত সালিহ (আ) এবং তোমার নবী মুহাম্মদ (সা)। বনী 
ইসরাঈল গোত্রের প্রথম নবী ছিলেন হযরত মূসা (আ) এবং তাহাদের শেষ নবী ছিলেন হযরত 
ঈসা (আ)। সর্বপ্রথম রাসূল ছিলেন হযরত আদম (আ)-এর সর্বশেষ রাসূল হইতেছে মুহাম্মদ 
(সা)। আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আল্লাহ তা'আলার অবতীর্ণ কিতাবের সংখ্যা 
কত ? তিনি বলিলেন £ একশত চারিখানা কিতাব আল্লাহ তা“আলা অবতীর্ণ করিয়াছেন । 
পঞ্চাশখানা সহীফা হযরত শীস (আ)-এর প্রতি, ত্রিশখানা সহীফা হযরত খানুখ (আ)-এর প্রতি, 
দশখানা সহীফা হযরত ইবরাহীম (আ)-এর প্রতি, দশখানা সহীফা ও স্বতন্ত্র তাওরাত হযরত 
মূসা (আ)-এর প্রতি, ইঞ্জীল কিতাব হযরত ঈসা (আ)-এর প্রতি, যাবুর কিতাব হযরত দাউদ 
(আ)-এর প্রতি এবং আল ফুরকান মুহাম্মদ (সা)-এর প্রতি অবতারণ করিয়াছেন। আমি আরয 
করিলাম, হে আল্লাহ্র রাসূল। ইবরাহীম (আ)-এর প্রতি অবতীর্ণ সহীফাগুলিতে কি ছিল ? তিনি 
বলিলেন, “উহাদের মধ্যে ছিল $ হে ক্ষমতা প্রদত্ত, পরীক্ষায় নিপতিত, আত্মপ্রতারিত অধিপতি! 
তুমি পার্থিব সম্পদরাজি একত্রিত করিয়া বেড়াইবে, এই উদ্দেশ্যে আমি তোমাকে পাঠাই নাই। 
আমি তোমাকে এই উদ্দেশ্যে পাঠাইয়াছি যে, তুমি আমার নিকট মযলুমের ফরিয়াদ না আসিবার 
ফরিয়াদ করিতে না হয়। কারণ কোন কাফির ব্যক্তিও যদি অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে আমার 
নিকট ফরিয়াদ করে, তথাপি আমি উহা প্রত্যাখ্যান করি না। উক্ত সহীফাসমূহে নিম্নোল্লিখিত 
উপদেশ বাণীও ছিল ঃ জ্ঞানী ব্যক্তির কর্তব্য হইতেছে স্বীয় সময়কে কয়েকটি ভাগে বিভক্ত 
করিয়া জীবনের করণীয় কার্য সম্পাদন করা । এক ভাগ সময় সে স্বীয় প্রতিপালক প্রভুর নিকট 
নিজের মনের কথা নিবেদন করিবার কার্যে ব্যয় করিবে । এক ভাগ সময়কে সে নিজের কৃতকর্ম 
পর্যালোচনা করিয়া দেখিবার এবং উহার হিসাব লইবার কার্যে ব্যয় করিবে । এক ভাগ সময় সে 
আল্লাহর সৃষ্টি সম্বন্ধে চিন্তা করিবার কার্যে ব্যয় করিবে এবং এক ভাগ সময় সে জীবিকা 
উপার্জনের কার্যে ব্যয় করিবে। জ্ঞানী ব্যক্তির কর্তব্য হইতেছে তিনটি কার্য ভিন্ন অন্য কোন 
কার্যে নিজেকে নিয়োজিত না করা ঃ ১. আখিরাতের জন্যে পাথেয় সংগ্রহ করা; ২. জীবিকা 
উপার্জনের চেষ্টা করা এবং ৩. হালাল কার্য বা বস্তু দ্বারা আনন্দ লাভ করা। জ্ঞানী ব্যক্তির আরও 
কর্তব্য হইতেছে £ ১. সময়ের মূল্য সম্বন্ধে সচেতন থাকা; ২. কর্তব্য কর্মে নিয়োজিত থাকা এবং 
৩. স্বীয় জিহবাকে সংযত রাখা । যে ব্যক্তি নিজের কথাকে স্বীয় কার্ষের সহিত সামঞ্জস্যশীল 
করিতে পারে, সে তাহার পক্ষে লাভজনক কথা ব্যতীত অন্যরূপ কথা কমই বলিয়া থাকে । 
আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! হযরত মুসা (আ)-এর সহীফাসমূহের মধ্যে কি ছিল ? 
তিনি বলিলেন £ উহাদের সর্বাংশে উপদেশ আর উপদেশ ছিল। উহাদের মধ্যে ছিল ঃ মৃত্যু 
নিশ্চিত জানিয়াও মানুষ স্ফৃর্তি ও আনন্দে বিভোর থাকে দেখিয়া বিস্মিত হই। মানুষ তাক্দীরে 


Contents 
৩৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


দৃঢ় বিশ্বাস রাখিয়াও বিপদ-আপদে ভাঙ্গিয়া পড়ে দেখিয়া বিস্মিত হই। মানুষ দুনিয়ার অস্থায়িতৃ 
প্রত্যক্ষ করিয়াও উহাতেই তৃপ্ত ও নিশ্চিন্ত থাকে দেখিয়া বিস্মিত হই। আর মানুষ আখিরাতের 
হিসাব ও জওয়াবদিহীতে দৃঢ বিশ্বাস রাখিয়াও নেক আমল করে না দেখিয়া বিস্মিত হই। আমি 
আরয করিলাম হে আল্লাহর রাসূল! হযরত ইবরাহীম (আ) ও হযরত মূসা (আ)-এর প্রতি 
অবতীর্ণ বাণীসমূহের মধ্যে হইতে কোন বাণী কি আপনার প্রতি অবতীর্ণ বাণীসমূহের মধ্যে 
রহিয়াছে? তিনি বলিলেন, হ্যা; ওহে আবু যর! এই আয়াতসমূহ তিলাওয়াত কর £ 
Ul ১৬২৯1 ১১১৬ এ: নি ১4১৫১, ১৩৪১৩ ১০ oll 

১৮৪০০ 7৯৮ ৮৯০ SHAAN 5৪] 19 91 ইইঠি ১১৯ TAN 

যে ব্যক্তি স্বীয় আত্মাকে পবিত্র করিয়াছে এবং স্বীয় প্রতিপালক প্রভুর নাম লইয়া সালাত 
আদায় করিয়াছে, সে নিশ্চয়ই সিদ্ধ মনোরথ হইয়াছে। কিন্তু তোমরা শ্রেষ্ঠতু দাও পার্থিব 
জীবনকে; অথচ আখিরাত হইতেছে অধিকতর শ্রেষ্ঠ ও স্থায়ী । নিশ্চয়ই ইহা পূর্ববর্তী ইবরাহীম ও 
মূসার সহীফাসমূহে উল্লেখিত রহিয়াছে। 

আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আমাকে উপদেশ দিন। তিনি বলিলেন ঃ 
আল্লাহকে ভয় করিতে তোমাকে উপদেশ দিতেছি । কারণ উহা তোমার মৌলিক কর্তব্য । আমি 
আরয করিলাম, আরও উপদেশ দিন। তিনি বলিলেন ঃ কুরআন মজীদের তিলাওয়াত ও 
আল্লাহ্‌র স্মরণকে আকড়াইয়া থাকিও। কারণ উহা আকাশে তোমার সম্বন্ধে আলোচনার হেতু 
এবং পৃথিবীতে তোমার জন্য নূরের ওসীলা হইবে । আমি আরয করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! 
আমাকে আরো উপদেশ দিন। তিনি বলিলেন £ অতিরিক্ত হাস্য কঠোরভাবে পরিহার করিয়া 
চলিও। কারণ উহা মানুষের অন্তরকে মারিয়া ফেলে এবং চেহারার নূরকে তিরোহিত করিয়া 
দেয়। আমি আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আমাকে আরো উপদেশ দিন। তিনি বলিলেন ঃ 
জিহাদকে আঁকড়াইয়া থাকিও। কারণ উহাই আমার উম্মাতের জন্যে বৈরাগ্য স্বরূপ । আমি 
আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আমাকে আরো উপদেশ দিন। তিনি বলিলেন £ মুখ বন্ধ . 
রাখিবার ব্রতকে আঁকড়াইয়া ধরিও। তবে ভাল কথায় মুখ খুলিবার বিষয় স্বতন্ত্র। মুখ বন্ধ 
রাখিবার ব্রত শয়তানকে তোমার নিকট হইতে বিতাড়িত করিয়া দিবে এবং দীনি ব্যাপারে 
তোমাকে সাহায্য করিবে । আমি আরয করিলাম আমাকে আরো উপদেশ দিন তিনি বলিলেন 
“নিজের নিন্নস্থ লোকের দিকে তাকাইও; উপরস্থ লোকের দিকে তাকাইও না। তোমার প্রতি 
অবতীর্ণ আল্লাহর নিআমতের প্রতি অকৃতজ্ঞ না হইলে উহা তোমাকে সাহায্য করিবে । আমি 
আরয করিলাম, আমাকে আরা উপদেশ দিন। তিনি বলিলেন, অভাবী ও নিঃস্ব ব্যক্তিদিগকে 
ভালবাসিও এবং তাহাদের র সহিত মেলামেশা ও উঠাবসা করিও। তোমার প্রতি অবতীর্ণ আল্লাহর 
নিআমতের প্রতি অকৃতজ্ঞ না হইতে উহা তোমাকে সাহায্য করিবে । আমি আরয করিলাম, 
আমাকে আরো উপদেশ দিন। তিনি বলিলেন £ তোমার রক্ত সম্পর্কিত আত্মীয়-স্বজন যদি 
তোমার সহিত সম্পর্ক ছিন্ন করে, তথাপি তুমি তাহাদের সহিত সম্পর্ক রক্ষা করিও । আমি আরয 
করিলাম, আমাকে আরো উপদেশ দিন। তিনি বলিলেন ঃ নিজের দোষ তালাশ করিয়া বাহির 
করিও । এইরূপ করিলে অপরের বিরুদ্ধে ছিদ্রাৰেষণ করা হইতে তুমি সহজেই বিরত থাকিতে 


Contents 


সূরা নিসা ৩৬৭ 


পারিবে । তোমার ইচ্ছাকে অপরের উপর চাপাইয়া দিও না। নিজের যে দোষ সম্বন্ধে তুমি সতর্ক 
ও সাবধান নহ, অপরের সেই দোষ লইয়া ঘাটাঘাটি করা তোমার পক্ষে অত্যন্ত নিন্দনীয় কার্য 
হইবে । অনুরূপভাবে নিজের ইচ্ছাকে অপরের উপর চাপাইয়া দেওয়া তোমার পক্ষে অতিশয় 
ঘৃণ্য আচরণ হইবে। 

অতঃপর নবী করীম সি) স্বীয় হস্ত আমার বক্ষে রাখিয়া বলিলেন £ ওহে আবূ যর! কার্য 
সম্পাদনের যথাযথ উপায় গ্রহণ করিবার সমতুল্য কোন বুদ্ধি নাই; অন্যায় হইতে বিরত 
থাকিবার সমতুল্য কোন পরহ্যেগারী নাই এবং সচ্চরিত্রতার সমতুল্য কোন সহায়ক ও 
অবলম্বন নাই। 

ইমাম আহমদ (র)......আবূ উমামা হইতে আবূ যর (রা)-এর উপরোক্ত বর্ণনা উদ্ধৃত 
করেন। | ও 
লিখিত নিম্নোক্ত রিওয়ায়াতটি পাইয়াছি £ আবুল ওয়াদ্দাক আমার (ইমাম আহমদের) নিকট 
বর্ণনা করিয়াছেন যে, একদা হযরত আবু সাঈদ (রা) আমার (আবুল ওয়াদ্দাকের) নিকট 
জিজ্ঞাসা করিলেন £ আপনি কি খারিজী সম্প্রদায়কে১ দাজ্জাল মনে করেন ? আমি বলিলাম, না। 
ইহাতে তিনি (আবু সাঈদ) বলিলেন, নবী করীম (সা) বলিয়াছেন £ঃ আমি এক হাজার বা 
ততোধিক নবীর মধ্যে শেষতম নবী ৷ প্রত্যেক নবীই স্বীয় উম্মতকে দাজ্জালের বিরুদ্ধে সতর্ক 
নবীকেই জানানো হয় নাই। তাহার একটি চক্ষু অন্ধ হইবে । তোমাদের প্রতিপালক প্রভুর 
কোনো চক্ষু অন্ধ নহে। তাহার ডান চক্ষু অন্ধ ও উদ্গত হইবে । মানুষের নিকট হইতে তাহার 
চক্ষুর উক্ত উদ্গত অবস্থা গোপন থাকিবে না। তাহার উদ্গত ডান চক্ষু যেন চুনকাম করা 
দেওয়ালে নিক্ষিপ্ত শ্রেম্মা। তাহার বাম চক্ষু যেন একটি উজ্জ্বল নক্ষত্র । সে সকল ভাষায় কথা 
বলিতে পারিবে! তাহার সহিত জান্নাতের সবুজ চিত্র থাকিবে । উহার মধ্য দিয়া পানি প্রবাহিত 
হইবে। তাহার সহিত দোযখের কৃষ্ণবর্ণ চিত্র থাকিবে । উহা হইতে ধুম্র নির্গত হইতে থাকিবে । 

উপরোক্ত হাদীস আমি নিম্নোক্ত হাদীসের পাশাপাশি অন্যত্র বর্ণনা করিয়াছি ৪ 

আবু ইয়ালা মূসিলী (র)......হযরত আবূ সাঈদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী 
করীম (সা) বলিয়াছেন £ আমি দশ লক্ষ বা ততোধিক নবীর মধ্যে শেষ নবী । প্রত্যেক নবীই 
তাহার জাতিকে দাজ্জালের বিরুদ্ধে সতর্ক করিয়াছেন। (অতঃপর হাদীসের অবশিষ্টাংশ 
পূর্বানুরূপ বর্ণনা করিয়াছেন)। 

লক্ষণীয় যে, শেষোক্ত হাদীসে ‘এক হাজার নবী’ শব্দের স্থলে ‘দশ লক্ষ নবী’ শব্দ উল্লেখিত 
হইয়াছে। উহা সম্ভবত রাবীর ভ্রান্তি। আল্লাহই শ্রেষ্ঠতম জ্ঞানী । এতদ্যতীত শেষোক্ত হাদীসের 
বক্তব্যের তুলনায় ইমাম আহমদ কর্তৃক বর্ণিত প্রথমোক্ত হাদীসের বক্তব্য অধিকতর প্রামাণ্য ও 
বিশুদ্ধ । উহার রাবীদের বিরুদ্ধে কোনরূপ অভিযোগও নাই। প্রথমোক্ত হাদীস হযরত জাবির 
১. খারিজী সম্প্রদায় মুসলমানের একটি চরমপন্থী সম্প্রদায় । হযরত আলী (রা)-এর প্রতি বিদ্বেষ পোষণ, কবীরা 

গুনাহের সংঘটক ব্যক্তিকে ইসলাম বহির্ভূত মনে করা এবং প্রতিটি সরকারের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ 

চালাইয়া যাওয়া তাহাদের বৈশিষ্ট্য । 


Contents 


৩৬৮ তাফসীরে ইব্ন কাছীর 


(রা) হইতেও বর্ণিত হইয়াছে। যেমন £ আবূ বকর আল-বাযযার (র)......হযরত জাবির (রা) 
হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ঃ নিশ্চয়ই আমি এক হাজার বা 
ততোধিক নবীর মধ্যে সর্বশেষ নবী । প্রত্যেক নবীই তাহার জাতিকে দাজ্জালের বিরুদ্ধে সতর্ক 
কোনো নবীকে জানানো হয় নাই। সে এক চক্ষুবিশিষ্ট হইবে। অথচ তোমাদের প্রতিপালক প্রভু 
এক চক্ষুবিশিষ্ট নহেন।' রর 
অর্থাৎ ‘আল্লাহ তা“আলা মুসার সহিত বিশেষভাবে কথা বলিয়াছেন ।' 
আলোচ্য আয়াতাংশে আল্লাহ তাআলা হযরত মূসা (আ)-এর মর্যাদা বর্ণনা করিতেছেন। 
আল্লাহ তাআলা তাহার সহিত বিশেষভাবে কথা বলিয়াছিলেন। ইহা হযরত মূসা (আ)-এর 
জন্যে মহান মর্যাদার বিষয়। উক্ত মর্যাদার কারণেই তিনি “কালীমুল্লাহ' নামে আখ্যায়িত 
হইয়াছেন। 
ইব্‌ন মারদুবিয়া (র)......আবদুল জাব্বার ইব্‌ন আবদুল্লাহ হইতে বর্ণনা করেন ঃ একদা 
জনৈক ব্যক্তি আবূ বকর ইব্‌ন আইয়াশের নিকট আসিয়া বলিল, আমি একটি লোককে 
'কান্নামাল্লাহু' স্থলে 'কাল্লামাল্লাহা” পড়িতে শুনিয়াছি, যাহার অর্থ দাঁড়ায় আল্লাহর সহিত মূসা 
বিশেষভাবে কথা বলিয়াছেন। আবূ বকর ইব্‌ন আইয়াশ বলিলেন, যে ব্যক্তি এরূপ পড়িয়াছে, 
সে কাফির ভিন্ন অন্য কিছু নহে। কারণ নবী করীম (সো) হইতে ধারাবারাহিকভাবে হযরত আলী 
(রো), আবু আবদির রহমান আস্-সুলামী, ইয়াহিয়া ইব্‌ন ওয়াসসাব, আ“মাশ ও আমি (আবূ 
বকর ইব্‌ন আইয়াশ) এইরূপ শিখিয়াছি 8 
Ls i tin 
‘আল্লাহ তা'আলা মূসার সহিত বিশেষভাবে কথা বলিয়াছেন ৷' 
যে ব্যক্তি আলোচ্য আয়াতাংশকে পূর্বোল্লেখিত উচ্চারণে পড়িয়াছিল, তাহার প্রতি আবু 
বকর ইবৃন আইয়াশের অতিশয় উন্মা প্রকাশ করিবার কারণ এই যে, সে ব্যক্তি কুরআন 
মাজীদের শব্দ ও অর্থ উভয়ই বিকৃত করিয়াছিল। উল্লেখ্য যে, উক্ত ব্যক্তি মু'তাযিলা সম্প্রদায়ভুক্ত 
লোক ছিল। মু‘তাযিলা সম্প্রদায়, হযরত মূসা (আ) বা অন্য কোনো সৃষ্টির সহিত আল্লাহ 
তা'আলার বাক্যালাপ করা অসম্ভব মনে করে। ইতিপূর্বে মু‘তাযিলা সম্প্রদায়ভুক্ত জনৈক ব্যক্তি 
হইতে বর্ণনা করিয়াছি যে, একদা সে জনৈক জ্ঞানবৃদ্ধ সাধকের সম্মুখে এইরূপ পড়িল ৪ 
LEG ০1০5০ বা তি 
ইহাতে উক্ত সাধক তাহাকে বলিলেন, ওহে,অমুক! নিম্নের আয়াতকে তুমি কি করিবে ? 
ES এও 09] ০০০০ ০ Cl 
(আর যখন মূসা আমা কর্তৃক নির্ধারিত সময় ও স্থানে আগমণ করিল এবং তাহার 
প্রতিপালক প্রভু তাহার সহিত বাক্যালাপ করিলেন) এখানে তো কোনরূপ অর্থ বিকৃতি 
সম্ভবপর নহে। 


Contents 


সূরা নিসা ৩৬৯ 


ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন-ঃ নবী করীম (সা) 
বলিয়াছেন ঃ আল্লাহ তা'আলা যখন হযরত মূসা (আ)-এর সহিত বাক্যালাপ করিতেছিলেন, 
তখন তিনি অন্ধকার রাত্রিতে পরিচ্ছন্ন প্রস্তরের উপর দিয়া কৃষ্ণবর্ণ পিপীলিকার গমন করিবার . 
দৃশ্যও দেখিতেছিলেন। 

এই হাদীস উপরোল্লিখিত সনদ ভিন্ন অন্য কোন সনদে বর্ণিত হয় নাই। উপরোল্লিখিত 
সনদও বিশুদ্ধ নহে। তবে উক্ত রিওয়ায়াত আবু হুরায়রা (রা)-এর নিজস্ব উক্তি বলিয়া প্রমাণিত 
হইলে উহাকে বিশুদ্ধ রিওয়ায়াত বলা যাইবে। 

হাকিম (র)......হযরত ইব্ন মাসউদ (রা) হইতে তাহার 'মুসতাদরাক’ সংকলনে এবং 
ইমাম ইবৃন মারদুবিয়া তাহার গ্রন্থে বর্ণনা করেন £ নবী করীম (সা) বলিয়াছেন ঃ আল্লাহ 
তাআলা যখন হযরত মূসা (আ)-এর সহিত বাক্যালাপ করেন, তখন তাহার পরিধানে একটি 
পশমী জুববা, একটি চাদর, একটি পশমী পায়জামা এবং গাধার কাচা চামড়ায় নির্মিত একজোড়া 
জুতা ছিল। 

ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত. ইব্‌ন 
আব্বাস রো) বলেন £ আল্লাহ তা“আলা হযরত মূসা (আ)-এর সহিত তিনদিন ধরিয়া বাক্যালাপ 
করিয়াছেন এবং উহাতে মোট একলক্ষ চল্লিশ হাজার কালাম বলিয়াছেন। উহার সর্বাংশই 
উপদেশ ছিল। অতঃপর কোন মানুষের কালাম হযরত মূসা আ)-এর কানে আসিলে তিনি 
তাহার উপর রাগান্বিত হইতেন। কারণ ইতিপূর্বে তাহার কানে মহান প্রতিপালক প্রভুর কালাম 
প্রবেশ করিয়াছিল। 

উপরোক্ত রিওয়ায়াতের সনদও দুর্বল । কারণ, উহার অন্যতম রাবী জুয়াইরিব অধিকতর 
দুর্বল। এতদ্যতীত ইবনে আব্বাস (রা)-এর সহিত যাহ্হাকের সাক্ষাত লাভ ঘটে নাই। 

ইব্‌ন মারদুবিয়া ও আবু হাতিম (র)......হযরত জাবির ইব্ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, হযরত জাবির (রা) বলেন ঃ আল্লাহ তাআলা যেদিন তুর পর্বতে হযরত মুসা 
(আ)-এর সহিত বাক্যালাপ করেন, সেদিনের বাক্যালাপ, যেদিন তাহাকে ডাকিয়া বাক্যালাপ 
করিয়াছিলেন, সেদিনের বাক্যালাপ হইতে স্বতন্ত্র ছিল। হযরত মুসা (আ) আল্লাহ তা'আলার 
সমীপে নিবেদন করিলেন, এইরূপ দুর্বহই কি তোমার বাক্যালাপ ? আল্লাহ তা'আলা বলিলেন £ 
হে মুসা! আমি তো তোমার সহিত মাত্র দশ হাজার জিহ্বার শক্তি দ্বারা বাক্যালাপ করিয়াছি । 
অবশিষ্ট সমুদয় জিহ্বার ক্ষমতা আমার অধিকারে রহিয়াছে । আমার বাক্যালাপের গুরুভার 
আরও বহুগুণ বেশি। বাক্যালাপ শেষে বনী ইসরাঈলের নিকট মূসা (আ) প্রত্যাবর্তন করিবার 
পর তাহার বলিল, আমাদিগকে আল্লাহর বাক্যালাপের পরিচয় দিন। তিনি বলিলেন, “উহা 
আমার সামর্থ্যের অতীত । তাহারা বলিল, উপমা দিয়া আমাদিগকে বুঝান। তিনি বলিলেন, 
তোমরা কখনো বজপাতের শব্দ শোন নাই ? উহা তদনুরূপ । তবে হুবহু বজপাত নহে। 

উক্ত রিওয়ায়াতের সনদও দুর্বল। কারণ উহার অন্যতম রাবী ফযল ইব্‌ন ঈসা আর- 
রাক্কাশী অত্যন্ত দুর্বল । 

আবদুর রাযযাক (র).....হযরত কা'ব (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত কা'ব 
(রা) বলেন ঃ টিলা রানার রা নান রা 


কাছীর-__-৩/৪ ৭ 


Contents 


৩৭০ তাফসীরে ইব্‌ন কাছীর 


বাকশক্তি দ্বারা বাক্যালাপ করিয়াছেন, উহার সমুদয় দ্বারা তাহার সহিত বাক্যালাপ করেন। 
হযরত মূসা (আ) নিবেদন করিলেন, হে আমার প্রতিপালক প্রভু! এইরূপই কি তোমার 
বাক্যালাপ ? আল্লাহ তা'আলা বলিলেন, না। যদি আমি সর্বশক্তি প্রয়োগে তোমার সহিত 
_ বাক্যালাপ করিতাম, তবে তুমি উহা সহিতে পারিতে না। হযরত মুসা (আ) নিবেদন করিলেন, 
পরওয়ারদিগার! তোমার কোন সৃষ্টির সহিত কি তোমার বাক্যালাপের তুলনা চলে ? আল্লাহ 
তা'আলা বলিলেন, না। তবে প্রচন্ড বজধ্বনির সহিত আমার বাক্যালাপের অধিকতম মিল 
রহিয়াছে। 

উপরোক্ত রিওয়ায়াত হযরত কাব আহবারের নিজস্ব উক্তি। উল্লেখ্য যে, তিনি বনী 
ইসরাঈল গোত্রের ঘটনাবলী সম্বলিত পূর্ববর্তী গ্রস্থাবলী হইতে ঘটনা বর্ণনা করিতেন। উহার 
মধ্যে সত্য-মিথ্যা সকল শ্রেণীর ঘটনাই সন্নিবেশিত রহিয়াছে। 

-০:১৬১৭৩ ১৯১৯৫ ১০৮০ 

অর্থাৎ তাহারা আল্লাহর অনুগত ও বাধ্য বান্দাদিগকে মহাপুরক্কার জান্নাতের সুসংবাদ দান 

করিতেন এবং তাঁহার নাফরমান ও অবাধ্য বান্দাদিগকে মহাশান্তি সম্বন্ধে সতর্ক করিতেন। 


we Ofer ss 


Ls se LOE LNA ED alll গত uli 058 সিএ 


অর্থাৎ আল্লাহ তা'আলা সুসংবাদ ও সতর্কীকরণ বাণীসহ রাসূলদিগকে এই উদ্দেশ্যে 
পাঠাইয়াছেন যে, কিয়ামতের দিনে যেন কাহারো জন্যে ওযর ও বাহানা উপস্থিত করিবার 
সুযোগ না থাকে 1 অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 
Ya ILI FAS < এ রা oli টিন! ১২1৯ Cl well 


oe SBD gor 


deter Ub fies fit te করি নিত অন নিহতরা 
বলিত, ওহে প্রভু! তুমি কেন আমাদের নিকট কোন রাসূল পাঠাইলেন না ? তুমি উহা করিলে 
আমরা লাঞ্চিত ও অপমানিত হইবার পূর্বেই তোমার আয়াতসমূহ অনুসরণ করিতাম 1” 

তিনি অন্যত্র বলেন £ 


০701 Caf CRE OE EE SEE SESE ENT 
, 0৮০ টপ ০০ 2855 LES ELEGY a 
'যদি আমি তাহাদের নিকট রাসূল না পাঠাইতাম তবে তাহাদেরই কৃতকর্মের দরুন 
তাহাদের উপর কেন বিপদ পতিত হইলে তাহারা বলিত, হে আমাদের প্রতিপালক প্রভু! তুমি 
কেন আমদের নিকট কোন রাসূল পাঠাইলে না ? তুমি উহা করিলে আমরা তোমার আয়াতসমূহ 
অনুসরণ করিতাম এবং মুমিনদের অন্তর্ভূক্ত হইতাম । 
হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে বুখারী ও মুসলিম শরীফেও বর্ণিত রহিয়াছে যে, নবী 
করীম (সো) বলিয়াছেন ৪ আল্লাহ তাআলার ঘৃণাশক্তিও সর্বাধিক। তাই তিনি প্রকাশ্য ও 
অপ্রকাশ্য সর্বপ্রকারের অন্যায়কে হারাম করিয়াছেন । আল্লাহ সর্বাধিক প্রশংসাপ্রিয়। তাই তিনি 


Contents 


সূরা নিসা ৩৭১ 


নিজেই নিজের প্রশংসা বর্ণনা করিয়াছেন । আল্লাহ স্বীয় কার্যে সর্বাধিক যুক্তিধর্মী ও ন্যায়ানুগ । 
তাই তিনি সুসংবাদদাতা ও সতর্ককারী নবীদিগকে পাঠাইয়াছেন। 

অন্য এক বর্ণনায় “তিনি সুসংবাদদাতা ও সতর্ককারী নবীদিগকে পাঠাইয়াছেন' এরস্থলে 
‘তিনি স্বীয় রাসূলগণ ও কিতাবসমূহ পাঠাইয়াছেন' এই বাক্য বর্ণিত রহিয়াছে। 


oz ৫১৪৫২১৫৩৭ rE 1৫424 A, এ তি ১24 
$5 0১৩8 ধু 5, 9491 4৫১05165454) 96 (1) 
০01৩9 hl 


5 রি DITA EAE 5 ruts? 
OS MS LE 5 401 UES LG BUG: 2১56) (১5৬). 


J unos 0 33d এপার ০১৫০০৩৮৫৮১৫ de ১ ৬পুর্প ১০৭৫৫ 
OAC ৮৪১৪2: 79 2 ওরা 15551১১02৩১ ৩ (NVA) 
০4৮81৫৩১২০৪ ৭৫৫ ভি ৫১১৮ ৫৬ 8258 ONY) 
504 PIPE BL ৩ পু 


» ৫৫661528 2৫ ৩2 ৬5 ৫2291955 ALN OV.) 
2 ৯৫৮6 ১১৫ ১৩) ৫০৫০ 24, 2, ০ LLL LL 
0৬25৬ ৬৬2) CES ৮৬৪০৮ BG dy 91305 ও৮5 


জি ওল 


১৬৬. “কিন্তু তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে, আল্লাহই সাক্ষ্য দিতেছেন, তিনি 
উহা তাহার জ্ঞান ও প্রজ্ঞাসহ নাযিল করিয়াছেন এবং ফেরেশতাগণও সাক্ষ্য দিতেছেন। 
আর আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট ।” 

১৬৭. “যাহারা কুফরী করে ও আল্লাহর পথে বাধা দেয়, তাহারা ভীষণভাবে পথভ্রষ্ট 
হইয়াছে ৷” 

১৬৮. “যাহারা কুফরী করিয়াছে ও সীমা লংঘন করিয়াছে, আল্লাহ তাহাদিগকে কখনও 
ক্ষমা করিবেন না। এবং তাহাদিগকে কোন পথও দেখাইবেন না।” 

১৬৯. “জাহান্নামের পথ ব্যতীত । সেখানে তাহারা চিরস্থায়ী হইবে এবং ইহা আল্লাহর 
পক্ষে সহজ ।” 

১৭০. “হে মানব! রাসূল তোমাদের প্রতিপালকের নিকট হইতে সত্য আনিয়াছে। 
সুতরাং তোমরা ঈমান আন; ইহা তোমাদের জন্য কল্যাণকর হইবে এবং তোমরা অস্বীকার 
করিলেও আসমান-যমীনে যাহা কিছু আছে সবই আল্লাহ্র; আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় ।” 

তাফসীর ঃ পূর্ববর্তী আয়াতে আল্লাহ তাআলা হযরত সাইয়িদুল মুরসালীন (সা)-এর নবী 
হইবার বিষয় এবং তাহার নবুওয়াতে অবিশ্বাসী মুশরিক ও আহলে কিতাবের বিশ্বাসের ভ্রান্তি 
বর্ণনা করিয়াছেন । আলোচ্য আয়াতে তিনি উহার পক্ষে প্রমাণ পেশ করিতেছেন। | 

এ 0905 এ 401০৭ 
অর্থাৎ কাফিরগণ তোমাকে ও তোমার প্রতি অবতীর্ণ কিতাবকে প্রত্যাখ্যান করিলেও আল্লাহ 
সাক্ষ্য দিতেছেন যে, তুমি তাহার রাসূল এবং তিনি তোমার প্রতি তাহার কিতাব আল-কুরআন 


Contents 


৩৭২ তাফসীরে ইব্ন কাছীর 


_ নাযিল করিয়াছেন। উহাতে সম্মুখ বা পশ্চাৎ কোন দিক দিয়াই বাতিল ও অসত্য প্রবেশ করিতে 
পারে না। কারণ উহা প্রজ্ঞাময় প্রশংসিত সত্তার পক্ষ হইতে অবতীর্ণ । 
7177 410 
অর্থাৎ আল্লাহ তা'আলা তাহার যে ইলম ও জ্ঞান দ্বারা মানুষকে সমৃদ্ধ করিতে চাহিয়াছেন, 
তৎসহ উহাকে তিনি নাযিল করিয়াছেন । নিজের যে ইলম ও জ্ঞানকে তিনি আল-কুরআনে 
নাযিল করিয়াছেন উহা হইতেছে হিদায়াত, সত্য-মিথ্যা নির্ণায়ক, যুক্তি-প্রমাণ এবং বিভিন্ন 
বিষয়ে সুস্পষ্ট জ্ঞান। তিনি তাহার সন্তোষ ও অসন্তোষের বিষয়ের পরিচয়, অতীত ও ভবিষ্যতের 
অদৃশ্য বিষয়াবলীর জ্ঞান এবং স্বীয় পবিত্র গুণাবলীর পরিচয় সহ তাহার কিতাব নাযিল 
করিয়াছেন। অদৃশ্য বিষয়াবলীর যতটুকু জ্ঞান মানুষ ও ফেরেশতাকে তিনি দান করেন, তাহারা 
শুধু ততটুকুই লাভ করিতে পারে । যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
বিন্দুমাত্র জ্ঞানও অধিকারে আনিতে পারে না।' 
অনুরূপভাবে স্বীয় গুণাবলী সম্বন্ধীয় যতটুকু জ্ঞান তিনি তাহাদিগকে দান করেন, তাহারা শুধু 
ততটুকু লাভ করিতে পারে । যেমন অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ 
| (1০43 ০১৮৯৪ 2৩ 
“তাহাদের জ্ঞান তাহাকে আদৌ আয়ত্ত করিতে পারে না।' 
ইব্‌ন আবূ হাতিম (র)......আতা ইবন সায়িব হইতে বর্ণনা করিয়াছেন ঃ আবূ আবদির 
রহমান আস-সুলামী আমাকে কুরআন মাজীদ শিক্ষা দিয়াছেন। তাহার অভ্যাস ছিল যে, কেহ 
তাহাকে কুরআন মাজীদ শুনাইলে তিনি বলিতেন, তুমি আল্লাহর জ্ঞান আয়ত্ত করিয়াছ। আজ 
কেহ তোমার অপেক্ষা শ্রেষ্ঠতর নহে। তবে আমল ও কর্ম দ্বারাই কেহ শ্রেষ্ঠত্ব অর্জন করিতে 
পারে। অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করিতেন £ 
415 ks 0১ এনএ I 
অর্থাৎ “তিনি নিজ জ্ঞানসমৃদ্ধ করিয়া উহা নাযিল করিয়াছেন এবং ফেরেশতারাও সাক্ষ্য 
দিতেছে । আর আল্লাহ্‌র সাক্ষ্যই তো যথেষ্ট ।' ূ 
39485844121 
অর্থাৎ 'যে কিতাব তোমার নিকট অবতীর্ণ হইয়াছে, উহার সত্যতা সম্বন্ধে আল্লাহর সহিত 
ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করে।' 
মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)...... হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ একদা 
একদল ইয়াহুদী নবী করীম (সা)-এর নিকট আগমণ করিলে তিনি তাহাদিগকে বলিলেন ৫ আমি 
নিশ্চিতভাবে জানি যে, তোমরা অবশ্যই জানো, আমি আল্লাহর রাসূল । তাহারা বলিল, “আমরা 
ইহা জানি না। ইহাতে নিম্নোক্ত আয়াত নাযিল হইল ঃ 


Contents 


সূরা নিসা ৩৭৩ 


০৫১84 HEL al ISL Ue et 5 
ips 

১৬৭ নং আয়াতে আল্লাহ তা“আলা বলিতেছেন ঃ যাহারা নিজেরা সত্যকে প্রত্যাখ্যান 
করিয়াছে এবং সত্য প্রত্যাখ্যানে অপরকে প্ররোচিত করিয়াছে, তাহারা হিদায়াত হইতে অনেক 
দূরে চলিয়া গিয়াছে। 

১৬৮-১৬৯ নং আয়াতদ্বয়ে আল্লাহ তা'আলা বলিতেছেন ৪ যাহারা নিজেরা আল্লাহর 
নিদর্শনাবলী, তাহার কিতাব ও রাসূলকে প্রত্যাখ্যান করিয়াছে এবং অপরকে উপরোক্ত বিষয়াবলী 
প্রত্যাখ্যান করিতে প্ররোচনা দিয়াছে, আর এইভাবে আল্লাহর অবাধ্য হইয়া সীমা লংঘন 
করিয়াছে, আল্লাহ তাহাদিগকে না কোনক্রমে ক্ষমা করিবেন, আর না জাহান্নামের পথ ব্যতীত 
কল্যাণের কোন পথ দেখাইবেন। তাহারা জাহান্নামে অনন্তকাল ধরিয়া বাস করিবে । 

দ্বিতীয় আয়াতের ₹4৯ ১ %| (জাহান্নামের পথ ব্যতীত) অংশটি (4৪০ 15১৯5 
অর্থাৎ জাহান্নামের পথ । 

পূর্ব আয়াতে উল্লেখিত কল্যাণের পথসমূহের মধ্য হইতে কোনো পথ নহে; বরং উহা 
অকল্যাণ ও অমঙ্গলের পথ । প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলিয়াছেন, তিনি সত্যদ্বেষী 
কাফিরদিগকে কোনক্রমে কল্যাণের পথ দেখাইবেন না। দ্বিতীয় আয়াতে বলিতেছেন, তবে তিনি 
জাহান্নামের ভয়াবহ অকল্যাণের পথ তাহাদিগকে দেখাইবেন। 

১৭০ নং আয়াতে আল্লাহ তা'আলা সমগ্র মানব জাতিকে সম্বোধন করিয়া বলিতেছেন £ হে 
লোক সকল! তোমাদের নিকট রাসূল মুহাম্মদ (সা) তোমাদের প্রতিপালক প্রভুর পক্ষ হইতে 
হিদায়াত, সত্য দীন ও আত্মার জন্য তৃপ্তিদায়ক বর্ণনাসহ আগমণ করিয়াছেন। তোমরা তাহার 
আনীত দীনকে গ্রহণ কর এবং তাহাকে অনুসরণ করিয়া চল। উহা তোমাদের জন্যে কল্যাণকর 
হইবে ৷ স্মরণ রাখিও, তোমরা আল্লাহর প্রতি কুফর করিলে তাহাতে তাহার কোন ক্ষতি হইবে 
না। কারণ আকাশসমূহ ও পৃথিবীর মালিকানা তাহারই। তিনি তোমাদের অথবা তোমাদের 
ঈমানের মুখাপেক্ষী নহেন। আর তোমাদের মধ্য হইতে কে হিদায়াত পাইবার যোগ্য তাহা তিনি 
ভালরূপে জানেন এবং তদনুযায়ী তাহাকে হিদায়াত প্রদান করেন। অনুরূপভাবে তোমাদের মধ্য 
হইতে কে গুমরাহীর যোগ্য, তাহা তিনি বেশ ভালভাবে জানেন এবং তদনুযায়ী তাহাকে গুমরাহ 
ও পথভ্রষ্ট করেন। তিনি তাহার সমুদয় কথা, কার্য বিধান ও ব্যবস্থায় অশেষ প্রজ্ঞাময় । 

আল্লাহর প্রতি মানুষের কুফরী করায় যে তাহার নিজের কোনো ক্ষতি নাই, একথা ঘোষণা 
প্রসঙ্গে হযরত মুসা (আ) অনুরূপভাবে বলিয়াছেন £ 


রে 4005 ০৯১৮১ ০০ ১০5101১৮859 
'যদি পৃথিবীর অন্যান্য সকল অধিবাসী ও তোমরা সকলে মিলিত হইয়া কুফরী কর, 
(তথাপি তাহার কোন ক্ষতি করিতে পারিবে না), আল্লাহ স্বয়ন্তর ও সর্ব প্রশংসিত ।' 


Contents 


: ৩৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


2১0৩6, Sahl ISB S 563 315 5১9৩৩ (৬). 


t 2 222 € ১৯৮ edad উঠি তি পা এপ এটি টি 
4১4354901৮2 5 57525 ১১৮ 5৫81 ৩4৩০5421022 ০ ৩৫৩০ 
20 টি ZG! 2.1 5৫2 


BH OHIO তত SS EBLUL বত 2) 4851335 55 
| OLLI DL ISS ১৪০ 5 ১1:3৬ 


৭১, “হে আহলে কিতাব! তোমাদের দীনের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না। 
আর হক কথা ছাড়া আল্লাহর ব্যাপারে কিছু বলিও না। নিঃসন্দেহে মসীহ ঈসা ইব্‌ন মরিয়ম 
আল্লাহর রাসূল ও তাহার মূর্ত কালেমা । উহা মরিয়মের নিকট প্রেরিত হইয়াছে ও উহাতে 
প্রাণ সঞ্চার করা হইয়াছে । তাই তোমরা আল্লাহ ও তাহার রাসূলের উপর ঈমান আন এবং 
বলিও না তিনজন । নিবৃত্ত হও, তোমাদের জন্য মঙ্গল । নিঃসন্দেহে প্রভু একজন । তাহার 
সন্তান হইবে, তিনি ইহা করিতে পবিত্র । আসমান ও যমীনে যাহা কিছু আছে সকলই 
আল্লাহর এবং কর্ম সম্পাদনে আল্লাহই যথেষ্ট ।” | 


তাফসীর ৪ ১৭১ নং আয়াতে আল্লাহ তা'আলা কিতাবধারী সম্প্রদায়কে দীনী ব্যাপারে 
বাড়াবাড়ি করিতে নিষেধ করিতেছেন খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে উক্ত বাড়াবাড়ি অধিক পরিমাণে 
পরিলক্ষিত হয়। তাহারা হযরত ঈসা (আ)-কে নবীর আসন হইতে তুলিয়া খোদার আসনে 
বসাইয়াছে। তাহারা খোদাকে যেরূপে ইবাদত করে, হযরত ঈসা (আ)-কে সেইরূপে ইবাদত 
করে। এমনকি তাহারা নিজেদের পাদ্রী-পুরোহিতের ব্যাপারেও বাড়াবাড়ি করিয়াছে । তাহারা 
তাহাদিগকে নিষ্পাপ মনে করিয়া তাহাদের ন্যায়-অন্যায়, হক-না হক, সত্য-মিথ্যা প্রতিটি কথা 
ও কাজকে ন্যায় ও সত্য বলিয়া অনুসরণ করিয়া চলে । যেমন অন্যত্র আল্লাহ তাআলা 
বলিয়াছেন $ 

০৮১ ০5550540১5০ ১৪420 ELAS PAULL N55) 

অর্থাৎ “তাহারা আল্লাহর পরিবর্তে নিজেদের পঞ্তিত-পুরোহিত, সাধু-সন্যাসী এবং মরিয়ম 
তনয় ঈসাকে রব (প্রতিপালক প্রভু) বানাইয়া লইয়াছে ।' 

ইমাম আহমদ (র)......হযরত ইবৃন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন £ তোমরা আমাকে আমার প্রকৃত আসন হইতে তদ্রুপ উচ্চতর আসনে বসাইও 
না, যেরূপে খিস্টানগণ হযরত ঈসা (আ)-কে তাহার প্রকৃত আসন হইতে উচ্চতর আসনে 
বসাইয়াছে। আমি তো একজন বান্দা । অতএব তোমরা বলিও, আল্লাহর বান্দা ও রাসূল । 

যুহরী হইতে ইমাম আহমদ ও আলী ইব্‌ন মাদীনীও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। 
আলী ইব্‌ন মাদীনী উহাকে বিশুদ্ধ হাদীসরূপে আখ্যায়িত করিয়াছেন। যুহরী হইতে ইমাম 
বুখারীও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । 


Contents 
সূরা নিসা ৩৭৫ 


ইমাম আহমদ (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন £ একদা জনৈক ব্যক্তি 
রাসূলুল্লাহ (স)-কে এই বলিয়া সম্বোধন করিল, হে মুহাম্মদ! হে আমাদের নেতার পুত্র নেতা! হে 
আমাদের শ্রেষ্ঠতর ব্যক্তির পুত্র শ্রেষ্ঠতম ব্যক্তি! ইহাতে নবী করীম (সা) বলিলেন £ ওহে লোক 
সকল! নিজেদের কথাবার্তায় সতর্ক থাকিও । শয়তান যেন তোমাদিগকে বিপথে লইয়া যাইতে 
না পারে। আমি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি আল্লাহর বান্দা ও তাঁহার রাসূল ৷ ইহা আমার 
নিকট বাঞ্ছিত নহে যে, আল্লাহ তা'আলা আমাকে যে মর্যাদা ও আসন প্রদান করিয়াছেন, 
তোমরা আমাকে তদপেক্ষা উচ্চতর মর্যাদা ও আসন প্রদান করিবে। 

উপরোক্ত হাদীস একমাত্র ইমাম আহমদই উপরোক্ত সনদে বর্ণনা করিয়াছেন । 


21914111515 11585 3 
অর্থাৎ তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলিও না এবং তাহার জন্যে সহধর্মিণী বা পুত্র 


গড়িয়া লইও না। আল্লাহ এইরূপ ক্রটি ও অপূর্ণতা হইতে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র । তিনি মহান। 
UM SA AE AMG রানার হা 


CULL SUE A a0 FA le ২০ Call Cail 


Ld 
কাল 
তি 


অর্থাৎ “মরিয়াম তনয় ঈসা মাসীহ আল্লাহ তা'আলার একজন বান্দা ও রাসূল বৈ কিছু 
নহেন। তিনি তাহার একটি সৃষ্টিমাত্র। আল্লাহ তা'আলা তাহাকে হইতে বলিয়াছেন আর তিনি 
হইয়া গিয়াছেন। আল্লাহ তাআলা তাহাকে হযরত জিবরাঈল (আ)-এর মাধ্যমে হযরত মরিয়ম 
(আ)-এর নিকট প্রেরিত স্বীয় বাক্য দ্বারা সৃষ্টি করিয়াছেন। হযরত জিবরাঈল (আ). 
আল্লাহর-নির্দেশে হযরত মরিয়ম (আ)-এর মধ্যে আল্লাহ্‌র সৃষ্ট রূহকে ফুৎকারে প্রবিষ্ট করিয়া 
দেন। হযরত ঈসা (আ) আল্লাহর কালেমা অর্থাৎ আদেশমুলক বাক্য “হও, দ্বারা সৃষ্ট হইয়াছেন । 
তাই তিনি 'কালিমাতুল্লাহ' নামে আখ্যায়িত হইয়াছেন। তিনি আল্লাহ তাআলার সৃষ্ট রূহ 
বলিয়াই “রূহুল্লাহ' নামে আখ্যায়িত হইয়াছেন। 


অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন £ 
£. পর্ত ৩০2 42 %০582 ও প ৩ ০ 4০ পু 49095 ee go ৫৩ ৩৯০7%৪ ৬ পর 


“মরিয়াম তনয় মাসীহ তো রাসূল বৈ কিছু নহে। তাহার পূর্বে বহু রাসূল অতিক্রান্ত হইয়া 
গিয়াছে । আর তাহার মাতা ছিল মহান সত্যাশ্রয়িণী ৷ তাহারা উভয়ে খাদ্য গ্রহণ করিত ।' 

তিনি আরও বলিয়াছেন ঃ 

5545 58 LUG I tye BE PI ০৪০৫ all Hie ৮৩ 3959) 

অর্থাৎ “ঈসার অবস্থা তো আদমের অবস্থার সমতুল্য । তিনি তাহাকে মৃত্তিকা হইতে সৃষ্টি 
করিলেন। অতঃপর তাহাকে বলিলেন, ‘হও’ আর তৎক্ষণাৎ হইয়া গেল ।' 


Contents 


৩৭৬ তাফসীরে ইব্ন কাছীর 


তিনি আরও বলিয়াছেন ৪ 
ct EE EA CRT SE rE EOE 
‘আর সেই নারীটি, যে স্বীয় গুপ্তাঙ্গকে পবিত্র রাখিয়াছিল, আমি তাহার মধ্যে আমার (সৃষ্ট) 
একটি (বিশেষ) রূহ প্রবিষ্ট করিয়া দিয়াছি। আর আমি তাহাকে ও তাহার পুত্রকে সকল লোকের 


জন্যে নিদর্শন বানাইয়াছি।' 

তিনি আরও বলিয়াছেন £ 
০৪০০৩ (১৯9১ ০ 4351১১5১514 ০১৮ ভা ০০০০ Sl sed 

CEH ০০ ৩০০৫৩ 5 Up lk 

তাৰ আতাই হার বন্য রিয়ার 04 বান উছিত বৰত তের 
গুপ্তাঙ্গকে পবিত্র রাখিয়াছিল। তাই আমি তাহার (মরিয়মের) মধ্যে আমার (সৃষ্ট) একটি 
(বিশেষ) রূহকে প্রবিষ্ট করিয়া দিয়াছিলাম। আর সে (মরিয়ম) স্বীয় প্রতিপালক প্রভুর 
বাণীসমূহকে সত্য জানিয়া সাগ্রহে সুদৃঢ়ভাবে গ্রহণ করিয়াছিল এবং সে অনুগত বান্দাগণের 
অন্তর্ভুক্ত ছিল ৷’ 

তিনি আরও বলিয়াছেন $ 

ৃ 42০1০ ৮০1 98০ bes le (১০১1 ১০০ 2 ৬৯ cl 

অর্থাৎ ‘সে (ঈসা) তো শুধু এইরূপ এক দাস ছিল যাহার প্রতি আমি বিশেষ কল্যাণ ও 
নি'আমত নাযিল করিয়াছিলাম এবং যাহাকে বনী ইসরাঈল গোত্রের জন্যে নিদর্শন 
বানাইয়াছিলাম ।' 

আবদুর রায্যাক (র)......কাতাদা হইতে বর্ণনা করিয়াছেন যে, কাতাদা বলিয়াছেন ঃ 
২১০0১925511 (311 4549 এই আয়াতাংশ হইতেছে ১:-২ ৬$ আয়াতাংশের 
ন্যায়। অর্থাৎ সকল সৃষ্টির ন্যায় হযরত ঈসা (আ)-কে আল্লাহ তা'আলা স্বীয় আদেশে সৃষ্টি 
করিয়াছেন। 

আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় ইব্‌ন আবূ হাতিম (র)...... শাযান ইব্‌ন ইয়াহিয়া হইতে 
বর্ণনা করিয়াছেন 8 হযরত ঈসা (আ) মূলত আল্লাহ তা'আলার «1 (আদেশ) নহেন; বরং 
তিনি তাহার ২! (আদেশ) দ্বারা সৃষ্ট বান্দা । 

ইমাম ইব্‌ন জারীর (র) উহার যে ব্যাখ্যা করিয়াছেন, তাহা উক্ত ব্যাখ্যা অপেক্ষা অধিকতর 
যুক্তিসংগত ও গ্রহণযোগ্য । ইমাম ইব্‌ন জারীর (র) বলিয়াছেন 8৯১০ ১11 1১031144143 

অর্থাৎ “ঈসা আল্লাহর বাণী, যাহা তিনি মরিয়মকে জানাইয়াছিলেন। ৃ 

ইমাম ইব্‌ন জারীর (র) নিম্নের আয়াতেরও অনুরূপ ব্যাখ্যা করিয়াছেন ঃ 


290 এপ 22-2 ge 2 2০০9 চে ৫ LL 
4১০ LAS din 44411 01 72০০ 05 45০12115105 sl 
£ পা রা লি পা i Ed Ed রা 


Contents 


সূরা নিসা ৩৭৭ 


ইব্‌ন জারীর (র) বলেন, ৮০ ২4১ ১০৫ অর্থাৎ ‘আল্লাহ তোমাকে তাহার একটি 
বাণী জানাইতেছেন।' 

ইমাম ইব্‌ন জারীরের উপরোক্ত ব্যাখ্যা অনুযায়ী নিম্নোক্ত আয়াতের সহিত আলোচ্য 
আয়াতাংশ +:১-০ || ৮১৪11 «২149 -এর মিল রহিয়াছে ঃ 

UL ES YS এব HL AS ES Uy 

‘তোমার মনে এইরূপ ধারণা বিদ্যমান ছিল না যে, তোমার প্রতি কিতাব অবতীর্ণ হইবে। 
কিন্তু তোমার প্রতিপালক প্রভুর তরফ হইতে কৃপা ও রহমত স্বরূপ উহা তোমার প্রতি অবতীর্ণ 
হইয়াছে ।' 

এখানে 20311 421 ৪3 অর্থ যেমন তোমার প্রতি কিতাব অবতীর্ণ হইবে, তেমনি 
জা ঈসা তাহার সেই বাণী, যাহা তিনি 

মরিয়মকে জানাইয়াছেন।' 

আলোচ্য আয়াতাংশের সঠিক ব্যাখ্যা এই যে, হযরত জিবরাঈল (আ) আল্লাহ তা'আলার 
আদেশসহ হযরত মরিয়ম (আ)-এর নিকট আসিলেন এবং উক্ত আদেশকে তাহারই নির্দেশে 
ফুৎকারে হযরত মরিয়ম (রা)-এর মধ্যে প্রবিষ্ট করিলেন । উহাতে হযরত ঈসা (আ) জন্ম লাভ 
করিলেন। 

ইমাম বুখারী (র)......হ্যরত উবাদা ইবনুস সামিত রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী 
করীম (সা) বলিয়াছেন ৪ যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে, আল্লাহ ভিন্ন অন্য কোনো মাবুদ নাই; তিনি 
এক ও তাহার কোনো সমকক্ষ নাই এবং মুহাম্মদ (সা) তাহার বান্দা ও রাসূল; হযরত ঈসা (আ) 
তাহার বান্দা ও রাসূল আর মরিয়মের নিকট অবতীর্ণ ও তাহার আদেশে সৃষ্ট আত্মাবিশেষ এবং 
জান্নাত ও দোযখ সত্য, তাহার আমল ও কার্য যাহাই হউক, আল্লাহ তাআলা তাহাকে জান্নাতে 
প্রবেশ করাইবেন। জুনাদা হইতে উপরোক্ত হাদীসের সাহিত অতিরিক্ত ইহাও বর্ণনা 
করিয়াছেন £ সে জান্নাতের আটটি দরওয়াযার মধ্য হইতে যে কোনো দরওয়াযা দিয়া চাহে, 
প্রবেশ করিতে পারিবে। 

উপরোক্ত রাবী ওয়ালীদ হইতে ইমাম মুসলিমও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন ইমাম 
আওযাঈ হইতে ইমাম মুসলিম (র)-ও উহা বর্ণনা করিয়াছেন । 

আলোচ্য আয়াত ও হাদীসে উল্লিখিত *% ০) -এর তাৎপর্য এই যে, হযরত ঈসা (আ) 
আল্লাহর সৃষ্ট রূহ এবং তিনি স্বয়ং আল্লাহর রূহের একটি অংশ নহেন। খরিস্টানগণ এইরূপই 
বলিয়া থাকে । তাহাদের উপর আল্লাহর অব্যাহত অভিসম্পাত পতিত হউক । কুরআন মাজীদের 
নিম্নোক্ত আয়াতে উহার দৃষ্টান্ত রহিয়াছে ঃ 

২১০ (২১০৯ ১৯১৪ 5৪15০ yall ০৪ (০1১ 

অর্থাৎ ‘তিনি আকাশসমূহ ও পৃথিবীর সমুদয় বস্তুকে তোমাদের কার্যে নিয়োজিত করিয়া 
রাখিয়াছেন; উহারা তাহারই সৃষ্টি ।” 

উক্ত আয়াতে ৭ শব্দের তাৎপর্য ইহা নহে যে, আকাশসমূহ ও পৃথিবীর বস্তুসমূহ আল্লাহর 
অংশ; বরং উহার তাৎপর্য এই যে, উহারা তীহারই সৃষ্টি। 
কাছীর--৩/৪৮ 


Contents 


৩৭৮ তাফসীরে ইব্ন কাছীর 


মুজাহিদ (র) বলিয়াছেন £ «১০ 0 অর্থাৎ তাহার একজন রাসূল । কেহ কেহ বলিয়াছেন - 
8 4১০ ০১ অর্থাৎ তাহার তরফ হইতে প্রেরিত স্নেহ (শ্নেহভাজন ব্যক্তি)। 

*২০ ০১ এই শব্দগুচ্ছের অধিকতম স্বাভাবিক তাৎপর্য এই $ ঈসা (আ) আল্লাহর সৃষ্ট 
একটি রূহ। এখানে প্রশ্ন জাগে, সকল বস্তুই যখন আল্লাহর সৃষ্টি, তখন ঈসাকে আল্লাহ (সৃষ্ট) 
রূহ বলিবার তাৎপর্য কি ? এই প্রশ্নের উত্তর এই যে, কোন বস্তুর সম্মান ও মর্যাদা প্রকাশ 
করিবার উদ্দেশ্যে উহাকে আল্লাহর সহিত সম্বন্ধযুক্ত (325) করিয়া দেখানো হয়। যেমন 
আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 411 ২5 ০৬৯ (ইহা আল্লাহর উত্থী)। 

তিনি আরো বলিয়াছেন £ 

১৯11 ৮22 ১৮55 অর্থাৎ ‘তুমি প্রদক্ষিণকারীদের জন্যে আমার ঘরকে 
পবিত্র রাখ ।' 

অনুরূপভাবে হাদীস শরীফে বর্ণিত রহিয়াছে ৪ ১1৩ ৪ ০ 1০ ০৯০০৪ 

অর্থাৎ “আমি স্বীয় প্রতিপালক প্রভুর নিকট তাহার ঘরে প্রবেশ করিব।' ' 

উপরোন্লিখিত উদ্ধৃতিসমূহে আল্লাহ্‌র উদ্ত্রী, আমার ঘর ও তাহার ঘর শব্দগুচ্ছ দ্বারা যেরূপে 
যথাক্রমে আল্লাহ্র সত্তার অংশ উদ্ভ্ী ও তাহার সত্তার অংশ ঘর- এই তাৎপর্য না বুঝাইয়া 
উহাদের দ্বারা যথাক্রমে “আল্লাহ্‌র সম্মানিত উ্ত্রী+ ও ‘তাহার সম্মানিত ঘর’ বুঝানো হইয়াছে, 
সেইরূপে 4১ ০১9 শব্দগুচ্ছ দ্বারা “আল্লাহ্‌র সম্মানিত ও মর্যাদাবান রূহ’ এই তাৎপর্য বুঝানো 
হইয়াছে। 

+419455 410 (১... অর্থাৎ তোমরা এই কথায় বিশ্বাস আনয়ন করো যে, আল্লাহ 
তা'আলা এক ও একক; তীহার না কোন সন্তান আছে আর না কোন স্ত্রী আছে। আর ইহাতেও 
ঈমান আনো যে, ঈসা আল্লাহ্র বান্দা ও তাহার রাসূল । ইহাই আল্লাহ ও তাহার রাসূলের প্রতি 
ঈমান আনিবার তাৎপর্য । এই কারণেই উহার অব্যবহিত পরে আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 
-48905 151:555 %5 অর্থাৎ “তোমরা ঈসা ও তাহার মাতাকে আল্লাহ্র সহিত শরীক বানাইও না, 
আল্লাহ উহা হইতে পবিত্র ।' 

খ্রিষ্টান জাতির অনুরূপ আকীদা সম্বন্ধে অন্যত্র আল্লাহ তা“আলা বলিতেছেন ঃ 

0 এ যা এ| ০০ 0৩ TEL এ এ) 01151005301 ০8৫ 2৫ 

‘যাহারা বলিয়াছে, নিশ্চয়ই আল্লাহ তিন ইলাহর তৃতীয়জন, তাহারা নিশ্চয়ই কুফরী 

৪৭ বনিগা তায 


oe li + #29 0 95 ্ & Zz রী 95, * oe eee er কও e“ 0 Fd yo পা 56৩ 
রিনি দ্র ইল: শি দা 


০%5০9. 5 


১5142959000 05 525 


Contents 
সুরা নিসা | ৩৭৯ 


‘আর সেই সময়ে কথা চিন্তা করো, যখন আল্লাহ বলিবেন, ‘হে ঈসা! তুমি কি মানুষকে 
বলিয়াছ তোমরা আল্লাহকে ত্যাগ করিয়া আমাকে ও আমার মাতাকে মা“বৃদ বানাও ? ঈসা 
বলিবে, তুমি মহান! যে কথা বলিবার অধিকার আমার নাই, তাহা বলা আমার পক্ষে সম্ভবপর 
হইতে পারে না। যদি আমি বলিয়াই থাকি, তবে তুমি উহা নিশ্চয়ই জানিয়াছ। আমার অন্তরের 
কথা তুমি জানো; কিন্তু আমি তোমার অন্তরের কথা জানি না। নিঃসন্দেহে তুমি অজ্ঞাত বিষয়ের 
জ্ঞাতা। 

খ্রিস্টানগণ স্বয়ং হযরত ঈসা (আ)-কেই খোদা বলিয়া বিশ্বাস করে । এ সম্বন্ধে আল্লাহ 
তা'আলা বলিতেছেন £ 
40105 445 ১০১3৪2৮১৮১০ 3৯ 4001195০5০1 ৮৫ 1 
215 415 ০৮০৯ ০৮১৮ ০5১০১410125 59 5১4 855 15 9 ৫৮০৩ 

০৩০5৫৫4০400 ০ 5304 এ ০০৮৯৮০০০২৭। 

‘যাহারা বলিয়াছে, নিশ্চয়ই আল্লাহ হইতেছেন স্বয়ং মরিয়ম তনয় ঈসা মাসীহ, তাহারা 
নিশ্চয়ই কুফরী করিয়াছে। তুমি বলো, আল্লাহ যদি মরিয়ম তনয় ঈসা মাসীহ, তাহার মাতা ও 
পৃথিবীর সকল মানুষকে মৃত্যু দিতে ইচ্ছা করেন, তবে কে তাহার বিরুদ্ধে সামান্য ক্ষমতা 
রাখে ? আর আকাশসমূহ, পৃথিবী ও উহাদের মধ্যে অবস্থিত সমুদয় বস্তুর উপর আল্লাহ্‌র ক্ষমতা 
ও কর্তৃত্ব রহিয়াছে। তিনি যাহা চাহেন, সৃষ্টি করেন। আর আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতা 
রাখেন।' 

অভিশপ্ত খ্রিস্টান জাতির আকীদা-বিশ্বাস বিশ্লেষণ করিলে দেখা যায়, তাহাদের ঘৃণ্যতম 
কুফরের রূপ বিভিন্ন । তাহাদের এক সম্প্রদায় হযরত ঈসা (আ)-কে একক ইলাহ মনে করে; 
আরেক সম্প্রদায় তাহাকে আল্লাহ্‌র শরীক মনে করে এবং আরেক সম্প্রদায় তাহাকে আল্লাহ্র 
পুত্র মনে করে। এতদ্যতীত অন্যান্য বিষয়েও তাহাদের মধ্যে তীব্র মতভেদ রহিয়াছে । জনৈক 
একটি বিষয়ে তাহারা এগারটি মত ব্যক্ত করিবে । 
পণ্ডিত হিজরী চারিশত সন বা উহার পূর্বে লিখিয়াছেন যে, কঙ্সট্যান্টিনোপল শহরের প্রতিষ্ঠাতা 
সম্রাট কল্সট্যান্টাইনের যুগে ‘খ্রিস্টান জাতির মহা আমানত নির্ধারণ চুক্তি’ যাহা প্রকৃতপক্ষে মহা 
খেয়ানত নির্ধারণ চুক্তি ছিল- সম্পাদন করিবার উদ্দেশ্য এক মহাসম্মেলনে মিলিত হয়। মহা 
আমানত নির্ধারণে উক্ত সম্মেলনে তীব্র মতভেদ দেখা দিল। তাহারা দুই হাজারের অধিক দলে 
বিভক্ত হইয়া পড়িল। কোন দলে একশতজন, কোন দলে সত্তরজন, কোন দলে পঞ্চাশজন 
আবার কোন দলে বিশজন লোক ছিল। প্রত্যেক দল ছিল অপর দল হইতে পৃথক মত ও 
বিশ্বাসের ধারক ও প্রবক্তা । সম্রাট দেখিলেন, তিনশত আঠারজনের একটি দল একটি বিশেষ 
মত ও বিশ্বাসের অনুসারী । তিনি উক্ত দল এবং উহার মত ও বিশ্বাসকে পৃষ্ঠপোষকতা প্রদান 
করিলেন। সম্রাট ছিলেন একজন দার্শনিক । তিনি উক্ত দলের মতবাদ ভিন্ন অন্যান্য সকল দলের 


Contents 


৩৮০ | তাফসীরে ইব্ন কাছীর 


মতবাদের প্রচার বন্ধ করিয়া দিলেন। উহার সমর্থকদের জন্যে গীর্জা প্রতিষ্ঠিত এবং পুস্তক ও 
আইন রচিত হইল । এই সম্প্রদায় একটি “'আমানতনামা' রচনা করিয়া লইল এবং 
সন্তান-সন্ততিকে উহা শিক্ষা দিতে লাগিল। ইতিহাসে এই সম্প্রদায় “মালাকানিয়া' অর্থাৎ সম্রাট 
প্রতিষ্ঠিত সম্প্রদায় নামে পরিচিত ৷ 

অতঃপর খ্রিস্টান জাতি দ্বিতীয়বার এক মহাসম্মেলনে মিলিত হয়। উক্ত সম্মেলনের 
ফলশ্রুতিতে তাহাদের মধ্যে “ইয়া*কুবিয়া' নামক নূতন এক সম্প্রদায় জন্মলাভ করে। তাহারা 
তৃতীয়বার এক মহাসম্মেলনে মিলিত হয়। উক্ত সম্মেলনের ফলশ্রুতিতে তাহাদের মধ্যে 
'নাসতুরিয়া” নামক নূতন এক সম্প্রদায় জন্মলাভ করে । 

ইহাদের প্রতিটি সম্প্রদায় অপর সম্প্রদায়সমূহের লোকদিগকে কাফির বলে । অবশ্য আমরা 
সকল সম্প্রদায়কেই কাফির বলি। 


৩5725 38 oo + 


41 i mi! 
অর্থাৎ “তোমরা ব্রিত্বাদ পরিত্যাগ করো । ‘উহা পরিত্যাগ করা তোমাদের জন্যে কল্যাণকর 
হইবে৷’ 
AN, 1 BIEL aly এ এ Cait 
অর্থাৎ ‘আল্লাহ একক মা‘বূদ। সন্তানের পিতা হইবার ক্রটি ও অপূর্ণতা হইতে তিনি 
সম্পূর্ণ পবিত্র ।' 
DL UL ৪৫ a 5৪0১০ yall ৪৪15৫] 
অর্থাৎ “সমুদয় জগত আল্লাহ্‌র সৃষ্টি ও তাহার দাস। তিনি তাহাদিগকে নিয়ন্ত্রণ ও পরিচালনা 


করেন। সকল বস্তুর উপর তাহার পূর্ণ কর্তৃত্ব ও ক্ষমতা রহিয়াছে।' অতএব উহাদের কোনো 
কিছু তাহার স্ত্রী বা সন্তান হইতে পারে না। অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 


65০৩ ৩2 


0৫ 31১5 ২৯৮০ dL sd, 1৮০৭1 ০৯১1৩ Sly ৮2৩৪ 
75৬৯ SG ৬৯৩ ce 
‘তিনি (আল্লাহ) আকাশসমূহ ও পৃথিবীর উদ্ভাবক শ্রষ্টা। তাহার কিরূপে সন্তান থাকিতে: 
পারে ? আর তাহার কোনো স্ত্রীও নাই। তিনি সকল বস্তুকে সৃষ্টি করিয়াছেন। আর তিনি সকল 


বস্তু সম্বন্ধে জ্ঞান রাখেন ।' 
তিনি আরও বলিয়াছেন ঃ 


LEE Spall 4৫57 | ক 5৪] 71505 ০৯৯০] স১৪119108 


০৮০2 ০ গা 


+ ৩ চে 


সিন” দি এড 
পি 175 7727-72755751889 


Contents 


সূরা নিসা ৩৮১ 


“তাহারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করিয়াছেন। তোমরা তো এক বীভৎস কথার অবতারণা 
করিয়াছ। ইহাতে যেন আকাশমণ্ডলী বিদীর্ণ হইয়া যাইবে; পৃথিবী খণ্ড-বিখণ্ড হইবে ও 
পর্বতমণ্ডলী চূর্ণ-বিচূর্ণ হইয়া আপতিত হইবে। যেহেতু তাহারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ 
করে। অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্যে শোভনীয় নহে। আকাশমণ্ডলী ও পৃথিবীতে এমন 
কেহ নাই, যে দয়াময়ের নিকট বান্দারূপে উপস্থিত হইবে না। তিনি তাহাদিগকে পরিবেষ্টন 
করিয়া রাখিয়াছেন এবং তিনি তাহাদিগকে বিশেষভাবে গুণিয়া রাখিয়াছেন।' 


রা ৫১৮৫৫ এদা AA এ০ 4 24 পট ১৭ 5১ ৫ ৫5০ ১৭4 ৃ 
22 OPTS 5 BSS £ ৩17০ BESS oD ONY) 
£%5 ১৫ 22৮5 2 পা ৩ সর্ট 2 eed De শী শর ১ 
0৬% 1৯৬42 32৬ ৯৮৮ EY 

দিছি 2৮৫ 2 ud ১ + ১৫ প্‌ ০০1 ie 4০ 2 3 a তে রর 
4১৪22৩25650 ৮928525৩৯১৩ 12 GLI EB (0৮) 


১৪ 5 ৬ A283 পএ৫৭06 5416), EBT AH 1১522 ১৩52৫ 20 প 5 তি 
১5১০৪৫% CIEE II IVT GE ৪১৬৩৯1১৮6০5 EI ANG 


015১5 5555 40) 
১৭২. “মসীহ আল্লাহ্‌র বান্দা হওয়াকে হেয় জ্ঞান করে না এবং ঘনিষ্ট ফেরেশতাগণও 
নহে। পক্ষান্তরে কেহ তাহার বান্দা হওয়াকে হেয় জ্ঞান করিলে এবং অহংকার করিলে তিনি 
তাহাদের সকলকে তাহার নিকট সমবেত করিবেন ।” 
১৭৩“যাহারা ঈমান আনে ও সৎকাজ করে, তিনি তাহাদিগকে পূর্ণ পুরস্কার দান 
করিবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দিবেন । কিন্তু যাহারা হেয় জ্ঞান করে ও অহংকার 
করে, তাহাদিগকে তিনি মর্মান্তিক শাস্তি দান করিবেন এবং আল্লাহ ব্যতীত তাহাদের জন্যে 
অন্য কোন অভিভাবক ও সহায়ক পাইবে না।” 


তাফসীর £ ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন ৪ ২৫১০০ ১] অর্থ ১২55 2 অর্থাৎ “তাহারা কখনও অবাধ্যতা দেখায় না।' 

কাতাদা বলেন ৪ 3৫52: ১1 অর্থ “১5৮ 21 অর্থাৎ ‘তাহারা কখনও অবাধ্য হয় না ।' 
আয়াতকে নিজেদের অভিমতের সমর্থনে পেশ করেন । তাহারা বলেন, আলোচ্য আয়াতে আল্লাহ 
তা“আলা বলিতেছেন, ঈসা মাসীহ আল্লাহ্র দাসত্ব করিতে অস্বীকৃতি জানাইতে পারেন না; 
এমনকি ফেরেশতারাও না। অর্থাৎ যে ফেরেশতাগণ মর্যাদায় মানুষ ঈসা অপেক্ষা শ্রেষ্ঠতর, 
তাহারাও তাহার দাসত্ব করিতে অস্বীকৃত হয় না। 

প্রকৃতপক্ষে আলোচ্য আয়াত দ্বারা মানুষ অপেক্ষা ফেরেশতাদের শ্রেষ্ঠতর হওয়া প্রমাণিত 
হয় না। কারণ ফেরেশতাগণ হযরত ঈসা মসীহ অপেক্ষা আল্লাহ্র দাসত্‌ হইতে বিরত থাকিবার 
অধিকতর ক্ষমতা রাখেন। তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন, “এমনকি ফেরেশতারাও না।' আর 
আল্লাহ্র অবাধ্য হইবার বিষয়ে মানুষ অপেক্ষা ফেরেশতাদের অধিকতর ক্ষমতা রাখিবার দ্বারা 
মানুষ অপেক্ষা তাহাদের শ্রেষ্ঠতর হওয়া প্রমাণিত হয় না। 


Contents 


৩৮২ তাফসীরে ইব্ন কাছীর 


কেহ কেহ বলেন ঃ মানুষে হযরত ঈসা মসীহকে যেরূপ খোদা বানাইয়া লইয়াছে, 
ফেরেশতাদিগকে তাহারা সেইরূপ খোদা বানাইয়া লইয়াছে বলিয়া আল্লাহ তা'আলা হযরত ঈসা 
মসীহর সহিত ফেরেশতাদিগকে উল্লেখ করিয়াছেন । এই প্রেক্ষিতে আয়াতের তাৎপর্য হইবে এই 
যে, না ঈসা মসীহ আর না ফেরেশতাগণ, কেহই আল্লাহ্র দাসত্ব করিতে অস্বীকৃত হয় না। 
তাহারা সকলে আল্লাহ্‌র সৃষ্টি। তাহারা সকলে তাহার বান্দা । অনুরূপভাবে অন্যত্র আল্লাহ 
তাআলা বলিতেছেন ঃ 


1১8155554১১ 0254৯৮০৭4০১ ASN BL SIU 
SYNE HE Lo besa os Ls Hs Sl oe bi 
CLE 
‘আর তাহারা বলিয়াছে, দয়াময় সন্তান গ্রহণ করিয়াছেন! তিনি মহান, পবিত্র; বরং তাহারা 
(ফেরেশতাগণ) মর্যাদাপ্রাপ্ত বান্দা । তাহারা তাহাদের দয়াময়ের অমতে কোনো কথা বলে না 
আর তাহারা তাহারই নির্দেশ মুতাবিক কাজ করে। তিনি তাহাদের সম্মুখের ও পশ্চাতের সকল 


বিষয়ে তাহারা সুপারিশ করিতে পারে না। আর তাহারা তাহার ভয়ে ভীত থাকে!’ 


9/ 5 


Les 421 +৯০০০৯৪০৭৪ Sy 45425 ০০ ০৫১০৪ ০০১ 
অর্থাৎ “যাহারা তাহার দাসত্ব করিতে অস্বীকৃত হইবে ও অবাধ্যতা করিবে, কিয়ামতের দিনে 
তিনি তাহাদিগকে নিজের নিকট একত্রিত করিবেন এবং ইন্সাফের ভিত্তিতে তাহাদের আমল ও 
কার্ষের বিচার করিবেন ।' 
পরবর্তী আয়াতসমূহে আল্লাহ তা'আলা মানুষের ভাল-মন্দ, নেক-বদ ও ন্যায়-অন্যায় 
আমলের বিচারের পরিণতি বর্ণনা করিতেছেন। 


rf? of? #0 dl oo 


7:45 ৩০8523155৯1 8625585 ala lacy yal ১2301 Cl 
অর্থাৎ ‘যাহারা ঈমান আনিয়াছে এবং সৎকাজ করিয়াছে, তিনি তাহাদিগকে তাহাদের 
সৎকাজের যথাযথ পারিশ্রমিক প্রদান করিবেন। অধিকন্তু তিনি তাহাদিগকে স্বীয় রহমত ও 
কৃপাগুণে উক্ত পারিশ্রমিকের অতিরিক্ত পুরস্কার প্রদান করিবেন।' 
ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত আবদুল্লাহ ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
নবী করীম (সা) বলিয়াছেন ৪ ১১১১৯163552 অর্থাৎ ‘তাহাদিগকে তাহাদের ঈমান ও নেক 
আমলের পরিবর্তে জান্নাতে দাখিল করিবেন ।' 
রা ওয়াজিব হইয়া যাইবে, 
তাহারা পৃথিবীতে যে সব নেককারের উপকার করিয়াছিল, তাহারা বদকারের জন্যে সুপারিশ 
করিতে অনুমতি লাভ করিবে এবং তাহাদের সুপারিশে তাহাদিগকে তিনি দোযখ হইতে মুক্ত 
দিবেন। 


Contents 


সূরা নিসা ৩৮৩ 


উপরিউক্ত হাদীসের সনদ প্রমাণিত নহে। অবশ্য উহা হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ 
(রা)-এর নিজস্ব ব্যাখ্যা হিসাবে বর্ণিত হইলে গ্রহণযোগ্য হইবে । 


১০৫] 03০৯2 YG Li Ge জল 2 (৬০০০০ ০2 
15 215 4101 05 
অর্থাৎ “যাহারা আল্লাহ্র দাসতৃ্‌ করা হইতে বিরত রহিয়াছে এবং অহংকারের সহিত তাহার 
প্রতি অবাধ্য হইয়াছে, তাহাদিগকে তিনি যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করিবেন। তখন তাহারা 
নিজেদের জন্যে কোনো বন্ধু বা সাহায্যকারী খুঁজিয়া পাইবে না।' 
সজে লহ বয় ও যক! 


১০১৯১ fA ESA isle ০০ ১৩১৬৭ ১2311 রি 
অর্থাৎ ‘যাহারা অহংকারে আমার দাসত্ব হইতে বিরত রহিয়াছে, তাহারা নিশ্চয়ই নিজেদের 
৭ ক পন 


০0 0 ৫915 PGE C3 SEL PEI 4০৪5 OWE) 
742 1 ০৫5৩৩ 5.8 পাপ 9 রর 20152 CS ১ (৬০) 


ঠা € 


১৫৯১৪ (15 $4) ১৩০, 


১৭৪.হে মানব! তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট প্রমাণ 
আসিয়াছে এবং তোমাদের প্রতি সুস্পষ্ট জ্যোতি অবতীর্ণ করিয়াছি।” 

১৭৫. “যাহারা আল্লাহ্‌র উপর ঈমান আনে ও তাহাকে অবলম্বন করে, তাহাদিগকে 
তিনি তাহার দয়া ও অনুগ্রহের মধ্যে দাখিল করিবেন এবং তাহাদিগকে সরল পথে 
পরিচালিত করিবেন ।” 

তাফসীর £ আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে সম্বোধন করিয়া বলিতেছেন যে, 
তাহাদের নিকট তাহাদের প্রতিপালক প্রভুর তরফ হইতে মহা প্রমাণ আসিয়াছে । উক্ত প্রমাণ 
কিয়ামতের দিনে তাহাদের কোনরূপ অজুহাত খাড়া করিবার পথ রুদ্ধ করিয়া দিয়াছে। উহা 
আগমণের পর তাহারা সেদিন নিজেদের কুফরী ও অবাধ্যতার পক্ষে কোনরূপ বাহানা দেখাইতে 
পারিবে না৷ উক্ত প্রমাণ সর্বপ্রকারের সন্দেহ দূর করিয়া দিয়াছে। 


চি ss SETS 
অর্থাৎ ‘আমি তোমাদের প্রতি সুস্পষ্ট আলো অবতারণ করিয়াছি।' উহা সত্যকে স্পষ্ট ও 
আবরণমুক্ত করিয়া দিয়াছে। ইব্‌ন জুরাইজ প্রমুখ তাফ্সীরকার বলিয়াছেন, 4,1 ,'95 অর্থ 
স্পষ্ট আলো অর্থাৎ আল-কুরআন । 
পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলিতেছেন ঃ যাহারা আল্লাহ্র প্রতি ঈমান আনিয়াছে 
এবং জীবনের সর্বক্ষেত্রে তাহার দাসতৃ ও তীহার প্রতি নির্ভর করিয়াছে, তিনি তাহাদিগকে "স্বীয় 
জান্নাতে দাখিল করিবেন, নিজ কৃপা ও মেহেরবানীতে তাহাদিগকে অতিরিক্ত মর্যাদা প্রদান 


Contents 


৩৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিবেন এবং তাহাদিগকে তাহার দিকে পৌঁছিবার জন্যে আলোকময়, সঠিক, সত্য ও সরল পথ 
প্রদর্শন করিবেন বস্তুত ইহাই মুমিনের বৈশিষ্ট্য । তাহারা দুনিয়াতে যেরূপ আকীদা ও আমলে 
সত্য ও সঠিক পথে বিচরণ করিয়া থাকে, আখিরাতে সেইরূপে জান্নীতের সঠিক ও নির্ভুল পথে 
চলিয়া উহাতে প্রবেশ করিবে । 
_. ইৰ্‌ন জুরাইজ বলিয়াছেন £ <; 1১251 অর্থাৎ “যাহারা আল-কুরআনকে আকড়াইয়া 
ধরিয়াছে।' 

হযরত আলী (রা) হইতে হারিস আল-আওয়ার কর্তৃক বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) 
বলিয়াছেন ঃ আল-কুরআন আল্লাহ্‌র সঠিক, সরল ও সত্য পথ এবং তাহার মযবৃত ও শক্ত 
রজ্জু। গ্রন্থের প্রথমদিকে উক্ত হাদীস উহার পরিপূর্ণ অবয়বে বর্ণিত হইয়াছে। 


৫৫9 26624 4615 9) ১2020 G HEE BLS» IIIS (NVA) 
শপে ৫৫0৮ 21৫ G4, < ১ অর্থ 2টি পুত ৫ ৫৮৫ পূ ৫1 2 20 NAL 2 22 সরবত 
GS ৩৬৩৬১৩৫৩৪6০ ৩/৮৪৮%%%৩৪৬৬০ SESS 

dE 2122 1৩প 22 PERNA ৮৯৫ 60৮ ৫2 irae পা পানর Le 2 ৫ ELA 
LRASINES ০৪594575$950 92) BOLI BIC INCL 
G20 32 "2 FES পুত 545 5৮৮৭ ৫ তি টি 
৫4566 34015 459 ৩1০2 2 4৫ 
১৭৬. “লোকে তোমার নিকট ব্যবস্থা জানিতে চায় । বল, পিতামাতাহীন নিঃসন্তান 
ব্যক্তি সম্বন্ধে তোমাদিগকে আল্লাহ ব্যবস্থা জানাইতেছেন £ কোন পুরুষ মারা গেলে সে 
ব্যক্তি যদি নিঃসন্তান হয় ও তাহার এক ভগ্নি থাকে, তবে তাহার জন্য পরিত্যক্ত সম্পত্তির 
অর্ধাংশ এবং সে যদি সন্তানহীন হয়, তবে তাহার ভাই তাহার উত্তরাধিকারী হইবে । আর 
দুই ভগ্নি থাকিলে তাহাদের জন্য তাহার পরিত্যক্ত সম্পত্তির দুই-তৃতীয়াংশ; আর যদি ভাই- 
বোন উভয়ই থাকে তবে এক পুরুষের অংশ দুই নারীর অংশের সমান । তোমরা পথভ্রষ্ট 
হইবে এই আশংকায় আল্লাহ তোমাদিগকে পরিষ্কারভাবে জানাইতেছেন এবং আল্লাহ 
সর্ববিষয়ে সবিশেষ অবহিত ।” 


তাফসীর $ ইমাম বুখারী (র)......হযরত বারা রো) হইতে বর্ণনা করিয়াছেন ৪ সর্বশেষে 
অবতীর্ণ সূরা হইতেছে সূরা বারাআত এবং সর্বশেষে অবতীর্ণ আয়াত হইতেছে £ 


২5531 ১৯] 1 USNS ৪ ০283 EEE EVE - 
ইমাম আহ্মদ (র)...... হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হযরত জাবির (রা) বলেন £ একদা নবী করীম (সা) আমার নিকট আগমণ করিলেন । আমি 
তখন রোগে বেহুশ ছিলাম । তিনি উযূ করিয়া আমার গায়ে পানি ছিটাইয়া দিলেন অথবা 
অপরকে ছিটাইয়া দিতে বলিলেন। ইহাতে আমার হুশ ফিরিয়া আসিল । আমি আরয করিলাম, 
আমি নিঃসন্তান ও মাতৃ-পিতৃহীন অবস্থায় দুনিয়া ত্যাগ করিতেছি। আমার সম্পত্তি কোন্‌ নিয়মে 
বন্টিত হইবে ? ইহাতে ফারায়েষের এই আয়াত নাযিল হইল ঃ 


3231 AL 411 19411 ৬০ ১৫১82 211 5 45557 


Contents 
সূরা নিসা ৩৮৫ 


ইমাম বুখারী ও ইমাম মুসলিম উপরিউক্ত হাদীস রাবী শু“বার সনদে বর্ণনা করিয়াছেন। 
নিসা রজার গজক 7 রহ রস ররর রজত বগা 
করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)........ আবুয-যুবায়র হইতে বর্ণনা করিয়াছেন যে, নিন 
(রা) বলেন£ . 

কস AL I USE ০৪ 8৮ এ] 45 25285 

এই আয়াত আমার সম্বন্ধে নাযিল হইয়াছে। 

ইতিপূর্বে 51১11 শব্দ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হইয়াছে। 51১5 শব্দটি 11€| 
শব্দ হইতে গৃহীত হইয়াছে । 11 শব্দের অর্থ হইতেছে মস্তকের চতুল্পার্শ্ব বেষ্টনকারী । 
অধিকাংশ ফকীহ বলিয়াছেন 8 ২1১ শব্দের অর্থ হইতেছে নিঃসন্তান ও মাতৃ-পিতৃহীন ব্যক্তি । 
কেহ কেহ বলেন, উহার অর্থ হইতেছে “নিঃসন্তান ব্যক্তি।* যেমন, এই আয়াতাংশে আল্লাহ 
তা'আলা বলিয়াছেন ঃ 
| 21 10151725151 

অর্থাৎ ‘যদি কেহ নিঃসন্তান অবস্থায় মারা যায় ।' 

21১৫ এর বিষয়টি হযরত উমর (রা)-এর নিকট কঠিন ও দুর্বোধ্য ছিল। বুখারী ও মুসলিম 
শরীফে বর্ণিত রহিয়াছে যে, হযরত উমর (রা) বলেন ঃ তিনটি বিষয়ে আমার আকাজ্া ছিল, 
নবী করীম (সা) যদি উহাদের সম্বন্ধে বিস্তারিত জ্ঞাতব্য বিষয় আমাদের নিকট রাখিয়া যাইতেন- 
১. দাদার উত্তরাধিকারের বিষয়; ২. ২1১) -এর সংজ্ঞা এবং ৩. সুদ সম্পর্কিত মাসআলা ।১ 

ইমাম আহ্মদ (র)......মা“দান ইব্‌ন আবু তাল্হা হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
উমর (রা) বলেন ৪ আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট ২1১৩ সম্বন্ধেই অন্য যে কোন বিষয় 
অপেক্ষা অধিকতর প্রশ্ন করিয়াছি। একদা আমি এ সম্বন্ধে তাহাকে প্রশ্ন করিলে তিনি স্বীয় 
আঙ্গুলি দ্বারা আমার বুকে খোচা মারিয়া বলিলেন ঃ গ্রীষ্মকালে অবতীর্ণ সূরা নিসার শেষাংশের 
আয়াত (আলোচ্য আয়াত)-ই তোমার জন্যে যথেষ্ট । 

ইমাম আহ্মদ উপরিউক্ত হাদীস সংক্ষেপেই বর্ণনা করিয়াছেন । তবে ইমাম মুসলিম উহা 
অধিকতর বিস্তারিত আকারে বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহ্মদ (র)......হযরত উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত উমর (রা) 
বলেন £ একদা আমি নবী করীম (সা)-এর নিকট 51১4 সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলিলেন ঃ 
গ্রীষ্মকালে অবতীর্ণ আয়াতই তোমার জন্যে যথেষ্ট । হযরত উমর (রো) বলেন, যদি আমি নবী 
করীম (সা)-এর নিকট উক্ত আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করিতাম, তবে উহা আমার জন্যে 
লালবর্ণের উক্ট্রের মালিক হওয়া অপেক্ষা অধিকতর আনন্দের বিষয় হইত । উক্ত হাদীসের সনদ 


১. সূরা আলে ইমরানের সুদ সম্বন্ধে এই আয়াত রহিয়াছে ঃ তোমরা চক্রবৃদ্ধি হারে সূদ খাইও না! পক্ষান্তরে পরবর্তীকালে 
অবতীর্ণ সূরা বাকারার শেষাংশের আয়াতে সাধারণভাবে সূদের নিষিদ্ধ হওয়া বর্ণিত হইয়াছে। এক্ষেত্রে হযরত উমর 
(রা)-এর প্রশ্ন হইতেছে, সূরা বাকারায় যে সুদ নিষিদ্ধ হওয়া বর্ণিত হইয়াছে, উহা কি শুধু চক্রবৃদ্ধি সুদ, না যে কোন 
প্রকারের সুদ ? অধিকাংশ ফকীহ অবশ্য বলেন, উহা যে কোন প্রকারের সুদ । সুদ ভিন্ন অন্য দুইটি বিষয়ে হযরত উমর 
(রা)-এর অজ্ঞতা সম্পর্কিত উৎকণ্ঠা অধিকতর বিখ্যাত । 


কাছীর __৩/৪৯ 


Contents 


৩৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


সহীহ। তবে হযরত উমর (রা)-এর সহিত তাহার অব্যবহিত পরবতী রাবী ইব্রাহীমের 
সাক্ষাতলাভ না ঘটিবার দরুন উহা বিচ্ছিন্ন সনদের হাদীস (৮৮৪১০ ৩,১৯)! 

ইমাম আহমদ (র)......হযরত বারা ইব্‌ন আযিব রো) হইতে বর্ণনা করিয়াছেন ৪ একদা 
জনৈক ব্যক্তি নবী করীম (সা)-এর নিকট আগমণ করিয়া তাহাকে “কালালা" সম্বন্ধে প্রশ্ন করিল। 
তিনি বলিলেন £ গ্রীষ্মকালে অবতীর্ণ আয়াতই তোমার জন্যে যথেষ্ট ৷ 

উক্ত হাদীসের সনদ সহীহ । ইমাম আবু দাউদ ও ইমাম তির্মিযী উপরিউক্ত হাদীস বর্ণনা 
করিয়াছেন। উল্লেখ্য যে, নবী করীম (সা) যেহেতু হযরত উমর (রা)-এর প্রশ্নের উত্তর প্রসংগে 
তাহাকে বলিয়াছিলেন, গ্রীষ্মকালে অবতীর্ণ আয়াত তোমার জন্যে যথেষ্ট, সেহেতু বুঝিতে হইবে 
যে, কালালার উত্তরাধিকার সম্বন্ধীয় প্রশ্নের উত্তর আলোচ্য আয়াতে সন্তোষজনকভাবে প্রদত্ত 
হইয়াছে । তবে হযরত উমর (রো) শব্দটির অর্থ নবী করীম (সা)-এর নিকট জিজ্ঞাসা করিতে 
ভুলিয়া গিয়াছিলেন। এই ভুলের কারণেই তিনি বলিয়াছেন, নবী করীম (সা)-এর নিকট যদি 
আমি ২1১4 অর্থ সম্বন্ধে প্রশ্ন করিতাম, তবে উহা আমার জন্যে লালবর্ণের (প্রিয়) উন্ট্ের মালিক 
হওয়া অপেক্ষা অধিকতর আনন্দের বিষয় হইত । 

ইবৃন জারীর (র)......সাঈদ ইবৃন মুসাইয়াব (র) হইতে বর্ণনা করিয়াছেন ঃ একদা হযরত 
উমর (রা) নবী করীম (সা)-এর নিকট 51১4 সম্বন্ধে প্রশ্ন করিলেন। তিনি বলিলেন ঃ আল্লাহ 
তা'আলা কি উহা বিশদভাবে বর্ণনা করেন নাই ? তৎপর এই আয়াত নাযিল হইল £ 


7831 ১৯1 ALUN a Sk, dd Ht NC CE 
কাতাদা (র) বলিয়াছেন £ আমার নিকট বর্ণিত হইয়াছে যে, একদা হযরত আবূ বক্র 
সিদ্দীক (রা) স্বীয় খুত্বায় বলিয়াছেন £ তোমরা শোন! সূরা নিসার প্রথমাংশের দায়ভাগ 
সম্পর্কিত আয়াতসমূহের মধ্য হইতে প্রথম আয়াতে মৃতের সন্তান ও মাতাপিতার প্রাপ্য অংশ 
বর্ণিত হইয়াছে। দ্বিতীয় আয়াতে মৃতের স্বামী, স্ত্রী ও বৈপিত্রেয় ভ্রাতৃবৃন্দের প্রাপ্য অংশ বর্ণিত 
হইয়াছে; উক্ত সূরার শেষ আয়াতে আপন ভ্রাতা ও ভগিনীবৃন্দের প্রাপ্য অংশ বর্ণিত হইয়াছে 
এবং সূরা আনফালের শেষ আয়াতে মৃতের রক্ত সম্পর্কিত অন্যান্য আত্মীয়ের (আসাবা)১ মীরাস 
প্রাপ্তির নিয়ম বর্ণিত হইয়াছে। ইমাম ইব্‌ন জারীর উপরিউক্ত রিওয়ায়াত বর্ণনা করিয়াছেন। 
আয়াতের অর্থ ৪ 
০1৯ 1951 ০1 অর্থাৎ ‘যদি কোনো লোক মরিয়া যায়” এ১]| অর্থ মরিয়া যাওয়া ৷ 
যেমন অন্যত্র আল্লাহ বলিয়াছেন ঃ 
2459 ঘি পরও 5 118 
অর্থাৎ ‘আল্লাহ্‌র সত্তা ব্যতীত সকল বস্তুই ধ্বংসশীল।' মি 
তিনি আরো বলিয়াছেন ঃ | 
POEs JE ৩১ 42 ২৯5 ০555০ ০০১০৩ 
অর্থাৎ “ভূপৃষ্ঠের সকল কিছুই লয়শীল আর মহাপরাক্রমশালী ও সম্মানিত তোমার প্রভুর 
অস্তিত্ই অবশিষ্ট থাকিবে ।' 


১. রক্ত সম্পর্কিত যে সকল আত্মীয়ের জন্যে উত্তরাধিকারের কোন অংশ নির্দিষ্ট নাই বটে, কিন্তু নির্দিষ্ট অংশের প্রাপকদের 
প্রাপ্য অংশ পরিশোধের পর কিছু থাকিলে যাহারা উহা পায়, তাহাদিগকে আসাবা বলে। 


Contents 


সূরা নিসা ৩৮৭. 


50 4] 40 যাহার কোনো সন্তান নাই। 

একদল ফকীহ্‌ বলেন ঃ যাহার কোনো সন্তান থাকে না, তাহার মাতাপিতা থাকুক অথবা না 
থাকুক, তাহাকে ২1১4 বলে। উপরিউক্ত ফকীহগণ আলোচ্য আয়াতের উপরোদ্ধত অংশকে 
নিজেদের দাবির সমর্থনে পেশ করেন। তাহারা বলেন, এখানে ২1১৫ এর পরিচয় প্রদান প্রসঙ্গে 
আল্লাহ তা'আলা শুধু তাহার নিঃসন্তান হইবার কথা উল্লেখ করিয়াছেন; তাঁহার মাতৃ-পিতৃহীন 
হইবার কোনো কথা তিনি উল্লেখ করেন নাই। অতএব নিঃসন্তান ব্যক্তি মাতৃ-পিতৃহীন হউক 
অথবা না হউক, তাহাকে 21১4 বলে । ইমাম ইব্‌ন জারীর (র) কর্তৃক সহীহ সনদে হযরত উমর 
(রা) হইতেও £1১৫ -এর উপরিউক্ত সংজ্ঞা বর্ণিত হইয়াছে। 

তবে অধিকাংশ ফকীহ বলিয়াছেন ঃ নিঃসন্তান মাতৃ-পিতৃহীন ব্যক্তিকে ২1১4 বলে । হযরত 
আবূ বকর সিদ্দীক (রা)-ও উহার উপরিউক্ত সংজ্ঞার পক্ষে রায় দিয়াছেন। আয়াতের নিম্নোক্ত 
অংশ দ্বারা উপরিউক্ত সংজ্ঞাই সঠিক বলিয়া প্রমাণিত হয় $ 

98581415511 

অর্থাৎ ‘যদি তাহার কোনো ভগিনী থাকে, তবে সে তাহার রাখিয়া যাওয়া সম্পত্তির 
অর্ধেক পাইবে ।' 

পিতা থাকিলেও যদি সন্তানহীন ব্যক্তি 1১৫ হইত, তবে উপরোদ্ধত আয়াতাংশের মর্ম 
অনুযায়ী ২1১ -এর পিতার বর্তমান থাকা অবস্থায়ও তাহার ভগিনী সম্পত্তির অর্ধেকাংশ পাইত। 
কিন্তু সর্ববাদীসম্মত মত এই যে, পিতার বর্তমান থাকা অবস্থায় ভগিনী কোনো অংশ পাইবে না। 
অতএব বলা যায়, 51১ -এর দুইটি বৈশিষ্ট্যের উভয়টিই কুরআন মাজীদ দ্বারা প্রমাণিত হয়। 
প্রথম বৈশিষ্ট্য নিঃসন্তান হওয়া, ইহা সহজেই বোধগম্য । দ্বিতীয় বৈশিষ্ট্য মাতৃ-পিতৃহীন হওয়া । 
গভীরভাবে চিন্তা করিবার পর ইহাও বোধগম্য হয়। 

ইমাম আহমদ (রে)......মাকহুল, আতিয়া, হামযা ও রাশেদ হইতে বর্ণনা করিয়াছেন যে, 
প্রথমোক্ত চারি রাবী বলেন ৪ একদা হযরত যায়দ ইব্‌ন সাবিত (রা)-এর নিকট জিজ্ঞাসা করা 
হইল, ‘মৃত ব্যক্তির স্বামী ও একটি আপন ভগিনী রহিয়াছে। এই অবস্থায় তাহার সম্পত্তি কিরূপে 
বন্টিত হইবে ? তিনি বলিলেন, স্বামী সম্পত্তির অর্ধেকাংশ এবং ভগিনী অর্ধেকাংশ পাইবে । 
তাহার উক্ত রায়ের বিরুদ্ধে বিরূপ সমালোচনা হইল । ইহাতে তিনি বলিলেন, আমি নবী করীম 
(সা)-কে এইরূপ রায় দিতে শুনিয়াছি। 

উপরিউক্ত হাদীস একমাত্র ইমাম আহমদই শুধু উল্লিখিত সনদে বর্ণনা করিয়াছেন। ইমাম 
ইব্‌ন জারীর (র) প্রমুখ মুহাদ্দিস বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) ও হযরত 
ইব্‌ন যুবায়র (রা) বলিতেন, মৃত ব্যক্তি একটি কন্যা সন্তান ও একটি ভগিনী রাখিয়া গেলে 
ভগিনীটি তাহার সম্পত্তির কোন অংশ পাইবে না। কারণ আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 

০০ ০ LSU SST এও 2 ০০৪] ৫৯1০০ ol 

অর্থাৎ ‘কোনো ব্যক্তি নিঃসন্তান অবস্থায় একটি ভগিনী রাখিয়া মরিয়া গেলে সে তাহার 

সম্পত্তির অর্ধাংশ পাইবে ।' | 


তাহারা বলেন ঃ উক্ত আয়াতে বলা হইয়াছে যে, মৃত ব্যক্তি কোন সন্তান না রাখিয়া একটি 
ভগিনী রাখিয়া গেলে ভগিনী অর্ধেক সম্পত্তির উত্তরাধিকার পাইবে । মৃত ব্যক্তি একটি ভগিনী ও 


Contents 


বর তাফসীরে ইব্‌ন কাছীর 


একটি কন্যা সন্তান রাখিয়া গেলে সে তো সন্তান রাখিয়াই মরিয়া গেল। অতএব ভগিনী তাহার 
সম্পত্তির কোন অংশ পাইবে না। 

অন্যান্য ফকীহগণ বলেন ঃ এইরূপ অবস্থায় মৃত ব্যক্তির সম্পত্তির অর্ধাংশ পাইবে তাহার 
কন্যা যাবিল ফুরূয হিসাবে এবং অর্ধাংশ পাইবে তাহার ভগিনী আসাবা হিসাবে । মৃত ব্যক্তির 
ভগিনী যে তাহার কন্যার ন্যায় তাহার সম্পত্তির অর্ধাংশ পাইবে, তাহা আলোচ্য আয়াত দ্বারা 
নহে; বরং নিম্নোক্ত ভিন্ন প্রমাণ দ্বারা প্রমাণিত হয় ৪ 

ইমাম বুখারী (র).....আসওয়াদ হইতে বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা)-এর যুগে 
হযরত মু'আয ইব্ন জাবাল (রা) আমাদের মধ্যে এই ফায়সালা দিয়াছেন- মৃত ব্যক্তি একটি 
কন্যা সন্তান ও একটি ভগিনী রাখিয়া গেলে উভয়ের প্রত্যেকে তাহার সম্পত্তির অর্ধাংশ করিয়া 
পাইবে । এই হাদীসের অন্যতম রাবী সুলায়মান পুনরায় উহা বর্ণনা করিবার কালে “নবী করীম 
(সা)-এর যুগে” কথাটি উল্লেখ করেন নাই । হুযায়ল ইব্‌ন শুরাহবীল (র) হইতে ইমাম বুখারী 
আরো বর্ণনা করিয়াছেন ঃ একদা হযরত আবু মূসা আশ'“আরী (রা) জিজ্ঞাসিত হইলেন যে, 
কোনো ব্যক্তি একটি কন্যা সন্তান, একটি নাতনী ও একটি ভগিনী রাখিয়া মারা গেলে তাহার 
সম্পত্তি কিভাবে বন্টিত হইবে ? তিনি বলিলেন, কন্যা সন্তানটি তাহার সম্পত্তির অর্ধাংশ এবং 
ভগিনী অর্ধাংশ পাইবে ? অতঃপর প্রশ্নকারীকে বলিলেন, তুমি ইব্‌ন মাসউদ (রা)-এর নিকটও 
গমন করিয়া তাহাকে এই সম্বন্ধে প্রশ্ন করো । তিনি নিশ্চয়ই আমার সহিত একমত হইবেন। 
প্রশ্নকারী ব্যক্তি হযরত ইব্‌ন মাস্উদ (রা)-এর নিকট নিজের প্রশ্ন পেশ করিয়া হযরত আবু মুসা 
(রা) কর্তৃক প্রদত্ত উত্তরও তাহাকে জানাইল। তিনি বলিলেন, আমি অনুরূপ উত্তর দিলে পথভ্রষ্ট 
হইব এবং সঠিক পথের বিচরণকারীদের অন্তর্ভুক্ত থাকিব না। এই বিষয়ে নবী করীম (সা) যে 
ফয়সালা দিয়াছেন, আমি সেই ফয়সালাই দিতেছি। কন্যাটি পাইবে অর্ধেকাংশ, নাতনী পাইবে 
এক-যষ্ঠাংশ। ইহাতে উভয়ের প্রাপ্য অংশের পরিমাণ দুই-তৃতীয়াংশ হইবে। অবশিষ্ট 
এক-তৃতীয়াংশ ভগিনী পাইবে । রাবী বলেন, আমরা হযরত আবু মুসা (রা)-এর নিকট আগমন 
১ করিয়া হযরত ইব্ন মাস্উদ (রা) কর্তৃক প্রদত্ত উত্তর তাহাকে জানাইলাম। তিনি বলিলেন, এই 
বিজ্ঞ পণ্ডিত যতদিন তোমাদের মধ্যে বিদ্যমান থাকে, ততদিন আমার নিকট নিজেদের প্রশ্ন 
লইয়া আসিও না। 

TALE SUE 

অর্থাৎ নিঃসন্তান মাতৃ-পিতৃহীন ভগিনী ভ্রাতা রাখিয়া মারা গেলে ভ্রাতা তাহার সমুদয় 
সম্পত্তির উত্তরাধিকারী হইবে। মৃত ভগিনীর মাতা বা পিতা থাকিলে ভ্রাতা তাহার সম্পত্তির 
কোনো অংশ পাইবে না। নিঃসন্তান মাতৃ-পিতৃহীন ভগিনী যদি এইরূপ কোন উত্তরাধিকারী 
রাখিয়া মারা যায়, যাহার জন্যে তাহার সম্পত্তিতে নির্দিষ্ট অংশ রহিয়াছে যেমন, স্বামী অথবা 
বৈপিত্রেয় ভ্রাতা, তবে তাহাদের জন্যে নির্দিষ্ট অংশ তাহাদিগকে প্রদান করিবার পর যাহা 
অবশিষ্ট থাকিবে, ভ্রাতা তাহাই পাইবে কারণ বুখারী ও মুসলিম শরীফে হযরত ইব্‌ন আব্বাস 
(রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, নবী করীম (সো) বলিয়াছেন ঃ নির্দিষ্ট অংশসমূহ উহাদের 
প্রাপকদিগকে প্রদান করো । অবশিষ্ট অংশ নিকটতম পুরুষের প্রাপ্য হইবে। 

১5৮০০ ১11 কাঠি ০০০) Ak 95 


বদি Ed 


Contents 


সূরা নিসা ৩৮৯ 


অর্থাৎ নিঃসন্তান মাতৃ-পিতৃহীন ব্যক্তি দুইটি বোন রাখিয়া মরিয়া গেলে তাহারা তাহার 
সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাইবে। বোনের সংখ্যা দুই-এর অধিক হইলে তাহারা এইরূপে দুই- 
তৃতীয়াংশ পাইবে । 

একদল ফকীহ্‌ উপরিউক্ত আয়াতাংশের উপর কিয়াস প্রয়োগ করিয়া মৃত ব্যক্তির দুই কন্যা 
সন্তানের প্রাপ্য অংশ সম্পর্কিত সমস্যার সমাধান বাহির করেন। যেমন, নিম্নোক্ত আয়াতে বর্ণিত 
দুইয়ের অধিক কন্যা সন্তানের প্রাপ্য অংশের উপর কিয়াস প্রয়োগ করিয়া ফকীহ্গণ দুই-এর 
অধিক ভগিনীর প্রাপ্য অংশ সম্পর্কিত সমস্যার সমাধান বাহির করেন £ 


JIL 07০৫05০৪০৯০ উ$5 ৮০০ 58 LU 
অর্থাৎ (মৃত ব্যক্তির) কন্যা সন্তানের সংখ্যা দুই-এর অধিক হইলে তাহারা তাহার সম্পত্তির 
দুই-তৃতীয়াংশ পাইবে । 
413 ভ্রাতা ও ভগিনী উভয় শ্রেণীর উত্তরাধিকারী রাখিয়া মরিয়া গেলে তাহাদের প্রাপ্য 
অংশ কি হইবে এখানে তাহা বর্ণিত হইতেছে £ 
১০ 5০৩৮০০৪১১০5 ১3০ 21506 90 
অর্থাৎ কালালার উত্তরাধিকারীগণ ভ্রাতা ও ভগিনী উভয় শ্রেণীর হইলে একজন পুরুষ 
দুইজন স্ত্রীলোকের প্রাপ্য অংশের সমান অংশ পাইবে । মৃতের পুত্র-কন্যা, পৌত্র-পৌত্রী বা 
ভ্রাতা-ভগিনী ইত্যাকার নারী-পুরুষ উভয় শ্রেণী আসাবা হিসাবে উত্তরাধিকারী হইলেও একজন 
পুরুষ দুইজন নারীর প্রাপ্য অংশের সমান অংশ পাইবে- এই নীতির ভিত্তিতে তাহাদের মধ্যে 
সম্পত্তি বণ্টিত হইবে। 


le এত Yd 4.5 31150 2111 559 

অর্থাৎ যাহাতে তোমরা সত্য ও ন্যায় হইতে বিচ্যুত না হও, সেই উদ্দেশ্যে আল্লাহ তা'আলা 
তোমাদের অনুসরণের জন্যে অবশ্য পালনীয় বিষয়সমূহ পরিষ্কাররূপে বর্ণনা করেন এবং 
তোমাদের জন্যে সীমা নির্ধারণ করিয়া দেন। তিনি প্রতিটি নির্দেশের সুফল, মংগল ও কল্যাণ 
সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত রহিয়াছেন। তিনি সঠিকরূপে জানেন, মৃত ব্যক্তির কোন্‌ আত্মীয় 
তাহার সম্পত্তির কত অংশ পাইবার যোগ্য । 

ইব্‌ন জারীর (র)......মুহাম্মদ ইব্‌ন সীরীন (র) হইতে বর্ণনা করিয়াছেন ৪ একদা নবী 
করীম (সা) সাহাবীগণসহ সফরে ছিলেন। হযরত হুযায়ফা (রা) নবী করীম (সা)-এর উটের 
পশ্চাতের উটে এবং হযরত উমর (রা) হযরত হুযায়ফা (রা)-এর উটের পশ্চাতের উটে সওয়ার 
ছিলেন। এই অবস্থায় নিম্নের আয়াত নাযিল হইল ঃ 


4281 ১৯| ৪11 USE ০৪:০০ 40157 PPE 
নবী করীম (সা) উহা হযরত হুযায়ফা (রা)-কে শিখাইলেন এবং হযরত হুযায়ফা (রা) উহা 
হযরত উমর (রা)-কে শিখাইলেন। এই ঘটনার পর একদিন হযরত উমর (রা) হযরত হুযায়ফা 
(রা)-কে উক্ত আয়াত সম্বন্ধে প্রশ্ন করিলেন। হযরত হুযায়ফা (রা) তাহাকে বলিলেন, 
দেখিতেছি, তুমি তো একজন অবুঝ ব্যক্তি । নবী করীম (সা) উহা আমাকে যেরূপ শিখাইয়াছেন, 
আমি তোমাকে উহা ঠিক সেইরূপে শিখাইয়াছি। আল্লাহ্‌র কসম! আমি কখনো উহার অতিরিক্ত 


Contents 


৩৯০ তাফসীরে ইব্ন কাছীর 


কিছু তোমাকে বলিব না । হযরত উমর (রা) বলিতেন, আয় আল্লাহ । বিষয়টি তুমি আমাদের 
জন্যে পরিষ্কাররূপে বর্ণনা করিলেও আমার নিকট উহা স্পষ্ট ও পরিষ্কার হয় নাই। 

ইমাম ইব্‌ন জারীর উপরিউক্ত হাদীস উপরিল্লিখিতরূপেই বর্ণনা করিয়াছেন। তিনি উহা 
ইবৃন সীরীন (র) হইতে অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন। কিন্তু, হুযায়ফা (রা)-এর সহিত 
সনদ বিচ্ছিন্ন। 

হাফিয আবূ বকর আল-বায্যার (র)......হযরত হুযায়ূফা (রা) হইতে তাহার “মুস্নাদ' 
সংকলনে বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা)-এর সফরের অবস্থায় তাহার প্রতি কালালা 
সম্বন্ধীয় আয়াত নাযিল হইল । তিনি থামিলেন। তাহার উটের অব্যবহিত পশ্চাতে হযরত 
হুযায়ফা (রা)-এর উট ছিল। তিনি উহা হযরত হুযায়ফা (রা)-কে শিখাইলেন। হযরত হুযায়ফা 
(রা) পশ্চাতে তাকাইয়া হযরত উমর রো)-কে দেখিলেন। তিনি উহা তাহাকে শিখাইলেন। স্বীয় 
খিলাফতের যুগে হযরত উমর (রা) 4/0১৫ সম্বন্ধে গবেষণা করিলেন । এই সময়ে তিনি হযরত 
হুযায়ফা (রা)-কে ডাকিয়া তৎসম্বন্ধে তাহাকে প্রশ্ন করিলেন। হযরত হুযায়ফা (রা) বলিলেন, 
নিশ্চয়ই নবী করীম (সা) আমাকে উহা যেভাবে শিখাইয়াছেন, আমি সেইভাবে উহা আপনাকে 
শিখাইয়াছি। আল্লাহ্র শপথ! নিশ্চয়ই আমি সত্যবাদী । আল্লাহ্র শপথ! আমি কখনো উহার 
অতিরিক্ত কিছু আপনাকে বলিব না। 
উপরিউক্ত হাদীস হযরত হুযায়ফা (রা) ভিন্ন অন্য কোন সাহাবী বর্ণনা করিয়াছেন বলিয়া আমার 
জানা নাই। তেমনি হযরত হুযায়ফা (রা) হইতে উপরিউক্ত মাধ্যম ভিন্ন অন্য কোন মাধ্যমে উহা 
বর্ণিত হইয়াছে বলিয়াও আমার জানা নাই । পরস্তু. উপরিউক্ত সনদের রাবী হিশাম হইতে 
আবদুল আলা ভিন্ন অন্য কোন রাবী উহা বর্ণনা করিয়াছেন বলিয়াও আমার জানা নাই । ইমাম 
ইব্‌ন মারদুবিয়া উহা পূর্বোল্লিখিত রাবী আবদুল আলা হইতে বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবু শায়ূবা রে)......সাঈদ ইব্‌ন মুসাইয়্যাব রে) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা 
হযরত উমর (রো) নবী করীম (সা)-এর নিকট জিজ্ঞাসা করিলেন, 413 -এর রাখিয়া যাওয়া 
সম্পত্তি কিরূপে বণ্টিত হইবে ? ইহাতে নিম্নের আয়াত নাযিল হইল ঃ 


সি USE 5৪২58 5111 Ss CLL 
ইহাতেও হযরত উমর (রা) £1ধ -এর বিষয়টি বুঝিতে সক্ষম হইলেন না। তিনি স্বীয় 
কন্যা উম্মুল মু'মিনীন হযরত হাফ্সা (রা)-কে বলিলেন, নবী করীম (সা)-এর মেযাজ মুবারক 
যখন তুমি হাসি-খুশি অবস্থায় দেখিবে, তখন এই সম্বন্ধে তাহাকে প্রশ্ন করিবে । পিতার আদেশ 
মুতাবিক হযরত হাফসা (রা) নবী করীম (সা)-এর হাসি-খুশি অবস্থায় তৎসন্বন্ধে তাহাকে 
জিজ্ঞাসা করিলেন । তিনি বলিলেন, তোমার পিতাই তোমার নিকট এই প্রশ্ন উল্লেখ করিয়াছে। 
আমার মনে হয়, তোমার পিতা উহা বুঝিবেন না । হযরত উমর (রা) উহার পর বলিতেন, নবী 

করীম (সা) যে মন্তব্য করিয়াছেন, উহার পর আমি উহা পারিব বলিয়া আমার মনে হয় না। 
ইমাম ইব্‌ন মারদুবিয়াও উহা বর্ণনা করিয়াছেন । ইমাম ইব্‌ন মারদুবিয়া ইব্‌ন উয়ায়নার 
মাধ্যমে উমর ইব্‌ন তাউস হইতে উপরিউক্ত হাদীস এইরূপে বর্ণনা করিয়াছেন ৪ একদা হযরত 
উমর (রা) স্বীয় কন্যা উন্মুল মু'মিনীন হযরত হাফসা (রো)-কে নবী করীম (সা)-এর নিকট 


Contents 


| সূরা নিসা ৩৯১ 


4194 সম্বন্ধে জিজ্ঞাসা করিতে আদেশ করিলেন। তিনি একখানা অস্থির উপর সংশ্লিষ্ট আয়াত 
লিখিয়া হযরত হাফসা (রা)-এর নিকট দিলেন। নবী করীম (সা) বলিলেন, কে তোমাকে এই 
প্রশ্ন করিতে বলিয়াছে ? উমর ? আমার মনে হয় যে, উহা সে ভালরূপে বুঝিবে না। গ্রীষ্মকালে 
অবতীর্ণ আয়াতটি কি তাহার জন্যে যথেষ্ট নহে? গ্রীষ্মকালে অবতীর্ণ আয়াতটি হইতেছে সূরা 
নিসার নিম্নের আয়াত ঃ 
Ute ১৯941৬০১191 ds Hl si USS ০৯0৯০ SUS 
০5১১০০4১০১০ ০০০৫০০০৪১৮৮ 1১৯৪ 54০ 
74124541119 4411 ০০ ২০5 ০০০১০ ০85 92501 Ups 

সাহাবীগণ নবী করীম (সা)-এর নিকট 51১৫ সম্বন্ধে আরো প্রশ্ন করিলে সূরা নিসার সর্বশেষ 
আয়াতটি নাযিল হইল । অতঃপর হযরত উমর (রা) উপরিল্লিখিত স্বলিখিত অস্থি ফেলিয়া 
দিলেন। | 

বর্ণনাকারী উপরিউক্ত হাদীসে ইহাই উল্লেখ করিয়াছেন । তবে উক্ত হাদীসের সনদে সাহাবী 
পর্যায়ের রাবী উহ্য থাকায় উহা বিচ্ছিন্ন সনদের হাদীস। 

ইব্‌ন জারীর (র)......তারিক ইব্‌ন শিহাব হইতে বর্ণনা করিয়াছেন £ একদা হযরত উমর 
(রা) একটি লিখিত অস্থি লইয়া সাহাবীদিগকে একত্রিত করত বলিলেন, আজ আমি এই বিষয় 
সম্বন্ধে এইরূপ ফয়সালা দান করিব যাহা লইয়া পর্দানশীন মহিলাগণও আলোচনা করিবে । এমন 
সময়ে ঘরের মধ্য হইতে একটি সাপ বাহির হইল । ইহাতে সকলে ছত্রভঙ্গ হইয়া গেল। ইহা 
দেখিয়া হযরত উমর (রা) বলিলেন, আল্লাহ তা'আলার ইচ্ছা থাকিলে তিনি (আমাদিগকে) এই 
বিষয়টির শেষ পর্যন্ত পৌঁছিতে দিতেন । উক্ত হাদীসের সনদ সহীহ । হাকিম উহাকে সহীহ 
বলিয়াছেন। 

আবূ আবদিল্লাহ নিশাপুরী (র)......হযরত উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
উমর (রা) বলেন ঃ যদি আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট তিনটি বিষয় সম্বন্ধে প্রশ্ন করিতাম, 
তবে উহা আমার জন্যে লালবর্ণের উটের পালের মালিক হওয়া অপেক্ষা অধিকতর আনন্দায়ক 
হইত । উহা হইল ঃ ১. নবী করীম (সা)-এর পর কে খলীফা হইবেন; ২. কোনো গোত্র যদি 
(খলীফার নিকট) দিব না, তবে কি তাহাদিগকে হত্যা করা হালাল হইবে? এবং ৩. 2194 -এর 
অর্থ কি? অতঃপর আবূ আবদিল্লাহ নিশাপুরী মন্তব্য করিয়াছেন, উক্ত হাদীসের সনদ সহীহ । 
উহা ইমাম বুখারী ও ইমাম মুসলিমের আরোপিত শর্ত অনুযায়ী বিশুদ্ধ সনদ বিশিষ্ট । তবে 
তাহারা উহা বর্ণনা করেন নাই ।' 

আবূ আবদিল্লাহ নিশাপুরী রে) হযরত উমর (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত উমর 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) যদি তিনটি বিষয় আমাদের নিকট সুস্পষ্টরূপে বর্ণনা করিয়া 
যাইতেন, তবে উহা আমার নিকট দুনিয়া ও উহার যাবতীয় সম্পদ অপেক্ষা অধিকতর 
আনন্দদায়ক হইত £ ১. খিলাফাত; ২. কালালা এবং ৩. সুদ। অতঃপর আবূ আবদিল্লাহ 
আন-নিশাপুরী মন্তব্য করিয়াছেন, উক্ত হাদীসের সনদ সহীহ । উহা বুখারী ও মুসলিম কর্তৃক 
আরোপিত শর্ত অনুযায়ী বিশুদ্ধ, তবে তাহারা উহা বর্ণনা করেন নাই। 


Contents 


৩৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 


আবূ আবদিল্লাহ নিশাপুরী (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, . 
হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ যাহারা হযরত উমর (রা)-এর খিলাফতের যুগ দেখিয়াছে, 
তাহাদের মধ্যে আমি (এখন) শেষতম ব্যক্তি। একদা তাহাকে বলিতে শুনিয়াছি, আমি যাহা 
বলিয়াছি, তাহাই সঠিক । আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কি বলিয়াছেন ? তিনি বলিলেন, 
“আমি বলিয়াছি, কালালা হইতেছে নিঃসন্তান ব্যক্তি। অতঃপর আবু আবদিল্লাহ্‌ নিশাপুরী মন্তব্য 
করিয়াছেন- উক্ত হাদীসের সনদ সহীহ । উহা বুখারী ও মুসলিম কর্তৃক আরোপিত শর্তসমূহ 
অনুযায়ী বিশুদ্ধ । তবে তাহারা উহা বর্ণনা করেন নাই। 

ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
ইব্‌ন আব্বাস (রা) বলেন $ যাহারা হযরত উমর (রা)-এর খিলাফতের যুগ দেখিয়াছে, আমি 
(এখন) তাহাদের মধ্যে সর্বশেষ ব্যক্তি । হযরত উমর (রা) বলেন, হযরত আবূ বকর সিদ্দীক 
(রা) ও আমার মধ্যে £194 সম্বন্ধে মতভেদ ছিল। এ সম্বন্ধে আমার বক্তব্যই সঠিক । রাবী 
বলেন ঃ কথিত আছে, হযরত উমর (রা) বলিতেন £1১4 আপন ভ্রাতা ও বৈপিত্রেয় ভ্রাতা রাখিয়া 
মরিয়া গেলে উভয় শ্রেণীর ভ্রাতাগণই সম্মিলিতভাবে তাহার সম্পত্তির এক-তৃতীয়াংশের 
উত্তরাধিকারী হইবে । হযরত আবূ বকর সিদ্দীক রো) তাহার উক্ত মতের বিরোধী ছিলেন। 

ইব্ন জারীর (র)......সাঈদ ইব্‌ন সুসাইয়্যাব (র) হইতে বর্ণনা করিয়াছেন £ একদা হযরত 
উমর (রা) দাদা ও কালালা সম্বন্ধে একটি লিপি লিখিয়া কিছুদিন ধরিয়া তৎসন্বন্ধে আল্লাহ্র 
নিকট ইস্তেখারা করিতে লাগিলেন । বলিতে লাগিলেন, আয় আল্লাহ! যদি তুমি উহার মধ্যে 
মঙ্গল নিহিত দেখো, তবে উহা প্রচলিত কর। অতঃপর ঘাতক কর্তৃক আহত হইবার পর তিনি 
উক্ত লিপিটা চাহিয়া আনাইয়া নষ্ট করিয়া দিলেন। উহাতে কি লিখিত ছিল, তাহা কেহই 
জানিতে পারিল না। তিনি বলিলেন, আমি দাদা ও কালালা সম্বন্ধে একটি লিপি লিখিয়া 
তৎসন্বন্ধে আল্লাহ তা'আলার নিকট ইস্তেখারা করিয়াছিলাম । দেখিলাম, এই বিষয়ে তোমরা যে 
অবস্থায় আছ, সেই অবস্থায়ই তোমাদিগকে রাখিয়া দেওয়া সমীচীন হইবে । ইমাম ইব্‌ন জারীর 
আরও বলেন, হযরত উমর (রা) হইতে বর্ণিত রহিয়াছে, তিনি বলেন ঃ 403 সম্বন্ধে হযরত 
আবু বাক্র সিদ্দীক (রা)-এর মতের বিরোধিতা করিতে আমার লজ্জাবোধ হয়। হযরত আবূ 
বক্র সিদ্দীক (রা) বলিতেন, 414 হইতেছে নিঃসন্তান মাতৃ-পিতৃহীন ব্যক্তি। 

২14 -এর যে সংজ্ঞা হযরত আবূ বকর সিদ্দীক (রো) দিয়াছেন, উহাই অধিকাংশ সাহাবী, 
তাবিঈ, পূর্বসুরী ও উত্তরসুরী ইমাম, চারি ইমাম, সপ্ত ফকীহ এবং সকল শহরের ফকীহ ও 
আলিম কর্তৃক প্রদত্ত সংজ্ঞা। কুরআন কারীমের আলোচ্য আয়াত দ্বারা এ সম্বন্ধে আল্লাহ তা'আলা 
কোনো বিষয় অস্পষ্ট, অজ্ঞাত বা অবোধ্য রাখেন নাই। তিনি এতদসন্বন্ধবীয় সকল জ্ঞাতব্য 
বিষয়ই সুস্পষ্ট ও সুপরিজ্ঞাত করিয়া দিয়াছেন। আলোচ্য আয়াতের সর্বশেষ অংশে উহার প্রতি 

অর্থাৎ “আল্লাহ তা'আলা তোমাদিগকে সবিস্তারে বলেন, যেন তোমরা পথহারা না হও। 
আর আল্লাহ সব ব্যাপারেই সর্বাধিক বিজ্ঞ ৷’ 


সুরা নিসা সমাপ্ত 


Contents 


১২০ আয়াত, মাদানী 
PA A ps 


ইমাম আহমদ (র)......হযরত আসমা বিনতে ইয়াধীদ হইতে বর্ণনা করেন যে, আসমা 
বিনতে ইয়াযীদ (রা) বলেন £ একদা আমি রাসুলুল্লাহ (সা)-এর উ্্ত্রীর লাগাম ধরিয়া 
হাটিতেছিলাম। এমন সময় সম্পূর্ণ সূরা মায়িদা নাযিল হয়। উহার ভারে উন্ত্রীর পায়ের গোড়ালী 
ভাংগিয়া চুরমার হইবার উপক্রম হয়। 

ইব্‌ন মারদুবিয়া (র)......উম্মে আমরের চাচা হইতে বর্ণনা করেন যে, উম্মে আমরের চাচা 
বলেন £ একদা তিনি রাসূলুল্লাহ (সা)-এর সংগে সফরে ছিলেন। তখন রাসূলুল্লাহ (সা)-এর 
উপর সূরা মায়িদা অবতীর্ণ হয় । উহার ভারে উুদ্ত্রীর পায়ের গোড়ালী ভাংগিয়া যাওয়ার উপক্রম 
হয়। 

ইমাম আহমদ রে)......আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
ইব্‌ন আমর (রা) বলেন ঃ রাসূলুল্লাহ সো) উন্ত্রীর উপর আরোহণরত অবস্থায় সূরা মায়িদা নাযিল 
হয়। কিন্তু ওহীর চাপে উদ্ত্রী তাহাকে নিয়া অগ্রসর হইতে অক্ষম হইয়া পড়ে । ফলে তিনি উহার 
পৃষ্ঠ হইতে অবতরণ করেন৷ অবশ্য একমাত্র ইমাম আহমদ (র) ইহা বর্ণনা করিয়াছেন । 

ইমাম তিরমিযী (র)......আবদুল্লাহ ইবৃন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আমর (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (স)-এর প্রতি নাধিলকৃত সর্বশেষ সূরাগুলি হইল সূরা 
মায়িদা ও আল-ফাতহ। তবে তিরমিযী (র) বলেন যে, হাদীসটি গরীব ও হাসান পর্যায়ের । 

হযরত ইব্ন আব্বাস রো), হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলেন ৪ সর্বশেষ 
নাযিলকৃত সূরা হইল -০১5119 ৭11 ১০১ ০3131 

তিরমিযীর রিওয়ায়াতের অনুরূপ আবদুল্লাহ্‌ ইব্‌ন ওয়াহাবের সূত্রে হাকিম স্বীয় 
মুসতাদরাকেও ইহা বর্ণনা করিয়াছেন। অতঃপর তিনি বলেন, ইহার সনদ সহীহদ্বয়ের শর্তে 
সহীহ। কিন্তু তাহারা ইহা উদ্ধৃত করেন নাই। 

হাকিম (র)......যুবায়র ইব্‌ন নুফায়র (রা) হইতে বর্ণনা করেন যে, যুবায়র ইব্‌ন নুফায়র 
(রা) বলেন 8 আমি হজ্জ করিতে যাই এবং সেই সময় হযরত আয়েশা (রা)-এর সংগে সাক্ষাত 
করি। তখন তিনি আমাকে বলেন, হে যুবায়র! তুমি কি সূরা মায়িদা পড় ? আমি বলিলাম, হ্যা । 
তিনি বলিলেন, এইটাই রাসূলুল্লাহ (সা)-এর প্রতি অবতীর্ণ সর্বশেষ সুরা । সুতরাং ইহার মধ্যে 


| কাছীর-_-৩/৫০ 


Contents 


৩৯৪ J তাফসীরে ইব্‌ন কাছীর 


যাহা তোমরা হালাল হিসাবে পাইবে, তাহা হালাল হিসাবে গ্রহণ করিবে এবং যাহা হারাম 
হিসাবে পাইবে, তাহা হারাম বলিয়া জানিবে। অতঃপর হাকিম বলেন, হাদীসটি সহীহদ্বয়ের 
শর্তেও সহীহ বটে, কিন্তু তাহারা ইহা উদ্ধৃত করেন নাই। 

ইমাম আহমদ (র)......মুআবিয়া ইব্‌ন সালিহ হইতে বর্ণনা করেন যে, মুআবিয়া ইব্‌ন 
সালিহ উপরিউক্ত রিওয়ায়াত অপেক্ষা এইটুকু বেশি বলেন £ যুবায়র ইব্‌ন নুফায়র (রা) হযরত 
আয়শা (রা)-কে রাসূলুল্লাহ (সা) চরিত্রের বিষয়ে জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছেন যে, 
রাসূলুল্লাহ (সা)-এর চরিত্র হইল হুবহু কুরআন । ইব্‌ন মাহদীর সনদে নাসাঈ ইহা বর্ণনা 
করিয়াছেন । 


0558) এ ০ 4৫ Ed এপ ১১৪৪৯) Ft EL (1) 
0৫262 ৮ UC] 27> 12 ১৩০০০। (৯০ LEN 


G৩১; 953s 491 HEE BOSSA 03116 01) 
122 ৮6155557955 ০28০ OFS 2191 EIN রতি LISS 
92৩1৩ 6৩০৩ FEASTS BSE ls 


ER RALLY 


GLANS “QBN SY GAFISIS 49881520189 গণ 
টিলার 228 


১. “হে ঈমানদারগণ! প্রতিশ্রুতি পালন কর। তোমাদের জন্য হালাল করা হইল 
ই ছড়া যাহা পরে শুনালো হইলে তে ইহরামের অবস্থা হালাল সহ দহ 
আল্লাহ যাহা চাহেন তাহাই নির্দেশ দেন।" 

২. “হে ঈমানদারগণ! আল্লাহ্‌র নির্দেশসমূহের অবমাননা করিও না এবং মর্যাদার 
মাসগুলির মর্যাদা রক্ষা কর । আর কাবা ঘরের জন্যে উৎসর্ণিত পশু এবং বায়তুল হারামের 
উদ্দেশ্যে আমলকারীদের (নিরাপত্তা বিঘ্নিত করিও না)। তাহারাও তাহাদের প্রভুর দান ও 
সন্তুষ্টি চাহিতেছে। যেই সম্প্রদায় তোমাদিগকে মসজিদুল হারামে আসিতে বাধা দিত, 
তাহাদের প্রতি বিদ্বেষ যেন তোমাদের বাড়াবাড়ির কারণ না হয়। আর পুণ্য ও 
পরহেযগারীর কাজে সহযোগিতা কর এবং পাপ ও উৎপীড়নের কাজে সহায়তা করিও না। 
আল্লাহকে ভয় কর; নিশ্চয়ই আল্লাহ্‌র শাস্তি সুকঠিন।” 

তাফসীর $ ইব্‌ন আবু হাতিম (র)......মা“'আ'ন ও আউফ অথবা উভয়ের যে কোন একজন 
হইতে বর্ণনা করেন যে, মা'আ'ন অথবা আউফ বলেন, “কোন এক ব্যক্তি আবদুল্লাহ্‌ ইব্ন 
মাসউদ (রা)-এর নিকট আগমন করিয়া তাহাকে উপদেশ দেওয়ার জন্য অনুরোধ করেন। 
তদুত্তরে ইব্‌ন মাসউদ (রা) বলেন ঃ যখন তুমি আল্লাহ্‌র কালাম 151 ১541 (631 ৮ শুনিবে, 
তখন কর্ণ সজাগ রাখিবে। কেননা ইহা দ্বারা আল্লাহ তা'আলা কোন সৎকাজের প্রতি আদেশ 
অথবা কোন অসৎ কাজ হইতে বিরত থাকার নির্দেশ প্রদান করিয়া থাকেন । 


Contents 
সূরা মায়িদা ৩৯৫ 


আলী ইব্ন হুসায়ন (র)......যুহরী হইতে বর্ণনা করেন যে, যুহরী (র) বলেন ঃ যখন 
আল্লাহ তা'আলা ।%51 ১341 141 ১ সম্বোধন বাক্য দ্বারা কোন আদেশ প্রদান করেন, তখন 
তোমরা তাহা পালন কর । কেননা এইরূপ সম্বোধনের মধ্যে নবী (সা)-ও অন্তর্ভুক্ত থাকেন। 
কুরআনে 1:51 ১১341 (441 (; যে অর্থে ব্যবহৃত হইয়াছে, তাওরাতের <UL (8211: 
সেই অর্থে ব্যবহৃত হইয়াছে। fl 

যায়দ ইব্‌ন ইসমাঈল আস-সায়িগ আল-বাগদাদী (র)......হযরত ইবৃন আব্বাস (রা) 
হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ কুরআনে 1:51 ১311 4441 0, বলিয়া 
যাহাদিকে সম্বোধন করা হইয়াছে, তাহাদের মধ্যে আলী (রা) সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা সম্মানিত ও 
সর্বাপেক্ষা উচ্চাসনে প্রতিষ্ঠিত। কেননা কুরআনে প্রত্যেক সাহাবীকেই ভতসনা করা হইয়াছে 
একমাত্র আলী (রা) ব্যতীত । আলী (রা)-এর ব্যাপারে কুরআনের কোথাও ভসনা করা হয় 
নাই। তবে এই রিওয়ায়াতটি দুর্বল, ইহার বিষয়বস্তু বর্জনীয় এবং ইহার সনদে যথেষ্ট সন্দেহ 
বিদ্যমান। 

ইমাম বুখারী (র) বলেন ঃ এই রিওয়ায়াতটির একজন বর্ণনাকারী হইল ঈসা ইব্‌ন রাশেদ 
যিনি অপরিচিত ও অজ্ঞাত ব্যক্তি। অতএব তাহার নিকট হইতে বর্ণিত হাদীস বর্জনীয় বা 
মুনকারের মধ্যে গণ্য । | 

আমি ইবৃন কাছীর বলিতেছি যে, ইহার একজন রাবী হইলেন আলী ইব্‌ন বুযাইমা । যদিও 
তাহাকে সিকাহ বা নির্ভরশীল রাবীদের মধ্যে গণ্য করা হয়, তবুও কথা হইল যে, তিনি একজন 
কট্টর শী'আ মতাবলম্বী ব্যক্তি। পরন্ত আলোচ্য রিওয়ায়াতে অন্য সকল সাহাবীকে চতুরতার 
সহিত হেয় করার প্রয়াস চালান হইয়াছে । অতএব ইহা বর্জনীয় । 

উল্লেখ্য যে, কুরআনে আলী (রা) ব্যতীত অন্য সকলকে ভ€সনা করা হইয়াছে বলিয়া যাহা 
বলা হইয়াছে, উহা দ্বারা সেই আয়াতের প্রতি ইংগিত করা হইয়াছে যাহাতে রাসূলুল্লাহ (সা)-এর 
সঙ্গে আলাপ করার পূর্বে সাদকা প্রদান করার নির্দেশ দেওয়া হইয়াছিল । এই ব্যাপারে একাধিক 
ব্যক্তি বলিয়াছেন যে, আলী ব্যতীত অন্য কেহ সেই নির্দেশ মুতাবিক আমল করেন নাই । তবে 
ইহার পরপরই আল্লাহ তা'আলা নাযিল করেন £ 


01 31551558500 SUG ০৮০8৬ PS ও 05219258501 tial 
্‌ 7০4 
অর্থাৎ “তোমরা কি রাসূলুল্লাহ (সা)-এর সহিত আলোচনা করার পূর্বে সাদকা দিতে ভয় 
পাও? যখন তোমরা তাহা কর নাই, তখন আল্লাহ তোমাদিগকে ক্ষমা করিয়া দিয়াছেন।' 
ইহা দ্বারা অন্য সকল সাহাবীকে ভতসনা করা হইয়াছে বলিয়া যে অভিমত প্রকাশ করা 
হইয়াছে, সেই ব্যাপারে মন্তব্যের অবকাশ রহিয়াছে । কেননা কেহ কেহ বলিয়াছেন, এই 
আয়াতের নির্দেশটি মুস্তাহাব ছিল, ওয়াজিব নয়। উপরন্তু সাহাবীরা সেই আয়াতটির উপর 
আমল করার পূর্ণ সুযোগের পূর্বেই উহা রহিত করিয়া দেওয়া হয়। অতএব সাহাবীরা আল্লাহর 


Contents 


৩৯৬ তাফসীরে ইব্ন কাছীর 


নির্দেশকে অমান্য করিয়াছিলেন বলিয়া তাহাদের প্রতি দোষারোপ করা যায় না। কেননা 
সাহাবীরা আমল করার পূর্বেই নির্দেশটি মওকুফ করিয়া দেওয়া হয়। | 

দ্বিতীয়ত, পবিত্র কুরআনে হযরত আলী (রা)-কে কখনই ভসনা করা হয় নাই বলিয়া যে 
অভিমত ব্যক্ত করা হইয়াছে, সেই ব্যাপারেও মন্তব্য করার অবকাশ রহিয়াছে। কেননা সূরা 
আনফালে যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেওয়ার পক্ষে অভিমত প্রকাশকারী 
সকলেই সূরা আনফালের তিরঙ্কারের আয়াতের অন্তর্ভুক্ত । উমর (রা) শুধু ভিন্নমত প্রকাশ 
করিয়াছিলেন বলিয়া একমাত্র তিনিই সেই আয়াতের লক্ষ্যের বহির্ভূত । অতএব ইহা দ্বারা বুঝা 
যায় যে, আলোচ্য হাদীসটি নিতান্ত দুর্বল। আল্লাহই ভালো জানেন। 

ইব্‌ন জারীর (র)...... ইউনুস (র) হইতে বর্ণনা করেন যে, ইউনুস (র) বলেন ঃ মুহাম্মদ 
ইব্‌ন মুসলিম (র) বলিয়াছেন, আমর ইব্ন হাযম (রা)-কে নাজরানে প্রেরণ করার সময় 
রাসূলুল্লাহ (সা) তাহাকে যে চিঠি দিয়াছিলেন, সেই চিঠিটি আমি পড়িয়াছি। চিঠিটি আবূ বকর 
ইবৃন হাযমের নিকট সংরক্ষিত ছিল। উহাতে ইহা আল্লাহ ও রাসূলের পক্ষ হইতে নির্দেশ" এই 
শিরোনামসহ “হে ঈমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূণ” কর’ হইতে “নিশ্চয়ই আল্লাহ সত্র 
হিসাব গ্রহণ করিবেন" পর্যন্ত সূরা মায়িদার প্রথম চারিটি আয়াত লিপিবদ্ধ ছিল। 

ইব্‌ন আবূ হাতিম (র)......আবদুন্লাহ ইব্‌ন আবূ বকর (রা) হইতে বর্ণনা করেন যে, 
আবদুল্লাহ তাঁহার পিতা আবূ বকর (রা) হইতে বলেন $ এইটি হইল সেই চিঠি যাহা রাসূলুল্লাহ 
(সা) আমর ইবৃন হাযম (রা)-কে ইয়েমেনে প্রেরণ করার সময় লিখিয়া দিয়াছিলেন। চিঠিটি 
ইয়েমেনবাসীদের কয়েকটি বিষয়ে অবহিত করা হইয়াছিল এবং সদকা আদায় ও তাহার বিধান 
সম্পর্কেও লিখা ছিল উহাতে অঙ্গীকার পূর্ণ করার তাকিদ দেওয়া হইয়াছিল । চিঠিটির প্রথমাং 
ছিল নিম্নরূপ ঃ 

পরম করুণাময় ও দাতা আল্লাহর নামে আরম্ভ করিতেছি । এই পত্রটি আল্লাহ ও তাহার 
রাসূলের পক্ষ হইতে লিখিত হইল । হে ঈমানদার সকল! তোমরা অঙ্গীকার পূর্ণ কর। 

যখন আমর ইব্‌ন হাযমকে ইয়েমেনে প্রেরণ করা হয়, তখন রাসূলুল্লাহ (সা)-এর পক্ষ 
হইতে তাহাদের প্রত্যেকের নিকট হইতে আল্লাহকে অধিক ভয় করার অঙ্গীকার গ্রহণ করা হয়। 
কেননা যাহারা তাকওয়া অবলম্বন করে এবং সৎকর্ম সম্পাদন করে, আল্লাহ তাহাদের সহায়ক 
হন। 

১১৪০ ১১91 অর্থাৎ ‘অঙ্গীকার পূর্ণ কর ॥' 

ইব্‌ন আব্বাস, মুজাহিদ ও আরো বহু মাণীষী বলেন £ ১:৪1| মানে অঙ্গীকার। ইব্‌ন 
জারীর বলেন £ ১$]| -এর অর্থের ব্যাপারে সকলে একমত । অর্থাৎ কোন কিছুর ব্যাপারে 
পরস্পরে শপথ বা অঙ্গীকার করাকে ১১৪০ বলে। 

yall 15 1,5 5১51 1৫ -এর ভাবার্থে আলী ইব্ন তালহা রে) ৪ হযরত 
ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন $ আল্লাহ যে সকল বিষয়কে হালাল বা হারাম এবং যে সকল 
বিষয়কে ফরয করিয়াছেন। আর 1 245 9, 1'/,4%5 3, বলিয়া আল্লাহ যে যে ব্যাপারে 
সাবধান করিয়াছেন ১১8 ছারা উহাই বুঝায়। দ্বিতীয়ত, আল্লাহ তাআ'লা বলিয়াছেন ৪ 


Contents 


সূরা মায়িদা j ৩৯৭ 


“+e +“ OF #0 rer ere OG Gg 


এ 2০ 

অর্থাৎ “আল্লাহর সঙ্গে ওয়াদা করার পর যাহারা উক্ত ওয়াদা ভঙ্গ করে এবং তিনি যে সম্পর্ক 
অক্ষুন্ন রাখিতে বলিয়াছেন, তাহা ছিন্ন করে.......তাহাদের জন্য রহিয়াছে জঘন্য অবস্থানস্থল।" 

যাহ্হাক (র) ১১৪]১ 1:51 -এর ভাবার্থে বলেন £ আল্লাহ যে সকল বিষয়কে বৈধ ও 
অবৈধ করিয়াছেন এবং তাহার কিতাব ও নবী (সা)-এর উপর বিশ্বাস স্থাপনকারীদের নিকট 
হইতে তিনি বৈধ ও অবৈধ সংক্রান্ত বিভিন্ন আবশ্যকীয় যে কাজগুলি সম্পাদন করার অঙ্গীকার 
গ্রহণ করিয়াছেন ১১৪০ দ্বারা উহা বুঝান হইয়াছে। 

হযরত যায়দ ইব্‌ন আসলাম (রা) ১১810, /)1 -এর ভাবার্থে বলেন যে, উহা হইল 
ছয়টি £ আল্লাহ্‌র সঙ্গে ওয়াদা, বান্দার সঙ্গে শপথ বা চুক্তি করা, অংশীদারী সংক্রান্ত চুক্তি, 
ক্রয়-বিক্রয় সংক্রান্ত চুক্তি, বিবাহ সংক্রান্ত অঙ্গীকার ও কসম সংক্রান্ত অঙ্গীকার । 

মুহাম্মদ ইব্‌ন কা'ব (রো) বলেন ঃ উহা দ্বারা পাচটি বিষয় বুঝায়, যাহার একটি হইল 
জাহিলী যুগের চুক্তি অপর একটি হইল অংশীদারী সংক্রান্ত চুক্তি ৷ যাহারা বলেন, ক্রয়-বিক্রয় 
সম্পাদন হওয়ার পর সেই মজলিসে ক্রয় করা না করার এখতিয়ার থাকে না, তাহারা এই 
১5৪421015391 আয়াতাংশ দ্বারা দলীল পেশ করেন । তাহারা বলেন, এই আয়াতাংশ দ্বারা উক্ত 
স্থানে থাকা অবস্থায়ই চুক্তিটিকে প্রতিষ্ঠিত রাখা এবং উহা পালন করার প্রতি ইঙ্গিত করা 
হইয়াছে । তাহারা এই প্রমাণের ভিত্তিতে এইরূপ যে কোন এখতিয়ারকে অস্বীকার করেন। ইহা 
হইল ইমাম আবু হানীফা (র) এবং ইমাম মালিক (র)-এর মাযহাব । তবে ইমাম শাফিঈ রে), 
ইমাম আহমদ (র) ও জমহুর ইহার বিরোধিতা করিয়াছেন। এই প্রসঙ্গে তাহারা সহীহছয়ে বর্ণিত 
ইব্‌ন উমর (রা)-এর একটি হাদীস দলীল হিসাবে পেশ করেন। হাদীসটি হইল এই £ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ (৪১৪২3 JL LSU 

অর্থাৎ “বিক্রয়স্থল ত্যাগ করার পূর্ব পর্যন্ত ক্রেতা ও বিক্রেতার বিক্রয়ের বস্তু গ্রহণ করা না 
করার এখতিয়ার থাকে ।' 

44447817448 

(5৬:০1 ১৮১১০১৮১৫৮০ ১৯ 4৩৪ ০১১৭। ৮2৮০ 1H 

অর্থাৎ “যখন দুইজন লোক ক্রয়-বিক্রয় সম্পাদন করে, তখন বিক্রয়স্থল ত্যাগ করার পূর্ব 
পর্যন্ত ক্রেতা-বিক্রেতা উভয়ের গ্রহণ করা না করার এখতিয়ার থাকে ।' 

মোট কথা, ইহা দ্বারা স্পষ্ট বুঝা যায়, ক্রয়-বিক্রয় সম্পাদিত হওয়ার পরেও গ্রহণ করা না 
করার এখতিয়ার অবশিষ্ট থাকে । উল্লেখ্য, ক্রয়-বিক্রয় সম্বন্ধীয় এখতিয়ার ক্রয়-বিক্রয় 
সম্পাদনের পর প্রকাশ পায়। এই এখতিয়ার অস্বীকার করার কোন পথ নাই; বরং ইহা একটি 
বিধান হিসাবে স্বীকৃত । অতএব চুক্তি প্রতিষ্ঠিত হওয়ার অর্থ হইল অঙ্গীকার পূর্ণ করা । 


আল্লাহ্‌ তাআ'লা বলেন 8 plas সি - ৫ তি 1 


Contents 
৩৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


“তোমাদের জন্য চতুষ্পদ জন্তু হালাল করা হইয়াছে’ অর্থাৎ উট, গরু ও বকরী । আলোচ্য 
আয়াতাংশের মর্মার্থে আবূ হাসান, কাতাদা ও আরো অনেকে ইহা বলিয়াছেন। ইব্‌ন জারীর 
বলেন £ঃ আরবদের ভাষায় উহা দ্বারা ইহাই বুঝায় । 

এই প্রমাণের ভিত্তিতে ইব্‌ন উমর (রা) ও ইব্‌ন আববাস (রা) প্রমুখ বলেন যে, যবেহকৃত 
গাভীর পেটে যদি মৃত বাচ্চা পাওয়া যায়, তবে উহা খাওয়া জায়েয । এই সম্বন্ধে সুনানসমূহে বহু 
হাদীস উদ্ধৃত করা হইয়াছে। 

ইমাম তিরমিযী ও আবু দাউদ (র).......হযরত আবু সাঈদ রো) হইতে বর্ণনা করেন যে, 
হযরত আবু সাঈদ (রা) বলেন £ আমরা রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলাম যে হে আল্লাহ্‌র 
রাসূল! আমরা উদ্ত্ী, গাভী ও বকরী যবেহ করিয়া থাকি । কখনো কখনো এইগুলির পেটের মধ্যে 
বাচ্চা পাওয়া যায়। আমরা কি সেই বাচ্চাগুলি খাইব, না ফেলিয়া দিব ? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) 
বলিলেন ৫ ইচ্ছা করিলে তোমরা সেইগুলিকে খাইতে পার । কেননা মাকে যবেহ করাই বাচ্চাকে 
যবেহ করা । তিরমিযী (র) বলেন, হাদীসটি উত্তম । 

আবু দাউদ (র)...... হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত 
জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন £ মাকে যবেহ করা মানে 
বাচ্চাকেও যবেহ করা । একমাত্র আবু দাউদ ইহা বর্ণনা করিয়াছেন। 

১২315 132 (5 । -এই আয়াতাংশের ভাবার্থে আলী ইব্‌ন আবূ তালহা (র) রাযি হযরত 
ইব্‌ন আব্বাস (র) হইতে বলেন ঃ ইহাদ্বারা মৃত জন্তু, রক্ত ও শুকরের মাংস বুঝান হইয়াছে। 

কাতাদা (র) বলেন ঃ ইহা দ্বারা আলোচ্য পশুসমূহের মধ্যে মৃত পশুর এবং যে পশু যবেহ 
করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, উহা বুঝান হইয়াছে । আল্লাহই ভালো জানেন। 

তবে ইহার এই আয়াতের সহিত সাদৃশ্য রহিয়াছে ঃ 


4১111 ০2] 0 (১১ ১১১৯৯]। 7৯191754194 শা ৯৫2০ নিশির 
যা 555 || 411 as ০ 1১119 525. ‘2 11 555৮০11 ই&০ Ed 1 
অর্থাৎ “তে তোমাদের জন্য হারাম করা হইয়াছে মৃত পণ, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ব্যতীত 
অন্যের নামে উৎসর্গকৃত পশু, শিংয়ের আঘাতে মৃত পশু এবং হিংস্র জন্তুতে খাওয়া পশু ।' 
উল্লেখ্য, যদিও এইগুলি চতুষ্পদ পশু, তবুও উপরোল্লিখিত কারণে এইগুলি খাওয়া হারাম 
করা হইয়াছে। কেননা আল্লাহ তাআ'লা বলিয়াছেন £ 
ail গুন ডট oly ES এ 


অর্থাৎ “তবে তোমরা যেগুলিকে যবেহ করা দ্বারা পবিত্র করিয়াছ, সেইগুলি হালাল; কিন্তু 
বেদীতে বলি দেওয়া হইয়াছে যাহা উহা ব্যতীত ।" মোট কথা ইহাকে পূর্বাবস্থায় ফিরাইয়া নিয়া 
হালাল করার কোন পথ অবশিষ্ট নাই বিধায় ইহাকে হারাম করা হইয়াছে। 

' আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 


CATE Pe AMEE 


Contents 


সূরা মায়িদা ৩৯৯ 


উহা ব্যতীত। অর্থাৎ কোন্‌ কোন্‌ পশু কোন্‌ কোন্‌ অবস্থায় হারাম, উহা অতি সত্রই 
তোমাদিগকে জানাইয়া দেওয়া হইবে । 
AE an Le 

কোন কোন ব্যাকরণবিদ বলেন ঃ হাল হওয়ার কারণে ইহা জবরযুক্ত হইয়াছে । ইহা দ্বারা 
গৃহপালিত পশুর মধ্যে উট, গরু ও ছাগল বুঝান হইয়াছে। আর বন্য পশুর মধ্যে হরিণ ও বন্য 
গরু এবং গাধা বুঝান হইয়াছে। তবে বন্য ও গৃহপালিত হালাল পশুগুলিকে ইহরামের অবস্থায় 
শিকার করা বৈধ জ্ঞান করিতে বারণ করা হইয়াছে। কেননা ইহরামের অবস্থায় শিকার করা 
হারাম । 

কেহ কেহ বলিয়াছেন 8 ইহার অর্থ হইল, আমি তোমাদের জন্য হারামকৃত জন্তু ব্যতীত 
সকল চতুষ্পদ জন্তু হালাল করিয়াছি। এই হুকুম একমাত্র সেই ব্যক্তির জন্য প্রযোজ্য, যে ইহরাম 
অবস্থায় শিকার করা হারাম বলিয়া মানে । কেননা আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন £ 

SD SSE LG 5850১০52৮০1 ১০৪ 

‘তবে যে ব্যক্তি জীবন সংকটে পতিত, অথচ অবাধ্য ও সীমা লংঘনকারী নহে, তাহার জন্য 
হারাম জানোয়ার খাওয়া হালাল । আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়াময় ।' 

অর্থাৎ জীবন-মরণের চরম মুহূর্তে মৃত জন্তুর মাংস ভক্ষণ করা জায়েয রহিয়াছে। উহাও 
এই শর্তের উপরে যে, সে আল্লাহ্র অবাধ্য ও তাহার সীমালংঘনকারী নহে। 

অনুরূপভাবে এইখানেও এই কথা বলা হইয়াছে যে, সকল অবস্থায় হালাল পশু জায়েয করা 
হইয়াছে কিন্তু ইহরামের অবস্থায় শিকার করা বৈধ নয়। অর্থাৎ যে আল্লাহ্‌র বিধান অমান্য করে 
তাহার জন্য বৈধ নয়। আল্লাহ পাকের নির্দেশের ধরন এইরূপই । আল্লাহ পাক তাহার প্রদত্ত 
প্রত্যেকটি আদেশ-নিষেধের গুঢ় রহস্য সম্পর্কে একমাত্র তিনিই সম্যক জ্ঞাত। এই কারণেই 
তিনি বলিয়াছেন 85১5 ০8৯5 20 2 

অর্থাৎ “নিশ্চয়ই আল্লাহ তাহার ইচ্চানুযায়ী নির্দেশ প্রদান করিয়া থাকেন!” 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 11141575115 21৮2০105301 GL 

অর্থাৎ ‘হে ঈমানদার সকল! হালাল মনে করিও না আল্লাহ্‌র প্রতীক চিহ্নসমূহকে ।" 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ ইহা দ্বারা হজ্জের নিদর্শনাবলী বুঝান হইয়াছে। 

মুজাহিদ (র) বলেন ঃ ইহা দ্বারা সাফা-মারওয়া এবং কুরবানীর পশু ও উটকে বুঝান 
হইয়াছে। 

কেহ কেহ বলিয়াছেন £ ইহা দ্বারা আল্লাহ পাক যে সকল বস্তুকে হারাম করিয়াছেন, 
সেইগুলিকে বুঝান হইয়াছে। অর্থাৎ তোমরা আল্লাহ কর্তৃক হারাম ঘোষিত বস্তুগুলিকে হালাল 
মনে করিও না। | 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 21১৯1 ১4411 39 


Contents 


৪8০০ রা তাফসীরে ইবৃন কাছীর 


অর্থাৎ এই মাসগুলির প্রতি সম্মান প্রদর্শন কর এবং এই মাসগুলির মধ্যে যুদ্ধ-বিগ্রহ করার 
মত গৰ্হিত ও নিষিদ্ধ কাজসমূহ পরিহার কর। দ্বিতীয়ত, ইহা দ্বারা হারাম কাজসমূহ পরিহার 
করার প্রতি জোর তাকিদ প্রদান করা হইয়াছে। যথা অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 

অর্থাৎ ‘(হে নবী) তাহারা তোমাকে নিষিদ্ধ মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞাসা করিতেছে । 
তুমি বল, সেই মাসে যুদ্ধ করা বড় গুনাহ ।' 

অন্যত্র তিনি বলিয়াছেন 8১475 77521251 4111 2550065112০ ০] 

অর্থাৎ “আল্লাহ্‌র নিকট মাসসমূহের সংখ্যা বারটি। মি 

সহীহ বুখারীতে আবূ বাকরা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বিদায় হজ্জের 
দিন বলিয়াছিলেন £ আসমানসমূহ ও যমীনকে সৃষ্টি করার প্রাক্কালে আল্লাহ যুগকে যেভাবে 
যেরূপে সৃষ্টি করিয়াছিলেন, এখন তাহা আবর্তিত হইয়া অনুরূপ আকার ধারন করিয়াছে। বার 
মাসে একটি বছর হয়। ইহার মধ্যে চারটি মাস নিষিদ্ধ । ইহার তিনটি পরস্পর সংযুক্ত । অর্থাৎ 
যিলকদ, যিলহজ্জ ও মুহাররম । আর অন্যটি হইলো মুযার গোত্রের রাখা নাম অনুযায়ী 
জমাদিউস-সানী ও শাবানের মধ্যবর্তী রজব মাসটি | 

ইহা দ্বারা পূর্ববর্তী মনীষীদের একটি দল দলীল পেশ করেন যে, এই মাসসমূহের সম্মান 
কিয়ামাত পর্যন্ত সমানভাবে বহাল থাকিবে । 

আলী ইব্‌ন আবূ তালহা (র)......হযরত ইব্‌ন আব্বাস (রো) হইতে 1১৯1 ১$-241 ১ 
-এর ভাবার্থে বর্ণনা করিয়াছেন £ তোমরা উহার মধ্যে হত্যাযজ্ঞ হালাল মনে করিও না। 
মুকাতিল ইবৃন হাইয়ান, আবদুল করীম ইব্‌ন মালিক জাযরীও ইহা বলিয়াছেন। ইব্‌ন জাযরী ও 
এই মত গ্রহণ করিয়াছেন। তবে জমহুর উলামা বলেন যে, এই আয়াতটি রহিত হইয়া গিয়াছে। 
এখন নিষিদ্ধ মাসগুলিতে কাফিরদের বিরুদ্ধে প্রথমে যুদ্ধ ঘোষণা করা বৈধ । তাহাদের দলীল 
হইল এই আয়াতটি ৪ | 

১১০5 325 ০০০০ ০১৪০০115585 oN 5 El ডিও 

অর্থাৎ “যখন নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হইয়া যায়, তখন তোমরা মুশরিকদিগকে যেখানে 
পাও হত্যা কর।' 

এই কথার উদ্দেশ্য হইল এই, যখন হারাম মাসসমূহের সম্মান রহিত হইয়া গিয়াছে, তখন 
তোমরা সব সময়ে কাফির-মুশরিকদের সঙ্গে জিহাদ করিতে থাক । ইহা দ্বারা বছরের সকল 
সময়ে যুদ্ধ করা বৈধ করা হইয়াছে। 

এই প্রসঙ্গে ইমাম আবূ জাফর (র) আলিমদের ইজমা উদ্ধৃত করিয়া বলেন যে, আল্লাহ 
তা'আলা মুশরিকদের সঙ্গে হারাম মাসসমূহ সহ বছরের সকল মাসে যুদ্ধ করা হালাল 
করিয়াছেন । 

তিনি এই.ব্যাপারেও আলিমদের ইজমা উদ্ধৃত করেন যে, যদি কোন মুশরিক হরম শরীফের 
সকল বৃক্ষের ছাল দিয়া শরীর আবৃত করে এবং পূর্ব হইতে কোন মুসলমান যদি তাহাকে 


Contents 
সূরা মায়িদা ৪০১ 


নিরাপত্তা প্রদান না করে, তবে সে নিরাপত্তা পাইবে না। এখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা 
করা সম্ভব নয়। 

আল্লাহ তা“আলা বলেন 8 ১4১11 3.9 5+41| 29 

অর্থাৎ কা“বাগৃহের দিকে কুরবানীর পশু প্রেরণ করা হইতে তোমরা বিরত হইও না। কারণ 
ইহা দ্বারা আল্লাহ্র নিদর্শনের প্রতি সম্মান প্রকাশ পায়। আর তোমরা কুরবানীর পশুর গলায় 
কণ্ঠাভরণ পরানো হইতে বিরত থাকিও না। কেননা ইহা দ্বারা অন্যান্য পশু হইতে এইগুলির 
স্বাতন্ত্র্য প্রকাশ পায় দ্বিতীয়ত, ইহা দ্বারা আরও প্রকাশ পায় যে, পশুগুলি কুরবানীর উদ্দেশ্যে 
কা'বাগৃহের দিকে আনা হইতেছে। ফলে মানুষ পশুগুলির ক্ষতি সাধন করা হইতে বিরত 
থাকিবে । এই পশুগুলিকে দেখিয়া অন্যান্যরা এইভাবে কুরবানী করিতে উদ্বুদ্ধ হইবে । যে ব্যক্তি 
অন্যকে কুরবানী করার প্রতি উৎসাহ দান করে, তাহাকে তাহার কথায় উৎসাহিত হইয়া 
কুরবানীকারীর সমান প্রতিদান দেওয়া হয় । অথচ উহার কুরবানীর সওয়াব হইতে সামান্য ও হাস 
করা হয়না । 

তাই রাসূলুল্লাহ সো) বিদায় হজ্জের সময় যুল-হুলায়ফায় রাত্রি যাপন করেন । এই স্থানটির 
নামই হইল ওয়াদীউল-আকীক। সকালে তিনি তাহার স্ত্রীদের নিকট গমন করেন । তাহারা 
ছিলেন নয়জন। অতঃপর তিনি গোসল করেন এবং খোশবু মাখেন। দুই রাকাআত নামায 
পড়েন। কুরবানীর পশুগুলিকে চিহ্যুক্ত করেন এবং কণ্ঠাভরণ পরাইয়া দেন। অবশেষে হজ্জ 
ও উমরার জন্য ইহরাম বাধেন। তাহার সুদর্শন ও আকর্ষণীয় রং ও গড়নের পশুর সংখ্যা 
ছিল ষাট । 

যথা আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন ৪ 

০৪/০১৪ ৬৩০৮ Das pe bo YS 
অর্থাৎ ‘যদি কোন ব্যক্তি আল্লাহ্র নির্দশনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করে, তবে তাহা তাহার 
অন্তরে আল্লাহভীতির বহিঃপ্রকাশ ঘটায় ৷' 

কেহ বলিয়াছেন, কুরবানীর পশুকে সম্মান প্রদর্শন করার মানে হইল এগুলিকে উত্তম খাদ্য 
দেওয়া এবং উত্তম স্থানে রাখা ৷ 

হযরত আলী ইব্‌ন আবূ তালিব (রো) বলেন £ আমাকে রাসূলুল্লাহ (সা) কুরবানীর পশুর 
কর্ণ ও চক্ষু ভালোভাবে দেখিয়া নিতে নির্দেশ দিয়াছেন। সুনান সংকলকগণ ইহা বর্ণনা 
করিয়াছেন। 

59311 % এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে মুকাতিল ইব্‌ন হাইয়ান (র) বলেন ঃ 
জাহিলী যুগের লোকদের মত কণ্ঠাভরণ ব্যবহার করা বৈধ নয়। কেননা তাহারা যখন হারাম 
তখন তাহারা কণ্ঠাভরণ স্বরূপ পশম ব্যবহার করিত। তেমনি হরম শরীফের মুশরিক 
অধিবাসীরা যখন তাহাদের গৃহ হইতে বাহির হইত, তখন তাহারা কগ্ঠাভরণ স্বরূপ হরম 
শরীফের গাছের ছাল ব্যবহার করিত। ইহার ফলে লোকেরা তাহাদিগকে নিরাপত্তা প্রদান 
করিত। ইব্‌ন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 


কাছীর__-৩/৫১ 


Contents 


৪০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন আবু হাতিম (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলেন £ এই সূরার দুইটি আয়াত রহিত হইয়া গিয়াছে। একটি হইল -১3]1 বা 
কণ্ঠাভরণের আয়াত এবং দ্বিতীয়টি হইল ঃ 

১৬১০ ০৯১০1 Sl ২১৫৯০ JIL ০ 

মিৰ হৰ লাৰা), কার গলির পনি জ্ঞ্লত 
বলেন ঃ আমি হাসান রে)-কে জিজ্ঞাসা করিলাম যে, সূরা মায়িদার কোন আয়াত বা উহার কোন 
অংশ মানসুখ হইয়াছে কি? তিনি উত্তরে বলিলেন, না। 

আতা (র) বলেন ঃ লোকজন হরম শরীফের বৃক্ষের ছাল কণ্ঠাভরণ স্বরূপ ব্যবহার করিত। 
উহা নিরাপত্তার প্রতীক হিসাবে পরিগণিত হইত। অতএব আল্লাহ তা'আলা হরম শরীফের বৃক্ষ 
কাটা নিষিদ্ধ করেন। মুতাররিফ ইব্‌ন আবদুল্লাহও এইরূপ বলিয়াছেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 

(১1-১১১৫০১ ০০ LAG 0১১552719৯1 লন Sl ৩ 

এবং সেই সকল লোককে, যাহারা সম্মানিত গৃহ অভিমুখে যায়, যাহারা স্বীয় পালনকর্তার 
অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে’ 

অর্থাৎ আল্লাহ্‌র ঘরের উদ্দেশ্যে যাহারা রওয়ানা হয়, তাহাদের সহিত যুদ্ধ করা হালাল মনে 
করিও না। কারণ সেই ঘরে যে ব্যক্তি প্রবেশ করে সে শক্র হইতে নিরাপত্তা লাভ করে। 
এইভাবে যে ব্যক্তি আল্লাহ্র দয়া ও সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে বাহির হয়, তোমরা তাহাকে বাধা 
দিও না, বিরত রাখিও না এবং তাহার কোন প্রকার কুৎসা রটনা করিও না। 
রবী ইব্‌ন আনাস, মুকাতিল ইব্‌ন হাইয়ান ও কাতাদা (র) প্রমুখ বলেন ৪ ১ 3০৪ 5 
৮:১ আয়াতাংশের তাৎপর্য হইল ব্যবসা করা। যথা পূর্ববর্তী ।১১::5:১10০২:4- ০. 
-৩:১ ১০ ১.৪ এই আয়াত দ্বারা ব্যবসাকে বুঝান হইয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা) 1215.) আয়াতাংশের ব্যাখ্যায় বলেন ৪ ইহার অর্থ হইল হজ্জ করার 
মাধ্যমে আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন করা। 

ইকরিমা, সুদ্দী ও ইব্‌ন জারীর (র) বলেন £ এই আয়াতটি হাতাম ইবৃন হিন্দ আল-বাকরীর 
উদ্দেশ্যে অবতীর্ণ হয়। সে মদীনার একটি চারণভূমি লুট করিয়াছিল । ইহার পরের বৎসর হজ্জ 
করিতে আসিলে কতক সাহাবা তাহাকে বাধা দিতে মনস্থ করায় আল্লাহ পাক এই আয়াতটি 
নাযিল করেন ঃ 


(21১2১5162১০ 9০৯ 05১24 OU ভি চন সং 
ইব্‌ন জারীর (রে) এই ব্যাপারে আলিমদের ইজমা উদ্ধৃত করিয়া বলেন ৪ মুশরিকগণকে 


নিরাপত্তাহীন অবস্থায় হত্যা করা জায়েয । যদিও সে হরম শরীফের উদ্দেশ্যে বা বায়তুল 
মুকাদ্দাসের উদ্দেশ্যে রওয়ানা হয় ৷ মোটকথা, মুশরিকদের ব্যাপারে উপরিউল্লিখিত বিধানসমূহ 


Contents 


সূরা মায়িদা ৪০৩ 


রহিত হইয়া গিয়াছে। আল্লাহই ভালো জানেন। 
এমনিভাবে যে ব্যক্তি আল্লাহদ্রোহিতা, শিরক ও কুফরীর উদ্দেশ্যে পবিত্র কা“বাগৃহের দিকে : 
রওয়না হইবে, তাহাকেও বাধা প্রদান করা জায়েয রহিয়াছে । যথা আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 


lia ৫০1০ 

অর্থাৎ “হে মু'মিন সকল! নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র । অতএব তাহারা যেন এই বছরের 
পর আর কখনো কা'বাগৃহের নিকটবর্তী না হয় ৷' 

তাই রাসূলুল্লাহ (সা) নবম হিজরীতে হযরত আবূ বকর সিদ্দীক রো)-কে হজ্জের আমীর 
করিয়া প্রেরণ করার পরপরই হযরত আলী (রা)-কে প্রতিনিধিরূপে পাঠাইয়া তাহাকে এই 
ঘোষণা দানের নির্দেশ করেন যে, মুসলমান ও মুশরিক পরস্পর সম্পর্কে সম্পূর্ণ পৃথক । এই 
বৎসরের পর যেন কোন মুশরিক হজ্জ করিতে না আসে এবং কেহ যেন উলঙ্গ হইয়া বায়তুল্লাহ 
তাওয়াফ না করে। 

ইব্‌ন আবূ তালহা (র)......ইবৃন আব্বাস (রা) হইতে রিওয়ায়াত করেন যে, "১! 99 
১1১৯ ০4211 এই আয়াতাংশের ভাবার্থে হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ ইসলামের 
প্রথম যুগে মুমিন ও মুশরিক একত্রে বায়তুল্লাহ শরীফ তাওয়াফ করিত । তাই এই আয়াত দ্বারা 
পরস্পর পরস্পরকে বাধা দিতে নিষেধ করা হইয়াছে। ইহার পরে আল্লাহ তা'আলা এই 
আয়াতটি নাযিল করেন ঃ 


১1554০340০৯ সনি NE স০ ০৯ 0৮০) এ 
অর্থাৎ ‘নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র । অতএব তাহারা যেন এই বৎসরের পর কখনো কা'বা 
কর ৭ হর কনার যাহ ত হাল রহমান 
১১১17০15415 Sal Ci ORR Ae 
অর্থাৎ ‘যাহারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, একমাত্র তাহারাই আল্লাহ্র ঘরকে 
আবাদ করিবে ।' ইহা দ্বারা হজ্জ করার ব্যাপারে মুশরিকদের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা 
হইয়াছে। 
আবদুর রায্যাক (র)......কাতাদা হইতে বর্ণনা করেন যে, কাতাদা (র) 9 ১১৪11 39 
21৯11 52241 ০২৭। _ এই আয়াতাংশের ভাবার্থে বলেন ৪ জাহিলী যুগে কোন ব্যক্তি হজ্জের 
উদ্দেশ্যে বাহির হইলে বৃক্ষের ছাল দ্বারা কণ্ঠাভরণ তৈরি করিয়া গলায় পরিত। ফলে কেহ 
তাহাকে পথে বাধা দিত না। আবার ফেরার পথে তাহারা পশমের তৈরি কণ্ঠাতরণ পরিত । ফলে 
তাহাদিগকে কেহ বাধা বা কষ্ট দিত না । তৎকালে মুশরিকদিগকে হজ্জ করা হইতে বাধা দেওয়া 
হইত না। তেমনি নিষিদ্ধ ছিল হারাম মাসসমূহ এবং হরমের আশেপাশে যুদ্ধ করা । তবে 
পরবর্তীতে এই আয়াতটি দ্বারা উহা রহিত করা হয় ৪ 


Contents 


808 তাফসীরে ইব্‌ন কাছীর 


০5 


৬১০৯১ ১৯৯ ১শ। |917518 
অর্থাৎ “যেখানে মুশরিকদিগকে পাও, হত্যা কর।” 
ইব্‌ন জারীর (র) বলেন ৪ :০১311 5) অর্থাৎ হরমের মধ্যেকার বৃক্ষের ছাল দ্বারা কণ্ঠাভরণ 
পরিলে তাহাকে নিরাপত্তা প্রদান করা । তাই কেহ এই নির্দেশের অমান্য বা অবমাননা করিলে 
লোকজন তাহাকে লজ্জা দিত । কবি বলেন £ 


Deal ০৮৯11 555305 ০1১- Alsi ৯০৯] GES ll 
অতঃপর আল্লাহ বলেন £ slat salle Sy ‘যখন তোমরা হালাল হইয়া যাইবে 
তখন শিকার কর।' 
অর্থাৎ যখন তোমরা ইহরাম হইতে মুক্ত হইয়া হালাল হইবে, তখন তোমাদের জন্য ইহরাম 
অবস্থায় যাহা শিকার করা হারাম ছিল, উহা হালাল করা হইল। এই নির্দেশটি হইল হারামের 
পর হালাল করার বিধান। উল্লেখ্য যে, যদি কোন বিষয়কে সাময়িকভাবে বৈধ বা অবৈধ করা 
হয়, তবে উহা পূর্বে যদি ওয়াজিব কিংবা মুস্তাহাব থাকিয়া থাকে, পরবর্তীতে উহা বৈধ করিলে 
পূর্বের বিধানই পুনর্বহাল হয়। কাহারো মতে নির্দেশটি শুধু ওয়াজিবের বেলায় প্রযোজ্য এবং 
কাহারো মতে শুধু মুবাহ বিষয়ের বেলায় প্রযোজ্য । কিন্তু এই অভিমতদ্বয়ের বিপক্ষে কুরআনে 
একাধিক আয়াত রহিয়াছে। অতএব আমরা যাহা বলিয়াছি উহাই সত্য ও সঠিক । নীতি- 
শান্ত্রবিদগণের অনেকেই এই মত গ্রহণ করিয়াছেন । আল্লাহই ভালো জানেন । 
ডিন ১171৮1৬৯০০০] ens ১155 ১0৮৯৮৫০০১৯০, 
এখানে ++, 1 -এর _/| -কে যবর দ্বারা পড়া হইয়াছে। যাহার অর্থ হইল ঃ যে জাতি 
তোমাদিগকে হুদায়বিয়ার বছর কা“বাগৃহে পৌঁছিতে বাধা প্রদান করিয়াছিল, তাহাদের প্রতি 
শত্রতামূলক প্রতিশোধ গ্রহণের বেলায় আল্লাহ্র হুকুম লংঘন করিও না বরং আল্লাহ 
তোমাদিগকে প্রত্যেকের সঙ্গে যেভাবে ন্যায় ও ইনসাফমূলক আচরণ করার নির্দেশ দিয়াছেন, 
উহা যথাযথভাবে পালন কর। নিম্ন আয়াতের ব্যাখ্যায় এই সম্বন্ধে ব্যাপক আলোচনা করা 
হইবে । আয়াতটি হইল. এই ঃ 
SEU ০০৪ 35104118454 ০7০ ১০০৯5 
“কোন জাতির প্রতি শত্রুতা যেন তোমাদিগকে ন্যায় বিচার করায় নিরুৎসাহিত না করে। 
তোমরা ন্যায় বিচার কর । আর ইহা হইল আল্লাহ ভীতির অতি নিকটবর্তী ।' 
অর্থাৎ শত্ৰুতা যেন ন্যায় ও ইনসাফ হইতে কাহাকেও বিমুখ না করে। কেননা প্রত্যেক 
ব্যক্তির উপর প্রত্যেক অবস্থায় প্রত্যেকের ইনসাফের ব্যবহার করা ওয়াজিব বা অপরিহার্য । 
পূর্ববতীকালের জনৈক মনীষী বলিয়াছেন £ কেহ যদি তোমার সহিত আল্লাহ্র নাফরমানী- 
করা। কেননা পৃথিবী ও আকাশসমূহ ন্যায়ের উপর ভর করিয়া প্রতিষ্ঠিত রহিয়াছে। 


Contents 
সূরা মায়িদা 8০৫ 


ইব্‌ন আবু হাতিম (র)......হযরত যায়দ ইব্‌ন আসলাম (রা) হইতে বর্ণনা করেন যে, যায়দ 
ইব্‌ন আসলাম (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা)-সহ সাহাবীগণ যখন মুশরিকগণ কর্তৃক বাধাপ্রাপ্ত 
হইয়া হুদায়বিয়ার প্রান্তরে এক কঠিন অবস্থায় কালাতিপাত করিতেছিলেন, তখন পূর্বাঞ্চলীয় 
একদল মুশরিক কা'বাঘর যিয়ারতের উদ্দেশ্যে তাহাদের নিকট দিয়া যাইতেছিল। উহাদিগকে 
দেখিয়া সাহাবাগণ বলিলেন, তাহারা যেভাবে আমাদিগকে কা'বাগৃহ যিয়ারত করিতে বাধা দান 
করিয়াছে, আমরা সেইভাবে ইহাদিগকে বাধা দিব। সেই মুহূর্তে এই আয়াতটি নাযিল হয় । 
"5/1 অর্থ হিংসা-বিদ্বেষ। হযরত ইব্‌ন আব্বাস (রা)-সহ,অনেকে এই অর্থ 
করিয়াছেন। ইহা «3৮ হইতে ১; 4 হইতে নিঃসৃত হইয়াছে। ইহা সর্বদা হরকতের সহিত 
পড়া হয়। যথা ৪ ১২৯ - €9এ- 43১ হইতে যেভাবে ১১৩, - ১1১৯ - ১৯১১ নিঃসৃত 
হইয়াছে, উহাও এইরূপে নিঃসৃত । ইবৃন জারীর (র) বলেন, আরবী কবিতায় ১% -কে জযম 
দিয়াও লিখা হইয়াছে। তবে কোন ক্বারী কুরআনের এই আয়াতটি এইরূপে পড়িয়াছেন কিনা 
আমাদের জানা নাই । যথা কবি বলেন £ 
1১৪৪ SUE PY ly _ 4৮০০৩ DY dl sy 
অতঃপর আল্লাহ পাক বলেন ঃ 
19551197531 cle NAGS Ys 58013 Al ke 50S 
এই আয়াতে আল্লাহ তা‘আলা মু'মিন বান্দাদেরকে সৎ ও উত্তম কাজে পরম্পরে সাহায্য- 
সহযোগিতা করার জন্য আদেশ করিয়াছেন। পরস্তু গর্হিত কাজ পরিহার করিয়া তাকওয়া 
অবলম্বন করার নির্দেশ দিয়াছেন । পক্ষান্তরে অন্যায়, পাপ ও হারাম কাজে পরস্পরে সহযোগিতা 
করিতে বারণ করিয়াছেন। 
ইব্‌ন জারীর রে) বলেন ৪531 অর্থ আল্লাহ্‌র আদেশকৃত বিষয়কে অমান্য করা । ০19--11 
অর্থ আল্লাহ কর্তৃক নির্ধারিত ইসলামের সীমা লঙ্ঘন করা এবং নিজের ও অন্যের বেলায় ইনসাফ 
পরিহার করিয়া বেইনসাফীর আশ্রয় নেওয়া । 
ইমাম আহমদ (র)......হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত 
আনাস ইব্‌ন মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ তুমি তোমার ভাইকে সাহায্য 
কর, যদি সে অত্যাচারী অথবা অত্যাচারিতও হয় । তখন জিজ্ঞাসা করা হইল, হে আল্লাহ্র 
রাসূল! অত্যাচারিতকে সাহায্য করার অর্থ তো বুঝিলাম, কিন্তু অত্যাচারীকে সাহায্য করার মানে 
তো বুঝিলাম না। তাহাকে কিভাবে সাহায্য করিব ? রাসূলুল্লাহ (সা) বলিলেন £ তাহাকে 
অত্যাচার করা হইতে নিষেধ করা এবং বাধা প্রদান করা । ইহাই হইল সাহায্য করা । হুশাইমের 
সনদে ইমাম বুখারীই কেবল এইরূপ বর্ণনা করিয়াছেন। 
বুখারী ও মুসলিমে......হযরত আনাস রো) হইতে বর্ণনা করা হয় রাসূলুল্লাহ সো) 
বলিয়াছেন £ তুমি তোমার অত্যাচারী বা অত্যাচারিত ভাইকে সাহায্য কর। জিজ্ঞাসা করা হইল, 
সাহায্য করার অর্থ তো বুঝিলাম না । তিনি উত্তরে বলিলেন ঃ অত্যাচারীকে তাহার অত্যাচার 
হইতে বিরত রাখা হইল তাহাকে সাহায্য করা। 


Contents 


৪০৬ তাফসীরে ইব্ন কাছীর 


ইমাম আহমদ (র)......জনৈক সাহাবী হইতে বর্ণনা করেন যে, জনৈক সাহাবী বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে মু'মিন ব্যক্তি লোকের সঙ্গে মেলামেশা করে এবং তাহাদের 
দেওয়া কষ্ট সহ্য করে, সেই ব্যক্তি এ ব্যক্তি হইতে উত্তম যে সমাজের লোকের সঙ্গে মেলামেশা 
করে না এবং তাহাদের দেয়া কষ্টও সহ্য করে না। 

শু"বার সনদে তিরমিযী এবং ইসহাক ইব্‌ন ইউসুফের সনদে ইব্‌ন মাজাহ এবং তাহারা 
উভয়ে আ'মাশ হইতে এই হাদীসটি রিওয়ায়াত করিয়াছেন । 

হাফিয আবূ বকর বায্যার (র)......আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, সৎপথ প্রদর্শনকারী সৎকাজ সম্পাদনকারীর অনুরূপ 
প্রতিদানপ্রাপ্ত হয় । 

এই হাদীসটির সমার্থক নিম্ন হাদীসটি ব্যতীত অন্য কোন সহীহ হাদীস আছে বলিয়া আমার 
জানা নাই। হাদীসটি হইল এই $ 

যে ব্যক্তি সংপথে আহবান করে, সে ব্যক্তির আহবানে সাড়া দিয়া যদি কোন ব্যক্তি সৎপথ 
অনুসরণ করে, তবে আহবানকারী ব্যক্তি কিয়ামত পর্যন্ত ইহার পুণ্য পাইতে থাকিবে । অথচ 
সৎপথ অনুসারীর সওয়াব হইতে কোন অংশ হাস করা হইবে না। পক্ষান্তরে যে ব্যক্তি মানুষকে 
অন্যায় ও অসৎ পথে আহ্বান করে এবং তাহার আহ্বানে সাড়া দিয়া য়ে উহা গ্রহণ করত পাপ 
করিতে থাকে, সেই ব্যক্তির পাপের অংশ আহ্বানকারীও কিয়ামত পর্যন্ত পাইতে থাকিবে, তবে 
পাপ সম্পাদনকারীর শাস্তি হইতে কোন অংশ. হাস করা হইবে না। 

তাবারানী (র)......আবুল হাসান সামরান ইব্‌ন সাখার (রা) হইতে বর্ণনা যে, আবুল হাসান 
সামরান ইব্ন সাখার (রা) বলেন, রাসুলুল্লাহ সো) বলিয়াছেন ঃ যে ব্যক্তি অত্যাচারীর সঙ্গে 
হাটে এবং সে জানে যে, সেই ব্যক্তি অত্যাচার করে, সে ব্যক্তি ইসলাম হইতে বহিষ্কৃত বলিয়া 
গণ্য হইবে। 


39155১০65৮১ ০4550 KAN 2৫5৬ (7) 

ASSL 9১৯০1৫52505 YING FB NA scl 

CSR ASN EIASGIIN, SONS ih Ye i CS 

ESI LE ৩০৩১০৭2০৯৯৩ Fy CAS 
2 93224 ৮৭ 


০১৮০৮ 4 6 
৩. “তোমাদের জন্য হারাম করা হইল মৃত জীব-জন্তু, রক্ত, শুকরের মাংস ও আল্লাহ 
ভিন্ন অন্য নামে উৎসর্গিত জীব এবং গলায় ফাঁসের কারণে কিংবা আঘাতে অথবা উঁচু স্থান 


হইতে পড়িয়া বা শিংয়ের গুতায় মৃত প্রাণী আর হিংস্র প্রাণী যাহার অংশ খাইয়াছে ও যবেহ 
করার আগেই মরিয়াছে* আর যাহা বেদীতে যবেহ করা হইয়াছে এবং তীরের মাধ্যমে 


Contents 
সূরা মায়িদা ৪০৭ 


_ বন্টনের জন্য যবেহকৃত জীব । এইগুলি পাপ কার্য । আজ তোমাদের দীন হইতে কাফিররা 
নিরাশ হইয়াছে । তাই তাহাদিগকে ভয় পাইও না, আমাকে ভয় কর । আজ আমি তোমাদের 
জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করিলাম এবং তোমাদের উপর আমার নি“আমত পূর্ণ 
করিলাম । আর তোমাদের জন্য একমাত্র ইসলামকে জীবনাদর্শরূপে মনোনীত করিলাম । 
অতঃপর যে ব্যক্তি পাপমতি ভিন্ন ক্ষুধাতুর হইয়া (হারাম বস্তু) খাইবে, সেক্ষেত্রে নিশ্চয়ই 
আল্লাহ অতি ক্ষমাশীল ও অশেষ দয়ালু ।” 

তাফসীর ৪ আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা যে সমস্ত জন্তু খাওয়া হারাম, উহার বিবরণ 
দিয়াছেন। উহা হইল মৃত জন্তু। এইখানে সেই মৃতকে বুঝান হইয়াছে যাহা শিকার বা যবেহ 
করা ব্যতীত আপনা আপনি মরিয়াছ। কেননা উহার শরীরের প্রবাহিত রক্তের স্বরণ ঘটে নাই। 
তাই উহা স্বাস্থ্য ও দীনের জন্য ক্ষতিকর । এই কারণে আল্লাহ তা'আলা এই ধরনের মৃত 
জন্তুসমূহকে খাওয়া নিষিদ্ধ বা হারাম করিয়াছেন । তবে মৃত মাছ এই নিষিদ্ধতার আওতাভুক্ত 
নয়। যথা হযরত আবু হুরায়রা (রা) হইতে ইব্‌ন খুযায়মা ও ইব্‌ন হিব্বান স্বীয় সহীহ সংকলনে, 
আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইব্‌ন মাজাহ স্বীয় সুনানে, শাফিঈ ও আহমদ স্বীয় মুসনাদে 
এবং মালিক স্বীয় মুআত্তায় বর্ণনা করেন যে, একদা রাসূলুল্লাহ (সা)-কে সমুদ্রের পানি সম্পর্কে 
জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন £ উহার পানি পবিত্র এবং উহার মৃত মাছও হালাল । এই 
সম্পর্কে সামনে আরও হাদীস আসিতেছে । 

আল্লাহ তা'আলা বলিয়াছেন £ (২:5১... (53:91 অর্থাৎ প্রবাহিত রক্ত । .|| অর্থ প্রবাহিত 
রক্ত! হযরত ইব্‌ন আব্বাস (রা) এবং সাঈদ ইব্‌ন জুবায়র (রো) এই অর্থ করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)......ইকরিমা (রা) হইতে বর্ণনা করেন যে, ইকরিমা রো) বলেন 
হযরত ইব্‌ন আব্বাস (রা)-কে গ্রীহা সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন যে, তোমরা উহা 
খাও। তখন লোকজন বলিল, কেন, উহা তো রক্ত। উত্তরে তিনি বলেন যে, তোমাদের জন্য 
কেবল প্রবাহিত রক্তই হারাম করা হইয়াছে। 

হাম্মাদ ইব্‌ন সালমা (র)...... হযরত আয়েশা রো) হইতে বর্ণনা করেন যে, হযরত আয়েশা 
(রা) বলেন £ কেবল প্রবাহিত রক্তই নিষিদ্ধ করা হইয়াছে। 

মারফ্‌ সুত্রে হযরত ইব্‌ন উমর (রা) হইতে মুহাম্মদ ইব্‌ন ইদরীস শাফিঈ বর্ণনা করেন যে, 
হযরত ইব্‌ন উমর (রা) বলেন ৫ রাসূলুল্লাহ বলিয়াছেন £ আমাদের জন্য দুইটি মৃত এবং দুই 
প্রকারের রক্ত খাওয়া হালাল করা হইয়াছে। মৃত দুইটি হইল, মাছ ও টিড্ডি। আর রক্তের 
প্রকারদ্বয় হইল, কলিজা ও গ্রীহা। 
ও আহমদ ইব্‌ন হাম্বল প্রমুখও ইহা বর্ণনা করিয়াছেন । তবে হাফিয বায়হাকী (র) বলেন যে, 
বর্ণনাকারী আবদুর রহমান ইবৃন যায়দ ইব্‌ন আসলাম একজন দুর্বল রাবী । অবশ্য মারফ্‌* সূত্রে 
প্রমুখ হইতে এবং তাহারা হযরত ইবৃন উমর (রা) হইতেও এইরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। 

আমি ইব্‌ন কাছীর বলিতেছি £ অবশ্য উসামা, আবদুল্লাহ ও আবদুর রহমান ইব্ন যায়দ 
ইব্‌ন আসলাম- এই রাবীত্রয় দুর্বল । তবে সকলে সমানভাবে দুর্বল নন। 


Contents 


৪০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত ইবৃন উমর (রা) হইতে যায়দ ইব্‌ন আসলামের সূত্রে সুলায়মান ইব্‌ন বিলাল (র)-ও 
ইহা বর্ণনা করিয়াছেন । হাফিয আবু যুর‘আ রাযী বলেন, সুলায়মান ইব্‌ন বিলাল বিশ্বস্ত রাবী 
হওয়া সত্ত্বেও হাদীসটিকে মওকুফ বলা হইয়াছে । কেননা ইহার সনদের মধ্যে যায়দ ইব্‌ন 
আসলাম (র) রহিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র)......সুদাই ইব্‌ন আজলান ওরফে আবূ উমামা (রা) হইতে বর্ণনা 
করেন যে, হযরত আবূ উমামা (রা) বলেন ঃ রাসুলুল্লাহ (সা) আমার কওমকে আল্লাহ ও তাহার 
রাসূলের দিকে আহবান করার জন্য আমাকে প্রেরণ করেন এবং ইসলামের দাওয়াত তাহাদের 
নিকট পেশ করার নির্দেশ দেন। আমি তাহাদের মাঝে আমার দায়িত্ব পালন করিতেছিলাম | 
একদা তাহারা আমার নিকট এক পেয়ালা রক্ত নিয়া উপস্থিত হইল এবং সকলে মিলিয়া উহা 
পান করার উদ্যোগ নিল। তাহারা আমাকে উহা গ্রহণ করার জন্য অনুরোধ জানাইল। আমি 
তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিলাম, আফসোস! আমি তোমাদের নিকট এমন এক ব্যক্তির 
পক্ষ হইতে আসিয়াছি যিনি তোমাদের জন্য রক্ত হারাম করিয়াছেন। তাহারা সকলে উৎসুক 
হইয়া জিজ্ঞাসা করিল, সেই আদেশটি কি ? তখন আমি তাহাদিগকে এই আয়াতটি পড়িয়া 
শুনাইলাম 8 74119 25:11 ১1০ ০১৯ 

ইব্‌ন আবূ শাওয়ারিবের সনদে হাফিয ইব্‌ন মারদুবিয়াও এইরূপ বর্ণনা করিয়াছেন । তবে 
তিনি আরো বাড়াইয়া বর্ণনা করেন যে, সদাই ইব্‌ন আজলান (রা) বলেন ৪ আমি উহাদের 
নিকট ইসলামের দাওয়াত নিয়া উপস্থিত হইলাম । কিন্তু তাহারা ইসলাম গ্রহণ করিতে অস্বীকৃতি 
জানাইল। একদিন আমি অত্যন্ত তৃষ্ণার্ত ছিলাম । তাহাদের কাছে পানি চাহিলে তাহারা বলিল 
যে, তুমি মরিলেও আমরা পানি দিব না। এমন অবস্থায় আমি মর্মাহত হইয়া জামা শিয়রে দিয়া 
তপ্ত বালুকার মাঠে শুইয়া পড়িলাম । আমি ঘুমাইয়া পড়িলে স্বপ্নে দেখি যে, সুদর্শন এক ব্যক্তি 
একটি কাঁচের পেয়ালায় উত্তম সুমিষ্ট পানীয় হাতে করিয়া নিয়া আসিয়া আমাকে দিল । আমি 
উহা পান করিতেই ঘুম হইতে জাগ্রত হইলাম । তখন আমি অনুভব করিলাম যে, আমার কোন 
পিপাসাই নাই । উপরন্তু ইহার পর হইতে আজ পর্যন্ত আমি কখনো আর পিপাসার্ত হই নাই। 

হযরত আবূ উমামা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ গালিব, সাদাকা ইবৃন হারম, 
ইব্‌ন হাম্মাদ ও হাকিম স্বীয় মুসতাদরাকেও ইহা বর্ণনা করিয়াছেন। তবে তিনি উপরোক্তরূপ 
বর্ণনা করার পর আরো বাড়াইয়া বলেন ৪ সদাই ইব্‌ন আজলান (রা) বলেন, ইহার পর আমি 
শুনিতে পাইতেছিলাম, তাহারা পরস্পরে বলাবলি করিতেছিল যে, তোমাদের নিকট তোমাদের 
নেতা আসিয়াছে, কিন্তু তোমরা তাহাকে একঢোক পানিও দিলে না ? অতঃপর তাহারা আমার 
জন্য পানীয় নিয়া আসিল । তখন আমি তাহাদিগকে বলিলাম, আমার এখন প্রয়োজন নাই । 
আল্লাহ আমাকে খাওয়াইয়াছেন। ইহা বলিয়া আমি তাহাদিগকে আমার পেট দেখাইলাম । ফলে 
তাহারা সকলে ইসলাম গ্রহণ করিল। এই অবস্থাটির চিত্র কবি ‘আশা কত সুন্দর করিয়া 
আঁকিয়াছেন। এঁতিহাসিক ইব্‌ন ইসহাক তাহার নিম্ন পংক্তিদ্বয় উদ্ধৃত করিয়াছেন ঃ 


৬১ 142৭৯ ৮৮৮০ ০১৯০০৪৩70৫১ ্১ ২ 90৮01340515 


Contents 


সূরা মায়িদা ৪০৯ 


যাহা হউক, জাহিলী যুগের লোকেরা তৃষ্ণার্ত হইলে উটের রক্ত পান করিত। কিন্তু আল্লাহ 
তা'আলা এই অপবিত্র বস্তুকে এই উম্মতের জন্য হারাম করিয়াছেন। 
আশা আরও বলেন ঃ 


1১০১ ৭1113 0553] ১১৬০ 3৩7 nb 3 ০০৬০৯৮০৮৮৯১] 
১১১৭1 ১! অর্থাৎ পালিত ও বন্য উভয় প্রকারের শূকরই হারাম । =! বা মাংস বলিয়া 

উহার সর্বাঙ্গকে বুঝান হইয়াছে । এমনকি মাংসের মধ্যে উহার চর্বিও গণ্য । তবে এক প্রশ্ন 

হইতে পারে যে, সাধারণত মাংস বলিতে তো চর্বিকে বুঝায় না। যাহিরী সম্প্রদায় ইহার উত্তরে 


বলেন যে, আল্লাহ তা“আলা বলিয়াছেন ৪ !&.. ৪ 1: ৯১ 4৪ অর্থাৎ উহা অপবিত্র ও 
পাপের ৷ অন্য আয়াতে ইহার সমর্থনে বলা হইয়াছে ঃ ৭" 
২১ 9.১ ০১১১৯ | 911১58৮5155 31 25 092 iY 

অর্থাৎ “মৃত অথবা উহার প্রবাহিত রক্ত অথবা শৃকরের মাংস ব্যতীত। কেননা ইহা 
অপবিত্র ।' এই স্থানে «4 -এর সর্বনাম দ্বারা শূকর বুঝান হইয়াছে। শূকর বলিলে উহার সর্বাংগ 
বুঝা যায়। যদিও আরবী ভাষা রীতি অনুযায়ী সর্বনাম সময় _৪.১০ -এর সহিত সংশ্লিষ্ট হয় 
এবং কখনো «< ১০ -এর সহিত হয় না। কিন্তু আরবী ভাষাবিদরা কোন জন্তুর গোশ্ত 
বলিয়া উহার প্রত্যেকটি অঙ্গ-প্রত্যেগকে বুঝিয়া থাকে । 

বুরায়দা ইব্‌ন খুসায়ব আসলামী হইতে মুসলিম স্বীয় সহীহ সংকলনে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ যে ব্যক্তি পাশা খেলায় অংশগ্রহণ করে, সে যেন তাহার হস্তকে 
শুকরের মাংস ও রক্ত দ্বারা রঞ্জিত করিল। 

বলা বাহুল্য, ইহা দ্বারা শুকরের মাংস ও রক্তের প্রতি চরম ঘৃণা ব্যক্ত করা হইয়াছে। 
অতএব ইহার মাংস ভক্ষণ করার কোন প্রশ্নই উঠিতে পারে না। সুতরাং বুঝা গেলো যে, 
শূকরের মাংসসহ উহার প্রত্যেকটি অঙ্গ ও অংশই হারাম এবং অপবিত্র । 

সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলেন ঃ আল্লাহ তা“আলা শুধু মদ্য, মৃত, 
শূকর ও মূর্তির ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করিয়াছেন । তখন প্রশ্ন করা হইল, হে আল্লাহ্‌র রাসূল! 
মৃতের চর্বির হুকুম কি? কেননা উহা দ্বারা নৌকার গীথুনী দেওয়া হয়, চামড়া মালিশ করা হয় 
এবং প্রদীপের জ্বালানী হিসাবে ব্যবহার করা হয়। রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ উহা ব্যবহার করা 
ঠিক নয়। কেননা উহাও হারাম । 

আবু সুফিয়ানের সনদে সহীহ বুখারী বর্ণনা করিয়াছেন যে, তিনি রোম সম্রাটকে 
বলিয়াছিলেন, তাহাদিগকে রাসূলুল্লাহ (সা) মৃত পশু ও রক্ত খাইতে নিষেধ করিয়াছেন। 

< ll ১5] 1151155 অৰ্থাৎ ‘যে জন্তু আল্লাহ ব্যতীত অন্যের নামে যবেহ করা হয় উহা 
হারাম!’ কেননা আল্লাহ তা'আলা যে কোন জন্তুকে তাহার মহান নামে যবেহ করা ওয়াজিব 
করিয়াছেন। অতএব যদি কোন জন্তু তাহার নাম ব্যতীত কোন দেব-দেবীর নামে যবেহ করা হয় 
তবে তাহা হারাম বৈ কি ? উপরন্তু এই ধরনের যবেহকৃত জন্তু হারাম হওয়ার ব্যাপারে সকল 
যুগের সকল আলিম একমত । তবে ভুলবশত বা অনিচ্ছাকৃতভাবে কোন হালাল পশু-পাখি যবেহ 


কাছীর_-৩/৫২ 


Contents 
| 


৪১০ | তাফসীরে ইব্‌ন কাহীর 


করার সময় আল্লাহর নাম বাদ পড়ার ব্যপারে আলিমদের মধ্যে মতভেদ রহিয়াছে । এই 
বিতর্কের উপর সূরা আন“আমে বিস্তারিত আলোচনা করা হইবে। 

ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত আবূ তুফাইল (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
তুফাইল (রা) বলেন, হযরত আদম (আ)-কে যখন পৃথিবীতে প্রেরণ করা হয়, তখন তাহার 
প্রতি চারটি বস্তু হারাম করিয়া দেওয়া হয়। (সেইগুলি হইল ঃ) মৃত জন্তু, রক্ত, শুকরের মাংস 
এবং আল্লাহ ব্যতীত অন্যের নামে যবেহকৃত জন্তু । তাই এইগুলি কখনো হালাল ছিল না; বরং 
আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির পর হইতেই এইগুলি হারাম হিসাবে গণ্য ছিল। তবে বনী 
ইসরাঈলদের অপকর্মের কারণে আল্লাহ তাহাদের প্রতি কোন কোন হালাল বস্তুকে হারাম 
করিয়াছিলেন। ঈসা (আ)-কে প্রেরণ করার পর আবার আদম (আ)-এর যুগের নির্দেশ দেওয়া 
হয় এবং উপরোল্লিখিত বস্তু চতুষ্টয় ব্যতীত সকল কিছু হালাল করা হয়। কিন্তু সেই যুগের 
লোকেরা তাহাকে মিথ্যুক প্রতিপন্ন করে এবং তাহার আদেশ-নিষেধ অমান্য করার অপপ্রয়াস 
পায়। এই হাদীসটি নিতান্ত দুর্বল। 

ইব্‌ন আবূ হাতিম (র)......জারুদ ইব্‌ন আবূ সবুরা হইতে বর্ণনা করেন যে, জারুদ ইব্‌ন 
আবু সবুরা বলেন ঃ বনী রিবাহ গোত্রের ইব্‌ন ওয়ায়ল নামের এক ব্যক্তি এবং বিশিষ্ট কবি আবূ 
ফারাযদাকের পিতা উভয়ে একশতটি করিয়া উটের পা কাটার বাজি ধরে। কৃফা শহরের 
উপকণ্ঠে একটা ঝরণার কুলে তাহারা উটের পা কাটা শুরু করিলে লোকজন গাধা ও খচ্চরের 
পিঠে চড়িয়া উটের গোশত নেওয়ার জন্য সেখানে জড়ো হইতে থাকে । হযরত আলী (রা) ইহা 
দেখিয়া হুযূর (সা)-এর একটি সাদা খচ্চরের পিঠে চড়িয়া উচ্চস্বরে বলিতে থাকে ঃ হে 
জনমণ্ডলী! তোমরা ইহার গোশত খাইও না। ইহা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা 
হইয়াছে। 

এই হাদীসটিও দুর্বল । তবে আবূ দাউদের একটি রিওয়ায়াত দ্বারা ইহার বিশুদ্ধতা প্রমাণিত 
হয়। হাদীসটি নিম্নরূপ £ 

আবূ দাউদ (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) আরব বেদুঈনদের মত পরস্পর বাজি ধরিয়া উটের পা 
কাটিতে নিষেধ করিয়াছেন। 

আবূ দাউদ (রা) বলেন ঃ মুহাম্মদ ইবৃন জাফর ওরফে গুন্দরের হাদীসটি একমাত্র বর্ণনাকারী 
আলী ইব্ন আব্বাসের সূত্রে মওকুফ বলিয়া সাব্যস্ত । 

আবু দাউদ (র)......ইকরিমা হইতে বর্ণনা করেন যে, যুবায়র ইব্‌ন হারীস বলেন £ আমি 
ইকরিমার নিকট শুনিয়াছি যে, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) প্রতিযোগিতার উদ্দেশ্যে দেওয়া 
ভোজ গ্রহণ বা ভক্ষণ করিতে নিষেধ করিয়াছেন। 

আবূ দাউদ (র) বলেন, ইবৃন জারীর ব্যতীত অন্যান্য সকলের রিওয়ায়াতে ইব্‌ন আব্বাসের 
উল্লেখ নাই। একমাত্র ইব্‌ন জারীরই ইব্‌ন আববাস (রা)-এর রিওয়ায়াতে উক্ত হাদীস বর্ণনা 
করিয়াছেন। 

২৪১১১15 অৰ্থাৎ ইচ্ছাকৃতভাবে যে জন্তুর গলা টিপিয়া মারা হয় অথবা আকস্মিকভাবে 
যে জন্তু দম বন্ধ হইয়া মারা যায়। হযরত ইব্ন আব্বাস (রা) ও অন্যান্য মনীষীগণ বলিয়াছেন 


Contents 
সূরা মায়িদা 8১১ 


যে, কোন পশুকে খুঁটার সঙ্গে রশি দিয়া বাঁধিয়া রাখিলে পশুটি ছোটাছুটি করার ফলে রশিতে 
ফাস লাগিয়া যদি দম বন্ধ হইয়া মারা যায়, তবে সেই পশুর মাংস খাওয়া হারাম । 

কাতাদা (র) বলেন ঃ জাহিলী যুগের লোকেরা পশুকে লাঠিপেটা করিয়া মারিয়া উহার মাংস 
ভক্ষণ করিত। 

সহীহ হাদীসে আসিয়াছে যে, হযরত আদী ইব্‌ন হাতিম (র) বলেন £ আমি রাসূলুল্লাহ 
(সা)-কে জিজ্ঞাসা করিলাম যে, আমি এমন এক প্রকার অস্ত্র দ্বারা শিকার করি যাহার একধার 
ধারালো আর অন্য ধার ধারহীন। এমন অস্ত্রের আঘাতের শিকার কি খাওয়া জায়েয ? রাসূলুল্লাহ 
(সা) বলিলেন £ যদি উহার ধারালো পার্শ্ব দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তবে উহা খাইবে আর যদি 
ধারহীন পার্থের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তবে উহা খাইবে না। 

এই হাদীসে রাসুলুল্লাহ (সা) ধারালো এবং ধারহীন অস্ত্রের মধ্যে পার্থক্য করিয়াছেন । তিনি 
ধারালো অস্ত্রের দ্বারা আঘাতকৃত জন্তু খাওয়া হালাল বলিয়াছেন এবং ধারহীন অস্ত্রের দ্বারা 
আঘাতপ্রাপ্ত জন্তু খাওয়া হারাম বলিয়া উল্লেখ করিয়াছেন। এই ব্যাপারে ফিকহশাস্ত্রবিদগণ 
একমত । আর যদি ক্ষত না হইয়া কেবল অস্ত্রের ভারের কারণে জন্তু নিহত হয়, তবে এই 
ব্যাপারে ইমাম শাফিঈর দুইটি অভিমত রহিয়াছে । এক, ধারহীন অস্ত্রের আঘাতে মারা জন্তু 
হালাল নহে। এই হাদীস দ্বারা তাহাই বুঝা যায়। দুই, কুকুর দ্বারা শিকারকৃত জন্তু খাওয়া 
যেহেতু হালাল, তাই ভারী অথচ ধারহীন অস্ত্রের আঘাতে মারা জন্তুও খাওয়া হালাল । এই 
বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হইল। 

পরিচ্ছেদ ৪ এই বিষয়ে আলিমগণের মধে মতভেদ রহিয়াছে যে, যদি শিকারী কুকুরকে 
শিকারের জন্য পাঠান হয় এবং সেই কুকুর যদি ক্ষত সৃষ্টি না করিয়া কোন জস্তুকে শিকার করে 
বা শিকারী কুকুরের শরীরের ভারে যদি জন্তুটি নিহত হয়, তবে সেই শিকার খাওয়া হালাল কি 
হালাল নয়, এই ব্যাপারে দুইটি মত রহিয়াছে । এক মতানুসারে বলা হইয়াছে যে, উহা খাওয়া 
হালাল। কেননা আল্লাহ তা'আলা বলিয়াছেন £ ৮৫১০ 5,০! ৯1519 অর্থাৎ “কুকুর 
তোমাদের জন্য যাহা শিকার করে উহা তোমরা খাও।' এই আয়াতে ক্ষত ও অক্ষত কোন বিষয় 
নির্দিষ্ট না করিয়া সাধারণভাবে শিকার খাওয়ার নির্দেশ দেওয়া হইয়াছে । আদী ইব্‌ন হাতিমের 
হাদীসেও অনির্দিষ্ট সাধারণ অর্থ প্রকাশ পাইয়াছে। ইমাম শাফিঈ (র)-এর সহচরগণ ইমাম 
শাফিঈ (র) হইতে এই মত উদ্ধৃত করিয়াছেন । ইমাম নববী (র) এবং ইমাম রাফিঈ রে) ইমাম 
শাফিঈর এই মতকে সঠিক বলিয়া মন্তব্য করিয়াছেন । 

আমার কথা হইল যে, ইমাম শাফিঈর 31 ও ০554 নামক কিতাবদ্য়ের দ্বারা উপরোক্ত 
উদ্ধৃতির সত্যতা প্রমাণিত হয় না। তবে তাহার অভিমত দ্যর্থবোধক। তাঁহার অনুসারীগণ তাহার 
মতকে কেন্দ্র করিয়া দুই দলে বিভক্ত হইয়া পড়িয়াছেন এবং উভয় দল তাহার বক্তব্যকে নিজ 
নিজ দলের পক্ষে ব্যবহার করিয়াছেন । মূলত তাহার বক্তব্যে উহা হালাল হওয়ার প্রতি ইঙ্গিত 
খুবই ক্ষীণ। মোটকথা এই জাতীয় শিকারকৃত পশু হালাল কি হারাম, এই ব্যাপারে তিনি 
খোলাখুলি কোন মন্তব্য করেন নাই । তবে হাসান ইব্ন যিয়াদের রিওয়ায়াতে আবু হানীফা (রা) 
হইতে ইব্‌ন সাব্বাগ উদ্ধৃত করেন যে, আবূ হানীফা (র) বলেন, উহা হালাল । আবূ জাফর ইব্‌ন 
জারীর (র) স্বীয় তাফসীরে উদ্ধৃত করেন যে, সালমান ফারসী (রা), আবু হুরায়রা (রা), সাদ 


Contents 


৪১২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন আবু ওয়াক্কাস (রা) ও ইব্‌ন উমর (রা) প্রমুখও এইরূপ বর্ণনা করিয়াছেন । তবে বর্ণনাটি 
দুর্বল। কেননা তাহাদের পক্ষ হইতে এই ব্যাপারে কোন স্পষ্ট মন্তব্য পাওয়া যায় না। ইব্‌ন 
জারীরের এই রিওয়ায়াতের ব্যাপারে আমারও সন্দেহ রহিয়াছে। 

দ্বিতীয় মতে বলা হয়, উহা হালাল নয়। ইহা হইল ইমাম শাফিঈ.(র)-এর দ্বিতীয় উক্তি। 
ইমাম মুযানী (র)-ও এই অভিমত পসন্দ করিয়াছেন । ইব্‌ন সাব্বাগও এই মতকে প্রাধান্য 
দিয়াছেন। আল্লাহ ভালো জানেন। 

ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ (র) ইমাম আবু হানীফা রে) হইতে বর্ণনা করেন যে, 
এই জাতীয় পশু হালাল নয়। তেমনি ইমাম আহমদ হইতেও তাহার প্রসিদ্ধ মত হিসাবে ইহা 
বর্ণনা করা হইয়াছে। ইহাই সত্যের অধিক কাছাকাছি। ইসলামী আইনের নীতিমালার সঙ্গে 
ইহাই অধিক সামঞ্জস্যপূর্ণ । ইব্‌ন সাব্বাগ এই মতের পক্ষে রাফি ইব্‌ন খাদীজ (রা)-এর 
হাদীসকে দলীল হিসাবে গ্রহণ করিয়াছেন । হাদীসটি হইল এই ঃ 

রাফি ইব্‌ন খাদীজ (রা) বলেন, আমি রাসুলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলাম, আমরা 
আগামীকাল শক্রর সম্মুখীন হইব । আমাদের নিকট কোন ছুরি থাকিবে না । তখন আমরা বাশের 
ধারালো ফালি দিয়া যবেহ করিতে পারিব কি? তিনি বলিলেন ঃ যাহা দ্বারা যবেহ করিলে রক্ত 
প্রবাহিত হয় এবং যাহা আল্লাহর নামে যবেহ করা হয়, তাহা তোমরা খাও। 

সম্পূর্ণ হাদীসটি সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে। এই হাদীসটি যদিও বিশেষ একটি অবস্থাকে 
উদ্দেশ্য করিয়া বলা হইয়াছিল, কিন্তু জমহুর উলামা এবং অধিকাংশ মূলনীতিবিদ ও 
আইনবিদগণ হাদীসটিকে সাধারণ অর্থে ব্যবহার করেন। যেমন রাসূলুল্লাহ (সা)-কে বাতা 
নামক মধুর তৈরি এক জাতীয় পানীয় সম্পর্কে প্রশ্ন করা হইলে তিনি বলিয়াছিলেন £ঃ যে সকল 
পানীয় পান করিলে মাতলামী আসে, তাহা হারাম । যদিও কোন কোন ফকীহ বলেন, ইহা দ্বারা 
রাসূলুল্লাহ সো) মধুর তৈরি এক জাতীয় মদের কথা নির্দিষ্ট করিয়া বুঝাইয়াছেন। ঠিক 
তেমনিভাবে উপরোল্লিখিত হাদীসটিতে যদিও বিশেষ অবস্থায় বিশেষ যবেহের কথা জিজ্ঞাসা 
করা হইয়াছে, কিন্তু রাসূলুল্লাহ (সা) উহার উত্তর এমন ভাষায় দিয়াছেন যাহা উক্ত বিশেষ 
যবেহসহ সকল প্রকারের যবেহকে শামিল করে। উল্লেখ্য যে, আল্লাহ তা“আলা রাসূলুল্লাহ 
(সা)-কে অল্প কথায় ব্যাপক ভাব প্রকাশের ক্ষমতা দান করিয়াছিলেন। 

অতএব দেখা যাইতেছে যে, যদি শিকারী কুকুর আঘাত করিয়া বা চাপ দিয়া কোন পশু 
হত্যা করে এবং যদি উহাতে রক্ত প্রবাহিত না হয়, তবে উক্ত পশু খাওয়া হালাল নয়। কেননা 
উপরোক্ত হাদীসে যেভাবে যবেহ করা পশুকে হালাল বলা হইয়াছে, উহার বিপরীত যে কোন 
পন্থায় যবেহকৃত পশু খাওয়া নিশ্চিত হারাম বলিয়া গণ্য হইবে। 

অবশ্য যদি কেহ বলে যে, এই হাদীসটি তো শিকারী কুকুর সম্পর্কে নয়; বরং যবেহ করার 
অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হইয়াছিল । অতএব দাত ও নখ দ্বারা যবেহ করাও নিষিদ্ধতার 
অন্তর্ভুক্ত হইয়া গেল। রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ দাত ও নখ অস্ত্রের অন্তর্ভুক্ত নয়। অবশ্য 
দাত, হাড় এবং নখ দ্বারা হাবশীরা যবেহ করে। উল্লেখ্য যে, কোন বিষয় বা বস্তু নিষিদ্ধ করা 
হইলে সেই জাতীয় সকল বস্তুই নিষিদ্ধতার মধ্যে গণ্য হয়। অতএব ইহা অস্ত্রের অন্তর্ভুক্ত নয় 
এবং রাসূলুল্লাহ্‌ (সা)-কে অস্ত্র সম্পর্কে প্রশ্ন করা হইয়াছিল, কুকুর সম্পর্কে প্রশ্ন করা হয় নাই। 


Contents 


সূরা মায়িদা ৪১৩ 


ইহার জবাবে বলা যায় যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, যাহার রক্ত প্রবাহিত হয় এবং 
যাহা আল্লাহ্‌র নামে যবেহ করা হয়, উহা তোমরা খাও । এই হাদীসে এই কথা বলা হয় নাই যে, 
যে অস্ত্র রক্ত প্রবাহিত করে উহা দ্বারা যবেহ কর। ইহার মধ্যে একই সঙ্গে দুইটি হুকুম পাওয়া 
যাইতেছে । একটি অস্ত্র সম্পর্কিত এবং অপরটি রক্ত প্রবাহিত হওয়া সম্পর্কিত। তবে যবেহ 
করার বস্তু অবশ্যই দাত বা নখ না হওয়া উচিত। এই হইল একদলের অভিমত । 

দ্বিতীয় অভিমত পোষণকারী হইলেন ইমাম মুযানী (র)। তিনি বলেন, হাদীসে তীরের 
ব্যাখ্যা স্পষ্ট করিয়া উল্লেখিত হইয়াছে যে, যদি উহার ধারহীন চওড়ার দিক দিয়া আঘাতপ্রাপ্ত 
হয়, তবে উহা খাইও না এবং যদি উহার ধারালো অংশের আঘাতে মারা যায়, তবে উহা খাও। 
পক্ষান্তরে কুকুর সম্পর্কে ভিন্নভাবে সাধারণ হুকুম দেওয়া হইয়াছে। তবে এই হুকুমের সম্পর্ক 
যখন একই শিকারের সহিত সংযুক্ত, তখন কুকুরের সাধারণ হুকুমও উহার অন্তর্ভুক্ত হইবে। 
মোটকথা দুইটি ভিন্ন জাতীয় বস্তু দ্বারা শিকারের কথা বলা হইলেও নির্দেশটি শিকার সম্পর্কিত। 

উদাহরণ স্বরূপ বলা যা, যিহারের বিধান সম্পর্কে একস্থানে কেবল গোলামের কথা বলা 
হইয়াছে এবং অন্যস্থানে মু'মিন গোলামের কথা বলা হইয়াছে। তবে এখানে মু'মিন গোলাম 
আযাদ করার বিধান করা হইয়াছে এবং ইহাই উত্তম। বিশেষ করিয়া যাহারা এই যুক্তিটিকে 
মৌলিকভাবে গ্রহণ করেন, তাহাদের নিকট ইহা সর্বোত্তম বলিয়া সাব্যস্ত। পক্ষান্তরে যাহারা 
ইহার বিরোধিতা করেন, তাহাদের উচিত ইহার জবাবে মযবৃত দলীল ও যুক্তি পেশ করা। 

ইহা ব্যতীত আরও কথা হইল যে, কুকুর চাপ দিয়া কোন শিকারকে হত্যা করিলে তাহা 
খাওয়া হারাম। ইহার উপর ভিত্তি করিয়াই বলা হইয়াছে যে, তীরের চওড়া দিক দিয়া 
আঘাতপ্রাপ্ত হইয়া মৃত জন্তুও খাওয়া হারাম । তবে উভয়টিই শিকারের অস্ত্র হিসাবে গণ্য । আর 
উভয়টিই এই অবস্থায় উহার ভারত্রে দ্বারা শিকার হত্যা করিয়াছে। আলোচ্য আয়াতাংশে 
সাধারণ নির্দেশ বিধৃত হইয়াছে, কোন শর্তারোপ করা হয় নাই। আর আয়াতের সার্বজনীনতা 
এইরূপ ব্যাখ্যার দ্বারা ক্ষুণনুও হয় নাই। কেননা কিয়াসের জন্য সাধারণ অর্থ সম্বলিত আয়াতই 
অগ্রগণ্য । ইমাম চতুষ্টয় এবং জমহুরের মতও ইহা । মোটকথা এইটিই সর্বাপেক্ষা উত্তম ব্যাখ্যা 
ও অভিমত । 

অপর এক দলের কথা হইল এই ৪ আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

অর্থাৎ “শিকারী কুকুর তোমাদের জন্য যাহা শিকার করে উহা ভক্ষণ করা তোমাদের জন্য 
হালাল। 

ইহা সাধারণ অর্থে ব্যবহৃত হইয়াছে এবং ইহার মধ্যে শিকারীর আহত শিকার ইত্যাদিও 
অন্তর্ভুক্ত রহিয়াছে। কিন্তু এই অর্থ গ্রহণ করিলে বিধানের মধ্যে বিশৃংখলা এবং মূল বিষয়ের 
সাথে বিরোধ সৃষ্টি হয়। কেননা এই অর্থ গ্রহণ করিলে শিকারীর গলা চাপিয়া হত্যাকৃত শিকারও 
হালালের মধ্যে গণ্য হইয়া যায়। 

তাই যে কোন অবস্থায় আলোচ্য আয়াতটি দৃষ্টির সম্মুখে রাখিতে হইবে। ইহার ব্যাখ্যার 
বিভিন্ন দিক রহিয়াছে । যেমন ঃ 


Contents 
8১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


এক. বিধানের: প্রবক্তা এই আয়াতটি শিকার সম্পর্কেই প্রবর্তন করিয়াছেন। কেননা হযরত 
আদী ইব্‌ন হাতিম (রা)-কে রাসূলুল্লাহ (সা) বলিয়াছিলেন ঃ যদি শিকার তীরের চওড়া প্রান্ত 
দ্বারা আঘাতপ্রাপ্ত হইয়া মারা যায়, তবে উহা অপবিত্র হইয়া যায়। উহা খাইবে না। 

যাহা হউক, আমাদের জানামতে এমন কোন আলিম নাই যিনি এই সম্বন্ধে কুরআন ও 
হাদীসের মধ্যে পার্থক্য করিয়া তাহার আলোকে এই কথা বলিয়াছেন যে, অস্ত্রের ধারহীন চওড়া 
অংশ এবং শিং-এর আঘাতে মৃত জন্তু বৈধ শিকারের অন্তর্ভুক্ত হইবে । তাই এইসবকে হালাল 
বলা হইলে ইজমার বিরোধিতা করা হয়। অথচ ইজমার বিরোধিতা করা যায় না। উপরস্ত্ু বহু 
আলিম এইসবকে বিধি-বহির্ভূত বলিয়া উল্লেখ করিয়াছেন । 

দুই, ১5:1০ ০২০০1৮০1943 এই আয়াতটি আলিমদের ইজমা অনুযায়ী সাধারণ 
নির্দেশ সম্বলিত নয়; বরং ইহার দ্বারা শুধু সেই ধরনের জন্তুকে বুঝান হইয়াছে যাহা শরী'আতের 
দৃষ্টিতে হালাল । সুতরাং ইহা দ্বারা হারাম জন্তু বাদ পড়িয়া যায়। কেননা নীতি অনুযায়ী সাধারণ 
বিধান প্রাধান্য প্রাপ্ত হইয়া থাকে । 

তিন. অপর এক মতে বলা হইয়াছে যে, এই ধরনের শিকার মৃত জন্তুর হুকুমের অন্তর্ভুক্ত । 
কেননা এইভাবে মৃত জন্তুর মধ্যকার রক্ত ও যাবতীয় জলীয় পদার্থ উহার মধ্যে থাকিয়া যায়। 
আর এইজন্যই মৃত জন্তু হারাম হইয়াছে। তাই যুক্তিমতে সেই সকল শিকারকৃত জস্তুও হারাম 
বলিয়া সাব্যস্ত। 

চার. অন্য আর এক অভিমতে বলা হইয়াছে যে, {55511 ৮:1০ ০০১৯ এই আয়াতটি 
হারাম জন্তু সম্পর্কে ‘মুহকাম’ আয়াত । ইহার কোন নির্দেশ অন্য আয়াত দ্বারা বাতিল হয় না। 
ঠিক এইভাবেই হালাল জন্তুর বর্ণনায় আল্লাহ তা“আলা “মুহকাম" স্বরূপ বলিয়াছেন ৪ 

০৪41 Ul ৩৪161 -। Es tl ls 

অর্থাৎ ‘লোকেরা তোমাকে জিজ্ঞাসা করে যে, তাহাদের জন্য কি কি হালাল করা হইয়াছে? 
তুমি তাহাদিগকে বলিয়া দাও যে, সমস্ত পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল ৷” 

অতএব উল্লেখিত আয়াত দুইটি যখন “মুহকাম' এবং দ্যর্থহীন, তখন উভয়ের মধ্যে 
ংঘাতের কোন অবকাশ নাই । ফলে হাদীসকে ইহার ব্যাখ্যা হিসাবে জানিতে হইবে । তীর দ্বারা 
শিকার সম্পর্কিত হাদীসটি ইহার উদাহরণ স্বরূপ ধরা যাইতে পারে । কেননা এই হাদীসে হালাল 
কীনা রানা নানার জারির রানির তাহা 
হালাল । কারণ তাহা পবিত্র বস্তুর অন্তর্ভূক্ত । 

পক্ষান্তরে ইহার অন্তর্ভুক্ত যাহা নয়, রনির রা 
হইয়াছে। অর্থাৎ অস্ত্রের ধারহীন অংশ দ্বারা যে জন্তু শিকার করা হয়, তাহা হারাম । কারণ তাহা 
অপবিত্র । আর অপবিভ্রতা হইল হারাম সম্পর্কিত বিধানের একট উপকরণ । 

অতএব কুকুর যে শিকারকে ক্ষত করিয়া মারিয়া ফেলে, তাহা হালাল সম্পর্কিত আয়াতের 
' অন্তৰ্ভুক্ত । পক্ষান্তরে কুকুর যে শিকার আঘাত বা ভারের দ্বারা হত্যা করিয়াছে, তাহা শিং বা. সেই 
জাতীয় বস্তুর আঘাতে মৃত জন্তু সম্পর্কিত নির্দেশের অন্তর্ভুক্ত । সুতরাং তাহা খাওয়া হারাম ৷ 


Contents 
সূরা মায়িদা 8১৫ 


যদি প্রশ্ন করা হয় যে, কুকুরের শিকার সম্পর্কে ভিন্ন ভিন্নভাবে কেন নির্দেশ দেওয়া হয় 
নাই? এইভাবে কেন বলা হয় নাই যে, যদি কুকুর শিকারকে ক্ষত সৃষ্টি করিয়া মারে তবে তাহা 
হালাল আর যদি ক্ষত সৃষ্টি না করিয়া মারে, তবে তাহা হারাম ? 

ইহার উত্তর হইল যে, শিকারীর ভারতৃ বা উহার আঘাতের দ্বারা শিকার করার উদাহরণ 
খুবই বিরল। কেননা শিকারী কুকুর সাধারণত নখ বা থাবা অথবা একযোগে উভয়ের সাহায্যেই 
শিকার করিয়া থাকে । ক্ষত সৃষ্টি না করিয়া চাপিয়া মারিয়া ফেলার মত ঘটনা ঘটে না বলিয়াই 
ধরা যায়। তাই কুকুর সম্পর্কে ভিন্ন ভিন্ন বিধানেরও প্রয়োজন ততো তীব্র নয়। আর যদি এমন 
ঘটিয়াই যায় যে, কুকুর তার ভারত্বের দ্বারা চাপিয়া বা আঘাত করিয়া কোন শিকার করে, তবে 
ইহা হালাল বা হারাম হওয়া সম্পর্কে কুকুর দ্বারা শিকারকারীর স্বচ্ছ ধারণা থাকে । কেননা সে 
জানে যে, ইহার হুকুম স্বাভাবিকভাবে মৃত জন্তু, দমবন্ধ হইয়া মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, 
পতনে মৃত জন্তু এবং শিং-এর আঘাতে মৃত জন্তুর হুকুমের মত। 

অবশ্য শিকারী অনেক সময় নিশানা ব্যর্থ হওয়ায় বা হেলায় ফেলায় সঠিকভাবে তীর 
শিকারের গায়ে লাগাতে পারে না। তখন শিকার আঘাতের যন্ত্রণায় বা চাপে মারা যায়। তাই 
রাসূলুল্লাহ (সা) আলোচ্য উভয় বিষয়ের উপর পরিপূর্ণ দৃষ্টি রাখিয়া নির্ধারিত বিধান দিয়াছেন। 
আল্লাহই ভালো জানেন। 

ঠিক এমনিভাবে কুকুর উহার অভ্যাসবশত কখনো কখনো শিকার খাইয়া ফেলে । তাই এই 
ব্যাপারে রাসূলুল্লাহ (সা) স্পষ্ট করিয়া বলিয়াছেন যে, শিকারী জন্তু যদি উহার শিকারকৃত জন্তুর 
কিছুটা খাইয়া ফেলে, তবে তোমরা তাহা খাইও না। কারণ আমার ভয় হয় যে, কুকুর তাহার 
নিজের জন্যেই শিকার করিয়াছে । হাদীসটি সহীহ। বুখারী এবং মুসলিমে ইহা উদ্ধৃত হইয়াছে। 

উল্লেখ্য যে, অধিকাংশ আলিমের মতে এই আয়াতটি কুকুরের শিকার হালাল হওয়া 
সম্পর্কিত। অবশ্য যদি শিকারী কুকুর তাহার শিকারের কোন অংশ খাইয়া ফেলে, তবে সেই 
শিকার খাওয়া হারাম । 

হযরত আবূ হুরায়রা রো) ও হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে এইরূপ বর্ণিত হইয়াছে। 
হাসান রে), শাবী রে) ও নাখঈ রি) প্রমুখ এই অভিমত ব্যক্ত করিয়াছেন । ইমাম আবূ হানীফা 
(র), ইমাম মুহাম্মদ (র), ইমাম আবু ইউসুফ (রে), ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) এবং ইমাম 
শাফিঈ (র)-এর প্রসিদ্ধ অভিমতও এইরূপ । ্‌ 

ইব্‌ন জারীর স্বীয় তাফসীরে আলী (রা), সাঈদ (রা) ও সালমান (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, কুকুরের শিকার খাওয়া যাইবে, যদিও সে শিকারের কিছু অংশ খাইয়া ফেলে । 

এমনকি সাঈদ (রা), সালমান (রা) এবং আবু হুরায়রা (রা)-সহ বহু সাহাবীর মতে শিকারী 
কুকুর তাহার শিকারের এক টুকরা গোশ্ত ব্যতীত সবটুকুও যদি খাইয়া ফেলে, তবুও সেই 
গোশ্তের টুকরা খাওয়া যাইবে । ইমাম মালিক (র) এবং ইমাম শাফিঈ (র)-এর পূর্ব মতও ছিল 
ইহা । তবে ইমাম শাফিঈ (র) নতুনভাবে দুইটি অভিমতের প্রতি ইঙ্গিত প্রদান করিয়াছেন । আবু 
মনসূর ইব্‌ন সাববাগ ও অন্যান্য শাফিঈ মাযহাব অবলম্বী ইমামগণ ইমাম শাফিঈ হইতে তাহার 
এই অভিমত বর্ণনা করিয়াছেন। 


Contents 


৪১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আবূ দাউদ (র) উত্তম ও জোরালো সনদ দ্বারা আবূ সালাবা আল-খুশানী (র) হইতে বর্ণনা 
করেন যে, রাসূলুল্লাহ (সা) কুকুরের শিকার সম্পর্কে বলিয়াছেন ঃ যদি তুমি শিকারী কুকুর 
শিকারের জন্য পাঠাইবার সময় আল্লাহ্র নাম উল্লেখ কর, তবে শিকারীর শিকার তুমি খাও, 
যদিও শিকারী কুকুর শিকারের কিছু অংশ খাইয়া ফেলে । তেমনি তোমার হাত তোমার প্রতি 
যাহা ফিরাইয়া দেয়, তাহাও খাও । 

আমর ইব্‌ন শু“আয়বের দাদা হইতে নাসাঈও ইহা বর্ণনা করিয়াছেন যে, আমর ইব্‌ন 
শু“আইবের দাদা বলেন £ আবু সালাবা নামক জনৈক বেদুঈনের প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ (সা) 
বলেন ঃ (পূর্বোন্রিখিত হাদীসের অনুরূপ)। 

অন্য একটি হাদীসে ইব্‌ন জারীর তাবারী রে)......হযরত সালমান ফারসী রো) হইতে স্বীয় 
তাফসীরে বর্ণনা করেন যে, হযরত সালমান ফারসী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ 
যদি কোন ব্যক্তি তাহার শিকারী কুকুর শিকারের জন্য প্রেরণ করে এবং শিকারের কিছু অংশ 
যদি সে শিকারী কুকুর কর্তৃক খাওয়া পায়, তবে বাকী অংশ সে খাইতে পারিবে। 

অবশ্য ইব্‌ন জারীর সালমান (রা) হইতে বর্ণিত হাদীসটিকে ‘মওকুফ’ বলিয়া মন্তব্য 
করিয়াছেন। তবে অধিকাংশ আলিম কুকুরের শিকার সম্পর্কিত বিধানের ক্ষেত্রে আদী কর্তৃক 
বর্ণিত হাদীসটিকে অগ্রাধিকার দিয়া থাকেন এবং আবু সা'লাবা কর্তৃক বর্ণিত হাদীসটিকে দুর্বল 
বলিয়া মনে করেন। ্‌ 

তবে কোন কোন আলিম আবূ সা'লাবার বর্ণিত হাদীসটি এই অর্থে ব্যবহার করেন যে, 
কুকুর শিকার করার পর যদি দীর্ঘ সময় পর্যন্ত মালিকের অপেক্ষা করিয়া ক্ষুধার তাড়নায় বা এই 
জাতীয় কোন প্রয়োজনে শিকারের কিছু অংশ খাইয়া ফেলে, তবে শিকারের অবশিষ্টাংশ 
খাওয়াতে কোন দোষ নাই । কারণ এই অবস্থায় এই আশংকা বা সন্দেহ করা যায় না যে, কুকুর 
তাহার নিজের জন্যেই শিকার করিয়াছিল। কিন্তু কুকুর যদি শিকার করামাত্রই উহা খাইতে শুরু 
করে, তবে এই অবস্থায় বুঝা যায় যে, সে উহা নিজের জন্যেই শিকার করিয়াছিল আল্লাহই 
ভালো জানেন। 

শিকারী পাখির শিকার সম্পর্কে ইমাম শাফিঈ বলেন যে, ইহার শিকার কুকুরের শিকারের 
ন্যায়। জমহুরের মতে শিকারী পাখি তাহার শিকারের কিছু অংশ খাইয়া ফেলিলে তাহা খাওয়া 
হারাম । কতক আলিম বলেন, উহা খাওয়া হারাম নহে। 

ইমাম মুযানী রে) বলেন ঃ শিকারী পাখি যদি তাহার শিকারের কিছু অংশ খাইয়া ফেলে, 
তবে তাহা খাওয়া হারাম নহে। | 

ইমাম আবূ হানীফা এবং ইমাম আহমদ ইব্‌ন হান্বলের মতও ইহা । ইহার কারণ বা যুক্তি 
হিসাবে তাহারা বলেন যে, কুকুরকে যেমন পিটাইয়া বা সাথে সাথে রাখিয়া বিভিন্ন উপায়ে শিক্ষা 
দেওয়ার সুযোগ রহিয়াছে, পাখিকে সেইভাবে শিক্ষা দেওয়ার সুযোগ নাই। মোটকথা শিকার 
ধরিয়া খাওয়ান ব্যতীত পাখিকে শিকার করা শিখানো যায় না। তাই শিকারী পাখি শিকার 
খাইয়া ফেলিলে দূষণীয় মনে করা হয় না। দ্বিতীয়ত কুকুরের শিকার সম্পর্কে শরী“আতের স্পষ্ট 
বিধি-বিধান রহিয়াছে কিন্তু পাখির শিকার সম্পর্কে শরী“আতে কোন নির্দেশ নাই। 


Contents 
সূরা মায়িদা ৪১৭ 


শায়খ আবূ আলী স্বীয় ‘ইফসাহ’ নামক গ্রন্থে লিখেন ঃ শিকারী কুকুর যদি তাহার শিকার 
খাইয়া ফেলে, তবে উহা স্পষ্ট হারাম বলিয়া আমরা মনে করি। পক্ষান্তরে শিকারী পাখি যদি 
তাহার শিকারের কিয়দংশ খাইয়া ফেলে, ত তবে উহার হারাম হওয়ার ব্যাপারে দুইটি দিক 
রহিয়াছে। 

কিন্তু কাধী আবূ তাইয়েব এই ব্যাখ্যার বিরোধিতা করিয়া বলেন যে, এই ব্যাপারে ব্যাখ্যা- 
বিশ্লেষণের কোন অবকাশ নাই। কেননা ইমাম শাফিঈ কুকুর ও পাখির শিকার সম্পর্কে স্পষ্ট 
ভাষায় একই ধরনের মন্তব্য করিয়াছেন । আল্লাহই ভালো জানেন। 

£১১১:০11 অর্থাৎ যে জন্তু পাহাড় বা উঁচু কোন স্থান হইতে পতিত হইয়া মারা যায়, উহা 
খাওয়া হালাল নয়। 

আলী ইব্‌ন আবূ তালহা (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন ঃ পাহাড়ের চূড়া 
হইতে পতিত হইয়া মৃত জন্তুকে “মুতারাদ্দিয়া” বলা হয়। 

কাতাদা (র) বলেন £ যে জন্তু কূপের মধ্যে পতিত হইয়া মারা যায় উহাকে 
‘মুতারাদ্দিয়া’ বলা হয়। 

'সুদ্দী (র) বলেন £ লিগার নন রা বারা কহয় হাক 
“মুতারাদ্দিয়া' বলা হয়। 

২১11 যাহা অন্য জন্তুর শিং-এর আঘাতে মারা যায়। যদি উহার শিং দ্বারা আহত 
হইয়া রক্ত প্রবাহিত হয় এবং সেই আঘাত যদি নির্দিষ্ট যবেহ করার স্থানেও লাগে, তবুও উহা 
হারাম । 

উল্লেখ্য যে, {2,65 পদটি £5,৮১০ -এর অর্থে ব্যবহৃত হয়। অবশ্য আরবী ভাষায় 
এইরূপ শব্দ অধিকাংশ ক্ষেত্রে ইহার শেষের স্ত্রীলিঙ্গের 5 ব্যতীত ব্যবহৃত হইয়া থাকে। যথা 
=< ০ অর্থাৎ সুরমা লাগানো চোখ কিংবা 2-45 < অর্থাৎ খেযাব মাখানো হাত । 
ইহা কখনো {=< ৩০ এবং ২৯২ ২&5 রূপে ব্যবহৃত হয় না। . 

কোন কোন ব্যাকরণবিদ বলেন £ এই স্থানে উক্ত শব্দগুলি ১! এর স্থানে ব্যবহৃত হওয়ার 
কারণে ইহার শেষে ৩,১5 এর 5 ব্যবহৃত হইয়াছে। যেমন আরবী ভাষাভাষীগণ বলিয়া থাকেন, 
4124০ 4৪০ 

কেহ বলেন £ এই শব্দগুলি «১02 -এর জন্যই ব্যবহৃত হইয়াছে, যাহাতে দেখামাত্রই 
বুঝে আসে যে, এইগুলি ৬,১৬০ বা স্ত্রীলিঙ্গ। পক্ষান্তরে 1:৯৩ ০ এবং ১৯ -৪€ -এর 
বেলায় 5 চিহ্ন ব্যবহার করার প্রয়োজন নাই। কেননা ইহা যে স্ত্রীলিঙ্গবাচক, তাহা সহজেই বুঝা 
যায়। আল্লাহ তা'আলা বলেন £ | 4411 “যাহা হিংস্র জন্তুতে ভক্ষণ করিয়াছে? । 

অর্থাৎ সিংহ, বাঘ, চিতা ও কুকুর যদি কোন জন্তুকে শিকার করিয়া উহার কিছু অংশ খাইয়া 
ফেলার কারণে উহা মারা যায়, তবে উহা খাওয়া হারাম । যদিও আঘাতের কারণে রক্ত প্রবাহিত 
হয় এবং আঘাত যদি যবেহের স্থানেও লাগে, তবুও আলিমদের ইজমামতে উহা হারাম । 

উল্লেখ্য যে, জাহিলী যুগের লোকেরা হিংস্র জন্তু কর্তৃক শিকারকৃত ছাগল, উট, গরু বা এই 
জাতীয় কোন প্রাণীর কিয়দংশ যদি উহা কর্তৃক ভক্ষিতও হইত, তবুও তাহারা উহার অবশিষ্টাংশ 


কাছীর __৩/৫৩ 


Contents 


৪১৮ | তাফসীরে ইব্‌ন কাছীর 


নির্দিধায় হালাল করিয়া ফেলিত। তাই আল্লাহ পাক মু'মিনদের জন্য উহা হারাম করিয়া 
দিয়াছেন। 

৮545 (০ এ। তবে তোমরা যাহা যবেহ দ্বারা পবিত্র করিয়াছ।' 

অর্থাৎ দম আটকিয়া পড়া, প্রহারে আহত, পতনে কিংবা শিংয়ের আঘাতে বা হিংস্র জন্তুর 
আক্রমণে মৃতপ্রায় জন্তুকে যদি জীবিতাবস্থায় পাওয়া যায় এবং উহা যদি যবেহ করার সময় - 
পাওয়া যায়, সেই সম্পর্কে এইখানে বলা হইয়াছে। 

আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা 
(র) বলেন £ যদি এই ধরনের আহত জন্তুগুলি তোমরা প্রাণ থাকিতে যবেহ করিতে পার, তবে 
উহা খাও। কেননা উহা পবিত্র। 

সাঈদ ইব্‌ন যুবায়র, হাসান বসরী এবং সুদ্দী (র) প্রমুখ হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে । 

ইব্‌ন আবূ হাতিম রে)......হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন যে, আলোচ্য 
আয়াতাংশের ব্যাখ্যায় হযরত আলী (রা) বলেন, যদি উহা যবেহ করার পর লেজ বা পা নাড়ায় 
বা চোখে পলক দেয়, তবে উহা খাও । | 

ইব্‌ন জারীর (র)...... হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আলী (রা) 
বলেন 8 যদি তোমরা প্রহীরে, পতনে বা শিংগাঘাতে মৃতপ্রায় জন্তুকে হাত-পা নাড়াচাড়া করার 
অবস্থায় প্রাপ্ত হও, তবে উহা খাও। 

তাউস, হাসান, কাতাদা, উবায়দ ইবৃন উমায়র, যাহহাক এবং আরো অনেকে বলেন যে, 
আহত জন্তুর যদি বুঝা যায় যে, এখনও প্রাণ আছে বা যবেহ করার পর যদি উহা নড়াচড়া করে, 
তবে উহা হালাল। ইহা হইল জমহুরের মাযহাব । 

ইমাম আবু হানীফা, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবৃন হাম্বল (র) প্রমুখও এই মত 
পোষণ করেন। 

ইব্‌ন ওয়াহাব (র) বলেন ঃ হিংস্র জন্তুর আঘাতের ফলে নাড়িভুড়ি বাহির হইয়া যাওয়া 
বকরী সম্পর্কে ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন ৪ আমার মতে উহা যবেহ 
করার প্রয়োজন নাই । কোন স্থান দিয়া উহা যবেহ করিবে? 

আশ“হাব বলেন ঃ ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয় যে, যদি কোন হিংস্্ জন্তু কোন 
বকরীকে আঘাত করিয়া উহার পিঠ ভাংগিয়া ফেলে, তবে উহা মারা যাওয়ার পূর্বে কি যবেহ 
করা যাইবে ? তিনি উত্তরে বলিলেন, আঘাত যদি গলা পর্যন্ত হয়, তবে আমার মতে উহা খাওয়া 
ঠিক নয়। হ্যা, যদি উহার দেহের একাংশে আঘাত লাগে, তাহা হইলে আমার মতে উহা খাওয়া 
যাইবে । তাহাকে আরো প্রশ্ন করা হয় যে, কোন হিংস্র জানোয়ার যদি বকরীর উপর লাফাইয়া 
পড়িয়া আক্রমণ করিয়া উহার মাজা ভাংগিয়া ফেলে, তবে কি উহা খাওয়া হালাল ? তিনি 
জবাবে বলিলন, আমার মতে উহা খাওয়া ঠিক নয়। কেননা এতবড় আঘাতের ভারে তাহা 
জীবিত থাকিতে পারে না। তাহাকে আরো জিজ্ঞাসা করা হয় যে, যদি কোন হিংস্র জানোয়ার 
কোন বকরীর পেট চিরিয়া ফেলে, অথচ যদি উহার নাড়িভুঁড়ি বাহির না হয়, তবে কি উহার 
খাওয়া হালাল হইবে ? তিনি উত্তর বলিলেন, আমার মতে উহা হালাল হইবে না। ইহাই হইল 
মালিকী মাযহাবের অভিমত । 


Contents 
সূরা মায়িদা ৪১৯ 


যাহা হউক, আলোচ্য আয়াতাংশ সাধারণ অর্থে ব্যবহৃত হইয়াছে! অথচ ইমাম মালিক 
অনেক বিষয় নির্দিষ্ট করিয়া ইহার ব্যাখ্যা করিয়াছেন। তাই ইহার সমর্থনে মযবৃত দলীলের 
প্রয়োজন রহিয়াছে । অথচ মযরূৃত দলীলের অভাব পরিলক্ষিত হইতেছে। আল্লাহই ভালো 
জানেন। 

সহীহদ্বয়ে হযরত রাফি" ইব্‌ন খাদীজ (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন £ঃ আমি 
বলিলাম, হে আল্লাহ্‌র রাসূল! আমরা আগামীকাল শক্রর সম্মুখীন হইব । এমতাবস্থায় আমাদের 
সঙ্গে যদি কোন চাকু না থাকে, তবে বাশের ধারালো অংশ দ্বারা আমরা যবেহ করিতে পারিব 
কি? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলিলেন $ যদি উহা দ্বারা রক্ত প্রবাহিত হয় এবং যবেহ করার সময় 
যদি আল্লাহ্র নাম লওয়া হয়, তবে উহা খাইবে। কিন্তু দাত বা নখ দ্বারা যবেহ না হওয়া 
উচিত। ইহার কারণ সম্পর্কে তোমাদিগকে বলিতেছি যে, দাত হইল হাড় জাতীয়, আর নখ 
হইল সিরিয়ার অমুসলিমদের অস্ত্র । 

এই সম্পর্কে দারে কুতনী যে “মারফৃ'' হাদীসটি বর্ণনা করিয়াছেন, উহার সত্যতার ব্যাপারে 
প্রচুর সন্দেহের অবকাশ রহিয়াছে । এই ব্যাপারে হযরত উমর (রা) হইতে বর্ণিত “মাওকুফ' 
হাদীসটিই সর্বাপেক্ষা পরিশুদ্ধ বলিয়া সাব্যস্ত । হাদীসটি হইল এই ঃ হলক এবং কণ্ঠনালির মধ্য 
দিয়া যবেহ করিতে এবং উহার প্রাণ নির্গত করিতে ব্যস্ত হইবে না। 

এই সম্পর্কে ইমাম আহমদ (র)......আবুল আসারা দারেমীর পিতা হইতে বর্ণনা করিয়াছেন 
যে, আবুল আসারা দারেমীর পিতা বলেন £ আমি রাসূলুল্লাহ সো)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম, 
হে আল্লাহর রাসূল! কণ্ঠনালি এবং হলকের মধ্য দিয়া কি যবেহ করিতে হয়? তিনি জবাবে 
বলিয়াছিলেন, রানে আঘাত করিয়া ক্ষত করিলেও যথেষ্ট হইবে। 

হাদীসটি সহীহ । তবে এই হাদীসের বিধান সেই সময় প্রযোজ্য হইবে যখন জন্তুটির হলকে 
বা কণ্ঠনালিতে যবেহ করা অসম্ভব হইয়া দাড়াইবে। 

২০ ০ 5819 অর্থাৎ 'মূর্তিপূজার বেদীর উপর যাহা যবেহ করা হয়।' 
মুজাহিদ ও ইব্‌ন জুরাইজ বলেন ঃ কা'বাঘরের পার্শ্বে অবস্থিত একটি পাথরকে 'নুসুব' 
৮০১) বলা হয়। 
- সন ৪ আরবের জাহিলিয়াতের সময় সেখানে ৩৬০ টি পূজার বেদী 
ছিল। উহার উপরে তাহারা পশু বলি দিত এবং তাহারা কাবার নিকটবর্তী বেদীগুলিতে বলিকৃত 
পশুর রক্ত কা'বায় ছিটাইয়া দিত। উক্ত পশুগুলির মাংস তারা বেদীমূলে রাখিয়া দিত। আরও 
অনেক মুফাস্সির এই ধরনের বর্ণনা দিয়াছেন। 

অতঃপর আল্লাহ তা'আলা মু'মিনদিগকে এই কাজ-করিতে নিষেধ করেন এবং পূজার 
বেদীমূলে বলিকৃত পশুগুলি খাওয়া হারাম করিয়া দেন। 

উল্লেখ্য যে, পূজার বেদীমূলে বলিদানকৃত পশু যদি আল্লাহর নামেও যবেহ করা হয়, তবুও 
উহা খাওয়া হারাম । কেননা উহা শিরকের অন্তর্ভুক্ত । আল্লাহ এবং তীহার রাসূল এই জাতীয় 
কাজ হারাম বলিয়া ঘোষণা করিয়াছেন। ইহা হারাম হওয়াই বাঞ্ছনীয় কারণ ইতিপূর্বে আল্লাহ 
তা'আলা বলিয়াছেন, আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসগীকৃত পশু খাওয়া তোমাদের জন্য 
হারাম করিয়াছি । 


Contents 


৪২০ তাফসীরে ইব্‌ন কাছীর 
ভি aii 5, 1 

অর্থাৎ “হে মুমিনগণ! জুয়ার তীরের দ্বারা ভাগ্য নির্ণয় করা তোমাদের জন্য হারাম ৷ 
“'আযলাম'-এর একবচন হইল যুলাম। কখনো যুলামকে ‘সালাম’ পড়া হয়। জাহিলী যুগের 
লোকেরা ইহা দ্বারা ভাগ্য নির্ণয় করিত। একস্থানে তিনটি তীর রাখিত। একটিতে লেখা 
থাকিত ০51 (কর), দ্বিতীয়টিতে লেখা থাকিত 25 3 (করিও না) আর তৃতীয়টি খালি 
থাকিত। . 

কেহ বলিয়াছেন, প্রথমটি লেখা থাকিত ০১) :৮১১| (প্রভু আমাকে নির্দেশ দিয়াছেন)। 
দ্বিতীয়টিতে লেখা থাকিত '5১) /$5 (প্রভু আমাকে নিষেধ করিয়াছেন) আর তৃতীয়টি খালি 
থাকিত। | 

যখন তাহাদের কোন কাজে দ্বিধা-বন্্ সৃষ্টি হইত, তখন ইহা নিক্ষেপ করিত । যদি 
নির্দেশসূচক তীরটি উঠিত তবে তাহারা উহা করিত। নিষেধসূচক তীরটি উঠিলে উহা হইতে 
বিরত থাকিত এবং খালি তীরটি উঠিলে পুনরায় নিক্ষেপ করিত। 

১৮.৪..০২। (ইস্তিকসাম)-এর পারিভাষিক অর্থ হইল তীর দ্বারা ভাগ্য অন্বেষণ করা । 
ইহা আবূ জাফর ইব্‌ন জারীরের অভিমত । 

ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন $ হযরত ইব্ন 
আব্বাস (রা) 74১31, /০...২5:,5 ১1) আয়াতাংশে উল্লেখিত 73 সম্পর্কে বলেন যে, 
75১1 সেই তীরকে বলা হয় যদ্ধারা বিভিন্ন কাজে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

মুজাহিদ (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, আযলাম সেই 
তীরকে বলে যা দ্বারা বিভিন্ন কাজের সময় সিদ্ধান্ত নেওয়া হয়। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক সহ আরও অনেকে বলেন ঃ কুরায়শদের সর্বশ্রেষ্ঠ মূর্তিটির নাম ছিল 
৯৯ (হুবল)। উহা কাবাগৃহের মধ্যের কূপের ভিতর সংস্থাপিত ছিল। কাবার জন্যে যে সমস্ত 
জিনিসপত্র উপঢৌকন স্বরূপ আসিত। তাহা উক্ত কূপের মধ্যে রাখা হইত । হুবলের নিকট 
সাতটি তীর রাখা হইত । এই তীরগুলিতে কিছু কথা লিখা থাকিত। মক্কাবাসীদের যখন কোন 
ব্যাপারে দ্বিধা-দ্বন্দর সৃষ্টি হইত, তখন তাহারা তীর নিক্ষেপ করিত এবং উহার নির্দেশ অনুযায়ী 
তাহারা কাজ করিত। 

সহীহদ্ধয়ে উল্লেখিত হইয়াছে যে, নবী করীম (সা) যখন কাবাগৃহে প্রবেশ করেন, তখন 
তিনি তথায় হযরত ইব্রাহীম (আ) ও হযরত ইসমাঈল (আ)-এর প্রতিকৃতি দেখিতে পান এবং 
তাহাদের উভয়ের হস্তদ্বয়ে তীর ছিল। নবী করীম (সা) তখন বলেন £ তাহাদিগকে আল্লাহ্‌ 
তাআলা ধ্বংস করুন! তাহাদের ভালো করিয়াই জানা আছে যে, হযরত ইব্রাহীম (আ) এবং 
হযরত ইসমাঈল (আ) কখনো ইহা দ্বারা ভাগ্য নির্ণয় করেন নাই। 

সহীহদ্বয়ে আরো আসিয়াছে ৪ যখন রাসূলুল্লাহ (সা) এবং হযরত আবূ বকর (রা) মদীনার 
উদ্দেশ্যে হিজরত করিয়া চলিয়া যান এবং সুরাকা ইব্‌ন মালিক ইবৃন জু'শুম তাহাদিগকে ধরিয়া 
আনিতে যাত্রা করেন, তখন সুরাকা বলেন যে, আমি তাহাদের ক্ষতিগ্রস্ত করিতে পারিব কি 
বিরুদ্ধে অর্থাৎ আমি তাহাদের ক্ষতি করিতে সমর্থ হইব না বলিয়া অনাকাঙ্ক্ষিত ইঙ্গিত প্রকাশ 


Contents 


সূরা মায়িদা j ৪২১. 


করিয়াছিল। দ্বিতীয় ও তৃতীয়বারেও সেই একই অনাকাজ্কফিত ইঙ্গিত দিয়াছিল যে, আমি 
তাহাদের ক্ষতিসাধন করিতে পারিব না। এতদসত্বেও তিনি অবদমিত না হইয়া তাহাদের 
অন্বেষণে বাহির হইলেন। সেই সময় সুরাকা অমুসলিম ছিলেন৷ পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ 
করেন। 

ইব্‌ন মারদুবিয়া রে)......হযরত আবু দারদা (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আবু 
দারদা (রা) বলেন, রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন ৪ সেই ব্যক্তি জান্নাতের উচ্চ মর্যাদা লাভ করিতে 
পারিবে না, যে ভবিষ্যদ্বাণী করে অথবা তীরের দ্বারা ভাগ্য নির্ণয় করে কিংবা শুভাশুভের বিশ্বাসে 
সফর হইতে বিরত থাকে । ্‌ 

মুজাহিদ (র) বলেন £ আরবে জুয়ার তীরকে ₹১। (আযলাম) বলা হইত এবং রোম ও 
পারস্যে বলা হইত _0 বা বর্শা। ইহা দ্বারা তাহারা জুয়া খেলিত। 

মুজাহিদ রে) এই স্থানে 3 দ্বারা জুয়া অর্থ করিয়াছেন। তাহার এই অর্থের মধ্যে ব্যাপক 
সন্দেহের অবকাশ রহাছে। কেননা এখানে (১১1 দ্বারা ভাগ্য নির্ণয় পদ্ধতিকে বুঝান হইয়াছে, 
যদিও তাহারা ইহা দ্বারা কখনো কখনো জুয়াও খেলিত। আল্লাহই ভালো জানেন। 

অবশ্য আল্লাহ তা'আলা ১.১]! দ্বারা জুয়া এবং তীর দ্বারা ভাগ্য নির্ণয় উভয়কে 
বুঝাইয়াছেন। 

এই সুরার শেষের দিকে আল্লাহ তা'আলা বলিয়াছেন $ 
Jar ১৭ নর ১215 ০০১৪9৮০০115 ১০৯০ পারা ১১০! টি 
১৩০৯1118558 085 01 Sh ৬৪ ০০ 5S pS এ ১১১১৯৮১৮৪৪৭ 
55060125541 83558525১৮0 FA RE? 

“হে বিশ্বাসিগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক তীর ঘৃণ্য বস্তু, শয়তানের 
কার্য । সুতরাং তোমরা উহা বর্জন কর যাহাতে তোমরা সফলকাম হইতে পার। শয়তান তো মদ 
ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাইতে চায় এবং তোমাদিগকে আল্লাহর স্মরণে 
ও সালাতে বাধা দিতে চায় । তবু কি তোমরা নিবৃত্ত হইবে না ?' 

অনুরূপভাবে এইখানেও আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 

558 IS ISI Nydas 0 

অর্থাৎ ‘তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা পাপ, ভ্রষ্টতা, মূর্খতা এবং শিরকের কাজ ।' 

তবে আল্লাহ তা‘আলা মু'মিন বান্দাদের এই আদেশ করিয়াছেন যে, তাহারা যখন কোন 
কাজে দ্বিধা-দ্বন্দের সম্মুখীন হয়, তখন যেন তাহারা বঞ্চিত কাজের জন্য ইবাদতের দ্বারা 
ইস্তেখারা করে এবং তাহারা যেন বাঞ্ছিত কাজের জন্য আল্লাহর নিকট মঙ্গল কামনা করে। 

সুনান সংকলকগণ এবং বুখারী ও ইমাম আহমদ (র)......হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ 
(রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) বলেন £ রাসূলুল্লাহ 


Contents 


৪২২, তাফসীরে ইব্‌ন কাছীর 


(সা) তাহাদিগকে কুরআনের সূরা শিক্ষা দেয়ার মত যাবতীয়, কাজে ইন্তেখারা করা শিক্ষা 
দিতেন । রাসূলুল্লাহ (সা) বলিতেন £ যখন তোমরা গুরুত্বপূর্ণ কাজের সম্মুখীন হইবে, তখন দুই 
রাকাআত নফল নামায পড়িয়া এই দুআ পড়িবে $ 


৪১৮ 


1১২ ১০০ 4০13 4595874১৯৯9 এট এট ৮১1 eli 


হত #20 


‘ ০২৫ 012801০৮801 EEG LT NGS 5 এও all 


es GL i of 0 উওর ওলা ডিও 113 
11২5, gl JL fe ১১০০ সি sill ১০ ০, ৪ 1১০ ley 
১০১০০ sl ২৬5 ২৫০ ১53 ৮১০১ ৪ ৮০ 21115 ik ০15 
49:54505 04 ১৮০ চে এও 12 ০৮ 
ইহা মুসনাদে আহমদে বর্ণিত হইয়াছে । তিরমিযী (র) বলেন ঃ এই হাদীসটি হাসান, সহীহ 
ও গরীব এবং আমাদের জানামতে এই হাদীসটি একমাত্র ইব্‌ন আবু মাওয়ালীর সনদে পাওয়া 
যায়। অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 
১২০১ re GS 92511 ০4 15211 
অর্থাৎ “আজ সত্য প্রত্যাখ্যানকারীগণ তোমাদের দীনের বিরুদ্ধাচরণে হতাশ হইয়াছে ।, 
আলী ইব্‌ন আবু তালহা (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াতাংশের 
ব্যাখ্যায় বলেন £ তাহারা তোমাদের দীনের মধ্যে মিথ্যা সংযোজন করিতে ব্যর্থ হইয়াছে 
আতা ইব্‌ন আবূ রিবাহ, সুদ্দী ও মুকাতিল ইবৃন হাইয়ানের সূত্রেও এইরূপ বর্ণিত হইয়াছে। 
ইহার সমার্থক বক্তব্য সহীহ হাদীসে পাওয়া গিয়াছে। রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ আরব 
উপদ্বীপের নামাধীগণ হইতে শয়তান পূজা পাওয়ার ব্যাপারে নিরাশ হইয়া গিয়াছে । তবে সে 
তাহাদিগকে পরস্পরের বিরুদ্ধে উষ্কানি দিতে থাকিবে। 
অবশ্য আয়াতের অর্থ ইহাও হইতে পারে যে, মক্কার মুশরিকরা মুসলমানদের রূপ ধারণ 
করার সুযোগ হইতে নিরাশ হইয়া গিয়াছে। কেননা ইসলামের আদর্শ উভয় সম্প্রদায়ের মধ্যে 
বিরাট পার্থক্য সৃষ্টি করিয়া দিয়াছে। 
এই জন্যে আল্লাহ তাআলা তাহার বান্দাদিগকে ধৈর্যের উপদেশ দিয়াছেন ও কাফির 
সম্প্রদায় কর্তৃক বিরোধিতা আসিলে নির্ভয় থাকিতে বলিয়াছেন এবং একমাত্র তাহাকে ভয় 
করিতে আদেশ করিয়াছেন । যেমন আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 
অর্থাৎ “তাহাদের বিরোধিতায় তোমরা ভীত হইও না; বরং আমাকে ভয় কর ।” তাহা হইলে 
আমি তাহাদের মুকাবিলায় তোমাদিগকে সাহায্য করিব এবং তোমাদিগকে বিজয় দান করিব । 
পরস্তু তাহাদের চক্রান্ত হইতে আমি তোমাদিগকে সংরক্ষণ করিব এবং দুনিয়া ও আখিরাতে 
তোমাদিগকে প্রদান করিব শ্রেষ্ঠত্বের মর্যাদা । 


চে 


Contents 


সূরা মায়িদা ৪২৩ 


ইহার পর আল্লাহ তা'আলা বলেন £ 

15 ry ৫ ০০১০৯ ৮৫০ ০০০25 ১৫১: 1] ০4০41 ১531 
অর্থাৎ আজ তোমাদের জন্য তোমাদের দীন পূণঙ্গি করিলাম, তোমাদের প্রতি আমার 
অনুগ্রহ সম্পূর্ণ করিলাম এবং ইসলামকে তোমাদেরকে দীনরূপে মনোনীত করিলাম 1 

ইহা এই উম্মতের জন্য আল্লাহর মহা দান। তিনি তাহাদের জীবন বিধানকে পূর্ণাঙ্গতা প্রদান 
করিয়াছেন। ফলে তাহারা অন্য কোন সংবিধানের মুখাপেক্ষী নয় । ইহা ছাড়া তাহারা অন্য কোন 
নবীর মুখাপেক্ষী নয়। আল্লাহ তা'আলা তাহাদের নবীকে সর্বশেষ নবীর সম্মানে ভূষিত 
করিয়াছেন। এই নবীকে সমগ্র জিন্‌ ও মানব জাতির নবী করিয়া প্রেরণ করিয়াছেন । তিনি যাহা ' 
হালাল করিয়াছেন উহাই হালাল, যাহা হারাম করিয়াছেন উহাই হারাম ৷ তিনি যে দীন প্র্বতন 
করিয়াছেন উহাই একমাত্র জীবন বিধান এবং তিনি যে সংবাদ দিয়াছেন উহা সন্দেহাতীতভাবে 
সত্য ও ন্যায্য । তাহার কথার মধ্যে মিথ্যা ও বৈপরীত্যের কোন অবকাশ নাই। 

যেমন অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ Vs Ge Lr ইনুর ০5 

অর্থাৎ “তোমার প্রতিপালকের বাণী সত্য ও ন্যায়ের মানদণ্ডে চূড়ান্ত |" 

আল্লাহ তা'আলা দীনকে পূর্ণাঙ্গতা প্রদান করার সঙ্গে সঙ্গে তাহার নিয়ামতকেও সম্পূর্ণ 
করিয়াছেন । তাই আল্লাহ তা'আলা বলিয়াছেনঃ . 

(১2১79531181 ০৯৪০০ ০৯৯০ ৫৪2০ ০৮০টি 85১৫ 141 ০541 
অর্থাৎ ইহা তোমরা নিজেদের জন্য সাগ্তহে বরণ কর । কেননা ইহা সেই দীন যাহা আল্লাহ 
ভালবাসেন এবং যাহার উপর আল্লাহ্‌ সত্তৃষ্ট। আর এই দীনের জন্যই আল্লাহ তাআলা শ্রেষ্ঠ 
মর্যাদার অধিকারী রাসূলকে প্রেরণ করিয়াছেন এবং এই দীনের জন্যে তিনি অবতীর্ণ করিয়াছেন 
শ্ৰেষ্ঠ গ্ৰন্থ (আল-কুরআন) । 

আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে আলী ইব্‌ন আবু তালহা (র) হযরত ইব্ন আব্বাস 
(রা) হইতে বলেন ৪ 7১:১৫] ০০৫1 ১১1 আয়াতাংশে ‘দীন’ শব্দদ্বারা ইসলামকে 
বুঝানো হইয়াছে। ৰ 

আলোচ্য আয়াত দ্বারা আল্লাহ ইসলাম সম্পর্কে তাহার নবী এবং মুমিনদিগকে এই কথা 
অবহিত করিতেছেন যে, তিনি তোমাদের জন্য ঈমানকে পূণঙ্গি করিয়াছেন । ফলে ইহা হইতে 
অধিক আর কিছুর প্রতি তোমাদের মুখাপেক্ষী হইতে হইবে না। তেমনি তিনি যখন ইহাকে 
একবার পূর্ণতা দান করিয়াছেন, তখন তিনি আর ইহার অঙ্গহানি করিবেন না। আল্লাহ একবার 
যখন ইহার প্রতি সন্তুষ্ট হইয়াছেন, তখন আর অসন্তুষ্ট হইবেন না। 

আসাবাত (র) সুদ্দী (র) হইতে বলেন £ এই আয়াতটি আরাফাত ময়দানে অবতীর্ণ 
হইয়াছিল। এই আয়াতটি নাযিল হওয়ার পর হালাল ও হারাম সম্পর্কে কোন আয়াত নাযিল হয় 
নাই এবং হজ্জ হইতে প্রত্যাবর্তন করিয়াই রাসুলুল্লাহ (সা) ইন্তিকাল করেন। 

আসমা বিন্তে উমাইয়া (রা) বলেন £ আমি রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে হজ্জ করিয়াছিলাম । 
যখন আমরা সফরের অবস্থায় ছিলাম, তখন একদা আকস্মিকভাবে জিবরাঈল (আ) রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট আগমণ করেন। ফলে রাসূলুল্লাহ সো) বাহনের উপর উপবিষ্ট অবস্থায় একটু 


Contents 


8২৪ তাফসীরে ইব্ন কাছীর 


নীচের দিকে ঝুঁকিয়া পড়েন । বাহনটি ওহীর ভার সহ্য করিতে না পারিয়া বসিয়া পড়িল। 
তৎক্ষণাৎ আমি রাসূলুল্লাহ (সা)-এর উপর আমার চাদরটি জড়াইয়া দিলাম । 
' ইব্‌ন জারীর বলেন ঃ রাসূলুল্লাহ (সা) আরাফাত হইতে বিদায় গ্রহণ করার ৮১ (একাশি) 
দিন পর ইন্তিকাল করেন । উভয় রিওয়ায়াত ইব্‌ন জারীর (র) উদ্ধৃত করিয়াছেন। 
ইব্‌ন জারীর (র)......হারূন ইব্‌ন আনতারার পিতা হইতে বর্ণনা করেন যে, হারূন ইবৃন 
আনতারার পিতা বলেন ৪ ₹4১:১ ৫1 ০০২1 ৮১11 এই আয়াতটি হজ্জে আরাফাতের দিন 
যখন অবতীর্ণ হইল, হযরত উমর (রা) কীদিতে লাগিলেন। রাসূলুল্লাহ সো) তাহাকে জিজ্ঞাসা 
করিলেন যে, তুমি কাদিতেছ কেন ? তিনি বলিলেন, আমরা এই দীন সম্পর্কে আরো বেশি আশা 
করিয়াছিলাম। কিন্তু যখন উহা পূর্ণাঙ্গতা লাভ করিয়াছে, তখন তো আর ইহার চেয়ে বেশি আশা 
করা যায় না; বরং ক্রমান্বয়ে ইহার অবনতিই আশা করা যায়। রাসূলুল্লাহ সো) তখন বলিলেন, 
তুমি ঠিক বলিয়াছ ৷’. 
এই হাদীসটির সমর্থনে অন্য আর একটি হাদীস আসিয়াছে । হাদীসটি এই £ ইসলাম 
অপরিচিতের বেশে যাত্রা করিয়াছিল, আবার সত্র সে অপরিচিত হইয়া প্রত্যাবর্তন করিবে। 
তাই সুসংবাদ সেই অপরিচিত সংখ্যক লোকদের জন্য । 
ইমাম আহমদ (র)......তারিক ইব্‌ন শিহাব হইতে বর্ণনা করেন যে, তারিক ইবৃন শিহাব 
বলেন £ একজন ইয়াহুদী আসিয়া হযরত উমর ইবৃন খাত্তাব (রা)-এর নিকট বলিল £ হে 
আমিরুল মু'মিনীন! আপনারা আপনাদের গ্রন্থে এমন একটি আয়াত পাঠ করেন, তাহা যদি 
ইয়াহুদীদের উপর অবতীর্ণ হইত, তাহা হইলে আমরা সেই আয়াতটি অবতীর্ণ হওয়ার দিনটিকে 
ঈদ হিসাবে উদ্যাপন করিতাম। উমর রো) তাহাকে জিজ্ঞাসা করিলেন, সেই আয়াত কোন্টি ? 
ইয়াহুদী বলিল, উহা হইল £ ৰ 
SEL CA লে 

উমর (রা) বলিলেন £ আল্লাহর কসম! যেদিন ও যে সময়ে এই আয়াতটি রাসূলুল্লাহ 
(সা)-এর প্রতি অবতীর্ণ হয়, সেই সম্পর্কে আমি যথাযথ অবহিত রহিয়াছি। ইহা আরাফার দিন 
শুক্রবার বিকালে রাসূলুল্লাহ (সা)-এর উপর অবতীর্ণ হয়। 

জাফর ইব্‌ন আওনের সূত্রে ইমাম বুখারী এবং কায়স ইব্‌ন মুসলিমের সূত্রে ইমাম মুসলিম, 
তিরমিযী ও নাসাঈও এইরূপ বর্ণনা করিয়াছেন। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী (র)......তারিক হইতে বর্ণনা করেন যে, তারিক 
বলেন ৪ ইয়াহুদীরা উমর (রা)-কে বলিয়াছিল যে, আপনারা কুরআনে এমন একটি আয়াত পাঠ 
হিসাবে উদ্যাপন করিতাম। তখন উমর (রা) বলেন, আমার সঠিকভাবে জানা আছে যে, সেই 
আয়াতটি কখন, কোথায় এবং কিভাবে রাসূলুল্লাহ (সা)-এর উপর নাযিল হইয়াছিল। সেই 
দিনটি ছিল আরাফার দিন। আল্লাহর শপথ! আমি সে সময় আরাফায় ছিলাম । 

সুফিয়ান (র) বলেন ঃ আলোচ্য আয়াতটি শুক্রবার দিন অবতীর্ণ হইয়াছিল কিনা এই 
ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রহিয়াছে । 


Contents 


সূরা মায়িদা . 8২৫ 


উল্লেখ্য যে, আলোচ্য আয়াতটি শুক্রবার দিন অবতীর্ণ হওয়ার ব্যাপারে সুফিয়ানের সন্দেহ 
পোষণ করা মানে, এই হাদীসটি বর্ণনা করার বেলায় তাহার অসতর্কতা ৷ কারণ তিনি সন্দেহ 
করিতেছেন যে, তাহার শায়খ তাহাকে শুক্রবারের কথা বলিয়াছিলেন কিনা । অবশ্য সুফিয়ান 
সাওরীর এই ব্যাপারে সন্দেহ করাটা আশ্চর্য ব্যাপার । কেননা ইহা এমন একটি প্রসিদ্ধ কথা যে, 
এই ব্যাপারে প্রত্যেক ইতিহাস লেখক একমত । এমনকি ফকীহগণের মধ্যেও এই ব্যাপারে ' 
কোন মতবিরোধ নাই । মূলত এই ব্যাপারে এত অধিক সংখ্যক সহীহ্‌ হাদীস বর্ণিত হইয়াছে 
যে, ইহাতে সন্দেহের অবকাশ থাকিতে পারে না। হযরত উমর (রা) হইতেও এই হাদীস বিভিন্ন 
সূত্রে বর্ণিত হইয়াছে। আল্লাহই ভালো জানেন। 

ইব্‌ন আবূ যি’ব ওরফে কবীসা হইতে.....ইবৃন জারীর (র) বর্ণনা করেন যে, ইবনে আবু 
যি’ব বলেন ৪ উমর (রা)-কে কা'ব বলেন যে, যদি এই আয়াতটি অন্য কোন উম্মতের প্রতি 
নাযিল হইত, তবে যেদিনে এই আয়াতটি নাযিল হইয়াছে, সেই দিনটিকে তাহারা ঈদ হিসাবে 
পালন করিত। উমর (রা) জিজ্ঞাসা করিলেন, কোন্‌ আয়াতটি ? তিনি বলিলেন ঃ ১+! 
১৩১:১ ১৫। ০1581 এই আয়াতটি । উমর (রা) বলিলেন, ইহা কোন দিন কোন স্থানে নাযিল 
হইয়াছিল সে সম্পর্কে আমি সম্যক অবগত রহিয়াছি। ইহা আরাফার দিন শুক্রবার নাযিল 
হইয়াছিল । আল্লাহর শোক্র, আরাফা এবং শুক্রবার উভয়টিই আমাদের ঈদের দিন । 

ইব্‌ন জারীর (র)......ইব্ন হাশিমের গোলাম আম্মার (রা) হইতে বর্ণনা করেন যে, 
আম্মার (রা) বলেন £ একদা ইব্‌ন আব্বাস রো) 4,১ ৫] ১৫% ৬1 এই আয়াতটি 
পাঠ করিলে জনৈক ইয়াহুদী বলিল, বি এই যাত এ ভ্রু জনা 
ইহা নাযিলের দিনটিকে ঈদ হিসাবে পালন করিতাম। ইব্‌ন আব্বাস (রা) তাহাকে বলিলেন, 
ইহা দুইটি ঈদের মধ্যে নাযিল হইয়াছে । একটি হইল ঈদ, অপরটি হইল শুক্রবার । 

ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন যে, এই আয়াতটি 
রাসূলুল্লাহ (সা)-এর দন্ডায়মান অবস্থায় বিকালে আরাফায় নাযিল হইয়াছিল। 

ইব্‌ন জারীর (র)......আমর ইব্‌ন কায়স সকুনী হইতে বর্ণনা করেন যে, আমর ইব্‌ন কায়স 
সকুনী বলেন ঃ তিনি মুআবিয়া (রা)-কে মিম্বারে বসিয়া এই আয়াতটি পাঠ করিতে শুনিয়াছেন। 
আয়াতটি শেষ করিয়া মুআবিয়া (রা) বলেন, এই আয়াতটি আরাফা ও জুমু'আর দিনে অবতীর্ণ 
হয়। | 
ইব্‌ন মারদুবিয়া রে)......হযরত সামুরা (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত সামুরা (রা) 
বলেন ঃ এই আয়াতটি আরাফার দিন অবতীর্ণ হয়। রাসুলুল্লাহ সো) তখন মাওকাফে অবস্থান 
করিতেছিলেন। 

অন্য রিওয়ায়াতে তাবারানী, ইব্‌ন মারদুবিয়া ও ইব্‌ন জারীর (র).....হযরত ইবৃন আব্বাস 
(রা) হইতে বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রো) বলেন ঃ হযরত নবী (সা) সোমবার 
প্রবেশ করেন, সোমবার দিন বদরে বিজয় লাভ করেন এবং সূরা মায়িদার ১৫] ০11 ৯৯1 
+১:১ এই আয়াতটিও নাযিল হয় সোমবার দিন। তাই সোমবার দিনের ইবাদতে বহু ফযীলত 
ও অধিক নেকী রহিয়াছে। তবে এই হাদীসটি গরীব এবং ইহার সনদ দুর্বল। 


কাছীর-_৩/৫৪ 


Contents 
৪২৬ . তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ (ে)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন £ হযরত নবী (সা) সোমবার দিন জনুগ্তহণ করিয়াছেন, সোমবার দিন নবুয়াতপ্রাপ্ত 
সোমবার দিন ইন্তিকাল করেন এবং সোমবার দিন হাজরে আসওয়াদ স্থাপন করা হইয়াছে। 

উল্লেখ্য যে, ইমাম আহমদের এই বর্ণনায় সূরা মায়িদার আলোচ্য আয়াতটি সোমবারে 
অবতীর্ণ হওয়ার ব্যাপারে কিছু বলা হয় নাই । আল্লাহই ভালো জানেন। 

তবে ইব্‌ন আব্বাস রো) সম্ভবত ০-১১| -এর দ্বারা দুই ঈদের কথা বলিয়াছিলেন। কিন্তু 
বর্ণনাকারী ভুল বশত ১১$। দ্বারা সোমবার বুঝিয়াছেন। আল্লাহই ভালো জানেন। 

ইব্‌ন জারীর বলেন ঃ কাহারো মতে এই আয়াতটি অবতীর্ণ হওয়ার দিন সম্পর্কে সকলেই 
অজ্ঞাত। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফীর সূত্রে ইব্‌ন জারীর (র) আরো বর্ণনা করেন যে, 
আলোচ্য আয়াত সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ কাহারো মতে ইহার অবতীর্ণ হওয়া 
সম্পর্কে সকলে অজ্ঞাত। কাহারো মতে ইহা রাসূলুল্লাহ (সা)-এর বিদায় হজ্জের দিন নাযিল 
হইয়াছিল। ইব্‌ন জারীর রে) এই হাদীসটি রবী ইব্‌ন আনাস হইতে আবূ জাফর রাষী সূত্রে 
বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন মারদুবিয়া (র)......হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
সাঈদ খুদরী (রা) বলেন £ এই আয়াতটি রাসূলুল্লাহ (সা)-এর উপর" “গাদীরে খুম'-এর দিন 
অবতীর্ণ হইয়াছিল । সেদিন তিনি হযরত আলী (রা)-কে বলিয়াছিলেন যে, “আমি যাহার মাওলা 
আলীও তাহার মাওলা ।' 

দ্বিতীয়ত, হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, সেই দিনটি ছিল যিলহজ্জের 
১৮ তারিখ অর্থাৎ বিদায় হজ্জ হইতে রাসূলুল্লাহ (সা)-এর প্রত্যাবর্তনের দিন। 

আমার দৃষ্টিতে এই উভয় মতের একটিও সঠিক নয়। কারণ এই কথা সন্দেহাতীতভাবে 
সত্য যে, এই আয়াতটি আরাফায় জুমু'আর দিন নাযিল হইয়াছিল। ইহা আমীরুল মু'মিনীন 
উমর (রা), আলী ইব্‌ন আবূ তালিব (রা), ইসলামের ইতিহাসের প্রথম বাদশাহ মুআবিয়া ইব্‌ন 
আবু সুফিয়ান (রা), কুরআনের প্রখ্যাত ভাষ্যকার আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) ও সামুরা ইব্‌ন 
জুন্দুব (রা) প্রমুখ হইতে বর্ণিত হইয়াছে এবং শা‘বী, কাতাদা ইব্‌ন দি“আমা ও শাহর ইব্‌ন 
হাওশাবসহ একাধিক প্রভাবশালী আলিম মুরসাল হিসাবে বর্ণনা করিয়াছেন । ইব্ন জারীরও এই 
মত গ্রহণ করিয়াছেন । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন $ 


১৯১ ১১৬১ 4111 30585 480০০ 9 TALS (৪ 9০০০1 ১৯৪ 
অর্থাৎ ‘আল্লাহ যে সকল বস্তু হারাম করিয়াছেন, প্রাণ বাচানোর তাগিদে যদি কেহ উহা 
গ্রহণ করিতে বাধ্য হয়, তবে সে উহা গ্রহণ করিতে পারিবে। আল্লাহ ক্ষমাশীল ও অত্যন্ত 


দয়ালু ৷’ কারণ আল্লাহ জানেন যে, সে অক্ষমতাবশত অগত্যা হারাম বস্তু গ্রহণ করিতে 
হইয়াছে । তাই তিনি তাহাকে ক্ষমা করিবেন । 


Contents 


সূরা মায়িদা ৪২৭ 


সহীহ ইব্‌ন হিব্বান ও মুসনাদে (র)......হযরত ইবৃন উমর (রা) হইতে মারফৃ' সূত্রে বর্ণিত 
হইয়াছে যে ইব্‌ন উমর (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ আল্লাহ তাহার বান্দাকে যে 
কাজে অবকাশ প্রদান করিয়াছেন তাহা গ্রহণ বা পালন করাকে তিনি সেই রকম পসন্দ করেন 
যেমন তিনি তাহার অবাধ্য পথে চলাকে অপসন্দ করেন। ইহা ইব্‌ন হিব্বানের বর্ণনা । 

আহমাদের বর্ণনায় রহিয়াছে যে, যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত অবকাশ গ্রহণ না করিবে, তাহার 
আরাফার পাহাড় সমান পাপ হইবে। 

কাতর অবস্থায় মৃত জন্তুর গোশ্ত খাওয়া তখন ওয়াজিব হইয়া দাড়ায়, যখন কেহ ক্ষুধাতুর 
অবস্থায় হালাল কোন বস্তু না পায়। আবার অবস্থার প্রেক্ষিতে ইহা কখনো মুবাহ হয়। ৃ 

প্রশ্ন জাগে, বাচার তাগিদে অপারগ ব্যক্তি কতটুকু পরিমাণ হারাম বস্তু গ্রহণ করিতে 
পারিবে? যতটুকু খাইলে প্রাণ বাচে ততটুকু খাইবে, না পেট পুরিয়া খাইবে ? এই ব্যাপারে 
নিচ সারা ররর দিস রস না রানা রানি রিনা 
আলোচনা করা হইয়াছে। 

দ্বিতীয়ত, যদি কোন ব্যক্তি ক্ষুধার যন্ত্রণায় বিব্রত হইয়া পড়ে, ত তবে এমতাবস্থায় সে কি মৃত 
জন্তু খাইবে, না ইহরাম অবস্থায় শিকার পাইলে শিকার করিয়া খাইরে, না অন্যের খাদ্য 
অনুমতির অপেক্ষা না করিয়া খাইয়া নিবে এবং পরে মালিককে অবহিত করিয়া সমপরিমাণের - 
খাদ্য দিয়া দিবে? 

এই বিষয়ে আলিমদের দুইটি অভিমত রহিয়াছে । ইমমাম শাফিঈ হইতেও দুই ধরনের 
দুইটি উক্তি প্রচলিত রহিয়াছে। সাধারণ লোকের ধারণা হইল, মৃত জন্তু খাওয়া হালাল হওয়ার 
জন্যে পূর্বে তিন দিন ক্ষুধার্ত থাকা শর্ত। এই ধারণা সঠিক নয়; বরং যখনই কোন ব্যক্তি ক্ষুধার 
তাড়নায় ব্বিতবোধ করিবে, তখনই তাহার জন্যে উহা গ্রহণ করা জায়েয হইবে । 

ইমাম আহমদ (র)......আবু ওয়াকিদ লাইসী হইতে বর্ণনা করেন যে, আবু ওয়াকিদ লাইসী 
বলেন ঃ সাহাবাগণ রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! আমরা কখনো 
কোথাও উপস্থিত হইয়া ক্ষুধার যন্ত্রণায় কাতর হইয়া পড়ি, তখন কি আমাদের জন্য মৃত জন্তু 
খাওয়া হালাল ? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলিলেন £ যদি তোমরা সকাল ও সন্ধ্যায় কোন খাদ্য 
বস্তু বা তরকারি না পাও, তবে তখন উহা খাইতে পারিবে । এই সুত্রে হাদীসটি ইমাম আহমদই 
কেবল বর্ণনা করিয়াছেন। তবে ইহার সনদ সহীহদ্বয়ের শর্তে বিশুদ্ধ । | 

ইব্‌ন জারীর (র).......আওয়াঈ হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। কেহ আবার আবু 
ওবায়কিদ হইতেও ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)......জনৈক রাবী হইতে এবং হাসান হইতেও মুরসাল সূত্রে ইহা বর্ণিত 
হইয়াছে। 

ইব্‌ন জারীর (র)......ইবৃন আওন হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আওন বলেন £ আমি 
হাসানের নিকট সামুরার একটি পাণ্ডলিপি পাইয়াছিলাম। আমি তাহাদের সামনে উহা পড়িলাম। 
উহাতে লিখা ছিল যে, সকাল বা সন্ধ্যার খাদ্য সংগ্রহীত না হইলে উহা ক্ষুধার চরম অবস্থা 


বলিয়া গণ্য হইবে । 


Contents 


৪২৮ তাফসীরে ইব্ন কাছীর 


| আবু কুরাইব (র)......হযরত হাসান (রা) হইতে বর্ণনা করেন যে, হাসান (রো) বলেন 

জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিল, কোন্‌ অবস্থায় হারাম বস্তু খাওয়া হালাল ? 
তিনি উত্তরে বলিলেন ঃ যখন তুমি তোমার পরিবারবর্ণের জন্যে দুধ বা অন্য কোন খাদ্যদ্রব্য 
সংগ্রহ করিতে না পারিবে, তখন উহা খাওয়া হালাল হইবে । 

ইব্‌ন হুমাইদ (র).... .উরওয়া ইব্ন যুবায়রের দাদা হইতে বর্ণনা করেন যে, উরওয়া ইব্‌ন 
যুবায়রের দাদা বলেন ঃ জনৈক বেদুঈন আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে হালাল ও হারাম বস্তু 
সম্পর্কে জিজ্ঞাসা করিলে রাসূলুল্লাহ সো) বলেন, পবিত্র বস্তু হালাল এবং অপবিত্র বস্তু হারাম । 
তবে তুমি যদি কখনো অনন্যোপায় হইয়া কোন বস্তু খাইতে বাধ্য হও, তখন হালাল- হারাম 
বিবেচনা না করিয়া খাইতে .পারিবে। সেই ব্যক্তি আবার জিজ্ঞাসা করিল, উক্ত অনন্যোপায় 
অবস্থাটি কি? তেমনি সেই অবস্থাটিই বা কি, যে অবস্থায় আমাকে হারাম বস্তু খাওয়া হইতে 
নিবৃত্ত থাকিতে হইবে ? রাসূলুল্লাহ (সা) জবাবে বলিলেন ৪ যখন তুমি কোন হালাল বস্তু সংগ্রহ 
করিতে অক্ষম হইবে ও হারাম বস্তু খাইতে বাধ্য হইবে, তখন তুমি প্রয়োজনমত তোমার 
পরিবার-পরিজনকে উহা হইতে খাওয়াইবে এবং যখন উহা পরিহার করার অবস্থা সৃষ্টি হইবে 
তখন পরিহার করিবে । তুমি যদি তোমার পরিবার-পরিজনকে রাতেরবেলায় যৎসামান্য পরিমাণ 
- পানীয় দিয়াও ক্ষুধা ও পিপাসার জ্বালা নিবারণ করিতে পার, তবে হারাম বস্তু গ্রহণ করা হইতে 
নিবৃত্ত থাকিবে । 

আবূ ওয়াকিদ লাইসীর হাদীসে উল্লেখিত |, ০ ০5 JL এর অর্থ হইল সকালের খাদ্য 
এবং ($5,585 10০ অর্থ সন্ধ্যার খাদ্য । ({ ১৩০4৯১৪18৯৩ 9! অর্থাৎ অথবা যদি কোন 
তরি-তরকারি না পাও, তবে হারাম খাদ্য হইতে ভক্ষণ করিবে। 

8 |$৪-৯৩ 91 -কে চারভাবে পড়া যায় অর্থাৎ 19৬৯১ হামযা 
দ্বারা, ।$১৯-৯০- (১ সাকিন ও = সাকিন দ্বারা এবং তাশদীদ দ্বারা। ইব্‌ন জারীর স্বীয় 
তাফসীরে ইহা বর্ণনা করিয়াছেন। 

আবূ দাউদ (র).......নাজীহ আমিরী হইতে বর্ণনা করেন £ একদা নাজীহ আমিরী 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করেন যে, কোন্‌ অবস্থায় আমাদের জন্য মৃত জ্তু 
খাওয়া হালাল? রাসূলুল্লাহ (সা) তাহাকে জিজ্ঞাসা করিলেন £ তোমাদের খাদ্য কি? উত্তরে তিনি 
বলিলেন, আমরা সকালে এবং বিকালে এক পেয়ালা করিয়া দুধ খাই । রাসূলুল্লাহ সো) বলিলেন, 
এই অবস্থা ক্ষুধার্ত অবস্থা । এই অবস্থায় তোমাদের জন্য মৃত জন্তুর গোশ্ত খাওয়া হালাল । 
একমাত্র আবূ দাউদ (র) এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

উল্লেখ্য যে, তাহারা সকাল বিকালে যাহা খাইত তাহা তাহাদের জন্য ছিল খুবই অপ্রতুল, 
প্রয়োজনের তুলনায় খুবই সামান্য । এই জন্যে রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে মৃত জন্তু খাওয়ার 
অনুমতি দিয়াছিলেন। 

কোন কোন ফিকহবিদ ইহা হইতে দলীল গ্রহণ করেন যে, এই জাতীয় লোকদের জন্য পেট 
পুরিয়া হারাম বস্তু খাওয়া জায়েয । কেননা এই হাদীসে “জীবন বাচানোর জন্যে সামান্য পরিমাণ 
খাওয়া যাইতে পারে'- এই ধরনের কোন শর্তারোপ করা হয় নাই । আল্লাহই ভালো জানেন। 


Contents 
সূরা মায়িদা ৪২৯ 


আবূ দাউদ (র).......হযরত সামুরা রো) হইতে বর্ণনা করেন যেঁ, হযরত সামুরা (রা) 
বলেন ৪ জনৈক ব্যক্তি সপরিবারে ‘হাররা’ নামক স্থানে অবতরণ করে। এক লোক তাহাকে 
বলিল, আমার উটটা হারাইয়া গিয়াছে। যদি তুমি আমার উটটা পাও, তবে তোমার কাছে 
রাখিয়া দিও। লোকটি উটটি পাইল কিন্তু মালিককে আর পাইল না। এমন সময় উটটা 
রোগাক্রান্ত হইয়া পড়িল। তখন তাহার স্ত্রী তাহাকে বলিল, উটটা যবেহ কর। কিন্তু সে যবেহ 
করিতে অস্বীকার করিল এবং পরে উটটা মারা গেল। অতঃপর তাহার স্ত্রী তাহাকে উটটার 
চামড়া ছাড়াইতে এবং খাওয়ার জন্য গোশত ও চর্বি শুকাইতে বলিল । কিন্তু লোকটি অস্বীকার 
করিয়া বলিল যে, রাসুলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা না করিয়া আমি উহা করিব না। অতঃপর 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিলে তিনি তাহাকে বলিলেন ঃ তোমার নিকট কি 
এতটুকু পরিমাণ খাদ্য নাই যে, উহা খাইলেও তোমার চলিবে ? লোকটি বলিল, না। অতঃপর 
রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ তবে তোমরা উহা খাও। রাবী বলেন, এমন সময় উটটির মালিক 
আসিয়া উপস্থিত হইলে তাহাকে সেই লোকটি সকল ঘটনা খুলিয়া বলিল। উটের মালিক 
বলিল, কেন আপনারা যবেহ করিলেন না ? সে উত্তরে বলিল, আপনার নিকট লঙ্জিত হইব 
বলিয়া যবেহ করি নাই । একমাত্র আবু দাউদই ইহা বর্ণনা করিয়াছেন । | 

আলোচ্য হাদীসের ভিত্তিতে কেহ কেহ বলেন যে, এই ধরনের লোকদের জন্য হারাম বস্তু 
পেট ভরিয়া খাওয়া. এবং প্রয়োজনমত কিছুদিনের জন্য সঞ্চিত রাখাও জায়েয । আল্লাহই ভালো 
জানেন। 

আল্লাহ পাক বলেন ৪১১ ৪০ ০১৪ 

অর্থাৎ যাহারা আল্লাহ্‌র নাঁফরমানীমূলক কাজে লিপ্ত হয় না, ত তাহাদের জন্য অপারগ অবস্থায় 
হারাম বস্তু ভক্ষণ করা বৈধ। 
এই আয়াতে আল্লাহ তাহার অনুগত বান্দাদের জন্য অপারগ অবস্থায় উহা খাওয়া জায়েয 
হওয়ার কথা বলিয়াছেন এবং অন্যান্যদের সম্পর্কে নিশ্চুপ রহিয়াছেন। তবে সূরা বাকারার এক 
আয়াতে আল্লাহ তাআলা বলিয়াছেন $ 

(১৯১ Edt 485 61 95 se 290১০2১০৮5০ ০০৮ 

অর্থাৎ ‘যাহারা অনন্যোপায় হয়, অথচ অন্যায়কারী ও সীমালংঘনকারী নয়, তাহাদের কোন 
পাপ হইবে না।' 

এই আয়াতের ভিত্তিতে ফিকহবিদগণের একটি দল বলেন ঃ সফরে নাফরমানীমূলক কাজে 


লিপ্ত ব্যক্তি সফর সংক্রান্ত ব্যাপারে শরী'আতের কোন সুযোগ পাওয়ার যোগ্য নয়। পাপকার্ষে 
লিপ্ত ব্যক্তির জন্য শরী“'আতের সুযোগ ও শিথিলতা প্রয়োজ্য নয় । আল্লাহই ভালো জানেন। 


৫৯৮৫ 2 


পেকে চেক ৪৪৫০৬ এ তাত ৫৪৫ (9 
1৮8৮ 1595 সি HORSE | ৫656 9% 5৫ পি 
ols 17১০ রর 


Contents 


5. তাফসীরে ইব্‌ন কাছীর 


৪. “তোমাকে কি তাহারা প্রশ্ন করিতেছে যে, তাহাদের জন্য কি কি জিনিস হালাল 
করা হইল ? তুমি বল, তোমাদের জন্য যাহা কিছু পবিত্র, তাহা হালাল করা হইল । আর 
আল্লাহ্র শিখানো পদ্ধতিতে তোমরা শিকারের জন্য শিক্ষা দিয়া যে পশু-পাখি নিয়োগ 
করিয়াছ, উহারা তোমাদের জন্য যাহা শিকার করে, তাহা এবং উহাতেও আল্লাহ্‌র নাম 
লইবে । আর আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী ।” 

তাফসীর £ মহান আল্লাহ তা'আলা পূর্ববর্তী আয়াতে স্বাস্থ্য অথবা দীন কিংবা উভয়ের জন্য 
ক্ষতিকর অপবিত্র বস্তুনিচয়কে হারাম করিয়াছেন। আবার প্রয়োজনের তাগিদে সময় সাপেক্ষ 
সেইগুলিকে হালাল করিয়াছেন। যথা অন্যত্র আল্লাহ পাক বলিয়াছেন £ 

< ১০১১০ 0 যি ৫০৯0০144০০৪ এও 
অর্থাৎ ‘আল্লাহ পাক তোমাদের জন্য তোমাদের প্রতি হারামকৃত বস্তুগুলির বিষয়ে বিশদ 
আলোচনা করিয়াছেন। কিন্তু যদি তোমরা অনন্যোপায় হইয়া পড়, তবে তখন উহা তোমাদের 
জন্য হালাল।' 
তঃপর আল্লাহ তা আলা বলেন ঃ 
০৪11214১156 ৩৭ SEs Ess 


অর্থাৎ ‘লোকে তোমাকে প্রশ্ন করে, তাহাদের জন্য কি কি বৈধ করা হইয়াছে ? বল, সমস্ত 
পবিত্র জিনিস তোমাদের জন্য হালাল করা হইয়াছে ।" 
যথা সুরা আরাফে মুহাম্মদ (সা)-এর গুণাবলীর বর্ণনা প্রসঙ্গে বলা হইয়াছে যে, তিনি তাহার 
উম্মতের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করিয়াছেন এবং অপবিত্র বস্তুসমূহ হারাম করিয়াছেন। 
ইব্‌ন আবূ হাতিম (র)......যায়দ ইবৃন মুহালহাল তায়েঈন ও আদী ইব্‌ন হাতিম (রা) 
হইতে বর্ণনা করেন £ যায়দ ইব্‌ন মুহালহাল তায়েঈন ও আদী ইব্‌ন হাতিম রো) রাসূলুল্লাহ 
(সা)-কে জিজ্ঞাসা করেন যে, হে আল্লাহ্‌র রাসূল! আল্লাহ পাক মৃত জন্তু আমাদের জন্য হারাম 
করিয়াছেন । আমাদের.জন্য হালাল বস্তু কোনৃগ্ডলি ? তখন এই আয়াতটি নাযিল হয় ৪ 
02211181৫৯1 08141011305 351 
সাঈদ (রা) বলেন ৪ ০৮:41 -এর অর্থ হইল হালাল ও যবেহকৃত জন্তুসমূহ। উহাই 
হইল তাহাদের জন্য পবিত্র । 
মুকাতিল (রা) বলেন ঃ প্রত্যেক হালাল জিনিসই হইল পবিত্র । ইহাকেই বলে রিষকে 
হালাল । 
ইমাম যুহরী রে)-কে ওষধ হিসাবে পেশাব খাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি 
বলিয়াছেন যে, “উহা পবিত্র জিনিসের মধ্যে গণ্য নয়।' ইব্‌ন আবূ হাতিম (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। 
ইব্‌ন ওয়াহাব (র) বলেন ঃ যে মাটি মানুষ খায়, উহার ক্রয়-বিক্রয় সম্পর্কে ইমাম মালিক 
(র) জিজ্ঞাসিত হইলে তিনি বলেন, উহা পবিত্র বস্তুর মধ্যে গণ্য নয়। 
অতঃপর আল্লাহ তা আলা বলেন $ 


Contents 
সূরা মায়িদা ৪৩১ 


১৮৫১ NL LL 

অর্থাৎ যে জন্তু যবেহ করার সময় আল্লাহ্‌র নাম লওয়া হইয়াছে উহা হালাল এবং পবিত্র । 
আর শিকারী কুকুর, চিতাবাঘ ও বাজপাখি প্রভৃতি তোমাদের জন্য যাহা শিকার করিবে, উহাও 
তোমাদের জন্য হালাল । ইহা হইল জমহুর সাহাবা, তাবিঈন ও ইমামগণের অভিমত । 

আলী ইব্‌ন আবূ তালহা (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ১5০ 
৮1২, 0১15341 এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন £ উহা হইল শিকারী কুকুর, বাজপাখি 
এবং প্রত্যেক পাখি যাহাকে শিকার শিক্ষা দেওয়া হয়। ইব্‌ন আবূ হাতিম (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। তিনি আরো বলেন যে, খায়সামা, তাউস, মুজাহিদ, মাকহুল ও ইয়াহিয়া ইব্‌ন আবু 
কাছীর (র) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। 

হাসান (রা) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি বলেন ঃ বাজপাখি ও কুকুরই হইল 
কেবল শিকারীর অন্তর্ভূক্ত । আলী ইব্‌ন হুসায়ন (রো) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। 

মুজাহিদ (র) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তিনি অন্যান্য পাখির শিকারকে মাকরূহ 
বলিয়া এই আয়াতটি পড়েন £ ৪ ১১4৫০ ০০19৯) ০০ le ও 

সাঈদ ইব্‌ন জুবায়র রো) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে । যাহ্হাক এবং সুদ্দী (র) হইতে 
ইব্‌ন জারীর (র)-ও ইহা নকল করিয়াছেন। 

হান্নাদ রে).....ইবৃন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন ঃ বাজ বা 
অন্যান্য শিকারী পাখির শিকার যদি জীবিতাবস্থায় পাওয়া যায়, তবে উহা যবেহ করিয়া খাওয়া 
হালাল । অন্যথায় উহা খাইবে না, হালাল নয়। 

জমহুর হইতে বর্ণনা করা হইয়াছে যে, শিকারী কুকুর যেমন থাবা দ্বারা যখম করে, শিকারী 
পাখিও তেমনি থাবা দ্বারা যখম করে । সুতরাং পাখি এবং কুকুরের মধ্যে এই ব্যাপারে কোন 
পার্থক্য নাই। ইমাম চতুষ্টয় এবং অন্যান্যদের মতও এইরূপ । ইব্‌ন জারীর (র)-ও এই মত 
গ্রহণ করিয়াছেন । নিম্ন হাদীসটি হইল তাহাদের মতের দলীল $ 

হান্নাদ রে).....হযরত আদী ইব্‌ন হাতিম (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আদী ইব্‌ন 
হাতিম রো) বলেন ঃ নর CO EO মারার টার 
তিনি বলেন ঃ উহা তোমার জন্য যাহা শিকার করে তাহা খাইতে পার। 

ইমাম আহমদ (র) এই প্রসঙ্গে কালো কুকুর সম্পর্কে মন্তব্য করেন যে, উহার শিকার 
খাওয়া জায়েয নয়। কেননা তাহার মতে কালো কুকুর হত্যা করা ওয়াজিব । তিনি দলীল হিসাবে 
সহীহ মুসলিমে বর্ণিত আবু বকর (রা)-এর হাদীসটি বর্ণনা করেন। হাদীসটি এই ঃ 

রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ তিনটি জিনিস নামায ভঙ্গ করে । গাধা, স্ত্রীলোক ও কালো 
কুকুর। রাবী তখন রাসূলুল্লাহ সো)-কে জিজ্ঞাসা করেন যে, লাল কুকুর হইতে কালো কুকুরকে 
পার্থক্য করার কারণ কি? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলেন যে, কালো কুকুর শয়তানের দোসর । 

অন্য একটি হাদীসে উল্লেখিত হইয়াছে যে, একবার রাসূলুল্লাহ (সা) কুকুর হত্যা করার 
নির্দেশ দেন। পরে বলেন যে, সাধারণভাবে সকল কুকুর হত্যা করার প্রয়োজন নাই। উহা 
হইতে কালো কুকুরগুলি হত্যা কর। 


Contents 


৪৩২ তাফসীরে ইব্ন কাছীর 


শিকারী হায়েনাকে {1,2 বলা হয়। (১15৯ নিষ্পন্ন হইয়াছে ০১৯ হইতে ৷ ইহার অর্থ 
হইল অর্জন করা । যথা আরবীভাষীরা বলে £ঃ |, | ১২ ১১১ "অমুক তাহার 
পরিবার-পরিজনের জন্য ভাল উপার্জন করিয়াছে।' আরও বলা হয় ৪ <! 0১1৯ ৩১৩ ‘অমুক 
ব্যক্তির কোন উপার্জনকারী নাই ।' আল্লাহ তাআ'লা বলিয়াছেন ৪ FUL 2 Cy 

অর্থাৎ ‘তোমরা দিবাভাগে ভাল-মন্দ যাহা কর তাহা সম্পর্কে আল্লাহ সম্যক অবগত 
রহিয়াছেন। 

এই বিধান সম্বলিত আয়াতটি নাযিল হওয়ার কারণ স্বরূপ হাদীসে উল্লেখিত হইয়াছে যে, 
ইব্‌ন আবু হাতিম (র)....আবূ রাফি' (রা) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা)-এর গোলাম 
আবু রাফি (রা) বলেন ঃ একবার রাসূলুল্লাহ (সা) পাইকারিভাবে কুকুর হত্যার আদেশ করেন। 
অতঃপর লোকজন আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন যে, হে আল্লাহর রাসূল! আপনি 
যাহা হত্যা করার আদেশ করিয়াছেন উহা দ্বারা কি আমাদের কোন ধরনের উপকার গ্রহণ করা 
রান গা রান নাভীর রি বা রা 
0০1৯1) ০৭ শিপিনালির লি HE) Ss বালী উপরি SEEN 

ইহার পর রাসূলুল্লাহ (সা) বলেন, কেহ যখন তাহার শিকারী কুকুর আল্লাহর নাম নিয়া 
শিকারে পাঠায় এবং শিকারী কুকুর যদি শিকার করিয়া নিজে না খাইয়া মালিকের জন্য রাখিয়া 
দেয়, তবে উহা খাইবে। 

ইব্‌ন জারীর (র)......আবূ রাফি (র) হইতে বর্ণনা করেন যে, আবূ রাফি (র) বলেন ৪ 
একদা জিবরাঈল (আ) রাসূলুল্লাহ (সা)-এর নিকট ভিতরে প্রবেশ করার অনুমতি চাহিলে 
রাসূলুল্লাহ সো) তাহাকে ভিতরে প্রবেশের অনুমতি প্রদান করেন। কিন্তু তিনি অনুমতি পাওয়া 
সত্বেও ভিতরে না আসায় রাসূলুল্লাহ তাহাকে জিজ্ঞাসা করিলেন, অনুমতি প্রদান করা সত্ত্বেও 
আপনি আসিতেছেন না কেন ? তখন জিবরাঈল (আ) বলিলেন, যে ঘরে কুকুর থাকে, সে ঘরে 
আমরা প্রবেশ করি না। 

আবু রাফি রে) বলেন, ইহার পর রাসূলুল্লাহ (সা) আমাকে মদীনার সকল কুকুর হত্যা 
করার জন্য আদেশ করেন। রাসূলুল্লাহ (সা) কর্তৃক আদিষ্ট হইয়া আমি কুকুর হত্যা করিতে 
প্রবৃত্ত হইলাম । এক পর্যায়ে এক বৃদ্ধা মহিলার একটি কুকুর হত্যা করিতে উদ্যত হইলে কুকুরটি 
উদ্রেক হয় । আমি উহাকে হত্যা করা হইতে নিবৃত্ত হই। ইহার পর আমি রাসূলুল্লাহ (সা)-এর 
নিকট গিয়া এই কুকুরটি সম্পর্কে বলিলে তিনি আমাকে উহাও হত্যা করিতে আদেশ করেন এবং 
রাসূলুল্লাহ (সা)-কে বলিল, হে আল্লাহর রাসূল! আপনি যে জন্তু হত্যা করার আদেশ করিয়াছেন 
উহা দ্বারা কি আমরা কোন উপকার লাভ করিতে পারি ? রাসূলুল্লাহ (সা) চুপ করিয়া রহিলেন। 
বর্ণনাকারী বলেন, তখন এই আয়াতটি অবতীর্ণ হয় ঃ 


Contents 


' সূরা মায়িদা ৪৩৩ 


0১1৬৯11 ১ ১০৮০ 055 Sb 547 08661 Be এ১৮৮ 
হাকিম রে) মুসতাদারাকে রে).......আবান ইব্‌ন সালেহ হইতে ইহা বর্ণনা করিয়াছেন। 
হাকিম বলিয়াছেন, হাদীসটি সহীহ বটে, কিন্তু সহীহদ্বয়ে ইহা বর্ণিত হয় নাই। 

ইব্‌ন জারীর (র)......ইকরিমা (রা) হইতে বর্ণনা করেন যে ইকরিমা (রা) বলেন ঃ 
রাসূলুল্লাহ (সা) আবূ রাফিকে কুকুর হত্যা করার জন্য আদেশ করিলে তিনি হত্যা করিতে 
করিতে মদীনার উচু এলাকায় চলিয়া যান। অতঃপর আসিম ইব্‌ন আদী, সাদ ইব্‌ন খায়সামা ও 
উইয়াম ইব্‌ন যায়িদা রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলেন, হে আল্লাহর রাসূল! উহা দ্বারা 
কি আমরা কোন উপকার লাভ করিতে পারি ? তখন আলোচ্য আয়াতটি নাযিল হয় । 

ইকরিমা (রা) হইতে সিমাকের সুত্রে হাকিম (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন । মুহাম্মাদ ইবৃন 
' কা'ব কারযী বলেন £ এই আয়াতটি কুকুর হত্যার পরিপ্রেক্ষিতে নাযিল হইয়াছে। 

১:১৫ শব্দটি ১:42 -এর ১১২ -এর এ হইয়াছে। আর এ কর্তার অবস্থা বর্ণনা 
করে। অবশ্য ইহা কখনো J+ বা কর্মকারকের অবস্থাও বর্ণনা করে। অথৎ যে সমস্ত 
শিকারী তাদের নখ বা থাবা দ্বারা শিকার করে, উহা তোমরা খাইতে পারিবে । ইহা দ্বারা 
প্রমাণিত হয় যে, শিকারী জন্তু যদি আঘাত করিয়া শিকার করে, তবে উহা খাওয়া নাজায়েয । 
ইমাম শাফিঈর এক অভিমত ইহার অনুরূপ এবং আলিমদের একদলও এইমত পোষণ করেন। 

তাই আল্লাহ পাক বলিয়াছেন ৪ 0142 0০ ty alas 

“শিকারী পশুপক্ষী যাহাদিগকে তোমরা শিকার শিক্ষা দিয়াছ, যেভাবে আল্লাহ তোমাদিকে 
শিক্ষা দিয়াছেন ।' 

শিকারী পশুপক্ষীর পরিচয় হইল, যখন তাহাকে শিকারের জন্যে প্রেরণ করা হইবে, তখন 
ছুটিয়া যাইবে ৷ যখন তাহাকে ডাকা হইবে, তখন সে সঙ্গে সঙ্গে ফিরিয়া আসিবে । শিকার করার 
পর মালিক তাহার কাছে না যাওয়া পর্যন্ত শিকারী তাহার জন্য অপেক্ষা করিবে, নিজের জন্য 
গ্রহণ করিবে না। সেই কথাই আল্লাহ পাক বলিয়াছেন ঃ 

এ dl ESTs LET CELL Cas 198 


অর্থাৎ “উহারা যাহা তোমাদের জন্য শিকার করে, তাহা খাইবে এবং ইহাতে আল্লাহর নাম 
লইবে।' 

শিকার করিয়া মালিকের জন্য রাখিয়া দেওয়া হইল শিকারী পশুপক্ষীর বিশেষ লক্ষণ । তখন 
বুঝিতে হইবে, শিকার সিদ্ধ হইয়াছে । তবে উহাকে শিকারের জন্য প্রেরণ করার সময় আল্লাহ্‌র 
নাম লইতে হইবে। তখন সেই শিকার খাওয়াও হালাল হইবে যাহা শিকারী শিকার করিয়া 
মারিয়া ফেলে । সকল ইমাম এই কথার উপর একমত । 

আলোচ্য আয়াতের সমর্থনে সহীহদ্বয় আদী ইব্‌ন হাতিম (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, 
তিনি বলেন ঃ আমি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্র রাসূল! আমি শিকারী 
কুকুরকে আল্লাহ্র নামে শিকারে পাঠাই এবং তখন আল্লাহ্‌র নাম স্মরণ করি । রাসূলুল্লাহ সো) 


কাছীর-_-৩/৫৫ 


Contents 


৪৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


বলেন ঃ শিকারী কুকুর শিকারের জন্যে প্রেরণ করা সময় আল্লাহ্‌র নাম নিলে উহার শিকার 
খাইবে। আমি জিজ্ঞাসা করিলাম, যদি সে শিকার মারিয়া ফেলে? রাসূলুল্লাহ (সা) বলিলেন £ 
হ্যা, যদি শিকারের সময় অন্য কোন কুকুর না থাকে, তবে খাইবে। কেননা তুমি তোমার কুকুর 
প্রেরণ করার সময় বিসমিল্লাহ বলিয়াছ, অন্যগুলির বেলায় তুমি তো আর বিসমিল্লাহ বল নাই। 
আমি বলিলাম, আমি ধারালো ছুরি নিক্ষেপ করিয়া যদি শিকার করি ? রাসূলুল্লাহ সো) বলিলেন 
$ যদি উহার ধারালো প্রান্ত দ্বারা নিহত হয়, ০০ 
দিয়া নিহত হয়, তবে উহা খাইবে না। 

অন্য বর্ণনায় আসিয়াছে £ রা রা ওপার 
আল্লাহ্র নাম লইবে। অতঃপর যদি শিকার করিয়া তোমার জন্য রাখিয়া দেয় এবং যদি তুমি 
উহা জীবিত পাও, তবে যবেহ কর। আর যদি শিকারটি মৃত পাও এবং শিকারী যদি উহার কোন 
অংশ হইতে না খায়, তবে উহা খাইতে পারিবে । কেননা কুকুরের শিকারই হইতেছে যবেহ 
সমতুল্য । 
সহীহদ্বয়ের অন্য এক রিওয়ায়াতে উল্লেখিত হইয়াছে £ যদি সে উহা খায়, তবে তুমি উহা 
আহার করিও না। কেননা আমার আশংকা হয়, সে উহার নিজের জন্য ধরিয়াছিল। 

ইহাই হইল জমহুরের দলীল । শাফিঈদেরও শেষ মতও ইহাই । কেননা শিকারী কুকুর যদি 
তাহার শিকার হইতে কিছু অংশ খাইয়া ফেলে, তবে উহা সাধারণভাবে হারাম হইয়া যায়। 
আলোচ্য হাদীসে যেভাবে উল্লেখিত হইয়াছে, এই ব্যাপারে ব্যাখ্যার কোন অবকাশ নাই । তবে 
পরবর্তী আলিমদের অনেকে বলেন, শিকারী কুকুর কর্তৃক আংশিকভাবে ভক্ষিত শিকার 
সাধারণভাবে হারাম নয়। 
ভীহাদের দলিলসমূহ 

ইব্‌ন জারীর (র)......সাঈদ ইবৃন মুসাইয়্যাব (র) হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন 
মুসাইয়্যাব রে) বলেন ঃ হযরত সালমান ফারসী (রা) বলিয়াছেন ৪ শিকারী কুকুর যদি তাহার 
শিকারের এক-তৃতীয়াংশ খাইয়া ফেলে, তবুও উহা তোমরা খাও। 

কাতাদা হইতে সাঈদ ইব্‌ন আবূ আরূবা বর্ণনা করিয়াছেন, সালমান (রা) হইতে মুহাম্মাদ 
ইব্‌ন যায়দ রে)-ও ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র) ......কাসিম ও বাক্‌র ইব্ন আবদুল্লাহ্‌ মুযানী হইতে বর্ণনা করেন যে, 
কাসিম ও বাক্র ইব্‌ন আবদুল্লাহ মুযানী বলেন £ হযরত সালমান (রা) বলিয়াছেন, কুকুর যদি 
এক-তৃতীয়াংশ খাইয়া ফেলে, তবুও তোমরা উহা খাও । 

ইব্‌ন জারীর (র)......হুমাইদ ইব্‌ন মালিক ইব্‌ন খায়সামা রে) হইতে বর্ণনা করেন £ 
হুমাইদ ইব্‌ন মালিক ইব্ন খায়সামা দুয়ালী (র) সাদ ইব্‌ন আবু ওয়াক্কাস (রা)-কে শিকারী 
কুকুর কর্তৃক ভক্ষিত শিকার সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন, খাও, যদিও উহার একটি 
টুকরা ব্যতীত অন্য কোন অংশ অবশিষ্ট না থাকে। 

শু'বা (র)......হযরত সাদ ইব্‌ন আবূ ওয়াক্কাস রো) হইতে বর্ণনা করেন যে, সাদ ইব্‌ন 
আবূ ওয়াক্কাস (রা) বলেন ঃ কুকুর যদি এক-তৃতীয়াংশও খাইয়া ফেলে, তবুও খাও। 


Contents 
সূরা মায়িদা ৪৩৫ 


ইব্‌ন জারীর (র)......হযরত আবূ হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) 
বলেন ঃ যদি তুমি শিকারী কুকুর শিকারের জন্য প্রেরণ কর এবং সে যদি উহার এক- তৃতীয়াংশ 
খাইয়া ফেলে, তবে তুমি অবশিষ্টাংশ খাইতে পারিবে। 

ইব্‌ন জারীর (র)......নাফি' হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন উমর রো) বলেন ৪ 
যখন তুমি তোমার শিকারী কুকুর বিসমিল্লাহ বলিয়া শিকারের জন্য প্রেরণ কর, তখন উহা: 
তোমার জন্য যাহা শিকার করিবে, তাহা হইতে সে ভক্ষণ করুক বা উহা অতক্ষিত রাখুক, তাহা 
খাইতে পারিবে । 

নাফি', ইব্‌ন আবু যি*ব, উবায়দুল্লাহ ইবন উমর, ইব্‌ন আব্বাস, আলী ইব্‌ন উমর, আবৃ 
হুরায়রা, সাঁদ ইব্‌ন আবূ ওয়াককাস এবং সালমান (রা) হইতেও ইহা বর্ণিত হইয়াছে । তবে 
আতা ও হাসান বসরী এই ব্যাপারে ভিন্নমত পোষণ করিয়াছেন যুহরী, রবী“আ ও মালিক রে) 
এইমত পোষণ করিয়াছেন । ইমাম শাফিঈর পূর্বের মত ছিল ইহা, ইমাম শাফিঈর এক নতুন 
মতেও ইহার প্রতি ইঙ্গিত রহিয়াছে। 

ইব্‌ন জারীর (র)......হযরত সালমান ফারসী (রা) হইতে মারফ্‌* সূত্রে বর্ণনা করেন যে, 
হযরত সালমান ফারসী (রো) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ যদি কোন ব্যক্তি তাহার 
শিকারী কুকুর শিকারের জন্য প্রেরণ করে এবং শিকার এমন অবস্থায় পায় যে, শিকারী উহা 
হইতে কিছুটা খাইয়া ফেলিয়াছে, তবে বাকী অংশ খাইবে। 

অতঃপর ইব্‌ন জারীর (র) বলেন ৪ ইহার সনদে সন্দেহের অবকাশ রহিয়াছে এবং সালমান 
ফারসী (রা) হইতে সাঈদ ইব্‌ন মুসাইয়্যাব হাদীসটি শুনিয়াছেন কিনা তাহা আজো অজ্ঞাত। 
বিশ্বস্ত রাবীগণ ইহা উদ্ধৃত করেন বটে, কিন্তু মারফু সনদে নয়, বরং সালমান ফারসীর অভিমত 
হিসাবে । এই ভিত্তিতে ইবৃন জারীর (র) ইহাকে সহীহ বলিয়াছেন। 

উল্লেখ্য যে, আলোচ্য হাদীসের সমর্থক হাদীস অন্য সূত্রেও বর্ণিত হইয়াছে। হাদীসটি 
নিম্নরূপ ৪ 

আবু দাউদ (র)......আবূ সালাবা হইতে বর্ণনা করেন £ আবূ সা'লাবা নামক এক বেদুঈন 
রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ্‌র রাসূল! আমার শিকারী কুকুর রহিয়াছে। সে 
সম্পর্কে আপনার সিদ্ধান্ত কি ? নবী (সা) বলিলেন ৪ তোমার কুকুর যদি প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী 
হইয়া থাকে, তবে সে তোমার জন্য যাহা ধরিয়া আনে তাহা তুমি খাইবে। আবার জিজ্ঞাসা 
করিলেন, যবেহ করিতে যদি না পারি এবং উহা হইতে যদি সে খাইয়া ফেলে ? রাসূলুল্লাহ (সা) 
উত্তরে বলিলেন ৪ হ্যা, যদি উহা হইতে খাইয়াও ফেলে । তিনি আবার জিজ্ঞাসা করিলেন, হে 
আল্লাহ্‌র রাসূল! তীর দ্বারা শিকার সম্পর্কে আপনার নির্দেশ কি? রাসূলুল্লাহ (সা) বলিলেন £ 
করিতে পারি বা না পারি উভয় অবস্থায় কি খাইব ? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলিলেন £ তোমার 
দৃষ্টির আড়াল হইতেও যদি লাগে এবং তালাশ করার পর যদি পাও, তবুও খাইবে। কিন্তু 
উহাতে অন্য কোন শিকারীর তীরের আঘাত না থাকা উচিত। তিনি আবার জিজ্ঞাসা করিলেন, 
প্রয়োজনবোধে মূর্তি পূজারীদের তৈজসপত্র ব্যবহার করা সম্পর্কে আপনার সিদ্ধান্ত কি? 


Contents 


৪৩৬ তাফসীরে ইব্ন কাছীর 


রাসূলুল্লাহ (সা) বলিলেন £ ধৌত করার পর উহাতে তুমি খাও। নাসাঈ এবং আবু দাউদও ইহা 
বর্ণনা করিয়াছেন। 

আবু দাউদ (র).......আবু সা'লাবা হইতে বর্ণনা করেন যে, আবূ সা'লাবা (রা) বলেন ঃ 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, তোমার শিকারী কুকুর শিকারের জন্য প্রেরণ করার সময় যদি তুমি 
আল্লাহ্র নাম লও, তবে তুমি উহা খাও। যদিও উহার কোন অংশ শিকারী খাইয়া ফেলে । আর 
খাও তোমার হাত তোমার জন্য যে শিকার নিয়া আসে। 

উল্লেখিত উভয় হাদীসের সনদ অত্যন্ত শক্তিশালী । আদী (রা) হইতে সাওরী বর্ণনা করেন 
যে, আদী (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) তাহাকে লক্ষ্য করিয়া বলিয়াছেন £ তোমার শিকারী 
কুকুর তোমার জন্য যাহা শিকার করে, উহা খাও। আমি বলিলাম, যদি সে উহা হইতে খায় ? 
রাসূলুল্লাহ (সা) বলিলেন, হ্যা, তবুও। 

আদী রো) হইতে হাবীবের রিওয়ায়াতেও ইহা বর্ণিত হইয়াছে। 

ইহা দ্বারা বুঝা যায় যে, শিকারী কুকুর তাহার শিকারের কিছু অংশ খাইয়া ফেলিলেও বাকী 
অংশ খাওয়া জায়েয । তাই ইহা হইল তাহাদের দলীল, যাহারা শিকারী কুকুরের শিকারকৃত 
জন্তুর কিছু অংশ শিকারী কর্তৃক ভক্ষিত হইলেও তাহা খাওয়া জায়েয বলেন। এমন কি যাহারা 
তাহাদের সমর্থনে আছেন এবং প্রায় এইরূপ মত পোষণ করেন, তাহারাও এইগুলি দলীল 
হিসাবে পেশ করেন। তাহাদের সম্পর্কে ইতোপূর্বে আলোচনা করা হইয়াছে। 

মধ্যপন্থা অবলম্বনকারীগণ বলেন ৪ শিকারী কুকুর যদি তাহার শিকার করার সাথে সাথেই 
খাইয়া ফেলে, তবে তাহা খাওয়া হারাম! আদী ইবৃন হাতিম (রা)-এর হাদীস ইহার প্রমাণ 
স্বরূপ । কারণ নবী (সা)-এর ‘যদি শিকারী শিকার খাইয়া ফেলে, তবে উহা খাইও না, কেননা 
আশংকা হয় যে, হয়ত শিকারী উহা তাহার নিজের জন্য শিকার করিয়াছিল'-এই কথা উহার 
ইঙ্গিত বহন করে। কিন্তু যদি শিকারী শিকার করিয়া স্বীয় প্রভুর জন্যে অপেক্ষা করে এবং দীর্ঘ 
অপেক্ষার পরও যদি প্রভুকে না পায়, তারপর যদি সে ক্ষুধার তাড়নায় উহা খাইয়া ফেলে, তবে 
এই অবস্থায় অবশিষ্টাংশ খাওয়া হালাল । এই কথার দলীল হইল আবূ সালাবার হাদীস। এই 
ব্যাখ্যাটি খুবই উত্তম । ইহা দ্বারা দ্বিমুখী দুই হাদীসের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠিত করা যাইতেছে। 

উপরোল্লেখিত দলের ব্যাখ্যার উপর মন্তব্য করিয়া নিহায়ার লেখক আবূ মা“আলী জাওনী 
বলেন £ যদি কেহ এমন ব্যাখ্যা করিয়া থাকে, তবে তাহা আল্লাহ্‌র বিশেষ অনুগ্রহের ফল বলিয়া 
বুঝিতে হইবে । কেহ বলিয়াছেন, উপরোল্লেখিত ব্যাখ্যা তাহার শিষ্যগণই করিয়াছেন । 

চতুর্থ মত স্বরূপ অন্য আর একদল বলেন ঃ শিকারী কুকুরের ভক্ষিত শিকার খাওয়া 
হারাম । দলীল হইল আদী (রা)-এর হাদীস। তবে বাজপাখি ইত্যাদি ভক্ষিত শিকার খাওয়া 
হারাম নয় । কেননা উহাদিগকে শিকার করিয়া ভক্ষণের দ্বারা শিকার শিক্ষা দেওয়া হয়। 

ইব্‌ন জারীর (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন 
আব্বাস (রা) পাখি দ্বারা শিকার সম্পর্কে বলেন ঃ শিকারের জন্যে প্রেরণ করিবার পর যদি উহা 
শিকার হত্যা করিয়া ফেলে, তবুও উহা খাইবে। কেননা শিকারী কুকুর শিকার করিয়া উহা নিয়া 
মালিকের নিকট আসে না। অন্যদিকে শিকারী পাখি শিকার করিয়া উহা নিয়া মালিকের নিকট 


Contents 


সূরা মায়িদা ৪৩৭ 


চলিয়া আসে এবং শিকারকে আঘাত করে না । তাই শিকারী পাখি যদি শিকারের কোন অংশ 
খায় এবং নখ দ্বারা আহত করে, তবুও উহা খাইবে। 

ইব্রাহীম নাখঈ, শু“বা এবং হাম্মাদ ইবৃন আবূ সুলায়মান (র)-ও ইহা বলিয়াছেন। 

ইহাদের দলীল হইল ইব্‌ন আবু হাতিম (র)-এর বর্ণিত হাদীসটি । তিনি আদী ইবৃন হাতিম 
(রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আ‘দী ইব্‌ন হাতিম (রা) বলেন ঃ আমি রাসূলুল্লাহ (সা)-কে 
জিজ্ঞাসা করিলাম যে, হে আল্লাহ্‌র রাসূল! আমরা কুকুর ও বাজপাখি দ্বারা শিকার করিয়া থাকি। 
উহা কি আমাদের জন্য হালাল ? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলিলেন ঃ প্রশিক্ষণপ্রাপ্ত যে কোন 
শিকারী জন্তু যদি শিকার করিয়া উহা তোমার জন্য রাখিয়া দেয় এবং যদি উহা প্রেরণ করার 
সময় আল্লাহ্‌র নাম নিয়া থাক, তাহা হইলে উহার শিকার খাইবে। ইহা বলার পর তিনি আরও 
বলিলেন যে, তুমি যে কুকুরকে আল্লাহ্‌র নাম নিয়া ছাড়িয়া দিবে এবং সে যে জন্তুকে ধরিয়া 
রাখিবে, উহা তুমি খাইবে। আমি বলিলাম, যদি সে শিকার মারিয়া ফেলে ? তিনি বলিলেন ৪ 
যদি মারিয়া ফেলে তবে তুমি কেন খাইবে না ? মারিয়া যদি ফেলেও এবং যদি না খায়, তবে 
তুমি খাইবে। আমি বলিলাম, হে আল্লাহ্র রাসূল! আমার কুকুরের সঙ্গে যদি অন্য কুকুরের 
মিশ্রণ ঘটে ? রাসূলুল্লাহ (সো) বলেন, হ্যা, তখন খাইবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আশ্বস্ত না 
হইতে পারিবে যে, উহা তোমার কুকুরই শিকার করিয়াছে । আমি আবার জিজ্ঞাসা করিলাম, 
আমাদের গোত্রের লোকেরা তীর দ্বারা শিকার করে, উহা কি আমাদের জন্য হালাল ? তিনি 
বলিলেন ঃ যে তীর শিকারকে আহত করে এবং যাহা নিক্ষেপ করার সময় আল্লাহ্র নাম নেওয়া 
হয়, উহা খাইবে। 

উল্লেখ্য যে, রাসূলুল্লাহ (সা) কুকুরের শিকার না খাওয়ার বেলায় শর্তারোপ করিয়াছেন। 
কিন্তু বাজপাখির বেলায় কোন শর্তারোপ করেন নাই। সুতরাং ইহা দ্বারা বুঝা গেল যে, 
তত মগ যানে থা রনিযাছে। পয ভালে ঘামেন! 

ইহার পর আল্লাহ তা“আলা বলেন ঃ 

405 DLT ESTs ELE 0২০০ ৩০1৮ 

“উহারা যাহা তোমাদের জন্য ধরিয়া আনে তাহা ভক্ষণ করিবে এবং ইহাতে আল্লাহর নাম 
লইবে।' 

অর্থাৎ যখন শিকারে পাঠাইবে তখন । যথা হযরত আদী ইবৃন হাতিম (রা)-কে রাসুলুল্লাহ 
(সা) বলিয়াছিলেন যে, শিকারী কুকুর যদি আল্লাহর নাম নিয়া ছাড়া হয় এবং সে যদি শিকার 
ধরিয়া আনে, তবে উহা খাইবে। 

আবু সা'লাবার হাদীসে সহীহদ্বয়েও বর্ণিত হইয়াছে যে, যখন তুমি কুকুরকে শিকারের জন্য 
পাঠাইবে, তখন আল্লাহর নাম লইবে এবং যখন তুমি শিকার লক্ষ্য করিয়া তীর নিক্ষেপ করিবে, 
তখনও আল্লাহর নাম লইবে। 

ইহার ভিত্তিতে ইমামগণ যথা ইমাম আহমদ (র) গুরুত্বের সঙ্গে শর্তারোপ করিয়াছেন যে, 
শিকারের উদ্দেশ্যে শিকারী কুকুর প্রেরণ করার সময় এবং শিকারের উদ্দেশ্যে তীর নিক্ষেপ 
করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলিতে হইবে । কেননা আলোচ্য আয়াত এবং হাদীস দ্বারা 
ইহাই প্রমাণিত হয়। 


Contents 


৪৩৮ তাফসীরে ইব্ন কাছীর 


জমহুরের নিকটও এই মত অত্যন্ত প্রসিদ্ধ হিসাবে পরিগণিত। আয়াতের উদ্দেশ্যই হইল 
শিকারী প্রেরণ করার সময় ‘বিসমিল্লাহ’ বলার নির্দেশ দেওয়া । সুদ্দী প্রমুখও ইহা বলিয়াছেন। 

আলোচ্য আয়াতাংশের প্রেক্ষিতে আলী ইব্‌ন আবূ তালহা (র)...... ইব্‌ন আব্বাস (রা) 
হইতে বলেন £ যখন শিকারী জন্তু শিকারের জন্য পাঠাইবে, তখন বিসমিল্লাহ বলিবে । তবে যদি 
বলিতে ভুলিয়া যাও, তবে তাহাতে দোষের কিছু নাই। 

কেহ বলিয়াছেন ঃ আলোচ্য আয়াতাংশের মাধ্যমে খাওয়ার সময় বিসমিল্লাহ বলার জন্য 
আদেশ দেওয়া হইয়াছে। যথা সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) উমর ইব্‌ন আবু 
সালমার পালিত মেয়েকে বলিয়াছিলেন যে, (খাওয়ার সময়) আল্লাহর নাম লও, ডান হাতে 
এবং সামনের দিক হইতে খাওয়া শুরু কর। 

সহীহ বুখারীতে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে ঃ লোকজন রাসূলুল্লাহ 
(সা)-কে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! এমন অনেক লোক আমাদের জন্য গোশত 
নিয়া আসে যাহারা নও মুসলিম । তাহারা উহা যবেহ করার সময় আল্লাহর নাম নেয় কি না তাহা 
কে জানে? রাসূলুল্লাহ (সা) বলিলেন £ তোমরা খাওয়ার সময় আল্লাহর নাম লইয়া উহা খাইও । 

ইমাম আহমদ (র) ......হযরত আয়েশা রো) হইতে বর্ণনা করেন যে, আয়িশা (রা) বলেন 
8 একদা রাসূলুল্লাহ সো) ছয়জন সাহাবীর ছোট একটি জামাত নিয়া খানা খাইতেছিলেন। এমন 
সময় এক বেদুঈন আসিল এবং সে উহা হইতে দুই লোকমা খাইল। অতঃপর রাসূলুল্লাহ (সা) 
বলিলেন, যদি লোকটি বিসমিল্লাহ বলিত, তবে এই খাদ্য তোমাদের সকলের জন্য যথেষ্ট 
হইত । তাই তোমাদের কেহ যখন খানা খাইতে বসিবে, তখন বিসমিল্লাহ বলিয়া নিবে এবং যদি 
শুরুতে বলিতে ভুলিয়া যাও, তবে যখনই স্মরণ আসিবে তখনই বলিবে- বিসমিল্লাহি 
আউয়ালিহি ওয়া আখিরিহী । 

ইব্‌ন মাজাহ ()...... ইয়াধীদ ইব্‌ন হারূনের সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। তবে এই 
হাদীসটির সনদে হযরত আয়েশা (রা) হইতে আবদুল্লাহ ইবৃন উবায়দ ইব্‌ন উমায়রের মধ্যে 
ছেদ পড়িয়াছে। অর্থাৎ তিনি সরাসরিভাবে আয়েশা (রা) হইতে ইহা শুনেন নাই। 

উপরোল্লেখিত সনদে এইরূপ যে ছেদ রহিয়াছে, উহার প্রমাণ হইল ইমাম আহমদের বর্ণিত 
হাদীসটি । উহা এই ঃ 

ইমাম আহমদ......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন ৪ 
একদা রাসূলুল্লাহ (সা) ছয়জন সাহাবীর ছোট একটি জামাত নিয়া খাইতে বসেন। এমন সময় 
ক্ষুধার্ত এক বেদুঈন আসে এবং সে উহা হইতে দুই লোকমা খায়। তখন রাসূলুল্লাহ (সা) 
বলেন, লোকটি যদি বিসমিল্লাহ বলিত, তাহা হইলে উক্ত খাদ্য তোমাদের সকলের জন্য যথেষ্ট 
হইত । অতএব তোমরা যখন খাইতে বসিবে, তখন বিসমিল্লাহ বলিয়া নিবে । যদি খাওয়ার 
শুরুতে বিসমিল্লাহ বলিতে ভুলিয়া যাও, ত তবে যখন স্মরণ আসিবে তখন বলিবে- «4111 ৮. 
১১১1 4151 আবূ দাউদ, তিরমিযী ও নাসাঈ প্রমুখ হিশাম দাস্তওয়াই হইতে ইহা বর্ণনা 
করিয়াছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ পর্যায়ের । 


ইমাম আহমদ (র)......মুসান্না ইবন আবদুর রহমান খুযাঈ হইতে বর্ণনা করেন যে, জাবির . 


ইবৃন সাহাব বলেন £ একদা আমি মুসান্না ইব্ন আবদুর রহমান খুযাঈর সঙ্গে “ওয়াসিত' নামক 


Contents 
সূরা মায়িদা ৪৩৯ 


স্থানের উদ্দেশ্যে সফরে বাহির হই। তিনি সর্বদা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলিতেন এবং শেষ 
লোকমায় বলিতেন ৪ ৯১১19491111 1+/5 আমি তাহাকে বলিলাম, আপনি খাওয়ার শুরুতে 
বিসমিল্লাহ বলিয়া থাকেন এবং শেষ লোকমায় বলেন, ১১১19 419 4111 ০ তদুত্তরে তিনি 
আমাকে বলিলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ খাইতে বসিয়া যতক্ষণে বিসমিল্লাহ না বলা হয়, 
ততক্ষণ পর্যন্ত শয়তান সঙ্গে খাইতে থাকে । যখন বিসমিল্লাহ বলা হয়, তখন আর শয়তান 
তাহার পেটে উহা রাখিতে পারে না, বমি করিয়া ফেলিয়া দেয়। 

জাবির ইব্‌ন সুবাইহ রাগবী ও আবু বাশার বসরীর সূত্রে নাসাঈ ও আবু দাউদ (র)-ও ইহা 
বর্ণনা করিয়াছেন। ইব্‌ন মুঈন বলেন, হাদীসটির রাবী নির্ভরযোগ্য । তবে আবুল ফাতাহ আযদী 
বলেন, ইহা দ্বারা দলীল দেওয়া যাইব না। 

ইমাম আহমদ (র)......হযরত ত আবু হুযায়ফা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুযায়ফা 
(রা) বলেন ঃ আমরা যখন রাসুলুল্লাহ (সা)-এর সঙ্গে খাইতে বসিতাম, তখন তিনি খাদ্যে হাত 
না দেওয়ার পূর্বে আমরা কেহ হাত দিতাম না। একদা আমরা তাঁহার সঙ্গে খানা খাইতেছিলাম, 
এমন সময় একটি মেয়ে হামাগুড়ি দিতে দিতে আসিল এবং (মনে হইল) কে যেন তাহাকে 
পিছন থেকে ধাক্কা দিতেছিল। আসিয়াই সে খানা উঠাইয়া মুখে দিতে চাহিল। তৎক্ষণাৎ 
রাসূলুল্লাহ (সা) মেয়েটির হাত ধরিয়া ফেলেন। ইত্যবসরে একজন বেদুঈন আসিল । আসিয়াই 
সে খাদ্যে হাত দিতে উদ্যত হইলে রাসূলুল্লাহ সো) বলেন ঃ যদি আহারের' সময় বিসমিল্লাহ বলা 
না হয়, তবে শয়তান সেই খাদ্য তাহার জন্য হালাল করিয়া নেয়। সে আমাদের সঙ্গে খাওয়ার 
উদ্দেশ্যে প্রথমে এই বাচ্চা মেয়েটার সঙ্গে আসিয়াছে, আমি তাহার হাত ধরিয়া ফেলিয়াছি। 
তারপর সে এই বেদুঈনের সঙ্গে আসিয়াছে । আমি তাহার হাতও ধরিয়া ফেলিয়াছি। যাহার 
হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার কসম! এই দুইজনের হাতের সাথে শয়তানের হাতও 
আমার হাতের মধ্যে রহিয়াছে। আ“মাশের সনদে মুসলিম, আবূ দাউদ ও নাসাঈও ইহা বর্ণনা 
করিয়াছেন। 

হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) হইতে...... ইব্‌ন জুবাইজ (র)-এর সূত্রে মুসলিম এবং 
তিরমিযী ব্যতীত সকল আহলে সুনান বর্ণনা করিয়াছেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) 
বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ যখন কোন লোক বাড়িতে প্রবেশ করার সময় ও আহার 
করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে, তখন শয়তান (তাহার সাঙ্গ-পাঙ্গদিগকে) বলে 
তোমাদের জন্য না আছে রাত্রি কাটানোর জায়গা, আর না আছে রাত্রের আহারের ব্যবস্থা । 
পক্ষান্তরে কেহ যদি বাড়িতে প্রবেশ করার সময় ও আহারের সময় আল্লাহর নাম উচ্চারণ না 
করে, তবে শয়তান বলে, তোমরা রাত্রি কাটানোর এবং রাত্রের আহারের সংস্থান পাইয়াছ। ইহা 
হইল আবূ দাউদের রিওয়ায়াত। 

ইমাম আহমদ (র)......জনৈক ব্যক্তি হইতে বর্ণনা করেন ঃ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ 
(সা)-এর দরবারে আসিয়া তাহাকে বলেন, আমরা আহার করি কিন্তু আহার করিয়া পরিতৃপ্ত হই 
না। রাসুলুল্লাহ (সা) তাহাকে বলিলেন £ সম্ভবত তোমরা পৃথক পৃথকভাবে আহার কর । তোমরা 
সকলে মিলিয়া একত্রে আহার করিবে এবং বিসমিল্লাহ বলিবে। ইহাতে আল্লাহ তা“আলা 
তোমাদের খাদ্যে বরকত দিবেন। : 


Contents 
88০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ওয়ালীদ ইব্‌ন মুসলিমের সূত্রে ইব্‌ন মাজাহ এবং আবূ দাউদ রে) ইহা বর্ণনা করিয়াছেন। 
2৫৬১4৫৫০৯৩১) ০১04৬ AS Oo (0) 
0925117২৫23 ০2৩১2005150 04203 ০৪০৯ 
৬০/৩৩০৩৩%:৪০০৯১-৪ ৩৪ 6৮৮ 6558 
১০৮৯ ১৯035০44৮৩৫ 45:4৫ 
৫. “আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হইল । আর আহলে কিতাবদের 
খাদ্যও তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যও তাহাদের জন্য হালাল ; আর পবিত্র 
ঈমানদার নারী ও আহলে কিতাবদের পবিত্র নারী এই শর্তে হালাল, যখন তোমরা তাহাদের 
মাহর আদায় করিবে এবং উহা বিবাহ বন্ধনের মাধ্যমে হইবে, ক্ফুর্তির জন্য ও গোপন 
প্রেমের জন্য হইবে না । যে ব্যক্তি ঈমান আনিয়া কুফরী করিল, সে তাহার আমল বরবাদ 

করিল । আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্যতম হইল ।” 


তাফসীর ঃ আল্লাহ তা'আলা ইতিপূর্বে তাহার মু'মিন বান্দাদের জন্য অপবিত্র জিনিসসমূহ 
হারাম এবং পবিত্র জিনিসসমূহ হালাল বলিয়া ঘোষণা দেওয়া পর বিষয়টি আরো স্পষ্ট করার 
লক্ষ্যে বলেন 8 Sb 4৯1 75211 

অর্থাৎ আজ তোমাদের জন্য সমস্ত ভাল জিনিস বৈধ করা হইল ।' 

ইহার পর ইয়াহুদী ও নাসারাদের যবেহকৃত জন্তু সম্পর্কে বলেন ঃ 

১ ০ 43911 5591 92301 05০ 

অর্থাৎ 'যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য বৈধ ।' 

ইব্‌ন আব্বাস, আবূ উমামা (রা), মুজাহিদ, সাঈদ ইব্‌ন যুবায়র, ইকরিমা, আতা, হাসান, 
মাকহুল, ইবরাহীম নাখঈ, সুদ্দী ও মুকাতিল ইব্‌ন হাইয়ান রে) প্রমুখ বলেন £ আলোচ্য 
আয়াতাংশের মধ্যে উল্লেখিত ১ -এর অর্থ হইল তাহাদের যবেহকৃত জন্তুসমূহ। 

এই ব্যাপারে সকল আলিম একমত যে, তাহাদের যবেহকৃত জন্তু মুসলমানদের জন্য 
হালাল। কেননা তাহারাও আল্লাহ ব্যতীত অন্যের নামে যবেহ করাকে হারাম মনে করে এবং 
তাহারা যবেহ করার সময় আল্লাহ ব্যতীত অন্য কাহারো নাম নেয় না। যদিও আল্লাহ সম্বন্ধে 
তাহাদের অমূলক কিছু আকীদা রহিয়াছে যাহা হইতে আল্লাহ তা“আলা সম্পূর্ণরূপে পবিভ্র। 

আবদুল্লাহ ইব্‌ন মুগাফফাল (রো) হইতে সহীহ হাদীসে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন ৪ 
বলিলাম যে, আজ আমি ইহার অংশ কাহাকেও দিব না। তারপর আমি এদিক ওদিক 
তাকাইতেছিলাম। এমন সময় দেখি যে, রাসূলুল্লাহ (সা) আমার পাশে দীড়াইয়া রহিয়াছেন এবং 
মৃদু হাসিতেছেন। 


Contents 
সূরা মায়িদা 88১ 


ইহা দ্বারা ফিকহবিদগণ দলীল দেন যে, গনীমতের মালের মধ্য হইতে বন্টনের পূর্বে 
পানাহারের কোন বস্তু ব্যক্তিগতভাবে গ্রহণ করা জায়েয রহিয়াছে। আলোচ্য হাদীসের নিরিখে 
ইহা প্রমাণিত হয় বটে । 

উল্লিখিত আলোচনার প্রেক্ষিতে হানাফী, শাফিঈ ও হাম্বলী মাযহাব অনুসারীগণ মালিকীদের 
উপর প্রশ্ন উত্থাপন করিয়াছেন যে, “তোমরা যে বল, কিতাবীদের জন্য যে খাদ্য হালাল, 
আমাদের জন্যও তাহা হালাল । অথচ ইয়াহুদীরা চর্বিকে হারাম মনে করে এবং মুসলমানরা 
উহাকে হালাল বলিয়া খায় । তবে কি তোমরা উহা মুসলমানদের জন্যও হারাম বলিয়া বিশ্বাস 
কর ? কারণ আল্লাহ তা'আলা বলিয়াছেন যে, যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের 
খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল । অথচ ইহা তাহাদের খাদ্য নয়৷’ অবশ্য জমহুরও এই হাদীস 
দ্বারা দলীল দিয়াছেন । ূ 

তবে এই ব্যাপারে আরও কথা রহিয়াছে । কেননা হাদীসে উল্লেখিত ব্যাপারটা হইল সম্পূর্ণ 
ব্যক্তিগত । ইহাঁও হইতে পারে যে, উহাতে যে চর্বি ছিল তাহা তাহাদের বিশ্বাসমতে বৈধ 
মেরুদণ্ড ও আঁত সংলগ্ন চর্বি ছিল। আল্লাহই ভাল জানেন। 

ইহা হইতেও অধিক শক্তিশালী ও সহীহ হাদীস হইল এইটি যে, খায়বারবাসী রাসূলুল্লাহ 
(সা)-কে তাজা রোষ্ট করা একটি বকরী হাদীয়া স্বরূপ দিয়াছিল। উহারই সিনার গোশ্তে বিষ 
মাখানো ছিল। কেননা তাহারা জানিত যে, রাসূলুল্লাহ (সা) সিনার গোশত বেশি ভালবাসেন। 
রাসূলুল্লাহ (সা) সেই গোশত মুখে দিয়া দাত দ্বারা স্পর্শ করামাত্র বিষযুক্ত বকরীর সিনা বলিয়া 
উঠিল, আমাতে বিষ মিশ্রিত রহিয়াছে । তিনি তৎক্ষণাৎ উহা থু থু করিয়া ফেলিয়া দিলেন। তবুও 
ওয়াসাল্লামের সঙ্গে বাশার ইব্‌ন বাররা ইবৃন মা'রূরও খাইতে বসিয়াছিলেন। তিনি বিষক্রিয়ায় 
মৃত্যুমুখে পতিত হন। তবে যে ইয়াহুদী মহিলা এই দুক্র্ম করিয়াছিল, তাহাকে হত্যা করা 
হইয়াছিল । তাহার নাম ছিল যয়নব। 

এই হাদীস হইতে দলীল নেওয়া হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) স্বয়ং তাহার সঙ্গীদের নিয়া 
খাইতে প্রবৃত্ত হইয়াছিলেন এবং উহার যে যে অংশের চর্বি তাহারা হারাম মনে করে, উহা বাহির 
করা হইয়াছে কিনা তিনি তাহাও জিজ্ঞাসা করেন নাই। 

অন্য হাদীস হইতে উল্লেখিত হইয়াছে যে, একদা জনৈক ইয়াহুদী রাসূলুল্লাহ (সা)-কে 
দাওয়াত করিয়া তাহাকে যবের রুটি এবং পুরাতন শুকনা চর্বি খাইতে দেয়। 

ইব্‌ন আবু হাতিম (র)......মাকহুল হইতে বর্ণনা করেন যে, মাকহুল (র) বলেন ঃ আল্লাহ 
তা'আলা £ 

LL dl RY Hes BS Y 

এই আয়াতটি নাযিল করার পর উহা রহিত করেন এবং মুসলমাদের প্রতি দয়াপরবশ হইয়া 
নাযিল করেন ৪ 
ER CES El 921 pbs 22117610521 

অর্থাৎ ইহা নাযিল করিয়া আল্লাহ তা'আলা আহলে কিতাবদের খাদ্যকে মুসলমানদের জন্য 
হালাল করিয়া দিয়াছেন । 


কাছীর-__-৩/৫৬ 


Contents 


৪৪২ তাফসীরে ইব্ন কাছীর 


এই সম্পর্কে মাকহুল (র) বলেন £ আহলে কিতাবদের যবেহকৃত জন্তু খাওয়ার অর্থ এই নয় 
যে, যে জন্তুর বেলায় তাহারা আল্লাহর নাম স্মরণ না করিবে, উহাও হালাল হইবে। কেননা 
কিতাবীদের মধ্যে মুশরিকও রহিয়াছে যাহারা যবেহ করার সময় আল্লাহর নাম নেয় না। এমনকি 
তাহাদের মাংস খাওয়া কেবল যবেহ করার উপরই নির্ভরশীল নয়; বরং তাহারা মৃত জন্তুর 
মাংসও ভক্ষণ করে। কিন্তু যথার্থ আহলে কিতাবরা এমন নয় । আহলে কিতাবের মধ্যে সামিরা, 
সায়িবা এবং ইবরাহীম (আ) ও শীষ (আ)-এর ধর্মানুসারীগণও অন্তর্ভুক্ত । 

ইহাদের আহলে কিতাব হওয়া সম্পর্কে আলিমদের একটি দলের সমর্থন রহিয়াছে । তেমনি 
আরবের খ্রিস্টান যথা বনু তাগলিব, বনু তানুখ, বনূ বাহরা, বনু জুযাম, বনু লাখমা ও বনু আমিলা 
প্রভৃতি । 

_ তবে জমহুরের রে) মতে ইহাদের যবেহকৃত জন্তু খাওয়া যাইবে না। 

ইব্‌ন জারীর (র)........ মুহাম্মদ ইব্‌ন উবাইদা (র) হইতে বর্ণনা করেন যে, মুহাম্মদ 
ইব্‌ন উবায়দা (র) বলেন £ঃ আলী (রা) বলিয়াছেন, তোমরা বনূ তাগলিব গোত্রের যবেহকৃত 
জন্তু খাইও না। কেননা তাহারা খ্রিস্টানদের আদর্শ হইতে মদ্যপান ব্যতীত আর কিছুই গ্রহণ 
করে নাই। 

পূর্বসুরী এবং উত্তরসূরী বহু মনিষী এইরূপ মন্তব্য করিয়াছেন। 

তবে কাতাদা (র) হইতে সাঈদ ইব্‌ন আবূ উরওয়া (র) বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্‌ন 
মুসাইয়াব ও হাসান বসরীর মত হইল, খ্রিস্টান ধর্মাবলম্বী বনূ তাগলীবের যবেহকৃত জন্তু 
খাওয়াতে কোন দোষ নাই। 

এখন কথা হইল মজুসীদের ব্যাপারটা । মজুসীদের নিকট হইতে খ্রিস্টানদের মত 
যদিও জিযিয়া নেওয়া হয় এবং যদিও আহলে কিতাবদের সমান মর্যাদা তাহাদের দেওয়া হয়, 
তবুও তাহাদের যবেহকৃত জন্তু খাওয়া যাইবে না এবং তাহাদের মহিলাদিগকে বিবাহও করা 
যাইবে না। 

এই মতের একমাত্র বিরোধিতা করিয়াছেন ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র)-এর অন্যতম 
অনুগামী আবূ সাওর ইবরাহীম ইব্‌ন খালিদ কালবী। তিনি ইহার বিপরীত মন্তব্য করার পর 
ইমামদের মধ্যে সমালোচনার ব্যাপক ঝড় উঠে । ফকীহগণ তাহার কথার তীব্র প্রতিবাদ জানান। 
এমন কি ইমাম আহমদ ইব্‌ন হাম্বাল (র) তো বলিয়াই ফেলিলেন যে, তাহার নাম যথার্থই আবূ 
সাওর। অর্থাৎ বলদের বাবা । | 

অবশ্য আবু সাওর (র) একটি মুরসাল হাদীসকে সামনে রাখিয়া এই মন্তব্য করিয়াছিলেন। 
হাদীসটিতে রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ তোমরা তাহাদের সাথে (মজুসীদের সাথে) আহলে 
কিতাবদের ন্যায় ব্যবহার কর! 

কিন্তু আবূ সাওর যে ভাষ্যে হাদীসটি বর্ণনা করিয়াছেন উহা প্রমাণিত নয় । তবে সহীহ 
বুখারীতে আবদুর রহমান ইব্‌ন আওফের রিওয়ায়াতে এইটুকু পাওয়া যায় যে, রাসূল (সা) 
হিজরের মজুসীদের নিকট হইতে জিযিয়া গ্রহণ করিতেন। 

যদি আমরা এই হাদীসটি সহীহ হিসাবে ধরিয়া নিই এবং উহার সাধারণ অর্থ গ্রহণ করি, 
তবুও বলার থাকে যে, আলোচ্য আয়াতাংশের উল্লেখিত বিশিষ্ট কিতাবী ব্যতীত অন্যান্য সকল 
ধর্মাবলম্বীদের যবেহ আমাদের জন্য হারাম । 


Contents 


সূরা মায়িদা 88৩ 


ইহার পর আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 41 4৯ ০৫4০5 

অর্থাৎ ‘তোমাদের যবেহকৃত জন্তুর গোশত তাহাদিগকে খাওয়ান তোমাদের জন্য বৈধ । 

তবে ইহা দ্বারা এই অর্থ গ্রহণ করা ঠিক হইবে না যে, তাহাদের ধর্মে তোমাদের যবেহকৃত 
জন্তু তাহাদের জন্য হালাল করা হইয়াছে! হ্যা, বেশি হইলে ইহা বলা যায় যে, তাহাদিগকে 
তাহাদের কিতাবে এই নির্দেশ দেওয়া হইয়াছে যে, যে জীব আল্লাহর নামে যবেহ করা হইবে, 
উহা খাইবে। হউক তাহা তোমাদের ধর্মের অনুসারী কেহ বা অন্য ধর্মের কোন ব্যক্তির যবেহ । 

অবশ্য প্রথম উক্তিটি সুন্দর অর্থাৎ তোমরা কিতাবীদিগকে তোমাদের যবেহকৃত জন্তুর 
গোশত ভক্ষণ করাও, যেমন তোমরা তাহাদের যবেহকৃত জন্তুর গোশত খাইতে পার। 

আসলে ব্যাপারটা অদল-বদলের মত প্রায় । যথা নবী (সা) মুনাফিকদের নেতা আবদুল্লাহ 
টিয়ার রা ররর কর জাগা সারার রিনি গান সাকার বা 
দাফন করা হইয়াছিল। 

ইহার কারণ স্বরূপ কেহ বলেন, রাসূলুল্লাহ (সা)-এর চাচা হযরত আব্বাস রো) যখন 
মদীনায় আগমন করিয়াছিলেন, তখন আবদুল্লাহ ইব্‌ন উবাই তাহাকে নিজের জামাটি প্রদান 
করিয়াছিলেন । তাই রাসূলুল্লাহ (সা) উহার বিনিময় স্বরূপ তাহার কাফনের জন্য নিজের জামা 
প্রদান করেন। | 

একটি হাদীসে উল্লেখিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ তোমরা মু'মিন ব্যতীত 
অন্য কাহারো সঙ্গে উঠাবসা করিবে না এবং আল্লাহ ভীরু মুত্তাকী ব্যতীত অন্য কাহাকেও 
নিজেদের খাদ্য খাইতে দিবে না। 

উল্লেখ্য যে, এই হাদীসটি উপরে উল্লেখিত অদল-বদলের বিরুদ্ধে দীড় করানো ঠিক হইবে 
না। কেননা হয়ত মুস্তাহাব হিসাবে এই হুকুম দেওয়া হইয়াছে। আল্লাহই ভাল জানেন।, 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ Ul ১০ ০০০৯৮] 

অর্থাৎ 'সতী-সাধ্বী মুসলিম মহিলা বিবাহ তোমাদের জন্য হালাল করা হইয়াছে।' 

অবশ্য উল্লেখিত আয়াতাংশটিকে আলোচ্য বিষয়ের অবতরণিকা হিসাবে ধরা যাইতে 
পারে। কেননা ইহার পরই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন $ 

18125 ০০ 5391119531 32301 ১০ ০০০৯৪ 

অর্থাৎ ‘তোমাদের পূর্বে যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের সচ্চরিত্রা নারী 
তোমাদের জন্য বৈধ করা হইয়াছে ।" 

কেহ কেহ বলেন £ এই স্থানে 5১০১০ -এর অর্থ হইল আযাদ মহিলা, দাসী নয়। 

ইব্‌ন জারীর (র) ইহা মুজাহিদ (র) হইতে বর্ণনা করিয়াছেন। মুজাহিদের পূর্ণ বক্তব্য হইল 
এই £ ১১,০: অৰ্থ আযাদ মহিলা ৷ তাই বুঝা যায় যে, দাসীরা ইহার অন্তর্ভুক্ত নয়। আবার 
এই অর্থ করা যাইতে পারে যে, ইহা দ্বারা সতী-সাধ্বী'সচ্চরিত্রা স্বাধীন নারীদিগকে বুঝান 
হইয়াছে । মুজাহিদ হইতে অন্য আর একটি রিওয়ায়াতে এইরূপ উল্লেখিত হইয়াছে । জমহুরেরও 
এই মত । তাই ইহাই সঠিক মত। তাহা না হইলে যিম্মী এবং এবং অসতী দুশ্চরিত্রা নারীও ইহার 
অন্তর্ভুক্ত হইয়া যাইবে এবং ইহার ফলে সমাজে বিশৃংখলা সৃষ্টি হইবে । সমাজের সুস্থ পরিবেশ 
সম্পূর্ণরূপে পাল্টাইয়া যাইবে। স্বামী তখন সাক্ষী গোপালে পরিণত হইবে। 


Contents 


888 তাফসীরে ইব্‌ন কাছীর . 


আলোচ্য আয়াতাংশের প্রকাশ্য অর্থে সেই সব নারীকে বুঝান হইয়াছে যাহারা ব্যভিচারিণী 

নহে; বরং সতী নারী । যথা আল্লাহ তা'আলা অন্য আয়াতে বলিয়াছেন ৪ 
01451 2 Ys lai ১৯৪ Slo ৪০: 

অর্থাৎ “মুহসিনাত হইল তাহারা, যাহারা উপপতি গ্রহণ করে না এবং ব্যভিচারিণী নয় ।' 

এখন কথা হইল যে, আহলে কিতাবদের স্বাধীন নারী ও দাসী সকলেই কি ইহার অন্তর্ভূক্ত? 

ইব্‌ন জারীর পূর্ববর্তী মনিষীদের একদলের অভিমত উদ্ধৃত করেন যে, ০৬১০২০ -এর 
অর্থ হইল সচ্চরিত্রা মহিলা । ূ 

কেহ কেহ বলেন ঃ ইহা দ্বারা বনী ইসরাঈলী কিতাবীদের কথা বলা হইয়াছে । ইমাম 
শীফিঈর মতও ইহা । 

কেহ কেহ বলিয়াছেন ঃ ইহা দ্বারা আযাদ নয়; বরং যিম্মী নারীকে বুঝান হইয়াছে । ইহার 
দলীল হইল এই, আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

অর্থাৎ ‘যাহারা পরকাল ও আল্লাহকে বিশ্বাস করে না, তাহাদের সাথে যুদ্ধ কর।' 

হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) খ্রিস্টান নারী বিবাহ করা নাজায়েয বলিয়া মনে 
করিতেন। তিনি বলিতেন, তাহাদের অপেক্ষা বড় মুশরিক আর কে হইতে পারে, যাহারা 
ঈসা (আ)-কে রব বলিয়া বিশ্বাস করে ? কেননা আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ | ১১১০ ৯ 
১০ 25৯ ৩২১১১০] অর্থাৎ ‘মুশরিক নারীগণ যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে, ততক্ষণ 
পর্যন্ত তোমরা তাহাদিগকে বিবাহ করিও না।' 

ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 

আব্বাস রো) বলেন $ ১৮১ ৮২৯1৫ ৯:১০। 1৬৯৫১৪ % এই আয়াতটি নাযিল হওয়ার 

পর সাহাবীগণ মুশরিকা মহিলা বিবাহ করা হইতে বিরত থাকেন। ইহার পর যখন আল্লাহ 
তা'আলা নাযিল করেন ঃ ১51২5 ০ 20591115531 ০21 ০০ SULA, তখন হইতে 
আবার সাহাবীগণ কিতাবী মহিলাদেরকে বিবাহ করা শুরু করেন এবং ইহাকে তাহারা আলোচ্য 
আয়াতাংশের দলীলে নিদেষি এবং জায়েয বলিয়া মনে করিতে থাকেন। 

তবে এই আয়াতটিকে সূরা বাকারার নিষেধাজ্ঞা সম্বলিত আয়াতে অন্তর্ভূক্ত করিতে হইবে। 
ইহাও বলা যাইতে পারে যে, আলোচ্য আয়াতটি নাযিল হওয়ার পূর্বে কিতাবী মহিলারাও 
BCE ES LC | ১৯5 9", আয়াতের সাধারণ অর্থের অন্তর্ভুক্ত ছিল। ইহা 
ব্যাতীত উল্লেখিত আয়াতাংশদ্বয়ের মধ্যে অন্য কোন বৈপরীত্য দেখা যায় না। 

অবশ্য আরো বহু আয়াতের মধ্যে মুশরিক এবং আহলে কিতাবদেরকে পৃথক করিয়া দেখান 
রা 


লাকা 9৩ 


Ld 0 
4৭১১1] 


Contents 
সূরা মায়িদা 88৫ 


অর্থাৎ ‘কিতাবী ও মুশরিকদের মধ্যে যাহারা সত্য প্রত্যাখ্যানকারী, তাহারা আপন আপন 
মতে অবিচলিত ছিল যতক্ষণ না তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসিয়াছে ।' 

অন্য আরও একস্থানে আল্লাহ তা'আলা মুশরিক ও আহলে কিতাবদেরকে পৃথক করিয়া 
বলিয়াছেন ঃ 

Nal ৪৪1০1৭১1575, ০০০1 2511 19591 3 15 
অর্থাৎ ‘তুমি কিতাবী ও উন্মীগণকে বল, চাদ রা রাবসাগা্জা নন রান রর 
হও তাহা হইলে পথপ্রাপ্ত হইবে।' 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ১৯) $21 ১৯ a 3! 

‘যখন তোমরা তাহাকে তাহাদের নির্দিষ্ট মাহর দিয়া দাও ৷’ অর্থাৎ যেহেতু তাহারা 
নিজেদেরকে নির্লজ্জতাপূর্ণ কাজ হইতে বাচাইয়া রাখিয়াছে, তাই তোমরা তাহাদিগকে তাহাদের 
ন্যায্য মাহর সত্তুষ্টচিত্তে দিয়া দাও। 

জাবির ইব্‌ন আবদুল্লাহ, আমের, শা'বী, ইব্রাহীম নাখঈ ও হাসান বসরী প্রমুখের ফতওয়া 
হইল এই যে, যদি কোন লোক বিবাহ করার পর তাহার স্ত্রী তাহার সঙ্গে সহবাস করার পূর্বে 
অন্য কোন পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, তবে তাহাদের বিবাহ বিচ্ছিন্ন করিয়া দিতে হইবে 
এবং স্ত্রীকে দেয়া স্বামীর পূর্ণ মাহর ফেরত দিতে হইবে। ইব্‌ন জারীর (রে) ইহা বর্ণনা 
করিয়াছেন। 

আল্লাহ তা'আলা বলিয়াছেন 8 ১1১21 5১১ 45 ১৯০০ 955 Saas 

অর্থাৎ “তোমরা তাহাদিগকে গ্রহণ কর বিবাহের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা উপপত্ী গ্রহণের 
জন্য নহে ৷’ মানে নারীদের ব্যাপারে যেমন সচ্চরিত্রবতী এবং ব্যভিচারিণী না হওয়ার শর্তারোপ 
করা হইয়াছে, তেমনি পুরুষদের বেলায়ও সচ্চরিত্রের শর্তারোপ করা হইয়াছে। 
যেন অসৎ উদ্দেশ্যে এদিক সেদিক ঘোরাফেরা না করে এবং কোন সম্পর্কের কারণে যেন নির্লজ্জ 
কার্যে লিপ্ত না হয়। 515515১১5১5 99 “আর না উপপত্রী গ্রহণের জন্য ৷’ অর্থাৎ প্রেমিকারা 
বিশেষত তাহার প্রেমিকের সাথে অবৈধভাবে যৌনকর্মে লিপ্ত হইয়া থাকে। সূরা নিসায় এই 
বিষয় বিশদ আলোচনা হইয়াছে। 

এই কারণেই ইমাম আহমদ ইবৃন হাম্বল (রা) বলিয়াছেন যে, ব্যভিচারিণী নারী যতক্ষণ 
পর্যন্ত তাহার জঘন্য ও নির্লজ্জ ব্যভিচারকর্ম হইতে তওবা না করিবে, ততক্ষণ পর্যন্ত তাহাকে 
কোন সৎপুরুষের জন্য বিবাহ করা জায়েয নহে। 

অনুরূপভাবে কোন ব্যভিচারী পুরুষ যতক্ষণ পর্যন্ত তাহার ব্যভিচারকর্ম হইতে তওবা না 
করিবে, ততক্ষণ পর্যন্ত তাহার জন্য কোন চরিত্রবতী নারীকেও বিবাহ করা জায়েয নহে। 

হাদীসেও রহিয়াছে ঃ “বেত্রাঘাতে সাজাপ্রাপ্ত ব্যভিচারী একমাত্র তাহার মত ব্যভিচারিণীকেই 
বিবাহ করিতে পারিবে ।' 

ইবৃন জারীর (র).......হাসান (রা) হইতে বর্ণনা করেন যে, হাসান রো) বলেন ঃ একদা 
উমর ইব্‌ন খাত্তাব রো) বলিয়াছিলেন যে, কোন মুসলমান ব্যতিচারীর সাথে আমি কোন 
সতী-সাধ্বী মুসলমান নারীর বিবাহ হইতে দিব না। ইহা শুনিয়া উবাই ইব্‌ন কাব (রা) 


Contents 
৪৪৬ তাফসীরে ইবৃন কাছীর 


বলিয়াছিলেন, হে আমীরুল মু'মিনীন! শিরক তো ইহা হইতে বড় পাপ। তথাপি মুশরিকদের 
তওবাও তো কবূল করা হয়। 
এই সম্বন্ধে আমরা নিম্ন আয়াতের ব্যাখ্যায় বিস্তারিতভাবে আলোচনা করিব ঃ 


১২৮০ 91 019 2 1৯485 2 CAN ২4০৬০ ঢা EVES SY ০911 
১১০৪ LSE 
ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণী মহিলা কিংবা মুশরিক নারী ছাড়া বিবাহ করিবে না এবং 
ব্যভিচারিণী কিংবা মুশরিক নারী ব্যভিচারী পুরুষ কিংবা মুশরিক ভিন্ন বিবাহ করিবে না। 
মু'মিনদের জন্য ইহাই শাস্তি" 
আলোচ্য আয়াতের শেষাংশে তাই আল্লাহ তা'আলা বলেন ঃ 
lll ০ ৮১৯১ ৬৪ ৬৯৩ 1 b> 5৪৪০০০2১০43 RE 
অর্থাৎ “যে ব্যক্তি ঈমান প্রত্যাখ্যান করিবে, তাহার আমল নিস্ফল হইবে এবং সে পরকালে 
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে !' 


2১552822598 IAS DB AITEA 0১1৬ 0) 
1১:50 64749558৫41 45597, 12-5559504) 
25025 BIEN OS ESA 2254 OPH Bors IONS 


03১ ৫44 


৬. “হে ঈমানদারগণ! যখন তোমরা নামাযের প্রস্তুতি নাও, তখন তোমাদের মুখমণ্ডল 
ও কনুই পর্যন্ত উভয় হাত ধৌত কর, আর তোমাদের মাথা মাসেহ কর এবং তোমাদের 
পদদ্ধয় গোড়ালী পর্যন্ত; এবং যদি তোমরা অপবিত্র থাক তাহা হইলে পবিত্রতা অর্জন কর। 
আর যদি তোমরা রুগ্ন হও কিংবা সফরে থাক কিংবা তোমাদের কেহ বাহ্যক্রিয়া হইতে 
প্রত্যাবর্তন কর অথবা তোমরা নারী স্পর্শ কর, তারপর পানি না পাও, তাহা হইলে পবিত্র 
মাটি দ্বারা তায়াম্মুম কর। তখন তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় উহা দ্বারা মাসেহ কর। 
আল্লাহ তোমাদিকে কষ্ট দিতে চাহেন না এবং তিনি তোমাদিগকে পবিত্র করিতে চাহেন। 
আর তোমাদের উপর তাহার নিআমত পূর্ণ করিতে চাহেন, যেন তোমরা কৃতজ্ঞ হও ।” 


তাফসীর ঃ পূর্ববর্তী অধিকাংশ মুহাদ্দিস বলেন ৪ 5,111 (511 ১5০3 191 অর্থ হইল, যখন 
তোমরা নামাযে দীড়াইবার ইচ্ছা করিবে, তখন যদি অপবিত্র থাক তবে উযু করিবে । 


Contents 
সূরা মায়িদা 88৭ 


কেহ বলিয়াছেন £ ঘুম হইতে উঠিয়া যদি নামাযে দীড়াইবার ইচ্ছা কর, তবে তখন উযূ 
করিবে । অবশ্য উল্লেখিত উভয় উক্তির ভাবার্থ প্রায় একই । 

কেহ বলিয়াছেন £ আয়াতটি সাধারণ অর্থে ব্যবহৃত হইয়াছে। অর্থ!" ইহা দাবা নামাযে 
দীড়াইবার পূর্বে উযূ করিবার জন্য নির্দেশ দেওয়া হইয়াছে। তাই যদি কেহ পবিত্র না থাকে, 
তবে তাহার জন্য নামাযের পূর্বে উষযূ করা ফরয এবং যদি পবিত্র থাকে, তবে তাহার জন্য উযু 
করা মুস্তাহাব । 

কেহ বলিয়াছেন ঃ ইসলামের প্রথমদিকে প্রত্যেক নামাযের পূর্বে উযু করা ওয়াজিব ছিল। 
কিন্তু পরে এই নির্দেশ রহিত করা হয়। 

ইমাম আহমদ (র).......সুলায়মান ইব্‌ন বুরাইদার পিতা হইতে বর্ণনা করেন যে, সুলায়মান 
ইব্‌ন বুরাইদার পিতা বলেন ঃ রাসূলুল্লাহ (সা) প্রত্যেক নামাযের পূর্বে উু করিতেন । তবে মক্কা 
বিজয়ের দিন তিনি উধু করিয়া মোজার উপর মাসেহ করিয়াছিলেন এবং একই উযূতে বেশ 
কয়েক ওয়াক্ত নামায পড়েন। ইহা দেখিয়া উমর (রা) বলিলেন, হে আল্লাহর রাসূল! আপনি 
যাহা করিলেন এমন তো আর কখনো করিতে দেখি নাই! রাসূলুল্লাহ সো) বলিলেন, হে উমর! 
ইহা আমি জানিয়া শুনিয়া ইচ্ছাকৃতভাবেই করিয়াছি। 

আলকামা ইবনে মারসাদ (র) হইতে সুফিয়ান সাওরীর সনদে মুসলিম এবং আহলে 
সুনানগণও ইহা বর্ণনা করিয়াছেন। তবে ইব্‌ন মাজাহয় সুফিয়ান হইতে আলকামা ইব্ন 
মারসাদের স্থলে মুহাবির ইব্ন দিসারের নাম উল্লেখিত হইয়াছে । অবশ্য উভয়ে সুলায়মান ইব্‌ন 
বুরাইদা রো) হইতে বর্ণনা করিয়াছেন । তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান-সহীহ। 

ইব্‌ন জারীর (র)..,...ফযল ইব্‌ন মুবাশশার হইতে বর্ণনা করেন যে, ফযল ইব্‌ন মুবাশশার 
(র) বলেন £ আমি জাবির ইব্‌ন আবদুল্লাহকে এক উষূতে কয়েক ওয়াক্ত নামায পড়িতে . 
দেখিয়াছি । তবে পেশাব করিলে বা অন্য কারণে উযূ ভাঙ্গিয়া গেলে উযূ করিতেন । আর উযূর 
অবশিষ্ট পানি দ্বারাই মোজা মাসেহ করিতেন । তাহার এইরূপ আমল দেখিয়া আমি তাহাকে 
জিজ্ঞাসা করিলাম, আপনি কি ইহা নিজের মতানুসারে করিতেছেন? তিনি বলিলেন, না, আমি 
নবী (সা)-কে এইরূপ করিতে দেখিয়াছি। তাই আমিও রাসূলুল্লাহ (সা)-এর অনুসরণ 
করিতেছি । 

যিয়াদ বাকাই হইতে ইবৃন মাজাহও ইহা বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র).....উবায়দুল্লাহ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন উমর হইতে বর্ণনা করেন £ 
উবায়দুল্লাহ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন উমরকে জিজ্ঞাসা করা হয় যে, আপনি কি আবদুল্লাহ ইব্ন 
উমরকে উযু থাকুক বা না থাকুক প্রত্যেক. নামাযে উষূ করিতে দেখিয়াছেন ? অন্যথায় এই 
হাদীসটি আপনি কাহার সনদে বর্ণনা করেন ? তিনি বলিলেন, আমাকে আসমা বিনতে যায়দ 
ইব্‌ন খাত্তাব রো) বলেন, তাহাকে আবদুল্লাহ ইব্‌ন হানযালা ইব্ন গাসীল রো) বলিয়াছেন যে, 
রাসূলুল্লাহ (সা) প্রত্যেক নামাযে উযূ করিতে আদেশ করিয়াছেন, চাই উষু থাকুক বা না থাকুক । 
কেহ যদি প্রত্যেক নামাযে উযূ করিতে অপারগ হয়, তবে উযু থাকা অবস্থায় তাহাকে মিসওয়াক 
করার আদেশ করিয়াছেন আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) দেখেন যে, তাহার ইহা করার শক্তি 
রহিয়াছে, তাই তিনি আমৃত্যু প্রত্যেক নামাযের বেলায় নতুন করিয়া উযু করিয়াছেন। 


প্র 


Contents 
৪৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আবু দাউদ (র)......উবায়দুল্লাহ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন উমর হইতে ইহা বর্ণনা করিয়াছেন । 
আবু দাউদ (র) আরো বলেন যে, মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)-এর সূত্রে ইব্রাহীম ইব্‌ন সাদ 
(র)-ও ইহা উবায়দুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে পূর্বানুরূপ বর্ণনা করিয়াছেন। ইহার সনদও 
সহীহ ৷ সনদের ধারাবাহিকতায় কোন ছেদ নাই। ইব্‌ন আসাকির (র) বলেন, ইহার সনদ সকল 
দুর্বলতা হইতে মুক্ত। মুহাম্মদ ইব্‌ন ইয়াহিয়া ইব্‌ন হিব্বান সালমা ইব্‌ন ফযল রে)-এর সূত্রেও 
ইহা বর্ণিত হইয়াছে। আল্লাহই ভাল জানেন। 

যাহা হউক, এই ব্যাপারে হযরত আবদুল্লাহ ইব্‌ন উমরের আমৃত্যু আমলের দ্বারা বুঝা যায় 
যে, প্রত্যেক নামাযে নতুনভাবে উষূ করা মুস্তাহাব । জমহুরের মাযহাবও ইহা বটে । 

ইব্‌ন জারীর (র).......ইবৃন সিরীন (র) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন সিরীন (র) বলেন ৪ 
খুলাফায়ে রাশেদীন প্রত্যেক নামাযে নতুন উযূ করিতেন। 

ইব্‌ন জারীর (র).......ইকরিমা (রা) হইতে বর্ণনা করেন যে, ইক্রিমা (রা) বলেন ঃ হযরত 
আলী (রা) প্রত্যেক নামাযে উম করিতেন এবং এই আয়াতটি পড়িতে ৪ 

চ্ 191.-.2 sal এ]| (৭৪ 3131 [9১০1 ১2311 16212 


ইব্‌ন মুসান্না (র)...... নিযাল ইবৃল সাবুরা (রা) হইতে বর্ণনা করেন যে, নিযাল ইব্‌ন সাব্রা 
(রা) বলেন ৪ একদা আমি দেখিলাম, আলী (রা) যোহরের নামায পড়িলেন। অতঃপর 
জনসমক্ষে বসিলেন। ইতিমধ্যে পানি নিয়া আসা হইলে তিনি মুখ ও হাত ধৌত করেন। ইহার 
পর তিনি মাথা এবং দুই পা মাসেহ করেন৷ অবশেষে তিনি বলেন, ইহা হইল তাহার উযু যাহার 
উষূ নষ্ট হয় নাই। 

ইয়াকুব ইব্‌ন ইব্রাহীম (র)......ইব্রাহীম রে) হইতে বর্ণনা করেন ঃ একদা হযরত আলী 
(রা) হালকাভাবে উষূ করিয়া বলেন যে, যাহাদের উষূ নষ্ট হয় নাই, ইহা হইল তাহাদের উযু। 

হযরত আলী (রা) হইতে রিওয়ায়াতকৃত আসারগুলির একটি অপরটির সাহায্যে মযবৃত 
ভিত্তিতে প্রতিষ্ঠা পাইয়াছে। ফলে ইহা শক্তিশালীরূপে পরিগণিত হইতেছে। 

ইব্‌ন জরীর (র)......হযরত আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আনাস (রা) 
বলেন £ উমর (রা) একদা সংক্ষিপ্তভাবে উু করিয়া বলেন যে, যাহাদের উযু বিনষ্ট হয় নাই, 
ইহা তাহাদের উমূ। ইহার সনদ সহীহ! 

মুহাম্মদ ইব্‌ন সিরীন (র) বলেন ৪ খলীফাদের প্রত্যেকে প্রত্যেক নামাযে নতুনভাবে উষু 
করিতেন। 

আবূ দাউদ তায়ালিসী রে)......সাঈদ ইব্‌ন মুসাইয়াব (র) হইতে বর্ণনা করেন যে, সাঈদ 
ইবুন মুসাইয়াব রে) বলেন ৪ উষু নষ্ট না হইলেও উষূ করাটা বাড়াবাড়ি। তবে ইহার সনদ 
দুর্বল। অবশ্য যাহারা মনে করে যে, উযৃ নষ্ট হউক বা না হউক, প্রত্যেক নামাযের জন্যে নতুন 
উষূ করা জরুরী, তাহারা বাড়াবাড়িই করেন বটে। কেননা প্রত্যেক নামাযে নতুন উষূ করা 
মুস্তাহাবের পর্যায়তুক্ত। হাদীস দ্বারাও এই কথা প্রমাণিত হয়। ৰ 

ইমাম আহমদ (র)......আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত আনাস 
ইব্‌ন মালিক (রা) বলেন ঃ নবী (সা) প্রত্যেক নামাযে নতুন করিয়া উযু করিতেন আমর ইব্‌ন 


5 


57097. 


সূরা মায়িদা ৪৪৯ 


আমের আনসারী বলেন, আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনারাও কি সেইরূপ করিতেন ? 
উত্তরে তিনি বলিলেন, আমরা উষূ নষ্ট না হওয়া পর্যন্ত এক উযু দ্বারা কয়েক ওয়াক্ত নামায 
পড়িতাম। বুখারী (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন এবং সুনান রচয়িতাগণ আমর ইব্‌ন আমির 
(রা) হইতে অন্য সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র).....ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন, 
রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন £ যে ব্যক্তি উযু থাকিতে উযূ করিবে, তাহার জন্য দশটি নেকী লিখা 
হইবে। 

আবু দাউদ, তিরমিযী ও ইব্‌ন মাজাহ রে)......ইবৃন উমর (রা) হইতে আফ্রিকীর সনদে 
ইহা বর্ণনা করিয়াছেন । তিরমিযী (র) বলেন, ইহার সনদ দুর্বল। 

ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, একদল লোক বলেন ঃ এই আয়াতটি নাযিল হইয়াছে 
এই কথা অবহিত করানোর জন্য যে, নামায ব্যতীত অন্য কোন কাজে উযু করা ওয়াজিব 
নয়। কেননা রাসূলুল্লাহ (সা)-এর উষূ ভাঙ্গিয়া গেলে আবার উযূ না করিয়া কোন আমলই 
করিতেন না। 

আবু কুরাইব (র).....আবদুল্লাহ ইব্‌ন আলাকামা ইব্‌ন ওয়াক্কাসের পিতা হইতে বর্ণনা 
করেন যে, আবদুল্লাহ ইব্‌ন আলকামা ইব্‌ন ওয়াককাসের পিতা বলেন £ যখন রাসূলুল্লাহ সো) 
পেশাব করার ইচ্ছা করিতেন, তখন আমরা তাহার সাথে কথা বলিলে তিনি কথা বলিতেন না 
এবং সালাম দিলেও সালামের জবাব দিতেন না। অতঃপর আল্লাহ তাআলা এই কঠোরতা 
হইতে অবকাশ দিয়া এই আয়াতটি নাযিল করেন £ 


, ৯৪1০৯1০1০০৪ 13 al ০5301 6213 


ইব্‌ন আবু হাতিম (র)....... আবু কুরাইব হইতে ইহা বর্ণনা করিয়াছেন। তবে হাদীসটি 
নিতান্ত দুর্বল এবং এই হাদীসের সনদে যে জাবিরের কথা উল্লেখিত হইয়াছে, তিনি হইলেন 
জাবির ইব্‌ন যায়দ জুঁফী । তিনি দুর্বল রাবী বলিয়া চিহ্নিত । 

আবু দাউদ (র)...... হযরত আবদুল্লাহ ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, 
আবদুল্লাহ ইবন আব্বাস (রা) বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) শৌচ করিয়া আসিলে তাহার 
সামনে খানা হাযির করা হয় এবং বলা হয় যে, উযূ করার জন্য পানি আনিব কি? উত্তরে তিনি 

ইমাম তিরমিযী (র) এই হাদীসটি আহমদ ইব্‌ন মুনীয়ের সূত্রে এবং নাসাঈ ইসমাঈল 
হইতে যিয়াদ ইব্‌ন আইয়ুবের সূত্রে ইহা রিওয়ায়াতে করিয়াছেন। তিরমিযী বলেন, হাদীসটি 
হাসান। 

মুসলিম (র)...... হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ৪ একদা আমি রাসূলুল্লাহ (সা)-এর দরবারে বসা ছিলাম। এমন সময় তিনি শৌচকার্য 
হইতে ফিরিয়া আসেন এবং তিনি আসার সঙ্গে সঙ্গে তাহার জন্য খানা নিয়া আসা হয়। 
তখন জনৈক ব্যক্তি বলিলেন, হে আল্লাহর রাসূল! উযূ করিবেন ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ 
খুব কম, নামাযের ওয়াক্তেই আমি উযূ করিয়া থাকি। 


. কাছীর__৩/৫৭ 


Contents 


8৪৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ 8৯৯৩ sll 
এই আয়াতাংশের ব্যাখ্যায় একদল আলিম বলেন ঃ উযুর মধ্যে নিয়্যত ফরয। কেননা বলা 
হইয়াছে যে, ১৫১৮২ 1১1... 2৪ sal || ০৪ ও 131 অর্থাৎ যখন তোমরা নামাযের 
জন্য দীড়াও, তখন তোমরা জিত শান যথা আরবরা বলেন ৪ 
১৪৪ ১০১| 53219 131 - ‘যখন আমীরকে দেখ তখন দাঁড়াইয়া যাও’; অর্থাৎ আমীরের জন্য 
দাড়াও । সহীহদ্বয়ে আসিয়াছে যে, 
, 95০12৮10045 54545115581 ০ 


অর্থাৎ ‘প্রত্যেক আমল নিয়্যতের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি উহাই পাইবে যাহা 
সে নিয়ত করিয়াছে ।' 

উষূর সময় মুখমণ্ডল ধৌত করার পূর্বে বিসমিল্লাহ বলা মুস্তাহাব । কারণ হাদীসে শক্তিশালী 
সূত্রে একদল সাহাবী হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ যে ব্যক্তি উযৃতে 
বিসমিল্লাহ বলে নাই, তাহার উষূই হয় নাই। 

তেমনি উষূর পানি রাখা পাত্রে হাত দেওয়ার পূর্বে হাত ধুইয়া নেওয়া মুস্তাহাব । বিশেষত 
ঘুম হইতে উঠিয়া উযু করার পূর্বে হাত ধুইয়া নেওয়ার ব্যাপারে তাগিদ রহিয়াছে। 

এই বিষয়ে হযরত আবূ হুরায়রা (রা) হইতে সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন ৪ যখন তোমাদের কেহ ঘুম হইতে সজাগ হইবে, তখন যেন সে তাহার হাত 
তিনবার না ধোয়ার পূর্বে উূর পানির পাত্রে হাত না দেয়। কেননা কে জানে রাত্রে তাহার হাত 
কোথায় গিয়াছিল। 

ফিকহবিদদের নিকট মুখমণ্ডলের দৈর্ঘ্যসীমা হইল কপালের চুলের প্রথম ভাগ হইতে থুতনি 
পর্যন্ত এবং প্রস্থের সীমা হইল দুই কানের লতি পর্য্ত। 

অবশ্য কপালের চুলের শুরুটা মুখমণ্ডলের মধ্যে শামিল কি না, এই বিষয়ে ইখতিলাফ 
রহিয়াছে। তাহা ছাড়া দাড়ির গ্রলম্বিত অংশের লোমগুলি মুখমণ্ডল ধৌত করার ফরযিয়াতের 
মধ্যে শামিল কিনা, এই বিষয়ে দুইটি উক্তি রহিয়াছে। 

এক, উহার রন্ধে রন্ধে পানি পৌঁছান ওয়াজিব। কেননা উহা মুখমণ্ডলে শামিল এবং 
মুখমণ্ডলের সাথে অবিচ্ছেদ্য । 

হাদীসে আসিয়াছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) এক ব্যক্তির দাড়ি ঢাকা অবস্থায় দেখিয়া বলেন, 
উহা খুলিয়া ফেল। কেননা দাড়ি মুখমণ্ডলের সঙ্গে সংযুক্ত ৷ 

মুজাহিদ (র) বলেন ঃ দাড়ি চেহারার অংশবিশেষ । আরবীভাষীরা যুবকের দাড়ি গজাইলে 
বলে যে, তাহার চেহারা প্রকাশিত হইয়াছে। 

দাড়ি ঘন হইলে উযূর সময় উহা খেলাল করাও মুস্তাহাব। 

ইমাম আহমদ (ে)...... শাকীক হইতে বর্ণনা করেন যে, দি নারির আমি উসমান 
(রা)-কে উযূ করিতে দেখিয়াছি। তিনি উযুর মধ্যে মুখমণ্ডল ধৌত করার সময় তিনবার দাড়ি 
খেলাল করেন । অতঃপর তাহাকে লক্ষ্য করিয়া উসমান (রা) বলেন, তোমরা আমাকে যেইভাবে 
উষূ করিতে দেখিলে, ঠিক এইভাবেই রাসূলুল্লাহ (সা)-কে উযূ করিতে দেখিয়াছি । আবদুর 
_ রাষযাকের সনদে ইবৃন মাজাহ ও তিরমিযীও ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (রা) বলেন, ইহা 
হাসান-সহীহ পর্যায়ের এবং বুখারীও ইহাকে হাসান বলিয়া মন্তব্য করিয়াছেন । 


Contents 


সূরা মায়িদা | ৪৫১ 


আবূ দাউদ (র)...... হযরত আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, হযরত 
আনাস ইবৃন মালিক (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) উষূ করার সময় অঞ্জলী ভরিয়া থুতনির নিচে 
পানি দিতেন এবং দাড়ি খেলাল করিতেন । একদা তিনি বলেন, এইভাবে করিতে আল্লাহ্‌ পাক 
আমাকে নির্দেশ দিয়াছেন। 

নিসা রা রা গার রত বাগ Ce 
বর্ণনা করা হইয়াছে। 

বায়হাকী বলেন ঃ হুযুর (সা)-এর দাড়ি খেলাল করার ব্যাপারে আম্মার, আয়েশা এবং উম্মে 
সালমা (রা) হইতেও হাদীস বর্ণিত হইয়াছে । আলী (রা) প্রমুখ হইতেও ইহা বর্ণিত হইয়াছে। 
ইহা তরক করার ব্যাপারে বর্ণিত হইয়াছে ইব্‌ন উমর ও হাসান ইব্‌ন আলী (রা) হইতে এবং 
ইমাম নাখঈ ও তাবিঈদের একটি দলও ইহা বর্ণনা করিয়াছেন। 

সহীহ হাদীসে বিভিন্ন সূত্রে হযরত রাসূল (সা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি যখন উযু 
করিতেন, তখন কুলি করিতেন এবং নাকে পানি দিতেন। 

এই বিষয়ে ইমামদের মতভেদ রহিয়াছে যে, উষূ এবং গোসলের মধ্যে কুলি করা এবং 
নাকে পানি দেওয়া ওয়াজিব, না মুস্তাহাব ? 

ইমাম আহমদ ইবৃন হাম্বলের মতে উযু এবং গোসল উভয়ের মধ্যে ইহা ওয়াজিব । 

ইমাম শাফিঈ এবং ইমাম মালিকের মতে উভয় সময়ে ইহা মুস্তাহাব! ইমামদ্ধয়ের দলীল 
হইল সুনানসমূহে বর্ণিত রিওয়ায়াতটি, যাহাকে ইবৃন খুযায়মা সহীহ বলিয়াছেন। 

হাদীসটি হইল এই যে, রিফা“আ ইব্‌ন রাফি যারকী (র) হইতে ইব্‌ন খুযায়মা বর্ণনা 
করেন ঃ তাড়াহুড়া করিয়া নামায আদায়কারী এক ব্যক্তিকে রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, 
আল্লাহ তোমাকে যেইভাবে উযু করার নির্দেশ দিয়াছেন, তুমি সেইভাবে উযু কর। 

ইমাম আবু হানীফা (র) বলেন ঃ গোসলে ইহা ওয়াজিব কিন্তু উযূতে ওয়াজিব নয়। 

ইমাম আহমদ (র) হইতে অন্য রিওয়ায়াত বর্ণিত হইয়াছে যে, উভয়ক্ষেত্রে নাকে পানি 
দেওয়া ওয়াজিব, কুলি করা ওয়াজিব নয়। তাহার দলীল হইল এই ৪ সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে 
যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি উষু করিবে সে নাকে পানি দিবে। 

অন্য রিওয়ায়াত আসিয়াছে যে, তোমাদের কেহ যখন উষূ করিবে, তখন নাকের ছিদ্র 
দুইটির মধ্যে পানি প্রবেশ করাইবে, তাহার পর নাক ঝাড়িয়া ফেলিবে। 

(55581 অর্থ হইল নাকের ছিদ্রের মধ্যে পানি ঢুকাইয়া উত্তমরূপে উহা পরিষ্কার করা । 

ইমাম আহমদ (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ ইব্‌ন আব্বাস রো) উযূ 
করিতে বসিয়া হস্তদ্ধয় ধৌত করিলেন, ইহার পর এক অঞ্জলি পানি নিয়া কুলি করিলেন এবং 
এক হাত দিয়া নাকে পানি দিয়া অন্য হাতের সাহায্যে নাক পরিষ্কার করিলেন। অতঃপর 
মুখমণ্ডল ধৌত করিলেন । অতঃপর অঞ্জলিপূর্ণ পানি নিয়া ডানহাত ধৌত করিলেন। আবার এক 
অঞ্জলি পানি নিয়া বাম হাত ধৌত করিলেন। ইহার পর মাথা মাসেহ করিলেন। আরেক অঞ্জলি 
পানি নিয়া ডান পায়ে ঢালিয়া দিয়া উহা ধৌত করিলেন। পরিশেষে আর এক অঞ্জলি পানি নিয়া 
বাম পা ধৌত করিলেন। অতঃপর বলিলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে এইভাবে উষূ করিতে 
দেখিয়াছি । 


Contents 


৪৫২ চট তাফসীরে ইব্‌ন কাছীর 


আবু সালমা মানসূর ইব্‌ন সালমা খুযাঈ হইতে মুহাম্মদ ইবৃন আবদুর রহীম ও বুখারী ইহা 
বর্ণনা করিয়াছেন। ূ 

SAA | ০4237 ‘হাত কনুই পর্যন্ত ধৌত করিবে’, অর্থাৎ কনুইসহ। 

যথা আল্লাহ তাআলা অন্যত্র বলিয়াছেন ৪ 

1১০৫ 15৩ SE Cl ১11১1 ll lel NAGY, 

অর্থাৎ ‘তোমরা তোমাদের মালসহ ইয়াতীমদের মাল ভক্ষণ করিও না।' 

হাফিয দারে কুতনী এবং আবু বকর বায়হাকী রে) জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ রো) হইতে 
বলেন £ রাসূলুল্লাহ (সা) উযূ করার সময় স্বীয় কনুইদ্বয়ের উপর দিয়া পানি বহাইতেন। 

কিন্তু এই হাদীসের রাবী কাসিম অগ্রহণযোগ্য এবং তাহার দাদা দুর্বল রাবী হিসাবে প্রসিদ্ধ । 
আল্লাহ ভাল জানেন। যে উযু করে, তাহার জন্য উত্তম হইল উযুর সময় কনুইর সহিত বাহুদ্বয়ও 
ধুইয়া নেওয়া । 

হযরত আবু হুরায়রা (রা) হইতে নুআইম আল-সুজমির সনদে বুখারী ও মুসলিম বর্ণনা 
করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন আমার উন্মাত কিয়ামতের 
দিন উষূর চিহৃগুলি উজ্জ্বল অবস্থায় আনীত হইবে । সুতরাং তোমাদের সম্ভব হইলে ওজ্ব্বল্যের 
সীমা বৃদ্ধি করিয়া নিবে। 

মুসলিম (র)......হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) 
বলেন ৪ আমি আমার বন্ধু রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন ঃ$ মু'মিনকে সেই 
স্থান পর্যন্ত অলংকার পরানো হইবে, যে স্থান পর্যন্ত তাহার উযুর পানি পৌছিবে। 

+৫১১ 1০০০3 অর্থাৎ “তে “তোমাদের মাথা মাসেহ করিবে ।' স্পষ্টভাবেই বুঝা যায় যে, 
ইহার মাধ্যমে (, অক্ষরটি সম্পৃক্ততা বা মিলাইয়া দেওয়ার জন্য ব্যবহৃত হইয়াছে। উহা আংশিক 
অর্থ বুঝানোর জন্যও ব্যাবহৃত হইতে পারে । তবে এই অর্থ হওয়ার ব্যাপারে সন্দেহ রহিয়াছে । 
এই বিষয়ে দুইটি অভিমত রহিয়ছে। 

উসুলবিদগণের কেহ কেহ বলিয়াছেন, যেহেতু আয়াতের বক্তব্য খুবই সংক্ষিপ্ত, তাই 
হাদীসে ইহার যে ব্যাখ্যা দিয়াছে, তাহাই কর্তব্য । 

সহীহদ্বয়ে......আমর ইব্‌ন ইয়াহিয়া মুযানীর পিতা হইতে বর্ণিত হইয়াছে £ জনৈক ব্যক্তি 
আপনি উযু করিয়া আমাদিগকে রাসূলুল্লাহ (সা)-এর উযু দেখাইয়া দিবেন কি ? তিনি বলিলেন, 
হ্যা, পানি নিয়া আইস । সে পানি নিয়া আসিলে তিনি প্রথমে হস্তদ্বয় দুইবার করিয়া ধুইলেন। 
ইহার পর তিনবার কুলি করিলেন, তিনবার নাকে পানি দিলেন, তিনবার মুখমণ্ডল ধৌত 
করিলেন ও হাতের কনুই সমেত দুইবার ধুইলেন। ইহার পর দুই হাতের তালু দিয়া মাথা মাসেহ 
করিলেন অর্থাৎ হাতের তালুদ্ধয় মাথার প্রথমাংশ হইতে শুরু করিয়া গ্রীবা পর্যন্ত নিলেন ও সেখান 
হইতে আবার মাথার সামনের দিকের প্রথমাংশে নিয়া আসিলেন। তারপর পদদ্বয় ধৌত 
করিলেন। . 


Contents 


সূরা মায়িদা ৪৫৩ 


হযরত আলী (রা) হইতে আব্দে খায়রের রিওয়ায়াতে রাসুলুল্লাহ (সা)-এর উষূর বিবরণ 
প্রায় একইরূপ বর্ণিত হইয়াছে । মুআবিয়া ও মিকদাদ ইব্‌ন মাদী কারিব (রা) হইতে আবূ 
দাউদের অন্য একটি হাদীসেও রাসূলুল্লাহ (সা)-এর উযুর বিবরণে প্রায় একইরূপ বর্ণনা করা 
হইয়াছে। 

যাহারা বলেন যে, সম্পূর্ণ মাথা মাসেহ করা ফরয, উল্লেখিত হাদীসসমূহ তাহারা দলীল 
হিসাবে গ্রহণ করেন। যথা ইমাম আহমদ ইব্‌ন হাম্বল । আর যাহারা কুরআনের আয়াতকে 
সংক্ষিপ্ত মনে করিয়া হাদীসকে উহার ব্যাখ্যা হিসাবে গণনা করেন, তাহাদের মাযহাবও ইহাঁ। 

হানাফীগণ বলেন, মাথার এক-চতুর্থাংশ মাসেহ করা ফরয । উহার পরিমাণ হইল 
ললাটের সমান। ূ 

আমাদের শাফিঈদের অভিমত হইল যে, সাধারণতভাবে মাথা মাসেহ ফরয । উহার কোন 
নির্ধারিত পরিমাণ নাই। মাথার চুলের একাংশের উপর মাসেহ করিলেই হইল । অথচ উভয় 
পক্ষের দলীল হইল হইল মুগীরা ইব্‌ন শু"বা (রা)-এর হাদীসটি । উহাতে বর্ণিত হইয়াছে যে, 
তিনি বলেন £ একদা রাসূলুল্লাহ সো) সফরে চলার পথে পিছনে থাকিয়া যান। আমিও তাহার 
সঙ্গে পিছনে থাকিয়া যাই। রাসূলুল্লাহ সো) প্রাকৃতিক কার্য সারিয়া আসিয়া আমাকে জিজ্ঞাসা 
করেন, তোমার কাছে পানি আছে কি ? আমি পাত্রে করিয়া তাহার নিকট পানি নিয়া আসিলাম। 
অতঃপর তিনি দুই পাঞ্জা ও মুখমণ্ডল ধুইলেন। তারপর হাতের উপর হইতে জুব্বা সরাইয়া 
উভয় হাত ধুইলেন। অতঃপর ললাট সমেত চুল ও পাগড়ি এবং মোজাদ্বয়ের উপর মাসেহ 
করিলেন। মুসলিম ইত্যাদিতে পূর্ণ হাদীসটি রহিয়াছে। 

ইহার উত্তরে ইমাম আহমদ ও তাহার সঙ্গীগণ বলেন ৪ এই স্থানে তিনি মাথার প্রথমাংশের 
উপর মাসেহ করিয়া অবশিষ্টাংশ পাগড়ির উপরে পূর্ণ করেন। আমাদের কথাও ইহাই। ইহার 
দৃষ্টান্ত স্বরূপ বহু হাদীস রহিয়াছে। রাসূলুল্লাহ (সা) বরাবরই পাগড়ি এবং মোজার উপর মাসেহ 
করিতেন। এই ব্যাখ্যাই উত্তম। ইহা দ্বারা কখনো প্রমাণিত হয় না যে, মাথার কিয়দংশ বা 
শুধুমাত্র কপাল সমেত চুল মাসেহ করিলেই হইল এবং পাগড়ির উপর মাসেহ করিতে হইবে না। 
আল্লাহ ভাল জানেন। 

দ্বিতীয়ত, মাথার তিনবার মাসেহ করা মুস্তাহাব, না একবার করিলেই যথেষ্ট ? এই ব্যাপারে 
ইখতিলাফ রহিয়াছে। 

ইমাম শাফিঈর মতে তিনবার মাসেহ করিতে হইবে । আর যাহারা একবার মাসেহ করাই 
যথেষ্ট মনে করেন, তাহারা হইলেন ইমাম আহমদ ইব্‌ন হাম্বল ও তাহার সঙ্গীগণ । 
দলীল 

আবদুর রাষযাক ......হুমরান ইব্‌ন আবান হইতে বর্ণনা করেন যে, হুমরান ইব্‌ন আবান 
বলেন ঃ আমি উসমান ইব্‌ন আফ্ফানকে দেখিয়াছি যে, তিনি উযূ করিতে বসিয়া প্রথমে দুই 
কজি পর্যন্ত তিনবার করিয়া ধৌত করেন। তারপর কুলি করেন ও নাকে পানি দেন। তারপর 
তিনবার মুখমণ্ডল ধৌত করেন। তারপর ডান হাতের কনুইসহ তিনবার ধৌত করেন। তারপর 
বাম হাতের কনুইসহ সেই রকম ধৌত করেন । তারপর মাথা মাসেহ করেন। তারপর ডান 
পায়ের গোড়ালীসহ তিনবার ধৌত করেন। তারপর বাম পায়ের গোড়ালীসহ তিনবার ধৌত 
করেন। অতঃপর বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে এই রকম উযূ করিতে দেখিয়াছি। তাই 


Contents 


8৫৪ | তাফসীরে ইব্‌ন কাছীর 


এখন আমি সেই রকম উযূ করিলাম । এই রকম উষূ করিয়া রাসূলুল্লাহ (সা) বলেন, যে ব্যক্তি 
আমার মত উযু করিয়া দুই রাকাআত নামায পড়িবে এবং উমূ ও নামাযের মধ্যবর্তী সময়ে যদি 
কোন না বলে, তবে তাহার পিছনের সকল পাপ মাফ হইয়া যায়। 

যুহরীর সূত্রে সহীহদ্বয়ও এইরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। 
দাউদও একবার মাথা মাসেহ করার হাদীস বর্ণনা করিয়াছেন । আলী (রা) হইতে আব্দে খায়রের 
রিওয়ায়াতেও এইরূপ বর্ণিত হইয়াছে । 

পক্ষান্তরে যাহারা একাধিকবার মাথা মাসেহ করার কথা বলেন, তাহাদের দলীল হইল 
উসমান (রা) হইতে বর্ণিত মুসলিমের হাদীসটি । উহাতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) 
উধুর প্রত্যেক অঙ্গকে তিনবার করিয়া ধৌত করিয়াছেন । 

আবু দাউদ (র)......হুমরান (রা) হইতে বর্ণনা করেন যে, হুমরান বলেন ৪ “আমি উসমান 
(রা)-কে উযু করিতে দেখিয়াছি। অর্থাৎ তিনিও পৃবোন্পিখিত রিওয়ায়াতের অনুরূপ বর্ণনা 
করেন । তবে তাহার বর্ণনায় কুলি করা এবং নাকে পানি দেওয়ার কথা উল্লেখ নাই । তিনি বর্ণনা 
করিয়াছেন যে, উসমান (রা) তিনবার মাথা মাসেহ করেন এবং উভয় পা তিনবার ধৌত করেন। 
অতঃপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে এইরূপে উষূ করিতে দেখিয়াছি। উযূ শেষ 
করিয়া রাসূলুল্লাহ সো) বলিয়াছিলেন, যে ব্যক্তি এইরূপে উযূ করিবে, তাহার জন্য ইহাই যথেষ্ট। 
একমাত্র দাউদ ইহা বর্ণনা করিয়াছেন। 

উল্লেখ্য যে, হযরত উসমান (রা) হইতে যে সকল সহীহ হাদীস বর্ণিত হইয়াছে, তদ্বারা 
একবার মাথা মাসেহ করাই প্রমাণিত হয়। 

ll 111৯319- ‘এবং পায়ের গিরা পর্যন্ত ধৌত করিবে ।' ৮৫৯৯ JE 
-এর উপর ২৮ করিয়া ॥€15',1 -কে যবর দেওয়া হইয়াছে। 

ইবৃন আবূ হাতিম (র).... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
৮৫৯) কে যবর দিয়া পড়িয়াছেন। অতঃপর বলিয়াছেন যে, ইহাকে 1+৩৯৬৯১1১..১( 
-এর উপর ০ করা হইয়াছে । 

আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা), উরওয়া, আতা, ইকরিমা, হাসান, মুজাহিদ, ইব্রাহীম, 
যাহ্হাক, সুদ্দী, মুকাতিল ইব্‌ন হাইয়ান, যুহরী ও ইব্রাহীম তাইমী রে) প্রমুখ হইতেও এইরূপ 
বর্ণিত হইয়াছে। 

ইহা দ্বারা স্পষ্টই বুঝা যায় যে, পা ধোয়া ওয়াজিব । পূর্ববর্তী মনিষীদের কথাও ইহা । জমহুর 
উলামা ইহা দ্বারা প্রমাণ করেন যে, উযূর মধ্যে তারতীবও ওয়াজীব। 

কিন্তু ইমাম আবূ হানীফা ইহা বিরোধিতা করিয়া বলিয়াছেন যে, উষূর মধ্যে তারতীব 
ওয়াজীব নয়; বরং যদি কেহ প্রথমে পায়ের গ্রন্থিদ্বয় ধৌত করে এবং ইহার পর যদি মুখমণ্ডল 
ধৌত করে, তবুও তাহার উযু হইয়া যাইবে । কেননা আয়াতের মধ্যে অঙ্গুলি ধৌত করার 
নির্দেশ দেওয়া হইয়াছে মাত্র । আয়াতের মধ্যকার 91১ তারতীবের জন্য নয় । 

জমহুর উলামা উহার কয়েকটি জবাব দিয়াছেন। একটি হইল যে, এই আয়াতটি দ্বারা 
নামাযে দাড়াইবার সময় প্রথমে মুখমণ্ডল ধুইতে বলা হইয়াছে । আর & এইস্থানে 5২5 -এর 


Contents 


সূরা মায়িদা 8৫৫ 


জন্য আসিয়াছে। অর্থাৎ ইহা তারতীব বা ধারাবাহিকতার দাবিদার । সেক্ষেত্রে এই কথা কেহই 
বলিতে পারিবে না যে, প্রথমে মুখমণ্ডল ধৌত করা ওয়াজিব নয়। প্রথমটিকে যখন প্রথম স্থানে 
রাখা হইতেছে, তখন অন্যগুলি বিচ্ছিন্নভাবে সম্পন্ন করিবে, ইহা কেমন কথা ? তাই বলা যায় 
যে, আয়াতের বিবরণের ধারা অনুযায়ী উযূর অনগুলি ধোয়া ওয়াজিব । 

ইহার জবাবে অপর একদল বলেন £ সাধারণ অর্থে কোন তারতীব নাই তাহা আমরা মানি 
না। কেননা অঙ্গুলি ধোয়ার ব্যাপারে প্রথমে মুখমণ্ডলের কথা উল্লেখ করা হইয়াছে। প্রথমে 
যখন মুখমণ্ডল ধোয়ার কথা বলিয়াছেন তখন বুঝা যায়, উহার বিবরণ অনুসারে ধারাবাহিকতা 
রক্ষা করাও ওয়াজীব। পরস্তু সকলে সর্বসম্মতিক্রমে এই কথার উপর একমত । 

ইহার জবাবে কেহ কেহ বলেন ৪ 913 যে তারতীবের জন্য নয়, এই কথা অসমর্থনযোগ্য । 
বরং ইহা তারতীবের জন্য ব্যবহৃত হইয়াছে । কেননা বহু ব্যাকরণবিদ, ভাষাবিদ এবং আইন 
শান্ত্রবিদ এখানে 915 তারতীবের জন্য ব্যবহৃত হইয়াছে বলিয়া সিদ্ধান্ত দিয়াছেন । 

অবশ্য যদি আমরা মানিয়াও নিই যে, আভিধানিক অর্থে 95 তারতীবের জন্য নয়; তবুও 
বলার থাকে যে, শরী'আতের পরিভাষা, ইহার শৃংখলা ও মর্যাদা রক্ষার জন্য হইলেও তারতীব 
বজায় রাখা কর্তব্য । 

ইহার দলীল স্বরূপ পেশ করা যায় যে, রাসূলুল্লাহ (সো) যখন বায়তুল্লাহ তাওয়াফ 
করিয়া সাফা নামক তোরণ দিয়া বাহির হইয়া আসেন, তখন তিনি পাঠ করিতে ছিলেন £ 
Al AS ma 58৮০1151811 ৩| 
“ অতঃপর তিনি বলেন £ আমি সেখান দিয়া শুরু করিব যেখান দিয়া আল্লাহ শুরু 
করিয়াছেন ইহা হইল মুসলিমের বর্ণনা । নাসাঈর বর্ণনায় এইরূপ রহিয়াছে যে, তোমরা সেখান 
হইতে শুরু কর, যেখান দিয়া আল্লাহ শুরু করিয়াছেন । ইহাতে তারতীবের নির্দেশ দেওয়া 
হইয়াছে। ইহার সনদও সহীহ । অর্থাৎ ইহা দ্বারা এই কথা বুঝা যায় যে, তারতীবের সঙ্গে কার্য 
সম্পাদন করিতে হইবে । আল্লাহই ভাল জানেন । 

কেহ বলিয়াছেন ঃ হাত এবং পা ধৌত করার মধ্যভাগে যখন মাসেহ করার জন্য 
নির্দেশ দেওয়া হইয়াছে, তখন সহজেই বুঝা যায় যে, এইভাবে বলার উদ্দেশ্য হইল তারতীব 
বজায় রাখা । 

কেহ বলেন ঃ ধারাবাহিকভাবে আমর ইব্‌ন শুআয়বের দাদা ও তাহার পিতা হইতে আমর 
ইব্‌ন শুআয়বের সূত্রে আবু দাউদ প্রমুখ বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) উমূর অঙ্গুলি 
একবার একবার ধৌত করিয়াছেন। অতঃপর বলিয়াছেন ৪ এই হইল উষূ, ইহা ব্যতীত আল্লাহ 
নামায কবুল করেন না। 

এই হাদীসটির বিশ্লেষণের দুইটি দিক হইতে পারে। এক, হয়ত রাসূলুল্লাহ (সা) 
তারতীবের সঙ্গে উযূ করিয়াছিলেন । রাসূলুল্লাহ (রা) যদি তারতীবের সঙ্গে উধু করিয়া থাকেন 
তাহা হইলে নিঃসন্দেহে বলা যায় যে, তারতীব ওয়াজীব। 

দুই, পক্ষান্তরে যদি তখন রাসূলুল্লাহ (সা) তারতীব ছাড়া উযূ করিয়া থাকেন তাহা হইলে 
তারতীব ওয়াজীব নয়। অথচ রাসুলুল্লাহর (সা)-এর এলোমেলোভাবে উযূ করার কথা কেহ 
বলেন নাই । তাই বুঝা যায় যে, উযুর মধ্যে তারতীব ওয়াজিব । 


Contents 


৪৫৬ | তাফসীরে ইব্ন কাছীর 


উল্লেখ্য যে, ₹1৯১1 -কে 1১19 -ও পড়া হইয়া থাকে। ইহা দ্বারাই শী“আ সম্প্রদায় 
দলীল গ্রহণ করিয়াছেন যে, পায়ের উপরও মাসেহ করা ওয়াজিব । কেননা তাহারা বলেন যে, 
ইহার সংযোগ হইল মাথা মাসেহ করার সঙ্গে । তাই মাথার পরে পা মাসেহ করিতে হইবে। 
পূর্ববর্তী কোন কোন মনিষী হইতে এইরূপ বর্ণিত হওয়ার কারণে পা মাসেহ করার পক্ষেও 
একটা দল গজাইয়া উঠে। 

ইব্‌ন জারীর (র)......হুমাইদ হইতে বর্ণনা করেন যে, হুমায়দ (র) বলেন £ এক মজলিসে 
মূসা ইব্‌ন আনাস হযরত আনাস (রা)-কে বলেন, একদা হাজ্জাজ আহওয়ায নামক স্থানে 
পবিত্রতার উপর এক ভাষণ দেন। আমরা তাহার সঙ্গে ছিলাম । তিনি বলিয়াছিলেন, পবিত্রতা 
অর্জনের জন্যে মুখমণ্ডল ধৌত করিবে, উভয় হাত ধুইবে, মাথা মাসেহ করিবে এবং পা ধুইবে। 
সাধারণত পায়ের তলায় ধুলা-ময়লা বেশি লাগিয়া থাকে । তাই উহার উপর, নীচ এবং গোড়ালী 
সুন্দর করিয়া ধৌত করিবে । ইহা শুনিয়া আনাস (রা) বলিলেন, আল্লাহ তা'আলা সত্য 
বলিয়াছেন, কিন্তু হাজ্জাজ মিথ্যা বলিয়াছে। কেননা আল্লাহ তা'আলা মাথা এবং পা মাসেহ 
করিতে বলিয়াছেন। অবশ্য আনাস (রা) পা মাসেহ করার পূর্বে উহা তিনি পানিতে ভিজাইয়া 
নিতেন। ইহার সনদ সহীহ । 

ইব্‌ন জারীর (র)......আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন $ কুরআনে 
পা মাসেহ করার নির্দেশ আসিয়াছে, কিন্তু সুন্নাত হইল ধৌত করা । ইহার সনদও সহীহ । 

ইব্‌ন জারীর (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন £ উষূর মধ্যে দুইটি অঙ্গ ধুইতে হয় এবং দুইটি অঙ্গ মাসেহ করিতে হয় । কাতাদা হইতে 
সাঈদ ইব্‌ন আবু উরওয়াও ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ 

১০৫ INET Es 

অর্থ হইল, মাথা এবং পা মাসেহ করা । ্‌ 

এক রিওয়ায়াতে ইব্‌ন উমর, আলকামা, আবূ জাফর মুহাম্মদ ইব্‌ন আলী, হাসান ও জাবির 
ইব্‌ন যায়দ রে) হইতে এবং অন্য রিওয়ায়াতে মুজাহিদ (র) হইতেও এইরূপ বর্ণিত হইয়াছে। 

ইব্‌ন জারীর (র)...... আইয়ুব হইতে বর্ণনা করেন যে, আইয়ুব বলেন £ আমি ইকরিমাকে 
পদদ্বয় মাসেহ করিতে দেখিয়াছি । 

ইব্‌ন জারীর রে)......শা“বী হইতে বর্ণনা করেন যে, শা‘বী বলেন ঃ জিবরাঈলের মাধ্যমে 
পা মাসেহ করার হুকুম নাযিল হইয়াছে । অতঃপর তিনি বলেন, তোমরা দেখিতেছ না কি, যে 
অঙ্গুলি ধোয়ার নির্দেশ দেওয়া হইয়াছে, তায়াম্মুমের মাধ্যমে উহা ত্যাগ করিতে বলা হইয়াছে। 

ইসমাঈল হইতে ইয়াযীদ সূত্রে ইব্‌ন আবু যিয়াদ বর্ণনা করেন যে, ইসমাঈল একদা আমর 
(রা)-কে বলেন যে, লোকে বলে, জিবরাঈল (আ) পা ধোয়ার নির্দেশ নিয়া অবতরণ 
করিয়াছিলেন। ইহার উত্তরে তিনি বলেন, জিবরাঈল (আ) পা মাসেহ করবার হুকুম নিয়া নাযিল 
হইয়াছিলেন। 


Contents 


সূরা মায়িদা ৪৫৭ 


যাহা হউক, এই সকল অভিমত ও মন্তব্যসমূহ খুবই দুর্বল ও অগ্রহণযোগ্য । তবে তাহারা 
হয়ত মাসেহ দ্বারা হালকাভাবে ধোয়ার কথা বুঝাইতে চাহিয়াছেন। কেননা হাদীস দ্বারা ইহা 
প্রমাণিত সত্য যে, পদদ্বয় ধৌত করা ওয়াজিব । 

স্মরণ রাখিতে হইবে যে, আলোচ্য বাক্যাংশকে যের দিয়া পড়ার অর্থ হইল বাক্যের সৌন্দর্য 
ও সংগতি বজায় রাখা। যথা আরবরা বলিয়া থাকে ৪ ১৯ ১. ১ তেমনি কুরআনেও 
রহিয়াছে £ ১১১ ১০ ০০১০ 22৯ +621055 মোট কথা আরবরা ভাষার 
সৌন্দর্যের খাতিরে একইভাবে হরকত দিয়া থাকে । 

ইমাম আবূ আবদুল্লাহ শাফিঈ বলিয়াছেন £ মাসেহ করার অর্থ হইল যখন পায়ে মোজা 
থাকিবে, তখন মাসেহ করা । 

কেহ বলিয়াছেন £ যদিও আয়াতের দ্বারা মাসেহ করার কথা বুঝায়, তবুও এই মাসেহর 
উদ্দেশ্য হইল হালকাভাবে ধৌত করা । এই সম্বন্ধে উল্লেখিত প্রত্যেকটি হাদীসের মর্মীর্থও ইহা। 

মোট কথা আয়াতের অর্থমতে পা ধোয়া ফরয বুঝায়। পরস্তু যে সমস্ত হাদীস ইতোপূর্বে 
পেশ করা হইয়াছে, তাহা দ্বারা এই কথা বুঝান হইয়াছে। 

এই সম্বন্ধে হাফিয বায়হাকী একটি বর্ণনা উদ্ধৃত করিয়াছেন। উহা এইরূপ £ আবূ আলী 
রোযবাদী (র)......হযরত আলী ইব্‌ন আবু তালিব (রা) হইতে বর্ণনা করেন যে, নাযাল ইব্‌ন 
সাবূরা বলেন £ একদা আলী (রা) কুফায় বসিয়া যোহরের নামাযের পর জনসাধারণের বিভিন্ন 
কাজে বসিলে কাজ করিতে করিতে আসরের ওয়াক্ত হইয়া যায় । তখন তীহার জন্য পানি আনা 
হইলে তিনি উহা হইতে অঞ্জলি ভরিয়া মুখমণ্ডল, হস্তদ্বয়, মাথা ও পদদ্য় মাসেহ করেন এবং 
অপসন্দনীয় মনে করে। অথচ আমি যাহা করিলাম, রাসূলুল্লাহ (সা)-ও উহা করিয়াছিলেন । 
তিনি বলিয়াছিলেন £ এই ধরনের উযূ হইল সেই ব্যক্তি জন্য, যাহার উযূ নষ্ট হয় নাই । প্রায় 
একই অর্থে সহীহ মুসলিমেও ইহা বর্ণিত হইয়াছে । 

উল্লেখ্য যে, শী'আদের মধ্যে যাহারা পা মাসেহ করা মোজা মাসেহ করার মতই মনে করে, 
তাহারা ভুল বুঝিয়াছে এবং ভ্রান্তির মধ্যে নিমজ্জিত রহিয়াছে । তেমনি যাহারা উযূর মধ্যে পা 
মাসেহ করা বা ধৌত করা উভয়ই জায়েয মনে করেন, তাহারাও ভুলের মধ্যে রহিয়াছেন। 

যাহারা আবূ জাফর ইব্‌ন জারীরের উদ্ধৃতি দিয়া এই কথা বলেন যে, হাদীসের অর্থে পা 
ধোয়া ওয়াজিব বলিয়া বুঝা যায় এবং কুরআনের আয়াত দ্বারা বুঝা যায় যে, মাসেহ করা 
ওয়াজিব, তাহারাও শব্দের অর্থের বিভ্রান্তিতে পড়িয়াছেন। কেননা এই ব্যাপারে ইব্‌ন জারীর 
স্বীয় তাফসীরে যাহা বলিয়াছেন তাহার অর্থ হইল, উযূর মধ্যে বিশেষত পদদ্বয়কে ডলিয়া ডলিয়া 
ধোয়া । কেননা উহাতে ময়লা মাটি ইত্যাদি জড়ায় । তাই উহা রগড়াইয়া ধোয়া ওয়াজিব । এই 
কথাটি বুঝাইতে ইব্‌ন জারীর মাসেহ শব্দটি ব্যবহার করিয়াছেন। ইহার ফলে অনেকে 
বুঝিয়াছেন যে, তিনি মাসেহ করা এবং ধৌত করাকে এইভাবে সামঞ্জস্য দান করিয়াছেন। মূলত 
মাসেহ দ্বারা তিনি ইহা বুঝান নাই। তিনি বুঝাইয়াছেন রগড়াইয়া ধোয়া । তাহা মূল ধৌতের 
আগে হউক বা পরে। ্‌ 


কাছীর-_৩/৫৮ 


Contents 


৪৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অনেক ফিকহবিদ ইমাম ইব্‌ন জারীরের মাসেহ শব্দের সঠিক অর্থ বুঝিতে অসমর্থ হইয়া 
ইহাকে মুশকিল বা অমীমাধসিতব্য বিষয় বলিয়া মন্তব্য করিয়াছেন । অবশ্য তাহাদের দোষ নয়। 
কেননা বহু চেষ্টা করিয়াও তাহারা কোন সিদ্ধান্তে উপনীত হইতে পারেন নাই। মোটকথা আমি 
আয়াতের যে অর্থ করিয়াছি, ইমাম ইব্‌ন জারীর তাহাই বুঝাইতে চাহিয়াছেন। আল্লাহই ভাল 
জানেন। 

অবশেষ আমি চিন্তা-ভাবনা করিয়া দেখিলাম যে, তিনি উভয় পঠনরীতিকে এক সূত্রে 
গ্রথিত করিতে চাহিয়াছেন। অর্থাৎ ১1২ ১! -কে যের দিয়া পড়ার ক্ষেত্রে মাসেহর অর্থ হইল 
নানার চি CEA যি রর সাদার OTR 
ধৌত করা। 


পা ধোয়া ওয়াজিব সম্পর্কিত 

ইতোপূর্বে আমীরুল মু'মিনীন উসমান, আলী, ইবৃন আব্বাস, মু'আবিয়া, আবদুল্লাহ ইবৃন 
যায়িদ ইব্‌ন আসিম, মিকদাদ ইব্‌ন মাদীকারাব (রা) প্রমুখ হইতে মতান্তরে বর্ণিত হইয়াছে যে, 
রাসূলুল্লাহ সো) উযূর মধ্যে একবার, দুইবার অথবা তিনবার পা ধুইয়াছেন। অন্য আর একটি 
হাদীসে আমর ইব্‌ন শু“আয়বের দাদা হইতে ধারাবাহিকভাবে তাহার পিতা ও তিনি বর্ণনা 
করিয়াছেন যে, তাহার দাদা বলেন ৪ হুযুর (সা) উযূতে পা ধৌত করেন এবং বলেন- এই হইল 
উযু যাহা ব্যতীত আল্লাহ তা'আলা নামায কবুল করেন না। 

হযরত আবদুল্লাহ ইবৃন আমর (রা) হইতে আওয়ানার সূত্রে সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, 
আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) বলেন 8 একদা এক সফরে রাসূল (সা) আমাদের হইতে কিছুটা 
পিছনে পড়িয়া যান। এমন সময় আসরের ওয়াক্ত সমাগত হইলে আমরা উষূ করিতে প্রবৃত্ত হই। 
ইতোমধ্যে রাসূলুল্লাহ (সা) আমাদের কাছাকাছি আসিয়া পড়েন এবং আমাদের পা ধোয়া 
দেখিয়া তিনি উচ্চস্বরে আমাদিগকে লক্ষ্য করিয়া বলেন ঃ যথাযথভাবে উযূ কর। অগ্নি পায়ের 
গোড়ালীর জন্য অমঙ্গল করিবে। 

হযরত আয়েশা (রা) হইতে মুসলিম এবং আবু হুরায়য়া (রা) হইতে সহীহদ্বয়ের বর্ণিত 
হইয়াছে ঃ রাসূলুল্লাহ (সা) বলেন £ যথাযথভাবে উষূ কর। পায়ের গোড়ালির জন্য অগ্নির 
অমঙ্গল রহিয়াছে। 

লায়স ইব্‌ন সাদ (র)......আবদুল্লাহ ইব্‌ন হারিস ইবৃন হিরয হইতে বর্ণনা করেন যে, 
আবদুল্লাহ ইব্‌ন হারিস ইব্‌ন হিরয বলেন £ তিনি রাসূলুল্লাহ সো)-কে বলিতে শুনিয়াছেন যে, 
পায়ের গোড়ালী এবং পায়ের পাতার জন্য অগ্নির অমঙ্গল রহিয়াছে। বায়হাকী ও হাকিম ইহা 
বর্ণনা করিয়াছেন । ইহার সনদও বিশুদ্ধ । 

ইমাম আহমদ রে)...... হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন ৪ একদা 
জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) পাহাড়ের উপর উঠিয়া বলিলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে 
শুনিয়াছি যে, তিনি বলেন, পায়ের গোড়ালির জন্য আগুনের শাস্তি রহিয়াছে । 

আসওয়াদ ইব্‌ন আমির (র)...... হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) হইতে বর্ণনা করেন 
যে, জাবির ইব্ন আবদুল্লাহ (রা) বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) জনৈক ব্যক্তির উযূর মধ্যে 


ক + 


Contents 


সূরা মায়িদা 8৫৯ 


পায়ের এক দিরহাম পরিমাণ জায়গা শুষ্ক দেখিয়া তাহাকে লক্ষ্য করিয়া বলেন, পায়ের 
গোড়ালির জন্য আগুনের অমঙ্গল রহিয়াছে। 

ইব্‌ন মাজাহ ও ইব্‌ন জারীর (র) আবূ ইসহাকের সুত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

আলী ইব্ন মুসলিম (র)......জাবির রো) হইতে বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন ঃ 
একদা রাসূলুল্লাহ (সা) এক সম্প্রদায়কে উযূ করিতে দেখেন। অথচ তাহাদের পায়ের 
গোড়ালিতে পানি না পৌঁছার কারণে তিনি তাহাদিগকে বলেন, পায়ের গোড়ালিসমূহের জন্য 
জাহান্নামের আগুনের শাস্তি রাহিয়াছে। 

ইমাম আহমদ (র)......মুআইকিব (রা) হইতে বর্ণনা করেন যে, মুআইকিব (রা) বলেন ঃ 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ পায়ের গোড়ালিসমূহের জন্য জাহান্নামের আগুনের শাস্তি 
অবধারিত রহিয়াছে । এই হাদীসটি একমাত্র আহমদ বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)......আবূ উমামা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু উমামা (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ পায়ের গোড়ালিসমূহের জন্য অমঙ্গল রহিয়াছে। বর্ণনাকারী বলেন, 
রাসূলুল্লাহ (সা) ইহা বলার পর বিশিষ্ট কি সাধারণ, এমন কোন লোক ছিলেন না যিনি মসজিদে 
ঢুকিয়া নিজের পায়ের গোড়ালি যথাযথভাবে ধোয়া হইয়াছে কিনা তাহা না দেখিতেন। 

আবু কুরাইব (র)......আবু উমামা (রা) অথবা আবূ উমামার ভাই হইতে বর্ণনা করেন যে, 
আবূ উমামা (রা) অথবা তাহার ভাই বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) কোন এক সম্প্রদায়কে 
নামায পড়িতে দেখেন। তাহাদের একজনের পা অথবা পায়ের গোড়ালির এক দিরহাম পরিমাণ 
জায়গা শুকনা ছিল অথবা নখের গোড়ায় পানি পৌঁছে নাই। তখন তিনি বলিলেন £ পায়ের 
গোড়ালিসমূহের জন্য আগুনের অমঙ্গল রহিয়াছে। বর্ণনাকারী বলেন, ইহার পর হইতে কোন 
লোক যদি দেখিত যে, তাহার পায়ের সামান্য পরিমাণ জায়গা শুকনা রহিয়াছে, তাহা হইলে সে 
পুনরায় উযূ করিত। 

ইহা দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, উযূর মধ্যে পদদ্ধয় ধৌত করা ফরয । যদি তাহা না 
হইয়া মাসেহ ফরয হইত, তবে রাসূলুল্লাহ (সা) সামান্য একটু জায়গা শুষ্ক থাকিলে জাহান্নামের 
এমন কঠিন ভীতি প্রদর্শন করিতেন না। অথচ মাসেহর সময় সমস্ত পা মাসেছ করা হয় না। 
মোজার উপর যেমন মাসেহ করা হয়, অনুরূপভাবে পায়ে উপর হাত বুলান হয় মাত্র । ইহাতে 
পায়ের অনেকাংশই শুষ্ক থাকে । শী“আদের মুকাবিলায় ইমাম আবূ জাফর ইব্‌ন জারীরও এই 
দলীল ও যুক্তি পেশ করিয়াছেন। 

মুসলিম রে)......হযরত উমর ইব্‌ন খাত্তাব (রা) হইতে সহীহ সংকলনে বর্ণনা করিয়াছেন 
যে, উমর ইব্‌ন খাত্তাব (রা) বলেন 8 এক ব্যক্তি উযূ করিলে হুযূর (সা) লক্ষ্য করেন যে, তাহার 
পা নখ পরিমাণ শুষ্ক রহিয়াছে হুযূর (সা) তখন তাহাকে উদ্দেশ্য করিয়া বলেন, যাও, 

বায়হাকী (র)......হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন 
মালিক (রা) বলেন £ একদা এক ব্যক্তি উযূ করিয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিলে 
রাসূলুল্লাহ (সা) লক্ষ্য করেন যে, তাহার পায়ের এক নখ পরিমাণ জায়গা শুকনা রহিয়াছে। 
তৎক্ষণাৎ রাসূলুল্লাহ (সা) তাহাকে বলেন ঃ যাও, দ্বিতীয়বার সুন্দর করিয়া উযূ কর। 


Contents 


৪৬০ তাফসীরে ইব্ন কাছীর 


উভয়ে ইব্‌ন ওয়াহাবের সূত্রে অনুরূপ বর্ণনা করিয়াছেন । ইহার সনদ অতি চমৎকার এবং ইহার 
প্রত্যেক রাবী বিশ্বস্ত ও সত্যবাদী । কিন্তু আবু দাউদ বলেন, এই হাদীসটি পরিচিত নয়। একমাত্র 
ইব্‌ন ওয়াহাবের রিওয়ায়াত ব্যতীত ইহা অন্য কোন রিওয়ায়াতে পাওয়া যায় না। অবশ্য ইব্‌ন 
ওয়াহাব ...... হাসান হইতে কাতাদার অনুরূপ অর্থের হাদীস বর্ণিত হইয়াছে। 

ইমাম আহমদ (র)......খালিদ ইবৃন মা'দান হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
জনৈক স্ত্রী বলেন £ একদা রাসূলুল্লাহ সো) এমন এক ব্যক্তিকে নামায পড়িতে দেখেন যাহার 
পায়ের উপরিভাগে এক দিরহাম পরিমাণ জায়গা শুষ্ক ছিল ও সেখানে পানি পৌঁছে নাই । তখন 
রাসূলুল্লাহ (সা) সেই লোকটিকে পুনরায় উযূ করার জন্য আদেশ করেন । বাকীয়ার সনদে আবু 
দাউদও ইহা বর্ণনা করিয়াছেন। তবে তিনি 591.০1| শব্দটি অতিরিক্ত বর্ণনা করিয়াছেন ইহার 
সনদ সহীহ, উত্তম ও শক্তিশালী । আল্লাহই ভাল জানেন। 

উসমান (রা) হইতে হুমরান সূত্রে রাসূলুল্লাহ (সা)-এর উষূ সম্পর্কে বর্ণিত হইয়াছে যে, 
তিনি উষূর সময় পায়ের অংগুলি খেলাল করিতেন। 

আহলে সুনান (র)......আসিম ইবৃন লাকীত ইবৃন সিবরার পিতা হইতে বর্ণনা করিয়াছেন 
যে, আসিম ইব্‌ন লাকীত ইব্ন সিবরার পিতা বলেন ৪ আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিলাম, হে 
আল্লাহর রাসূল! আমাকে উযৃ সম্পর্কে বলুন! তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ উষুকে পূর্ণতায় 
পৌঁছাও। অঙ্গুলী খেলাল কর। যদি রোযাদার না হও তো নাকের ভিতরে পানি পৌঁছাও। 

ইমাম আহমদ (রি)......আমর ইব্‌ন আববাস হইতে বর্ণনা করেন যে, আমর ইব্‌ন আব্বাস 
বলেন ঃ আমি বলিলাম, হে আল্লাহর রাসূল! আমাকে উধু সম্পর্কে বলুন। তখন রসূলুল্লাহ (সা) 
বলিলেন £ যখন কেহ উষূ করিতে প্রবৃত্ত হয় ও কুলি করে এবং নাকে পানি দেয়, তখন তাহার 
_ কুলি ও নাকের পানির সাথে নাক ও মুখের পাপসমূহ ঝরিয়া পড়িয়া যায়। অতঃপর সে যখন 
আল্লাহর নির্দেশ মুতাবিক মুখমণ্ডল ধৌত করে, তখন তাহার দাড়ি বাহিয়া মুখমণ্ডলের সমস্ত 
পাপ ঝরিয়া যায়। যখন সে হস্তদ্বয় কনুই সমেত ধৌত করে, তখন উষূর পানির সাথে তাহার 
হাতের পাপসমূহ বাহিয়া পড়িয়া যায়। যখন সে মাথা মাসেহ করে, তখন মাথার সমস্ত পাপ 
মাসেহের পানির সাথে চলিয়া আসে । অতঃপর যখন সে পদদ্বয় আল্লাহ্র আদেশমত ধৌত 
করে, তখন তাহার পদদ্ধয়ের আংগুল বাহিয়া পায়ের পাপরাশি ঝরিয়া পড়িয়া যায় । অবশেষে 
সে যখন উষূ শেষ করিয়া আল্লাহ্‌র যথাযোগ্য প্রশংসা পূর্বক দুই রাকাআত নামায সমাপ্ত করিয়া 
বাহির হয়, তখন সে পাপ হইতে এমনভাবে পবিত্রতা লাভ করে যেন সে আজ মাত্র তাহার 
জননীর উদর হইতে ভূমিষ্ট হইয়াছে। 

ইহা শুনিয়া আবূ উমামা আমর ইবৃন আবাসাকে বলিলেন, হে আমর! আপনি আরও চিন্তা 
করুন। সত্যিই কি রাসূলুল্লাহ্‌ সো) ইহা বলিয়াছিলেন ? মানুষ কি একই সময় এত কিছু লাভ 
করিবে ? উত্তরে আমর ইব্‌ন আবাসা বলিলেন, হে আবূ উমামা! আমি এখন বয়োবৃদ্ধ, আমার 
অস্থি দুর্বল হইয়া গিয়াছে, আমি এখন প্রায় মৃত্যুর কোলে শায়িত। এমতাবস্থায় আল্লাহর 
রাসূলের উপর মিথ্যারোপ করিয়া আমার কি লাভ ? আমি ইহা রাসূলুল্লাহ (সা)-এর নিকট 


Contents 
সূরা মায়িদা ৪৬১ 


একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বরং ইহা আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট সাতবার 
অথবা উহার অধিকবার শুনিয়াছি। ইহার সনদ সম্পূর্ণ বিশুদ্ধ । 

অন্য সূত্রে এই হাদীসটি মুসলিমেও বর্ণিত হইয়াছে । তবে উহাতে এই কথাও বর্ণিত 
হইয়াছে যে, অতঃপর তিনি স্বীয় পদদ্বয় সেভাবে ধৌত করেন যেভাবে আল্লাহপাক আদেশ 
করিয়াছেন। 

ইহা দ্বারা প্রতীয়মান হয় যে, কুরআন পদদ্বয় ধৌত করার নির্দেশ দিয়াছে! 

আলী ইব্‌ন আবূ তালিব (রা) হইতে আবূ ইসহাক সাবীঈ বর্ণনা করেন যে, আলী ইব্‌ন 
আবূ তালিব (রা) বলেন ঃ তোমরা তোমাদের পদদ্ধয় গোড়ালী সমেত সেভাবে ধৌত কর . 
যেভাবে তোমরা আদিষ্ট হইয়াছ। 

ইহা দ্বারা পরিষ্কার হইয়া গেল যে, আলী (রা) হইতে যে হাদীসে তাহার পদদ্বয় জুতার 
মধ্যে ধৌত করার কথা উল্লেখিত হইয়াছে, উহার মর্মার্থ হইল জুতার মধ্যে হালকাভাবে ধুইয়া 
নেওয়া । তবে যদি চপ্পল থাকে তবে তো উহা পায়ে দিয়াও উত্তমরূপে পায়ের রন্ধে রন্ধে পানি 
পৌঁছান যায় । আলোচ্য হাদীসসমূহ পদদ্ধয় ধৌত করার সপক্ষে শক্ত দলীল । অথচ যাহারা 
পদদ্বয় ধৌত করার ব্যাপারে সংশয়ে পতিত এবং যাহারা সীমাতিরিক্ত শংকিত, ইহা তাহাদের 
সংশয় নিরসনের অব্যর্থ দলীল। 
ইব্‌ন জারীর (র)......হুযায়ফা (রা) হইতে বর্ণনা করেন যে, হুযায়ফা রো) বলেন ঃ একদা 
রাসূলুল্লাহ (সা) জনবিবর্জিত একটা ময়লাপূর্ণ জায়গায় আসেন এবং তথায় তিনি দাড়াইয়া 
পেশাব করেন। অতঃপর পানি চাহিয়া উযূ করেন এবং জুতার উপর মাসেহ করেন। হাদীসটি 
সহীহ। 

ইহার উত্তরে ইবৃন জারীর (র) বলেন, অন্য একটি বিশুদ্ধ সূত্রে হুযায়ফা (রা) হইতে বর্ণিত 
হইয়াছে যে, হুযায়ফা বলেন ঃ তথায় রাসূলুল্লাহ (সা) দাড়াইয়া পেশাব করার পর উযূ করেন 
এবং মোজার উপরে মাসেহ করেন। ইহার সামঞ্জস্য বিধান এইভাবে করা যাইতে পারে যে, 
তখন পায়ে মোজা ছিল এবং মোজার উপরে ছিল চগ্পল। এমতাবস্থায় তো মাসেহ করা 
সুপ্রমাণিত। 

এইভাবে ইমাম আহমদ (র)......আউস ইব্‌ন আবূ আউস হইতে বর্ণনা করেন যে, আউস 
ইব্‌ন আবু আউস বর্ণনা করেন £ আমি দেখিয়াছি রাসূলুল্লাহ সো) উযু করেন এবং জুতার উপরে 
মাসেহ করেন । অতঃপর তিনি নামাযে দীড়াইয়া যান। 

অন্য একটি সূত্রে আবু দাউদ (র)......আউস ইব্‌ন আবূ আউস হইতে বর্ণনা করিয়াছেন 
যে, আউস ইব্‌ন আবু আউস বলেন ঃ আমি দেখিয়াছি যে, রাসূলুল্লাহ (সা) জনবিবর্জিত একটি 
জায়গায় আসেন এবং তথায় পেশাব করার পর উযু করেন। উষূর মধ্যে তিনি জুতা ও পায়ের 
উপরে মাসেহ করেন। 

ইব্‌ন জারীরও ইহা শু“বা এবং হুশাইমের সুত্রে বর্ণনা করিয়া মন্তব্য করেন যে, তখন 
রাসূলুল্লাহ (সা)-এর উযু ছিল। মানে তিনি উযুর উপরে উযু করিয়া ছিলেন। অন্যথায় আল্লাহ্‌র 
নির্দেশ ও রাসূলের হাদীসের মধ্যে বৈপরীত্যমূলক ব্যাখ্যা করা কোন মুসলমানের পক্ষে উচিত 
নয়। দ্বিতীয়ত, ইহা সাব্যস্ত হইয়াছে যে, সাধারণ উযূর মধ্যে পায়ের উপরিভাগ ধৌত করা 


Contents 


৪৬২ . তাফসীরে ইবৃন কাছীর 


ফরয । আয়াতের সঠিক অর্থও ইহা। যে একবার ইহা ফরয বলিয়া শুনিবে, তাহার জন্য ইহা 
পালন করা ফরয । 

যবর দিয়া পড়ার সময় পা ধৌত করারই অর্থ বুঝায় এবং যের দিয়া পড়ার সময়ও এই 
ব্যাখ্যা হওয়ার কারণে ইহা ফরয হিসাবে অকাট্যভাবে প্রমাণিত হইয়াছে। 

উপরন্তু কোন কোন মনিষী এই কথাও বলিয়াছেন যে, এই আয়াত নাযিল হওয়ার পর 
মোজার উপর মাসেহ করার হুকুম রহিত হইয়া গিয়াছে । আলী ইব্‌ন আবূ তালিব রো) হইতে 
ইহা রিওয়ায়াত করা হইয়াছে । কিন্তু ইহার সনদ বিশুদ্ধ নয়। দ্বিতীয়ত, স্বয়ং আলী (রা) হইতেই 
* ইহার বিপরীত মত প্রমাণিত হইয়াছে । তবে যে যাহাই বলুক, এই আয়াতটি নাযিল হওয়ার পর 
ইহার বিপরীত কোন মন্তব্য কোনক্রমেই আর গ্রহণযোগ্য নয় । 

ইমাম আহমদ রে)......জারীর ইব্‌ন আবদুল্লাহ বাজালী (রা) হইতে বর্ণনা করেন যে, 
জারীর ইব্‌ন আবদুল্লাহ বাজালী (রা) বলেন £ সূরা মায়িদা অবতীর্ণ হওয়ার পর আমি ইসলাম 
গ্রহণ করিয়াছি। ইহার পরে আমি রাসূলুল্লাহ (সা)-কে মোজার উপর মাসেহ করিতে দেখিয়াছি । 
একমাত্র আহমদ ইহা বর্ণনা করিয়াছেন। 

সহীহদ্বয়ে আ“মাশের সূত্রে হাম্মাম হইতে বর্ণিত হইয়াছে যে, হাম্মাম বলেন £ একদা জারীর 
(র) পেশাব করেন, তারপর উধু করেন এবং মোজার উপর মাসেহ করেন। জনৈক ব্যক্তি 
তাহাকে ইহা করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি এইরূপ কেন করিতেছেন? তিনি উত্তরে 
বলিলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে পেশাব করিয়া উষূ করার সময় মোজার উপর মাসেহ 
করিতে দেখিয়াছি। 

বর্ণনাকারী বলেন, হাদীসটি গ্রহণযোগ্য ৷ কেননা জারীর ঠিকই সুরা মায়িদা অবতীর্ণ হওয়ার 
পর ইসলাম গ্রহণ করিয়াছেন। এই অংশটি ইমাম মুসলিমের কথা । 

দ্বিতীয়ত, রাসূলুল্লাহ (সা) হইতে ধারাবাহিকভাবে বর্ণিত কাজ ও কথার হাদীসে শরঈ 
দৃষ্টিতে মোজার উপর মাসেহ করা প্রমাণিত হইয়াছে। ইহা ইসলামী আইনের বড় বড় কিতাবে 
_ বিস্তারিতভাবে আলোচিত হইয়াছে। 

এখন আলোচনা করা হইবে মাসেহ কার্যকারিতার সীমা ও সময় নিয়া । যথাস্থানে এই 
ব্যাপারে বিস্তারিত আলোচনা রহিয়াছে । অবশ্য রাফিযীরা এই বিষয়েও বিরোধিতা করিয়াছেন । 
তবে তাহাদের নিকট কোন দলীল-প্রমাণ নাই; বরং ইহা তাহাদের ভ্রান্তি ও অজ্ঞতার ফল মাত্র। 

কেননা আমাদের সপক্ষে সহীহ মুসলিমে আমীরুল মুমিনীন হযরত আলী (রা)-এর 
রিওয়ায়াত রহিয়াছে । কিন্তু রাফিযীরা ইহা মানেন না। 

যেমন হযরত নবী (সা) হইতে আলী (রা)-এর সূত্রে বর্ণিত সহীহদ্বয়ের হাদীসে প্রমাণিত 
যে, মুত“আ বিবাহ নিষিদ্ধ, অথচ শী‘আরা ইহা মানেন না । তাহারা মুত“আ বিবাহ জায়েয বলিয়া 
মনে করেন। 

এইরূপ এই স্থানেও আয়াত দ্বারা প্রমাণিত হইয়াছে যে, উভয় পা ধোয়া ফরয । একাধারে 
সহীহ হাদীসের মধ্যেও ইহার মযবৃত প্রমাণ রহিয়াছে। দ্বিতীয়ত, হাদীস ও কুরআনে এই 
ব্যাপারে কোন বৈপরীত্যও নাই । কিন্তু রাফিযী ও শী‘আরা ইহা মানেন না। অথচ তাহাদের 
সপক্ষে সহীহ কোন দলীলও নাই । সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ্‌র জন্য । 


Contents 
সূরা মায়িদা ৪৬৩ 


এইভাবে তাহারা পায়ের গোড়ালির ব্যাপারেও ইমামগণের মতের বিরোধিতা করিয়াছেন। 
তাহারা বলেন যে, গোড়ালি হইল পায়ের উপরিভাগে আর প্রত্যেক গোড়ালির একটি গিরা 
রহিয়াছে। 

রাবী বলেন ঃ ইমাম শাফিঈ বলিয়াছেন যে, এই ব্যাপারে কাহারো মতবিরোধ নাই যে, 
উযূর মধ্যে কুরআনে বর্ণিত “কা"বাইন' ধৌত হইল সেই উঁচু হাড় বা গিরাদ্য়, যাহা পায়ের 
গোছা ও গোড়ালির মধ্যভাগে অবস্থিত। 

ইমামগণ বলেন যে, প্রত্যেক পায়ে দুইটি করিয়া গিরা রহিয়াছে। উহা সকলেরই সুবিদিত। 

এ রা রা সা 

উসমান (রা) উযূ করিবার সময় ডান পা গোড়ালি সমেত ধৌত করেন এবং বাম পাও অনুরূপ 

GET 

আগ ET TOE EOE 
ইব্‌ন খুযায়মা স্বীয় সহীহ সংকলনে এবং আবু দাউদ তাহার সুনানে বর্ণনা করেন যে, নুমান 
ইব্‌ন বাশীর (র) বর্ণনা করেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) আমাদের দিকে মুখ ফিরাইয়া বলেন £ 
তোমরা তোমাদের কাতার সোজা কর! ইহা তিনবার বলিলেন। আল্লাহ্র শপথ! তোমরা 
তোমাদের কাতার সোজা কর। না হয় আল্লাহ তোমাদের হৃদয়ে বক্রতা সৃষ্টি করিয়া দিবেন। 
বর্ণনাকারী বলেন, তখন হইতে প্রতিটি লোক তাহার পাশের লোকের গোড়ালির সঙ্গে গোড়ালি, 
জানুর সঙ্গে জানু এবং কাধের সঙ্গে কাধ মিলাইয়া নামাযে দাড়াইত। ইহা হইল ইবৃন খুযায়মার 
বর্ণনা । 

ইহা দ্বারা বুঝা যায় যে, “কা'বাইন' বলা হয় সেই গিরাদ্য়কে, যাহা পায়ের গোছার 
একেবারে নিম্ন প্রান্তে অবস্থিত অর্থাৎ পায়ের গোছা এবং গোড়ালীর মধ্যস্থলে বিদ্যমান । কেননা 
তাহা না হইলে পাশাপাশি দুইটি লোকের পক্ষে উহা মিলান সম্ভব নয়। ইহা হইল আহলে সুন্নাত 
ওয়াল জামা'আতের অভিমত । 

ইব্‌ন আবূ হাতিম (র)......ইয়াহিয়া ইব্‌ন হারিস তাইমী ওরফে খাবির হইতে বর্ণনা করেন 
যে, ইয়াহিয়া ইব্‌ন হারিস তাইমী (র) বলেন £ আমি যায়দের নিহত সঙ্গীটির প্রতি লক্ষ্য 
করিয়াছি। তাহার গোড়ালি পায়ের পিঠের উপর পাইয়াছি। সত্যের বিরোধিতা এবং শী“আ 
মতবাদের উপর দৃঢ় বিশ্বাস ও বাড়াবাড়ি করার কারণে তাহার এই কঠিন শাস্তি হইয়াছিল । 

ইহার পর আল্লাহ পাক বলিয়াছেন ঃ 


হিলি BSL ০০০ ১১০ ১৯1 ৭৯ 91 ১৯২০ ০1০ 91 ০০১০ PAS ul 
Lis ০2০5 ১৬০৯১19৯০০5 (25155519353 sls gues oli Cll 
অর্থাৎ ‘তোমরা যদি পীড়িত হও অথবা সফরে থাক অথবা তোমাদের কেহ শৌচস্থান হইতে 


আগমন করে, অথবা তোমরা স্ত্রীর সহিত মিলিত হও এবং পানি না পাও, তবে বিশুদ্ধ মাটির 
চেষ্টা করিবে এবং উহা তোমাদের মুখে ও হাতে বুলাইবে ৷' 


Contents 
৪৬৪ : তাফসীরে ইব্‌ন কাছীর 


এই সম্বন্ধে সূরা নিসায় আলোচনা করা হইয়াছে। এখন আবার আলোচনা করা 
নিম্্রয়োজন। দ্বিতীয়ত, কিতাবের কলেবর ইহাতে বৃদ্ধি পাইবে । তায়াম্মুমের আয়াতের শানে 
নুমূলও সেখানে বর্ণনা করা হইয়াছে। 

তবে এই আয়াত সম্পর্কে ইমাম বুখারী বিশেষত এই হাদীসটি বর্ণনা করিয়াছেন ঃ ইয়াহিয়া 
ইব্‌ন সুলায়মান (র)......হযরত আয়েশা রো) হইতে বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন ৪ 
আমার গলার হারটি বায়দা নামক স্থানে পড়িয়া যায়। আমরা মদীনায় যাইতেছিলাম। এই 
কারণে রাসূলুল্লাহ (সা) তাহার বাহন থামাইয়াছিলেন এবং আমার কোলে মাথা রাখিয়া শুইয়া 
পড়েন। ইতোমধ্যে আবু বকর রো) আসিয়া আমাকে তিরস্কার করিয়া বলেন, তুমি হার হারাইয়া 
সকলের যাত্রা বিরতি করিয়াছ। এই কথা বলিয়া তিনি আমাকে প্রহার করিতে শুরু করেন। 
উহার ফলে আমার কষ্টবোধ হইতেছিল। কিন্তু রাসূলুল্লাহ (সা)-এর ঘুমের ব্যাঘাত সৃষ্টি হইবে 
ভাবিয়া আমি নড়াচড়া করিলাম না। ইত্যবসরে রাসূলুল্লাহ (সা) সজাগ হন। এইদিকে ফজরের 
নামাযের সময় হইয়া যায়। তাই তিনি পানি খোজ করিতে থাকেন । কিন্তু কোথাও পানি পাওয়া 
7 


01515 ERs Lil চি গা ও 5101 19551 92301 25 


[৯১০৩৬ 
আল্লাহ তোমাদিগকে কষ্ট দিতে চাহেন না। তাই আল্লাহ তা'আলা সহজ ও সরল পন্থা 
প্রণয়ন করিয়াছেন এবং কাঠিণ্য হইতে মুক্তি দিয়াছেন। শুধু তাহাই নহে, তিনি রোগে পতিত 
হইলে এবং পানিহীন হইয়া পড়িলে তায়াম্থুমের অনুমতি দিয়াছেন। আল্লাহপাক দয়া করিয়া 
বিশেষ বিশেষ ক্ষেত্রে তায়াম্মুমকে উষূর স্থলাভিষিক্ত করিয়াছেন। তবে অনেক সময় ইহা করা 
যাইবে না। এই সম্পর্কে পূর্বে আলোচনা করা হইয়াছে। ইসলামী বিধান সম্পকীয়ি 
কিতাবসমূহেও এই বিষয়ে বিস্তারিত বিবরণ রহিয়াছে। তাই এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য 
আহকামের কিতাবসমূহ দ্রষ্টব্য । 
অতঃপর আল্লাহ তা আলা বলেন ঃ 


বরং ভিনি তোমাদিগকে পি করিতে হেন ও তোমাদের পতি তাঁহার অহ সপ 
করিতে চাহেন, যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর।' 

অর্থাৎ তোমাদের প্রতি শরী“আতের সংকীর্ণতামুক্ত বিধান, দয়া, রহমত, সহজসাধ্যতা এবং 
অবকাশ দানের জন্য তাহার প্রতি কৃতজ্ঞ হও । 

উষূর পরে পড়ার জন্য হাদীসে একটি দু'আ আসিয়াছে । পবিত্রতা লাভ করার পর দু“আটি 
পাঠ করা হয়। দু'আটি প্রায় আলোচ্য আয়াতের মর্মানুরূপ । যথা ৪ 

ইমাম আহমদ, মুসলিম ও আহলে সুনান (র).....উকবা ইব্‌ন আমির (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, উকবা ইব্‌ন আমির রো) বলেন £ আমরা পালা করিয়া উট চরাইতাম । আমার 
পালার দন আমি ইশার সময় দেখি যে, রাসূলুল্লাহ (সা) দীড়াইয়া লোকদের সামনে বক্তব্য 


Contents 


সূরা মায়িদা ৪৬৫ 


রাখিতেছেন। আমি যখন উপস্থিত হইলাম তখন রাসূলুল্লাহ (সা) বলিতেছিলেন, যে মুসলমান 
যথাযথভাবে উযূ করিয়া আন্তরিকতার সহিত দুই রাকাআত নামায পড়িবে, তাহার জন্য 
বেহেশত ওয়াজিব হইয়া যাইবে । ইহা শুনিয়া আমি বলিলাম, চমৎকার কথা তো। এমন সময় 
সামনে উপবিষ্ট এক ব্যক্তি বলিলেন, ইহার পূর্বে যে কথাটি বলিয়াছেন তাহা ইহা হইতেও 
উত্তম । আমি লক্ষ্য করিয়া দেখিলাম লোকটি উমর (রা)। তিনি বলিলেন, তুমিতো কেবল এখন 
আসিলে । রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি উত্তমরূপে উযূ করার পর বলিবে £ 
72175-51774151718 18 

তাহার জন্য বেহেশতের আটটি দরজা খুলিয়া যাইবে ৷ যেইটা দিয়া তাহার ইচ্ছা, প্রবেশ 
করিতে পারিবে । ইহা হইল মুসলিমের রিওয়ায়াত। 

ইমাম মালিক (র)......আবূ হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) বর্ণনা 
করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ যখন কোন মুসলিম অথবা মুমিন বান্দা মুখমণ্ডল ধৌত 
করে, তখন তাহার চোখের দ্বারা সংঘটিত সকল পাপ উষূর পানির সাথে অথবা শেষ ফৌটার 
সাথে ঝরিয়া যায়। যখন সে হস্তদ্বয় ধৌত করে, তখন তাহার হস্তদ্বয় দ্বারা সংঘটিত সমুদয় পাপ 
পানির সাথে অথবা শেষ ফোটার সাথে ঝরিয়া পড়িয়া যায় । যখন সে পদদ্বয় ধৌত করে, তখন 
উযুর পানির সাথে অথবা শেষ ফোটার সাথে পদদ্ধয়ের পাপ ঝরিয়া পড়িয়া যায়। অবশেষে সে 
পাপসমূহ হইতে সম্পূর্ণ পবিত্র হইয়া যায়।” 

মুসলিম (র)......মালিক হইতে ইহা বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন জারীর (র).....কা“ব ইব্‌ন মুররা (রা) হইতে বর্ণনা করেন, কা'ব ইব্‌ন মুররা (রা) 
বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ কোন ব্যক্তি উযূ করার সময় যখন কজিদ্বয় অথবা বাহুদ্য় 
ধৌত করে, তখন তাহার হস্তদ্ধয়ের সমুদয় পাপ বিদূরীত হইয়া যায় । যখন সে মুখমণ্ডল ধৌত 
করে, তখন তাহার মুখমগ্ডলের সমুদয় পাপ বিদূরীত হইয়া যায়। যখন মাথা মাসেহ করে, তখন 
তাহার মাথার সকল পাপ বিদূরীত হইয়া যায়। যখন সে পদদ্ধয় ধৌত করে, তখন তাহার 
পদদ্ধয়ের সকল পাপ বিমোচিত হইয়া যায়। 

ইমাম আহমদ (র)......কাব ইব্‌ন মুররা সুলামী অথবা মুররা ইব্‌ন কা'ব হইতে বর্ণনা 
করেন যে, তাহারা উভয়ে বলেন £ হযরত নবী (সা) বলিয়াছেন ঃ কোন ব্যক্তি উযুর মধ্যে যখন 
কজিদ্বয় ধৌত করে, তখন তাহার কজিদ্বয় দ্বারা সংঘটিত সকল পাপ বিদুরীত হইয়া যায় । যখন 
সে মুখমণ্ডল ধৌত করে, তখন তাহার মুখমণ্ডল দ্বারা সংঘটিত সকল পাপ বিদূরীত হইয়া যায়। 
যখন সে হস্তদ্বয় ধৌত করে, তখন তাহার হস্তদ্বয় দ্বারা সংঘটিত সকল পাপ বিদূরীত হইয়া 
যায়। যখন সে পদদ্ধয় ধৌত করে, তখন তাহার পদদ্বয় দ্বারা সংঘটিত সকল পাপ বিদূরীত 
হইয়া যায়। শু“বা বলেন, এই হাদীসে মাসেহর কথা উল্লেখ করা হয় নাই । ইহার সনদ বিশুদ্ধ । 

ইব্‌ন জারীর (র)......আবূ উমামা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ উমামা (রা) বলেন £ 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ যে ব্যক্তি উত্তমরূপে উযু করার পর নামাযে দাড়ায়, তখন তাহার 
পাপসমূহ কান, চোখ, হাত ও পা দিয়া বাহির হইয়া যায়। . 


কাছীর__-৩/৫১, 


Contents 


৪৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


মুসলিম স্বীয় সহীহ সংকলনে...... আবু মালিক আশ“আরী (রা) হইতে বর্ণনা করেন যে, 
আবূ মালিক আশ'আরী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ পবিত্রতা ঈমানের অর্ধাংশ! 
‘আলহামদুলিল্লাহ’ বলা দ্বারা পুণ্যের পাল্লা পরিপূর্ণ হইয়া যায়। ‘সুবহানাল্লাহ’ এবং ‘আল্লাহু 
আকবর" বলায় আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান পুণ্য দ্বারা পরিপূর্ণ হইয়া যায়। রোযা হইল 
ঢালস্বরূপ, ‘সবর’ হইল জ্যোতিস্বরূপ। 'সাদকা" হইল দলীল স্বরূপ। অবশ্য কুরআন তোমার 
পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে । প্রত্যেক ব্যক্তি সকালে উঠিয়া স্বীয় আত্মাকে বিক্রয় করিয়া 
দেয় । অতঃপর সে উহাকে মুক্ত করিয়া দেয় অথবা ধ্বংস করিয়া ফেলে। ৃ্‌ 

মুসলিম স্বীয় সহীহ সংকলনে ......ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন 
উমর (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ আল্লাহ্‌ পাক হারাম মালের সাদকা গ্রহণ করেন 
না এবং পবিত্রতা ব্যতীত নামাযও কবুল করেন না। 

আবূ দাউদ তায়ালিসী (র)......আবু মুলীহ হুযালীর পিতা হইতে বর্ণনা করেন যে, আবূ 
মুলীহ হুযালী বলেন ৪ একদা আমি রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে তাহার ঘরে ছিলাম । তখন তিনি 
বলিয়াছেন £ আল্লাহ তাআলা পবিত্রতা ব্যতীত নামায কবুল করেন না। 

শু'বার সনদে আহমদ, আবু দাউদ, নাসাঈ ও ইব্‌ন মাজাহ ইহা বর্ণনা করিয়াছেন। 

৮2469 Re EBV SN EEGs পক) 49 BIG OV) 


O23, 20২৫] BGs: 
৫74৭5 ০৮ IGE BY Ci 8৮8408১5৬6 OM 


216) sky AIRBUS এ গর ৬ 


551৬৫ ০১৭০৩ হি ০ ॥ ১৫ 4 পাতা ৬৪) ৪১৬4 2৩৬ dee 
0198০৯25৯51 ১০০1৮৩6১124 290 ০ ও) 


Oss এন 69881855196 ০595 O°) 


BELLO 25 65১) CRIS 30 এ Bn 4১৬5 OY 
OOH ERB HM IES ০115৭ 14550 


৭. “আর তোমরা তোমাদের উপর আল্লাহ প্রদত্ত নি'আমতকে ও আল্লাহ্র সেই 
প্রতিশ্রন্তিকে স্মরণ কর যদ্ধারা তিনি তোমাদিগকে অঙ্গীকারাবদ্ধ করিয়াছেন । তখন 
বলিয়াছিলে, আমরা শুনিলাম ও মানিলাম। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয়ই আল্লাহ 
তোমাদের অন্তরসমূহের পর্যবেক্ষক ৷” 

৮. “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ্‌র ওয়াস্তে ইনসাফ সহকারে সাক্ষ্যদাতা হিসাবে 
প্রতিষ্ঠিত হও এবং কখনও যেন সাম্প্রদায়িক বিদ্বেষ তোমাদিকে ইনসাফ হইতে বিচ্যুত না 


Contents 


সূরা মায়িদা ৪৬৭ 


করে। ইনসাফ কর, উহা আল্লাহ-ভীরুতার সর্বাধিক সমীপবর্তী । আর আল্লাহকে ভয় কর । 
নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃত কার্যাবলী সম্পর্কে সুপরিজ্ঞাত।” 

৯. “যাহারা ঈমান আনিয়াছে ও নেক আমল করিয়াছে, আল্লাহ তাহাদের জন্য ক্ষমা ও 
মহা পুরস্কারের ওয়াদা করিয়াছেন ।” 

১০. “আর যাহারা কুফরী করিয়াছে ও আমার আয়াতকে মিথ্যা বলিয়াছে, তাহারা 
জাহান্নামের বাসিন্দা ।” 

১১. “হে ঈমানদাগণ! তোমরা আল্লাহ্র সেই নি“আমত স্মরণ কর, যখন এক সম্প্রদায় 
তোমাদের উপর হাত বাড়াইতেছিল, তখন তিনি তাহা ঠেকাইয়া ছিলেন । আর আল্লাহকে 
ভয় কর এবং ঈমানদারদের উচিত আল্লাহ্র উপর ভরসা করা ৷” 

তাফসীর $ আলোচ্য আয়াতসমূহে আল্লাহ তা'আলা মানব জাতির জীবন বিধান স্বরূপ 
দীনের প্রবর্তন এবং বিশ্বনবীকে প্রেরণ করিয়া যে অনুগ্রহ করিয়াছেন, তাহা স্মরণ করাইয়া 
দিতেছেন। তাই তাহারা আল্লাহ্‌র অনুগত হইবে, তাহারা দীনের সকল প্রকারের সহযোগিতা 
করিবে, দীনের উপর প্রতিষ্ঠিত থাকিবে ও নিজেরা তাহা গ্রহণ করিবে এবং অপরের নিকট 
পৌঁছাইয়া দিবে । এইসব অঙ্গীকার তাহারা যে করিয়াছিল, তিনি তাহাও স্মরণ করাইয়া 
দিতেছেন। 

তাই আল্লাহ তা'আলা বলেন ৫ 

(5৮9 0০ 2 Bla ২5515 ভে এ ০5 নি? 40129515895 

“তোমাদের প্রতি আল্লাহ্র অনুগ্রহ ও তাহাকে প্রদত্ত প্রতিশ্রুতি স্মরণ কর এবং তোমরা যখন 
বলিয়াছিলে, শ্রবণ করিলাম এবং মান্য করিলাম ।' 

অর্থাৎ পূর্ববর্তী উম্মতরাও ইসলাম গ্রহণ করিয়া সকলে রাসূলুল্লাহ (সা)-এর হাতে এই 
শপথ করিত যে, আমরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট তাহার প্রত্যেকটি আদেশ শ্রবণ ও মান্য 
করার শপথ করিতেছি। এমন কি তাহা আমাদের মনের সপক্ষে হোক বা বিপক্ষে হোক । আর 
যে কাহাকে ও আমাদের উপর প্রাধান্য দেওয়া হউক, তাহা আমরা মানিয়া নিব এবং কোন 
যোগ্য লোকের নিকট হইতে আমরা নেতৃত্ব ছিনাইয়া নিব না। যথা অন্যত্র আল্লাহ তা'আলা 
বলিয়াছেন ৪ | 


EE of CECE En TEE 
93515801885, 
অর্থাৎ “কি হইয়াছে তোমাদের যে তোমরা আল্লাহ্র উপর ঈমান আনিতেছ না? অথচ রাসূল 
তোমাদের প্রভুর উপর ঈমান আনার জন্য আহ্বান করিতেছেন। আর তিনি তোমাদের নিকট 
হইতে অঙ্গীকার নিয়াছেন; যদি তোমরা বিশ্বাসী হও ।' 
কেহ বলিয়াছেন £ এই আয়াতে ইয়াহুদীদিগকে লক্ষ্য করিয়া বলা হইয়াছে যে, তোমরা তো 
আল্লাহ্র রাসূল (সা)-এর আনুগত্য স্বীকার করার জন্য কথা দিয়াছিলে। ইহার পরও তাহাকে 


Contents 


৪৬৮ তাফসীরে ইব্ন কাছীর 


মান্য না করার কি অর্থ ? ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্ন আবূ তালিব (রো) ইহা বর্ণনা 
করিয়াছেন । 

কেহ বলিয়াছেন £ ইহা দ্বারা আদম (আ)-এর পৃষ্ঠ হইতে বনী আদমকে নির্গত করিয়া যে 
অঙ্গীকার নেওয়া হইয়াছিল (2:৮৯ 51215103১১১ ৩১]! ‘আমি কি তোমাদের প্রভু নহি? 
সকলে বলিয়াছিল হ্যা, আমরা ইহার সাক্ষী থাকিলাম ৷’ সেই কথা স্মরণ করাইয়া দেওয়া 
হইয়াছে । মুজাহিদ এবং মুকাতিল ইব্‌ন হইয়ান ইহা বলিয়াছেন। 

তবে প্রথম উক্তিটিই গ্রহণযোগ্য । আর উহা বর্ণিত হইয়াছে ইব্‌ন আব্বাস ও সুদ্দী হইতে । 
ইব্‌ন জারীরও এই মত গ্রহণ করিয়াছেন।, 

তঃপর আল্লাহ তা'আলা বলেন 8 21111): 5391 ‘আল্লাহকে ভয় কর।' 

অর্থাৎ তাগিদ দিয়া বলা হইয়াছে যে, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা উচিত। কারণ তিনি 
অন্তরের অন্তঃস্থলের সকল গোপনীয় কথাও জানেন। 

তাই তিনি বলেন $ ১:4০ ০১১১1 51110 

অর্থাৎ ‘অন্তরে যাহা আছে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত” 

তঃপর আল্লাহ পাক বলেন ঃ | ১১০55155810 0৯31 60 

অর্থাৎ ‘হে মু'মিন সকল! তোমরা লোক দেখানোর জন্য নয়, বরং আল্লাহ্র জন্য সত্যের 
উপর প্রতিষ্ঠিত থাক ।' 1510) 5154 

ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকিবে ।" অর্থাৎ ন্যায়ের সহিত সত্য সাক্ষ্য দিবে, 
অন্যায়ভাবে নহে। 

নুমান ইব্‌ন বাশীর (রা) হইতে সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, তিতা আমার পিতা 
আমাকে একটি অনুদান দিয়াছিলেন। তখন আমার মা আমরাহ বিনতে রাওয়াহা (রা) বলেন, 
আমি এই ব্যাপারে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হইতে পারি না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ (সা)-কে 
এই ব্যাপারে সাক্ষী না করা হইবে। ইহার পর তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া তাহাকে 
ঘটনা সম্পর্কে অবহিত করিলে তিনি বলেন ঃ তুমি কি তোমার প্রত্যেক সন্তানকে এইরূপ দান 
করিয়াছ ? তিনি বলিলেন, না। রাসূলুল্লাহ (সা) বলিলেন £ আল্লাহকে ভয় কর এবং স্বীয় 
সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম কর। তিনি আরও বলেন ৪ আমি কোন অন্যায়ের সাক্ষী হইতে 
পারি না। বর্ণনাকারী বলেন, ইহার পর আমার পিতা আমাকে দেওয়া অনুদান প্রত্যাহার করিয়া 
নেন। 

আল্লাহ পাক বলেন ৪1১15 %1 1০১ ০১৩৫০ ১৯ ২৩ 

“কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদিগকে যেন কখনো সুবিচার না করার জন্যে প্ররোচিত 
নাকরে। 

অর্থাৎ কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদিগকে ইনসাফ হইতে বিচ্যুত না করে; 
বরং শত্রু হোক কি মিত্র হোক, সকলের সঙ্গে ইনসাফ অবলম্বন করা অবশ্য কর্তব্য । তাই 
আল্লাহ তা'আলা বলেন ঃ 


॥ 9.2 2 oon of ৫ 
৪৬৪১1] ০১৪ ১৯ 1৩1১৪। 


Contents 


সূরা মায়িদা ৪৬৯ 


‘সুবিচার করিবে, ইহা আল্লাহভীরুতার নিকটতর |” অর্থাৎ অন্যায়-অবিচার ত্যাগ করিয়া 
ইনসাফ ও সুবিচার করা হইল তাকওয়ার কাজ । 


এই স্থানে ৯৪ সেই ১২০ -এর উপর 13১ করিয়াছে, যাহার দিকে ,, ৯ -টি 
প্রত্যাবর্তিত হইয়াছে। কুরআন মজীদে ইহার একাধিক প্রমাণ রহিয়াছে । যথা কুরআনের 
একস্থানে আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 

Hl 4৫১৯1290105 ৩ 359 
অর্থাৎ “তোমরা যদি কোন বাড়িতে প্রবেশের অনুমতি প্রার্থনা কর, আর যদি উত্তর আসে 
যে, ফিরিয়া যাও, তাহা হইলে তোমরা ফিরিয়া যাইবে। ইহা তোমাদের পবিত্র থাকার জন্য 
উত্তম পন্থা ।' 

এই স্থানেও ৬৯ ১১৭.৯ -এর £2১ উল্লেখ করা হয় নাই। কিন্তু 1১ -এর 13: 
বিদ্যমান । উল্লেখ্য যে, এইখানে -,১৪। শব্দটি 1.১. ১! এবং এমন স্থানে ব্যবহৃত হইয়াছে 
যে, ইহার প্রতিপক্ষ স্বরূপ কোন শব্দ ব্যবহৃত হয় নাই। যেমন আল্লাহ তাআলা অন্যত্র 
বলিয়াছেন $ 

অর্থাৎ 'জান্নাতবাসী সেদিন উত্তম বাসস্থান ও উত্তম কথাবার্তার অধিকারী হইবে ।' 

কোন এক মহিলা সাহাবী উমর (রা)-কে বলিয়াছিলেন ঃ 

১15 ৭245 4111 072 4111 ০০১ ০০581 ০:১ অর্থাৎ ‘আপনি রাসূলুল্লাহ (সা) 
হইতে অত্যন্ত শক্ত ও কঠোর ভাষী।' 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 ১১172512১%*১০ 2111 21 21111)51) 

“আর আল্লাহকে ভয় কর; তোমরা যাহা কর আল্লাহ তাহার খবর রাখেন ৷’ অর্থাৎ তোমরা 
যে কাজ কর তাহা যদি ভাল হয় তাহা হইলে উত্তম প্রতিদান পাইবে । আর যদি মন্দ হয় তাহা 
হইলে মন্দ প্রতিদান পাইবে । তাই ইহার পরেই আল্লাহ তা'আলা বলেন ঃ 

5১০11 ০০৯০119০551 sh 255 
অর্থাৎ “যাহারা বিশ্বাস করে ও সৎকার্য করে, আল্লাহ তাহাদের জন্য ক্ষমার প্রতিশ্রুতি 
দিয়াছেন।' 

৮০১৯1 অর্থাৎ তাহাদিগকে প্রতিশ্রুতি দিয়াছেন মহা পুরস্কার প্রদানের, আর উহা 
জান্নাত। উহা কোন বান্দা শুধু আমল ও ইবাদতের মাধ্যমে লাভ করিতে পারে না, একমাত্র 
তাহার অনুগ্রহ ও মহানুভবতা ব্যতীত । তবে আমলের প্রতি মনোযোগ দেওয়ার কারণে তাহার 
অনুগ্রহ লাভ হয়। ইহার ফলে সে আল্লাহ্‌র অনুগ্রহ, দয়া, ক্ষমা ও তাহার সন্তুষ্টি প্রাপ্ত হয় । তাই 
সকল প্রশংসা ও কৃতজ্ঞতার সত্যিকার যোগ্য ও প্রাপক একমাত্র আল্লাহ। 

ইহার পর তিনি বলেন ৪ ৯11 ৯: 1519115015519549 1784 9১৬1 

“যাহারা সত্য প্রত্যাখ্যান করে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, তাহারা 
প্ৰজ্বলিত অগ্নির অধিবাসী+' 


Contents 


8৭০ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ সত্য প্রত্যাখ্যান ও আয়াতকে মিথ্যা প্রতিপন্নকারীদের দোযখে প্রবিষ্ট করাই ন্যায় ও 
সুবিচারের দাবি ৷ তাই আল্লাহ তা'আলা বলেন ৪ 
Ra] 1১... 4011 1৯১) 45 alt ২» ৯ এত ১2১]। 4210. 

7০850 Gin 

অর্থাৎ “হে বিশ্বাসীগণ! তোমাদের প্রতি আল্লাহ্‌র সেই অনুগ্রহ স্মরণ কর যখন এক সম্প্রদায় 
তোমাদের বিরুদ্ধে হস্ত উত্তোলন করিতে চাহিয়াছিল। তখন আল্লাহ তাহাদের হাত সংযত 
করিয়াছিলেন।' 

আবদুর রাযযাক (র)......হযরত জাবির রো) হইতে বর্ণনা করেন যে, জাবির রো) বলেন ৪ 
এক সফরে কোন একস্থানে চলার পথে রাসূলুল্লাহ (সা) অবতরণ করেন। অবতরণ করার পর 
অন্যান্য সঙ্গীরা ছায়াময় বৃক্ষের খোজে বিক্ষিপ্তভাবে এদিক সেদিক চলিয়া যান। রাসূলুল্লাহ (সা) 
তাহার তরবারি একটি গাছের সাথে ঝুলাইয়া রাখেন । ইতিমধ্যে এক বেদুঈন আসিয়া রাসূলুল্লাহ 
(সা)-এর তরবারিখানা হাতে নিয়া তাহার মুখামুখি হইয়া বলিল £ আমার হাত হইতে আপনাকে 
এখন কে বাচাইবে ? তিনি বলিলেন, মহামহিমাবিত আল্লাহ । এইভাবে তরবারি হাতে নিয়া 
আমাকে বাচাইবেন। 
যায়। অতঃপর রাসূলুল্লাহ (সা) সাহাবীদেরকে ডাকিলেন. এবং ঘটনা সম্পর্কে তাহাদিগকে 
অবহিত করিলেন। সাহাবীগণ আসার পরও সেই লোক তথায় পাংশুমুখে বসিয়াছিল। কিন্তু 
রাসূলুল্লাহ (সা) এই লোকটির ওদ্ধত্যের কোন প্রতিশোধ নিলেন না। 

মামার রে) বলেন ঃ কাতাদা (র) হইতেও প্রায় এইরূপ বর্ণিত হইয়াছে । তিনি বলিয়াছেন ঃ 
আরবের একটি দল রাসূলুল্লাহ সো)-কে হত্যা করার জন্য গুপ্ত বাহিনী গঠন করিয়াছিল। 
তাহারাই উক্ত বেদুঈনকে গুপ্ত ঘাতক হিসাবে রাসূলুল্লাহ (সা)-কে হত্যা করার জন্য 
পাঠাইয়াছিল। 

কাতাদা আরও বলেন, এই আয়াত দ্বারা একটি দল বা বাহিনীর প্রতি ইঙ্গিত পাওয়া যায়। 

সহীহ হাদীস দ্বারা জানা যায় যে, উক্ত বেদুঈনের নাম ছিল 'গাওরস ইব্‌ন হারিস' | 

আলোচ্য আয়াতাংশ সম্বন্ধে আওফী ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন ঃ ইয়াহুদীদের একটি 
দল রাসূলুল্লাহ (সা) ও তাহার সাহাবীগণকে মারিয়া ফেলার উদ্দেশ্যে খাদ্যে বিষ মিশ্রিত করিয়া 
দাওয়াত করে। কিন্তু আল্লাহ পাক ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ (সা)-কে ইহা জানাইয়া দেন। 
সুতরাং তাহারা সেই খাদ্য গ্রহণ করা হইতে বিরত থাকেন এবং সকলে বাচিয়া যান। ইব্‌ন আবূ 
হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 

আবু মালিক বলেন £ কা'ব ইব্‌ন আশরাফ ও তাহার সঙ্গীরা মুহাম্মদ (সা) ও তাহার 
' সাহাবীগণকে কা“ব ইব্‌ন আশরাফের ঘরে ডাকিয়া হামলা করার যে ষড়যন্ত্র করিয়াছিল, সেই 
প্রসঙ্গে এই আয়াতটি অবতীর্ণ হইয়াছে। ইহাও ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন । 


Contents 


সূরা মায়িদা ৪৭১ 


মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার, মুজাহিদ, ইকরিমা প্রমুখ বলেন £ ইহা বনী নযীর 
সম্পর্কে নাযিল হইয়াছে । রাসূলুল্লাহ সো) যখন বনী আমিরদের দিয়াত গ্রহণের উদ্দেশ্যে যাইতে 
চাহিয়াছিলেন, তখন দুশমনরা আমর ইব্‌ন জাহাশ ইব্‌ন কা“বকে উত্তেজিত করিয়া বলিয়াছিল 
যে, আমরা এই ব্যাপারে আলোচনার জন্য রাসূলুল্লাহ (সা)-কে দেওয়ালের নীচে দীড় করাইয়া 
রাখিব। এই ফাকে তুমি দেওয়ালের উপর হইতে তাহার মাথায় পাথর নিক্ষেপ করিয়া তাহাকে 
হত্যা করিবে। কিন্তু রাসূলুল্লাহ (সা) তাহার সঙ্গীগণকে নিয়া যখন রওয়ানা হন তখন পথিমধ্যে 
আমিরদের প্রতারণার কথা অবহিত করাইয়া আল্লাহ পাক ওহী নাযিল করেন! ফলে তাহারা 
টিউন যয 2 জলা পারার রান রাার চারটি সারার? 


2৩ পা কাঠি 


রর অর্থাত অৱ উন নকল 
আল্লাহ তাহার শত কঠিন কাজ সহজ করিয়া দেন এবং তিনিই মানুষের ষড়যন্ত্র ও অনিষ্ট হইতে 
তাহাকে রক্ষা করেন। 

এই ঘটনার পর রাসূলুল্লাহ (সা) আল্লাহর নির্দেশে বনী নযীরদের বিরুদ্ধে অভিযান 
পরিচালনা করেন। এই যুদ্ধে বনী নযীরদের কিছু লোককে হত্যা করা হয় এবং কিছু লোককে 
দেশ হইতে তাড়াইয়া দেওয়া হয়। 


065 4৫656৫55340 TLL TG CEG IHS 0) 


১৪০ 0 


০০৮০০১4৮৫৭5 9285 143) 4 
LIAISE ০০৪৫5১45455 OS 2৬০৬৬ ০৫৮৮5 
Oy ie Se IE Be YS SIGHT IE G0 MGS 
০9৩5০ ১:03 20551) 


94524 রটে BSUS ৮৯৪৮ 
৫১0 ৩9201 91 ৮০৮5 সক GS 
4৮649555558 GELS 25656৫50055 ২০ 
চটে BL BE CG Hl tes ৩5 রি dL CES 69 


১২. “আর আল্লাহ বনী ইসরাঈলদের প্রতিশ্রুতি আদায় করিয়াছিলেন । আর আমি 
তাহাদের মধ্য হইতে বারজন সর্দার নিয়োজিত করিয়াছিলাম। আর আল্লাহ বলিলেন, 
নিশ্চয়ই আমি তোমাদের সহিত রহিয়াছি যদি তোমরা সালাত কায়েম কর, যাকাত দাও, 
আমার নবীদের উপর ঈমান আন ও তাহাদিগকে সাহায্য কর এবং আল্লাহর ওয়াস্তে 
তোমরা করযে হাসানা দাও; তবে আমি অবশ্যই তোমাদের পাপ মোচন করিব এবং 


Contents 


৪৭২ | তাফসীরে ইব্ন কাছীর 


নিশ্চয়ই তোমাদিগকে জান্নাতে প্রবেশ করাইব যাহার নিম্নে ঝর্ণাধারা প্রবহমান । ইহার 
পরেও যাহারা কুফরী করিল, তাহারা সরল পথ হইতে বিচ্যুত হইল ।” 

১৩. “সুতরাং তাহাদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তাহাদিগকে অভিশপ্ত করিয়াছি ও 
তাহাদের অন্তর কঠিন করিয়াছি। তাহারা বাক্যের তাৎপর্য বিকৃত করিতেছে এবং 
তাহাদিগকে প্রদত্ত উপদেশ হইতে কিছু অংশ বিস্মৃত হইয়াছে। তুমি সর্বদা উহাদের স্বল্প 
সংখ্যক ব্যতীত সকলকেই বিশ্বাসঘাতক পাইবে । সুতরাং উহাদিগকে ক্ষমা কর ও উপেক্ষা 
কর; আল্লাহ সৎকর্মশীলগণকে ভালবাসেন |” 

১৪. “যাহারা বলে, “আমরা নাসারা' তাহাদেরও অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম; কিন্তু 
তাহারা যাহা উপদিষ্ট হইয়াছিল তাহার এক অংশ ভুলিয়া গিয়াছে । সুতরাং আমি তাহাদের 
মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্ৰুতা ও বিদ্বেষ জাগরূক রাখিয়াছি।” . 

তাফসীর ঃ পৃবোন্নেখিত আয়াতগুলিতে আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদের নিকট হইতে 
তাহার নেওয়া মৌখিক অঙ্গীকার এবং নবী (সা) কর্তৃক নেওয়া শপথ পূর্ণ করা এবং সত্যের 
উপর প্রতিষ্ঠিত থাকা ও ইনসাফের সাথে সাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়াছিলেন। উহাতে তিনি 
প্রকাশ্য ও গোপন নি'আমতসমূহ যাহা দ্বারা হক ও হিদায়াতের উপর অবিচল থাকা সম্ভব 
হইয়াছে, তাহার কথাও স্মরণ করাইয়া দিয়াছেন । 

আলোচ্য আয়াতসমূহে আল্লাহ তা'আলা পূর্ববর্তী কিতাবধারী ইয়াহুদী ও নাসারাদের 
অঙ্গীকার ভঙ্গের কথা বর্ণনা করিয়া বলেন, অঙ্গীকার ভঙ্গ করার কারণে তাহারা লা'নত ও 
অভিশাপের মধ্যে পতিত হইয়াছে এবং সত্য ও ন্যায়ের উপর চলিতে তাহাদের হৃদয় কঠিন ও 
বিমুখ হইয়াছে। সেই কথা উল্লেখ করিয়া আল্লাহ পাক বলেন ঃ 

(২2১ ১:১০ Sl 6১০ 1১০23 Jl (5 Gls A 31 280. 

‘আল্লাহ তা'আলা বনী ইস্রাঈলের অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন এবং তাহাদের মধ্য হইতে 
বারজন নেতা নিযুক্ত করিয়াছিলেন ৷’ 

অর্থাৎ তাহাদের নেতাদের নিকট হইতে আল্লাহ ও রাসূলের এবং কিতাবের আদেশ-নিষেধ 
মানিয়া চলার অঙ্গীকার নেওয়া হইয়াছিল । 

ইব্‌ন ইসহাক (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ হযরত মুসা (আ) 
যখন তাহার অবাধ্যদের সঙ্গে যুদ্ধ করার নিমিত্ত প্রস্তুতি নিতেছিলেন, তখন বনী ইস্রাঈলের 
প্রত্যেক গোত্র হইতে একজন করিয়া নেতা নির্বাচন করার জন্য আদেশ করিয়াছিলেন । 

ইব্‌ন ইসহাক রে) বলেন ঃ রুবেল গোত্রের নেতা ছিলেন শামুন ইব্‌ন রাকুন, শামউন 
গোত্রের নেতা ছিলেন শাফাত ইব্‌ন হুর্রী, ইয়াহ্যা গোত্রের নেতা ছিলেন কালিব ইব্‌ন ইউফার্না, 
তীনের নেতা ছিলেন মিখাইল ইব্‌ন ইউসুফ, ইউসূফ গোত্র তথা ইফাইমের নেতা ছিলেন ইউশা 
ইব্‌ন নূন, বিনইয়ামীনের নেতা ছিলেন ফালতুম ইব্‌ন দাফুন, যাবুলুনের নেতা ছিলেন জুদাই 
ইব্‌ন শুরা, মানশা ইব্‌ন ইউসূফের নেতা ছিলেন জুদাই ইব্‌ন মুসা, দান গোত্রের নেতা ছিলেন 
খামলাঈল ইব্‌ন হামল, আশারের নেতা ছিলেন সাতৃর ইব্‌ন মালাকীল, নাফ্সাবীর নেতা ছিলেন 
বাহার ইব্‌ন ওয়াকসী, ইয়াসাখিরের নেতা ছিলেন লাঈল ইবৃন মাকীদ। 


Contents 
সূরা মায়িদা ৪৭৩ 


তবে তাওরাতের চতুর্থ পর্বে বনী ইস্রাঈলের গোত্রগুলির নেতাদের যে নাম উল্লেখিত 
হইয়াছে, উহার সহিত এই রিওয়ায়াতের নামের বেশ গরমিল পরিলক্ষিত হইতেছে । আল্লাহই 
ভাল জানেন। 

তাওরাতে রহিয়াছে যে, বনী রুবেলের নেতা ছিলেন ইয়াসুর ইবৃন সাদুন, বনী শামউনের 
নেতা ছিলেন শামওয়াল ইব্ন সুরকাকী, বনী ইয়াহ্যার নেতা ছিলেন হাশওয়ান ইব্‌ন আমীযাব, 
বনী আশারের নেতা নাহাঈল ইব্‌ন আজরান, বনী কানের নেতা সাইফ ইব্‌ন দাওয়ায়ীল, বনী 
নাফতালীর নেতা আজযা ইব্‌ন আমইয়ানান। 

উল্লেখ্য, রাসূলুল্লাহ (সা) যখন লায়লাতুল আকাবায় আনসারদের নিকট হইতে অঙ্গীকার 
গ্রহণ করেন, তখনও তাহাদের বারজন সর্দার উপস্থিত ছিলেন। তাহারা হইলেন আউস গোত্রের 
উসায়দ ইব্‌ন হুযায়র, সাদ ইবৃন খায়সামা ও রিফা“আ ইব্ন আব্দে মুন্যির। কেহ রিফা“আ 
ইব্‌ন আবদে মুন্যিরের স্থলে আবুল হাইসাম ইব্‌ন তাইহান রো) বলিয়াছেন। 

অন্য নয়জন ছিলেন খাযরাজ গোত্র হইতে । তাহারা হইলেন £ আবূ উমামা আস“আদ ইব্‌ন 
যুরারা, সাদ ইব্ন রবী‘, আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহা, রাফি ইব্‌ন মালিক ইব্‌ন আজলান, বারা' 
ইব্‌ন মার, উবাদা ইব্‌ন সামিত, সাদ ইব্‌ন উবাদা, আবদুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন হারাম, 
মুনযির ইব্‌ন উমর ইব্‌ন হুনাইশ রাযি আল্লাহু তা'আলা আনহুম । 

কা'ব ইব্‌ন মালিক তাহার কবিতায়ও এইরূপ বলিয়াছেন । | 

ইহারা সকলে ছিলেন তাহাদের গোত্রের সর্দার ও মান্যবর ব্যক্তি। তাহারা সকলে নিজ নিজ 
গোত্রের পক্ষ হইতে রাসূলুল্লাহ (সা)-এর নিকট তাহার কথা শোনা এবং মান্য করার অঙ্গীকার 
করিয়াছিলেন। 

ইমাম আহমদ (র).......মাসরূক হইতে বর্ণনা করেন যে, মাসরূক বলেন.ঃ একদা আমরা 
আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট বসা ছিলাম। তিনি আমাদিগকে কুরআন পাঠ 
শিখাইতেছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করেন, হে আবূ আবদুর রহমান! 
এই উম্মতের কয়জন খলীফা হইবে তাহা কি আপনারা রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা 
করিয়াছিলেন ? আবদুল্লাহ বলিলেন, আমি ইরাকে আসার পরে আর কেহ আমাকে এই প্রশ্ন 
করে নাই। অতঃপর তিনি বলেন, হ্যা, আমরা রাসূলুল্লাহ (সা)-কে এই সম্বন্ধে জিজ্ঞাসা 
করিয়াছিলাম। তিনি বলিয়াছিলেন £ বনী ইসরাঈলের দলপতিদের মত বারজন খলীফা হইবে। 

হাদীসটি দুর্বল বটে । কিন্তু সহীহদ্বয়ে জাবির ইব্‌ন সামুরা (রা)-এর হাদীসে বর্ণিত হইয়াছে 
যে, তিনি বলেন ৪ আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি যে, মানব জীবন ততদিন সচল 
থাকিবে যতদিন তাহাদের দ্বাদশ ওলী অতিবাহিত না হইবে । ইহার পর রাসুলুল্লাহ সো) যে 
কথাটি বলেন, তাহা আমি শুনি নাই। তাই পাশের একজনকে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ 
(সা) কি বলিলেন ? তিনি বলিলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, তাহারা সকলে কুরায়শ 
হইবে । ইহা হইল মুসলিমের রিওয়ায়াত। 


কাছীর__-৩/৬০ 


Contents 
8৭8 তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ বারজন যথার্থ খলীফা হইবেন। তাহারা সকলে হক প্রতিষ্ঠা করিবেন এবং আদল ও 
ইনসাফ কায়েম করিবেন । অবশ্য ইহা দ্বারা এই কথা প্রমাণিত হয় না যে, তাহারা এক এক 
করিয়া পর্যায়ক্রমে আসিবেন। তবে ইহাদের মধ্যে চারজন তো পর্যায়ক্রমেই হইয়াছেন। 
তাহারা হইলেন আবূ বকর , উমর, উসমান ও আলী রাষী আল্লাহু তা'আলা আনহুম । অতঃপর 
ইমামগণ এই ব্যাপারে একমত যে, নিঃসন্দেহে উমর ইব্‌ন আবদুল আযীয যথার্থ খলীফা 
ছিলেন। বনী আব্বাসের মধ্যেও কেহ কেহ যথার্থ খলীফা ছিলেন। ইহাদের আগমন যতদিনে 
সমাপ্ত না হইবে, ততদিনে কিয়ামত সংঘটিত হইবে না। হাদীসের পূর্বাভাস অনুযায়ী একথা 
স্পষ্ট যে, মাহদী (আ)-ও ইহাদের মধ্যে একজন । হাদীসে এই কথাও বলা হইয়াছে যে, তীহার 
: নাম নবী (সা)-এর নাম হইবে; তাহার পিতার নাম নবী (সা)-এর পিতার নাম হইবে । তাহার 
আবির্ভাবের পরে বিশ্বময় শান্তি ও সমৃদ্ধি আসিবে এবং ইনসাফ প্রতিষ্ঠিত হইবে । তবে তাহার 

অবশ্য রাফিযী সম্প্রদায় যে ইমামের অপেক্ষা করিতেছেন, সেই ইমাম ইমাম মাহদী (আ) 
নন। মূলত তাহাদের কল্পিত ইমামের কোন অস্তিত্ব ইসলামে নাই। ইহা শুধু তাহাদের ধারণা ও 
কল্পনা মাত্র। 

এই হাদীস দ্বারা তাহাদের বার ইমামকে বুঝায় না। এই হাদীস দ্বারা তাহাদের বার 
ইমামের পক্ষে দলীল দেওয়া বোকামী ও অজ্ঞতা বৈ কিছু নহে। 

তাওরাতে হযরত ইসমাঈল (আ)-এর ভবিষ্যদ্বাণী স্বরূপ উল্লেখিত হইয়াছে যে, আল্লাহ 
তাহার বংশ হইতে বারজন মহান ব্যক্তি সৃষ্টি করিবেন। 

ইহা দ্বারা ইব্‌ন মাসউদ ও জাবির ইবৃন সামুরা (রা)-এর হাদীসে উল্লিখিত খলীফাদেরকে 
বুঝান হইয়াছে। 

মুলত ইয়াহুদী হইতে ইসলামে দীক্ষিত কতক মূর্খ লোক তাওরাতের বর্ণিত বারজন 
মহান ব্যক্তির অবির্ভাবের কথা গোপনে শী'আদের নিকট বলিয়া দিলে শী'আরা অজ্ঞতা ও 
অল্পবিদ্যার কারণে এই কথা বুঝিয়া নেয় যে, ইহা দ্বারা তাহাদের কল্পিত,বার ইমামের কথাই 
বলা হইয়াছে । অথচ শী“আরা এইদিকে লক্ষ্য করে না যে, হাদীসের বক্তব্যের সাথে তাহার 
টা রি গলত রাঃ যর টার নি রানার 
বিদ্যমান রহিয়াছে। , 

১৫২০ ১1111 08 ‘আর আল্লাহ বলিয়াছেন, আমি তোমাদের সঙ্গে রহিয়াছি ৷ 
অর্থাৎ-তিনি রক্ষণাবেক্ষণে ও সাহায্য-সহযোগিতায় সর্বক্ষণ সঙ্গে রহিয়াছেন। 

০০০ ০১০15 ৬৫১) এ 2515 ১৫০1 ০৪ ১ -‘যদি তোমরা সালাত 
কায়েম কর, যাকাত আদায় কর এবং আমার রাসূলগণকে বিশ্বাস কর ॥' অর্থাৎ রাসূলগণের 
নিকট যে সকল ওহী পাঠান হইয়াছে তাহা যদি বিশ্বাস কর। 

১১১০১১০১ _‘যদি উহাদিগকে সম্মান কর’, অর্থাৎ সত্যের উপর প্রতিষ্ঠিত থাকিয়া 
তাহাদিগকে সমীহ কর এবং সাহায্য-সহযোগিতা আগাইয়া আস। 

(4... 1:53 2111 ১,১51, -আর আল্লাহকে উত্তম খণ প্রদান কর ।' অর্থাৎ আল্লাহর 
সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাহার পথে ব্যয় কর। 


Contents 


সূরা মায়িদা ৪৭৫ 


১5০৮১,৫১০ ১১৯৫১ _তিবে তোমাদের পাপ অবশ্যই মোচন করিব।' অর্থাৎ তোমাদের 
পাপসমূহ মাফ করা হইবে। 

31৮৯5 ১০ ৬০৯৩ lis ৮৪১১১১ -এবং নিশ্চয়ই তোমাদিগকে দাখিল 
করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত ।” অর্থাৎ তোমদের ভয়-ভীতি দূর করিয়া দেওয়া 
হইবে এবং পূর্ণ করা হইবে তোমাদের মনোবাঙ্থা। 

0102 ০০০০০ 8514১5155৮2 ১৫ ৮৮৪ "ইহার পরও কেহ সত্য 
প্রত্যাখান করিলে সে সরল পথ হারাইবে ।' 

অর্থাৎ যদি কেহ এই অঙ্গীকার ভঙ্গ করে, ইহার প্রতি বৈরীভাব পোষণ করে এবং যদি ইহা 
প্রত্যাখ্যান করে, সে নিশ্চিত সরল পথ হইতে বিচ্যুত হইল এবং হিদায়াত হইতে গুমরাহীর 
দিকে ধাবিত হইল। 

অতঃপর যাহারা অঙ্গীকার ভঙ্গ করিয়া ভিন্ন পথ অবলম্বন করিবে 4০০ 44১3১ 1-৮৯ 
২৫] -তাহাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আমি তাহাদিগকে অভিসম্পাত করিলাম" অর্থাৎ যে 
অঙ্গীকার তাহারা করিয়াছিল, তাহা ভঙ্গ করার কারণে তাহাদের প্রতি অভিশাপ আপতিত হইল 

এবং তাহাদিগকে সত্য হিদায়াত হইতে বিদুরীতে করিয়া দেওয়া হইল । 

২4৪82515145 তাহাদের হৃদয় কঠিন করিয়া দিলাম ।” অর্থাৎ হৃদয়ের বক্রতা 
ও কাঠিণ্যের কারণে কোন উপদেশে তাহারা উপকৃত হইবে না 

৫১1১০ ১০ MS ১৯৪১৯৪ -“তাহারা শব্দগুলির আসল অর্থ বিকৃত করে!’ অর্থাৎ 
তাহারা শব্দের অর্থ বিকৃত করে, আল্লাহ নাধিলকৃত আয়াতসমূহ পরিবর্তন করে, ভুল ও মনগড়া 
ব্যাখ্যা করে এবং তাহারা আল্লাহর কালামের প্রকৃত ব্যাখ্যা পরিবর্তন করিয়া মনগড়া ব্যাখ্যা 
করিয়া মানুষকে বুঝাইতে থাকে । নাউযুবিল্লাহ । 

«১1:১5 (০০ 55 10,50, -তাহারা যাহা উপদিষ্ট হইয়াছিল তাহার একাংশ ভুলিয়া 
গিয়াছে ।” অর্থাৎ উহার আমল তাহারা ত্যাগ করিল এবং উহা হইতে তাহারা বিচ্ছিন্ন হইয়া 
গেল । 

হাসান (রো) বলেন ঃ দীনের মূল বিষয় পরিত্যাগ করিলে শত ওযীফা ও আমল কোন কাজে 
আসে না। 

কেহ কেহ বলেন ঃ মূল বিষয় পরিত্যাগ করিয়া জালিয়াতির আশ্রয় নিলে হৃদয়ের দৃঢ়তা 
বিনষ্ট হয়, চরিত্র নষ্ট হইয়া যায় এবং তাহাদের আমলের গ্রহণযোগ্যতা হারাইয়া যায় । 

১৫১০ LL Le MLS ৭1১5 ২৩ ‘তুমি সর্বদা উহাদের স্বল্প সংখ্যক ব্যতীত 
সকলকেই বিশ্বাসঘাতকতা করিতে দেখিবে।" অর্থাৎ তাহারা তোমার সাথে এবং তোমার 
সাহাবীদের সাথে গাদ্দারী এবং বিশ্বাসঘাতকতা করিবে । 

মুজাহিদ (র) বলেন ঃ রাসূলুল্লাহ (সা)-এর সাথে বিশ্বাসঘাতকতা করা তাহারা তাহাদের 
অভ্যাসে পরিণত করিয়া নিয়াছিল। 

০৯:০1 2৫১০ 503 সুতরাং 'উহাদিগকে ক্ষমা কর এবং উপেক্ষা কর।' ইহাই হইবে 
তাহাদের সঙ্গে যথাযোগ্য ব্যবহার । 


Contents 
৪৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


কোন এক মনিষী বলিয়াছেন £ কেহ যদি তোমার সঙ্গে আল্লাহর নাফরমানীমূলক ব্যবহার 
করে, তবে তুমি তাহার সঙ্গে আল্লাহর ফরমীবরদারীমূলক ব্যবহার কর। ইহার কারণে হয়ত সে 
মহিমাময় ইসলামের প্রতি আকৃষ্ট হইয়া পড়িবে। ফলে হিদায়াতও তাহার নসীব হইতে পারে। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ “১১... 11 ৯১ 4111 21 আল্লাহ সদাচারী 
লোকদিগকে ভালবাসেন অর্থাৎ যাহারা অপরের দুর্ব্যবহারকে ক্ষমা করিয়া তাহার সাথে 
সতব্যবহার করে, আল্লাহ তাহাদিগকে ভালবাসেন। 

কাতাদা রে) বলেন ঃ ০!) ৮৫০ 3০৪ এই আয়াতটি রহিত হইয়াছে ১2311 19135 
৯১১। 2510: 9", 410 ৩১০% 9 এই আয়াতটি দ্বারা। রহিতকারী আয়াতটির অর্থ হইল, 
‘তাহাদিগকে হত্যা কর যাহারা আল্লাহকে বিশ্বাস করে না এবং বিশ্বাস করে না পরকালকে ।' 

আল্লাহ তা'আলা বলেন £ ১435১০13১31 Les 151 IG ১2311 ০০, 

অর্থাৎ যাহারা দাবি করিয়া বলে, আমরা খ্রিস্টান এবং মাসীহ ইব্‌ন মরিয়মের অনুসারী, 
অথচ সত্যিকার অর্থে তাহারা তাহাকে অনুসরণ করে না, আমি তাহাদের নিকট হইতেও 
তাহাদের প্রতি প্রেরিত রাসূলের অনুসরণ, আনুগত্য ও সহযোগিতা এবং পৃথিবীতে প্রেরিত 
প্রত্যেক নবীর প্রতি ঈমান আনার অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম। কিন্তু তাহারাও ইয়াহুদীদের মত 
কৃত অঙ্গীকার ভঙ্গ করিয়াছে। তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 
752 || Sy ৯9০1৮50০০৮5 51০85 Us is Ni 

41211 


অর্থাৎ ‘ইহার শাস্তি স্বরূপ আমি তাহাদের পরস্পরের মধ্যে স্থায়ী শত্রুতা সৃষ্টি করিয়া দিয়াছি 

বং তাহা কিয়ামত পর্যন্ত চলিতে থাকিবে । বিভিন্ন দল-উপদলে বিভক্ত খ্রিস্টানদের একদল 
রা যত ৰা ঢা এৰ ভিত ভল একদল অন্য দলকে 
অবৈধ বলিয়া ঘোষণা করে ও কাফির বলিয়া ফতওয়া দেয়। নাসতুরীয়া ও আবূ ইউদিয়ারা 
পরস্পর পরস্পরকে কাফির বলিয়া থাকে। এইভাবে কিয়ামত অবধি তাহাদের মধ্যে শত্রুতা ও 
বিদ্বেষ চলিতে থাকিবে । কখনো সংঘাত ত ও অনৈক্যের অবসান ঘটিবে না। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ০; [9161০541715 8555 অর্থাৎ 
“তাহারা যাহা করিত অচিরেই আল্লাহ তাহাদিগকে তাহা জানাইয়া দিবেন ।' 

এই কথা দ্বারা আল্লাহ পাক খরিস্টানদিগকে হুশিয়ারী এবং ভীতি প্রদর্শন করিয়াছেন । কেননা 
তাহারা আল্লাহ ও তাহার রাসূলের প্রতি মিথ্যারোপ করিয়াছে । তাহারা মহামহিমাবিত পবিত্র 
সত্তা আল্লাহর স্ত্রী ও সন্তান সাব্যস্ত করিয়াছে। অথচ আল্লাহ ইহা হইতে সম্পূর্ণ পবিত্র! তিনি 
একক ও অনন্য, তিনি সন্তানও নহেন, জনকও নহেন, কেহ তাহার সমকক্ষও নহে । 


রি র্ 222 HS AIC eS ৫৫ ৩৫ ৬৫ ৮ 3.0 ৮75৩৫ 4188 (\০) 
০১৩৫ Ls LSS 45502 ES LS CEE) 


wy PEACE 2612) ৩৫ BL IE (১৭) 


রা 


0৮3: 8154118১825 43১0 22) ৫! 


Contents 


সূরা মায়িদা ৪৭৭ 


১৫.“হে আহলে কিতাব! অবশ্যই তোমাদের নিকট আমার রাসূল আসিয়াছে ও 
তোমাদের জন্য অনেক কিছু প্রকাশ করিতেছে । অথচ তোমরা এশী কিতাবের সেই 
কথাগুলি গোপন করিতেছিলে এবং কিছু কিছু বিলুপ্ত করিয়া । নিঃসন্দেহে তোমাদের নিকট 
আল্লাহর তরফ হইতে নূর ও সুস্পষ্ট এশীগ্রন্থ আসিয়াছে ।” 

১৬. “উহা দ্বারা আল্লাহ তাহার সন্তোষ অনুসারীগণকে শান্তির পথ প্রদর্শন করেন এবং 
তাহাদিগকে নিজ অভিপ্রায় মতে অন্ধকার হইতে আলোর দিকে নিয়া আসেন এবং 
তাহাদিগকে সরল পথ প্রদর্শন করেন ।” 

তাফসীর £ আল্লাহ তা'আলা বলেন £ তিনি তাহার রাসূল মুহাম্মদ (সা)-কে হিদায়াত ও 
সত্য দীন সহ আরব, আজম, কিতাবী ও অকিতাবী, এক কথায় পৃথিবীর সকল মানুষের নিকট 
স্পষ্ট প্রমাণাদি দিয়া সত্য-মিথ্যার পার্থক্যকারী হিসাবে প্রেরণ করিয়াছেন । 

সেই কথা আল্লাহ কুরআনের ভাষায় বলেন ৪ 


ল62ল es J 


১335 ০০1৬৬০০৩১৭1 
অর্থাৎ “হে কিতাবীগণ! তোমরা তোমাদের কিতাবের যাহা পরিবর্তন করিয়াছ, ভুল অর্থ ও 
ব্যাখ্যা করিয়াছ, আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করিয়াছ এবং কিতাবের যে অংশটুকু 
তোমাদের মনমত নয় তাহা গোপন করিয়াছ, এই সব কিছু আমার রাসূল প্রকাশ করিয়া 
দিবেন। 
হাকিম রে)......ইবৃন আব্বাস হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ 
যে ব্যক্তি রজমের শাস্তি (প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড) অস্বীকার করিল, প্রকারান্তরে সে কুরআনকেই 
অস্বীকার করিল । কেননা- 


১১০১515০৪০০ 08০15 ১০5০৮০51805 DG lS 
১,511 ০ 
-এই আয়াতে রজমের বিধান গোপন করার কথা বলা হইয়াছে। ইহার সনদ সহীহ কিন্তু 
সহীহদ্বয়ে ইহা বর্ণিত হয় নাই। 
ইহার পর আল্লাহ তা'আলা মহানবীর প্রতি নাধিলকৃত পবিত্র কুরআনের পরিচিতি দান 
করিয়া বলেন ঃ 
চা 2° =. BY ৪ ০ প:4% ০ 29 722 303 2 5০ ১০7৩০ ত. 
Ll) C21 ৮১০ lester) ১৬১ 4111 pS 2 
তু | 15 
অর্থাৎ “আল্লাহর নিকট হইতে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের নিকট আসিয়াছে। 


যাহারা আল্লাহর সন্তুষ্টি লাভ করিতে চাহে, ইহা দ্বারা তিনি তাহাদিগকে শান্তির পথে পরিচালিত 
করেন ।' অর্থাৎ ইহা হইল মুক্তি, শান্তি ও কল্যাণের শীর্ষে আরোহণের সিঁড়ি স্বরূপ । 


Contents 


৪৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ “নিজ মরযী মুতাবিক অন্ধকার হইতে তিনি বাহির করিয়া আলোর দিকে নিয়া আসেন 
এবং তাহাদিগকে সরল পথে পরিচালিত করেন ।" ফলে সত্য উদ্ভাসিত হয়, পার্থিব ভীতি 
দূরীভূত হয় এবং আল্লাহর দেওয়া সংবিধান মুতাবিক জীবন পরিচালনা করা যায়। পরস্তু ইহা 
বসালো পরিচালিত করে সত্য সঠিক পথে । 


১0505 42208 2৮02 জিও CIN IHG OW) 
টাটা IAHR BLN OL GE dns 
2h; ১8005 9৪৮ ৩৪৪৩5 ০০৮1? ৮০1 142: ১৬০৮৪ 
0%১$ ৮ 


VG OG RIGS LOS BEG 9251 OH 6540 22280 53৬5 OA) 


এটি 2 


35437 ৮78০০ ৩১৩৫ ES রর 12১5১৬২৩৮25 এ 72 y ৮৩10: 
04942, as AE 


১৭.“যাহারা বলিল, নিশ্চয়ই মসীহ ইব্‌ন মরিয়ম আল্লাহ, তাহারা কুফরী করিল । তুমি 
বল, যদি আল্লাহ মসীহ ইব্ন মরিয়ম, তাহার মাতা ও পৃথিবীর সকল কিছু ধ্বংস করিতে 
চাহেন, তখন আল্লাহর ইচ্ছায় ব্যত্যয় ঘটাইবার অধিকার কাহার আছে ? আকাশ ও পৃথিবী 
এবং উভয়ের মধ্যবর্তী সকল কিছুর মালিকানা আল্লাহর ৷ তিনি যাহা ইচ্ছা সৃষ্টি করেন আর 
আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান ৷” 

১৮. “ইয়াতুদী ও নাসারাগণ বলে, আমরা আল্লাহর সন্তান ও.তাহার প্রিয়পাত্র । তুমি 
বল, তাহা হইলে কেন তোমাদের পাপের জন্য তিনি শাস্তি দিবেন? বরং তোমরা তাহার 
সৃষ্ট মানব বৈ নহ। তিনি যাহাকে চাহেন শাস্তি দিবেন এবং যাহাকে চাহেন ক্ষমা করিবেন । 
আসমান ও যমীন এবং উহার মধ্যকার সকল বস্তুরই মালিক আল্লাহ । আর তাহার নিকটই 
সকলের প্রত্যাবর্তন ।” 
অথচ তিনি আল্লাহর বান্দাদের একজন এবং তিনি সৃষ্টিকর্তার সৃষ্টিসমূহের একটি সৃষ্টিমাত্র । আর 
সেই সৃষ্টিকর্তা হইলেন আন্লাহ। আল্লাহ তাহাদের এই অপবাদ হইতে সম্পূর্ণ পবিত্র । আল্লাহ 
তাআলা আলোচ্য আয়াতে সেই কথা বর্ণনা করিয়াছেন । 

তিনি বলেন ঃ নারাজ রর হত দাঃ রত সরলার 
নি LALA VAS 


“ee eee 0 foe MH ee FF og ore ও 


ats 


Contents 


সূরা মায়িদা 8৭৯ 


অর্থাৎ ‘বল, আল্লাহ মরিয়ম তনয় মসীহ, তাহার মাতা এবং দুনিয়ার সকলকে যদি ধ্বংস 
করিতে ইচ্ছা করেন, তবে তাহাকে বাধা দিবার শক্তি কাহার আছে ?' অর্থাৎ তিনি যদি এইরূপ 
করার ইচ্ছা করেন তবে কে তাহাকে বাধা দিতে পারে ? কারণ তিনি সকল বিষয়ের উপর 
একচ্ছত্র আধিপত্য বিস্তার করিয়া রাখিয়াছেন। 

অতঃপর তিনি বলেন 812521511১১ LLL ১০১80 SLL 41০ 215 

অর্থাৎ “সমুদয় সৃষ্টির তিনি অধিকর্তা ও সৃষ্টিকর্তা । তিনি যাহা ইচ্ছা, তাহা করার অধিকার 
রাখেন।' তাহাকে জবাবদিহি করার অধিকার কাহারো নাই। তিনি সর্ববিষয়ের একচ্ছত্র 
অধিকর্তা, শাসনকর্তা, ইনসাফকর্তা এবং মহাপ্রতাপাবিত একক সত্তা। ইহা তিনি বলিয়াছেন 
খ্রিস্টানদের বিশ্বাসের প্রতিবাদ স্বরূপ। তাই খ্রিস্টানরা কিয়ামত অবধি তাহার অভিশাপ 
বহনকারী । 

অতঃপর আল্লাহ তা'আলা খ্রিস্টান ও ইয়াহুদী উভয় সম্প্রদায়ের জালিয়াতি ও মিথ্যা 
অপবাদের প্রতিবাদ করিয়া বলেন ঃ 

হি Ee PCIE: FC OV EON 

অর্থাৎ ‘তাহারা নিজেদেরকে আল্লাহর পুত্র সাব্যস্ত করিয়া বলে, তাহারা আল্লাহর সন্তান, 
তাই তাহাদের প্রতি আল্লাহর সুদৃষ্টি রহিয়াছে এবং তিনি তাহাদিগকে ভালবাসেন ৷' তাহারা 
তাহাদের কিতাব হইতে ইসরাঈল (আ)-কে লক্ষ্য করিয়া বলা আল্লাহর কথা (৪543/4! ৩ 
উদ্ধৃত করে ও ইহার ভুল ব্যাখ্যা করিয়া তাহারা দাবি করে যে, তিনি যখন আল্লাহর পুত্র তখন 
আমরাও তাহার পুত্র; অথচ তাহাদের উলামায়ে হক্কানী তাহাদিগকে বুঝাইয়া বলিয়াছিল যে, 
ইহার অর্থ আল্লাহ কর্তৃক পুত্র স্বীকার করা নয়; বরং ইহা ইসরাঈল (আ)-এর সন্মান ও মর্যাদার 
প্রেক্ষিতে বলা হইয়াছে মাত্র। 

খ্রিস্টানরা তাহাদের কিতাব হইতে ঈসা (আ)-এর কথা নকল করিয়া বলে যে, তিনি 
তাহাদিগকে বলিয়াছিলেন ঃ 

১১১ ০৮১১ ৮০৪৪৪21৩৪21 ০11 ৮১৪1১ sl 

অর্থাৎ ‘আমি আমার পিতা ও তোমাদের পিতা অর্থাৎ আমার প্রতিপালক ও তোমাদের 
প্রতিপালকের নিকট চলিয়াছি।' 

উল্লেখ্য, এই বক্তব্যও তাহাদের দাবি সমর্থন করে না। ঈসা (আ) ইহা দ্বারা নিজেকে 
আল্লাহর পুত্র সাব্যস্ত করেন নাই;-বরং আল্লাহর সম্মানার্থে তাহাদের পরিভাষায় এইরূপ শব্দ 
ব্যবহৃত হয়। অথচ অজ্ঞ লোকগুলি ভুল অকীদাবশত আল্লাহর সঙ্গে ঈসা (আ)-কে সম্পৃক্ত 
পবা দা রিক রিতেছে। 

খ্রিষ্টানদের এই অমূলক দাবির প্রতিবাদ স্বরূপ আল্লাহ তা'আলা বলেন £ ১,১৯ রী 
১৫১১১ “বল, তবে তিনি তোমাদিগকে শাস্তি দিবেন কেন? 

অর্থাৎ তোমাদের দাবি মাফিক তোমরা যদি আল্লাহর সন্তান এবং তাহার প্রিয়পাত্র হইতে 
তবে তিনি কেন তোমাদের কুফর, মিথ্যারোপ ও অন্যান্য অপরাধের জন্য জাহান্নামের জ্বলন্ত 
অগ্নির শাস্তি দিবেন? 


Contents 


৪8৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


কোন একজন সূফী ব্যক্তি একজন ফিকহবিশারদকে জিজ্ঞাসা করেন, কুরআনের কোথাও 
কি আছে যে, বন্ধু তাহার বন্ধুকে শাস্তি দিবেন,না ? ফকীহ ব্যক্তি ইহার কোর্ন উত্তর দিতে সক্ষম 
হইলেন না। অতঃপর সূফী ব্যক্তি এই আয়াতটি পাঠ করিলেন £ 1২১১১১৫২১০2 Hl ৩5 
অর্থাৎ ‘বল, কেন তোমাদের শাস্তি দেওয়া হইবে তোমাদের পাপের জন্য?’ 

এই উক্তিটি খুবই চমৎকার । 

ইহার সমর্থনে হাদীসও রহিয়াছে । ইমাম আহমদ (র)......হযরত আনাস (রা) হইতে স্বীয় 
মুসনাদে বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন ৪ একবার রাসূলুল্লাহ (সা) একদল সাহাবীসহ পথ 
চলিতেছিলেন। সেই পথে একটা বাচ্চা ছিল। বাচ্চার মা পথ দিয়া বিরাট একদল লোককে 
হাটিয়া আসিতে দেখিয়া শংকিত হইল যে, হয়ত তাহারা পদদলিত করিয়া বাচ্চা মারিয়া 
ফেলিবে। তাই মা “বাচ্চা! আমার বাচ্চা!’ বলিয়া দৌড়াইয়া আসিয়া বাচ্চাটিকে কোলে তুলিয়া 
নিল। তখন সাহাবীগণ বলিলেন, হে আল্লাহর রাসূল! এই মহিলাটি দ্বারা কখনো তাহার 
সন্তানকে আগুনে নিক্ষেপ করা সম্ভব নহে। তিনি বলিলেন ঃ হ্যা, তুমি ঠিকই বলিয়াছ। 
অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ আল্লাহর কসম! আল্লাহ তাহার প্রিয় বান্দাকেও কখনো 
জাহান্নামের নিক্ষেপ করিবেন না । একমাত্র আহমদ ইহা বর্ণনা করিয়াছেন । 


ক ee 522 


313 ০০১৮১ ১5১1 এ ‘বরং তোমরা তাহাদেরই মত মানুষ যাহাদিগকে আল্লাহ সৃষ্টি 
করিয়াছেন! অর্থাৎ সকল সৃষ্টির নিয়ন্ত্রক আল্লাহ সকল মানুষকে একই কাঠামো দিয়া সৃষ্টি 
৪০ 


৯০25৩ 


ইচ্ছা তিনি ডি নম ECR cE স্পট কাহারে নিক ভিনি 
জবাবদিহি করেন না এবং তিনি দ্রুত হিসাব গ্রহণকারী । 

(2৮১47৮3১০৭১ ০১১১৮৫।। 141 411 ‘আসমান ও যমীন এবং এতদুভয়ের মধ্যে 
যাহা কিছু আছে তাহার মালিকানা আল্লাহরই |" অর্থাৎ মহাবশ্বৈর সবকিছু তাহার প্রতাপ ও 
রাজত্বাধীনে । 

%.০০] ৭19 অর্থাৎ “সকলকে তাহার দিকে প্রত্যাবর্তন করিতে হইবে ।' তিনি নিজ 
ইচ্ছামত তাহার বান্দাদিগকে আদেশ করিয়া থাকেন। তিনি ন্যায় বিচারক এবং অন্যায়কারী 
নহেন। 

ইব্‌ন ইসহাক (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা)-এর নিকট নুমান ইব্‌ন আসা, বাহারী ইব্‌ন আমর ও শাশ ইব্‌ন 
আদা প্রমুখ ছইয়াহুদীদের বড় বড় আলিম) আসেন। তাহাদের সঙ্গে রাসূলুল্লাহ সো) অনেক 
আলাপ- আলোচনার পর তাহাদিগকে ইসলামের দাওয়াত দেন। এক পর্যায়ে তিনি তাহাদিগকে 
শাস্তির ভীতি প্রদর্শন করিলে তাহারা খ্রিস্টানদের মত বলিল, হে মুহাম্মদ! আপনি আমাদিগকে 
কিসের ভয় দেখান ? আমরা তো আল্লাহর সন্তান এবং তাহার প্রিয়পাত্র। অতঃপর আল্লাহ 
তা'আলা তাহাদের সম্বন্ধে নাযিল করেন £ , 

১১০৯3 441 পলা ০৯৪ SILA ১3211 0৪5 


Contents 


সূরা মায়িদা ৪৮১ 


ইব্‌ন আবূ হাতিম ও ইব্ন জারীরও এইরূপ বর্ণনা করিয়াছেন। 

আলোচ্য আয়াত প্রসঙ্গে সুদ্দী হইতে আসবাতের সূত্রে বর্ণিত হইয়াছে যে, তাহারা 
নিজেদেরকে আল্লাহর সন্তান বলিয়া দাবি করে এবং ইহা বলে যে, আল্লাহ তা'আলা ইসরাঈল 
(আ)-এর প্রতি এই ওহী নাযিল করিয়াছিলেন যে, তোমার প্রথম সন্তান আমার সন্তানদের 
অন্তর্ভুক্ত । তাহারা আরও দাবি করে যে, চল্লিশ দিন তাহারা জাহান্নামের আগুনে জুলিবে এবং 
সেই কয়দিনে আগুন তাহাদের সমস্ত পাপ দূরীভূত করিয়া পুত-পবিত্র করিয়া দিবে । অতঃপর 
একজন তাহাদিগকে ডাকিয়া বলিবে, ইসরাঈলের সন্তানদের মধ্যে যাহারা খত্নাকৃত, তাহারা . 
বাহির হইয়া আস। তখন তাহারা সকলে জাহান্নাম হইতে বাহির হইয়া আসিবে । তাহাদের কথা 
হইল, তাহারা মাত্র নির্দিষ্ট কয়দিন জাহান্নামে থাকিবে । 


তি গর টি 


19512 OE I ৩5 বে CG 5০৫ 0৬ ও SSN MT OO 


রগ 


314 1H ud SFL 2৮০৫০65১৩১১ 2৫2 5৫৫ টি পা 
EOS ৮৬ ১4১12 ১9০১০১০৪৫০৮ ৩৫ ০৮১০ ১৪৮৯১ HHL 


9 
oo এঞ্ 
EC G3 


চে 


০৯৬৪ 


১৯.“হে আহলে কিতাব! নিঃসন্দেহে তোমাদের নিকট আমার রাসূল আসিয়াছে । সে 
তোমাদের জন্যে সুস্পষ্টভাবে সত্য প্রকাশ করিতেছে, অন্যান্য রাসূলের আগমনধারা বিচ্ছিন্ন 
থাকিবার পর; যদি তোমরা বল যে, আমাদের নিকট কোন সুসংবাদদাতা ও সতর্ককারী 
আসে নাই; অনন্তর অবশ্যই তোমাদের নিকট সুসংবাদদাতা ও স্তর্ককারী আসিয়াছে । 
নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান ।” 

তাফসীর £ঃ আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা ইয়াহুদী ও খ্রিস্টানদিগকে উদ্দেশ্য করিয়া 
বলেন ৪ আমি তোমাদের সকলের নিকট মুহাম্মদ (সা)-কে রাসূল করিয়া প্রেরণ করিয়াছি । তিনি 
হইলেন শেষ-নবী। তাহার পরে আর কোন নবী বা রাসূল প্রেরিত হইবে না। তিনি হইলেন 
নবুয়াতের ধারা সমাপ্তকারী। 

তাই আল্লাহ বলিয়াছেন 8 4:১1 ১০ ৪১5 12 “সুদীর্ঘ বিরতির পর রাসূলের আগমন 
ঘটিয়াছে।' অর্থাৎ ঈসা (আ) ও মুহাম্মদ (সা)-এর আবির্ভাবের মাঝখানে সুদীর্ঘকাল অতিবাহিত 
হইয়া গিয়াছে। এই দুই নবীর আগমনের মধ্যে কতকাল অতিবাহিত হইয়াছে, সেই ব্যাপারে 
মতভেদ রহিয়াছে। | 

আবু উসমান নাহ্‌দী ও কাতাদা রে) এক রিওয়ায়াত অনুসারে বলেন ঃ ঈসা (আ)-এর পর 
ছয়শত বৎসর নবুয়াতের ধারা বন্ধ ছিল। 

সালমান ফারসী রো) ও কাতাদা (র) হইতে বুখারী (র) বর্ণনা করেন £ পাঁচশত ষাট 
বৎসর । 

কোন এক সাহাবী হইতে মামার (র) বলেন ঃ পাচশত চল্লিশ বৎসর । 

যাহহাক বলেন ঃ চারশত ত্রিশ বৎসর । 

শাঁবী (র) হইতে ঈসা (আ) সম্পর্কে ইব্ন আসাকির বলেন ঃ ঈসা (আ)-কে আকাশে 
উঠাইয়া নেওয়া হইতে রাসূলুল্লাহ (সা) -এর হিজরত পর্যন্ত নয়শত তেত্রিশ বৎসর ব্যবধান 
ছিল। | 


কাছীর___৩/৬১ 


Contents 


৪৮২ | তাফসীরে ইব্‌ন কাছীর 


কিন্তু প্রথম উক্তিটি সঠিক যে, তাহাদের উভয়ের আগমনের মধ্যে ছয়শত বৎসর ব্যবধান 
ছিল। অবশ্য ইহাদের মধ্যে কেহ বলিয়াছেন যে, ছয়শত বিশ বৎসর ব্যবধান ছিল । তবে এই 
দুই মতের কোন বৈপরীত্য নাই। কেননা যিনি ছয়শত বৎসরের কথা বলিয়াছেন, তিনি সৌর 
মাস হিসাবে বলিয়াছেন এবং অন্য দল চান্দ্রমাস হিসাবে ছয়শত বিশ বৎসর বলিয়াছেন। মূলত 
বৎসরসমূহ সৌর ও চান্দ্র উভয় হিসাবে গণনা করা হইয়া থাকে । এক-একটি শতাব্দীতে সৌর 
বৎসর হইতে চান্দ্র চৎসরে তিন বৎসরের ব্যবধান হইয়া থাকে। 

তাই আল্লাহ তা'আলা আসহাবে কাহফ সম্বন্ধে বলিয়াছেন ঃ 

bs 554 ১৪৮০ LLNS ৫3৫৫ ৪ 15১15 

অর্থাৎ “তাহারা তাহাদের গুহায় তিনশত বৎসর অবস্থান করে এবং আরো নয় বৎসর বৃদ্ধি 
করিয়া দেয়।" অর্থাৎ চান্দ্র বছরের হিসাবে তাহাদের অবস্থান হয় তিনশত নয় বৎসর এবং সৌর 
বৎসর হিসাবে তিনশত বৎসর । আসহাবে কাহফ সম্বন্ধে আহলে কিতাবদের নিকট সৌর 
বৎসরের হিসাব ছিল। 

বনী ইস্রাঈলদের মধ্যে শেষ নবী ঈসা ইব্‌ন মরিয়ম (রা) এবং নবুওয়াতী ধারার 
সমাপ্তকারী নবী মুহাম্মদ (সা)-এর মধ্যকার যুগ ছিল নবীশূন্য যুগ । 

যথা আবূ হুরায়রা (রা) হইতে সহীহ বুখারীতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) 
বলেন ঃ অন্যান্যদের তুলনায় ইব্‌ন মরিয়মের সাথে আমার বিশেষ সম্পর্ক রহিয়াছে । কেননা 
আমার ও তাহার মাঝে কোন নবী নাই। 

এই হাদীস দ্বারা তাহাদের মতকে খন্ডন করা হইয়াছে যাহারা বলেন যে, এতদুভয় নবীর 
মাঝখানে খালিদ ইব্‌ন সিনান নামে একজন নবীর আবির্ভাব ঘটিয়াছিল। কুযাঈ প্রমুখ ইহা বর্ণনা 
করিয়াছেন। 

মোট কথা হযরত মুহাম্মদ (সা)-কে আল্লাহ রাসূল প্রেরণে দীর্ঘ বিরতির এমন পর্যায়ে 
আবির্ভূত করিয়াছেন যখন পৃথিবী ছিল জাহিলিয়াতের প্রভাবে অন্ধকারাচ্ছন্ন । রাসূলদের পদচিহ্ন 
বিলুপ্ত হইয়া গিয়াছিল ও ধর্মে চরম বিকৃতি ঘটিয়াছিল এবং রাসূলদের শিক্ষা বিদায় হইয়া 
দেব-দেবী পূজার ব্যাপক মহড়া চলিতেছিল। আগুন ও ক্রুশ দেবীর আসনে প্রতিষ্ঠিত ছিল। 
তখন তীব্রভাবে সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়াছিল। বিশ্বময় ওদ্ধত্য ও অবাধ্যতা ছড়াইয়া 
পড়িয়াছিল। আদল-ইনসাফ এমনকি মানুষ্যত্ পর্যন্ত ধরা হইতে মুছিয়া গিয়াছিল। বর্বরতা ও 
অজ্ঞতার রাজত্ব চলিতেছিল। মাত্র মুষ্টিমেয় লোক তাহাদের পূর্বের দীনের উপর অটল ছিল। 
ইহাদের কিছু ছিল ইয়াহুদী, কিছু ছিল খ্রিস্টান এবং কিছু ছিল সাবিঈ। 

ইমাম আহমদ রৈ)......ইয়ায ইব্‌ন হিমার মুজাশিঈ রো) হইতে বর্ণনা করেন যে, ইয়ায 
ইব্‌ন হিমার মুজাশিঈ (রো) বলেন ঃ একদা রাসূলুল্লাহ সো) খুতবার মধ্যে বলেন ৪ আমাকে 
আল্লাহ তা'আলা তোমরা যাহা জান না তাহা শিক্ষা দেওয়ার জন্য নির্দেশ দিয়াছেন । আজ 
আল্লাহ আমাকে জানাইয়াছেন £ “আমি আমার বান্দাদিগকে যাহা কিছু দিয়াছিলাম, সব হালাল 
: করিয়াছিলাম। আমি প্রত্যেক ব্যক্তিকে সরল পথ বা তাওহীদের উপর সৃষ্টি করিয়াছিলাম। কিন্তু 
শয়তান তাহাদিগকে প্ররোচনা দিয়া বিভ্রান্ত করে এবং যাহা তাহাদের জন্য হালাল করিয়াছি, 


Contents 


সূরা মায়িদা ৪৮৩ 


শয়তান তাহা তাহাদের জন্য হারাম করিয়াছে । এমনকি তাহাদিগকে অন্ধভাবে আমার সঙ্গে 
শরীক করিতে প্ররোচিত করিয়াছে। 

যাহা হউক, আল্লাহ পাক পৃথিবীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া আরব-আজমের সকলকে 
অপসন্দ করিয়াছেন । শুধুমাত্র বনী ইসরাঈলদের সেই কয়েকজন লোক ব্যতীত, যাহারা আজও 
সত্যের উপর প্রতিষ্ঠিত । তাই তিনি বলেন £ আমি তোমার মাধ্যমে সকলকে পরীক্ষা করার জন্য 
তোমাকে প্রেরণ করিয়াছি। আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করিয়াছি, তাহা পানি দিয়া 
ধুইয়া ফেলার নহে । উহা তুমি ঘুমন্ত ও জাগ্রতাবস্থায় পাঠ করিতে থাক । 

অতঃপর আল্লাহ পাক আমাকে কুরায়শদের নিকট পয়গাম পৌছাইয়া দেওয়ার আদেশ 
করেন। তখন আমি বলিলাম, হে আল্লাহ! তাহা হইলে ইহারা আমার মাথা রুটির মত টুকরা 
টুকরা ফেলিবে। আল্লাহ পাক উত্তরে বলিলেন ঃ তুমি তাহাদিগকে বহিষ্কার করিয়া দাও, 
যেভাবে তোমাকে তাহারা বহিষ্কার করিয়াছিল এবং তুমি তাহাদের সাথে যুদ্ধ কর, আমি তোমার 
সঙ্গে থাকিব। তাহাদের ব্যাপারে ব্যয় কর, আমি তোমার ব্যাপারে ব্যয় করিব । তুমি তাহাদের 
মুকাবিলায় সৈন্য প্রেরণ কর, আমি তাহার সঙ্গে আরো পাচগুণ সৈন্য প্রেরণ করিব। অতএব 
তুমি তোমার অনুগতদের নিয়া তোমার অবাধ্যদের বিরুদ্ধে যুদ্ধ কর। ' 

দ্বিতীয়ত, তিন প্রকারের লোক বেহেশতী ৪ ১. ন্যায়পরায়ণ, সদাচারী ও দানশীল বাদশাহ; 
২. যেই দয়াশীল ব্যক্তি আত্মীয়-স্বজন ও মুসলমানদের সাথে জদ্র ও নম্র ব্যবহার করে; ৩. যেই, 
দরিদ্র ব্যক্তি তাহার পরিবার-পরিজন ভূখা থাকা সত্বেও হারাম হইতে বাচিয়া থাকে । 

পাচ প্রকারের লোক দোযখী £ ১ সেই ইতর ব্যক্তি যে ধর্ম মানে না, অথচ সে কাহারো 
অধীনস্থ নহে এবং তাহার কোন পরিবার-পরিজনও. নাই; ২. সেই খিয়ানতকারী ব্যক্তি, যে 
ক্ষুদ্রতম জিনিসের ব্যাপারেও লোভ সংবরণ করিতে পারে না এবং অতি তুচ্ছ জিনিসও সে 
তসরুপ করিতে কসূর করে না; ৩. সেই ব্যক্তি, যে প্রত্যেক সকাল ও বিকালে জনগণকে তাহার 
জমাজমি, ধন-সম্পদ ও ঘর-সংসার লইয়া প্রতারণা করে; ৪. যে ব্যক্তি কৃপণ ও মিথ্যাবাদী; ৫. 
অশালীন ভাষা প্রয়োগকারী । 

মুতাররিফ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন শুআয়ব (র) হইতে কাতাদার সূত্রে ইমাম আহমদ, 
মুসলিম ও নাসাঈ (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ বলেন, এই হাদীসটি কাতাদা 
মুতাররিফ হইতে শোনেন নাই। ইয়ায ইব্‌ন হিমার হইতে রাওহ (র) ইহা বর্ণনা করিয়াছেন। 
আওফ আরাবী হইতে গুন্দুরের সনদে নাসাঈও ইহা বর্ণনা করিয়াছেন। 


০১১০1 ৪১31 4১১-০১০৪-০-৯-০৫৫০৪ 95381 0515$| ১৮540181 
eS sail 
এই হাদীসটিতে বলা হইয়াছে যে. রাসূলুল্লাহ (সা)-কে পৃথিবীতে প্রেরণ করার সময় সত্য 
ধর্মের কোন অস্তিত্ ছিল না। বনী ইসরাঈলের মুষ্টিমেয় লোক ব্যতীত ধর্মের উপর প্রতিষ্ঠিত 
কোন লোকই অবশিষ্ট ছিল না। অবশেষে স্বীয় প্রেরিত নবীর মাধ্যমে মানুষকে অন্ধকার ও ভ্রান্ত 


পথ হইতে আলো ও হিদায়াতের পথে নিয়া আসেন। তাহাদিগকে তিনি উজ্জ্বল ও স্পষ্ট 
শরী“আত দান করেন, যাহাতে কাহারও অভিযোগ করার কোন অবকাশ না থাকে। 


Contents 


8৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাই আল্লাহ তা'আলা বলেন £ ১:১১ 39৮১০. ০০০1১৭৯৮৭ 15155 ১ 

_যাহাতে তোমরা বলিতে না পার, কোন সুসংবাদবাহী সাবধানকারী আমাদের নিকট আসে 
নাই। অর্থাৎ দীন বিকৃত হওয়ার পর তাহারা যাহাতে এই কথা বলিতে.না পারে যে, আমাদের 
নিকট কোন সুসংবাবাহী ও সাবধানকারী আসে নাই । তিনি তাহাদের নিকট সুসংবাদবাহী ও 
সাবধানকারী হিসাবে মুহাম্মদ (সা)-কে প্রেরণ করিয়াছেন। 

1৮১৩৪ পল (8 4৫5 4119 অর্থাৎ ‘আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান ৷' 

ইব্‌ন জারীর (র) বলেন ঃ ইহাতে আল্লাহ বলিয়াছেন যে, আমি আমার অনুগত বান্দাদিগকে 
পুরস্কৃত করিতে এবং অবাধ্য বান্দাদিগকে শাস্তি প্রদানে পূর্ণ সক্ষম । 


2 652] 84540 KS 15531 05 ¢ (০9৩১০৫৪১511 
০৫৮৮৬ 216৩1 ৬: IE SIS ৮ ৮৩ ‘ 


১০১৩] হ১৬৩৮৭5 ZIMA SEINE (11) 
০ ০৪১১০ ৯. 1542:5 


৩$ Ge 2 GEGEN SUL ত) ৫6%$36% 2103 (YY) 
০6%৬১১৪ড৫ Gs 2 | 
138 ০৩001945155 ৩9৫62 (08 DBI ০26 ৬:৩0 (YY) 


০৫৮8৫ BSA 35 502 (৫5545: 
5৩ ৬2531 ৩৬১ 312501651 EI GI GL 42176 05)! 
OGG ১ 

৯) ৫2৫৫ 0৫৫৮৫ 2৯ ৮৮6৫ edd ১2৫৯6 1 ৯ 
0৩351251055 ৩55 25 ৬০৪১ SLAG 3৮০০০ OF (৫০) 


০০৮৩৮ 2 রত পপর ১ 


১১9৮ 08 0430, ৪০0৪ চি 925 GL IG (YN) 


0350 2950 4৮ 

২০.“আর যখন মুসা তাহার সম্প্রদায়কে বলিল, হে আমার জাতি! তোমরা তোমাদের 
উপর আল্লাহর নি“আমত স্মরণ কর। তিনি তোমাদের ভিতর নবী সৃষ্টি করিয়াছেন এবং 
তোমাদিগকে বাদশাহ করিয়াছেন। আর তোমাদিগকে যাহা দিয়াছেন তাহা নিখিল সৃষ্টির 
আর কাহাকেও দেন নাই ।” 

২১. “হে আমার জাতি! আল্লাহ তোমাদের জন্য যেই পবিত্র শহর নির্ধারিত করিয়াছেন 
তোমরা সেখানে প্রবেশ কর এবং উহা হইতে পশ্চাৎপদ হইও না; তাহা হইলে ক্ষতিগ্রস্ত 
হইবে ৷” 


Contents 


সূরা মায়িদা ৪৮৫ 


২২. “তাহারা বলিল, হে মুসা! সেখানে এক দুর্ধর্ষ জাতির বাস । তাহারা বাহির হইয়া 
না যাওয়া পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করিব না৷ যদি তাহারা চলিয়া যায়, তাহা হইলে 
আমরা সেখানে প্রবেশ করিব ।” 

২৩.“তাহাদের আল্লাহ-ভীরু দুই বান্দা, যাহাদের উপর আল্লাহর অনুগ্রহ ছিল, তাহারা 
বলিল, তোমরা শহরের দরজা ভাঙ্গিয়া ঢুকিয়া পড় । যখন তোমরা প্রবেশ করিবে, তোমরা 
নিশ্চয়ই বিজয়ী হইবে । আর তোমরা আল্লাহর উপর ভরসা কর, যদি তোমরা ঈমানদার 
হইয়া থাক।” 

২৪. “তাহারা বলিল, হে মুসা! আমরা কিছুতেই কোনদিনই উহাতে প্রবেশ করিব না, 
যতদিন তাহারা সেখানে থাকিবে । তাই তুমি ও তোমার প্রভু গিয়া লড়াই কর, আমরা 
এখানে বসিয়া থাকিব ।” 

২৫. “সে বলিল, হে আমার প্রতিপালক! আমার ও আমার ভ্রাতা ব্যতীত কাহারও 
ক খা রা 
করিয়া দাও।” 

২৬. “আল্লাহ বলিলেন, তবে ইহা চল্লিশ বৎসর তাহাদের জন্য নিষিদ্ধ রহিল । তাহারা ' 
পৃথিবীতে উদভ্রান্ত হইয়া খুরিয়া বেড়াইবে । সুতরাং তুমি অবাধ্য সম্প্রদায়ের জন্য দুঃখ 
করিও না।” 


তাফসীর £ আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদিগকে ও রাসূলকে উদ্দেশ্য করিয়া বর্ণনা করেন 
যে, মুসা ইব্‌ন ইমরান (আ) তাহার সম্প্রদায়কে আল্লাহর নি“'আমতসমূহ স্মরণ করাইয়া দিয়া 
বলিয়াছিলেন, তোমরা যদি আল্লাহপ্রদত্ত সরল বিধানের উপর প্রতিষ্ঠিত থাক, তবে তোমরা 
দুনিয়া ও আখিরাত উভয় জাহানে কল্যাণপ্রাপ্ত হইবে । আলোচ্য আয়াতে তিনি বলেন ঃ 

নস ও লি এ এ 25519875815 5০৮ ৮০৬৯ UG 

‘যখন মূসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়! তোমরা আল্লাহর অনুগ্রহ 
স্মরণ কর যে, তিনি তোমাদের মধ্য হইতে নবী বানাইয়াছেন।' 

অর্থাৎ পূর্বের নবীগণ তিরোহিত হওয়ার পর তিনি ইবরাহীম (আ)-এর বংশধরদের মধ্য 
হইতে একের পর এক নবী প্রেরণ করিতে রহিয়াছেন। তাহারা তোমাদিগকে আল্লাহর দিকে 
আহ্বান করিত এবং পরকালের ভীতি প্রদর্শন করিত। অতঃপর ঈসা ইব্‌ন মরিয়ম (আ) পর্যন্ত 
আসিয়া ইস্রাঈলী নবুওয়াতী ধারার অবসান ঘটে । অবশেষে আল্লাহ পাক শেষনবী ও রাসূল 
মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহর প্রতি ওহী প্রেরণ করেন। এই শেষনবী হইলেন পূর্বের সকল নবী 
হইতে পরিপূর্ণ ও শ্রেষ্ঠতম । 

(৫1 51 -অর্থাৎ “তোমাদিগকে রাজ্যাধিপতি করিয়াছিলেন ।' 

আবদুর রাযযাক (র)......হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস 
(রা) এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন 8141 +£1১-এর অর্থ হইল ‘আল্লাহ তাহাদিগকে 
পরিচারক, পত্নী ও ঘরবাড়ি দান করিয়াছিলেন ।' 


Contents 
৪৮৬ তাফসীরে ইব্ন কাছীর 


হাকিম (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে স্বীয় মুসতাদরাকে বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস (রা) বলেন £ তাহাদিগকে পত্নী ও পরিচারক দেওয়া হইয়াছিল। | 

লিগ a A Sys pC ASC - -“এবং বিশ্বজগতে কাহাকেও যাহা তিনি দেন নাই 
তাহা তোমাদিগকে দিয়াছিলেন।' অর্থাৎ তৎকালে তাহাদিগকে যাহা দেওয়া হইয়াছিল অন্য 
কোন সম্প্রদায়কে তাহা দেন নাই । তৎকালে তাহারাই ছিল পৃথিবীর উন্নত ও সমৃদ্ধশালী জাতি । 
হাকিম বলেন, হাদীসটি সহীহ সংকলকদয়ের দৃষ্টিতে বিশুদ্ধ বটে; কিন্তু তাহারা ইহা উদ্ধৃত 
করেন নাই । 

মাইমূন ইব্‌ন মিহরান (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন ঃ বনী ইস্রাঈলদের কাহারো যদি পত্নী, পরিচারক এবং ঘর থাকিত, তাহাকেই 
বাদশাহ বলা হইত। 

ইব্‌ন জারীর (র)......আবদুল্লাহ ইব্ন আমর ইব্‌ন আস (রা) হইতে বর্ণনা করেন যে, 
একদা এক ব্যক্তি আবদুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন আসকে জিজ্ঞাসা করেন, আমি কি দরিদ্র 
মুহাজিরদের অন্তর্ভুক্ত ? আবদুল্লাহ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার স্ত্রী আছে? লোকটি 
বলিল, হ্যা আছে। আবদুল্লাহ আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ঘর আছে ? লোকটি 
বলিল, হ্যা, আছে। আবদুল্লাহ তাহাকে বলিলন, তবে তো তুমি ধনীদের অন্তর্ভুক্ত । লোকটি 
বলিল, আমার একটি খাদিমও আছে। অতঃপর তিনি বলিলেন, মানে ডা রুমি বারসারানের 
অন্তর্ভৃক্ত। 

হাসান বসরী (রে) বলেন £ যাহার সওয়ারী, খাদিম এবং ঘর রহিয়াছে, ৰ 
অন্তর্ভুক্ত । ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। হাকিম, মুজাহিদ, মানসূর ও সুফিয়ান সাওরী 
প্রমুখ হইতেও এইরূপ রিওয়ায়াত করা হইয়াছে। মাইমূন ইবৃন মিহরান (র) হইতে ইব্‌ন আবূ 
হাতিমও ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন শাওয়াব (র) বলেন ঃ বনী ইসরাঈলদের কাহারো ঘর ও পরিচারক থাকিলে তাহাকে 
বাদশাহ বলিয়া ডাকা হইত। 

কাতাদা (র) বলেন ঃ পূর্ব যুগে বনী ইস্রাঈলীদের কেহ খাদিম গ্রহণ করিলে তাহাকে 
বাদশাহ বলা হইত । 

সুদ্দী রে) বলেন ঃ তাহাদের মধ্যে যে ব্যক্তি পরিচারক, সম্পদ এবং পত্নীর অধিকারী হইত, 
তাহাকে বাদশাহ বলা হইত ৷ ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)......আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু সাঈদ 
খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ বনী ইস্রাঈলদের মধ্যে কাহারো খাদিম, 
সওয়ারী ও পত্মী থাকিলে বাদশাহদের খাতায় তাহার নাম লিখা হইত ৷ তবে এই সূত্রে হাদীসটি 
দুর্বল । 

ইব্‌ন জারীর (র).... “যায়দ ইবৃন আসলাম (রো) হইতে বর্ণনা করেন যে, যায়দ ইব্‌ন 
আসলাম (রা) বলেন ৪ (৫9. ১1৯5 আয়াতাংশ সম্বন্ধে ততটুকু জানি যাহা রাসূলুল্লাহ (সা) 
বলিয়ছেন। অর্থাৎ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, যাহার ঘর ও' খাদিম থাকিবে, সেই 
বাদশাহ । হাদীসটি মুরসাল ও গরীব পর্যায়ের । 


Contents 


সূরা মায়িদা ৪৮৭ 


মালিক (র) বলিয়াছেন ৪ যাহার ঘর, খাদিম ও পত্নী থাকিবে, সেই বাদশাহ । 

হাদীসে আসিয়াছে যে, তোমাদের মধ্যে যে ব্যক্তি শারীরিক সুস্থতার সঙ্গে সকালে জাগিল 
ও যাহার হৃদয়ে প্রশান্তি বিরাজিত, যদি তাহার নিকট সেইদিনের জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য 
মওজুদ থাকে, A IA 

lll es lial ০৪০1৮ ৫0319 অর্থাৎ ‘তৎকালীন সময়ে গ্রীক ও মিসরীয়সহ 
সকল জাতি হইতে তাহারা শ্রেষ্ঠ ও সমৃদ্ধশালী ছিল।' 


যথা আল্লাহ তা‘আলা অন্য আয়াতে বলিয়াছেন £ 
SU ০1455589010 8৯00 CEN 3154 এ এ 2 
lll 515 ~All রি 
অর্থাৎ ‘আমি বনী ইসরাঈলকে কিতাব, হিকমত ও নবুওয়াত দান করিয়াছিলাম এবং পবিত্র 
বস্তু হইতে তাহাদিগকে খাদ্য দিয়াছিলাম। আর সমগ্র বিশ্বে তাহাদিগকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান 
করিয়াছিলাম ৷' 
বনী ইস্রাঈলরা যখন মুসা (আ)-কে বলিয়াছিল ঃ 
le 5০3 Ke JL “l 4] LS 1411 il asl 
‘আমাদের জন্য অদ্ধপ এক দেবতা বানাইয়া দাও যেরূপ তাহাদের দেব-দেবী রহিয়াছে, 
মুসা বলিলেন, তোমরা তো এক গণ্ডমূর্খ জাতি ৷’ তখন আল্লাহ তা'আলা মূসা (আ)-কে উহা 
জানাইয়াছিলেন। 
অর্থাৎ তৎকালীন সময়ে তাহারা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জাতি ছিল। তবে বর্তমান উন্মতে মুহাম্মদী 
তাহাদের অপেক্ষা শ্রেষ্ঠ । ইহারা আল্লাহর নিকটও মর্যাদাবান । ইহাদের শরী“আত পূর্ণাঙ্গ, 
জাতিগতভাবে ইহারা সুশৃঙ্খল । ইহাদের নবী সকল নবীর চেয়ে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত। 
ইহাদের খলীফা সব রাষ্ট্রপ্রধান হইতে শ্রেষ্ঠ । অতি উন্নত ও পবিত্র বস্তু ইহাদের খাদ্য । ইহাদের 
সম্পদ অফুরন্ত এবং জনসংখ্যায় ইহারা অসংখ্য । ইহাদের খিলাফত সুপ্রশস্ত, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ 
সম্মানের আসনে ইহারা অধিষ্ঠিত যথা আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন £ 
‘আর এইভাবেই আমি তোমাদিগকে মধ্যস্থৃতাকারী উম্মত বানাইয়াছি যেন তোমরা 
মানবজাতির ব্যাপারে সাক্ষ্যদাতা হও ।' 
যথা সূরা আলে ইমরানে বলা হইয়াছে ঃ AU ৯০১ ২০ ০১79 
অর্থাৎ ‘তোমরাই উত্তম উম্মত, মানবজাতির জন্য তোমাদিগকে বাছাই করা হইয়াছে! 
ইব্‌ন আব্বাস (রা) আবূ মালিক ও সাঈদ ইব্‌ন জুবায়র (র) হইতে ইব্‌ন জারীর (র) 
বর্ণনা করেন ৫ ০০101 ০০1০৯ ০৪710518215 আয়াতাংশের বক্তব্য ও উদ্দেশ্যের 
মধ্যে উম্মতে মুহাম্মদীও অন্তর্ভুক্ত | 


57097. 


৪৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


জমহুর বলেন ঃ বিশেষত ইহাতে মূসা (আ)-এর জাতিকে লক্ষ্য করিয়া বলা হইয়াছে বটে, 
কিন্তু বিষয়টি সাধারণভাবে প্রযোজ্য । 

কেহ বলেন ঃ ইহা দ্বারা বনী ইস্রাইলদের প্রতি নাধিলকৃত মান্না-সালওয়া এবং মেঘমালার 
ছায়াদান ইত্যাদি অস্বাভাবিক বস্তুসমূহের কথা বলা হইয়াছে। উহা আল্লাহ শুধু বনী ইস্রাঈলকে 
দান করিয়াছিলেন । আল্লাহ তা'আলাই ভাল জানেন। 

আলোচ্য আয়াতে আল্লাহ তা“আলা বলিতেছেন যে, মুসা (আ) বনী ইস্রাঈলদিগকে জিহাদ 
হযরত ইয়াকুব (আ)-এর সময় তাহাদের দখলে ছিল। কিন্তু তিনি তাহার পুত্র ইউসুফ (আ)-এর 
নিকট মিসর চলিয়া যাওয়ার পর আস্তে আস্তে বায়তুল মুকাদ্দাস হইতে তাহাদের কর্তৃত্ব লোপ 
পায়। যখন তাহারা মূসা (আ)-এর সঙ্গে বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধারকল্পে অগ্রসর হয়, তখন 
আমালিকা নামক শক্তিশালী এক সম্প্রদায়ের সঙ্গে তাহাদের মুকাবিলা হয় । বায়তুল মুকাদ্দাস 
তখন আমালিকাদের দখলে ছিল৷ মূসা (আ) বনী ইস্রাঈলদিগকে আমালিকাদের হটাইয়া 
বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করিতে এবং শক্রদিগকে হত্যা করিতে নির্দেশ দেন। তিনি বলেন, 
তোমরা আল্লাহ্র মদদে অবশ্যই বিজয়ী হইবে। কিন্তু তাহারা ভীতিগ্রস্ত হইয়া মূসা (আ)-এর 
নির্দেশ অমান্য করিল। ইহার ফলস্বরূপ তাহাদিগকে তীহ ময়দানে উদ্বান্তের মত অবস্থান 
করিতে হইল । তাহাদিগকে সেই ময়দানের চল্লিশ বৎসর পর্যন্ত অবস্থান করিতে হইয়াছিল । ইহা 
ছিল আল্লাহর পক্ষ হইতে তাহাদের প্রতি শাস্তি স্বরূপ ৷ 

আল্লাহ তা'আলা মূসা (আ)-এর বক্তব্য উদ্ধৃত করিয়া বলেন $ ০৯1১417১313 
২:11 অর্থাৎ “হে আমার সম্প্রদায়! তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ কর।' 

সুফিয়ান সাওরী (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
2455011১০41 ১1: সম্পর্কে বলেন £ উহা হইল ত্র পাহাড় এবং উহার পার্শ্ববর্তী ভূমি। 
মুজাহিদ রে)-ও এইরূপ বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে সুফিয়ান সাওরী বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) বলেন ঃ 
উহা হইল আরীহা ময়দান । আরও অনেক মুফাস্সির হইতে এই ধরনের অভিমত বর্ণিত 
হইয়াছে। 

তবে ইহার মধ্যে সন্দেহের অবকাশ রহিয়াছে । কেননা, “আরীহা” জয় করার উদ্দেশ্য মূসা 
(আ)-এর ছিল না এবং আরীহা বায়তুল মুকাদ্দাসের পথেও নয়। তবে উহা সেই ময়দান হইতে 
পারে যেখানে তাহারা ফিরাউনকে ধ্বংস করার পর ঘোরাফেরা করিতেছিল। অথবা আরীহা 
বায়তুল মুকাদ্দাসের কোন এলাকার নাম হইবে। 

ইব্‌ন জারীর (র)......সুদ্দী হইতে বর্ণনা করেন £ ইহা সেই প্রসিদ্ধ শহর যাহা বায়তুল 
মুকাদ্দাসের পূর্বদিকে তূর পাহাড়ের সন্নিকটে অবস্থিত ৷ 

১৫] 4111 ০৮24 511 -উহা তোমাদের জন্য আল্লাহ নির্দিষ্ট করিয়াছেন ।' অর্থাৎ 
তোমাদের পূর্বপুরুষ হযরত ইস্রাঈল (আ)-এর সঙ্গে আল্লাহ তা'আলা ওয়াদা করিয়াছিলেন যে, 
তোমাদের যাহারা ঈমান আনিবে, তাহাদিগকে তিনি এই ভূমির উত্তরাধিকারী বানাইবেন। 

১৫১02১154513295 4 অর্থাৎ ‘তোমরা জিহাদ হইতে পশ্চাদপসরণ করিও না।" 


Contents 
সূরা মায়িদা | ৪৮৯ 


১০০৩৫১০০৯১১ ৩৫১০১৯০১০০৪ 

অর্থাৎ তাহারা অজুহাত তুলিয়া মূসা (আ)-কে বলিল যে, আপনি আমাদিগকে বায়তুল 
কাদতে ক ক বতিয়াছে। এৰ সেখানে দখলদার শক্তিশালী সম্প্রদায়ের সঙ্গে 
আমাদিগকে যুদ্ধ করিতে আদেশ করিয়াছেন। কিন্তু আমরা তাহাদের সঙ্গে যুদ্ধ করিয়া সেখানে 
পৌছিতে অক্ষম । যতক্ষণ তাহারা সেখানে অবস্থান করিবে, তাহাদের সঙ্গে যুদ্ধ করিয়া উহা ' 
দখল করা আমাদের দ্বারা সম্ভব নহে। সেই শক্তি আমাদের নাই। 

ইব্‌ন জারীর ()......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন £ মুসা (আ) তাহার সঙ্গীদিগকে শক্তিশালী সম্প্রদায়ের শহরে প্রবেশ করিতে আদেশ 
করিলেন এবং তাহার সঙ্গীদের সহ রওয়ানা করিয়া শহরের উপকণ্ঠে অবস্থান গ্রহণ করিলেন। 
সেই শহরটির নাম হইল আরীহা। সেখানে তিনি বারজন গুপ্তচর প্রেরণ করেন যাহাতে তিনি 
উহাদের সম্পর্কে সঠিক সংবাদ জানিতে পারেন। এই লোকগুলি সেখানে প্রবেশ করিয়া 
তাহাদের বিশাল দেহ এবং অসাধারণ শক্তি দেখিয়া ভয় পাইয়া পার্শবতীঁ একটা ফলের বাগানে 
আশ্রয় নেয়। ইতিমধ্যে বাগানের মালিক ফল পাড়িতে আসিয়া তাহাদিগকে দেখিয়া ফেলে এবং 
ফলের ঝুঁড়ির মধ্যে তাহাদিগকে ভরিয়া বাদশাহর সামনে নিয়া হাযির হয়। তাহাদিগকে দেখিয়া 
বাদশাহ বলিলেন, দেখিলে তো তোমরা আমাদের শক্তি ও সাহস! এখন তোমরা গিয়া 
তোমাদের অন্যান্য সাথীদিগকে আমাদের সম্পর্কে অবহিত কর । অতঃপর তাহারা ফিরিয়া গিয়া 
মুসা (আ)-কে সকল ঘটনা খুলিয়া বলিল । 

অবশ্য ইহার সনদে যথেষ্ট দুর্বলতা রহিয়াছে । 

আলী ইব্‌ন আবূ তালহা (র).....ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ মূসা (আ) ও 
তাহার সম্প্রদায় শহরের উপকণ্ঠে অবতরণ করিয়া নিজেদের মধ্য হইতে বারজন লোককে 
গুপ্তচর হিসাবে উহাদের সকল সংবাদ সম্পর্কে অবহিত হওয়ার জন্য পাঠান। তাহারা শহরে 
গিয়া উপস্থিত হইলে “জাব্বারীনদের একজনের সঙ্গে সাক্ষাত হয়। মে তাহাদের সকলকে 
গীঠরি বাধিয়া শহরের মধ্যে নিয়া আসিয়া সকলকে ডাক দেয় । অনেক লোক জমা হইয়া যায়। 
(আ)-এর সম্প্রদায় । তিনি আমাদিগকে তোমাদের সংবাদ সংগ্রহ করিতে এখানে পাঠাইয়াছেন। 
ইহা শুনিয়া তাহারা তাহাদিগকে আংগুর জাতীয় একটি ফল দিল, যে ফলটি একটি লোকের 
জন্য যথেষ্ট ছিল। অতঃপর তাহারা তাহাদিগকে বলিল, তোমরা মুসা এবং তাহার সম্প্রদায়ের 
নিকট গিয়া দেখাও যে, এই হইল তাহাদের এক-একটি ফলের পরিমাণ যাহা তাহারা খায়। 
তাহারা মুসা আ)-এর নিকট গিয়া সকল ঘটনা বলিল। ইহার পরও যখন মুসা (আ) 
তাহাদিগকে সেই শহরে প্রবেশ করিতে এবং তাহাদিগকে হত্যা করিতে আদেশ করিলেন, তখন 
তাহারা বলিল, উর আমরা এইখানে বসিলাম। 
ইব্‌ন আবূ হাতিম €র) ইহা বর্ণনা করিয়াছেন। 


কাছীর-__-৩/৬২ 


Contents 


8৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন আবু হাতিম রে)......ইয়াহিয়া ইব্‌ন আবদুর রহমান হইতে বর্ণনা করেন যে, ইয়াহিয়া 
ইব্‌ন আবদুর রহমান রে) বলেন 8 একদা আমি দেখি যে, হযরত আনাস ইব্‌ন মালিক (রা) 
একটি বাশ মাপেন। তবে উহা কত হাত তাহা আমার জানা ছিল না। অতঃপর তিনি উহার 
পঞ্চাশ বা পঞ্চানন হাত মাটিতে রাখেন। অবশেষে বলেন, আমালিকরা এতটা লম্বা ছিল। 

এই বিষয়ে মুফাসসিরগণ হইতে বহু ইসরাঈলী মওযূ হাদীস বর্ণিত হইয়াছে। উহাতে উজ 
ইব্‌ন উনুক বিনতে আদম সম্পর্কে বর্ণিত হইয়াছে যে, তিনি তিন হাজার তিনশত তেত্রিশ গজ 
লম্বা ছিলেন এবং তাহার শরীরের প্রস্থ ছিল তিনশত গজ । এইসব হাস্যকর কথার কোন ভিত্তি 
নাই । এই সব রিওয়ায়াত বর্ণনা করাটা লজ্জার বিষয়। 

কেননা সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ আল্লাহ তা'আলা আদম 
(আ)-কে ষাট হাত লম্া সৃষ্টি করিয়াছিলেন। সেই হইতে মানুষের দৈর্ঘ্য লোপ পাইতে পাইতে 
এই পর্যন্ত পৌছিয়াছে। 

ইসরাঈলী রিওয়ায়াতে ইহাও বর্ণিত হইয়াছে যে, উক্ত উজ ইব্‌ন উনুক বিনতে আদম 
কাফির এবং জারজ ছিল। সে নূহ (আ)-এর কিশতিতে উঠিতে অস্বীকৃতি জানাইয়াছিল। সেই 
তুফানের পানি তাহার হাঁটু পর্যন্ত হইয়াছিল। অবশ্য এই সব কথা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন । 

কেননা আল্লাহ তা'আলা নূহ (আ)-এর ঘটনা প্রসঙ্গে বলিয়াছেন যে, তিনি পৃথিবীর 
কাফিরদের সম্পর্কে আল্লাহর নিকট প্রার্থনা করিয়াছিলেন 3 “হে প্রতিপালক! ভূপৃষ্টে একজন 
কাফিরও যেন রক্ষা না পায়।' যেমন আল্লাহ তা'আলা বলেনঃ 

০311 ৮৫ (3০১17) ১৬৯০০। এটি ds ১০৩ এম 

অর্থাৎ ‘আমি নৃহকে এবং তাহার কিশতির আরোহীদিগকে রক্ষা করিয়াছিলাম! অবশিষ্ট 
সকলকে আমি ডুবাইয়া দিয়াছিলাম।' 

আল্লাহ তা'আলা আরো বলিয়াছেন ৪7. ১ 91 < ০ wsdl ale ও 

অর্থাৎ ‘যাহাদের উপর আল্লাহর রহমত রহিয়াছে, তাহারা ব্যতীত আজ কেহ রক্ষা 
পাইবেনা।' 

স্বয়ং নূহ (আ)-এর পুত্র কাফির ছিল বলিয়া সেও রক্ষা পায় নাই । অথচ কাফির ও জারজ 
উজ ইবৃন উনুক কিভাবে রক্ষা পাইল ? কেনইবা তাহাকে নূহ (আ) নৌকায় উঠিতে বলিবেন ? 
সী কেরা রা রানা রাস 
সন্দেহ রহিয়াছে। আল্লাহই ভালো জানেন। 

আল্লাহ তা'আলা বলেন ৪ 02 5111501১১35 ০531 ০০ ১95০ 08 

‘যাহারা ভয় করিতেছিল তাহাদের মধ্যে দুইজন, যাহাদের প্রতি আল্লাহ তা'আলা অনুগ্রহ 
করিয়াছিলেন।' 

অর্থাৎ বনী ইসরাঈলরা যখন আল্লাহর আনুগত্য ও তাহার নবী মূসা (আ)-এর অনুসরণ 
অস্বীকার করিয়াছিল, তখন যে দুই ব্যক্তির উপর আল্লাহ্র দয়া ও অনুগ্রহ ছিল, তাহারা 
তাহাদিগকে বুঝাইতে লাগিলেন। সেই ব্যক্তিদ্বয়ের অন্তরে এই ভয় ছিল যে, না জানি উহাদের 
অবাধ্যতার কারণে আল্লাহর কোন শাস্তি ও গযব আপতিত হয়। 


Contents 


সূরা মায়িদা 8৯১ 


কেহ কেহ ১৪১ কে ১১১১১ পড়িয়াছেন। যাহার অর্থ দীড়ায় তাহাদের মধ্যে দুই 
ব্যক্তির অগাধ প্রভাব ও ইয্যত ছিল। তাহাদের নাম হইল ইউশা ইবৃন নূন এবং কালিব ইব্‌ন 
ইউফনা । ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, ইকরিমা, আতীয়া, সুদ্দী, রবীআ ইব্‌ন আনাস (র) এবং 
পূর্ব ও পরের বহু মনীষী ইহা বলিয়াছেন। 

রা 


SIS adn de. ০১৯75৩০৪১৬৯ 1১১1-82-01 62151501 


১১৮৭০ ০০৭ 

-'তোমরা প্রবেশ দ্বারে তাহাদের মুকাবিলা কর, প্রবেশ করিলেই তোমরা জয়ী হইবে আর 
তোমরা বিশ্বাসী হইলে আল্লাহর উপর নির্ভর কর।' 

অর্থাৎ যদি তোমরা আল্লাহ্র উপর ভরসা কর, তাহার আনুগত্য কর এবং যদি তাহার 
রাসূলের অনুসরণ কর, তবে আল্লাহ তা'আলা তোমাদিগকে শত্রুদের উপর জয়যুক্ত করিবেন 
এবং স্বয়ং তিনি তোমাদিগকে শক্তি ও বিজয় দান করিবেন । তোমরা মাত্র গ্রবেশ দ্বার পর্যন্ত 
অগ্রসর হও এবং এই বিশ্বাস রাখ যে, আল্লাহ ব্যতীত অন্য শক্তি আমাদের কোন ক্ষতি সাধন 
করিতে পারিবে না। 

তখন বনী ইসরাঈলরা বলিল ঃ 


রী পপ ee Boe + Ore 0 0 Oe “0 oo ey Fee eed og oe $$ ০5 “OOP oe 
হিল টিন BENE RECN CTE বানি TT 


তারাবির, ERs CUE Ns BE UES ততদিন আমরা সেখানে 
প্রবেশ করিবই না । সুতরাং তুমি ও তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ কর, আমরা এইখানেই 
বসিয়া থাকিব । 

অর্থাৎ তাহারা জিহাদ করিতে অ্ীকৃতি জানাইল এবং রাসূলের বিরুদ্ধাাপ করিল আর 
তাহারা কৃত অঙ্গীকার ভঙ্গ করিল। উপরন্তু তাহারা জিহাদের ময়দান হইতে ভাগিয়া মিসরের 
দিকে প্রত্যাবর্তন করিল। হযরত মুসা (আ) ও হারূন (আ) তাহাদিগকে অনেক অনুনয় করিয়া 
বুঝাইলেন। কিন্তু ইহাতেও কোন ফল হইল না। বরং তাহারা তাহাদের ইচ্ছাকে আরও মযবৃত 
ভাষায় পুনর্ব্যক্ত করিল। তাহাদের এই আচরণ দেখিয়া ইউশা ইব্‌ন নূন এবং কালিব ইব্‌ন 
ইউফনা রাগে নিজেদের জামা ছিঁড়িয়া ফেলিল এবং অনেক করিয়া তাহাদিগকে বুঝাইল। কিন্তু 
প্রত্যুত্তরে তাহারা তাহাদিগকে পাথর মারিয়া হত্যা করার হুমকি দিল। এই ঘটনা হইতে মূসা 
(আ)-এর সঙ্গে বনী ইসরাঈলদের হঠকারিতার সূত্রপাত ঘটে । 

পক্ষান্তরে দেখা যায়, বদরের যুদ্ধের প্রারম্ভে রাসূলুল্লাহ (সা) যখন আবূ সুফিয়ানসহ মক্কার 
কাফিরদের বাণিজ্য কাফেলার উপর হামলা করার ইচ্ছা করেন, যাহারা সংখ্যায় হাজারের মত 
ছিল, তখন সর্বপ্রথম আবূ বকর (রা) রাসূলুল্লাহ (সা)-এর ইচ্ছার সমর্থন করিয়া এক ভাষণ 
দেন। মুহাজিরদের আরো কয়েকজন ইহার সমর্থনে ভাষণ দেওয়ার পরেও রাসূলুল্লাহ (সা) 


. Contents 


দহ তাফসীরে ইব্‌ন কাছীর 


সকলকে উদ্দেশ্য করিয়া বলেন £ হে মুসলমানগণ! আপনারা আমাকে পরামর্শ দিন। 
মুহাজিরদের সকলের সমর্থন পাওয়ার পরও রাসূলুল্লাহ (সা) কর্তৃক সকলের পরামর্শ আহ্বান 
করার উদ্দেশ্য ছিল আনসারদের মন-মানসিকতা সম্পর্কে অবগত হওয়া । কেননা কাফিররা 
সংখ্যায় অধিক ছিল। তখন সা'দ ইব্‌ন মা'আয (রা) বলিলেন £ হে আল্লাহ্‌র রাসূল! মনে হয় 
আপনি আমাদের মনের ইচ্ছা জানিতে চাহিতেছেন। সেই মহান সত্তার শপথ! যিনি আপনাকে 
সত্যসহ প্রেরণ করিয়াছেন, যদি আপনি আমাদিগকে সমুদ্রের তীরে সারিবদ্ধ করিয়া উহাতে ঝাপ 
দেওয়ার নির্দেশ দেন, তাহা হইলেও আমরা বিনা বাক্য ব্যয়ে উহাতে ঝাঁপাইয়া পড়িব। একজন 
আনসারও আপনার নির্দেশ অমান্য করিবে না। আমাদের কাহারো কোন অজুহাত নাই, আপনি 
আমাদিগকে শত্রুর মুকাবিলায় নিয়া চলুন । আমরা ধৈর্যের সঙ্গে শত্রুর মুকাবিলায় স্থির থাকি 
কিনা পরীক্ষা করিয়া দেখুন। আমরা আল্লাহ্র সঙ্গে সাক্ষাত হওয়াকে সত্য বলিয়া বিশ্বাস করি। 
আমাদের স্থিরতা ও দৃঢ়তা দেখিয়া সত্যিই আপনার হৃদয়ে প্রশান্তি আসিবে । সা'দ (রা)-এর 
ভাষণ শুনিয়া রাসূলুল্লাহ (সা) অত্যন্ত খুশি হন। 

অন্য আর একটি রিওয়ায়াতে ইব্ন মারদৃবিয়া (র)...... হযরত আনাস (রা) হইতে বর্ণনা 
করেন যে, আনাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সো) বদরের যুদ্ধ করার ব্যাপারটি স্থির করিয়া 
প্রথমে উমর (রা)-এর নিকট পরামর্শ চাহিলেন। অতঃপর আনসারদের মতামত চাহিলে 
তাহাদের একজন আনসারদিগকে লক্ষ্য করিয়া বলিলেন ঃ হে আনসারগণ! রাসূলুল্লাহ (সা) এই 
ব্যাপারে আপনাদের মনোভাব সম্পর্কে অবগত হইতে চাহেন। তাহারা সকলে সমস্বরে বলিল, 
আমরা বনী ইস্রাঈলদের মত নহি যে, এই কথা বলিব, তুমি ও তোমার প্রতিপালক যাও এবং 
যুদ্ধ কর, আমরা এইখানেই বসিয়া থাকিব । সেই সত্তার শপথ! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ 
করিয়াছেন, যদি আপনি আমাদিগকে একে একে গভীর কূপে ঝাঁপাইয়া পড়িতে বলেন, তবুও 
আমরা আপনার নির্দেশ মান্য করিব । 

ইমাম আহমদ (র), নাসাঈ ও ইব্‌ন হিব্বান (র) হুমাইদ-এর সনদে হযরত আনাস (রা) 
হইতে ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন মারদৃবিয়া রে)......উতবা ইব্‌ন উবায়দ সুলামী হইতে বর্ণনা.করেন যে, উতবা ইব্‌ন 
উবায়দ সুলামী বলেন £ রাসূলুল্লাহ (সা) তাহার সাহাবীদিগকে উদ্দেশ্য করিয়া বলিয়াছিলেন, 
তোমরা কি শত্রুদের মুকাবিলায় জিহাদ করিবে না ? সাহাবীগণ উত্তরে বলিয়াছিলেন ৪ মূসা 
(আ)-কে বনী ইসরাঈলরা বলিয়াছিল, যে, তুমি ও তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ কর, 
আমরা এখানেই বসিয়া থাকিব। আমরা তদ্রুপ বলিব না; বরং আমাদের কথা হইল, আপনি ও 
আপনার প্রতিপালক যুদ্ধ করিবেন এবং আমরাও আপনাদের সঙ্গে সমভাবে যুদ্ধ করিব । হুযূর 
(সা)-এর উপরোক্ত জিজ্ঞাসার উত্তরে সেইদিন মিকদাদ ইব্‌ন আমর কিন্দী (রা) এই কথা 
বলিয়াছিলেন। 

ইমাম আহমদ (র)......তারিক ইবনে শিহাব রে) হইতে বর্ণনা করেন যে, তারিক ইব্‌ন 
শিহাব (র) বলেন ঃ বদরের দিন রাসূলুল্লাহ (সা)-কে মিকদাদ (রা) বলিয়াছেন ৪ হে আল্লাহ্র 
রাসূল! মূসা (আ)-কে বনী ইসরাঈলরা যেরূপ বলিয়াছিল, তুমি ও তোমার প্রতিপালক যাও 
এবং যুদ্ধ কর, আমরা এইখানে বসিয়া থাকিব, আমরা আপনাকে অমন কথা বলিব না; বরং 


Contents 


সূরা মায়িদা ৪৯৩ 


আমাদের কথা হইল, আমরা আপনার এবং আপনার প্রতিপালকের সঙ্গে থাকিয়া সমানভাবে যুদ্ধ 
করিব। এই সুত্রে ইমাম আহমদ (র)-ও হাদীসটি রিওয়ায়াত করিয়াছেন । 

তারিক ইবৃন শিহাব হইতে অন্য সূত্রে ধারাবাহিকভাবে মুখারিক, ইসরাঈল ও আসওয়াদ 
ইব্‌ন আমের বর্ণনা করেন যে, তারিক ইব্‌ন শিহাব বলেন ৪ আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) 
মিকদাদের কথা উল্লেখ করিয়া বলেন, আমিও যদি মিকদাদের অনুরূপ একটি অঙ্গীকার ব্যক্ত 
করার সুযোগ পাইতাম, যাহাতে আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট সকল সাহাবী হইতে প্রিয়পাত্র 
হইতাম! যখন রাসূলুল্লাহ (সা) মুশরিকদের বিরুদ্ধে সকলকে যুদ্ধ করার জন্য আহ্বান জানান, 
তখন তিনি (মিকদাদ) বলিয়াছিলেন, হে আল্লাহ্‌র রাসূল! বনী ইসরাঈলরা হযরত মুসা 
(আ)-কে নির্লজ্জের মত যেমন বলিয়াছিল, তুমি ও তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ কর, 
আমরা এইখানেই বসিয়া থাকিব, আমরা তেমন বলিব না; বরং আমাদের কথা হইল, আমরা 
আপনার ডাইনে, বামে, সামনে ও পিছনে থাকিয়া মরণপণ যুদ্ধ করিয়া যাইব । আবদুল্লাহ ইবৃন 
মাসউদ (রা) বলেন, আমি লক্ষ্য করিয়াছি, তাহার এই কথার ফলে খুশিতে রাসূলুল্লাহ (সা)-এর 
চেহারা উজ্জ্বল হইয়া উঠিয়াছিল। 

মুখারিকের সূত্রে তাফসীর ও মাগাযী' উভয় অধ্যায়ে ইমাম বুখারীও ইহা বর্ণনা 
করিয়াছেন। 

আবদুল্লাহর সূত্রে ইমাম বুখারী তাফসীর অধ্যায়ে বর্ণনা করেন £ বদরের দিন মিকদাদ (রা) 
বলিয়াছিলেন, হে আল্লাহর রাসূল! বনী ইসরাঈলরা যেভাবে মূসা (আ)-কে বলিয়াছিল, তুমি ও 
তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ কর, আমরা এইখানেই বসিয়া থাকিব, আমরা আপনাকে 
সেরূপ বলিব না; বরং আমাদের কথা হইল, আপনি যুদ্ধে অগ্রসর হউন, আমরা আপনার সঙ্গে 
থাকিব । ইহাতে রাসূলুল্লাহ (সা)-এর চেহারা খুশিতে উজ্জ্বল হইয়া উঠিল। 

তারিক হইতে ধারাবাহিকভাবে মুখারিক, সুফিয়ান ও ওয়াকীর সূত্রে বুখারী বলেন ঃ 
মিকদাদ (রা) রাসূলুল্লাহ (সা)-কে লক্ষ্য করিয়া বলিয়াছিলেন (পূর্ব বর্ণনা)। 

কাতাদা হইতে ধারাবাহিকভাবে সাঈদ, ইয়াধীদ, বিশর ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, 
কাতাদা বলেন ঃ আমরা জানিতে পারিয়াছি যে, রাসূলুল্লাহ (সা) যখন উমরা করিতে কুরবানীর 
পশুসহ মুশরিকদের হাতে হুদায়রিয়ায় বাধাপ্রাপ্ত হন, তখন তিনি বলিয়াছিলেন £ আমি কুরবানীর 
পশুসহ মক্কায় পৌছিয়া বায়তুল্লাহর নিকটে কুরবানী করিতে চাই । তখন তাহাকে মিকদাদ ইব্‌ন 
আসওয়াদ (রা) বলিয়াছিলেন, আল্লাহ্র কসম! আমরা আপনার সঙ্গে বনী ইসরাঈলদের মত 
ব্যবহার করিব না। তাহারা তাহাদের নবীকে বলিয়াছিল, তুমি ও তোমার প্রতিপালক যাও এবং 
যুদ্ধ কর; আমরা এইখানেই বসিযা থাকিব । পক্ষান্তরে আমরা আপনার ও আপনার রবের সঙ্গে 
থাকিয়া প্রতিপক্ষের মুকাবিলায় সমানভাবে যুদ্ধ করিব । মিকদাদের এই ভাষণ শুনিয়া অন্যান্য 
সাহাবীগণ রাসূলুল্লাহ (সা)-এর নিকট এই মর্মে বায়আত গ্রহণ করিতে শুরু করেন। 

উল্লেখ্য যে, উপরোক্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হয় যে, মিকদাদ (রা) এই কথা 
হুদায়বিয়ায় বলিয়াছিলেন। তবে অন্যান্য রিওয়ায়াতে বদরের দিনের কথা উল্লেখ থাকার 
কারণে প্রমাণিত হয় যে, বদরের দিনও তিনি এই কথা বলিয়াছিলেন। 

ইহার পর আল্লাহ তা'আলা বলেন £ 


Contents 


8৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


24181175811 5223 1১৯2 5১25 5১1১ ৮০৯০ YI এ! sl নি 

অর্থাৎ বনী ইসরাঈলরা মুসা (আ)-এর কথার অবাধ্যতা করিলে তিনি তাহার উম্মতের উপর 
ভীষণ রাগান্বিত হইয়া আল্লাহ্‌র নিকট আবেদন করেন ৪ 1 '..১১ 91 4151 2 15০14 
_ ‘হে রাব্বুল আলামীন! আমার ও আমার ভাই ব্যতীত অপর কাহারো উপর আমার 
আধিপত্য নাই । অতএব ১২৪ ...(811 ৯:৯৪]] ১7১9 (52455 5১৪ -আপনি আমাদের ও 
সত্যত্যাগী সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করিয়া দিন।' 

ইব্‌ন আব্বাস রো) হইতে আওফী বলেন ঃ অর্থাৎ আমাদের ও উহাদের ব্যাপারে বিচার 
অনুষ্ঠান করুন। ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইবনে আবু তালহাও এই অর্থ বলিয়াছেন । 

যাহহাক ইহার ব্যাখ্যায় বলেন £ আমাদের ও তাহাদের মাঝে ফয়সালা করিয়া দিন এবং 
আমাদের ও তাহাদের মাঝের ব্যাপারটা পরিষ্কার করিয়া ফেলুন । 

কেহ বলেন £ আমাদিগকে এবং তাহাদিগকে পৃথক করিয়া ফেলুন। যথা কোন কবি 
বলিয়াছেন ৪ 

৩১১1 ৩১০৪৪ 0০ ১৮ ১৩ ১০৪ ১৪৩৪ ৯০৪ 

হে প্রভু! তাহার ও আমার ভিতর এমন বিচ্ছিন্নতা সৃষ্টি কর যাহা দুইজনের বিচ্ছিন্নতার 
ক্ষেত্রে সর্বাধিক কঠোর হইয়া থাকে। 

ইহার পর বলা হইয়াছে £ ৯,1 ৪ ১6552 8৬০ ১১৮20114215 ২০০৯০ LU 

‘আল্লাহ বলিলেন, তবে ইহা চল্লিশ বৎসর তাহাদের জন্য নিষিদ্ধ রহিল। তাহারা পৃথিবীতে 
উদভ্রান্ত হইয়া ঘুরিয়া বেড়াইবে।” অর্থাৎ মুসা (আ) যখন বনী ইসরাঈলগণকে জিহাদের জন্য 
আহ্বান করিয়াছিল, তখন তাহারা তাহার আহ্বান উপেক্ষা করার ফলে তীহ ময়দানে 
তাহাদিগকে প্রায় বন্দী করিয়া রাখা হয় এবং চল্লিশ বৎসরের মধ্যে অন্য কোথাও বাহির হওয়া 
তাহাদের জন্য নিষিদ্ধ করা হয়। সেই উন্ক্ত প্রান্তরে তাহারা উদ্‌ভ্রান্তের মত ঘুরিতে থাকে । 
সীমানা পার হইয়া বাহির হওয়া তাহাদের জন্য নিষিদ্ধ ও অসাধ্য ছিল। 

তবে সেখানে অস্বাভাবিক কতগুলি ঘটনা ঘটিয়াছিল। তন্মধ্যে বিশেষ বিশেষগুলি হইল, 
তীহ্‌ ময়দান জুড়িয়া কালো মেঘের ছায়া, মান্না ও সালওয়ার অবতরণ, তাহাদের সওয়ারীতে 
করিয়া বহন করা নিজস্ব একটি পাথরখণ্ড হইতে পানি নিঃসৃত হওয়া ইত্যাদি । হযরত মূসা (আ) 
তাহার লাঠি দিয়া সেই পাথরের উপর আঘাত করামাত্র পানির বারটি ধারা প্রবাহিত হয়। বনী 
ইসরাঈলদের বারটি গোত্রের জন্য বারটি ধারার সৃষ্টি হয়। মূসা ইব্‌ন ইমরান (আ)-এর হাতে 
সেখানে বহু মু'জিযা প্রকাশিত হয় । উক্ত তীহ ময়দানে তখন তাওরাত নাযিল হয় এবং তখন 
হইতে তাহাদের উপর শরী“আতের বিধি-বিধান মানার নির্দেশ দেওয়া হয়। সেই সময়টাকে 
কিবতীদের শাসনকাল বলা হয়। . 

ইয়াযীদ ইব্‌ন হারুন (রে) ........ সাঈদ ইব্‌ন যুবায়র (রা) হইতে বর্ণনা করেন যে, সাঈদ 
ইবৃন যুবায়র (রা) ইব্‌ন আব্বাস (রা)-কে- ১১৫০ 2 i Lele ০০৯০ Ul 
০2১১1 ৬৪ আয়াতাংশের ব্যাখ্যা সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি বলেন $ তাহারা উহার মধ্যে: 
উদ্ত্রান্তের মত দীর্ঘ চল্লিশ বৎসর পর্যন্ত ঘুরিতেছিল। প্রত্যেক দিন প্রত্যুষে উঠিয়া তাহারা 


Contents 


সূরা মায়িদা ৪৯৫ 


অস্থিরচিত্তে পদচারণা করিত। অতঃপর তীহ ময়দান মেঘমালা দ্বারা ছায়াময় করিয়া দেওয়া 
হইল এবং তাহাদের প্রতি নাযিল করা হইল মান্না ও সালওয়া। ইহা পরীক্ষামূলক বিভিন্ন 
বিষয়ের একাংশ মাত্র । ইহার পর হযরত হারূন (আ) ইন্তিকাল করেন। ইহার মাত্র তিন বৎসর 
পর হযরত মূসা আ)-ও ইন্তিকাল করেন। হযরত মুসা (আ)-এর মৃত্যুর পরে হযরত .ইউশা 
ইব্‌ন নৃনকে নবী হিসাবে তাহার স্থলাভিষিক্ত করা হয়। এই সময়ের মধ্যে বনী ইসরাঈলের 
অনেক লোক মারা যায়। 

কেহ বলেন ঃ হযরত ইউশা (আ) এবং কালিব ব্যতীত বনী ইস্রাঈলের আর কোন লোক 
বাচিয়া ছিল না। 

কোন এক মুফাসসির বলেন ৮৫:4০ ২৮১১০1৫5003 বলিয়া পূর্ণ মাত্রায় থামিতে হইবে 
এবং ২০. ১১১1 -কে ১০১%1 (০১ ১$১০১-এর কারণে যবর দিয়া পড়িতে হইবে। 

যাহা হউক, এই দীর্ঘ চল্লিশ বৎসর অতিবাহিত হওয়ার পর ইউশা ইব্‌ন নূন (আ) অবশিষ্ট 
বনী ইসরাঈলদেরকে নিয়া নতুন আর এক যুগে প্রবেশ করেন। প্রথমে তিনি বায়তুল মুকাদ্দাস 
দখলে আনার ইচ্ছা করেন এবং একদিন উহা অবরোধ করেন । এক শুক্রবার আসরের সময় 
তাহাদের বিজয় অত্যাসন্ন হইয়া আসিল । একদিকে সূর্য অস্তের দিকে চলিয়াছে, আর একদিকে 
তাহারা বিজয়ের দোর গোড়ায় আসিয়া উপস্থিত হইল । তখনকার দিনে শনিবার যুদ্ধ করা 
নিষিদ্ধ ছিল। তাই ইউশা (আ) ভয় পাইতেছিলেন যে, সূর্যটা ডুবিয়া যায় কিনা । আর সূর্য 
ডুবিয়া যাওয়া মানে নতুন দিনের শুরু হওয়া । তখন ইউশা (আ) সূর্যকে লক্ষ্য করিয়া বলেন, 
তুমিও আল্লাহর নির্দেশে পরিচালিত আর আমিও তাই। অতঃপর বলেন, হে আল্লাহ! দিনের 
অবসান না ঘটাইয়া আরও কিছুক্ষণ দীর্ঘ কর । আল্লাহ্র নির্দেশক্রমে সূর্য স্থির হইয়া গেল। ফলে 
তিনি বায়তুল মুকাদ্দাস জয় করিয়া নেন। তখন ইউশা ইব্ন নূন (আ)-কে আল্লাহ তা“আলা 
আদেশ করিলেন, তুমি বনী ইসরাঈলকে বলিয়া দাও, তাহারা যেন মাথা অবনত অবস্থায় 
বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করে এবং তাহারা যেন বলিতে থাকে ৭% মানে “আমাদের সকল 
পাপ ক্ষমা করিয়া দাও!’ কিন্তু তাহারা আল্লাহ্‌র নির্দেশ অমান্য করিয়া নিতম্বের উপর বুক টান 
করিয়া প্রবেশ করিল এবং মুখে বলিতেছিল ১১ (৪ = অর্থাৎ “গমের বীজ চাই ।” এই 
ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা সূরা বাকারায় অতিবাহিত হইয়াছে। 

ইব্‌ন আবূ হাতিম (€র) ......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, আলোচ্য 
আয়াতাংশের ব্যাখ্যায় ইব্‌ন আব্বাস রো) বলেন ঃ তাহারা দীর্ঘ চল্লিশ বৎসর উদ্ত্রান্তের মত 
ঘুরিতেছিল। মুসা এবং হারুন (আট তীহ ময়দানে ইনতিকাল করেন। এই চল্লিশ বৎসরের মধ্যে 
অনেক লোক মারা যায়। চল্লিশ বৎসরের মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর ইউশা ইব্‌ন নূন 
নবুওয়াতপ্রাপ্ত হন এবং মূসা (আ)-এর স্থলাভিষিক্ত হন। তিনি বায়তুল মুকাদ্দাস জয় করেন। 
সেই দিনটি ছিল জুমু'আর দিন। তিনি ইচ্ছা করিয়াছিলেন সেই দিনের মধ্যে বায়তুল মুকাদ্দাস 
জয় করিবেন। কিন্তু যুদ্ধ করিতে করিতে একেবারে বিজয়ের মুহুর্তে সন্ধ্যা ঘনাইয়া আসে । তিনি 
শনিবারের আগমন অত্যাসন্ন দেখিয়া শংকিত হইয়া পড়েন। তখন তিনি সূর্যকে উদ্দেশ্য করিয়া 
বলেন, তুমিও আল্লাহ্‌র নির্দেশে পরিচালিত আর আমিও আল্লাহ্‌র নির্দেশে পরিচালিত (তাই স্থির 
হইয়া থাক)। অতঃপর সূর্য স্থির হইয়া রহিল এবং শনিবার দিন প্রবেশের আগে তাহারা বায়তুল 


Contents 


৪৯৬ | তাফসীরে ইব্‌ন কাছীর 


মুকাদ্দাস বিজয় করে। তাহারা বায়তুল. মুকাদ্দাসে এত পরিমাণ ধন-সম্পদ প্রাপ্ত হইল যাহা 
তাহারা কোন দিন চোখে দেখে নাই । পরে উহা অগ্নিসিদ্ধ করার আয়োজন করা হয়, কিন্তু 
আগুন জ্বালাইয়া দেওয়ার পর উহা স্পর্শ করিতেছিল না। তখন ইউশা (আ) বলেন, এই সম্পদ 
হইতে কোন না কোন কিছু চুরি গিয়াছে । ফলে বনী ইসরাঈলের বারটি গোত্র হইতে বারজন 
ডাকিয়া তাহার হাতে বায়'আত করান হইল। কিন্তু একজনের হাত তাহার হাতের সঙ্গে লাগিয়া 
গেল। তখন তিনি বলিলেন, তোমাদের গোত্রে এই মাল রহিয়াছে । অবশেষে মাল পাওয়া গেল। 
চুরি যাওয়া মালটি ছিল স্বর্ণ নির্মিত একটি গরুর মাথা । যাহার চোখ দু”টি ছিল ইয়াকৃত খচিত 
এবং দীতগুলি ছিল মুক্তার । যখন এই মালটি অন্য সকল মালের সঙ্গে রাখা হইল, তখন আগুন 
জ্বলিয়া উঠিল এবং সবকিছু গ্রাস করিল। ইহার সত্যতা সম্পর্কে সহীহ হাদীসের স্বীকৃতি 
রহিয়াছে। 

ইব্‌ন জারীর (র) বলিয়াছেন 8 £১, ১৯১১] -এর ০০ হইল +$:12 8,৮৯5 (৫5 
অর্থাৎ বনী ইসরাঈলের সেই দলটি চল্লিশ বৎসর পর্যন্ত উদ্িগ্রভাবে তীহ ময়দানে ঘুরিতে ফিরিতে 
থাকে । উক্ত ময়দান হইতে তাহাদের বাহির হওয়ার কোন অবকাশ ছিল না। ইবৃন জারীর (র) 
আরও বলেন, মেয়াদ শেষ হওয়ার পর তাহারা মুসা (আ)-এর সঙ্গে বাহির হইয়া আসে এবং 
মুসা (আ) তাহাদের সকলকে নিয়া বায়তুল মুকাদ্দাস দখল করেন। 

প্রাথমিক যুগের ইয়াহুদী আলিমদের মতৈক্যই হইল এই কথার দলীল । কেননা উজ ইব্‌ন 
উনুককে হযরত মুসা (আ)-ই হত্যা করিয়াছিলেন। যদি বনী ইসরাঈলদের তীহ প্রান্তরে বন্দী 
হওয়ার পূর্বে তাহাকে হত্যা করা হইত, তাহা হইলে বনী ইসরাঈলের আমালিকাদের বিরুদ্ধে 
মুসা (আ)-এর নির্দেশে যুদ্ধ করিতে অস্বীকার করার কোন কারণই থাকিত না। ইহা দ্বারা 
প্রামণিত হয় যে, ইহা তীহ হইতে পরিত্রাণ পাওয়ার পরবর্তী সময়ের ঘটনা । 

ইয়াহুদী আলিমগণ এই ব্যাপারেও একমত যে, বালআম ইব্‌ন বাউর আমালিকাদিগকে 
সাহায্য করিয়াছিল এবং সে মুসা (আ)-এর অমঙ্গল কামনা করিয়াছিল । এইসব ঘটনা তীহ 
হইতে মুক্তিপ্রাপ্তির পরবর্তী সময়ের । কেননা ইহার পূর্বে তো আমালিকাদের মুসা (আ)-এর 
ব্যাপারে কোন আশঙ্কা ছিল না। বায়তুল মুকাদ্দাস যে মুসা (আ)-ই জয় করেন ইহা হইল ইব্‌ন 
জারীরের সপক্ষের দলীল। 

আবূ কুবাইর (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রো) 
বলেন £ মূসা (আ)-এর লাঠিটি দশহাত লম্বা ছিল এবং মূসা (আ)-ও দশ হাত লম্বা ছিলেন। 
গিরায় লাগিয়াছিল। সেই আঘাতে সে মারা গিয়াছিল। এই উজের কংকাল দ্বারা নীল দরিয়ার 
উপর পুল নির্মাণ করা হইয়াছিল । 

মুহাম্মদ ইব্‌ন বাশশার (র)......নওফা বাক্কালী হইতে বর্ণনা করেন যে, নওফ বাক্কালী 
বলেন ঃ উজের সিংহাসনটি আটাশ হাত উচু ছিল। অথচ মুসা (আ) দশ হাত লম্বা ছিলেন এবং 
তাহার লাঠিটিও লম্বা ছিল দশ হাত। তিনি লাফাইয়া দশহাত উপরে উঠিয়া উজকে তাহার 
হাটুতে আঘাত করিয়াছিলেন। এই আঘাতেই সে মৃত্যুর কোলে ঢলিয়া পড়িয়াছিল। তাহার 
কংকাল দিয়া সাকো তৈরি করা হইয়াছিল! উহার উপর দিয়া লোকজন পারাপার হইত। 


Contents 


সূরা মায়িদা ৪৯৭ 


ইহার পর আল্লাহ তা'আলা বলেন ৪ ০-+৪--১1| 7511 ০০ 15 ১3 অর্থাৎ ‘সুতরাং 
তুমি সত্যত্যাগী সম্প্রদায়ের জন্য দুঃখ করিও নাঁ।' 
ইহাতে মূসা (আ)-কে সান্তনা দিয়া বলা হইয়াছে যে, তুমি সত্যত্যাগীদের জন্য আফসোস 
করিও না । কেননা তাহারা ইহারই উপযুক্ত । 
এই ঘটনা দ্বারা ইয়াহুদীদিগকে ধমক দেওয়া হইয়াছে এবং আল্লাহ ও তাহার রাসূলের সঙ্গে 
তাহাদের বিরোধিতা ও অসদাচরণের বর্ণনা দেওয়া হইয়াছে । তাহারা রাসূলের আনুগত্য মানিয়া 
জিহাদ করিতে অস্বীকার করিতেছিল। যে সম্মানিত রাসূলের সঙ্গে স্বয়ং আল্লাহ তা'আলা 
বাক্যালাপ করিয়াছিলেন, সেই রাসূলের উপস্থিতিতেই তাহার অঙ্গীকার ও আদেশের কোনই 
গুরুত্ব দিতেছিল না। অথচ তাহারা তাহাদের রাসূলকে সাহায্য ও সহযোগিতা করার ওয়াদা 
করিয়াছিল। উপরন্তু তাহারা তাহার মুজিযা দেখিয়াছ এবং ফিরাউনের ধ্বংসলীলাও প্রত্যক্ষ 
করিয়াছে। তাহারা স্বচক্ষে দেখিয়াছে যে, আল্লাহ ফিরাউনের ন্যায় প্রতাপশালী ও শক্তিধর 
বাদশাহকে তাহার সেনা-সামন্তসহ ডুবাইয়া মারিয়াছেন। অথচ তাহারা তো ফিরাউনের সেন্য 
খখ্যার দশভাগের একভাগও ছিল না। তথাপি তাহারা আল্লাহ্‌র প্রতি নির্ভরশীল হয় নাই এবং 
মিসরের দিকে ধাবিত হয় নাই। ফলে তাহারা সকলে আল্লাহ্র ক্রোধে নিপতিত হইল । 
তাহাদের ঈমানী দুর্বলতা মানব সমক্ষে প্রকাশিত হইয়া গেল। ক্রমান্বয়ে তাহাদের লাঞ্ছনা গঞ্জনা 
বৃদ্ধি পাইল। তাহারা নিজেদেরকে আল্লাহর প্রিয়পাত্র মনে করিলেও প্রকৃত অবস্থা ছিল ইহার 
বিপরীত ৷ আল্লাহর করুণার দৃষ্টি হইতে তাহারা ক্রমান্বয়ে দূরে সরিয়া গেল। তাহাদিগকে বানরে 
পরিণত করা হইয়াছিল । তাহারা চিরস্থায়ী অভিশাপে পতিত হইয়া পরকালের স্থায়ী শাস্তির 
শিকারে পরিণত হইল । পরিশেষে সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য, যাহার আদেশ-নিষেধ মানিয়া 
চলাই হইল সকল কল্যাণের চাবিকাঠি । 
৩১১৬ 02055 GUE G3) ৬০৭ CNG res BIG (NV) 


0 232০) 0229 UES EON ৮৪53৭ 0৬ ১০৯) 02 05845 
dL CS Bl BT 289৩৩ ৫) ৬৮4০৮ (vA) 


24 


$ 


[| 
(24 1 পর্ণ পা পাতি 


O oil pv 41 ৩৬০) 


Vd dul পে 1 24 5 ALLEL 5৬, ০৯০৫, 54 25৩৩ 
১ ৬0১5 oso (১৫ ০৯১৪2 ৯ 5৩৩5) 3]. (5) 


2 Le পা পরপর পলুৰ 5.4 পারত ৫ 5৫৫ EAR AE | 
iy ০27০6 428 2৮05 286 20595 0৮5) 


৮৩ 


৮5 2080059" 1) ২ 2০০% Loe পা পালার 
2৯ 85 5915 এ 4০০১7 ০৮০। ৬৫৮৫1: 28 ELE (1) 
AEA 20 2 


৩৪ 2০ el FED 6215৬ al Se ee 5% ৩1 ৩:195% 
85৪ 


0১ 
7 


কাছীর-_-৩/৬৩ 


Contents 


৪৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


২৭. “আর তাহাদিগকে আদমের দুই পুত্রের সত্য ঘটনাটি শোনাও । যখন তাহারা 
উভয়ে কুরবানী করিল, একজনের কুরবানী কবুল হইল ও অপরটি কবুল হইল না । দ্বিতীয় 
পুত্র বলিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করিব । প্রথম পুত্র বলিল, আল্লাহ শুধু মুত্তাকীরটি 
(কুরবানী) কবুল করেন।” 

২৮. “তুমি যদি আমাকে হত্যার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যার জন্য হাত 
বাড়াইব না, আমি কুল মাখলুকাতের প্রতিপালক আল্লাহকে ভয় করি ।” 

২৯. “নিশ্চয়ই আমি চাই, তুমি আমার ও তোমার উভয়ের পাপের বোঝা সামাল দাও। 
তারপর জাহান্নামের সহচর হও । ইহাই যালিমদের প্রতিফল ।” 

৩০. “অতঃপর তাহার প্রবৃত্তি তাহাকে ভ্রাতৃহত্যার জন্য উদ্বুদ্ধ করিল। তাই সে 
তাহাকে হত্যা করিল । ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইল ।” 

৩১. “তারপর আল্লাহ একটি কাক পাঠাইলেন মাটি খুঁড়িয়া ভ্রাতুলাশকে সমাহিত করার 
পদ্ধতি দেখাইবার জন্য; সে বলিল, হায়! আমি ভ্রাতৃলাশের সৎকারের ক্ষেত্রে কাকের 
চাইতেও অধম হইলাম! এইভাবে সে অনুতাপ করিতে লাগিল ।” 

তাফসীর ঃ এখানে আল্লাহ তা'আলা হিংসা-বিদ্বেষ, ওদ্ধত্য ও অহংকারের মন্দ পরিণামের 
বিবরণ দিতে গিয়া কিভাবে আদম (আ)-এর দুই পুত্রের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, তাহা বর্ণনা 
করেন। জমহুর উলামা বলেন, তাহাদের দুই সহোদর ভ্রাতার নাম ছিল হাবীল ও কাবীল। 
তাহাদের একভাই আল্লাহ্র বিশেষ নি'আমতপ্রাপ্ত হওয়ার কারণে অন্যভাই বিদ্বেষবশত তাহাকে 
নৃসংশভাবে হত্যা করে। তাহার এই নিহত হওয়ার মধ্যে কোন রকমের পার্থিব স্বার্থ সংশ্লিষ্ট ছিল 
না। ফলে নিহত ভাই নিজেকে বেহেশতের স্থায়ী বাসিন্দা বানাইয়া নেয়। পক্ষান্তরে অপর ভাই 
অত্যাচার ও বাড়াবাড়ি করিয়া বিনা অপরাধে তাহাকে হত্যা করার কারণে তাহার উভয় 
জগতের সুখ-শান্তি বিনষ্ট হইয়া যায়। ফলে সে স্থায়ী ধ্বংসের মধ্যে নিক্ষিপ্ত হয় । সেই কথাই 
আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ | 

| ৯1101 158 ele 055 
অর্থাৎ 'হাবীল ও কাবীল ভ্রাতৃদ্ধয়ের একের প্রতি অপরের হিংস্র পশুর মত হিংসা ও জীঘাংসা 
চরিতার্থের কথা তুমি (নবী) তাহাদিগকে যথাযথভাবে শোনাও ।' 

5২0 -এর অর্থ হইল, এই ঘটনার মধ্যে কোন মিথ্যা সংশয় ও অতিরঞ্জনের লেশমাত্র 
নাই। যথা অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ ৩৯1। LE 9$1 155 9 নিশ্চয়ই ইহা 
অবশ্যই সত্য কাহিনী ।' 

অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ ১1০১০১ এ০ ০৪১ ০৯১ আমি তোমাকে 
বর্ণনা করিতেছি তাহাদের সত্য খবর !' 

অন্যস্থানে বলিয়াছেন ঃ ৪ 3৯1 153৮5 921 ০৮৮১০ 13 “এই হইল ঈসা ইব্‌ন মরিয়ম 
সম্পর্কিত সত্য বাণী ৷’ 

উল্লেখ্য যে, হাবীল ও কাবীল সম্পর্কীয় ঘটনাটি পূর্ব ও পরের বহু ইয়াহ্‌দী আলিম হইতে 
বর্ণনা করা হইয়াছে । এই ঘটনাটি সন্দেহাতীতভাবে সত্য । 


Contents 


সূরা মায়িদা ৪৯৯ 


স্মরণীয় যে, আদম (আ)-এর শরী'আতে বিশেষ অবস্থার প্রেক্ষিতে সহোদর ভাইবোনের 
মধ্যে বিবাহ বৈধ ছিল । আদম (আ)-এর স্ত্রীর গর্ভে প্রত্যেকবার একটি পুত্র এবং একটি কন্যা 
সন্তান জন্মগ্রহণ করিত। এক গর্ভের মেয়ের সঙ্গে অন্য গর্ভের ছেলের বিবাহ হইত । হাবীলের 
যমজ বোন ছিল অসুন্দরী এবং কাবীলের যমজ বোন ছিল সুন্দরী । তাই কাবীল ইচ্ছা করিয়াছিল, 
সে তাহার যমজ সুন্দরী বোনকে বিবাহ করিবে। কিন্তু আদম (আ) ইহা করিতে নিষেধ করিয়া 
মেয়েকে বিবাহ দেওয়া হইবে । হাবীলের কুরবানী কবুল হইল ও কাবীলের কুরবানী কবুল হইল 
না। তাহার পর যাহা ঘটিয়াছিল তাহা কুরআনে বর্ণিত রহিয়াছে। 


মুফাস্সিরদের প্রাসঙ্গিক মতামত 
ইব্‌ন আব্বাস, ইবন মাসউদ, মুররা, আনাস ও জনৈক সাহাবী (রা) হইতে আবূ মালিক ও 
আবু সালিহের সনদে সুদ্দী বর্ণনা করেন £ জনৈক সাহাবী হইতে রিওয়ায়াত করা হইয়াছে যে, 
হযরত আদম (আ)-এর প্রত্যেকবার একটি ছেলে এবং একটি মেয়ে জন্ম নিত। তিনি এক 
গর্ভের ছেলের সঙ্গে অন্য গর্ভের মেয়ের বিবাহ দিতেন। এইভাবে দুই গর্ভে দুইটি পুত্র সন্তান 
হয়। একজনের নাম হাবীল ও অন্যজনের নাম কাবীল। কাবীল কৃষিকাজ করিত এবং হাবীল 
পশুপালন করিত। ইহাদের মধ্যে জ্যেষ্ঠ ছিল কাবীল। কাবীলের যমজ বোনটি ছিল হাবীলের 
যমজ বোনটির চেয়ে সুন্দরী ৷ বিধিমত হাবীল কাবীলের যমজ বোনের পাণিপ্রার্থী হইল । কিন্তু 
কাবীল বাধা দিল। সে বলিল, এইটি আমার বোন । আমার যমজ বোন তোমার যমজ বোনের 
চেয়ে অনেক সুন্দরী । অতএব আমিই তাহার পাণিপ্রার্থী হওয়ার অধিকারী । কিন্তু তাহার পিতা 
কাবীলের ইচ্ছায় বাধা দিয়া বলিলেন যে, তোমরা উভয়ে কুরবানী কর। যাহার কুরবানী কবৃল 
হইবে, সে সুন্দরী কন্যার পাণিগ্রহণ করিবে । ইহা বলিয়া আদম (আ) তাহাদের অগোচরে মক্কার 
দিকে রওয়ানা হইয়া যান এই উদ্দেশ্যে যে, তাহার অবর্তমানে উহারা কি করে, তাহা দেখিবেন। 
মূলত আল্লাহ তাআলা হযরত আদম (আ)-কে লক্ষ্য করিয়া বলেন ঃ ভূপৃষ্ঠে আমার যে 
ঘরটি রহিয়াছে তাহা কি তুমি চিন ? তিনি বলিলেন, না। আল্লাহ তা'আলা বলিলেন, উহা 
মক্কায়; তুমি সেখানে চলিয়া যাও। সেই সময় আদম (আ) আকাশকে উদ্দেশ্য করিয়া বলেন, 
তুমি আমার বিবাদমান দুই সন্তানকে আমানত হিসাবে সংরক্ষণ কর। আকাশ অস্বীকার করিল। 
পৃথিবীকে বলিলে পৃথিবীও অস্বীকৃতি জানাইল। পাহাড়কে বলিলে পাহাড়ও অস্বীকৃতি জানাইল। 
অতঃপর কাবীলকে বলা হইলে সে সম্মত হইল এবং পিতাকে বলিল, আমি আমানত রক্ষা 
করিব। আপনি ফিরিয়া আসিয়া আমাদের সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক দেখিয়া মুগ্ধ হইয়া যাইবেন। 
আদম (আ) চলিয়া যাওয়ার পর তাহারা উভয়ে কুরবানীর জন্য প্রস্তুতি নিল। তখনও 
কাবীল গর্ব করিয়া বলিত, আমিই এই বোন বিবাহ করার হকদার । কেননা সে আমার যমজ 
বোন। দ্বিতীয়ত, আমি হাবীলের চেয়ে বড় এবং পিতা আমাকেই ওসীয়ত করিয়া গিয়াছেন। 
অতঃপর হাবীল মোটাতাজা একটি গরু কুরবানী করিল এবং কাবীল তাহার শম্যক্ষেত্রের 
একাংশ উৎসর্গ করিল । আসমান হইতে অগ্নি অবতরণ করিয়া হাবীলের কুরবানী গ্রাস করিয়া 
নিল এবং কাবীলের কুরবানী অগ্রাহ্য হইল । ইহাতে কাবীল রাগান্বিত হইয়া হাবীলকে হত্যার 


Contents 


৫০০ তাফসীরে ইব্‌ন কাছীর 


হুমকি দিল। তখন হাবীল বলিল, আল্লাহ তা'আলা মুত্তাকীদের কুরবানী কবুল করিয়া থাকেন। 
ইবনে জারীর ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন £ঃ আদম (আ)-এর এক পুত্র তাহার সদোহরা যমজ বোন বিবাহ করিতে চাহিলে তাহাকে 
নিষেধ করা হয় এবং তাহাকে তাহার পরবর্তী গর্ভের বোনকে বিবাহ করার আদেশ করা হয়। 
আদম (আ)-এর একেকবার একটি ছেলে এবং একটি মেয়ে জন্মগ্রহণ করিত। অবশ্য যাহাকে 
তাহার যমজ বোনকে বিবাহ করিতে নিষেধ করা হয়, তাহার যমজ বোনটি ছিল সুন্দরী এবং যে 
বোনটি বিবাহ করিতে বলা হয়, সেটি ছিল অসুন্দরী ৷ তাই সুন্দরী বোনের যমজ ভাই বলে যে, 
আমি আমার যমজ বোনকে বিবাহ করিব । আমি তাহার পাণিগ্রহণের অধিকতর দাবিদার । 
আমিই তাহাকে বিবাহ করিব। অতঃপর তাহাদের মধ্যকার বিবাদের অবসানকল্পে উভয়কে 
কুরবানী করিতে আদেশ করা হয়। কিন্তু যে ভেড়া কুরবানী করে, তাহার কুরবানী কবুল হইল 
এবং যে কৃষিজাত দ্রব্য উৎসর্গ করে, তাহার উৎসর্গ কবুল হয় নাই। ফলে যাহার উৎসর্গ কবুল 
হয় নাই, সে অন্য ভাইকে হত্যা করে। এই হাদীসটির সনদ খুব চমৎকার । 

আবু হাতিম (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করে যে, ইব্‌ন আব্বাস (রা) ১ 
(U', 1১৪ -এর ব্যাখ্যায় বলেন $ “যখন তাহারা উভয়ে কুরবানী করিয়াছিল ।' অর্থাৎ যে . 
পশুপালন করিত, সে একটি মোটাতাজা ভেড়া কুরবানী করে এবং যে কৃষিকাজ করিত সে মন্দ 
ধরনের কতগুলি কৃষ্দ্রব্য উৎসর্গ করে। ফলে আল্লাহ তা'আলা ভেড়া কুরবানী কবুল করেন। 
সেই ভেড়াটি তখন হইতে বেহেশৃতে প্রতিপালিত থাকে । ইব্রাহীম (আ) যখন কুরবানী 
করিয়াছিলেন, তখন বেহেশৃত হইতে তাহাকে সেই ভেড়াটি আনিয়া দেওয়া হইয়াছিল। ইহার 
বর্ণনা সুত্রও অতি উত্তম ৷ 

ইব্‌ন জারীর (র)......আবদুল্লাহ ইবৃন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
আমর (রা) বলেন £ আদম (আ)-এর দুই পুত্রের এক পুত্রের কুরবানী কবুল হয় এবং অন্য 
পুত্রেরটি কবুল হয় না। তাহাদের একজন কৃষিকাজ করিত এবং দ্বিতীয়জন পশুপালন করিত। 
তাহাদের উভয়কে কুরবানী করার জন্য আদেশ করা হইল । পশুপালক একটি মোটাতাজা উত্তম 
পশু কুরবানী করিল এবং কৃষক নিকৃষ্ট ধরনের কিছু ফসল উৎসর্গ করিল। অতঃপর আল্লাহ 
তা'আলা পশুপালকের উৎসগীঁকৃত পশু কবূল করেন এবং শষ্য উৎসর্গকারীর উৎসর্গ আল্লাহ 
উপেক্ষা করেন। আল্লাহ তা'আলা কুরআনে এই ঘটনাই বলিয়াছেন। অবশ্য যে নিহত 
হইয়াছিল, সে হত্যাকারী অপেক্ষা অধিক শক্তিশালী ছিল। এতদসত্ত্বেও সে আল্লাহ্র ভয়ে স্বীয় 
ভ্রাতা কাবীলের অত্যাচার নীরবে সহ্য করিয়াছিল এবং ভাইয়ের উপর হস্ত উত্তোলন করা হইতে 
বিরত ছিল। | 

ইসমাঈল ইবৃন রাফি মাদানী বলেন ৪ আদম (আ)-এর দুই পুত্রকে কুরবানী করার জন্য 
আদেশ করা হয়। তাহাদের একজন পশুপালন করিত । সে তাহার পশুর মধ্যে সবচেয়ে উত্তম ও 
, হষ্টপুষ্ট পসন্দনীয় পশুটি কুরবানী করে এবং তাহার কুরবানী আল্লাহ তা'আলা কবুল করেন। 
উক্ত কুরবানীকৃত পশুটি জান্নাতে তুলিয়া রাখা হয়। অতঃপর ইবরাহীম (আ) যখন কুরবানী 
করেন, তখন সেই পশুটি আনিয়া দেওয়া হয়। ইবৃন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। 


Contents 


সূরা মায়িদা ৫০১ 


ইব্‌ন আবূ হাতিম (র)......মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন হুসায়ন হইতে বর্ণনা করেন যে, 
মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন হুসায়ন বলেন ঃ আদম (আ) হাবীল এবং কাবীলকে বলিলেন, আল্লাহ 
তা'আলা তোমাদের উভয়কে কুরবানী করার জন্য আদেশ করিয়াছেন। তোমাদের যাহার 
কুরবানী কবুল হইবে, সে উহার পাণিগ্রহণের অধিকার লাভ করিবে । হাবীল বকরী পালন 
করিত। সে তাহার বকরী হইতে সবচেয়ে উত্তম বকরীটি কুরবানীর জন্য মনোনীত করে। 
কাবীল কৃষিকাজ করিত। সে তাহার শষ্য হইতে নিকৃষ্ট ধরনের কিছু শষ্য অত্যন্ত মনোকষ্টের 
সঙ্গে উৎসর্গ করার জন্য নির্বাচন করে। তাহাদের উভয়ের কুরবানীর বস্তু নিয়া আদম (আ) 
তাহাদের সহ পাহাড়ের উপর উঠেন এবং সেখানে উহা রাখিয়া বসিয়া থাকেন। তাহারা উভয়ে 
কুরবানী কবুল হওয়ার জন্য অধীরভাবে অপেক্ষা করিতেছিল। এমন সময় আল্লাহপাক আগুন 
প্রেরণ করেন এবং সেই আগুন আসিয়া হাবীলের কুরবানীর বস্তুর উপর ভর করে এবং উহা 
আকাশে তুলিয়া নিয়া যায়। অথচ কাবীলের কুরবানীর বস্তু উপেক্ষিত হইয়া তথায় পড়িয়া 
থাকে । ইহা দেখিয়া আদম (আ) কাবীলকে বলিলেন, তোমার কুরবানীর বস্তু উপেক্ষিত 
হইয়াছে, তোমার অমঙ্গল হউক । কাবীল তখন বলিল, আপনি হাবীলকে ভালবাসেন বিধায় 
আপনি তাহার জন্য দু'আ করিয়াছেন। তাই তাহার কুরবানী গৃহীত হইয়াছে এবং আমার 
কুরবানী উপেক্ষিত হইয়াছে। তখন কাবীল হাবীলকে ক্রুদ্ধ স্বরে বলিল, আমি তোকে হত্যা 
করিব। তোর জন্য আব্বা দু'আ করিয়াছেন, তাই তোর কুরবানী কবুল হইয়াছে আর আমার 
কুরবানী উপেক্ষিত হইয়াছে। | 

কাবীল সেই হইতে হাবীলকে হত্যা করার সুযোগ সন্ধান করিতেছিল। একদা হাবীলের 
পশুপালনশেষে ঘরে ফিরিতে বিলম্ব হইল । তখন আদম (আ) কাবীলকে জিজ্ঞাসা করিলেন ঃ হে 
কাবীল! তোমার ভাই কোথায়? কাবীল বলিল, সে তো বকরী চরাইতে গিয়াছিল। এখন আমি 
কি বলিব ? আদম (আ) বলিলেন, তোমরা অমঙ্গল হউক । যাও, এখনই তাহাকে খোজ করিয়া 
নিয়া আস। তখন কাবীল মনে মনে বুদ্ধি আটিল যে, এই সুযোগে তাহাকে হত্যা করিব ৷ তাই 
সে সঙ্গে করিয়া ধারালো একটি চাকু নিল। পথে উভয়ের সাক্ষাত হয়! হাবীলকে দেখিয়াই 
হইয়াছিল। তাই তোমাকে আমি হত্যা করিব। উত্তরে হাবীল বলিল, আমি উত্তম বস্তু কুরবানী 
করিয়াছিলাম বলিয়া আমার কুরবানী কবূল হইয়াছিল । অথচ তুমি নিকৃষ্ট বস্তু কুরবানীর জন্য 
নিয়াছিলে। আল্লাহ পবিত্র ও উত্তম কুরবানী ব্যতীত কবুল করেন না। অবশ্যই আল্লাহ তা“আলা 
মুত্তাকীদের কুরবানী কবুল করিয়া থাকেন। হাবীল ইহা বলাতে কাবীল অত্যন্ত রাগান্বিত হইয়া 
তাহার ধারালো চাকুটি বাহির করিয়া হাবীলের শরীরে বসাইয়া দিল। তখন হাবীল কাবীলকে 
বলিল, হে কাবীল! তোমার অমঙ্গল হউক, তুমি তোমার এই জঘন্য হত্যার জন্য আল্লাহর নিকট 
কি জবাব দিবে ? তথাপি নিষ্ঠুর কাবীল তাহাকে হত্যা করিয়া মাটিতে পুতিয়া উপর দিয়া ধূলা- 
মাটি রাখিয়া দিল। | 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)......আহলে কিতাবদের কোন এক আলিম হইতে বর্ণনা করেন ঃ 
আদম (আ) তীহার পুত্র কাবীলকে হাবীলের যমজ বোন এবং হাবীলকে কাবীলের যমজ বোন 
বিবাহ করার আদেশ করিয়াছিলেন। হাবীল তাহার আদেশ মানিয়া নিল। কিন্তু কাবীল আদম 


Contents 


৫০২ তাফসীরে ইব্ন কাছীর 


(আ)-এর আদেশ মানিতে অস্বীকৃতি জানাইল। অবশ্য হাবীলের যমজ বোনের চেয়ে কাবীলের 
যমজ বোন সুশ্রী ছিল। তাই কাবীল তাহার যমজ বোনের প্রতি ছিল খুবই দুর্বল । এই আদেশ 
অমান্য করার পক্ষে সে যুক্তি উত্থাপন করিল যে, আমরা দুই যমজ ভাইবোন জান্নাতে জন্মলাভ 
করিয়াছি । অতএব আমিই আমার যমজ বোনের পাণি গ্রহণের উপযুক্ত দাবিদার । 

কোন কোন ইয়াহুদী আলিম ইহাও বলিয়াছেন যে, কাবীলের যমজ বোন অতি সুশ্রী ছিল। 
বিধানমত কাবীলের অন্য ভাইয়ের জন্য তাহাকে বিবাহ করা বৈধ । কিন্তু কাবীল তাহার রূপের 
কারণে তাহাকে নিজের জন্য কামনা করিয়াছিল। আল্লাহই ভালো জানেন। 

যাহা হউক, তাহার পিতা তাহাকে বলিয়াছিল, হে বৎস! সে তোমার জন্য বৈধ নয়। কিন্তু 
কাবীল তাহার পিতার কথা উপেক্ষা করিল । অতঃপর তাহার পিতা তাহাদের উভয়কে বলিল, 
তোমরা কুরবানী কর। যাহার কুরবানী গৃহীত হইবে, সেই উক্ত বোনকে বিবাহ করিবে । কাবীল 
কৃষিকাজ করিত এবং হাবীল পশুপালন করিত। কাবীল গম উৎসর্গ করিল এবং হাবীল তাহার 
পশুপাল হইতে উত্তম হষ্টপুষ্ট একটি গরু কুরবানী করিল। কেহ বলেন, হাবিল একটি গাভী 
কুরবানী করিয়াছিল। অতঃপর আসমান হইতে উজ্জ্বল অগ্নি আসিয়া হাবীলের কুরবানী গ্রাস 
করিয়া নেয় এবং কাবীলের কুরবানীর বস্তু সেইভাবেই থাকিয়া যায়। পূর্ব যুগে কুরবানী কবূল 
হওয়া না হওয়ার এইটাই ছিল আলামত । ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। 

ইহাদের সম্পর্কে আওফী (র).....ইবৃন আববাস (রা) হইতে বর্ণনা করেন ঃ তখনকার দিনে 
কোন গরীব-মিসকীন না থাকার কারণে কুরবানীর বস্তু ফেলিয়া রাখা হইত এবং যাহার কুরবানী 
গৃহীত হইত, তাহার কুরবানী আসমান হইতে আগুন আসিয়া গ্রাস করিয়া নিত। আদম 
(আ)-এর পুত্রদ্ধয়ের ব্যাপারেও ইহা হইয়াছিল। তাহার এক পুত্র পশুপালন করিত এবং অন্য পুত্র 
কৃষিকাজ করিত। যে পশুপালন করিত, সে হষ্টপুষ্ট একটি বকরী.কুরবানী করে এবং অন্য ভাই 
নিকৃষ্ট ধরনের কিছু শষ্য কুরবানী দেয়। ফলে আসমান হইতে আগুন আসিয়া তাহাদের 
কুরবানীর বস্তুর মাঝখানে অবতরণ করে এবং বকরীটি খাইয়া ফেলে ও শধ্যগুলি রাখিয়া যায়। 
তখন আদম (আ)-এর এক পুত্র অন্য পুত্রকে অর্থাৎ যাহার কুরবানী কবুল হইয়াছে তাহাকে 
বলিল, তুমি লোকজনের কাছে যাইবে এবং তাহাদিগকে তোমার কুরবানী কবূল হওয়ার কথা 
বলিবে। এমন কি এই কথাও বলিবে যে, আমার চেয়ে তুমি উত্তম এবং আল্লাহ্‌র প্রিয় ব্যক্তি। 
তাই তোমাকে আমি হত্যা করিয়া ফেলিব। তখন অন্য ভাই তাহাকে বলিল, আমার কি 
অপরাধ ? আল্লাহ তো মুত্তাকীদের কুরবানী কবুল করিয়া থাকেন। ইবৃন জারীর (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। 

ইহা দ্বারা বুঝা যায় যে, কাবীল তাহার ভাই হাবীলকে হত্যা করিয়াছিল একমাত্র হাবীলের 
কুরবানী কবূল হওয়ার কারণে, মহিলাঘটিত কোন ব্যাপারে নয় । পূর্বেও এই কথার সমর্থনে 
রিওয়ায়াত বর্ণিত হইয়াছে । কুরআন দ্বারাও এই কথাই বুঝা যায়। যেমন ৪ 


পা পা ee Ge oer ee ৮1৩০ ogee Oo পা ০ ৮৮554 ঠ 0 2 “2 + ০ 
i 
“6 280 ঠ ৮ ager পা 
all ad HES) 


Contents 


| সূরা মায়িদা ৫০৩ 


অর্থাৎ “যখন তাহার উভয় কুরবানী করিয়াছিল, তখন তাহাদের একজনের কুরবানী কবুল 
হইল এবং অন্যজনের কবুল হইল না। তাহাদের একজন বলিল, আমি তোমাকে হত্যা করিবই । 
অপরজন বলিল, আল্লাহ মুত্তাকীদের কুরবানী কবুল করেন ।' 

ইহার বাহ্যিক অর্থ দ্বারাও এই কথা বুঝায় যে, সে তাহার ভাইয়ের কুরবানী সফল হওয়ার 
কারণে রাগ ও হিংসাবশত তাহাকে হত্যা করিয়াছে, অন্য কোন কারণে নয়। 

জমহুর আলিমদের মধ্যে এই কথা প্রসিদ্ধ যে, হাবীল একটি বকরী কুরবানী করিয়াছিল 
এবং কাবীল খাদ্যশষ্য কুরবানী করিয়াছিল । হাবীলের কুরবানীর বকরী কবূল হইয়াছিল । 

ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ বলেন ঃ হাবীলের কুরবানীর বস্তু ছিল ভেড়া যাহা পরবর্তীতে 
ইব্রাহীম (আ) কুরবানী করিয়াছিলেন । তবে এই উভয় অভিমতের মধ্যে কোন বৈপরীত্য নাই । 
আল্লাহই ভাল জানেন। 

মোট কথা কাবীলের কুরবানী কবূল হয় নাই। মুজাহিদসহ বিভিন্ন ইয়াহুদী বা কিতাবী 
আলিমদের মতামত দ্বারা উহা প্রমাণিত । অথচ ইব্‌ন জারীর মুজাহিদ হইতে একটি রিওয়ায়াতে 
বর্ণনা করিয়াছেন যে, কাবীলের কুরবানী কবুল হইয়াছিল। ইহা প্রসিদ্ধ বা জমহুরের মতের 
বিপরীত । আমাদের মনে হয়, বর্ণনাকারী মুজাহিদের কথা যথাযথভাবে সংরক্ষণ করিতে পারেন 
নাই। আল্লাহই ভাল জানেন। 

১৪৪]। ১০511111821 এর মর্মার্থ হইল কার্যত আল্লাহকে ভয় করা। ইব্‌ন আবু 
হাতিম (র)......ইবৃন মালিক আল-মুকরী ওরফে তামীম হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মালিক 
আল-মুকরী ওরফে তামীম বলেন, আমি আবূ দারদা (রা)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলেন £ 
ইয়াকীনের অবস্থায় আমার এক রাকা'আত নামায কবুল হওয়া আমার জন্য পৃথিবী ও উহার 
মধ্যবর্তী সকল সম্পদের চেয়ে বহু প্রিয় ও কাঙ্ছিত। যেমন আল্লাহ তা'আলা বলিয়াছেন, Cl 
+35 2০ ২01 118 ‘আল্লাহ মুত্তাকীদের কার্য কবুল করেন! 

ইবৃন আবূ হাতিম (র)......মাইমূন ইব্‌ন আবূ হামযা হইতে বর্ণনা করেন যে, মাইমূন ইবৃন 
আবূ হামযা (র) বলেন £ঃ একদা আমি আবু ওয়ায়লের নিকট বসিয়াছিলাম। এমন সময় 
আমাদের নিকট মু'আযের শাগরিদগণের মধ্য হইতে আবূ আকীক নামক এক ব্যক্তি প্রবেশ 
করিল । তাহাকে শাকীক ইব্‌ন সালমা জিজ্ঞাসা করিল, হে আবু আকীক । আপনি মু'আয ইব্‌ন 
জাবাল (রা)-এর নিকট হইতে শ্রুত একটি হাদীস আমাদিগকে বলুন। তিনি বলিলেন, হ্যা, 
আমি তাহাকে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন £ লোকজন কিয়ামতের মাঠে একত্রে জমায়েত 
হইবে ৷ তখন তাহাদিগকে কেহ ডাকিয়া বলিবেন, আল্লাহভীরুরা কোথায়? তখন আল্লাহভীরুরা 
আল্লাহ্‌র ডানার নীচে দীড়াইয়া যাইবে । আল্লাহ তা'আলা তাহাদের হইতে কোন পর্দা করিবেন 
না। ইহা শুনিয়া আবু আকীক তাহাকে জিজ্ঞাসা করেন, মুত্তাকী কাহারা ? তিনি বলিলেন, যাহারা 
শিরক ও প্রতিমা পূজা হইতে বাচিয়া থাকে এবং একনিষ্ঠভাবে আল্লাহ্‌র ইবাদত করে । অতঃপর 
আল্লাহ্‌র ডানার নীচে দাড়ানো মুত্তাকীগণ বেহেশতের দিকে যাত্রা করিবে ।' 

আল্লাহ তা'আলা অতঃপর বলেন ঃ 


GE 01 408১ 0311 ১2 Bl BU ৮০৯০ এরও এ ০৮০৪ ০৪ 
১৮] ০ এ 


Contents 


৫০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ “তাহার সেই নেককার ভাই, তাকওয়ার জন্য যাহার কুরবানী আল্লাহ কবুল 
করিয়াছিলেন, তাহাকে যখন তাহার ভাই বিনা অপরাধে হত্যার হুমকি দিল, তখন বলিল, 
না। তোমার নিকৃষ্টতম বস্তুর কুরবানীর মত আমার কুরবানীও যদি গৃহীত না হইত, তবে তুমি ও 
নানি টানি এ রান সানি রর সাদা রানি রঃ মারি গাদা 
আল্লাহকে ভয় করি। 
০০015) UGE 


অর্থাৎ তুমি যাহা ইচ্ছা তাহা আমাকে করিতে পার। কিন্তু আমি সংযম ও ধৈর্য ধারণ করিব। 
রা 

আবদুল্লাহ ইব্‌ন আমর রো) এই প্রসঙ্গে বলেন ঃ কাবীল অপেক্ষা হাবীল অধিক শক্তিশালী 
ছিলেন। তবুও বিনয় ও শিষ্টাচার প্রদর্শনপূর্বক কাবীলকে এই কথা বলেন। 

কেননা সহীহদ্ধয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ সো) বলেন ঃ যদি দুইজন মুসলমান একে 
অপরকে হত্যা করার জন্য তরবারি নিয়া উদ্যত হয়, তবে হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়েই 
জাহান্নামী হইবে । সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্র রাসূল। হত্যাকারী না হয় 
অপরাধী, নিহত ব্যক্তির কি দোষ ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ নিহত ব্যক্তিরও তাহার 
হত্যাকারীকে হত্যা করার ইচ্ছা ছিল। 

ইমাম আহমদ (র)......বিশর ইব্ন সাঈদ হইতে বর্ণনা করেন যে, বিশর ইবন সাঈদ 
বলেন £ বিদ্রোহীরা যখন হযরত উসমান (রা)-এর বাসভবন অবরোধ করিয়াছিল, তখন সাদ 
ইব্‌ন আবু ওয়াককাস (রা) বলিয়াছিলেন, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন ঃ অচিরেই দাঙ্গা-হাঙ্গামার 
সৃষ্টি হইবে । তখন দণ্ডায়মান ব্যক্তি অপেক্ষা উপবিষ্ট ব্যক্তি উত্তম হইবে, চলমান ব্যক্তি অপেক্ষা 
দণ্ডায়মান ব্যক্তি উত্তম হইবে এবং দৌড়ানো ব্যক্তি অপেক্ষা চলমান ব্যক্তি উত্তম হইবে । জনৈক 
সাহাবী রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন, যদি কোন ব্যক্তি আমার গৃহে প্রবেশ করিয়া 
আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়, তখন আমি কি করিব ? তিনি বলিলেন, তখন তুমি আদম 
(আ)-এর পুত্রের ভূমিকা গ্রহণ করিবে । 

কুতায়বা ইবৃন সাঈদের সূত্রে তিরমিযীও ইহা বর্ণনা করিয়াছেন এবং তিনি হাদীসটিকে 
মাসউদ, আবু ওয়াকিদ, আবু মূসা ও খুরশাহ (রা) প্রমুখ হইতেও এই হাদীসটি বর্ণিত হইয়াছে। 
কেহ ইহা লাইস ইব্‌ন সা“দের সনদেও রিওয়ায়াত করিয়াছেন । 

হাফিয ইব্‌ন আসাকির (র) বলেন ঃ যে ব্যক্তি জিজ্ঞাসা করিয়াছিলেন, তাহার নাম হইল 
হুসায়ন আল-আশাজাঈ | 

আবূ দাউদ (র)...... সা'দ ইব্‌ন আবু ওয়াকাস (রা) হইতে বর্ণনা করেন যে, সাদ ইব্‌ন 
আবূ ওয়াক্কাস (রা) উপরোল্লিখিত হাদীসটি সম্পর্কে বলেন £ আমি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা 
করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! যদি আমি কাহাকেও আমার ঘরে ঢুকিয়া আমাকে হত্যা করিতে 
উদ্যত দেখি, তখন কি করিব ? রাসূলুল্লাহ (সা) উত্তরে বলিলেন £ তখন তুমি আদম (আ)-এর 
পুত্রের ভূমিকা অবলম্বন করিবে । ইহা বলিয়া তিনি এই আয়াতটি তিলাওয়াত করেন ৪ 


Contents 


সূরা মায়িদা ৫০৫ 


2 sil 172 ll ৬০৮০৯ 56558287155 
০৭201 2০) 20 

অর্থাৎ “আমাকে হত্যা করার জন্য তুমি হাত তুলিলেও তোমাকে হত্যা করার জন্য আমি 
হাত তুলিব না, আমি তো রাব্বুল আলামীন আল্লাহ্‌কে ভয় করি ।' 

আইউব সাখতিয়ানী (রা) বলেন £ সর্বপ্রথম এই আয়াতটির উপর যিনি আমল 
করিয়াছিলেন, তিনি হইলেন হযরত উসমান (রা)। ইব্‌ন আবূ হাতিম (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......আবূ যর (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ যর (রা) বলেন ৪ 
একদা রাসূলুল্লাহ (সা) গাধার উপর সওয়ার হইয়া কোথাও চলিলেন এবং আমি তাহার পিছনে 
বসিয়াছিলাম। তখন রাসূলুল্লাহ (সা) বলেন, হে আবু যর! তুমি যদি মানুষের এমন দারিদ্র্য ও 
অভাব দেখ যে, ক্ষুধার যন্ত্রণায় তাহারা বাড়ির বিছানা হইতে উঠিয়া মসজিদেও না আসিতে 
পারে, তখন তুমি কি করিবে ? আবু যর (রা) বলিলেন, ইহার সমাধান সম্বন্ধে আল্লাহ ও তাহার 
রাসূলই ভাল জানেন । রাসূলুল্লাহ (সা) বলেন, তখন যে কোন ধরনের পাপ হইতে সজাগ ও 
সংযত থাকিবে । অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন, হে আবূ যর! তুমি যদি দেখ, মহামারীর 
প্রকোপে ঘরে ঘরে কবরের চিহ্ন, তখন তুমি কি করিবে ? আমি বলিলাম, আল্লাহ ও তাহার 
রাসূলই ভাল জানেন । রাসূলুল্লাহ (সা) বলিলেন, তখন সবর করিবে । ইহার পর আবার তিনি 
বলিলেন, হে আবু যর! তুমি যদি দেখ, মানুষের মধ্যে পরম্পরে হানাহানি ও খুনাখুনি শুরু হইয়া 
যায়, এমনকি মরুভূমির পাথরগুলিও যদি রক্তাক্ত হয়, তখন তুমি কি করিবে ? আমি বলিলাম, 
আল্লাহ ও তাহার রাসূলই ভাল জানেন। রাসূলুল্লাহ (রা) উত্তরে বলিলেন, তখন তুমি ঘরের 
দরজা বন্ধ করিয়া উহার মধ্যে বসিয়া থাকিবে । ইহা শুনিয়া আমি বলিলাম, আমি যদি উহাতে 
অংশগ্রহণ না করি, তবুও কি? রাসূলুল্লাহ (সা) বলিলেন, হ্যা, তুমি তোমার সমমনাদের কাছে 
চলিয়া যাইবে এবং তাহাদের নিকট অবস্থান করিবে । তিনি বলিলেন, আমি যদি অস্ত্র ধারণ করি 
তবে? রাসূলুল্লাহ (সা) বলিলেন, তবে তুমি যাহাদের পক্ষে অস্ত্র ধারণ করিবে, তাহাদের দলের 
অন্তর্ভুক্ত হইয়া যাইবে । তখন যদি কাহারো তরবারির ঝলক তোমাকে শংকিত করে, সেক্ষেত্রে 
তুমি তোমার মুখের উপর কাপড় ঢাকিয়া দিবে । যাহাতে সে তোমার ও তাহার পাপগুলি একাই 
নিয়া যায়। 

আবদুল্লাহ ইব্‌ন সামিত (রা) হইতে আবূ ইমরানের সূত্রে আহলে সুনান এবং মুসলিমও ইহা 
বর্ণনা করিয়াছেন । আবু দাউদ (র)......আবু যর (রা) হইতেও অনুরূপ বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন মারদুবিয়া (র)......রিবঈ হইতে বর্ণনা করেন যে, রিবঈ বলেন £ আমরা হুযায়ফার 
জানাযায় উপস্থিত ছিলাম । তখন এক ব্যক্তিকে বলিতে শুনিয়াছি যে, তিনি বলেন, আমি এই 
হুযায়ফার নিকট শুনিয়াছি যে, তিনি লোকদিগকে রাসূলুল্লাহ (সা)-এর হাদীস বলার সময় 
চলিয়া যাইব । যদি সেখানেও যাইয়া আমাকে কেহ হত্যা করিতে উদ্যত হয়, তবে আমি 


কাছীর-_৩/৬৪ 


Contents 


৫০৬ তাফসীরে ইবৃন কাছীর 


তাহাকে বলিব, তুমি তোমার এবং আমার পাপরাশি নিজের কাধে তুলিয়া নাও। আমি আদম 
(আ)-এর দুই পুত্রের মধ্যে যিনি উত্তম, তাহার মত হইয়া যাইব । 

ইহার পর বলা হইয়াছে £ 
শেরে 1১ 041 ৮১৮৯ ৬০ নি ০৪1৩ ৮৯৪০ 581 ১৪. il | 

অর্থাৎ “তুমি আমার ও তোমার পাপের ভার বহন কর এবং অগ্নিবাসী হও, ইহাই আমি চাহি 
এবং ইহাই যালিমদের কর্মফল ৷’ 

ইব্‌ন আব্বাস, মুজাহিদ, যাহহাক, কাতাদা ও সুদ্দী রে) প্রমুখ 1৮৮55 0155) 55| 
৮০১. আয়াতাংশের মর্মার্থে বলেন £ আমাকে হত্যা করার পাপ এবং ইহার পূর্বেকৃত সকল 
পাপ তুমি বহন কর এবং ইহাই আমি কামনা করি। ইব্‌ন জারীর (র) ইহা উদ্ধৃত করিয়াছেন। 

‘আমার পাপ এবং আমাকে হত্যা করার সমুদয় পাপ নিয়া তুমি কিয়ামতের দিন উপস্থিত 
হও ।"_মুহাজিদ (র) হইতে উহার এই অর্থ বর্ণিত হইয়াছে। 

তবে মুজাহিদের এই অর্থের সত্যতার ব্যাপারে সন্দেহের অবকাশ রহিয়াছে । কেননা ইহার 
বিপরীতে মুজাহিদ রে) হইতে একাধারে মানসূর ও সুফিয়ান সাওরীর সনদে বর্ণিত হইয়াছে যে, 
০০৯0১ 15525 ১1 55১1 2221 অর্থ তাহাকে হত্যা করার পাপ এবং এ.&| অর্থ হত্যার পূর্বেকার 
নিজের সকল পাপ! ঈসা ইব্‌ন আবূ নাজীহও মুজাহিদ হইতে ইহা বর্ণনা করিয়াছেন। 

অন্য সূত্রে মুজাহিদ (র) হইতে একাধারে ইব্‌ন নাজীহ ও শিবল-এর রিওয়ায়াতে আসিয়াছে 
যে, 17525 ১1 ১১০1 ১০ অর্থ ‘আমি কামনা করি আমার পূর্বের সমুদয় পাপ এবং আমাকে 

অনেকেই উক্ত অর্থের সমর্থনে এই হাদীসটি উত্থাপন করিয়াছেন যে, “হত্যাকারী নিহত 
ব্যক্তির সমস্ত পাপ নিজের কাধে বহন করে ।” তবে এই হাদীসটির কোন ভিত্তি নাই। যদিও 
হাফিয আবূ বকর বাষ্যারের সূত্রে প্রায় এই ধরনের একটি হাদীস বর্ণিত হইয়াছে। 

আমর ইব্ন আলী (র)......হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়েশা (রা) 
বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, নিরপরাধী নিহত ব্যক্তির সকল পাপ হত্যার সাথে সাথে 
মিটিয়া যায়। 

এই হাদীসটির অর্থ এবং উপরের হাদীসের অর্থ এক নয়; আর হাদীসটি ততটা বিশুদ্ধও 
নয়। অবশ্য যদি বিশুদ্ধ হয় তবে ইহার অর্থ দীড়াইবে যে, আল্লাহ তা“আলা নিহত ব্যক্তির সমস্ত 
পাপ হত্যাজনিত কষ্টের কারণে ক্ষমা করিয়া দেন। 

ইহার অর্থ এই হইতে পারে না যে, নিহত ব্যক্তির সমস্ত পাপ হত্যাকারীর মাথায় চাপিবে। 
মাত্র কয়েক ব্যক্তি ছাড়া এই কথা আর কেহ বলেন নাই। 

তবে কথা থাকে যে, কিয়ামতের দিন কতক নিহত ব্যক্তি তাহাদের হত্যাকারীকে খুঁজিয়া 
হত্যার বিনিময়ে তাহাদের নিকট হইতে পুণ্য আদায় করিবে । যদি হত্যাকারীর পুণ্য নিহত 
ব্যক্তির প্রতি অত্যাচারের পরিমাণ হইতে কম হয়, তবে নিহত ব্যক্তি তাহার পাপ হত্যাকারীর 
ঘাড়ে চাপাইয়া দিবে। ইহা দ্বারা বুঝা যায় যে, কোন কোন ক্ষেত্রে নিহত ব্যক্তির পাপ হইতে 


Contents 


সূরা মায়িদা ৫০৭ 


হত্যাকারীর কাধে কিছু কিছু যাইবে । কেননা অত্যাচারের বদলা নেওয়ার কথা হাদীস দ্বারা 
প্রমাণিত । হাদীসে ইহাও আসিয়াছে যে, ‘অত্যাচার করা পাপ । তাহার মধ্যে সবচেয়ে জঘন্য 
হইল হত্যা করা ৷’ আল্লাহ তা'আলাই ভাল জানেন। 

ইব্‌ন জারীর (র) বলেন ঃ ইহার সঠিক অর্থ হইল, আমি কামনা করি তুমি তোমার নিজের 
পাপ এবং আমাকে হত্যা করার পাপ বহন কর ৷ অর্থাৎ তোমার অন্যান্য পাপের সঙ্গে এই 
পাপটি যুক্ত হউক । কখনো ইহার অর্থ এই নয় যে, আমার সমুদয় পাপ তোমার ঘাড়ে চাপিয়া 
বসুক । কেননা আল্লাহ পাক আমাদিগকে বলিয়াছেন, ‘প্রত্যেক আমলকারীকে তাহার নিজ নিজ 
আমলের প্রতিফল দান করা হইবে ।' তাই কখনো এই কথা বলা যায় না যে, নিহত ব্যক্তির 
সারা জীবনের সকল পাপ হত্যাকারীর কাধে চাপাইয়া দেওয়া হইবে। 

এখন কথা হইল যে, হাবীল তাহার ভাইকে এই কথা কেন বলিয়াছিলেন। 

হাবীল তাহার ভাইকে এই কথা বলিয়া উপদেশ দেন এবং ভীতি প্রদর্শন করেন যে, সে 
যেন এই মহাপাপ হইতে বিরত থাকে । নতুবা সে পাপী হইয়া জাহান্নামের অধিবাসী হইবে। 
কারণ সে তো তাহার মুকাবিলা করিতেছে না । সুতরাং সকল পাপ তাহারই কাধে চাপিবে। 

সেই কথাই এই আয়াতে বলা হইয়াছে ৪ ০১১ ৮০১3 egal Sl ১2১1 ০ অর্থাৎ 
‘তুমি আমার ও তোমার পাপের ভার বহন কর ।' ৃ 

lh) 32 LS ET EE 


অর্থাৎ ‘তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হও এবং ইহা হইল যালিমদের কর্মফল !' 

ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ ইহা দ্বারা তাহাকে দোযখের ভীতি প্রদর্শন করা হয়। কিন্তু 
ইহাতে সে ভয় পায় নাই এবং হত্যা করা হইতে নিরস্ত হয় নাই। 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ৪ 

EAB ০ ০১০৫৪ 4153 sl 085 ৭৮০৬০ ০০৬০৪ 

‘অতঃপর তাহার মন ভ্রাতৃহত্যায় তাহাকে উত্তেজিত করিল এবং সে তাহাকে হত্যা করিল। 
ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইল ৷' 

অর্থাৎ তাহার চিত্ত ইহাকে উত্তম মনে করিয়াছে এবং উন্মত্ত বাহাদুরী তাহাকে ভ্রাতৃহত্যায় 
উদ্বুদ্ধ করিয়াছে । 

মুহাম্মদ ইবন আলী ইব্‌ন হুসায়ন বলেন ঃ সে তাহাকে চাকুর আঘাতে হত্যা করিয়াছিল। 

জনৈক সাহাবী হইতে আবদুল্লাহ ইব্‌ন মুররা এবং ইব্‌ন আব্বাস রো) হইতে আবূ সালিহ 
ও আবূ মালিক প্রমুখের সূত্রে সুদ্দী (র) বলেন ঃ কাবীল তাহার ভাই হাবীলকে হত্যা করার জন্য 
সুযোগ খুঁজিতেছিল। একদিন হাবীল পাহাড়ের উপর পশু চরাইতে চরাইতে ঘুমাইয়া পড়েন। 
ইতিমধ্যে কাবীল আসিয়া তাহাকে ঘুমন্ত দেখিয়া একটা পাথর উঠাইয়া তাহার মাথায় নিক্ষেপ 
করে এবং তৎক্ষণাৎ তিনি সেই স্থানে মারা যান। তাহাকে এভাবে মৃত রাখিয়া কাবীল সেখানে 
হইতে পালাইয়া যায় । ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন । 

কোন ইয়াহুদী আলিম বলিয়াছেন ৪ তাহাকে পশুর মত গলা কাটিয়া হত্যা করা হইয়াছিল 
অথবা তাহার গলা কাটিয়া শরীর হইতে আলাদা করিয়া ফেলা হইয়াছিল । 


Contents 


৫০৮ তাফসীরে ইব্ন কাছীর 


ইব্‌ন জারীর (র) বলেন £ যখন সে হত্যা করিতে প্রবৃত্ত হয়, তখন 'সে তাহার গলা 
মোচড়াইতেছিল। ইতিমধ্যে ইবলিস আসিয়া একটি পশু ধরিয়া আনিয়া একটি পাথরের উপর 
উহার মাথা রাখিয়া অপর একটি পাথর দিয়া আঘাত করিয়া পশুটিকে মারিয়া ফেলে । আদম 
(আ)-এর পুত্র এই কর্ম দেখিয়া তাহার ভাইকেও সেইরূপে হত্যা করে। ইব্‌ন আবু হাতিম (র) 
ইহা বর্ণনা করিয়াছেন । 

আবদুল্লাহ ইব্‌ন ওয়াহাব (র)......যায়দ ইব্‌ন আসলাম হইতে বর্ণনা করেন যে, যায়দ ইব্‌ন 
আসলাম বলেন ঃ সে তাহাকে হত্যা করার জন্য মাথায় আঘাত করে, গালে থাপ্পড় মারে ও ঘুষি 
মারিতে থাকে । আসলে কিভাবে হত্যা করিতে হয় তাহা কাবীলের জানা ছিল না। ইতিমধ্যে 
ইবলিস আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি কি ইহাকে হত্যা করিতে চাও ? সে বলিল, হ্যা, 
আমি ইহাকে হত্যা করিতে চাই। ইবলিস বলিল, তাহা হইলে একটি পাথর উঠাইয়া উহার 
মাথায় আঘাত কর। অতঃপর সে একটা পাথর উঠাইয়া তাহার মাথায় সজোরে আঘাত করিলে 
তাহার মাথা থেতলাইয়া যায়। ইহা সংঘটিত হওয়ার পরই ইবলিস হাওয়া (আ)-এর নিকট 
গিয়া বলিল, হে হাওয়া! কাবীল হাবীলকে হত্যা করিয়া ফেলিয়াছে। সে ইবলিসকে বলিল, হত্যা 
আবার কি? ইবলিস বলিল, সে আর খাইতে পারিবে না, পান করিতে পারিবে না এবং নড়াচড়া 
করিতে পারিবে না। হাওয়া (আ) বলিলেন, ইহাকে তো মৃত্যু বলে। ইবলিস বলিল, হ্যা, সে 
মারা গিয়াছে। ইহা শুনিয়া হাওয়া (আ) কান্নায় ভাঙ্গিয়া পড়েন। ইতিমধ্যে হযরত আদম (আ) 
আসিয়া পড়েন ও তাহাকে জিজ্ঞাসা করেন, কি হইয়াছে তোমার ? কিন্তু তিনি শোক-ব্যথায় 
কোন কথা বলিতে পরিতেছিলেন না। হযরত আদম (আ) আবার আসিয়া তাহাকে জিজ্ঞাসা 
করিলেও কোন কথা না বলার পর তাহাকে ক্রদ্ধস্বরে বলিলেন, আচ্ছা, তুমি তোমার 
মেয়েদিগকে নিয়া কাদিতে থাক। আমি আমার ছেলেদেরসহ ইহা হইতে সম্পূর্ণ ভিন্ন। ইব্‌ন 
আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 

আল্লাহ তা'আলা বলিয়াছেন 8 ১,২11 --০ ০.3 “অর্থাৎ দুনিয়া ও আখিরাত উভয় 
জগতে সে ক্ষতিগ্রস্ত হইল’ অর্থাৎ নিজের যমজ বোন বিবাহ করিতে না পারার ক্ষতি হইতে 
ইহা অধিক ও অনন্তকালের জন্য ক্ষতি । 

ইমাম আহমদ (র)......আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
ইব্‌ন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ তোমরা অন্যায়ভাবে হত্যা করিও না। 
যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করে, তাহার খুনের পাপ আদম (আ)-এর প্রথম সন্তানের উপর 
বর্তায়। কেননা সে পৃথিবীতে প্রথম অন্যায়ভাবে হত্যার সূত্রপাত করিয়াছে । আবূ দাউদ সহ 
আমাশের সুত্রে একটি দল এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন জারীর (র)......ইব্‌ন জুরাইজ হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন জুরাইজ বলেন ঃ 
মুজাহিদ (র) বলিয়াছেন, উক্ত হত্যাকারীর একটি পা অন্য পায়ের গোছার মধ্য দিয়া ট্ুকাইয়া 
তাহার মুখ সূর্যের দিকে করিয়া ঝুলাইয়া রাখা হইয়াছে। সূর্যের গতির সাথে সেও ঘুরিতে থাকে 
এবং শীতকালে বরফের গর্তে এবং গ্রীষ্মকালে আগুনের গর্তে রাখিয়া তাহাকে শাস্তি দেওয়া হয়। 

ইব্‌ন জুরাইজ বলেন যে, আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) বলিয়াছেন ৪ আদম (আ)-এর হন্তা 
পুত্র প্রত্যেক হত্যাকারীর হত্যার পাপের একটা নির্দিষ্ট অংশ অবশ্য পাইবে এবং তাহাদের 
আযাবের একাংশও সে ভোগ করিবে । 


Contents 


৫১০ তাফসীরে ইব্ন কাছীর 


বলিতে লাগিল, হায়! এই কাকটির মত কাজ করার বুদ্ধিও আমার হইল না! অতঃপর সে 
কাকের কাছে শিখিয়া তাহার ভাইয়ের শবদেহ অনুরূপভাবে কবরস্থ করিয়া রাখিল। 

লাইস ইব্‌ন আবূ আলীম (র)......মুজাহিদ হইতে বর্ণনা করেন, সে তাহার ভাইয়ের 
শবদেহ কোলে নিয়া একশত বৎসর পর্যন্ত বসিয়া ছিল। কেননা মাটি খনন করিয়া শবদেহ 
কবরস্থ করার কৌশল তাহার জানা ছিল না। অতঃপর যখন একটি মৃত কাককে একটি জীবিত 
কাক কর্তৃক সমাধিস্থ হইতে দেখিল, তখন সে বলিয়া উঠিল, হায়! আমি কি এই কাকের মতও 
হইতে পারিলাম না, যাহাতে আমার ভ্রাতার শবদেহ সমাহিত করিতে পারি ? অতঃপর সে 
অনুতপ্ত হইল। ইবৃন জারীর ও ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন । 

আতীয়া আওফী (র) বলেন ঃ সে তাহার ভাইকে হত্যা করায় ভীষণভাবে মর্মাহত হয়। 
নিহতের শবদেহের আশে পাশে পাখি ও জীবজন্তু আসিয়া অপেক্ষা করিতে থাকে যে, কোথায় 
শবদেহ ফেলিবে এবং সেখানে গিয়া উহারা শবদেহ ভক্ষণ করিবে । ইব্‌ন জারীর (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। 

পূর্ববর্তী আসমানী গ্রন্থ সম্পর্কীয় কোন বিজ্ঞ আলিম হইতে মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বর্ণনা 
করেন ঃ পৃথিবীর প্রথম নিহত ব্যক্তিকে হত্যা করার পর হত্যাকারীর হাত হইতে তাহার শবদেহ 
মাটিতে পড়িয়া যায় এই ভাবনায় যে, কিভাবে ইহাকে গোপন করা যায় ? প্রথম হত্যাকারী 
আদম (আ)-এর এক সন্তান এবং প্রথম নিহতও আদম (আ)-এর এক সন্তান। 

ইব্‌ন জারীর (র) বলেন ঃ তাওরাত অনুসারীদের ধারণা যে, কাবীল যখন তাহার ভাই 
হাবীলকে হত্যা করে, তখন আল্লাহ পাক ডাকিয়া বলেন, হে কাবীল ৪ তোমার ভাই হাবীল 
কোথায় ? কাবীল উত্তরে বলে, আমি কি জানি ? আমি কি তাহার পাহারাদার নাকি ? তখন 
আল্লাহ পাক বলেন, তোমার ভাইয়ের রক্ত আমাকে পৃথিবী হইতে ডাকিতেছে। যে যমীনের মুখ 
খুলিয়া দিয়া তুমি তোমার নিষ্প্রাণ ভাইয়ের রক্ত তাহার মুখে ঢালিয়াছ, স্ই যমীন তোম্ুকে 
অভিশাপ দিতেছে । তুমি সেই যমীনে চাষাবাদ করিলে উহাতে আর ফসল পাইবে না, যে পর্যন্ত 
না তুমি অনুতপ্ত হইবে । 

১০১|। ১১ ০৮০ অতঃপর সে অনুতপ্ত হইল ৷’ হাসান বসরী (র) বলেন, ইহার 
দ্বারা আল্লাহ তা'আলা তাহার ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রকাশ্য অনুতাপ প্রকাশের কথা বলিয়াছেন । 

এই কথার উপর সকল মুফাসসির একমত যে, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়েই 
হযরত আদম (আ)-এর ওরসজাত সন্তান ছিল। যথা হাদীসে উল্লেখিত হইয়াছে যে, পৃথিবীর 
মধ্যে যত হত্যাকাণ্ড ঘটিবে, উহার পাপের একাংশ হযরত আদম (আ)-এর প্রথম পুত্রের উপর 
বর্তাইবে । কারণ সেই প্রথম হত্যা পদ্ধতি আবিষ্কার করিয়াছে। 

কিন্তু ইব্‌ন জারীর (র) ...... হাসান বসরী (র) হইতে বর্ণনা করেন যে, হাসান বসরী (র) 
বলেন ঃ 91010 2 (51445 05 কুরআনের এই আয়াতাংশে যে আদম (আ)- -এর 
দুই পুত্রের কথা বলা হইয়াছে, এই দুই পুত্র হইল বনী ইসরাঈলের দুই ব্যক্তি, আদম 
(আ)-এর ওরসজাত সন্তান নয় । কেননা প্রথম কুরবানী তাহাদের হইতে আরম্ভ হইয়াছিল । আর 
পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি মৃত্যুবরণ করেন তিনি হইলেন আদম (আ)। তবে ইহার সনদে 
যথেষ্ট দুর্বলতা ও সন্দেহ রহিয়াছে। 


Contents 


৫১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


বলিতে লাগিল, হায়! এই কাকটির মত কাজ করার বুদ্ধিও আমার হইল না! অতঃপর সে 
কাকের কাছে শিখিয়া তাহার ভাইয়ের শবদেহ অনুরূপভাবে কবর স্থ করিয়া রাখিল। 

লাইস ইব্‌ন আবু আলীম (র)......মুজাহিদ হইতে বর্ণনা করেন, সে তাহার ভাইয়ের 
শবদেহ কোলে নিয়া একশত বৎসর পর্যন্ত বসিয়া ছিল। কেননা মাটি খনন করিয়া শবদেহ 
কবরস্থ করার কৌশল তাহার জানা ছিল না। অতঃপর যখন একটি মৃত কাককে একটি জীবিত 
কাক কর্তৃক সমাধিস্থ হইতে দেখিল, তখন সে বলিয়া উঠিল, হায়! আমি কি এই কাকের মতও 
হইতে পারিলাম না, যাহাতে আমার ভ্রাতার শবদেহ সমাহিত করিতে পারি ? অতঃপর সে 
অনুতপ্ত হইল। ইব্‌ন জারীর ও ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন । 

আতীয়া আওফী (র) বলেন ঃ সে তাহার ভাইকে হত্যা করায় ভীষণভাবে মর্মাহত হয়। 
নিহতের শবদেহের আশে পাশে পাখি ও জীবজন্তু আসিয়া অপেক্ষা করিতে থাকে যে, কোথায় 
শবদেহ ফেলিবে এবং সেখানে গিয়া উহারা শবদেহ ভক্ষণ করিবে । ইব্ন জারীর (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। 

পূর্ববর্তী আসমানী গ্রন্থ সম্পর্কীয় কোন বিজ্ঞ আলিম হইতে মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বর্ণনা 
করেন ঃ পৃথিবীর প্রথম নিহত ব্যক্তিকে হত্যা করার পর হত্যাকারীর হাত হইতে তাহার শবদেহ 
মাটিতে পড়িয়া যায় এই ভাবনায় যে, কিভাবে ইহাকে গোপন করা যায় ? প্রথম হত্যাকারী 
আদম (আ)-এর এক সন্তান এবং প্রথম নিহতও আদম (আ)-এর এক সন্তান । 

ইব্‌ন জারীর (র) বলেন £ তাওরাত অনুসারীদের ধারণা যে, কাবীল যখন তাহার ভাই 
হাবীলকে হত্যা করে, তখন আল্লাহ পাক ডাকিয়া বলেন, হে কাবীল ৪ তোমার ভাই হাবীল 
কোথায় ? কাবীল উত্তরে বলে, আমি কি জানি ? আমি কি তাহার পাহারাদার নাকি ? তখন 
আল্লাহ পাক বলেন, তোমার ভাইয়ের রক্ত আমাকে পৃথিবী হইতে ডাকিতেছে। যে যমীনের মুখ 
খুলিয়া দিয়া তুমি তোমার নিষ্প্রাণ ভাইয়ের রক্ত তাহার মুখে ঢালিয়াছ, স্ই যমীন তোমকে 
অভিশাপ দিতেছে । তুমি সেই যমীনে চাষাবাদ করিলে উহাতে আর ফসল পাইবে না, যে পর্যন্ত 
না তুমি অনুতপ্ত হইবে । 

০০১। ১১ 0:৭0 -অতঃপর সে অনুতপ্ত হইল।” হাসান বসরী (র) বলেন, ইহার 
দ্বারা আল্লাহ তা'আলা তাহার ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রকাশ্য অনুতাপ প্রকাশের কথা বলিয়াছেন। 

এই কথার উপর সকল মুফাসসির একমত যে, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়েই 
হযরত আদম (আ)-এর ওরসজাত সন্তান ছিল। যথা হাদীসে উল্লেখিত হইয়াছে যে, পৃথিবীর 
মধ্যে যত হত্যাকাণ্ড ঘটিবে, উহার পাপের একাংশ হযরত আদম (আ)-এর প্রথম পুত্রের উপর 
বর্তাইবে । কারণ সেই প্রথম হত্যা পদ্ধতি আবিষ্কার করিয়াছে। 

কিন্তু ইব্‌ন জারীর (র) ...... হাসান বসরী (র) হইতে বর্ণনা করেন যে, হাসান বসরী (র) 
বলেন ঃ 9১10101০2৭1 0442 050 কুরআনের এই আয়াতাংশে যে আদম (আ)- -এর 
দুই পুত্রের কথা বলা হইয়াছে, এই দুই পুত্র হইল বনী ইসরাঈলের দুই ব্যক্তি, আদম 
(আ)-এর ওরসজাত সন্তান নয় । কেননা প্রথম কুরবানী তাহাদের হইতে আরম্ভ হইয়াছিল । আর 
পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি মৃত্যুবরণ করেন তিনি হইলেন আদম (আ)। তবে ইহার সনদে 
যথেষ্ট দুর্বলতা ও সন্দেহ রহিয়াছে। 


Contents 


সূরা মায়িদা ৫১১ 


আবদুর রাযযাক (র)...... হাসান (র) হইতে বর্ণনা করেন যে, হাসান (র) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ এই ঘটনাটি বনী আদমের জন্য একটি দৃষ্টান্ত স্বরূপ । তাহারা যেন 
ইহার ভালটি গ্রহণ করে এবং মন্দটি পরিত্যাগ করে’ 
অন্য রিওয়ায়াতে ইব্‌ন মুবারক (র)......হাসান (র) হইতে বর্ণনা করেন যে, হাসান (র) 
বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ ইহা বনী আদমের জন্য উপমা স্বরূপ । তাহারা যেন ইহার 
ভালটি গ্রহণ করে এবং মন্দটি পরিত্যাগ করে। 
বুকাইর ইব্‌ন আবদুল্লাহ মুযানীও ইহা মুরসাল সূত্রে রিওয়ায়াত করিয়াছেন । এই রিওয়ায়াত 
ইব্‌ন জারীরও উদ্ধৃত করিয়াছেন। 
সালিম ইব্‌ন আবুল জা“আদ রে) বলেন ৪ ‘আদমের পুত্র তাহার ভাইকে হত্যা করিলে 
আদম (আ) একশত বৎসর পর্যন্ত বিষন্নতা ও শোকে অভিভূত হইয়া থাকেন। দীর্ঘ একশত 
বৎসর তাহার মুখে কখনো হাসি ফোটে নাই। অতঃপর ফেরেশৃতারা আসিয়া তাহার মঙ্গল 
কামনা করিয়া তাহার বিষন্ন মুখে হাসি ফোটান। ইহাও ইব্‌ন জারীর (র) বর্ণনা করিয়াছেন। 
ইব্‌ন হুমাইদ (র)......আবূ ইসহাক হামদানী রে) হইতে বর্ণনা করেন যে, আবূ ইসহাক 
হামদানী (রে) বলেন £ আলী ইব্‌ন আবূ তালিব (রা) বলিযাছেন, আদম (আ)-এর পুত্র তাহার 
ভাইকে হত্যা করিয়া ফেলিলে তিনি শোকে মৃহ্যমান হইয়া বলিতে থাকেন £ 
৮০2৪ ১2৯০ ০১৯০১। ০১৪ + 64215 ০১০ DMS 
০1০11 4৯৬4] ২০১০১ ay + ৯৮5৩ ০৬] এও এ ১ 2৪৩ 
অর্থাৎ “শহর ও শহরের সবকিছু বদলাইয়া গিয়াছে। পৃথিবীর রংও বদলাইয়া বিবর্ণ হইয়া 
গিয়াছে । সব কিছুর রং ও স্বাদ বিদায় নিয়াছে এবং প্রত্যেক আকর্ষণীয় চেহারার লালিত্য হ্রাস 
পাইয়াছে।' 
আদম (আ)-এর শোকগাথার উত্তরে বলা হয় ৪ 
ell এ 2৩ + ৮৪৭৯ আও এও J 
৮4০3 ৮৫১ ৪৪ -৪৬৯ ০৪০ 7 4৮০ ০০৫ ১৪ ৯০ > 
অর্থাৎ “হাবীলের ভাই সব কিছুকে হত্যা করিয়া ফেলিয়াছে, জীবিত ব্যক্তিকেও মৃতদের 
কাতারে ঠেলিয়া দিতেছে । সুসংবাদ আসিল, হত্যাকারী তাহার হত্যার দায়-দায়িত্ব নিজেই বহন 
করিবে ।' 
এই কথা স্পষ্ট যে, কাবীলকে তৎক্ষণাৎ শাস্তি দেওয়া হইয়াছিল । 
মুজাহিদ ও ইব্‌ন জারীর (র) হইতে বর্ণিত হইয়াছে যে, তাহার এক পা অন্য পায়ের 
গোছার মধ্যে টুকাইয়া তাহাকে সূর্যমুখী করিয়া ঝুলাইয়া রাখা হইয়াছে এবং সূর্যের সাথে সাথে 
সেও ঘুরিতে থাকে। 
হাদীসে আসিয়াছে, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ কতগুলি পাপের জন্য আল্লাহ পৃথিবীতেই 
শাস্তি প্রদান করেন এবং পরকালেও তাহার জন্য শাস্তি নির্ধারিত থাকে । তাহার মধ্যে বিশেষ 


Contents 


৫১২ | তাফসীরে ইব্‌ন কাছীর 


পাপ দুইটি হইল শাসনকর্তার বিরূদ্ধাচরণ করা এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে বিচ্ছিন্নতা 
ঘটান । উল্লেখ্য, কাবীল এই উভয় পাপই করিয়াছিল- ০.৯) «11119 1116) 


6950৬ ৩০ ৮৪ es TALES ১০৬৮8 Sys af 92 (৮) 
55৩৬৩ ৬১০৬ ৫০০ GMOS USES ০৪91 ১ 


; ৮ 3920 


এ)১৩৩ 0০88516৯০০৫ 61 eg এ 1% 7 CIA 2 ৮ ০৫102 
০৩৪৮: ০৪৮। ও 
19 ১৪০৭ ১০৯১ 2555 2) 954৬ GHEE LI Or) 


৩2 ৮-০১$৯২:১৪১৯ "১১ ALES 8 PARENTER 
951৬৮ পে 
OAH LIS 97৯৯ ১ ৮65 ৩3৩৩1 ৫ ১৯ ~~ ০9১৪০ 


০02৮6 2। SELL (909১৬ ৩৩ ডা 0212৬ ৩০১3৭) (75) 
৩২. “এই কারণেই আমি বনী ইসরাঈলকে লিখিত (বিধান) দিয়াছি যে, নিশ্চয়ই যে 
ব্যক্তি কোন হত্যাকারী কিংবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী ছাড়া কাহাকেও হত্যা করিবে, সে 
যেন সকল মানুষকে হত্যা করিল । আর যে ব্যক্তি একটি প্রাণ বাচাইল, সে যেন সকল 
আসিয়াছে । অতঃপর তাহাদের অধিকাংশই পৃথিবীতে নিশ্চিত পাপাচারী ।” 

৩৩. “নিঃসন্দেহে যাহারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং পৃথিবীতে 
ফাসাদ সৃষ্টি করিয়া বেড়ায়, তাহাদিগকে হত্যা করা হইবে অথবা বিপরীত দিকের একটি 
হাত ও একটি পা কাটা হইবে কিংবা দেশ হইতে নির্বাসন দেওয়া হইবে । ইহা তো 
১৮%৭-১০৮০১৯৮৫৪/০০৪ন৮৬৭৪ 

৪. “কিন্তু যাহারা তোমাদের পাকড়াও-এর আগেই তওবা করিল, অনন্তর জানিয়া 
রাখ, সর wag eat lator” 


তাফসীর ৪ আদম (আ)-এর পুত্র কর্তৃক তাহার ভাইকে অন্যায়ভাবে ও শক্রতাবশত হত্যা 
করার কথা উল্লেখ করিয়া আল্লাহ তা'আলা বলেন ৪ ১51-4! ১ ৮০ ৮১: অর্থাৎ ‘আমি 
বনী ইসরাঈলদিগকে জানাইয়া দিয়াছি এবং বিধান করিয়াছি যে, 


25551510555 EB Sukh 52557751785 
Liss ১০110511085 18151 oa 
অর্থাৎ “যে ব্যক্তি কাহাকেও হত্যার কিসাস ব্যতীত অথবা দুনিয়ার ধ্বংসাত্মক কার্য ঘটানো 


ব্যতীত বিনা কারণে ও বিনা অপরাধে হত্যা করে, সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা 
করিল । কেননা আল্লাহর নিকট সমস্ত জীবিত মানুষ সমান । এই হিসাবে যে ব্যক্তি অন্যায়ভাবে 


Contents 
সূরা মায়িদা ৫১৩ 


হত্যা করাকে হারাম মনে করে ও উহা হইতে দূরে থাকে এবং যদি কোন লোকের প্রাণ রক্ষা 
করে, সে যেন দুনিয়ার সকল মানুষের প্রাণ রক্ষা করিল । 

তাই আল্লাহ পাক বলিয়াছেন £ (৮১০৯ ০4041011745 ‘সে যেন দুনিয়ার সকল 
মানুষের প্রাণ রক্ষা করিল ।' 

আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত, তিনি বলেন ঃ যেদিন বিদ্রোহীরা উসমান (রা)-এর 
বাসভবন অবরোধ করে, সেদিন আমি তাহার নিকট গিয়া বলিলাম, হে আমীরুল মু'মিনীন! 
আমি আপনার পক্ষ হইয়া আপনার বিরুদ্ধাচরণকারীদের মুকাবিলায় লড়িতে আসিয়াছি। ইহা 
শুনিয়া উসমান (রা) বলিলেন, হে আবু হুরায়য়া! তুমি কি সমস্ত লোককে হত্যা করিতে আসিয়াছ 
? আমিও সমস্তের মধ্যে একজন । আমি বলিলাম, না। তখন তিনি আমাকে উদ্দেশ্য করিয়া 
বলেন, তুমি যদি একজন লোককে হত্যা কর, তবে যেন তুমি সমস্ত লোককেই হত্যা করিলে । 
তাই যাও, ফিরিয়া যাও, আমি চাই তোমার মঙ্গল হউক । আল্লাহ তোমাকে পাপকার্ষে লিপ্ত না 
করুন। ইহার পর আমি ফিরিয়া আসিলাম এবং যুদ্ধ হইতে বিরত থাকিলাম। 

আলী ইব্‌ন আবূ তালহা (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াতাংশের 
ব্যাখ্যায় বলেন ঃ যে ব্যক্তিকে হত্যা করা হারাম, এমন ব্যক্তিকে যদি কেহ হত্যা করে, তবে সে 
যেন সমস্ত মানব জাতিকেই হত্যা করিল । মুজাহিদও অনুরূপ বলিয়াছেন । 

আওফী (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে এই সম্পর্কে বলেন £ যে ব্যক্তি অন্যায়ভাবে 
কাহকেও হত্যা করিল, সে যেন বিশ্বমানবকে হত্যা করিল । তিনি আরো বলিয়াছেন যে, যাহাকে 
হত্যা করা অবৈধ এমন ব্যক্তিকে হত্যা করা অর্থ বিশ্বের সকল মানুষকে হত্যা করা । 

সাঈদ ইবৃন যুবায়র রে) বলেন ঃ যে ব্যক্তি কোন মুসলমানকে হত্যা করা বৈধ মনে করে, 
সে যেন পৃথিবীর সকল মানুষকেই নিহত করে। পক্ষান্তরে যে ব্যক্তি কোন মুসলমানকে হত্যা 
করা হারাম মনে করে, সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করে। একথা অবশ্য সর্বজন স্বীকৃত 
সত্য। 

আওফী ও ইকরিমা (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন $ যে ব্যক্তি কোন নবী 
অথবা ন্যায়পরায়ণ বাদশাহকে হত্যা করে, সে যেন মানবকুলকে হত্যা করিল । পক্ষান্তরে কোন 
নবী বা ন্যায়পরায়ণ বাদশাহর বাহুকে মযবৃত করা যেন বিশ্ববাসীর জীবন রক্ষা করা । ইব্‌ন 
জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে অন্য আর একটি রিওয়ায়াতে মুজাহিদ (র) বর্ণনা করিয়াছেন ৪ 
যে ব্যক্তি হত্যার কিসাস ব্যতীত কাহাকেও হত্যা করে, সে যেন বিশ্বের সকল মানুষকে হত্যা 
করিল এবং যে ব্যক্তি অন্যায়ভাবে কাহাকেও হত্যা করিবে, সে জাহান্নামী হইবে । কেননা 
একজন লোককে হত্যা করা সমস্ত লোককে হত্যা করার শামিল । 

আলোচ্য আয়াত প্রসঙ্গে মুজাহিদ (র) হইতেও ইব্‌ন জুরাইজ বর্ণনা করেন £ যে ব্যক্তি 
কোন মু"মিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করিবে, সে যেন বিশ্বের সকল মানুষকে হত্যা করিল। 
ইহার শাস্তি স্বরূপ আল্লাহ তাহাকে জাহান্নামে প্রেরণ করিবেন এবং তাহার উপর অব্যাহত 
থাকিবে আল্লাহর গযব, লাঁনত ও ভীষণ আযাব । 


কাছীর-__-৩/৬৫ 


Contents 


৫১৪ চির মাত 


আরও বলা হইয়াছে যে, সমস্ত মানুষকে হত্যা করিলে যে শাস্তি দেওয়া হইবে, একজন 
মানুষকে হত্যা করিলেও সেই শাস্তি দেওয়া হইবে। 

ইব্‌ন জুরাইজ (র) বলেন যে, মুজাহিদ (র) বলিয়াছেন £ যে এক ব্যক্তির জীবন রক্ষা 
করিল, সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করিল। পক্ষান্তরে যে ব্যক্তি কাহাকেও হত্যা করিল 
না, তাহার হইতে সকলেই রক্ষা পাইয়া গেল । 

আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম (র) বলিয়াছেন ঃ যে ব্যক্তি কোন মানুষকে হত্যা 
করিল, সে যেন সমস্ত মানুষকেই হত্যা করিল । তাহার উপর কিসাস ওয়াজিব । তাহা কোন 
ব্যক্তি বা দল যাহা দ্বারা সংঘটিত হউক না কেন। অতঃপর যদি নিহত ব্যক্তির অভিভাবকরা 
হত্যাকারীকে ক্ষমা করিয়া দেয়, তাহা হইলে সমস্ত মানুষই ক্ষমা পাইয়া গেল। ইব্‌ন জারীর (র) 
ইহা বর্ণনা করিয়াছেন । 

মুজাহিদ রে) এক রিওয়ায়াতে বলিয়াছেন ৫ যে ব্যক্তি পানিতে বা আগুনে পড়িয়া যাওয়া 
কোন ব্যক্তিকে রক্ষা করিল, সে যেন বিশ্বের সকল মানুষকেই রক্ষা করিল। 

আলোচ্য আয়াত প্রসঙ্গে কাতাদা ও হাসান (র) বলেন ৪ যে ব্যক্তি হত্যার বদলা ব্যতীত 
অন্যায়ভাবে কাহাকেও হত্যা করিল, সে যেন সমস্ত মানুষকেই হত্যা করিল। অর্থাৎ ইহা দ্বারা 
মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করা হইয়াছে। 

কাতাদা রে) বলেন £ হত্যা করা হইতে বিরত থাকা মহাপুণ্যের কাজ এবং হত্যা করা 
মহাপাপ। 

ইব্‌ন মুবারক (ে)......সুলায়মান ইব্‌ন আলী রাবয়ী হইতে বর্ণনা করেন যে, সুলায়মান 
ইব্‌ন আলী রাবয়ী বলেন £ আমি এই আয়াত সম্পর্কে হাসান বসরীকে জিজ্ঞাসা করিলাম যে, 
বনী ইস্রাঈলের মত আমরাও কি এই আয়াতের লক্ষ্যের অন্তর্ভুক্ত ? তিনি বলিলেন, হ্যা, 
আল্লাহর শপথ! বনী ইসরাঈলদের রক্ত আল্লাহর নিকট আমাদের রক্তের চেয়ে বেশি মূল্যবান 
নহে। 

হাসান বসরী (র) বলেন ৪ একজন মানুষকে হত্যা করা সমস্ত মানুষকে হত্যা করার সমান 
পাপ এবং একটি মানুষকে বাচানো সমস্ত মানুষকে বাচানোর সমান সওয়াব । 

ইমাম আহমদ (র)......আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
ইব্‌ন আমর (রা) বলেন £ একদা হযরত হামযা ইব্‌ন আবদুল মুত্তালিব (রা) রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট গিয়া বলেন, হে আল্লাহর রাসূল! আমাকে এমন একটি কাজ বলিয়া দিন 
যাহাতে আমার জীবন সুখের হয়। রাসূলুল্লাহ (সা) বলিলেন, হে হামযা! মানুষের জীবন রক্ষা 
করা কি আপনি পসন্দ করেন, না হত্যা করা আপনি পসন্দ করেন? উত্তরে তিনি বলিলেন, 
মানুষের জীবন রক্ষা করা আমি পসন্দ করি। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন, তাহা হইলে 
আপনি এই কাজ করিতে থাকুন ৷ 

আল্লাহ পাক বলেন ৪ ০১211 1১1০১ ৮8৯ ৪1 অর্থাৎ “তাহাদের নিকট আমার 
রাসূলগণ স্পষ্ট দলীল-প্রমাণ নিয়া আসিয়াছিল।' 


১০০০৯৪০০182 
‘কিন্তু ইহার পরও তাহাদের অনেকে দুনিয়ায় সীমালংঘনকারী রহিয়া গেল।' 


Contents 


সূরা মায়িদা ৫১৫ 


যেমন বনী কুরায়যা এবং বনী নাযীর গোত্রদ্বয় মদীনার পার্শ্ববর্তী ইয়াহুদী বনী কায়নুকার 
আউস ও খায়রাজ শাখাদ্বয়ের সঙ্গে জাহিলী যুগে যুদ্ধ করিত এবং একে অপরের নিকট হইতে 
মুক্তিপণ আদায় করিত । আল্লাহ তা'আলা তাহাদিগকে পরস্পর যুদ্ধ-বিগ্রহ ও অশান্তি সৃষ্টি 
EEO EN TAA HT OO 


০০৩৩০ 


602১5285588: lt oh Lt ররারিলারানের 
9৯9১3485৪৮৭ ০4555 ৩ 195154৮0522 pale IAS Fats 5 


৬২৮৩৯ ০১৯৯৯ ৩১০3৭ সস ৮ রি ক সরি 


$ ০1৯ ০2 


অর্থাৎ ‘যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম যে, তোমরা পরস্পরের রক্তপাত ঘটাইবে না 
এবং তোমাদের আপনজনকে তাহাদের গৃহ হইতে বহিষ্কার করিবে না। অতঃপর তোমরা ইহা 
স্বীকার করিয়াছিলে, আর এই বিষয়ে তোমরাই সাক্ষী । তোমরাই তাহারা, যাহারা একে অন্যকে 
হত্যা করিতেছ এবং তোমাদের একদলকে তাহাদের গৃহ হইতে বহিষ্কৃত করিতেছ। তোমরা 
তাহাদের বিরুদ্ধ অন্যায়ভাবে সীমা লঙ্ঘনপূর্বক তাহাদের পৃষ্ঠপোষকতা করিতেছ এবং তাহারা 
যখন বন্দীরূপে তোমাদের নিকট উপস্থিত হয়, তখন তোমরা মুক্তিপণ লেন-দেন কর; অথচ 
তাহাদিগকে বহিষ্কার করা তোমাদের জন্য অবৈধ ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ 
মান্য কর ও কিছু অংশকে প্রত্যাখ্যান কর ? সুতরাং তোমাদের যাহারা এইরূপ করে, তাহাদের 
একমাত্র প্রতিফল হইল পার্থিব জীবনে লাঞ্ছনা এবং কিয়ামতের দিন তাহারা কঠিনতম শাস্তির 
অঙ্কে নিক্ষিপ্ত হইবে । তাহারা যাহা করে, আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নহেন ।' 

অতঃপর আল্লাহ তাআলা বলেন ৪ 


I 
ord ৩১ oe “be 0 re (Oo oer wu 92 “ #ee 2 টির “৫% 
১)| 1১৮৪ oN ৬৮৪ ১৬৮৮৪ 41৮53 4401 os ally S| 
08148 90 


১৯১] ০০198১914৪১ tra lO el 0৮৪1 las si 


অর্থাৎ ‘যাহার আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় অশান্তি সৃষ্টি করে, 
তাহাদের শাস্তি হইল তাহাদিগকে হত্যা করা হইবে অথবা শূলীবিদ্ধ করা হইবে অথবা বিপরীত 
দিক হইতে তাহাদের হাত ও পা কাটিয়া ফেলা হইবে অথবা তাহাদিগকে দেশ হইতে নির্বাসিত 
করা হইবে ৷' 

১, অর্থ হইল বিরুদ্ধাচরণ করা, বিপরীত করা । ভাবার্থ হইল, কুফরী করা, ডাকাতি 
করা, জনপথে ত্রাসের সৃষ্টি করা ইত্যাদি । 


Contents 


৫১৬ তাফসীরে ইব্ন কাছীর 


সাঈদ ইব্ন মুসাইয়্যাবসহ পূর্ববর্তী বহু মনীষী বলিয়াছেন ৪ ১% -এর তাৎপর্য হইল স্বর্ণ 
ও রৌপ্য মুদ্রা মুষ্টিমেয়ের হাতে বিপুল পরিমাণ পুঁজি করার মাধ্যমে সমাজে অচলাবস্থা সৃষ্টি 
করা। অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 


৪ঠ৬.০ ০০ চে 0 ere OF ডি ০ & কপ K LL EA হি 
পাপা ঠ ঠ 


অর্থাৎ ‘যদি কাহাকেও কোন কাজের দায়িত্বশীল করা হয়, তবে সে অশান্তি সৃষ্টি করে এবং 
শষ্য ও মানব সম্পদ ধ্বংস করিয়া ফেলে । অথচ আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীকে পসন্দ করেন না! 

কেহ বলিয়াছেন 8 আলোচ্য আয়াতটি মুশরিকদের সম্বন্ধে নাযিল হইয়াছে। 

ইব্‌ন জারীর (রে)......ইকরিমা ও হাসান বসরী (র) হইতে বর্ণনা করেন যে, তাহারা উভয়ে 
বলিয়াছেন ৪ এই আয়াতটি মুশরিকদের সম্বন্ধে নাযিল হইয়াছে । তাই কোন মুশরিক ইহা করার 
পর গ্রেপ্তার হওয়ার পূর্বে যদি তাওবা করে, তবে সে মুক্তি পাইবে। পক্ষান্তরে যদি কোন 
মুসলমান এমন ধরনের কাজ করিয়া পালাইয়া কাফিরদের কাছে আশ্রয় নেয়, তবুও তাহাকে 
ইহার শাস্তি গ্রহণ করিতে হইবে । কোনমতেই তাহার পরিত্রাণ নাই। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ইকরিমার সূত্রে আবূ দাউদ এবং নাসাঈও বর্ণনা করিয়াছেন যে, 
এই আয়াতটি মুশরিকদের সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে । তাই যদি কোন মুশরিক ইহা করার পর 
গ্রেপ্তার হওয়ার পূর্বে তাওবা করে, তবুও তাহাকে উপরোক্ত অপরাধের শাস্তি ভোগ করিতে 
হইবে। 

আলী ইব্‌ন আবূ তালহা (র)......ইব্ন আব্বাস রো) হইতে আলোচ্য আয়াত সম্বন্ধে বর্ণনা 
করিয়াছেন যে, আহলে কিতাবদের কোন দলের সঙ্গে রাসূলুল্লাহ (সা)-এর সম্পাদিত চুক্তি 
তাহাদের হাত ও পা কাটিয়া ফেলিতে পারেন। ইব্‌ন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন। 

মানসূর (র)......সাদ রো) হইতে বর্ণনা করেন যে মুস“আব ইবৃন সা'দ (রা) বলেন ঃ এই 
আয়াতটি হার রীয়াদের সম্বন্ধে নাযিল হইয়াছে। ইব্‌ন মারদুবিয়া (র) ইহা বর্ণনা করিয়াছেন। 

সঠিক কথা হইল যে, এই আয়াত মুশরিক ও মুসলিম নির্বিশেষে সকলের জন্য সমান। যে 
কেহ এই সব করিবে, তাহার উপরই এই শাস্তি প্রযোজ্য হইবে। 

আনাস ইব্‌ন মালিক রো) হইতে আবদুল্লাহ ইবৃন যায়দ আল-জারামী আল-বসরী ওরফে 
আবু কিলাবার সনদে সহীহদ্ধয়ে বর্ণিত হইয়াছে যে, বনী উক্লের কিছু লোক রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট আগমন করে এবং ইসলামের বায়'আত গ্রহণ করে। কিন্তু মদীনার আবহাওয়া 
তাহাদের স্বাস্থ্যের প্রতিকূল হইয়া দীড়ায়। ফলে তাহাদের পেট মোটা হইয়া যায়। অতঃপর 
তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া অভিযোগ করিলে তিনি তাহাদিগকে বলেন ঃ 
তোমাদের ইচ্ছা হইলে আমাদের রাখালদের সঙ্গে মদীনার বাহিরে চলিয়া যাও এবং তথায় গিয়া 
উটের প্রস্রাব এবং দুধ পান কর। তাহারা রাখালদের সঙ্গে মদীনার বাহিরে গিয়া উটের দুধ এবং 
প্রস্রাব পান করিতে থাকিলে তাহাদের রোগ সারিয়া যায়। কিন্তু একদিন তাহারা রাখালদিগকে 
মারিয়া ফেলিয়া উটগুলি নিয়া চলিয়া যায়। রাসূলুল্লাহ (সা)-এর নিকট এই সংবাদ পৌছিলে 


Contents 
সূরা মায়িদা j ৫১৭ 


তিনি সাহাবাদিগকে তাহাদের পশ্চাদ্ধাবন করিয়া বন্দী করিয়া আনার নির্দেশ দেন। অতঃপর 
তাহাদিগকে বন্দী করিয়া আনিয়া রাসূলুল্লাহ (সা)-এর সামনে হাযির করা হয়। রাসূলুল্লাহ (সা) 
তাহাদের হাত-পা কাটিয়া চোখে গরম শীসা ঢালিয়া রৌদ্রে ফেলিয়া রাখার নির্দেশ দেন। 
এইভাবে তাহারা সবাই মারা যায় । ইহা মুসলিমের রিওয়ায়াত। 

উল্লেখ্য যে, ইহারা বনী উক্ল বা বনী উরায়নার লোক ছিল। বুখারী শরীফে রহিয়াছে যে, 
তাহাদের তপ্ত রৌদ্রে রাখা হইলে তাহারা পানি চাহিয়াছিল, কিন্তু তাহাদিগকে পানি দেওয়া হয় 
নাই। ইমাম বুখারী (র) বলেন যে, তাহারা চুরি ও হত্যা করা এবং মুরতাদ হওয়ার মত জঘন্য 
অপরাধ করিয়াছিল । পরস্তু আল্লাহ ও রাসূলের প্রকাশ্য বিরুদ্ধাচরণ করিয়াছিল। . 

আনাস (রা) হইতে মুসলিমও এইরূপ বর্ণনা করিয়াছেন। আনাস (রো) হইতে কাতাদাও ' 
ইহা বর্ণনা করিয়াছেন। কাতাদার সনদে সাঈদ (র) বলেন যে, উহারা উক্ল এবং উরায়না 
গোত্রের লোক ছিল। 

আনাস (রা) হইতে সুলায়মান তায়মীর সূত্রে মুসলিম রিওয়ায়াত করিয়াছেন যে, আনাস 

(রা) বলিয়াছেন £ হযরত নবী (সা) তাহাদের চোখে গরম লৌহ শলাকা ঢুকাইয়াছিলেন। 
কেননা রাখালদের চোখেও তাহারা গরম লৌহ শলাকা ঢুকাইয়াছিল। 

আনাস (রা) হইতে মু'আবিয়া ইব্‌ন কুররার সনদে মুসলিম (র) বর্ণনা করেন যে, আনাস 
(রা) বলেন £ উরায়না গোত্রের একটি দল রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া ইসলামের 
বায়'আত গ্রহণ করে। তখন মদীনায় ভীষণভাবে বসন্ত মহামারী দেখা দিয়াছিল। এইভাবে পূর্ণ 
হাদীসটি বর্ণনা করা হইয়াছে । উহাতে বলা হয়, প্রায় বিশজন আনসারকে তাহাদের পিছনে 
ধাওয়া করিয়া গ্রেপ্তার করিয়া নিয়া আসার জন্য প্রেরণ করা হইয়াছিল। তাহাদের সঙ্গে এমন 
একজন লোককে দেওয়া হইয়াছিল যিনি পদাচিহ দেখিয়া তাহাদের গতিবিধি আঁচ করিতে 
পারেন। 

আনাস ইব্‌ন মালিক (রা) হইতে হাম্মাদ ইব্‌ন সালমা বর্ণনা করেন যে, আনাস (রা) 
বলেন ৪ উরায়না গোত্রের কতিপয় লোক মদীনায় আগমন করে এবং তাহারা জলোদর রোগে 
আক্রান্ত হয়। ফলে রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে সাদকার উট্রের চারণভূমিতে পাঠাইয়া দেন 
এবং সাদকার উটের দুধ ও প্রস্রাব পান করার পরামর্শ দেন। তাহারা তাহাই করে এবং পূর্ণ 
সুস্থ হইয়া উঠে। ইহার পরে তাহারা ইসলাম ত্যাগ করিয়া তথাকার রাখালদের হত্যা করিয়া 
উটগুলি তাড়াইয়া নিয়া যায়। এই সংবাদ পাইয়া রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে বন্দী করিয়া নিয়া 
আসার জন্য পিছনে পিছনে লোক পাঠান । তাহাদিগকে বন্দী করিয়া নিয়া আসা হইলে তাহাদের 
বিপরীত দিক হইতে হাত-পা কাটিয়া দেওয়া হয় এবং গরম লৌহ শলাকা দিয়া তাহাদের চোখ 
উপড়িয়া ফেলা হয়। আনাস (রা) বলেন, আমি দেখিয়াছি তাহাদের একজন পিপাসায় মাটি 
চাটিতেছিল। এইভাবে তাহারা সকলে মারা যায় । আল্লাহ তখন এই আয়াতটি নাযিল করেন £ 


৯1 14১5 এ ০১১৯ ১230119১৯ CS 
আবু দাউদ, তিরমিযী, নাসাঈ এবং ইব্ন মারদুবিয়া (র)-ও এইরূপ বর্ণনা করিয়াছেন। 
তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান-সহীহ পর্যায়ের ৷ 


Contents 


৫১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন মারদুরিয়া (র)......আনাস ইব্‌ন মালিক (রা) হইতে একাধিক সূত্রে এই হাদীসটি 
বর্ণনা করিয়াছেন। আনাস ইব্‌ন মালিক (রা) হইতে পর্যায়ক্রমে সাবিত ও সালিমা ইব্‌ন আবু 
সামারাও দুইটি সূত্রে বর্ণনা করিয়াছেন যে, একদা আনাস ইব্‌ন মালিক (রা) বলেন ৪ আমি 
কোন ধরনের হাদীস বলিতে লজ্জাবোধ করি না। কেননা হাজ্জাজ আমাকে জিজ্ঞাসা করিয়াছিল, 
রাসূলুল্লাহ (সা) সবচেয়ে কঠোর কোন্‌ শাস্তি দিয়াছিলেন তাহা আমাকে বলুন । আমি বলিলাম, 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট বাহরাইন হইতে বনী উরায়না গোত্রের কিছু লোক আসিয়াছিল। 
তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট তাহাদের পেটের রোগ সম্পর্কে অভিযোগ করিল । তাহাদের 
গায়ের রং ফ্যাকাশে হইয়া গিয়াছিল। তাহারা কঠিন আমাশয়ে আক্রান্ত হইয়াছিল। ফলে 
রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে সাদকার উটের চারণভূমিতে যাইয়া উহার দুধ ও প্রস্রাব পান 
করিতে আদেশ করেন। সেখানে গিয়া উহা পান করার পরে তাহাদের গায়ের ফ্যাকাশে রং 
দূরীভূত হইয়া পেট সম্পূর্ণ ভাল হইয়া যায়। কিন্তু তাহারা সুস্থ হইয়া দুরভিসন্ধি করিয়া 
সেখানকার রাখালদের হত্যা করে এবং উটগুলি হাকাইয়া নিয়া যায়। অতঃপর রাসূলুল্লাহ সো) 
তাহাদিগকে গ্রেপ্তার করিয়া নিয়া আসার জন্য তাহাদের অনুসন্ধানে লোক পাঠান। অতঃপর 
তাহাদের প্রত্যেকের হাত-পা কাটিয়া পরে তপ্ত লৌহ শলাকা দিয়া চোখ ঝলসাইয়া দেওয়া হয়। 
সেই অবস্থায় তাহারা মারা যায়। ইহার পরে হাজ্জাজ একদা মিম্বারে উঠিয়া বলেন, “রাসূলুল্লাহ 
(সা) কতিপয় লোককে তাহাদের হাত-পা কাটিয়া চোখে গরম লোহা ঢুকাইয়া ঝলসাইয়া 
দিয়াছিলেন। ফলে তাহারা মারা গিয়াছিল। কারণ তাহারা উটের রাখালদিগকে এইভাবে 
মারিয়াছিল। তখন হইতে এই ধরনের অপরাধের বিচারের বেলায় হাজ্জাজ এই হাদীসটি দলীল 
পেশ করিতেন 

ইব্‌ন জারীর (র)......আনাস (রা) হইতে বর্ণনা করেন, যে আনাস (রা) বলেন $ তাহারা 
ছিল বনী উরায়নার ক্ষুদ্র ক্ষুদ্র চারটি দল এবং বনী উক্লের ক্ষুদ্র ক্ষুদ্র তিনটি দল। তাহাদিগকে 
বন্দী করিয়া নিয়া আসার পর তাহাদের হাত-পা কাটিয়া দেওয়া হয় এবং শলাকা দ্বারা চোখ 
উপড়িয়া ফেলা হয়। উপরন্তু তাহাদিগকে তপ্ত পাথরের উপরে রাখিয়া দেওয়া হয়। অতঃপর 
আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ৪ 


| 15555 এ ১১০৪0201৯08 


সাও ইব্‌ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, আনাস (রো) 
বলেন £$ বনী উরায়না গোত্রের কয়েকজন লোক রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসে । তাহাদের 
শরীরের রং হলুদ বর্ণের হইয়া গিয়াছিল এবং পেট হইয়াছিল মোটা ও ভারী । ফলে তাহাদিগকে 
রাসূলুল্লাহ (সা) উটের দুধ এবং প্রস্রাব পান করার জন্য আদেশ করেন। তাহারা তাহাই করিলে 
শরীর এবং পেট ঠিক হইয়া যায়। কিন্তু তাহারা সুস্থ হইয়া উটের রাখালদিগকে হত্যা করিয়া 
উটগুলি তাড়াইয়া নিয়া যায়। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাদের সন্ধানে লোক প্রেরণ করে 

₹ তাহারা তাহাদিগকে বন্দী করিয়া নিয়া আসে । অতঃপর তাহাদের কতককে হত্যা করা হয় 
এবং কতকের চোখ তুলিয়া ও হাত-পা কাটিয়া দেওয়া হয়। তখন আলোচ্য আয়াতটি নাযিল 
হয়। 


Contents 


সূরা মায়িদা , ৫১৯ 


ইব্‌ন জারীর (র)......ইয়াধীদ ইব্‌ন আবূ হাবীব হইতে বর্ণনা করেন যে, ইয়াধীদ ইব্‌ন আবু 
হাবীব বলেন £ আবদুল মালিক ইব্‌ন মারওয়ান এই আয়াতটি সম্পর্কে জানিতে চাহিয়া আনাসের 
নিকট পত্র লিখিলে তিনি উত্তরে লিখেন যে, এই আয়াতটি বনী উরায়নার একটি দল সম্পর্কে 
নাযিল হয়। তাহারা ইসলাম পরিত্যাগ করিয়া উটের রাখালদের হত্যা করে এবং উটগুলি নিয়া 
পালাইয়া যায়। পরত্তু যাবার পথে ত্রাস সৃষ্টি করিয়া জনপদ লুণ্ঠন করে । 

ইউনুস রে)......আমর অথবা আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, আমর 
অথবা আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলিয়াছেন ৪ আলোচ্য মুহারিবার আয়াতটি রাসূলুল্লাহ 
(সা)-এর প্রতি উরায়নাদের ঘটনার প্রেক্ষিতে নাযিল হইয়াছে । তবে আবুয্-যানাদের সুত্রে ইব্‌ন 
উমর (রা) হইতে নাসাঈ ও আবু দাউদ (র) ইহা বর্ণনা করেন। 

ইব্‌ন জারীর (র)......যুবায়র (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, যুবায়র (রা) বলেন £ বনী 
উরায়নার কিছু লোক রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করে । তাহারা ছিল রোগাক্রান্ত এবং 
তাহাদের পরণের কাপড়গুলি ছিল জীর্ণশীর্ণ। কিন্তু তাহারা পূর্ণ সুস্থ হইয়া যাওয়ার পর উটের 
রাখালদিগকে হত্যা করিয়া ভাগিয়া যায়। তাহারা নিজেদের দেশের দিকে যাইতেছিল। ইহার 
পর রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে বন্দী করিয়া আনার জন্য মুসলমানদের একটি দল পাঠান । 
তাহারা এমন মুহূর্তে তাহাদিগকে বন্দী করে, যখন তাহারা তাহাদের নেতাদের সঙ্গে মিলিত 
হয়। শেষ পর্যন্ত তাহারা তাহাদিগকে রাসূলুল্লাহ (সা)-এর নিকট বন্দী করিয়া নিয়া আসে । 
রাসূলুল্লাহ (সো) তাহাদের বিপরীত দিক হইতে হাত-পা কাটিয়া দেন এবং তাহাদের চোখ 
উপড়াইয়া ফেলেন। তাহারা যন্ত্রণায় পানি পানি করিতেছিল। রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে 
বলিতেছিলেন, অল্পক্ষণ পরেই তোমরা পানির পরিবর্তে আগুনের দহনে ধ্বংস হইয়া যাইবে । 

রাবী বলেন, তাহাদের চোখ উপড়ানো আল্লাহর নিকট পসন্দ হয় নাই। অতঃপর আল্লাহ 
তা'আলা এই আয়াতটি নাযিল করেন । তবে এই হাদীসটি দুর্বল। 

উল্লেখ্য যে, তাহাদিগকে বন্দী করিয়া নিয়া আসার জন্য যে দলটি প্রেরণ করা হইয়াছিল, 
তাহাদের দলনেতা ছিলেন যুবায়র ইব্‌ন আবদুল্লাহ আল-বাজালী (রা)। ইতিপূর্বে সহীহ 
মুসলিমের রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, সেই দলটিতে বিশজন ঘোড়সওয়ার আনসার 
ছিলেন । যাহা হউক, উপরিউক্ত রিওয়ায়াতে যে বলা হইয়াছে, আল্লাহ তা'আলার নিকট 
তাহাদের চোখ উপড়িয়া ফেলা পসন্দ হয় নাই বলিয়া এই আয়াটি নাযিল করা হইয়াছে, এই 
কথা অসমর্থনযোগ্য । কেননা মুসলিমের সহীহ রিওয়ায়াতে দেখা যায় যে, রাসূলুল্লাহ (সা) 
কিসাস স্বরূপই তাহাদের চোখ উপড়াইয়াছিলেন। আল্লাহ তাআলাই ভাল জানেন। 

আবদুর রাযযাক (র)......আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন ঃ বনী ফাযারা গোত্রের কিছু লোক রাসূলুল্লাহ (সা)-এর নিকট আগমন করে। 
দুর্বলতার কারণে তাহারা মরণাপন্ন হইয়া পড়িয়াছিল। তাহাদের এই অবস্থা দেখিয়া রাসূলুল্লাহ 
(সা) তাহাদিগকে উটের দুধ এবং প্রস্রাব পান করার জন্য আদেশ করেন এবং ইহা পান করার 
পরে তাহারা পূর্ণ সুস্থ হইয়া উঠে । ইহার পর তাহারা দুষ্টবুদ্ধি করিয়া যে উটগুলির দুধ ও প্রস্রাব 
পান করিয়াছিল, সেইগুলি চুরি করিয়া নিয়া পালাইয়া যায়। তালাশ করিয়া তাহাদিগকে ধরিয়া 


Contents 


৫২০ * তাফসীরে ইব্‌ন কাছীর 


নিয়া আসা হইলে রাসূলুল্লাহ (সা) তাহাদের হাত-পা কাটিয়া লৌহ শলাকা দিয়া চোখ 
উপড়াইয়া দেন। 

আবু হুরায়রা (রা) বলেন, এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটি নাযিল করা হয়। ইহার পর 
রাসূলুল্লাহ সো) এই ধরনের অপরাধীদের চোখ উপড়ানো হইতে বিরত থাকেন। আবু হুরায়রা 
(রা) হইতে অন্য সূত্রেও ইহা বর্ণিত হইয়াছে। 

ইব্‌ন মারদুবিয়া (র)......সালমা ইব্‌ন আকওয়া (রা) হইতে বর্ণনা করেন যে, সালমা ইবৃন 
আকওয়া (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা)-এর ইয়াসার নামক একটি দাস ছিল। পাবন্দির সাথে 
তাহার নামায পড়া লক্ষ্য করিয়া রাসূলুল্লাহ (সা) তাহাকে আযাদ করিয়া দেন। অতঃপর স্বীয় 
উটের পাল দেখাশুনা করার জন্য তাহাকে তথায় প্রেরণ করা হয়। উক্ত ধর্মত্যাগী দুর্বৃত্তরা 
তাহাকে নিমর্মভাবে হত্যা করিয়াছিল । 

বর্ণনাকারী বলেন, বনী উরায়নার লোকগুলি আসিয়া নিজেদেরকে মুসলমান বলিয়া প্রকাশ 
করে । ব্যধির কারণে তাহাদের পেটগুলি বড় হইয়া গিয়াছিল। তাই রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে 
উটের প্রস্রাব এবং দুধপান করার জন্য ইয়াসারের নিকট পাঠাইয়া দেন। উহা পান করিয়া 
তাহারা সুস্থ হইয়া যায়। অতঃপর তাহারা পাষপ্ডের মত কাটা দিয়া ইয়াসারের চোখ উপড়াইয়া 
ফেলে এবং তাহাকে হত্যা করিয়া সেই উটগুলি নিয়া পালাইয়া যায়। এই সংবাদ পাইয়া 
রাসূলুল্লাহ (সা) কুরয ইবৃন জাবির আল-ফিহরীর নেতৃত্বে তাহাদিগকে বন্দী করিয়া নিয়া আসার 
জন্য অশ্বারোহী বাহিনী প্রেরণ করেন। তাহারা তাহাদিগকে বন্দী করিয়া নিয়া আসিয়া রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট সোপর্দ করিলে তিনি তাহাদের হাত-পা কাটিয়া দেন এবং লৌহ শলাকা দিয়া 
তাহাদের চোখ উপড়িয়া ফেলেন। হাদীসটি অত্যন্ত দুর্বল । অবশ্য হাফিয আবূ বকর ইব্‌ন 
মারদুবিয়া রে) এই হাদীসটি হযরত যুবায়র (রা), হযরত আয়েশা (রা)-সহ বহু সাহাবী হইতে 
বর্ণনা করিয়াছেন । 

ইবৃন জারীর (ে)......আবদুল করীম হইতে বর্ণনা করেন যে, একদা আবদুল করীম উটের 
প্রস্রাব সম্বন্ধে জিজ্ঞাসিত হইলে তিনি সাঈদ ইব্‌ন যুবায়র (রা)-এর সূত্রে উক্ত বিদ্রোহীদের ঘটনা 
উদ্ধত করিয়া বলেন ৪ একদল লোক আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে বলিল, আমরা ইসলামের 
উপর বায়“'আত গ্রহণ করিব। অতঃপর তিনি তাহাদিগকে বায়'আত করান। মূলত তাহারা 
রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে মিথ্যা প্রবঞ্চনা করিয়াছিল। আন্তরিকভাবে তাহারা ইসলাম গ্রহণ 
করে নাই। এই ঘটনার পর তাহারা রাসূলুল্লাহ (সা)-এর নিকট মদীনার আবহাওয়া তাহাদের 
জন্য উপযোগী নয় বলিয়া অভিযোগ করিল। তাই রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে উক্ত ময়দানে 
গিয়া থাকার এবং সেখানের উটের প্রস্রাব ও দুধ পান করার পরামর্শ দেন। তাহারা তাহাই 
করিল। কিন্তু একদিন এক ব্যক্তি ক্রদনরত অবস্থায় আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে জানাইল যে, 
সেই লোকগুলি উটের রাখালকে হত্যা করিয়া উটসহ পালাইয়া গিয়াছে। তখন রাসূলুল্লাহ 
(সা)-সকলকে আহবান করিয়া বলেন ঃ হে আল্লাহর পথের অশ্বারোহীগণ! অশ্বে আরোহণ পূর্বক 
বাহির হইয়া পড়। এই কথা শুনিয়া প্রত্যেক অশ্বারোহী অন্যের অপেক্ষা না করিয়া উহাদিগকে 
বন্দী করিয়া আনার জন্যে বাহির হইয়া পড়েন। সকলের পিছনে পিছনে রাসূলুল্লাহ (সা)-ও 
রওয়ানা হন। বিদ্রোহী ডাকাত দল প্রায় নিরাপদ স্থানে পৌছিয়া গিয়াছিল, এমন সময় 


Contents 


সূরা মায়িদা ৫২১ 


সাহাবাগণ কর্তৃক তাহারা পরিবেষ্টিত হইয়া ধৃত হয়। উহাদিগকে বন্দী করিয়া রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট যখন উপস্থিত করা হয়, তখন এই আয়াতটি নাযিল হয় ঃ 
05453 এ ১১০০৯০9৫1১৯ ০ 

বর্ণনাকারী বলেন, তাহাদিগকে দেশান্তরিত করা হইয়াছিল । ইহার অর্থ হইল, তাহাদিগকে 
ইসলামী হুকুমতের সীমানা হইতে বাহিরে রাখিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হইয়াছিল। 
রাসূলুল্লাহ (সা) তাহাদের কতককে হাত-পা কাটিয়া চোখ তুলিয়া শূলীবিদ্ধ করিয়া হত্যা 
করিয়াছিলেন। ইহার পূর্বে আর কখনো রাসূলুল্লাহ (সা) এমন কঠোর শাস্তি কাহাকেও দেন 
নাই। উল্লেখ্য যে, ইহার পর রাসূলুল্লাহ সো) হাত-পা কাটিয়া অপরাধীকে শাস্তি দেওয়া সম্পূর্ণ 
নিষিদ্ধ করিয়া বলিয়াছেন, বয় কহত তা বাহ জলত তার রাকা রাজন বান 
প্রদান করিবে না। 

বর্ণকারী বলেন, আনাস (রা)-এর সুত্রে কেহ বলিয়াছেন যে, তাহাদিগকে হত্যা করার পর 
আগুনে ভস্ম করা হইয়াছিল । 

কেহ বলিয়াছে, সেই লোকগুলির কতক ছিল বনী সলীম, কতক ছিল উরায়না এবং কতক 
ছিল বাজীলা গোত্রের । 

ইমামগণের মধ্যে এই বিষয়ে মতদ্বন্দ্ রহিয়াছে যে, উরায়নাদের ব্যাপারে যে বিধান 
কার্মকরী করা হইয়াছিল উহা কি রহিত হইয়া গিয়াছে, না উহার কার্যকারিতা এখনো অবশিষ্ট 
রহিয়াছে? 

আবার কেহ বলেন, এই আয়াত দ্বারা রাসূলুল্লাহ (সা)-এর এ ধরনের শাস্তি দেওয়ার জন্য 
অসন্তোষ প্রকাশ করা হইয়াছে । যথা অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

1553151০401 ০ 

অর্থাৎ ‘তুমি তাহাদের ব্যাপারে যাহা অনুমোদন করিয়াছ, তাহা আল্লাহ তোমাকে ক্ষমা 
করিয়াছেন।' 

কেহবা বলিয়াছেন, রাসূলুল্লাহ (সা) কর্তৃক “মুসলা' নিষিদ্ধ করার দ্বারা এই শাস্তির বিধান 
রহিত হইয়া গিয়াছে । তবে এই মতের মধ্যে সন্দেহের অবকাশ রহিয়াছে। কেননা এই শাস্তি 
কার্যকরী করার পর কোন আয়াত দ্বারা ইহা রহিত করা হইয়াছে কি? 

কেহ বলিয়াছেন, শাস্তির বিধান নাযিল হওয়ার পূর্বে এই ঘটনা ঘটিয়াছে। ইহা মুহাম্মদ 
ইব্‌ন সিরীনের অভিমত । এই অভিমতের মধ্যেও সন্দেহ রহিয়াছে। কেননা এই ঘটনা শাস্তির 
বিধান নাযিল হওয়ার পরে ঘটিয়াছে বলিয়া মনে হয় । কেননা উহার একজন বর্ণনাকারী হইলেন 
জারীর ইব্‌ন আবদুল্লাহ । অথচ যে সূরায় এই শান্তির বিধান নাযিল হইয়াছে, সেই সূরা মায়িদা 
নাযিল হওয়ার পরে তিনি ইসলাম গ্রহণ করিয়াছেন। | 

আবার কেহ বলিয়াছেন, রাসূলুল্লাহ (সা) তপ্ত লৌহ শলাকা দিয়া উহাদের চোখ উপড়াইয়া ' 
ফেলার ইচ্ছা করিয়াছিলেন। কিন্তু সেই সময় আলোচ্য আয়াতটি নাযিল হইলে তিনি উহা করা 
হইতে নিরস্ত হন। এই কথার মধ্যেও সন্দেহের অবকাশ রহিয়াছে। কেননা ইতিপূর্বে সহীহদ্বয়ের 
হাদীসের বরাতে উল্লেখিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) উহাদের চোখ উপড়াইয়াছিলেন। 


কাছীর-_৩/৬৬ 


Contents 


৫২২ তাফসীরে ইব্ন কাছীর 


সহীহদ্বয়ের রিওয়ায়াতে ইহাও রহিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) গরম লৌহ শলাকা দিয়া উহাদের 
চোখ উপড়াইয়া ফেলিয়াছিলেন। 

ইবৃন জারীর (র)......ওলীদ ইব্‌ন মুসলিম হইতে বর্ণনা করেন যে, ওলীদ ইব্‌ন মুসলিম 
(র) বলেন ৪ যে লোকগুলিকে রাসূলুল্লাহ (সা) হাত-পা কাটিয়া চোখ উপড়াইয়া ফেলিয়া 
রৌদ্রতপ্ত পাথরের উপরে ফেলিয়া রাখার কারণে তাহারা ধুকিয়া ধুকিয়া মরিয়াছিল, তাহাদের 
প্রসঙ্গে আমি মুহাম্মদ ইব্ন আজলানকে বলিতে শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন ঃ রাসূলুল্লাহ 
(সা) কর্তৃক সেই লোকগুলিকে হাত-পা, নাক-কান কাটিয়া মুসলা করিয়া হত্যা করা আল্লাহ 
তা'আলার পসন্দ হয় নাই বলিয়াই এই আয়াতটি নাযিল করা হইয়াছে । কারণ ইহার পর.আর 
কাহাকেও এইরূপ শাস্তি দেওয়া হইয়াছে বলিয়া কোন প্রমাণ নাই। 

কিন্তু আবূ আমর আওযাঈ বলেন ঃ যে জঘন্য অপরাধ তাহাকে করিয়াছিল, উহার যথাযোগ্য 
শাস্তিই তাহারা পাইয়াছিল। পক্ষান্তরে এই আয়াতের মাধ্যমে এই ধরনের অপরাধীদের জন্য 
প্রায় অনুরূপ বিধান নাযিল করা হইয়াছে এবং এই আয়াতে গরম শলাকা দিয়া চোখ উপড়াইয়া 
ফেলার শাস্তি বর্ণনা না করার মাধ্যমে উহা বাদ দেওয়ার কথা প্রমাণিত হইয়াছে । 

জমহুর উলামা ইহার ভিত্তিতে এই কথা প্রমাণ করিয়াছেন যে, শহরের মধ্যে হাইজ্যাক, 
হত্যা করা এবং পথে-প্রান্তরে রাহাজানী, খুন-খারাবী করা সমান পাপ। আল্লাহ তা'আলা এই 
আয়াতে তাহাই বলিয়াছেন £ (১% ০১০১] ৪ ০৮৮25 

অর্থাৎ “যাহারা পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে ।' 

ইহা হইল ইমাম মালিক, আওযাঈ, লাইস ইব্‌ন সাদ, শাফিঈ ও আহমদ ইবৃন হাম্বল (র) 
প্রমুখের মাযহাব । 
"ইমাম মালিক রে) আরো বলিয়াছেন যে, কোন লোক অপর কোন লোককে তাহার বাড়িতে 
গিয়া প্রতারণাপূর্বক এই ধরনের জঘন্য হত্যা সংঘটিত করিলে তাহাকে ধরিয়া আনিয়া তাহার 
কাছ হইতে চোরাই মালপত্র নিয়া তাহাকে হত্যা করিতে হইবে । রাষ্ট্রপ্রধান স্বয়ং ইহার ব্যবস্থা 
করিবেন । নিহত ব্যক্তির অভিভাবক দ্বারা এই কার্য সমাধা করা যাইবে না। এমনকি নিহত 
ব্যক্তির অভিভাবকরা যদি ক্ষমা করার মনস্থ করে, তবে তাহাদের ক্ষমার অধিকার হরণ করা 
হইবে । এমন জঘন্য অপরাধী কোনমতেই মাফ পাইতে পারে না। 

কিন্তু ইমাম আবু হানীফার মাযহাব হইল যে, এই ধরনের বিদ্বোহীর জন্য এই শাস্তি তখন 
কার্যকরী হইবে যখন সে শহরের উপকণ্ঠে বা বাহিরে বসিয়া এইরূপ জঘন্য অপরাধ সংঘটিত 
করিবে । কেননা শহরে আক্রান্ত ব্যক্তির অপরের সাহায্য পাওয়ার অবকাশ থাকে। কিন্তু এই 
অবকাশ শহরের বাহিরে থাকে না। 

ইহার পর আল্লাহ তা'আলা বলেন ঃ 


এঃ ০ 4 LO oA 0g eo ০০৭% 2০4 ০% &ণ 20° ০ % 2. 2 ০ ৭ 
1৬৪১০ 31 ৪১৯ rll 19১1 ০ sl 191 ৮৪ ৩] 


৮৯০১ ০৭ 


Contents 
সূরা মায়িদা ৫২৩ 


অর্থাৎ “তাহাদিগকে হত্যা করা হইবে, শূলীবিদ্ধ করা হইবে অথবা বিপরীত দিক 
হইতে তাহাদের হাত ও পা কাটিয়া ফেলা হইবে অথবা তাহাদিগকে দেশ হইতে নির্বাসিত 
করা হইবে ।' 

এই আয়াতের ব্যাখ্যায় ইব্‌ন আবূ তালহা (র).....ইবৃন আব্বাস রো) হইতে বলেন ৪ কেহ 
যদি ইসলামের ক্ষতি সাধনকল্পে তরবারি উত্তোলন করে এবং যদি জনপথকে নিরাপত্তাহীন ও 
বিপজ্জনক করিয়া তোলে, তবে তাহাকে ইসলামী রাষ্ট্রপ্রধান ইচ্ছা করিলে হত্যা করিতে পারিবেন 
অথবা শূলীবিদ্ধ করিতে পারিবেন অথবা বিপরীত দিক হইতে তাহাদের হাত ও পা কাটিয়া 
দিতে পারিবেন । 

সাঈদ ইবৃন মুসাইয়াব, মুজাহিদ, আতা, হাসান বসরী, ইব্রাহীম নাখঈ ও যাহহাক (র) 
প্রমুখ ইহা বর্ণনা করিয়াছেন। এই সকল রিওয়ায়াত উদ্ধৃত করিয়াছেন আবূ জাফর ইব্‌ন 
জারীর । মালিক ইব্ন আনাস রে) হইতেও এইরূপ উদ্ধৃত করা হইয়াছে 

অন্যান্য আয়াতে এই ধরনের বিভিন্ন দণ্ডবিধি বর্ণিত হইয়াছে। যথা ইহরাম অবস্থায় শিকার 
সম্বন্ধে আল্লাহ তা“আলা বলিয়াছেন ৫ 


এ CD RE JS GES pI BSC 0৮০9৯ 
Lalo 1১105 1 041০০ Pb SU 
অর্থাৎ ‘অনন্তর যেরূপ জীব হত্যা করিবে তদ্রুপ ইনসাফমতে কাবায় কুরবানী দিবে কিংবা 


কতিপয় মিসকীন খাওয়াইবে অথবা কয়েকটি রোযা রাখিবে ৷' 
মাথা মুগ্ডন না করার ফিদয়া সম্বন্ধে বলা হইয়াছে £ 


eee 6 


58 

অর্থাৎ “তোমাদের যাহারা অসুস্থ কিংবা মাথায় ঘা রহিয়াছে, তাহারা বিনিময় স্বরূপ রোযা 
রাখিবে অথবা সাদকা দিবে কিংবা কুরবানী করিবে ।' 

কসম ভঙ্গের কাফফারা সম্বন্ধে বলা হইয়াছে ঃ 
91 ৮45১০ Et ১৫১1৯ al চি নি =! তন byl ১ ১০৫০৭ i ৮১৩০০ rl 

অর্থাৎ ‘দশজন মিসকীনকে সেই খাদ্য দিবে যাহা তোমার পরিবারকে স্বভাবত খাওয়াইয়া 
থাক অথবা তাহাদের পোশাক দিবে কিংবা ক্রীতদাস মুক্ত করিবে |” 

এই সকল আয়াতে যেমন কাফফারা ও ফিদয়া প্রদানের বেলায় যে কোন একটিকে গ্রহণ 
করার স্বাধীনতা রহিয়াছে, তেমনি আলোচ্য আয়াতেও বিদ্রোহীর শাস্তি বিধানের বেলায় যে কোন 
একটিকে গ্রহণ করার স্বাধীনতা রহিয়াছে। 

জমহুর উলামার বক্তব্য হইল যে, এই আয়াতটি কয়েকটি অবস্থার সঙ্গে জড়িত । যথা ইব্‌ন 
আব্বাস (রা) হইতে আবদুল্লাহ আল-শাফিঈ বর্ণনা করেন যে, ডাকাতদের সম্পর্কে ইব্‌ন 


Contents 


৫২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


আব্বাস রো) বলেন £ যদি ডাকাতরা হত্যা করে এবং মালামাল নিয়া যায়, তবে সেই 
ডাকাতদিগকে হত্যা করিতে হইবে এবং শুলীবিদ্ধ করিতে হইবে । আর যদি ডাকাতরা মালমাল 
না নিয়া শুধু হত্যা করে, তবে তাহাদিগকে শুলীবিদ্ধ করা হইবে না, কেবল হত্যা করিতে 
হইবে । আর যদি কেবল মালামাল ডাকাতি করে, হত্যাকাণ্ড না ঘটায়, তবে তাহাদিগকে 
বিপরীত দিক হইতে হাত ও পা কাটিয়া দিতে হইবে । আর যদি ডাকাতরা কেবল পথরোধ করে 
ও মালামাল ডাকাতি না করে, তবে তাহাদিগকে দেশান্তরিত করা হইবে। 

ইব্‌ন আবূ শায়বা (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন । আবু 
মুজাল্লাহ, সাঈদ ইব্‌ন যুবায়র, ইবরাহীম নাখঈ, হাসান, কাতাদা, সুদ্দী ও আতা খুরাসানী 
প্রমুখের সৃত্রেও ইহা বর্ণিত হইয়াছে। পূর্বসুরী বহু মনীষী এবং ইমামগণও এইরূপ অভিমত ব্যক্ত 
করিয়াছেন। 

তবে এই ব্যাপারে ইমামগণের মধ্যে ইখতিলাফ রহিয়াছে যে, তাহাকে কি খানাপিনা 
সরবরাহ ব্যতীত শূলীবিদ্ধ করিয়া মারা হইবে, না তাহাকে বর্শার আঘাতে প্রথমে হত্যা করিয়া 
পরে শূলে চড়ান হইবে ও যাহাতে ইহা দ্বারা অন্যদের শিক্ষা হয় সেই জন্য তিনদিন শূলে রাখা 
হইবে ? অতঃপর তাহাদিগকে কি সেইভাবেই রাখা হইবে, না নামাইয়া ফেলা হইবে ? অবশ্য 
এই সম্বন্ধে খুটিনাটি বিষয় নিয়া আলোচনা করার স্থান ইহা নহে। 

তবে এই সম্বন্ধে ইব্‌ন জারীর (র) স্বীয় তাফসীরে একটি হাদীসে বিস্তারিতভাবে বর্ণনা 
করিয়াছেন । অবশ্য উহার সনদ সহীহ কিনা, এতে সন্দেহ রহিয়াছে । হাদীসটি নিম্নরূপ ৪ 

ইব্‌ন জারীর রে)......ইয়ামীদ ইব্‌ন আবূ হাবীব হইতে বর্ণনা করেন যে, ইয়াধীদ ইব্‌ন আবু 
হাবীব (র) বর্ণনা করেন £ আনাস ইব্‌ন মালিককে আবদুল্লাহ ইব্‌ন মারওয়ান এই আয়াত 
সম্পর্কে জানিতে চাহিয়া পত্র লিখিলে তিনি তাহাকে অবহিত করেন যে, এই আয়াতটি বাজীলা 
বংশোদ্ভূত সেই উরায়না দলটি সম্বন্ধে নাযিল হইয়াছিল, যাহারা ইসলাম ত্যাগ করে এবং উটের 
রাখালকে হত্যাপূর্বক উটের পাল নিয়া পালাইয়া যায়। পরতু তাহারা পথে সন্ত্রাস সৃষ্টি করে এবং 
মহিলাদিগকে ধর্ষণ করে। 

আনাস (রা) বলেন, অতঃপর রাসূলুল্লাহ (সো) জিবরাঈল (আ)-কে জিজ্ঞাসা করেন যে, 
ইহার বিচার কি হইবে? 

জিবরাঈল (আ) বলেন, যাহারা চুরি করিয়া পথে সন্ত্রাস সৃষ্টি করিয়াছে, তাহাদের চুরি 
করার কারণে হাত কাটিয়া দিতে হইবে এবং পথে সন্ত্রাস সৃষ্টি করার জন্য পা কাটিয়া দিতে 
হইবে । আর যাহারা হত্যা করিয়াছে ও পথে সন্ত্রাস সৃষ্টি করিয়াছে এবং মহিলাদিগকে ধর্ষণ 
করিয়াছে, তাহাদিগকে শূলে চড়াইতে হইবে । ইহার পর আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

০১৯3১০15853 -অথবা “তাহাদিগকে দেশ হইতে নির্বাসিত করা হইবে । 
অথবা তাহাদিগকে ইসলামী রাষ্ট্র হইতে বহিষ্কার করা হইবে। ইব্‌ন জারীর (র) ইহা ইব্‌ন 
আব্বাস, আনাস ইব্‌ন মালিক রো), সাঈদ ইবৃন যুবায়র, যাহহাক, রবী“আ ইব্‌ন আনাস, যুহরী, 
লাইস ইব্‌ন সা'দ ও মালিক ইব্‌ন আনাস (র) প্রমুখ হইতে বর্ণনা করিয়াছেন। 


Contents 
সূরা মায়িদা . ৫২৫ 


অন্য একদল বলিয়াছেন £ তাহাকে এক শহর হইতে অন্য শহরে নির্বাসিত করা হইবে 
অথবা রাষ্ট্রপ্রধান কিংবা তাহার প্রতিনিধি রাষ্ট্রের সকল কার্যধারা হইতে তাহাকে সম্পূর্ণ বিরত 
রাখিবে। 

শাবী বলেন $ তাহাকে নির্বাসিত করা হইবে । যেমন ইব্‌ন হুবায়রা বলিয়াছেন, তাহাকে 
দেশ হইতে বাহির করিয়া দেওয়া হইবে । 

আতা খুরাসানী বলেন £ তাহাকে এক এলাকা হইতে অন্য এলাকায় নির্বাসিত করা হইবে। 
অবশ্য দারুল ইসলাম হইতে তাহাকে বাহির করিয়া দেওয়া হইবে না। 

সাঈদ ইব্‌ন যুবায়র, আবু শা'সা, হাইয়ান প্রমুখ বলিয়াছেন £ তাহাকে অন্য স্থানে নির্বাসিত 
করা হইবে বটে, কিন্তু ইসলামী রাষ্ট্র হইতে বহিষ্কার করিয়া দেওয়া হইবে না। 

কেহ বলিয়াছেন ঃ নির্বাসিত করা অর্থ জেলে বন্দী করা । ইহা হইল আবু হানীফা রে) ও 
তাহার সাথীদের অভিমত ৷ 

ইব্‌ন জারীর (র) এই মত পসন্দ করিয়া বলেন £ নির্বাসনে দেওয়ার অর্থ হইল এক শহর 
হইতে অন্য শহরে নির্বাসিত করিয়া সেই শহরে কারাবন্দী করা। 

আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 

2052 155 ৮৮১31 Ad CSU ০৪ ৪১৯7৫] 415 

'ইহকালের জন্য ইহাই তাহাদের লাঞ্চনা এবং পরকালে রহিয়াছে তাহাদের জন্য 
মহা শাস্তি ।' 

অর্থাৎ শাস্তিমূলকভাবে যাহাদিগকে হত্যা করা হইয়াছে, শুলীবিদ্ধ করা হইয়াছে এবং 
বিপরীত দিক হইতে যাহাদের হাত-পা কাটা হইয়াছে, সামাজিকভাবে তাহারা লাঞ্চিত ও 
প্রত্যাখ্যাত হইয়াছে এবং পরকালেও রহিয়াছে তাহাদের জন্য মহাশাস্তি । 

অবশ্য যাহারা বলেন যে, এই আয়াতটি মুশরিকদের ব্যাপারে অবতীর্ণ হইয়াছে এবং 
মুসলমানেরাও ইহার হুকুমের আওতায় রহিয়াছে, তাহাদের দলীল হইল উবাদা ইব্‌ন সামিত 
(রা) হইতে বর্ণিত সহীহ মুসলিমের হাদীসটি । উহাতে রহিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) মহিলাদের 
নিকট হইতে শিরক, চুরি, ব্যভিচার, সন্তান হত্যা এবং একে অপরের উপর অত্যাচার না করার 
যেমন অঙ্গীকার নিয়াছিলেন, আমাদের নিকট হইতেও তেমন অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন । 
যাহারা উক্ত অঙ্গীকার জীবনে পূর্ণ বাস্তবায়িত করিবে, তাহাদিগকে পুরস্কার প্রদান করা আল্লাহর 
দায়িতৃ। আর যাহারা ইহার কোন একটিতে লিপ্ত হইবে, তাহারা নির্ধারিত শাস্তি প্রাপ্ত হইবে। 
আর যদি আল্লাহ অন্যায়কারী ব্যক্তির পাপ গোপন রাখেন তবে উহা সবই আন্মাহর 
এখতিয়ারাধীন, তিনি ইচ্ছা করিলে তাহাকে ক্ষমা করিয়া দিতে পারেন এবং ইচ্ছা করিলে শাস্তি 
দিতে পারেন। | 

হযরত আলী (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ যাহাকে অন্যায় 
কাজ করার জন্য পার্থিব বিধান মুতাবিক শাস্তি দেওয়া হইয়াছে, তাহাকে পুনরায় পরকালে শাস্তি 
দেওয়া হইতে আল্লাহর ন্যায়পরায়ণতা বহু উঁচু স্তরে রহিয়াছে। যদি কাহারো সংঘটিত পাপকার্ষ 
আল্লাহ গোপন করিয়া রাখেন এবং পার্থিব শাস্তি হইতে তাহাকে রক্ষা করেন, তবে পরকালে 


Contents 


৫২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


পুনরায় তাহাকে শাস্তি দেওয়া হইতে আল্লাহর করুণা ও ক্ষমাশীলতা বহু উর্ধে অবস্থান করে। 
ইমাম আহমদ, তিরমিযী ও ইব্‌ন মাজাহ '(র).ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী রে) বলেন 
হাদীসটি হাসান-গরীব পর্যায়ের। জনৈক ব্যক্তি কর্তৃক হাফিয দারাকুতনী এই হাদীসটি সম্পর্কে 
জিজ্ঞাসিত হইলে তিনি বলেন, হাদীসটি মারফু এবং মাওকুফ উভয় সুত্রে বর্ণিত হইয়াছে। আর 
ইহার মারফৃ সূত্রটি সহীহ। 

ইব্‌ন জারীর রে)।১১০1| ০৯৫১5 141 15 এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন £ অন্যায় 
সংঘটিত করার পর যদি লাঞ্ছিত ও অপদস্থ করিয়া ইহকালে শাস্তি দেওয়া হয়, তথাপি যদি সে 
ইহা হইতে তওবা করার পূর্বে মারা যায়, ত তবে তাহাকে ১০1১০ ৪১১ ৪১৫19 অর্থাৎ 
পার্থিব শাস্তির পরও পরকালে জাহান্নামের কঠিন আযাব ভোগ করিতে হইবে! 

ইহার পর আল্লাহ তা'আলা বলেন ঃ 

es SE 10101455155155585 01455 ১০105 Se 2১৫1 %1 

অর্থাৎ “তবে তোমাদের আয়ত্বাধীনে আসিবার পূর্বে যাহারা তাওবা করিবে, তাহাদের জন্য 
নহে । সুতরাং জানিয়া রাখ, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু ।' 

যাহারা বলিয়াছেন যে, এই আয়াতটি মুশরিকদের সম্পর্কে নাযিল হইয়াছে, তাহাদের কথা 
গ্রহণযোগ্য । তবে যদি কোন মুসলমান বিদ্রোহী হয় এবং ইসলামী সরকারের আয়তে আসার 
পূর্বেই যদি সে তওবা করে, তাহা হইলে এই অবস্থায় তাহার উপর হইতে হত্যা ও শূলীবিদ্ধ 
করার এবং পা কাটার শাস্তি রহিত হইয়া যায়। অবশ্য তাহার হাত কাটা হইবে কি না, এই 
ব্যাপারে আলিমদের দুইটি মত রহিয়াছে । 

আয়াতের বাহ্যিক অর্থে তাহাদের উপর হইতে যে ধরনের শাস্তি, মওকুফ হওয়ার প্রমাণ 
পাওয়া যায়, সাহাবীগণের কার্যকলাপই উহার পরিচয়বাহী ৷ 

ইবন আবু হাতিম (র)......শাঁবী হইতে বর্ণনা করিয়াছেন যে, শা‘বী বলেন, বসরার 
অধিবাসী হারিসা ইব্‌ন বদর তামিমী বিদ্রোহী হয় এবং সমাজে বিশৃংখলা সৃষ্টি করে। অতঃপর 
হযরত হাসান ইব্‌ন আলী, ইব্‌ন আব্বাস ও আবদুল্লাহ ইব্‌ন জাফর (র) প্রমুখ হযরত আলী-এর 
নিকট গিয়া তাহার নিরাপত্তার ব্যাপারে সুপারিশ করেন। কিন্তু তিনি তাহাকে নিরাপত্তা প্রদানে 
আগমন করেন এবং তিনি তাহাকে নিজের বাড়িতে গোপন করিয়া রাখিয়া হযরত আলীর নিকট 
গিয়া বলেন, আমীরুল মুমিনীন! কেহ যদি আল্লাহ ও তাহার রাসূলের সঙ্গে বিদ্রোহ করিয়া 
সমাজে বিশৃখলা ও অনিষ্ট সৃষ্টি করার পর ৫4০ 13485 1 033 ০1১305 52511 %| এই 
আয়াত অনুসারে তওবা করে, তাহা হইলে তাহার ব্যাপারে আপনার কি ফয়সালা ? আলী (রা) 
বলিলেন, এইরূপ বিদ্বোহীর জন্য নিরাপত্তা রহিয়াছে । তখন সাঈদ ইব্‌ন কায়স বলেন, হারিসা 
ইব্‌ন বদরের বেলায়ও ইহা ঘটিয়াছে। 

অন্য সূত্রে শাবী হইতে মুজালিদের রিওয়ায়াতে ইব্‌ন জারীরও ইহা বর্ণনা করিয়াছেন। 
তবে তিনি তাহার রিওয়ায়াতে এতটুকু বৃদ্ধি করিয়াছেন যে, তখন হারিসা ইব্‌ন বদর হযরত 
আলীর শানে এই পংক্তিগুলি পাঠ করেন ঃ 


Contents 


সূরা মায়িদা ৫২৭ 


(৫:2০ ৩১০ ১1০ 3 0০1 de _005৪1 051 01১৮৯ ০৮18 31 
6224 40402 ০৮4৪8 411 91 ৪ 01১৮৯ 01 (21 ১৯] 

আমর শাবী হইতে আশ'আসের সূত্রে এবং আমর শাবী হইতে একাধারে সুদ্দী ও সুফিয়ান 
(র) বর্ণনা করেন যে, আমর শাবী বলেন ঃ মুযার গোত্রের এক ব্যক্তি আবু মুসা (রা)-এর নিকট 
আসে । তখন হযরত উসমান (রা)-এর খিলাফতকাল এবং তিনি তাহার পক্ষের কৃফার গভর্নর । 
লোকটি আসিয়া. তাহাকে বলিল, হে আবূ মুসা । আমি মুযার গোত্রের অমুকের পুত্র অমুক । 
আমি আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করিয়াছিলাম এবং সমাজে ত্রাস ও বিশৃংখলা 
সৃষ্টি করিয়াছিলাম । আমি আপনাদের আয়ত্বাধীনে আসার পূর্বে উহা হইতে তওবা করিয়াছি। 
তখন আবু মুসা (রা) উপস্থিত সকলকে লক্ষ্য করিয়া বলেন, এই ব্যক্তি সমাজে ত্রাস সৃষ্টি 
করিয়াছিল এবং আল্লাহ ও তাহার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করিয়াছিল । তবে সে আমাদের 
হাতে পাকড়াও হওয়ার পূর্বে উহা হইতে তওবা করিয়াছে । তাই তোমরা কেহ তাহার সঙ্গে 
দুর্ব্যবহার করিবে না; বরং সদ্ব্যবহার করিবে । যদি সে তাহার কথায় সত্যবাদী হইয়া থাকে, 
তবে তো ভাল কথা । আর যদি সে মিথ্যাবাদী হইয়া থাকে, তবে তাহার পাপই তাহাকে ধ্বংস 
করিবে । অবশ্য লোকটি বহুদিন পর্যন্ত তওবার উপর স্থির ছিল। পরে তাহার পূর্ব চরিত্র 
প্রকাশিত হয় । ফলে তাহাকে হত্যা করা হয়। 

ইব্‌ন জারীর (র)...... আলী ইব্‌ন মুসলিম হইতে বর্ণনা করেন যে, আলী ইব্‌ন মুসলিম 
(র) বলেন £ লাইস বলিয়াছেন, মুসা ইব্‌ন ইসহাক মাদানী এক এলাকার আমীর ছিলেন । তিনি 
বলেন, একবার আলী আসাদী নামক এক ব্যক্তি বিদ্রোহ করিয়া জনপদ বিপন্ন করিয়া তোলে। 
সে মানুষ হত্যা করে এবং লুটপাট শুরু করে। প্রশাসন সেই স্থানে তাহাকে বন্দী করার জন্য 
নিরাপত্তা বাহিনী প্রেরণ করিলেন। কিন্তু তাহারা কৃতকার্য হইল না। এমন পরিস্থিতিতে সেই 
বিদ্রোহী তওবা করিয়া তাহাদের নিকট ধরা দিল। কারণ সে এক ব্যক্তিকে এই আয়াতটি 
পড়িতে শুনিল ৪ 


0010) 411 1১ ০৭ 1১585 ২ el se 1১০ oll 4৮৯০2 ৩৪ 

বল, হে আমার আত্মপীড়ক (পাপী) বান্দারা! আল্লাহর করুণা হইতে নিরাশ হইও না। 
নিশ্চয়ই তিনি সকল পাপ মাফ করিবেন । নিশ্চয়ই তিনি শ্রেষ্ঠতম ক্ষমাশীল ও দয়াময় । 

ইহা শোনার পর সে থমকিয়া দাড়াইল এবং পাঠকারীকে বলিল, হে আল্লাহর বান্দা! এই 
আয়াতটি আবার পাঠ কর তো ? সে পুনরায় পাঠ করিল। ইহা শোনার পর বিদ্রোহী তাহার 
তরবারি কোষবদ্ধ করিল এবং তৎক্ষণাৎ সে একাগ্র মনে তওবা করিয়া মদীনায় রওয়ানা হইল। 
ফজরের সময় সে মদীনায় পৌছিল। সেখানে পৌঁছিয়া সে গোসল করিল এবং রাসূলুল্লাহ 
(সা)-এর মসজিদে আসিয়া ফজরের নামায আদায় করিল। নামায সমাপনান্তে অন্যান্য সাহাবীর 
সঙ্গে সেও হযরত আবূ হুরায়রা (রা)-এর নিকট আসিয়া তাহাকে ঘিরিয়া বসিল। আস্তে আস্তে 


Contents 


৫২৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


ফর্সা হইয়া গেলে লোকেরা তাহাকে দেখিয়া চিনিয়া ফেলিল এবং গ্রেফতার করিতে উদ্যত 
হইল। তখন লোকটি বলিয়া উঠিল, দেখুন, আমার উপর আপনাদের হস্তক্ষেপ হওয়ার পূর্বেই 
আমি তওবা করিয়াছি এবং তওবা করার পর আপনাদের নিকট আসিয়াছি। সুতরাং আমার 
উপর আপনাদের বল প্রয়োগ করার কোন অধিকার নাই । তখন আবু হুরায়রা রো) বলিলেন, 
লোকটি সত্য বলিয়াছে। অতঃপর তিনি তাহার হাত ধরিয়া তৎকালের মদীনার আমীর মারওয়ান 
ইব্‌ন হাকামের কাছে নিয়া যান। তখন ছিল মুআবিয়া (রা)-এর শাসনামল । মারওয়ান তাহাকে 
বলেন, এই হইল আলী আসাদী। সে তওবা করিয়াছে । সুতরাং তাহার উপর আপনার শাস্তি 
প্রয়োগের কোন অধিকার নাই এবং তাহাকে হত্যাও করিতে পারিবেন না। তাহাকে তাহার 
সকল অপরাধ হইতে মুক্তি দেওয়া হইল । ফলে কেহ তাহার সাথে কোন প্রকারের দুর্ব্যবহার 
করিল না। অতঃপর তিনি একজন খাটি তওবাকারী হইয়া রোম অভিযাত্রী মুজাহিদ বাহিনীর 
সাথে মুজাহিদ হিসাবে যোগ দেন। নদীপথে চলার সময় রোমকদের কতকগুলি নৌকা তাহাদের 
সামনে পড়ে! তিনি লাফাইয়া গিয়া রোমকদের এক নৌকায় উঠিয়া তরবারির চমকে 
তাহাদিগকে হতবাক করিয়া দেন। ফলে রোমকরা দিধ্িদিক হারাইয়া পালে টান দিল এবং 
নৌকাটি ভারসাম্য হারাইয়া ডুবিয়া গেল। সেই নৌকার সকল যাত্রীই মারা গেল। তাহাদের 
সাথে হযরত আলী মাসাদীও ডুবিয়া শাহাদাত বরণ করেন। 


ধরণ জ্ ত 


MME 71? 7/1 ৫। শট ৫১) ৬ ১১7৮ “৮৮১ ৬ Daa 
en UIs Id 5 2 BEI ANG 02300 (vo) 


15368 222 46895 ৩, A a দ্ধ it 39 ৫4১৫ নি og | 

১৩৩ ০০৫৭১ Gest GN GN GHG 26৫53) 05) 
2৫৫ পচ 39d 2৮5৫0১১৪৮৮০ 2 2 

Opt ৯1৬৩ শত OB Le 20525, ৬৩ 


2১০১৩ ০1৫. 22547 Ort পঠি ৮ চটি ছিপ ৩৯৮১৫ ১৫৩১১ 
05-৩৩-৪5১১ ০১৯০০ পি ৪ 0৫) 02725095338 0%) 


৩৫. “হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর, তাহার নৈকট্য লাভের উপায় অন্বেষণ কর ও 
তাহার পথে সংগ্রাম কর, যাহাতে তোমরা সফলকাম হও ।” 

৩৬. “যাহারা কুফরী করিয়াছে, কিয়ামতের দিন শাস্তি হইতে রেহাই পাওয়ার জন্য 
যদি তাহারা পৃথিবীর সমুদয় বস্তুর দ্বিগুণও বিনিময় হিসাবে প্রদান করে, তাহা কবূল করা 
হইবে না এবং তাহাদের জন্য কঠিন শাস্তি রহিয়াছে ।” 

৩৭. “তাহারা জাহান্নাম হইতে মুক্তি পাওয়ার ইচ্ছা পোষণ করিবে এবং উহা হইতে 
তাহারা মুক্তি পাইবে না । আর তাহাদের জন্য স্থায়ী আযাব রহিয়াছে ।” 

তাফসীর £ঃ আলোচ্য প্রথম আয়াতে আল্লাহ তা'আলা মু'মিন বান্দাদিগকে তাকওয়া 
অবলম্বন করার মাধ্যমে তাহার নৈকট্য লাভের জন্য নির্দেশ দান করিয়াছেন। তাকওয়ার 


মাধ্যমে নৈকট্য লাভ করার অর্থ হইল তীহার নিষিদ্ধকৃত বিষয়সমূহ তথা হারাম হইতে দূরে 
থাকা । 


Contents 


সূরা মায়িদা ৫২৯ 


ইহার একটি অংশে আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 

21১,511 4211 1:51 “তাহার নৈকট্য লাভের উপায় অন্বেষণ কর ৷’ 

সুফিয়ান সাওরাঁ (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ ২[১..511 অর্থ 
২১১৪]। অর্থাৎ নৈকট্য লাভের চেষ্টা করা। 

মুজাহিদ, আবু ওয়ায়ল, হাসান, কাতাদা, আবদুল্লাহ ইব্ন কাছীর, সুদ্দী ও ইবৃন যায়দ (র) 
প্রমুখও এই অর্থ করিয়াছেন। 

কাতাদা (র) বলেন ঃ ইহার ভাবার্থ হইল, তাহার আনুগত্য এবং সাধ্য মুতাবিক আমল দ্বারা 
তাহার নৈকট্য লাভ করা । ইব্‌ন যায়দ (র) আলোচ্য আয়াতাংশ এইভাবে পাঠ.করেন ৪ 

Le ০৭। ১১5550525১৮ এএ৪ 

অর্থাৎ “এই ধরনের লোকই তাহাদের প্রভুর নৈকট্য অনুসন্ধান করিয়া থাকে ।' 

উল্লেখিত ইমামগণ 21-..১ শব্দের যে অর্থ করিয়াছেন তাহার উপর সকল মুফাসসির 
একমত রহিয়াছেন। 

দবা গর ররর ররর রর রর জার 

| lulls 053 ১) 3১৮21] ১০৪ + Ula 91 0১55 ০৬৪] 35101 


বনি ENE MEE © OE EE EE টিন RO 

21... সেই বিষয়কে বলা হয় যাহার মাধ্যমে কাঙ্ক্ষিত বস্তু লাভ হয়। 

£1, জান্নাতের সেই উন্নততম স্থানের নাম যেখানে রাসূলুল্লাহ (সা) অবস্থান করিবেন । 
সেই স্থানটি আরশের খুব নিকটে অবস্থিত । জাবির ইবৃন আবদুল্লাহ (রা) হইতে মুহাম্মদ ইব্‌ন 
মুনকাদিরের সূত্রে সহীহ বুখারীতে বর্ণিত হইয়াছে যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন £ 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, যে ব্যক্তি আযান শুনিয়া ইহা বলিবে- 
২12২০51101০ 91 ill adil, ll 25501 ১১৯ ০০১ ০৫4 

usc ssl 01১৬০৯০5035 dials Ul 


-সে নিজের জন্য আমার শীফা'আত হালাল করিয়া নিয়াছে। . 

সহীহ মুসলিমে.....আবদুল্লাহ ইবন আমর আস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, আবদুল্লাহ 
ইব্‌ন আমর ইব্‌ন আস (রা) বলেন £ আমি রাসূলুল্লাহ (সা)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলেন ঃ 
“যখন তোমরা মুআযযিনকে আযান দিতে শুনিবে, তখন মুআযযিন যাহা বলিবে, তোমরাও 
তাহা বলিবে। অতঃপর আমার প্রতি দরূদ পাঠ করিবে । কেননা আমার প্রতি যে ব্যক্তি একবার 
দরূদ পাঠ করিবে, তাহার প্রতি আল্লাহ দশবার রহমত নাযিল করেন। অতঃপর আমার জন্য 
তোমরা ওসীলা প্রার্থনা কর। কেননা ওসীলা হইল জান্নাতের এমন একটি স্থান, যাহা কেবল 
একজন বান্দা লাভ করিবেন । আশা করি সেই বান্দা আমি । তাই যে ব্যক্তি আমার জন্য ওসীলা 
প্রার্থনা করিবে, তাহার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হইয়া দীড়াইবে। 

ইমাম আহমদ (র)......আবৃ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) 
বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ যখন তোমরা আমার প্রতি দরূদ পাঠ করিবে, তখন আমার 


. কাছীর- __-৩/৬৭ 


Contents 


৫৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


জন্য ওসীলা প্রার্থনা করিবে । জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! ওসীলা কি? 
রাসূলুল্লাহ সো) বলিলেন, উহা জান্নাতের সর্বোত্তম মনযিল। উহার অধিকারী হইবেন মাত্র এক 
ব্যক্তি। আশা করি সেই ব্যক্তি আমিই। 

ইমাম তিরমিযী (র)...:..আবু হুরায়রা (রা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। অতঃপর 
তিনি হাদীসটিকে দুর্বল বলিয়া বন্তব্য করিয়াছেন । ইহার কা'ব নামক বর্ণনাকারী অপরিচিত 
ব্যক্তি। 

অন্য একটি মারফ্‌* রিওয়ায়াতে ইব্‌ন মারদুবিয়া (র)......আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা 
করেন যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ তোমরা আমার প্রতি দরূদ 
পাঠ কর এবং আমার জন্য আল্লাহর নিকট ওসীলা প্রার্থনা কর । তখন ওসীলা সম্পর্কে জিজ্ঞাসার 
জবাবে রাসূলুল্লাহ (সা) অবহিত করেন যে, ওসীলা জান্নাতের সর্বোত্তম মনযিল। উহা এক ব্যক্তি 
ব্যতীত কেহ পাইবে না। সম্ভবত সেই ব্যক্তিটি আমি। 

অপর একটি হাদীসে তাবারানী (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রো) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ তোমরা আমার জন্য আল্লাহর নিকট ওসীলা 
প্রার্থনা কর। যে দুনিয়াতে আমার জন্য উহা প্রার্থনা করিবে, আমি কিয়ামতের দিন তাহার জন্য 
সাক্ষী অথবা সুপারিশকারী হইয়া দীড়াইব। 

অন্য এক হাদীসে ইবৃন মারদুবিয়া (র).....আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, 
আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ ওসীলা জান্নাতের এমন একটি স্থান 
যাহার উপরে আর কোন স্থান নাই । তাই তোমরা প্রার্থনা কর যেন আমি সেই স্থানটি প্রাপ্ত হই। 

অন্য একটি হাদীসে ইব্ন মারদুরিয়া (র)......আলী (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে আলী 
(রা) বলেন, হযরত নবী (সা) বলিয়াছেন ঃ জান্নাতে ওসীলা নামক একটি স্থান রহিয়াছে। 
তোমরা যখন আল্লাহর নিকট প্রার্থনা কর, তখন আমার জন্য “ওসীলা" প্রাপ্তির প্রার্থনা করিবে। 
সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! সেখানে আপনার সঙ্গে কে অবস্থান করিবে ? 
রাসূলুল্লাহ (সা) বলিলেন, আলী, ফাতিমা, হাসান ও হুসায়ন। এই হাদীসটি এই সূত্রে দুর্বল ও 
অগ্রহণযোগ্য । 

ইব্‌ন আবূ হাতিম রে)......আলী ইব্‌ন আবূ তালিব (রা) হইতে বর্ণিত যে, তিনি কুফার 
মসজিদের মিম্বারে দীড়াইয়া জনগণের উদ্দেশ্যে বলিতেছিলেন £ হে লোকসকল! জান্নাতের মধ্যে 
দুইটি মুক্তা রহিয়াছে । একটি সাদা রংয়ের, অপরটি হলুদ রংয়ের । হলুদ রংয়ের মুক্তাটি 
আরশের নীচে অবস্থিত ৷ মাকামে মাহমুদ হইল সাদা রংয়ের মুক্তার তৈরি একটি প্রাসাদ যাহার 
সত্তর হাজার প্রকোষ্ঠ রহিয়াছে । উহার প্রত্যেকটির আয়তন তিন মাইল । উহার দরজা, জানালা, 
কেদারা ইত্যাদি একই ধাতুর তৈরি । উহার নাম হইল ‘ওসীলা’ ৷ উহা মুহাম্মদ (সা) ও তাহার 
আহ্‌লে বায়তের জন্য । আর হলুদ রংয়ের মুক্তা নির্মিত প্রসাদটিও অনুরূপ ধরনের.। উহা হইল 
ইব্রাহীম (আ) ও তাহার আহলে বায়তের জন্য । তবে এই রিওয়ায়াতটি দুর্বল পর্যায়ের | 

ইহারা পর আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 

১৮১১১১১৪০৭১০০৪ ০০৭৩১ 


Contents 


সূরা মায়িদা ৫৩১ 


অর্থাৎ নিষিদ্ধ বিষয়সমূহ হইতে বিরত থাকা এবং আদিষ্ট বিষয়সমূহ মানিয়া চলার নির্দেশ 
দেওয়ার পর আল্লাহ তা'আলা যাহারা সহজ সরল পথ হইতে বিচ্যুত হইয়াছে এবং সত্য দীন 
সফলতা ও বিপুল কল্যাণের অধিকারী হওয়ার জন্য আদেশ করিয়াছেন । ইহার ফলে মুমিনগণ 
এমন এক বেহেশতের অধিবাসী হইতে পারিবে যাহার প্রাসাদণগ্ডলি সুউচ্চ ও কারুকার্য খচিত, 
চির অমলীন ও অবিনশ্বর । উহার নিআমত অফুরন্ত । সেখানে দুঃখ, ব্যাধি ও মৃত্যুর আশংকা 
নাই । উহার পরিধেয় বস্তু চির পরিচ্ছন্ন ও উহার অধিবাসীরা চির তরুণ। 

ইহার পর আল্লাহ তাআলা মুসলমানদের শত্রু কাফিরদের প্রাপ্য কিয়ামতের আযাব ও 
টাটা রা নী, 


নী (45450456250 


‘নিশ্চয়ই যাহারা সত্য প্রত্যাখ্যান করিয়াছে, কিয়ামতের দিন শাস্তি হইতে মুক্তিপণ স্বরূপ 
দুনিয়ায় যাহা কিছু আছে যদি উহা তাহাদের অধিকারে থাকে এবং তাহার সহিত সমপরিমাণ 
আরও সম্পদ থাকে, তবুও তাহাদের নিকট হইতে তাহা গৃহীত হইবে না এবং তাহাদের জন্য 
রহিয়াছে মর্ম্তুদ শাস্তি ।' 

অর্থাৎ জাহান্নামের শাস্তিপ্রাপ্ত কোন ব্যক্তি যদি কিয়ামতের দিন সেই শাস্তি হইতে মুক্তি 
পাওয়ার জন্য পৃথিবীতে যত সম্পদ আছে উহা এবং উহার সমপরিমাণ আর এক পৃথিবীর সম্পদ 
মুক্তিপণ হিসাবে প্রদান করিতে চায়, তবুও তাহাকে রেহাই দেওয়া হইবে না। তাহাকে অবশ্যই 
আযাব গ্রাস করিয়া লইবে। সে নিঃসন্দেহে জাহান্নামে নিক্ষিপ্ত হইবে । শুধু তাহাই নহে, 
জাহান্নাম হইবে তাহার জন্য খুবই সংকীর্ণ, পরিত্রাণ পাওয়ার অবকাশমুক্ত এবং সুরক্ষিত । 

তাই আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ 81415 colic els 

অর্থাৎ 'জাহান্নামীদের জন্য রহিয়াছে মর্মভুদ আযাব ।" 

অতঃপর তিনি বলেন £ 


Go 294 Le ofc co co Od os coe Gp Od oso goer eo 


2৪5 ডি els ৮০ ০০১ ৮৪০৪ SE ০০ 22 Vl ১৩০০০৪ 


অর্থাৎ “তাহারা অগ্নি হইতে বাহির হইতে চাহিবে, কিন্তু তাহারা উহা হইতে বাহির হইবার 
নহে এবং তাহাদের জন্য স্থায়ী শাস্তি রহিয়াছে ।' 
halls গিনি রানি 


a fe] ia bed 


ক রা বাহিত চাহি Min Sap IVE 
দোযখের মধ্যে প্রত্যাবর্তিত করা হইবে ।' 

অর্থাৎ দোযখীরা যখন দোযখের মর্মন্তুদ আযাব ও দহন হইতে বাহির হইতে চাহিবে, তখন 
তাহাদের জন্য বাহির হইয়া আসার কোন পথ থাকিবে না। পরক্তু দোযখের লেলিহান শিখার 


Contents 


৫৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


উত্তাপ শক্তি যখন তাহাদিগকে উপরে তুলিবে, তখন তাহাদিগকে লোহার বিশাল হাতুড়ীর ভীষণ 
আঘাতে পুনরায় দোযখের অতল গহ্বরে নিক্ষেপ করা হইবে। 

১১৪০ ১1১০ ৮৫19 অর্থাৎ উহার মধ্যে তাহাদিগকে অনন্তকাল থাকিতে হইবে।' কোন 
অবস্থায়ই তাহারা উহা হইতে নিষ্কৃতি পাইবে না। 

হাম্মাদ ইব্‌ন সালমা (র)......আনাস ইব্ন মালিক রো) হইতে বর্ণনা করেন যে, আনাস 
ইব্‌ন মালিক (রা) বলেন, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ দোযখ হইতে এক ব্যক্তিকে আনয়ন 
করা হইবে । অতঃপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে, হে আদম সন্তান! কেমন স্থান তুমি প্রাপ্ত 
হইয়াছে ? সে বলিবে, অত্যন্ত জঘন্য স্থান আমি প্রাপ্ত হইয়াছি। ইহার পর বলা হইবে, তুমি কি 
ইহা হইতে মুক্তির পণ হিসাবে পৃথিবী সমান স্বর্ণ প্রদান করিতে সম্মত রহিয়াছে ? সে বলিবে, 
হ্যা প্রভু, সম্মত রহিয়াছি। তখন আল্লাহ পাক বলিবেন, তুমি মিথ্যাবাদী । আমি তো তোমার 
নিকট ইহা হইতে বহু কম চাহিয়াছিলাম। কিন্তু তুমি তাহাও দাও নাই । অবশেষে তাহাকে 
পুনরায় দোযখে নিক্ষেপ করার জন্য নির্দেশ দিবেন। 

হাম্মাদ ইব্‌ন সালমার সূত্রে মুসলিম এবং নাসাঈও এইরূপ বর্ণনা করিয়াছেন। আনাস (রা) 
হইতে সহীহদ্বয়ও ইহা বর্ণনা করিয়াছেন। আনাস ইব্ন মালিক (রো) হইতে মুসলিম ও বুখারী 
ইহা বর্ণনা করিয়াছেন। মাতার আল-ওরাক এবং ইবন মারদুবিয়াও আনাস ইব্‌ন মালিক (রা) 
হইতে এই হাদীসটি রিওয়ায়াত করিয়াছেন। 

ইহা ছাড়া ইবৃন মারদুবিয়া (র)......জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) হইতে বর্ণনা করেন যে, 
জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন 8 একদল লোককে জাহান্নাম 
হইতে বাহির করিয়া জান্নাতে প্রবেশ করান হইবে । তখন বর্ণনাকারীর ইয়াধীদ ইব্‌ন সুহাইব 
আল-ফকীর জাবির ইবৃন আবদুল্লাহ (রা)-কে বলেন, তবে আল্লাহ যে বলিয়াছেন ঃ 


2০ ১১১৩৪০০৩০৫৭ ১০0১০ 3 ১১০৮ 

“তাহারা অগ্নি হইতে বাহির হইতে চাহিবে, কিন্তু তাহারা উহা হইতে বাহির হইবার নহে ।' 
ইহার অর্থ কি হইবে ? জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) তাহাকে বলিলেন, ইহার আগের আয়াতটি 
পড়, যাহাতে রহিয়াছে ঃ 


oreo 


হইতে মুক্তির জন্য পণ স্বরূপ দুনিয়ায় যাহা কিছু আছে তাহা সমস্ত, এমনকি উহার দ্বিগুণও 
প্রদান করে ....... ” অর্থাৎ ইহাতে শুধু কাফিরদের জন্য অনন্ত শাস্তির কথা বলা হইয়াছে। 

জাবির ও ইয়াহীদ আল-ফকীর হইতে অন্য সূত্রে ইমাম আহমদ এবং মুসলিমও ইহা একটু 
দীর্ঘাকারে বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)......ইয়াধীদ আল-ফকীর বর্ণনা করেন যে, ইয়াধীদ আল-ফকীর (র) 
বলেন £ একদা আমি জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা)-এর নিকট বসিয়াছিলাম। তখন তিনি বলেন, 
একদল লোককে দোযখ হইতে বাহির করিয়া মুক্তি দেওয়া হইবে। ইয়াধীদ আল-ফকীর বলেন, 
একবার যাহাদেরকে দোযখে প্রবেশ করান হইবে তাহাদিগকে যে পুনরায় বাহির করা হইবে এই 


Contents 


সূরা মায়িদা ৫৩৩ 


কথার উপর আমার তখনো বিশ্বাস ছিল না। তাই আমি তাহার উপর অসন্তুষ্ট হইলাম এবং 
বলিলাম, সাধারণ লোকের উপর আমার কোন ক্ষোভ নাই, আমার ক্ষোভ হইল আপনার মত 
সুযোগ্য সাহাবীর উপর । হে মুহাম্মদ (সা)-এর সাহাবী! আপনি কি এই ধারণা পোষণ করেন 
যে, লোকদিগকে জাহান্নাম হইতে বাহির করিয়া মুক্তি দেওয়া হইবে? অথচ আল্লাহ তা'আলা 
বলিয়াছেন $ < 
4১০৯93540০4 0৮1০৯০৯0১১৮ 
‘তাহারা অগ্নি হইতে বাহির চাহিবে কিন্তু তাহারা উহা হইতে বাহির হইবার নহে!’ 
আমি এই কথাগুলি উত্তেজিত স্বরে বলিতে থাকিলে তাহার শাগরিদগণ আমাকে ধমক দিয়া 
নিশ্চুপ করিয়া দেন। তবে জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) ছিলেন খুবই সহিষ্ণু ও মিষ্টি স্বভাবের 
ব্যক্তি। তিনি আমাকে বলিলেন, তুমি যে আয়াত উদ্ধৃত করিয়াছ, উহাতে কাফিরদের কথা বলা 
হইয়াছে। অতঃপর তিনি কুরআনের ১৯১%! ৪০161 « 91 9119) IS হইতে 
পরবর্তী আয়াতের পূর্ব পর্যন্ত পাঠ করেন। ইহার পর আমাকে বলেন, তুমি কি কুরআন পড় নাই 
? আমি বলিলাম হ্যা পড়িয়াছি, সম্পূর্ণ কুরআন আমার মুখস্ত । তিনি বলিলেন, আচ্ছা, আল্লাহ কি 
এই কথা বলেন নাই- 
5০০ (5085 25 Und Sl ০5 MUL as একনি 001 ০০5 


-এই আয়াতে সেই মাকামে মাহমূদের কথা উল্লেখিত হইয়াছে যখানে বসিয়া রাসূলুল্লাহ 
(সা) সুপারিশ করিবেন । যাহা হউক, আল্লাহ তা'আলা একদল লোককে তাহাদের পাপের জন্য 
জাহান্নামে নিক্ষেপ করিবেন এবং সেই ব্যাপারে কাহারো বলার কিছু থাকিবে না। তিনি যদি 
ইচ্ছা করেন তবে তাহাদিগকে উহা হইতে নিষ্কৃতিও দিতে পারেন। 

ইয়াধীদ আল-ফকীর (র) বলেন, ইহার পর হইতে এই ব্যাপারে আমার ধারণা সম্পূর্ণ 
পাল্টাইয়া যায়। 

ইবৃন মারদুবিয়া রে).....তালক ইব্ন হাবীব হইতে বর্ণনা করেন যে, তালক ইবৃন হাবীব 
(র) বলেন ঃ জাহান্নামীদের জন্য সুপারিশ করার বিষয়ে আমি চরম বিরোধী ছিলাম ৷ শেষ পর্যন্ত 
আমি জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা)-এর সঙ্গে সাক্ষাত করি এবং যে সকল আয়াতে জাহান্নামীদের 
অনন্ত শাস্তির কথা বলা হইয়াছে, সেই সকল আয়াত তাহাকে শুনাই। তখন তিনি আমাকে 
বলেন, হে তালক! তুমি কি আল্লাহর কিতাব ও তাহার রাসূলের সুন্নাতের ব্যাপারে আমার চেয়ে 
নিজেকে বেশি জ্ঞানী মনে কর ? তুমি যে সকল আয়াত আমাকে পাঠ করিয়া শুনাইয়াছ উহাতে 
মুশরিকদের কথা বলা হইয়াছে। কিন্তু যাহারা একদিন জাহান্নামের শাস্তি হইতে নিষ্কৃতি পাইবে 
তাহারা মুশরিক নয়, বরং পাপী ৷ তাহারা তাহাদের পাপের নির্ধারিত শাস্তি ভোগ করিয়া মুক্তি 
পাইবে। 

পরিশেষে তিনি হস্তদয় দ্বারা কর্ণদ্ধয়ের প্রতি ইশারা করিয়া বলেন, আমি যদি রাসূলুল্লাহ 
(সা)-কে এই কথা বলিতে না শুনিয়া থাকি যে, জাহান্নামে প্রবেশ করানোর পর কতক লোককে 
উহা হইতে বাহির করা হইবে, তাহা হইলে আমার কর্ণদ্বয় যেন শ্রবণশক্তি হারাইয়া বধির হইয়া 
যায়। কুরআন তোমরা যেমন পাঠ কর, আমরা তেমনি পাঠ করি। 


Contents 


৫৩৪ তাফসীরে ইব্ন কাছীর 


১২3৬৫ LES 6৫ CENTAGE 8৮১15 3215 (A) 


04৯ ৮2648 8] ১৪ ০৯ ০52) Al OE 745 5 ABYSS Le LE TINA) 
GH rissa: 0d 28) 610৩6174052) 
058৬6 05৮0462815৮ 58526 


৩৮. “পুরুষ কিংবা নারী চুরি করিলে তাহাদের হস্তচ্ছেদন কর, উহা তাহাদের কৃত- 
কর্মের ফল ও আল্লাহর নির্ধারিত দণ্ড । আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷” 

৩৯. “কিন্তু সীমা লংঘন করার পর কেহ তওবা করিলে ও নিজকে সংশোধন করিলে 
আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরায়ণ হইবেন । আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু ।” 

৪০. “তুমি কি কি জান না যে, আসমান ও যমীনের সার্বভৌমত্ব আল্লাহরই ? যাহাকে 
ইচ্ছা তিনি শাস্তি দেন ও যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন এবং আল্লাহ সর্ব বিষয়ে 
শক্তিমান ৷” 


তাফসীর £ঃ আলোচ্য আয়াতে আল্লাহ স্বয়ং বিচারক এবং নির্দেশক হিসাবে পুরুষ অথবা 
নারী চোরের হাত কাটিয়া দেওয়ার নির্দেশ প্রদান করিয়াছেন। 

সাওরী (র)......আমর ইব্ন শুরাহীল আশৃ-শাবী হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ 
(রা) আয়াতটি এইভাবে পাঠ করিয়াছেন 8 (১৫১.০১। 1৬০৮৬-১ ৭৪০০০।3 ৩০০41 -তবে 
এই পঠন খুবই বিরল। 

অবশ্য এইভাবে পড়িলে যে অর্থ দীড়ায়, আলিমদের মতে সেই ধারায় বিচার করা হয়। 
তবে আলিমদের মতের ভিত্তি ইহা নয়; বরং অন্য দলীল-প্রমাণের দ্বারা চোরকে অনুরূপ শাস্তি 
দেওয়া হয়। জাহিলিয়াতের যুগেও চোরের হাত কাটার বিধান ছিল। ইসলাম আসিয়া উহাকে 
স্পষ্ট ও সুনির্ধারিতভাবে বর্ণনা করিয়াছে এবং হাত কাটার ব্যাপারে বহু শর্তারোপ করিয়াছে। 
ইনশা আল্লাহ আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করিব। ৃ 

অনুরূপভাবে কসম, দিয়াত এবং কুরায প্রভৃতির বিচার এবং চর্চা ইসলামপূর্বকালেও ছিল। 
তবে ইসলাম আসিয়া উহাকে সুসংহত ও সুশৃঙ্খলিত করিয়াছে । এই সকল বিষয়ের 
কল্যাণ-অকল্যাণ আনুপুঙ্খভাবে বর্ণনা করিয়াছে । 

কথিত আছে যে, জাহিলিয়াতের যুগে সর্ব প্রথম কুরায়শরা বনী মালীহা ইব্‌ন আযরের 
গোলাম দুয়াইককে চুরির অপরাধে হাত কাটিয়া দিয়াছিল। সে কাবার সংগৃহীত অর্থ চুরি 
করিয়াছিল। কেহ বলিয়াছেন যে, মূলত সেই ব্যক্তি চুরি করে নাই, অন্য কেহ চুরি করিয়া উহার 
নিকট রাখিয়াছিল । 

আহলে জাহির সম্প্রদায়ের কতক ফিকহশান্ত্রবিদ বলিয়াছেন, যে, চোর চুরি করিলেই হাত 
কাটিয়া দিতে হইবে । চাই চুরিকৃত মাল অল্প হউক বা বেশি পরিমাণে হউক ৷ ইহাই এই 


Contents 


সূরা মায়িদা | | ৃ ৫৩৫ 


আয়াতের বাহ্যিক অর্থ বুঝায় । চুরিকৃত বস্তুর নির্ধারিত কোন পরিমাণের দরকার নাই এবং ইহা 
দেখারও দরকার নাই যে, চোর অরক্ষিত সম্পদ চুরি করিল, না সুরক্ষিত সম্পদ ছুরি করিল । 

ইব্‌ন জারীর ও ইব্‌ন আবু হাতিম (র)...... নাজদা আল হানাফী (র) হইতে বর্ণনা 
করিয়াছেন, তিনি বলেন £ আমি ইব্‌ন আব্বাস (রা)-কে 1,230 23 )05119 ও ১০119 
(44 এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছিলাম যে, এই আয়াতটি ব্যাপকার্থক, না 
বিশেষার্থক ? তিনি জবাবে বলিয়াছেন, ব্যাপকার্থক। 

তাহার এই মন্তব্য উপরোক্ত দলের কথার সম্পূরক বলিয়াও ধরা যাইতে পারে এবং অন্য 
অর্থ করারও অবকাশ রহিয়াছে । আল্লাহই ভাল জানেন। 

তবে তাহাদের দলীল হইল আবু হুরায়রা (রা) হইতে সহীহদ্বয়ে বর্ণিত হাদীসটি । উহাতে 
রহিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ চোরের উপর আল্লাহ অভিসম্পাত। সে একটি ডিম 
চুরি করিলে তাহার হাত কাটা যায় এবং এক গোছা রশি চুরি করিলে তাহার হাত কাটা যায়। 

জমহুরের নিকট চোরাই মালের একটা পরিমাণ রহিয়াছে, যদিও এই পরিমাণের ব্যাপারে 
তাহাদের মধ্যে মতভেদ বিদ্যমান। 

মালিক ইব্‌ন আনাসের মতে তিনটি খাটি দিরহাম বা রৌপ্য মুদ্রা অথবা উহার সমপরিমাণ 
মূল্যের দ্রব্য চুরি করিলে হাত কাটা হইবে । তাহার দলীল হইল ইব্‌ন উমর (রা) হইতে নাফে“র 
সনদে বর্ণিত হাদীসটি । উহাতে রহিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) তিনটি দিরহাম মূল্যের একটি 
ঢাল চুরির অভিযোগে এক ব্যক্তি হাত কাটিয়াছিলেন। 

সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, মালিক (র) বলিয়াছেন ঃ একব্যক্তি তিন দিরহাম মূল্যের 
জানালার একফালি কাঠ চুরি করার অভিযোগে হযরত উসমান (রা) তাহার হাত কাটিয়া 
দিয়াছিলেন। 

ইমাম মালিক (র)......আমরাহ বিনতে আবদুর রহমান হইতে বর্ণনা করেন যে, আমরাহ 
বিনতে আবদুর রহমান বলেন ঃ উসমান (রা)-এর শাসনামলে এক ব্যক্তি দরজার একফালি 
কাঠ চুরি করে । উসমান (রা) উহার মূল্য নির্ধারণ করিতে আদেশ দেন এবং উহার মূল্য দাড়ায় 
মাত্র তিন দিরহাম ! অতঃপর হযরত উসমান (রা) তাহার হাত কাটিয়া দেন। 

ইহার ভিত্তিতে মালিক (র)-এর বিজ্ঞ অনুসারীরা বলেন £ উসমান (রা) এই ফয়সালা 
প্রকাশ্যে দিয়াছিলেন। কেহই তাহার এই ফয়সালার বিরোধিতা করেন নাই । তাই বুঝা যায়, এই 
ফয়সালার উপর তৎকালীন সকল সাহাবার মৌন সমর্থন রহিয়াছে। এই কথা দ্বারা ইহাও 
প্রমাণিত হয় যে, ফল চুরি করিলেও হাত কাটা যাইবে ৷ তবে হানাফীগণ এই মতের সমর্থক 
নহেন। তাহাদের মতে চোরাই মাল কমপক্ষে দশ দিরহাম মূল্যের হইতে হইবে । শাফিঈদের 
মতে উহার পরিমাণ এক দীনার বা একটি স্বর্ণমুদ্রার এক-চতুর্থাংশ বরাবর হইতে হইরে। 
আল্লাহই ভাল জানেন। | 

শাফিঈ (র)-এর ব্যক্তিগত অভিমত হইল যে, একটি স্বর্ণমুদ্বার এক-চতুর্থাংশ বা উহার 
সমপরিমাণ মূল্যে দ্রব্য বা উহা হইতে বেশি পরিমাণ অর্থ বা দ্রব্য চুরি করিলে হাত কাটা 
যাইবে। 


ঙ্ 


57097. 


৫৩৬ তাফসীরে ইব্ন কাছীর 


তাহার দলীল হইল সহীদ্ধয়ের উদ্ধৃত হাদীসটি । উহা এই ঃ হযরত আয়েশা (রা) হইতে 
বর্ণিত হইয়াছে যে, আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ একটি দীনারের 
এক-চতুর্থাংশ পরিমাণ বা উহার বেশি পরিমাণ চুরি করিলে হাত কাটিব। 

হযরত আয়েশা (রা) হইতে আবূ বকর ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন হাযমের সূত্রে 
মুসলিম বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ যদি চোর এক 
দীনারের চতুর্থাংশ পরিমাণ বা উহা হইতে বেশি পরিমাণ চুরি না করে, তবে হাত কাটা যাইবে 
না। 

তাই ইমাম শাফিঈর সঙ্গীদের ধারণামতে এই হাদীসটি তাহাদের অভিমতের স্পষ্ট প্রমাণ । 
পরন্তু এই হাদীসটি এই কথাও প্রমাণ করে যে, উহার পরিমাণ হইল একটি দীনারের এক- 
চতুর্থাংশ এবং অন্য কিছু দ্বারা উহার পরিমাণ ধার্য করা চলিবে না। যথা তিন দিরহাম মূল্যের 
ঢালের হাদীসটিও নয় । তবে কথা হইল যে, তিন দিরহাম দ্বারা এক দীনারের এক-চতুর্থাংশের 
উল্টা বুঝায় না, বরং উভয়ের পরিমাণ একই । কারণ এক দীনার সমান বার দিরহাম । আর বার 
দিরহামের এক-চতুর্থাংশ হইল তিন দিরহাম । অতএব বুঝা গেল যে, এক দীনারের এক- 
চতুর্থাংশ এবং তিন দিরহামের মধ্যে কোন বৈপরীত্য নাই; বরং একই কথা। 

উমর ইব্‌ন খাত্তাব, উসমান ইব্‌ন আফফান ও আলী ইব্‌ন আবু তালিব রাষী আল্লাহ 
তা'আলা আনহুমের মাযহাবও ছিল ইহা । 

ইহাদের মতই উমর ইব্‌ন আবদুল আযীয, লাইস ইব্‌ন সা'দ, আওযাঈ ও তাহার সঙ্গীগণও 
এইমত পোষণ করেন। ইসহাক ইব্‌ন রাহবিয়া, আবূ সাওর, দাউদ ইব্‌ন আলী জাহিরী (র) 
প্রমুখের মতও ইহাই । 

এক রিওয়ায়াতে ইমাম আহমদ ইব্‌ন হাম্বল ও ইসহাক ইব্‌ন রাহবিয়া (র) হইতে বর্ণিত 
হইয়াছে যে, এক দীনারের এক-চতুর্থাংশ এবং তিন দিরহাম পরিমাণ অথবা উহার যে কোন 
একটি নিসাবের সমপরিমাণ চুরি করিলে হাত কাটা হইবে। উহা ইব্‌ন উমর এবং আয়েশা 
(রা)-এর হাদীস দ্বারা প্রমাণিত। 

উপরন্তু আয়েশা (রা) হইতে ইমাম আহমদ (র) বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ সো) 
বলিয়াছেন £ এক দীনারের এক-চতুর্থাংশ চুরি করিলে তাহার হাত কাটিয়া দাও এবং যদি উহা 
হইতে কম পরিমাণে চুরি করে, তবে হাত কাটিও না। 

মূলত এক দীনারের এক-চতুর্থাংশ সমান তিন দিরহাম এবং এক দীনার সমান বার 
দিরহাম । 

নাসাঈর হাদীসে রহিয়াছে যে, একটি ঢালের সমপরিমাণ মূল্যের দ্রব্য চুরি না করিলে হাত 
কাটিবে না। আয়েশা (রা)-কে জিজ্ঞাসা করা হইয়াছিল যে, একটি ঢালের মুল্য কত ? তিনি 
বলিয়াছিলেন, এক-চতুর্থাংশ দীনার । অতএব ইহা দ্বারা প্রমাণিত হয় যে, চুরির জন্য হাত কাটার 
শর্ত দশ দিরহাম নহে, তিন দিরহাম । আল্লাহই ভাল জানেন। 

ইমাম আবূ হানীফা ও তাহার সঙ্গী আবূ ইউসুফ, মুহাম্মদ, যুফার ও সুফিয়ান সাওরীর মতে 
চোরের হাত কাটার নিসাব হইল নিখুত দশ দিরহাম । 


Contents 


সূরা মায়িদা ৫৩৭ 


তাহাদের দলীল হইল যে, রাসূলুল্লাহ (সা)-এর সময়ে একটি ঢালের সমপরিমাণ মূল্যের 
দ্রব্য চুরি করার অভিযোগে হাত কাটা হইয়াছিল । তখন একটি ঢালের দাম ছিল দশ দিরহাম । 

ইব্‌ন আবূ শায়বা (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ হযরত নবী আকরাম (সা)-এর সময়ে একটি ঢালের মুল্য ছিল দশ দিরহাম । 

অন্য একটি হাদীসে আবদুল আলা (র)......আমর ইব্‌ন শুআইবের দাদা হইতে বর্ণনা 
করেন যে, আমর ইব্‌ন শুআইবের দাদা বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ একটি ঢালের 
সমপরিমাণ মূল্য ব্যতীত চোরের হাত কাটিবে না। 

একটি ঢালের নূন্যতম মূল্য হইল দশ দিরহাম। ইহা বলিয়াছেন, ইব্‌ন আব্বাস ও 
আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) । তবে ইব্‌ন উমর ঢালের মূল্য নির্ধারণে ইহাদের মতের বিরোধিতা 
করিয়াছেন। 

তাই যখন ইহার মূল্য নির্ধারণে সংশয় ও দ্বিমত দেখা দিয়াছে, তখন সতর্কতামূলকভাবে 
বেশি মূল্য বর্ণিত রিওয়ায়াতটিই গ্রহণ করা বাঞ্কনীয়। আর ইহার মূল্য বেশি নির্ধারণ করার 
মধ্যে সংশয় ও সন্দেহ হইতে অধিক মুক্ত থাকা যায়। 

পূর্বসুরী কোন কোন মনীষী বলিয়াছেন £ দশ দিরহাম অথবা দশ দীনার অথবা উহার যে 
কোন একটির সমপরিমাণ মূল্যের দ্রব্য চুরি করিলে হাত কাটা বিধেয়। 

ইহা রিওয়ায়াত করা হইয়াছে আলী, ইব্‌ন মাসউদ (রা), ইব্রাহীম নাখঈ, আবূ জাফর 
আল-বাকের (র) প্রমুখ হইতে । | 

কোন এক মনীষী বলিয়াছেন ঃ পাচ ব্যতীত পাঞ্জা কাটা যাইবে না। অর্থাৎ পাচ দীনার বা 
পঞ্চাশ দিরহাম চুরি না করিলে চোরে হাত কাটা যাইবে না। ইহা বর্ণনা করা হইয়াছে সাঈদ 
ইবৃন যুবায়র (রা) হইতে । 

জাহিরী আলিমগণ আবু হুরায়রা (রা)-এর হাদীসের ভিত্তিতে বলিয়াছেন যে, একটি ডিম 
চুরি কিংবা একটি রশি চুরির অপরাধে হাত কাটা যাইবে । -এই দলীলের জবাবে জমহূর 
উলামা বলিয়াছেন ঃ 

এক. ইহা আয়েশা (রা)-এর হাদীস দ্বারা রহিত হইয়া গিয়াছে। তবে এই যুক্তির মধ্যে 
সন্দেহ রহিয়াছে । কেননা রহিত হওয়া নির্ধারণের তারিখ অজ্ঞাত। 

দুই. ডিম দ্বারা বুঝান হইয়াছে লোহার ডিম এবং রজ্জু দ্বারা বুঝান হইয়াছে জলতরীর 
মূল্যবান রশি । আ“মাশ (র) ইহা বলিয়াছেন এবং বুখারী প্রভৃতি গ্রন্থে উহা উদ্ধৃত হইয়াছে। 

তিন. মূলত ইহা দ্বারা এই কথা বুঝান হইয়াছে যে, এই ধরনের ক্ষুদ্র দ্রব্য চুরি করিতে 
করিতে চোর একদিন বড় ধরনের মুল্যবান কিছু চুরি করিয়া ফেলে । ফলে তাহার হাত কাটা 
যায়। | 

চার. উহার অর্থ ইহাও হইতে পারে যে, রাসূলুল্লাহ (সা) ইহা জাহিলিয়াতের যুগের ঘটনার 
দৃষ্টান্ত হিসাবে বলিয়াছেন । কেননা সেই যুগে অল্প-বেশি যেন কোন পরিমাণে চুরি করিলেই হাত 
কাটিয়া দেওয়া হইত ৷ তাই রাসূলুল্লাহ সো) তাহাদিগকে অভিসম্পাত দিয়া বলিয়াছিলেন যে, 
তাহারা অল্পসল্প দ্রব্যের কারণে মূল্যবান হাত কাটিয়া দেয়। 

বর্ণিত হইয়াছে যে, আবুল আলা আল-মুআরা যখন বাগদাদে আসেন, তখন তিনি এই 
ব্যাপারে সেখানকার বড় বড় ফিকহবিশারদের নিকট চুরির নিসাব বা পরিমাণ এক দীনারের 


কাছীর__৩/৬৮ 


Contents 


৫৩৮ তাফসীরে ইব্ন কাছীর 


এক-চতুৰ্থাংশ নির্ধারণের উপর প্রশ্ন উত্থাপন করেন। কিন্তু কেহ তাহার প্রশ্নের যথাযথ উত্তর 
দিতে না পারিলে তিনি এই বিষয়ের উপর জিজ্ঞাসামূলক কয়েকটি পংক্তি রচনা করেন। 
১035 ৮2১ ০৮৪ ০৪ ৮102057585৬ ১০১৮৪ ৩৮৮০ ৮১৯৯৪ ১৪ 
SEA 585878৮5815 SCAT 81181052215 ২ 
অর্থাৎ “একটি হাতের সম্মানী যেখানে পাচশত দীনার হয়, সেখনে এই হাতকে এক- 
চতুর্থাংশ দীনার চুরির কারণে কাটা হইবে ? এটা এমন একটা স্ববিরোধী কথা, যাহা আমার 
বোধগম্য নয়। কাজেই আমার নীরব থাকা ব্যতীত গত্যন্তর নাই। আমি আমার মাওলার নিকট 
জাহান্নামের আগুন হইতে আশ্রয় প্রার্থনা করিতেছি ।' 
যখন তাহার এই কথা চতুর্দিকে ছড়াইয়া পড়িল, তখন ফিকহবিদগণ ইহর জবাব দেওয়ার 
জন্য তাহাকে খুঁজিতেছিলেন। কিন্তু তিনি ততদিনে অন্যত্র চলিয়া যান। 
ইহার জবাবে কাধী আবদুল ওয়াহাব আল-মালিকী বলেন ৪ যতদিন হাত বিশ্বস্ত ছিল, 
ততদিন পর্যন্ত তাহা মূল্যবান ছিল। কিন্তু যখন সে বিশ্বাসঘাতকতা করিল, তখন তাহার মূল্য 
কমিয়া গেল। 
কেহ আবার উহার জবাবে বলিয়াছেন যে, ইহার মধ্যে শরী“আতের ও জনগণের হিকমত ও 
কল্যাণ লুক্কায়িত রহিয়াছে । হাতের মূল্য নিঃসন্দেহে পাঁচশত দীনার হইবে । কিন্তু উহা না 
কাটিলে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাইতে থাকিবে । তাই এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া 
হইয়াছে যাহাতে অপরাধ নির্মূল হইয়া যায়। দ্বিতীয়ত, সামান্য জিনিস চুরি করার অপরাধে হাত 
কাটিয়া দেওয়ার নির্দেশটি দেওয়া হইয়াছে চৌর্যবৃত্তি নির্মূল করার লক্ষ্যে। তাই মাত্র এক 
দীনারের এক-চতুর্থাংশ পরিমাণ চুরি করিলেই হাত কাটিতে হইবে। যদি চুরিতে একটা বড় 
পরিমাণের অংক নির্ধারণ করা হইত, তবে চৌর্যবৃত্তি বন্ধ হইত না। বুদ্ধিজীবিদের জন্য ইহার 
মধ্যে গবেষণার খোরাক রহিয়াছে। তাই আল্লাহপাক বলিয়াছেন ঃ 
SS ja 1015 AU ba YEG ULE Ls? চির 


‘ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর নির্ধারিত দৃষ্টান্তমূলক দণ্ড। আল্লাহ 
পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।' 

মূলত উচিত বিচার ইহাই যে, যেই হাত দিয়া অন্যায় বা অপরাধ সংঘটিত হয়, সেই 
হাত কাটিয়া দেওয়া যাহাতে তাহার উপযুক্ত শিক্ষা হয় এবং অন্যের জন্যও যেন ইহা শিক্ষণীয় 
হইয়া থাকে। 

ES el 

অর্থাৎ প্রতিকার গ্রহণে আল্লাহ প্রবল পরাক্রান্ত এবং তিনি স্বীয় আদেশ নিষেধ প্রদানে ও 
বিধান প্রণয়নের ব্যাপারে মহা প্রজ্ঞাময় । 

অতঃপর আল্লাহ পাক বলেন ঃ 


0 


SE yl le ০৮5০ এ 9৩ aly ০15 ax ১০ 5১০ 
‘সীমা লংঘন করার পর কেহ তাওবা করিলে ও নিজেকে সংশোধন করিলে আল্লাহ তাহার 
প্রতি ক্ষমাপরবশ হইবেন । আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।' 


Contents 


সূরা মায়িদা ৫৩৯ 


অর্থাৎ কেহ যদি চুরি করার পরে উহা হইতে তওবা করে এবং নিজের চরিত্রকে সংশোধন 
করিয়া নেয়, তবে আল্লাহ তাহার ওয়াদামাফিক তাহাকে ক্ষমা করিয়া দেন। 

তবে চোরাইমাল বা উহার সমপরিমাণ মূল্য অবশ্য তাহার মালিকের নিকট পৌছাইতে 
হইবে । ইহা হইল জমহুর আলিমদের অভিমত । 

আবু হানীফা (রা) বলেন ঃ চুরির অপরাধে যদি হাত কাটা হয় এবং চোর যদি চোরাই মাল 

আবু হুরায়রা (রা) বর্ণিত হাদীসে হাকিম আবুল হাসান দারাকুতনী রে) বর্ণনা করেন £ 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট একটি চোরকে হাযির করা হয়। লোকটি একটি চাদর চুরি 
করিয়াছিল । রাসূলুল্লাহ (সা) তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন ৪ আমার .মনে হয় তুমি চুরি কর 
নাই। চোর ব্যক্তি বলিল, হে আল্লাহর রাসূল! হ্যা, আমি চুরি করিয়াছি। অতঃপর রাসূলুল্লাহ 
(সা) বলিলেন ঃ ইহাকে নিয়া হাত কাটিয়া দাও। আর হাত কাটা হইলে ইহাকে আমার নিকট 
নিয়া আসিও । তাই হাত কাটার পর তাহাকে রাসূলুল্লাহ (সা)-এর নিকট: নিয়া আসা হইলে তিনি 
তাহাকে বলিলেন $ আল্লাহর নিকট তওবা কর। লোকটি বলিল, আমি আল্লাহর নিকট তওবা 
করিলাম । রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ আল্লাহ তোমার তওবা কবুল করিয়াছেন। 

আলী ইব্‌ন মাদানী এবং ইব্‌ন খুযায়মার রিওয়ায়াতে এই হাদীসটি মুরসাল সূত্রেও বর্ণিত 
হইয়াছে। 

ইব্‌ন মাজাহ (র)......আবদুর রহমান ইব্‌ন সালাবা আনসারীর পিতা হইতে বর্ণনা করেন ঃ 
উমর ইব্‌ন সামুরা ইব্‌ন হাবীব ইব্ন আবদে শাম্স রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলেন, 
হে আল্লাহর রাসূল! আমি অমুক গোত্রের উট চুরি করিয়াছি। আপনি আমাকে পবিত্র করুন। 
রাসূলুল্লাহ (সা) তাহার কথার সত্যতা যাচাইয়ের জন্য সেই গোত্রে {লোক পাঠান । তাহারা 
তন্ত্ানুসন্ধানকারীর নিকট বলেন যে, আমাদের একটি উট চুরি হইয়া গিয়াছে । ফলে রাসূলুল্লাহ 
(সা) তাহার হাত কাটার জন্য নির্দেশ দান করেন এবং তাহার হাত’ কাটা হয়। তখন সে 
বলিতেছিল, আমি সেই আল্লাহ্‌র প্রশংসা করিতেছি যিনি তোমা (হাত)হইতে আমাকে পবিত্র 
করিয়াছেন। তুমি তো আমার সমস্ত শরীরটাকে নিয়া জাহান্নামে যাইতে ছাহিয়াছিলে। . 

ইব্‌ন জারীর (র)......আবদুল্লাহ ইব্ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
আমর (রা) বলেন ঃ এক মহিলা অলংকার চুরি করে। তাহাকে চোরাই মালসহ রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট নিয়া বলা হয়, হে আল্লাহর রাসূল! এই মহিলা আমাদের মাল চুরি করিয়াছে। 
রাসূলুল্লাহ সো) বলিলেন £ তোমরা উহার ডান হাত কাটিয়া ফেল। হাত কাটার পর সেই মহিলা 
রাসূলুল্লাহ (সা)-কে বলিল, ইহা দ্বারা কি আমার তওবা হইয়া গেল ? তখন রাসূলুল্লাহ (সা) 
বলিলেন ঃ তুমি এখন পাপ হইতে এমন পবিত্রতা লাভ করিয়াছ যেন আজ তুমি তোমার মায়ের 
গর্ভ হইতে ভূমিষ্ট হইয়াছ। রাবী বলেন, তখন এই আয়াতটি নাযিল হয় ঃ 


০০95 drt ele ০৪০ 410 এপ ols ৫৯৮ ০৪৬৪ 
অর্থাৎ “যে ব্যক্তি সীমা লংঘন করার পর তাওবা করে ও নিজেকে সংশোধন করে, তাহার 
প্রতি আল্লাহ ক্ষমাপরবশ হইবেন । আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু ।' 


Contents 


৫৪০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ (র)......আবদুল্লাহ ইবৃন আমর (রা) হইতে উপরিউক্ত হাদীসটি এইভাবে 
বর্ণনা করেন ঃ রাসূলুল্লাহ (সা)-এর যুগে জনৈক মহিলা চুরি করে। যাহাদের মাল চুরি 
করিয়াছিল, তাহারা তাহাকে রাসূলুল্লাহ (সা)-এর নিকট আনিয়া বলিল, হে আল্লাহর রাসূল! এই 
মহিলাটি আমাদের মাল চুরি করিয়াছে। তখন মহিলার বংশের লোকেরা আসিয়া বলিল, আমরা 
ইহার ক্ষতি পূরণ দিব। তথাপি রাসূলুল্লাহ (সা) বলেন £ ইহার হাত কাটিয়া দাও। ইহার পর 
মহিলার বংশের লোকেরা পাঁচশত দীনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
আবেদন করিল। কিন্তু রাসূলুল্লাহ (সা) ইহার তোয়াক্কা না করিয়া বলিলেন £ ইহার হাত কাটিয়া 
দাও। ফলে তাহার ডান হাত কাটিয়া দেওয়া হয়। তখন মহিলাটি বলিল, হে আল্লাহর রাসূল! 
ইহা কি আমার জন্য তওবা স্বরূপ ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ হ্যা এখন তুমি পাপ হইতে 
এমন পবিত্রতা লাভ করিয়াছ যেন তুমি আজ তোমার মায়ের গর্ভ হইতে জন্মলাভ করিয়াছ। 
অতঃপর আল্লাহ সূরা মায়িদার নিম্ন আয়াত নাযিল করেন ৪ 

১১১55 40 9 এত UGE SG গেলি aol ১০ ১০ এ ০) 

উল্লেখ্য যে, উক্ত মহিলাটি ছিল মাখযুমিয়া গোত্রের । এই হাদীসটি সহীহদ্বয়ে একাধারে 
আয়েশা (রা)-ও উরওয়া রে) হইতে যুহরীর রিওয়ায়াতেও বর্ণিত হইয়াছে । তবে কথা হইল যে, 
সেই মহিলাটি কুরায়শদের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্‌ ছিল। তাহার বিষয়ে হাত কাটা 
ফয়সালা হওয়ার কারণে কুরায়শরা সকলে দুশ্চিন্তায় পড়িয়া যায় । এই ঘটনাটি ঘটিয়াছিল মক্কা 
বিজয়ের সময় । তখন কুরায়শরা পরামর্শ করিতে লাগিল, এই মহিলার জন্য রাসূলুল্লাহ (সা)-এর 
নিকট কাহার দ্বারা সুপারিশ করা যায়। সবাই ভাবিয়া 'দেখিল, ইহা একমাত্র উসামা ইব্‌ন 
যায়দের দ্বারাই সম্ভব। কারণ রাসূলুল্লাহ সো) তাহাকে অত্যন্ত ভালবাসেন । সুতরাং সিদ্ধান্ত 
মুতাবিক উসামা ইব্‌ন যায়দ রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া তাহার ব্যাপারে সুপারিশ 
করিলেন । যখন তিনি সুপারিশ করিতেছিলেন, তখন তাহার কথা শুনিয়া রাসূলুল্লাহ (সা)-এর 
চেহারা রক্তবর্ণ হইয়া উঠিয়াছিল। রাসূলুল্লাহ (সা) উত্তেজিত স্বরে তাহাকে বলেন, তুমি আল্লাহ্‌র 
নির্ধারিত বিধান বা হদ্দের ব্যাপারে সুপারিশ করিতেছ! ইহা শুনিয়া উসামা ঘাবড়াইয়া যান এবং 
বলেন, হে আল্লাহর রাসূল! আমার ক্ষমার জন্যে আল্লাহর নিকট প্রার্থনা করুন। অতঃপর সন্ধ্যায় 
রাসূলুল্লাহ (সা) দীড়াইয়া আল্লাহর প্রশংসা ও স্তুতিবাদের পর এক ভাষণ দেন। ভাষণে তিনি 
বলেন ৪ তোমাদের পূর্বব্তীরা এই জন্য ধ্বংস হইয়াছে যে, যদি তাহাদের মধ্যে কোন সম্মানিত 
ব্যক্তি চুরি করিত তবে তাহাদের হাত কাটা হইত না এবং তাহাকে রেহাই দেওয়া হইত । অথচ 
যদি সমাজের অপাঙক্তেয় দুর্বল কোন ব্যক্তি চুরির অপরাধে ধৃত হইত, তবে তাহার উপর হাত 
কাটা বিধানের যথাযোগ্য প্রয়োগ করা হইত । যাহার অধিকারে আমার আত্মা, তাহার শপথ! 
যদি মুহাম্মদের মেয়ে ফাতিমাও চুরি করে, তবে আমি তাহারও হাত কাটিয়া দিব। ইহার পর 
রাসূলুল্লাহ (সা)-এর নির্দেশক্রমে সেই মহিলার হাত কাটা হয়! 

আয়েশা (রা) বলেন ঃ ইহার পর সে একাগ্রচিত্তে তওবা করে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ 
হয়। এই ঘটনার পর হইতে সেই মহিলা কোন সমস্যায় পড়িলে আমার নিকট আসিত ৷ আমি 
তাহার সমস্যার কথা রাসূলুল্লাহ (সা)-এর নিকট তুলিয়া ধরিতাম । 


Contents 


সূরা মায়িদা | ৫৪১ 


আয়েশা (রা) হইতে মুসলিমের রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, মাখযুমীয়া গোত্রের জনৈক 
মহিলা লোকজনের কাছ হইতে জিনিসপত্র ধার নিত এবং পরবর্তী সময়ে সে উহা অস্বীকার 
করিত। তাই রাসূলুল্লাহ সো) তাহার হাত কাটার নির্দেশ দেন। 

ইব্‌ন উমর (রা)-এর রিওয়ায়াতে রহিয়াছে যে, মাখযুমীয়া গোত্রের জনৈক মহিলা তাহার 
পড়শীদের নিকট হইতে মৌখিক চুক্তিতে ধার গ্রহণ করিত; কিন্তু পরবর্তী সময়ে সে উহা 
অস্বীকার করিত। ফলে রাসূলুল্লাহ (সা) তাহার হাত কাটিয়া দেওয়ার নির্দেশ দেন। এই 
রিওয়ায়াত উদ্ধৃত করিয়াছেন ইমাম আহমদ, আবু দাউদ ও নাসাঈ প্রমুখ । 

অন্য এক রিওয়ায়াতে আসিয়াছে যে, জনৈক মহিলা লোকদের নিকট হইতে অলংকারাদি 
ধার হিসাবে নিত, কিন্তু পরবর্তী সময়ে উহা অস্বীকার করিত। ফলে রাসূলুল্লাহ (সা) বলেন, 
উক্ত মহিলার উচিত আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা এবং যাহাদের নিকট হইতে ধার 
আনিয়াছিল, তাহাদিগকে উহা ফেরত দেওয়া । অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন ঃ হে বিলাল! 
উঠ, মহিলাটির হাত কাটিয়া দাও। 

চুরির বিধান সম্পর্কিত আরো বহু হাদীস আহকামের কিতাবসমূহে রহিয়াছে । সমস্ত প্রশংসা 
আল্লাহর জন্য । 

ইহার পর আল্লাহ তা'আলা বলিয়াছেন $ 

১০১৯1 lpn 541 412 17125 211 

‘তুমি কি জান না যে, আসমান ও যমীনের সার্বভৌমত্ব আল্লাহরই ।' 

অর্থাৎ তিনিই মহাবিশ্বের একমাত্র অধিকর্তা এবং তাহার নির্দেশ সর্বত্র প্রযোজ্য । কেহ 
তাহার নির্দেশের মুকাবিলায় বাধ সাধিতে পারে না। তিনি যাহা ইচ্ছা হয়, তাহাই করেন। 

০১০৮১৫৫০০05 ০১৭ ১১০১০ ০ 

অর্থাৎ 'যাহাকে ইচ্ছা তিনি শাস্তি দেন এবং যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন এবং আল্লাহ 

সর্ব বিষয়ে শক্তিমান ৷” ৰ 


০16 (023 0৮৫ ঠ০৮৬৩৫ (30 38255 05591 (cv) 


SIU ই ১৯৩ 09৩ ৩2 58 GS এ ০৪4 2 


চিন 


| OBE ০৫০৮ 4 Bef CEG SH ০ 2522 ৩ ১৯৮ 
2255 2০ ৯5:05 2১1১১৩৬8558 25 0১28১১৯1৩৯৬ তা cl 
১০975545৩49) ১১-০৫ 033) ৬১১ ১ ৬5 dhl 029) ০৫ 


ডু EP Ld 


০7৮ ৬1৫৫ 7৯১) 5155₹6১৯৮৬)৩০৪ 
০০১৮৮ ৪১৩০০ 4, Ob ed IY ২৫১০ (EY) 


পট তির এ পর নি এটি ওরা 


EBL eS? KEG ৩৫৫ OVE BIH 2০8 ৩2০1৫ 
OGL ৬৪৩ 2 ৫ ul 


Contents 


2৮656 Lure ৬ ১ 5 (৫25 2 16,2242 4 ৫৮৮ 45৫ 
১৩৫05০5459৬ 2 ১৬৪৩ SHIEH (ov) 


0০১9 4৮6, 

BLA MGM HSCS SIS SILLA 5) (££) 
ঠ BAS 05155212915 08520 ১5০8৯ 

3/১ 56৬৫ 05517459755 ৮০৬ ES HAIG 


OSIM EI HC BCG 


৪১. “হে-রাসূল! তোমাকে যেন দুঃখ না দেয় যাহারা কুফরীর দিকে দ্রুত ধাবিত হয়, 
যাহারা মুখে বলে ঈমান আনিয়াছে; অথচ তাহাদের অন্তর ঈমান আনে না; এবং 
ইয়াহুদীদের মধ্যে যাহারা অসত্য শ্রবণে তৎপর, তোমার নিকট আসে না এমন এক ভিন্ন 
দলের পক্ষে যাহারা কান পাতিয়া থাকে; শব্দগুলি যথাযথ সুবিন্যস্ত থাকার পরেও তাহারা 
সেগুলির অর্থ বিকৃত করে; তাহারা বলে, এই প্রকার বিধান দিলে গ্রহণ করিও, উহা না 
দিলে বর্জন করিও; আর আল্লাহ যাহার পথচ্যুতি চাহেন, তাহার জন্য আল্লাহর নিকট 
তোমার কিছুই করিবার নাই । তাহাদের জন্য আছে দুনিয়ায় লাঞ্ছনা ও পরকালে শাস্তি ।” 

৪২. “তাহারা মিথ্যা শ্রবণে অত্যন্ত আগ্রহী ও অবৈধ ভক্ষণে অত্যন্ত আসক্ত । তাহারা 
যদি তোমার নিকট আসে তবে তাহাদের বিচার নিষ্পত্তি করিও অথবা তাহাদিগকে উপেক্ষা 
করিও । তুমি যদি তাহাদিগকে উপেক্ষা কর, তবে তাহারা তোমার কোন ক্ষতি করিতে 
পারিবে না; আর যদি বিচার নিষ্পত্তি কর, তবে ন্যায় বিচার করিও । আল্লাহ ন্যায়পরায়ণ- 
দিগকে ভালবাসেন ।” 

৪৩. “তাহাদের নিকট রহিয়াছে তাওরাত, যাহাতে আল্লাহর আদেশ আছে ইহার 
পরও তাহারা মুখ ফিরাইয়া লয় এবং তাহারা মু'মিন নহে।” 

88. “তাওরাত অবতীর্ণ করিয়াছিলাম উহাতে ছিল পথ-নির্দেশনা ও আলো, নবীগণ, 
যাহারা আল্লাহর অনুগত ছিল, তাহারা ইয়াহ্দীদিগকে তদনুসারে বিধান দিত, আরও বিধান 
দিত রব্বানীগণ ও আলিমগণ; কারণ তাহাদিগকে আল্লাহর কিতাবের রক্ষক করা হইয়াছিল 
এবং তাহারা ছিল উহার সাক্ষী । সুতরাং মানুষকে ভয় করিও না, আমাকেই ভয় কর এবং 
আমার আয়াত তুচ্ছ মূল্যে বিক্রয় করিও না। আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে 
যাহারা বিধান দেয় না, তাহারা কাফির ৷” 


তাফসীর 8 এই আয়াতসমূহ সেই সকল লোকের ব্যাপারে নাযিল হইয়াছে যাহারা কুফরের - 
দিকে ধাবিত এবং যাহারা আল্লাহর আনুগত্য হইতে মুক্ত এবং পূর্ববর্তী রাসূলগণের আনীত 
বিধানের উপর যাহারা নিজেদের মতকে প্রাধান্য দান করে। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন $ 


০559 %% 5 


১5০০৮ 9 পাঠিত উর ভিপি ০ রি 
১৫:১৪ ০৮৬১1৩7৫1৪০ Ct IHG oa ৮৮ 


Contents 


সূরা মায়িদা ৫৪৩ . 


অর্থাৎ ‘মুখে তাহারা ঈমান প্রকাশ করে, কিন্তু তাহাদের হৃদয় ঈমানশূন্য, ইহারা 
হইল মুনাফিক !’ 
98102 
‘আর তাহাদের মধ্যে যাহারা ইয়াহুদী হইয়াছে।” অর্থাৎ তাহারা সকলে ইসলাম ও 
মুসলমানদের শত্রু । তাহাদের স্বভাব হইল ৪ ০3401 $e 
অর্থাৎ “মিথ্যা ও বাজে কথা তাহাদের নিকট খুব মজাদার ৷' 
অর্থাৎ তাহাদের একদল যদি আসিয়া রাসূল (সা)-এর মজলিসে বসে তবে অন্য দলের 
ব্যাপারে নবী (সো)-কে হঠকারিতা করিয়া বলে, হে মুহাম্মদ (সা)! অমুক সম্প্রদায় আজ 
মজলিসে আসে নাই। 
কেহ বলিয়াছেন, ইহার অর্থ হইল তাহারা মজলিসে বসিয়া কথা শোনে, কিন্তু তাহাদের 
প্রতিদ্বন্দ্বী দল হইতে তাহারা রাসূলুল্লাহ (সা)-এর মজলিসে শোনা মূল্যবান কথাগুলো গোপন 
করে। তাহাদিগকে গিয়া তাহারা রাসূলুল্লাহ (সা)-এর বাণী পৌছায় না। 
৫০০৯1 ৬৯০ ০০1৫1 ৩১৪০৪ 
‘আর তাহারা অর্থ ও ব্যাখ্যা বদলাইয়া-বিকৃত করে। বিকৃত করার পর যাহা তাহাদের 
পসন্দসই হয়, উহার উপর আমল করে। 
1১১৯৪ ০১5০71 ৩ uly SEELEY 55591, ০. | ১515. 
-‘আর তাহারা লোকদের বলে, এই প্রকারের বিকৃত বিধান দিলে গ্রহণ করিও এবং উহা 
বিকৃত না হইলে প্রত্যাখ্যান করিও ।” 
কেহ বলিয়াছেন, এই আয়াতটি ইয়াহুদী সম্প্রদায়ের ব্যাপারে নাযিল হইয়াছিল । তাহারা 
একটা হত্যাকাণ্ড ঘটাইয়াছিল। অতঃপর তাহারা এই ব্যাপারে ফয়সালার জন্য একে অপরকে 
বলে যে, চল, মুহাম্মদ (সা)-এর নিকট ইহার ফয়সালার জন্য যাই। তিনি যদি রক্তপণ দেওয়ার 
সিদ্ধান্ত দেন, তবে আমরা তাহাই গ্রহণ করিব, আর যদি কিসাস বা হত্যার বদলে হত্যর সিদ্ধান্ত 
দেন, তবে আমরা তাহার ফয়সালা প্রত্যাখ্যান করিব । 
সঠিক ঘটনা হইল এই, আয়াতটি দুই ইয়াহুদী ব্যভিচারী সম্বন্ধে নাযিল হইয়াছে। ইয়াহুদীরা 
তাহাদের গ্রন্থের বিবাহিত ব্যভিচারীর বিধান বিকৃত করিয়া ফেলে । তাহাদের গ্রন্থে বিবাহিত 
ব্যভিচারী ও ব্যভিচারিণীকে পাথর মারিয়া হত্যা করার নির্দেশ ছিল। কিন্তু তাহারা উহা বিকৃত 
করিয়া একশত বেত্রাঘাত এবং মুখে চুনকালি মাখিয়া গাধার উল্টাদিকে সওয়ার করানোর লাঞ্কুনা 
ও শাস্তির বিধান নির্ধারিত করিয়াছিল। 
রাসূলুল্লাহ সো) মদীনায় হিজরত করার পর এই ব্যভিচারের ঘটনাটি ঘটে । ইয়াহুদীরা যুক্তি 
করিয়া ইহার ফয়সালার জন্য রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসার মনস্থ করে এবং বলে, যদি 
তিনি তাহাদের ব্যাপারে বেত্রাঘাত ও চুনকালি মাখার লাঞ্কুনা ও শাস্তি প্রদান করেন, তবে তাহার 
সিদ্ধান্ত আমরা গ্রহণ করিব । তিনি যদি বিবাহিত ব্যভিচারীদের উক্ত সিদ্ধান্ত প্রদান করেন, তবে 
তাহা আমাদের জন্য আল্লাহ ও তাহার রাসূলের পক্ষের একটি মযবৃত দলীল হইয়া যাইবে। 
. কেননা ইহা আমরা একজন নবীর সিদ্ধান্ত বা ফয়সালা বলিয়া চালাইতে পারিব । এইটা হইবে 


Contents 


৫৪8 তাফসীরে ইব্‌ন কাছীর 


আমাদের জন্য একটা বাড়তি সুযোগ । আর যদি রজমের হুকুম দেন, তাহা হইলে আমরা তাহার 
ফয়সালা প্রত্যাখ্যান করিয়া চলিয়া আসিব। 

এই প্রসঙ্গে হাদীসে আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে নাফে'র সূত্রে মালিক (র) বর্ণনা 
করেন ঃ ইয়াহুদীরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া বলে যে, তাহাদের মধ্যে একজন পুরুষ ও 
একজন মহিলা ব্যভিচার করিয়াছে। রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে বলিলেন ঃ রজমের ব্যাপারে 
তোমাদের তাওরাতে কি বলা হইয়াছে ? তাহারা বলিল, ব্যভিচারীকে লাঞ্চিত করা ও চাবুক 
মারার কথা বলা হইয়াছে । তখন আবদুল্লাহ ইবৃন সালাম (রা) বলেন, তোমরা মিথ্যা বলিয়াছ। 
উহাতে পাথর মারিয়া হত্যা করার কথা বলা হইয়াছে। যাও, তাওরাত নিয়া আস। তাহারা 
তাওরাত নিয়া আসিয়া খুলিল বটে, কিন্তু তাহাদের একজন রজমের আয়াতের উপর হাত দিয়া 
ঢাকিয়া রাখিয়াছিল। সেই আয়াতটি বাদ দিয়া তাহারা আগে-পরে পড়িতেছিল। আবদুল্লাহ ইব্‌ন 
সালাম তখন তাহাকে বলিলেন, তোমার হাত সরাও তো। সে তাহার হাত সরাইয়া নিলে 
রজমের আয়াত বাহির হইয়া যায় । তখন তাহারা অগত্যা বলিল যে, হে মুহাম্মদ! আপনি ঠিকই 
বলিয়াছেন, তাওরাতে রজমের হুকুম রহিয়াছে। অতঃপর রাসূলুল্লাহ (সা) ইয়াহুদী 
ব্যভিচারীদ্বয়কে পাথর মারিয়া হত্যার নির্দেশ প্রদান করেন । আবদুল্লাহ ইব্‌ন সালাম (রা) বলেন, 
আমি লক্ষ্য করিলাম যে, ব্যভিচারী পুরুষ লোকটি ব্যভিচারিণী মহিলাকে পাথর হইতে বাচাইবার 

বুখারীতে আসিয়াছে যে, ইয়াহুদীদিগকে জিজ্ঞাসা করা হইয়াছিল যে, তোমরা ব্যভিচারের 
ব্যাপারে কি বিচার কর ? তাহারা বলিয়াছিল, আমরা ব্যভিচারীদের মারপিট করি এবং মুখে 
চুনকালি মাখিয়া দেই। তখন তাহাদিগকে বলা হইয়াছিল, তোমরা যদি সত্য কথা বলিয়া থাক, 
তবে তাওরাত আনিয়া প্রমাণ দেখাও। | 

অতঃপর তাহারা গিয়া তাওরাত নিয়া আসিয়া এক টেরা ব্যক্তিকে বলিল, পড় । সে পড়িয়া 
যখন রজমের আয়াত পর্যন্ত পৌছিল, তখন উক্ত আয়াতের উপর হাত দিয়া চাপিয়া রাখিল । 
তখন তাহাকে হাত উঠাইয়া নিতে বলা হয়। সে হাত উঠাইয়া নিলে রজমের আয়াতটি বাহির 
হইয়া যায়। তখন তাহারা গত্যন্তর না দেখিয়া বলে, হে মুহাম্মদ! তাওরাতে রজমের আয়াত 
রহিয়াছে কিন্তু আমরা উহা গোপন করিয়া রাখিয়াছিলাম। অতঃপর তাহাদের উভয়কে রজম 
মারিয়া হত্যা করা নির্দেশ দেওয়া হয়। 

মুসলিমে বর্ণিত রহিয়াছে ৪ এক ইয়াহুদী ব্যভিচারী ও এক ইয়াহুদী ব্যভিচারিণী রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট বিচারের জন্য আসে। রাসূলুল্লাহ (সা) ইয়াহুদীদের নিকট জিজ্ঞাসা করেন যে, 
ব্যভিচারের শাস্তি সম্পর্কে তোমরা তাওরাতে কি পাইয়াছ ? তাহারা বলিল, ব্যভিচারী ও 
ব্যভিচারিণী উভয়ের চেহারায় কালি মাখিয়া দিয়া কিছু মারপিট করা এবং উভয়কে উল্টা করিয়া 
বাধিয়া অলি-গলিতে ঘুরান। তখন রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ তাওরাত আন এবং উহা পড়িয়া 
শুনাও, যদি তোমরা সত্যবাদী হইয়া থাক। তাই তাহারা তাওরাত আনিয়া উহা পড়িতে থাকে। 
যখন রজমের আয়াত পর্যন্ত পৌছে, তখন পাঠকারী যুবক রজমের আয়াতের উপর হাত রাখে 
এবং উহার পর হইতে পড়িতে থাকে। রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে আবদুল্লাহ ইব্‌ন সালাম (রো) 
ছিলেন। তিনি তখন যুবকটিকে বলিলেন, তুমি হাত সরাও। সে হাত সরাইয়া ফেলিলে রজমের 
আয়াতটি প্রকাশিত হইয়া যায়। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাদের উভয়কে রজম মারিয়া হত্যা 


Contents 


সূরা মায়িদা ৫৪৫ 


করার নির্দেশ প্রদান করেন । আবদুল্লাহ ইব্ন উমর (রা) বলেন, রজম নিক্ষেপকারীদের মধ্যে 
আমিও ছিলাম । আমি লক্ষ্য করিয়াছি, ব্যাভিচারী পুরুষটি মহিলাটিকে রজমের আঘাত হইতে 
বাচাইবার জন্য নিজের শরীরকে ঢাল করিয়া দেয়। 

আবু দাউদ (র)......ইবৃন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন ঃ 
একজন ইয়াহুদী আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে আহ্বান করিয়া নিয়া যায়। তাহারা তাহাকে নিয়া 
একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বসিতে আসন দেয়। অতঃপর তাহারা বলে, হে আবুল কাসিম! 
আমাদের এক ব্যক্তি এক মহিলার সঙ্গে ব্যভিচার করিয়াছে । এই ব্যাপারে আপনি বিচার করুন। 
রাসূলুল্লাহ (সা)-এর জন্য তাহারা গদিতে বসিবার ইন্তেজাম করিয়াছিল । রাসূলুল্লাহ (সা) উহার 
উপরে বসে । অতঃপর বলিলেন ঃ তাওরাত আন । তাহারা তাওরাত আনিল। রাসূলুল্লাহ (সা) 
বসার গদি সরাইয়া উহার উপর তাওরাতখানা রাখিয়া বলিলেন ৪ আমি তাওরাত এবং এই 
তাওরাত যাহার উপর নাযিল হইয়াছে, তাহার উপর ঈমান রাখি । অতঃপর বলেন, তোমরা 
তোমাদের মধ্যে একজন আমলদার ব্যক্তিকে ডাক। তাহারা একজন যুবককে ডাকিল। নাফি 
হইতে মালিকের উদ্ধৃত হাদীসে ইহা বর্ণিত হইয়াছে। 

আবু হুরায়রা রো) হইতে বর্ণিত হইয়াছে ঃ এক ইয়াহুদী পুরুষ এক ইয়াহুদী মহিলার সঙ্গে 
ব্যভিচার করিলে তাহারা পরম্পরে ইহার বিচারের জন্য রাসূলুল্লাহ (সা)-এর নিকট যাওয়ার 
পরামর্শ করিল। ইহার কারণ হইল শাস্তি কিছুটা হালকা করা । অর্থাৎ তিনি যদি রজম ব্যতীত 
অন্য কোন শাস্তি দেন, তাহা হইলে গ্রহণ করিবে এবং উহাকে তাহারা "একজন নবীর ফয়সালা 
বলিয়া দলীল হিসাবে গ্রহণ করিবে । তাহারা রাসূলুল্লাহ সো)-কে বলিল, হে আবুল কাসিম! 
ব্যভিচারী নারী ও পুরুষের ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত ? তিনি তাহাদের কথার ততক্ষণ কোন 
উত্তর দিলেন না যতক্ষণে গিয়া তাহাদের শিক্ষাগারে না পৌছিলেন। তিনি তাহাদের শিক্ষাগারের 
দ্বারে দীড়াইয়া বলিলেন, আল্লাহ্‌র কসম! বল, তোমরা বিবাহিত ব্যভিচারীদের ব্যাপারে 
তোমাদের তাওরাতে কি পাইয়াছ ? তাহারা বলিল, মুখে চুনকালি মাখিয়া বেত্রাঘাত করা এবং 
উভয় ব্যভিচারীকে উল্টা করিয়া গাধার পিঠে চড়াইয়া আলিতে-গলিতে ঘ্ুরান। কিন্তু একজন 
যুবক নীরবতা অবলম্বন করিয়াছিল সে কিছুই বলিতেছিল না। রাসূলুল্লাহ (সা) তাহার নীরবতা 
লক্ষ্য করেন এবং তাহার সততা লক্ষ্য করিয়া তাহাকে কসম দিয়া সঠিক কথা প্রকাশের জন্য 
বলেন। যুবকটি বলিল, আপনি যখন কসম দিয়া আমার নিকট উত্তর চাহিয়াছেন, তখন আমি 
মিথ্যা বলিব না। আমরা তাওরাতে বিবাহিত ব্যভিচারীকে রজম মারার কথা পাইয়াছি। তখন 
রাসূলুল্লাহ (সা) বলিলেন, আচ্ছা, তাহা হইলে এই কথাও সত্য করিয়া বল যে, তোমরা সর্ব 
প্রথম ইহা কাহার ব্যাপারে উঠাইয়া দিয়াছিলে ? যুবক বলিল, আমাদের বাদশাহর নিকটাত্মীয় 
এক ব্যক্তি ব্যাভিচার করিলে তাহার পদমর্যাদা এবং বাদশাহী প্রভাবের ফলে তাহাকে রজম করা 
সম্ভব হয় নাই। ইহার পর এক সাধারণ ব্যক্তি ব্যভিচার করে এবং তাহাকে রজম করার সিদ্ধান্ত 
গৃহীত হয়। কিন্তু তাহার গোত্রের সকল লোক এই বলিয়া প্রতিবাদে ফাটিয়া পড়ে যে, সেই 
লোকটিকে রজম না করা হইলে ইহাকেও রজম করা যাইবে না। তখন আমরা সবাই মিলিয়া 
নতুন ধরনের শাস্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি। অতঃপর হযরত নবী.আকরাম (সা) বলেন £ 
সা রানা A RT নাসির জাগার 
মারিয়া হত্যা করা হয়। 


কাছীর _-৩/৬৯ 


Contents 


৫৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


যুহরী (র) বলেন £ আমি অবগত হইয়াছি যে, 
19০4 ১2301 ৩৪৭ (8১2 ss ১6১5 21554110508 
-এই আয়াতটি ইহাদের সম্বন্ধে নাযিল হইয়াছে । নবী (সা) তখন ইহাদের নিকট অবস্থান 
করিতেছিলেন। ইমাম আহমদ ও আবূ দাউদ ইহা রিওয়ায়াত করিয়াছেন । 
ইব্‌ন জারীরের তাফসীর গ্রন্থে রহিয়াছে যে, ইমাম আহমদ (র)...... বারা ইব্‌ন আযিব 
(রা) হইতে বর্ণনা করেন যে, বারা" ইব্‌ন আযিব (রা) বলেন ঃ রাসুলুল্লাহ (সা)-এর নিকট দিয়া 
ইয়াহুদীরা একটি লোককে চুনকালি মাখিয়া চাবুক মারিতে মারিতে নিয়া যাইতেছিল। রাসূলুল্লাহ 
(সা) তাহাদিগকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তোমাদের কিতাবে কি ব্যভিচারীর জন্য এই 
শাস্তি দেওয়া হইয়াছে ? তাহারা বলিল, হ্যা । তিনি তখন তাহাদের একজন আলিমকে ডাকিয়া 
জিজ্ঞাসা করিলেন ঃ মুসার প্রতি নাধিলকৃত তাওরাতের শপথ! তুমি সত্য কথা বলিও। তোমরা 
কি তোমাদের কিতাবে ব্যাভিচারীর জন্য এই শাস্তি পাইয়াছ ? লোকটি বলিল, না, আপনি যদি 
আমাকে এমন কঠিন শপথ দিয়া না বলিতেন তাহা হইলে আমি সত্য কথা বলিতাম না। 
আমাদের কিতাবে,ব্যাভিচারীকে প্রস্তরাঘাতে হত্যার নির্দেশ রহিয়াছে। কিন্তু সন্তান্ত ও নেতৃস্থানীয় 
লোকদের মধ্যে এই পাপাচার ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং তাহারা ইহার শাস্তির জন্য ধৃত হইলে 
তাহাদের প্রভাবে আমাদের তাহাদিগকে ছাড়িয়া দিতে হয়। অবশ্য কোন দুর্বল সাধারণ ব্যক্তি 
এই পাপ করিলে তাহাকে আমরা যথাযথ শাস্তি দিতাম । অতঃপর আমরা এই বৈষম্যমূলক . 
শাস্তির অবসানকল্পে ইতর-জদ্র সবার জন্য চুনকালি মাখিয়া চাবুক মারার শাস্তি নির্ধারণ করি। 
তখন নবী করীম (সা) বলেন £ আমি প্রথম ব্যক্তি যিনি তোমাদের মৃতবৎ বিধানকে পুনরায় 
জীবিত করিলাম ৷ পরিশেষে এই ব্যাক্তিকে রজম মারার নির্দেশ দেওয়া হয় এবং তাহাকে রজম 
মারিয়া হত্যা করা হয়। তখন আল্লাহ্‌ তা'আলা কুরআনের আলোচ্য আয়াতটি নাযিল করেন। 
তাই আল্লাহ তা'আলা বলেন ঃ 
১৮115404000 ০5৪১০ 
অর্থাৎ “আল্লাহ যাহা নাযিল করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না, তাহারাই 
কাফির ।' এই আয়াতাংশও ইয়াহুদীদের সম্পর্কে বলা হইয়াছে। পরবর্তী আয়াতে আল্লাহ 
তা'আলা বলিয়াছেন £ ৃ 
১১০1০ এএএ৪৭/ 09558 ১ 
অর্থাৎ ‘আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না, তাহারাই 
যালিম।” এই আয়াতাংশেও ইয়াহুদীদের সম্বন্ধে বলা হইয়াছে! 
পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন £ 


SSE ps এএ%৪ 30095 Ce LS 
অর্থাৎ ‘আল্লাহ যাহা নাযিল করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না, তাহারাই 


ফাসিক।’ এই সকল আয়াতে কাফির ও ইয়াহুদীদের কথা বলা হইয়াছে । উপরোক্ত ঘটনা 
উপলক্ষে একই সময় এই সমস্ত আয়াত নাযিল হয়। 


Contents 
সূরা মায়িদা j ৫৪৭ 


আ'“মাশের বরাতে মুসলিম, আবূ দাউদ, নাসাঈ ও ইবনে মাজাহ ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন যুবায়র হুমাইদী (র)......জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) হইতে স্বীয় মুসনাদে বর্ণনা 
করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) বলেন £ ফাদাক নিবাসী এক ব্যক্তি ব্যাভিচার সংঘটিত 
করে। অতঃপর ফাদাকবাসীরা মদীনার ইয়াহুদীদেরকে পত্রের মাধ্যমে জানায় যে, তাহারা যেন 
মুহাম্মদ (সা)-কে যিনার শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করে । তবে স্মরণ রাখিবে, তিনি যদি চাবুক 
মারার নির্দেশ প্রদান করেন, তাহা হইলে আমরা উহা গ্রহণ করিব। আর যদি রজম করার 
নির্দেশ প্রদান করেন, তাহা হইলে গ্রহণ করিব না। সেমতে মদীনার ইয়াহুদীরা রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট ইহা জিজ্ঞাসা করার জন্য দুইজন বিদ্বান লোককে পাঠায় । তাহাদের একজন 
ছিল টেরা। তাহার নাম ছিল ইব্‌ন সুরিয়া। হযরত নবী করীম (সা) তাহাদিগকে জিজ্ঞাসা 
করিলেন £ তোমরা হয়ত তোমাদের অন্যাদের চেয়ে বিজ্ঞ। তাহারা উভয়ে বলিল, আমাদের 
ব্যাপারে আমাদের লোকেরা এই ধারণা পোষণ করে। নবী (সা) তাহাদিগকে বলিলেন £ 
তোমাদের তাওরাতে কি ইহার শাস্তির বিধান সম্পর্কে আলোচনা হয় নাই ? তাহারা বলিল, হ্যা। 
রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে বিশেষ উদ্দেশ্য করিয়া বলিলেন £ তোমাদের প্রতি সেই আল্লাহর 
শপথ, যিনি বনী ইসরাঈলকে নদীর মধ্য দিয়া রাস্তা করিয়া দিয়াছিলেন, তাহাদের উপর 
করিয়াছিলেন এবং বনী ইসরাঈলের প্রতি মান্না ও সালওয়া নাযিল করিয়াছিলেন এখন বল, 
রজম সম্বন্ধে তোমরা তাওরাতে কি পাইয়াছ? তখন তাহারা পরস্পর বলাবলি করে যে, ইহা তো 
কঠিন শপথ । এমন শপথ তো কখনও শুনি নাই ? অতঃপর তাহারা উভয়ে বলে, আমরা 
তাওরাতে পাইয়াছি যে, আড় চোখে দেখাও যিনা, আলিঙ্গন করাও যিনা এবং চুম্বন করাও যিনা । 
যদি চারজন ব্যক্তি ব্যাভিচারীদ্বয়কে স্ত্রীলিঙ্গের মধ্যে পুংলিঙ্গকে এমনভাবে উঠানামা করিতে 
দেখে, যেমন সুরমাদানীর শলাকা উহার মধ্যে উঠানামা করে, তবে তাহাদের উপর রজম করা 
ওয়াজিব। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন £ঃ এই হইল সত্য কথা । ফলে তাহাদের উভয়কে 
রজমের নির্দেশ দেওয়া হয় এবং তাহাদেরকে রজম করিয়া হত্যা করা হয় । তখন নাযিল হয় ৪ 


১৮১২ ১০৮০ ০৯৮৪ 9০০১৮৮৭95০5 WD ১০ 

১৮০৪০] (৯ st Bal 56 ১5 CLES 009 5 

অর্থাৎ “তাহারা যদি তোমার নিকট আসে, তবে তাহাদের বিচার নিষ্পত্তি করিও অথবা 

তাহাদিগকে উপেক্ষা করিও । তুমি যদি তাহাদিগকে উপেক্ষা কর, তবে তাহারা তোমার কোন 

ক্ষতি করিতে পারিবে না। আর যদি বিচার নিষ্পত্তি কর, তবে ন্যায় বিচার করিও । আল্লাহ 

ন্যায়পরায়ণদিগকে ভালবাসেন । মুজালিদের সনদে আবু দাউদ এবং ইবনে মাজাহও এইরূপ 
বর্ণনা করিয়াছেন । | 

আবূ দাউদ (র)......হযরত জাবির (রা)-এর সূত্রে বর্ণনা করেন ঃ ইয়াহুদীরা একজন পুরুষ 

ও একজন মহিলা ব্যভিচারীকে নিয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিলে তাহাদিগকে তিনি 

বলেন ঃ তোমাদের মধ্যের দুইজন আলিমকে নিয়া আস । সেই মতে তাহারা সুরিয়ার দুই পুত্রকে 


Contents 


an তাফসীরে ইব্‌ন কাছীর 


নিয়া আসে । তাহাদিগকে রাসূলুল্লাহ (সা) শপথ দিয়া বলেন, তোমরা এই সম্বন্ধে তাওরাতে কি 
বিধান পাইয়াছ ? তাহারা উভয়ে বলিল, উহাতে আছে, যদি চারজন ব্যক্তি সাক্ষ্য দেয় যে, 
তাহারা পুংলিঙ্গকে স্ত্রীলিঙ্গের মধ্যে সুরমাদানীর শলাকার মত যাতায়াত করিতে দেখিয়াছে, তবে 
তাহাদের উভয়কে রজম করিয়া হত্যা কর। তখন রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে জিজ্ঞাসা 
করিলেন, তবে ইহাদেরকে রজম করিতে তোমাদের বাধা কিসে ? তাহারা বলিল, আমাদের 
শাসন ক্ষমতার অবলুপ্তি ঘটিলে আমরা রজম করিয়া হত্যা করাকে অসমীচীন বলিয়া সিদ্ধান্ত 
নিই। অতঃপর রাসূলুল্লাহ (সা) সাক্ষী তলব করেন এবং এমন চারজনের সাক্ষ্য গ্রহণ করেন 
যাহারা উহাদিগকে অনুরূপ অবস্থায় ব্যভিচারে লিপ্ত দেখিতে পাইয়াছে, যেমন সুরমাদানীর মধ্যে 
শলাকা যাতায়াত করে। ফলে তাহাদের উভয়কে রজম করিয়া হত্যা করা হয়। 

আবূ দাউদ (র)........শাবী ও ইবরাহীম নাখঈ (র) হইতে মুরসাল সূত্রে এই হাদীসটি 
বর্ণনা করিয়াছেন। তবে তাহার ভিতর সাক্ষী তলব করা এবং সাক্ষ্য গ্রহণ করার কথা 
_ উল্লেখিত হয় নাই। 

উল্লেখ্য যে, এই সকল হাদীস প্রমাণ করে যে, রাসূলুল্লাহ (সা) তাওরাতের সহিত সামঞ্জস্য 
রাখিয়া বিচার নিষ্পত্তি করিয়াছিলেন। তবে এই কথা সত্য যে, ইয়াহুদীদের যাহারা সঠিক 
আকীদা পোষণ করিত, তাহাদের নিকট হইতে রাসূলুল্লাহ (সা)-এর জানার কিছু ছিল না। 
কেননা তাওরাতে যে এই সম্বন্ধে স্পষ্ট বিধান রহিয়াছে, তাহা তিনি ওহীর মাধ্যমে পূর্বেই অবগত 
আদায় করা যাহা তাহারা গোপন করিয়া রাখিয়াছিল এবং দীর্ঘদিন পর্যন্ত যে বিধানের উপর 
তাহারা বিচার নিষ্পত্তি করে নাই। দ্বিতীয়ত, তাহাদের স্বীকার করার পর এই কথা প্রমাণিত 
হইল যে, তাহারা মিথ্যাবাদী এবং আল্লাহর বিধান গোপনকারী । পরন্তু তাহারা মনগড়া বিধান ও 
যুক্তির উপর আমলকারী। এই কথাও প্রমাণিত হইল যে, তাহারা. সরল মনে রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট আসে নাই; বরং তাহাদের মনে ছিল কপটতা ও মিথ্যাকে বলিষ্ঠরূপে প্রতিষ্ঠিত 
করার আকাঙ্ক্ষা । 

তাই তাহারা বলিয়াছিল £1১৯ 55১ ৩! অর্থাৎ 'তোমাদিগকে বেত্রাঘাত এবং চুনকালি 
মাখার বিধান দিলে গ্রহণ করিও’ এবং |3১১৯( ১5০5 ০ ০ ৩! অর্থাৎ ‘যদি এমন বিধান না 
দেয় তবে উহা বর্জন করিও !' 

নিসা নার রানির 


৮৩9৩9 কক 


রর 


জিরার ররর রাতে 
অর্থাৎ ‘আল্লাহ যাহার পথচ্যুতি চাহেন তাহার জন্য আল্লাহর নিকট তোমার কিছুই করিবার 


নাই। তাহাদের হৃদয়কে আল্লাহ বিশুদ্ধ করিতে চাহেন না। তাহাদের জন্য রহিয়াছে দুনিয়ায় 
লাঞ্কনা ও পরকালে মহা শাস্তি ৷' 


১3৫11 ৮০ অর্থাৎ “তাহারা বাতিল ও অসত্য শ্রবণে আগ্রহশীল ।' 


Contents 


সূরা মায়িদা ৫৪৯ 


৩,২১ 1081 অর্থাৎ ‘হারাম উৎকোচ গ্রহণে তাহারা অভ্যস্ত ৷’ 
ইব্‌ন মাসউদ (রা) প্রভৃতি মনীষী এই প্রসংগে বলেন £ তাহাদের এমন ধরনের পংকিল 
অন্তর কিরূপে আল্লাহ পবিত্র করিবেন এবং কিভাবে আল্লাহ তাহাদের প্রার্থণা গ্রহণ করিবেন? 
অতঃপর আল্লাহ তাহার নবীকে বলেন £ এন ৩ অর্থাৎ ‘যদি তাহারা তোমার নিকট 
বিচার নিষ্পত্তির জন্য আসে ৷’ 
০১4১১০৪১১৫০ ০৯০৬ 90০১৯ 2 
“তবে তাহাদের বিচার নিষ্পত্তি করিও অথবা তাহাদিগকে উপেক্ষা করিও ৷ তুমি যদি 
তাহাদিগকে উপেক্ষা কর, তবে তাহারা তোমার কোন ক্ষতি করিতে পারিবে না।” 
অর্থাৎ তাহারা যদি তোমার নিকট মীমাংসার জন্য আসে, তবে তাহাদের মীমাংসা করা না 
করা তোমার ইচ্ছার উপর নির্ভরশীল কেননা তাহাদের উদ্দেশ্য সত্যের অনুসরণ করা নয়; বরং 
নিজেদের প্রবৃত্তির অনুসরণ করা । 
ইব্‌ন আব্বাস, মুজাহিদ, ইকরিমা, হাসান, কাতাদা, সুদ্দী, যায়দ ইব্‌ন আসলাম, আতা 
খুরাসানী ও হাসান রে) প্রমুখ বলিয়াছেন £ এই আয়াতটি রহিত হইয়া গিয়াছে | 1 
1150০ ১৫552 আয়াতটি এবং LU ০4 ১০৯ আয়াতটি দ্বারা । ইহার অর্থ 
হইল ঃ হে নবী! তুমি যদি তাহাদের মধ্যে বিচার নিষ্পত্তি কর তবে ন্যায়ের সহিত বিচার 
মীমাংসা কর। অর্থাৎ হক ও ইনসাফের সহিত তাহাদের বিচার মীমাংসা কর, যদিও তাহারা 
ইনসাফ হইতে দূরে সরিয়া গিয়া অন্ধকারে নিমজ্জিত রহিয়াছে। 
তাই বলা হইয়াছে ঃ ১১৮.,৪০। 2০৯১ 201 3 অর্থাৎ ‘নিশ্চয়ই আল্লাহ্‌ তা'আলা ন্যায় 
পরায়ণদিগকে ভালবাসেন।” * 
ইহার পর আল্লাহ তা'আলা ইয়াহুদীদের বিশৃংখলাসুলভ কর্মকাণ্ড কপট আচরণ ও অন্তরের 
কলুষতার বিবরণ দিয়া বলেন £ তাহাদের নিকট যে বিকৃত কিতাব রহিয়াছে সে সম্বন্ধে তাহাদের 
ধারণা হইল যে, যদি এই কিতাবের সংগে সামঞ্জস্যমূলক কোন বিধান তাহারা প্রাপ্ত হয়, তবে 
তাহারা উহা গ্রহণ করিবে । নতুবা কোন সঠিক বিধান পাইলেও তাহারা তাহা প্রত্যাখ্যান 
করিবে । মিথ্যার উপরেই তাহাদের আস্থা । সেই কথাই আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 
০১০১০ ০4৮25 40 (০ (5 BU ১১০০১ ০2৮৫০ 5, 
১৯৮১৩ ৬৭৩০৩ 
অর্থাৎ “তাহারা তোমার উপর কিরূপে বিচারভার ন্যস্ত করিবে ? তাহাদের নিকট তাওরাত 
রহিয়াছে যাহাতে আল্লাহ্র বিধান রহিয়াছে। ইহার পরও তাহারা মুখ ফিরাইয়া লয় এবং তাহারা 
মুমিন নহে!’ 
ঃপর আল্লাহ্‌ তা'আলা চটি ইউ রিপা পারসন: 
করিয়াছিলেন তাহার প্রশংসায় 


ঠা 652৯2 £2 ডু রত ছি জাতে 2 5 
POOL ১৬১৩ ৯১ 02558 51১৬4৮১1১10] 
10১৯ ১১৬ 


Contents 


৫৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


“আমি তাওরাত অবতীর্ণ করিয়াছিলাম, উহাতে ছিল পথ-নিদের্শনা ও আলো, নবীগণ, 
যাহারা আল্লাহ্র অনুগত ছিলেন, তাহারা ইয়াহুদীদেরকে তদনুসারে বিধান দিতেন। অর্থাৎ 
তাহারা তাওরাতের কোন হুকুমকে পরিবর্তনও করিতেন না, পরিবর্ধনও করিতেন না। 

"0১31 ১,১10 অর্থাৎ ‘রব্বানী ও আহবাররাও তদনুসারে বিধান দিত !' 

উল্লেখ্য যে; রব্বানী বলা হইত আল্লাহওয়ালা সাধক আলিমদেরকে এবং আহবার বলা 
হইত তাওরাত সম্পর্কে বিশেষজ্ঞ পপ্তিতদেরকে। 

4111 LU 1০1৮৯০এ ৬; কারণ তাহাদিগকে আল্লাহ্র কিতাবের রক্ষক করা 
হইয়াছিল ।* অর্থাৎ তাহাদের উপর আল্লাহ্‌র কিতাব তাওরাতের প্রচার ও প্রসার এবং জীবন 
বিধান হিসাবে প্রতিষ্ঠার দায়িত্‌ দেওয়া হইয়াছিল। 

০১৬1 ০401 ASS ১৪ Tt le TUS 

“আর তাহারা ছিল উহার সাক্ষী । সুতরাং মানুষকে ভয় করিও না, আমাকেই ভয় কর।' 
I TET আল্লাহ্‌কে ভয় কর । 


os all 


এবং আমার আয়াতমমহ লো বশ করিও না। আহ যাহা অবতীর্ণ করিয়াছেন 
Se Ud fo uN তাহারাই কাফির ৷” 
এই সম্বন্ধে দুইটি অভিমত রহিয়াছে। যাহার আলোচনা অল্প পরেই আসিতেছে। 


শেষাংশের শানে নুযূল 
ইমাম আহমদ (র)......ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ 
০১৫৪ 45959 SAK 7৯ LT UUs ৮৮৯27 ১০3 
১5৯৫] ৮৯ 99 
-এই আয়াতাংশত্রয় আল্লাহ্‌ তা“আলা ইয়াহুদীদের দুইটি গোত্র সম্পর্কে নাযিল করিয়াছেন। 
জাহিলিয়াতের যুগে তাহাদের পরস্পরের মধ্যে প্রায়ই যুদ্ধ-বিগ্রহ সংঘটিত হইত । তাহাদের এক 
গোত্র ছিল দুর্বল এবং অন্য গোত্র ছিল সবল । অবশেষে তাহারা সন্ধি স্থাপন করে যে, সবল 
গোত্র যদি দুর্বল গোত্রের কোন লোককে হত্যা করে, তবে পঞ্চাশ আওসাক প্রদান করিতে 
হইবে ৷ পক্ষান্তরে যদি দুর্বল গোত্র সবল গোত্রের কোন লোককে হত্যা করে, তবে একশত 
আওসাক প্রদান করিতে হইবে । তাহাদের মধ্যে এই সন্ধি কার্যকরী হইয়া আসিতেছিল। এমন 
সময় হযরত নবী (সা)-এর আবির্ভাব ঘটে । এই সময় সবল গোত্র দুর্বল গোত্রের নিকট রক্তপণ 


হিসাবে একশত আওসাক চাহিয়া পাঠায়। তখন দুর্বল গোত্র বলে যে, আমরা তো একই ধর্ম, 
একই বংশ এবং একই শহরের লোক । অথচ আমরা রক্তপণ পাইব কম আর তোমরা পাইবে 


Contents 
সূরা মায়িদা ৫৫১ 


বৈশি ? এতদিন পর্যন্ত তোমরা আমাদের উপর অন্যায় করিয়ে আসিয়াছ। আমরা অপারগ হইয়া 
নীরবে তোমাদের অন্যায় সহ্য করিয়াছি। এখন আমাদের মধ্যে ন্যায় পরায়ণ মুহাম্মদ (সা) 
আবির্ভূত হইয়াছেন। তাই ইনসাফমত আমাদিগকে যে পরিমাণ রক্তপণ তোমরা প্রদান কর, 
আমরাও তোমাদিগকে সেই পরিমাণ রক্তপণ প্রদান করিব । এই ব্যাপার নিয়া উভয় গোত্রের 
মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। অতঃপর সিদ্ধান্ত হইল যে, ইহার ফয়সালার জন্য মুহাম্মদ (সা)-কে 
নিযুক্ত করা হউক । কিন্তু সবল গোত্র নিজেদের মধ্যে পরামর্শ করিল যে, যদি মুহাম্মদ (সা)-এর 
নিকট ইহার ফয়সালার জন্য যাওয়া হয়, তবে আল্লাহর কসম, তিনি এই অন্যায় সিদ্ধান্ত গ্রহণ 
করিবেন না। আর আমরা যাহা করিতেছি তাহা স্পষ্টতই অন্যায়।' যখন তোমরা মুহাম্মদ 
(সা)-কে মীমাংসার জন্য নির্ধারণ করিয়াছ, তখন অবশ্যই তোমাদের নির্ধারিত অংশ মারা 
যাইবে । তখন তাহারা গোপনে একজন মুনাফিককে রাসূলুল্লাহ (সা)-এর নিকট এই জন্য 
পাঠাইল যে, সে রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া আগাম এই বিবাদের ফয়সালা সম্পর্কে 
অবগত হইবে । যদি ফয়সালা তাহাদের অনুকূলে যায়, তবে তো ভাল কথা, আর যদি ফয়সালা 
তাহাদের প্রতিকূলে যায়, তবে তাহাদের দূরে থাকাই উচিত হইবে । এই পরামর্শ মত তাহারা 
মদীনায় এক মুনাফিককে প্রেরণ করে। তখন আল্লাহ্‌ তাআলা তাহার রাসূলকে এই ঘটনাটি 
অবহিত করার জন্য 4 ০৪:39. 2৯3| 4১০১০ 91194501450 হইতে 
সূত্রে আবু দাউদও এইরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র).....ইব্ন আব্বাস (রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ সূরা মায়িদার এই আয়াতটির ১৫১০ ১১১5191৮৫১১ ৫৯৪ হইতে ৩০৮০৪ । 
অপেক্ষা শক্তিশালী এবং সম্মানের দাবিদার । তাই বনী নযীরের কোন লোককে বনী কুরায়যার 
কোন ব্যক্তি হত্যা করিলে তাহার রক্তপণ পূর্ণমাত্রায় আদায় করা হইত। কিন্তু যদি বনী 
কুরায়যার লোককে হত্যা করিত, তবে তাহাদিগকে বনী নযীররা রক্তপণের পূর্ণমাত্রার অর্ধেক 
দিত। অবশেষে তাহারা ইহার ফয়সালার জন্য রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসে । তখন এই 
আয়াতটি নাযিল হয়। ফলে রাসূলুল্লাহ (সা) ইনসাফের সহিত ফয়সালা করেন। অর্থাৎ এই 
উভয় গেত্রের যে কোন ব্যক্তি অন্য গোত্রের যে কোন ব্যক্তিকে হত্যা করিলে উভয় গোত্রকে 
সমান পরিমাণে রক্তপণ আদায় করিতে হইবে । আল্লাহই ভাল জানেন। ইব্‌ন ইসহাকের সূত্রে 
আহমদ, আবু দাউদ ও নাসাঈও এইরূপ বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন জারীর (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ কুরায়যা ও নযীর নামে দুইটি গোত্র ছিল। নযীর গোত্র কুরায়যার চেয়ে প্রভাবশালী এবং 
সম্মনিত ছিল। নযীর গোত্রের কোন লোককে যদি কুরায়যার কেহ হত্যা করিত তবে তাহারা 
হত্যার বদলে হত্যা করিত। পক্ষান্তরে যদি নযীর গোত্রের কোন লোক কুরায়যার কাউকে হত্যা 
করিত তবে নযীররা উহার রক্তপণ হিসাবে একশত ওসাক খেজুর দিত মীত্র। যখন রাসূলুল্লাহ 
(সা)-এর আবির্ভাব হয়, তখন কুরায়যা গোত্রের এক লোক নযীর গোত্রের এক লোককে হত্যা 
করে । ফলে তাহারা হত্যাকারীকে তাহাদের নিকট সোপর্দ করিতে বলে । তখন কুরায়যারা বলে, 


Contents 


৫৫২ | তাফসীরে ইবৃন কাছীর 


এখন আমাদের মধ্যে রাসূল আসিয়াছেন। তিনি ইহার ফয়সালা করিবেন। তখন এই আয়াতটি 
নাযিল হয় ৪ | 
sal En LG 

উবায়দুল্লাহ ইব্‌ন মূসার সূত্রে আবূ দাউদ, নাসাঈ, ইব্ন হিব্বান ও হাকিম (র) স্বীয় 
, মুসতাদরাকে এইরূপ বর্ণনা করিয়াছেন । কাতাদা, মুকাতিল ইব্‌ন হাইয়ান ও ইব্‌ন যায়দ রে) 
প্রমুখও ইহা বলিয়াছেন । 

আওফী (রে) ......ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ এই আয়াতগুলি ব্যভিচারী দুই 
ইয়াহুদী সম্বন্ধে নাযিল হইয়াছে এবং উহা ইতিপূর্বে একাধিক হাদীসে আলোচিত হইয়াছে । অথচ 
উপরোক্ত হাদীসগুলিতে উল্লিখিত হইয়াছে যে, বিবাদমান দুই গোত্র বনু নযীর ও বনী কুরায়যা 
সম্পর্কে এই আয়াতগুলি নাযিল হইয়াছে। তাই ইহার মধ্যে সামঞ্জস্য বিধান এইভাবে করা 
যাইতে পারে যে, এই ঘটনা দুইটি একই সময় ঘটিয়াছিল। ফলে উভয় ঘটনাকে কেন্দ্র করিয়া 
এই আয়াতগুলি নাযিল করা হয়। আল্লাহই ভাল জানেন। 

কেননা ইহার পরে বলা হইয়াছে ঃ 

১১০ SA palit ০42০। 0104315050৫ অর্থাৎ ‘আমি ইয়াতুদীদের 
জন্য তাওরাতে বিধান দিয়াছিলাম যে, প্রাণের বদল প্রাণ, চোখের বদল চোখ ৷’ ইহা দ্বারা এই 
কথাই মযবৃতভাবে প্রমাণিত হয় যে, এই আয়াতগুলি হত্যার বদলা সম্পকীয় ঘটনা প্রসংগে 
নাযিল হইয়াছে। আল্লাহই ভাল জানেন। 

আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ৪ 0 

১৮015430800 Cs HS 

হযরত বা'রা ইবনে আযিব, হুযাইফা, ইব্‌ন আব্বাস (রা) আবূ মিজলায, আবূ রিযা 
আল-আউরিদী, ইকরিমা, উবায়দুল্লাহ ইব্‌ন আবদুল্লাহ ও হাসান বসরী (র) প্রমুখ বলিয়াছেন ঃ 
এই আয়াতাংশটি আহলে কিতাবদের ব্যাপারে নাযিল হইয়াছে। হাসান বসরী (র) বলেন, তবে 
ইহার হুকুম আমাদের জন্যও সমানভাবে প্রযোজ্য ৷ 

ইব্রাহীম (র) হইতে আবদুর রায্যাক রে) বর্ণনা করেন যে, ইব্রাহীম বলেন ৪ এই 
আয়াতাংশটি বনী ইসরাঈলদের উদ্দেশ্যে নাযিল হইয়াছে বটে, কিন্তু এই উম্মতের জন্যও এই 
হুকুম বলবৎ ও কার্যকর । ইব্‌ন জারীর ইহা উদ্ধৃত করিয়াছেন । 

ইব্‌ন জারীর (র)......আলকামা ও মাসরূক (র) হইতে বর্ণনা করেন যে, আলকামা ও 
মাসরূক রে) ইবৃন মাসউদ (রা)-কে উৎকোচ সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলেন, উহা অপবিত্র 
উপার্জন। তাহারা আবার জিজ্ঞাসা করেন, উৎকোচ গ্রহণ করার ব্যাপারে হুকুম কি ? তিনি 
বলেন, উহা কুফরী । অতঃপর তিনি পাঠ করেন ৪ 45135 4111 7১10১ SS de 
১9৯8 ০৯ অর্থাৎ যাহারা আল্লাহর বিধান অনুযায়ী হুকুম দেয় না তাহারা কাফির । 

আলোচ্য আয়াতাংশ প্রসংগে সুদ্দী (র) বলেন $ যে ব্যক্তি ইচ্ছাকৃত অথবা জবরদস্তিমূলক 
আল্লাহ্‌র বিধানের বিপরীত হুকুম দেয়, অথচ সে আল্লাহ্‌র বিধানের সুফল সম্পর্কে যথেষ্ট 
অবগত, সে কাফিরদের অন্তর্ভূক্ত। 


Contents 
৫৫৪ তাফসীরে ইব্ন কাছীর 


8৫. “তাহাদের জন্য উহাতে বিধান দিয়াছিলাম যে, প্রাণের বদলে প্রাণ, চোখের 
বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাতের বদলে দাত এবং যখমের 
বদলে অনুরূপ যখম । অতঃপর কেউ উহা ক্ষমা করিলে উহাতে তাহার পাঁপ মোচন হইবে । 
আল্লাহ্‌ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না, তাহারাই যালিম।” 


তাফসীর $ এখানে আল্লাহ তা'আলা ইয়াহুদীদের চোখে আংগুল দিয়ে দেখাইয়া দিতেছেন 
যে, তাহাদের কিতাব তাওরাতে হত্যার বদলে হত্যার হুকুম ছিল, কিন্তু তাহার বেপরোয়াভাবে 
উহা অমান্য করিয়াছে। যথা বনী নযীরদের কোন লোক বনী কুরায়যারা কোন লোককে হত্যা 
নযীরের কোন লোককে হত্যা করিলে তাহার বদলে তাহারা রক্ত দিত না। বিচারের বেলায় 
তাহারা এই ধরনের বৈষম্য প্রদর্শন করিত। অনুরূপভাবে তাহারা ব্যভিচারের জন্যে তাওরাতের 
রজম করার নির্দেশ উপেক্ষা করিয়া চুনকালি মাখিয়া বেত্রাঘাত করিয়া ছাড়িয়া দিত। এইজন্যে 
বলা হইয়াছে ঃ 

3১৫15 4৭4৪ ir 355 02158 5, 

অর্থাৎ “যাহারা আল্লাহ্‌র অবতীর্ণ বিধান অনুযায়ী হুকুম করে না, তাহারা কাফির ৷’ কেননা 
তাহারা বেপরোয়াভাবে আল্লাহ্‌র হুকুম অস্বীকার করিয়াছে । অপর এক স্থান তাহাদিগকে যালিম 
বলা হইয়াছে। কেননা আল্লাহ্‌ তা'আলা ইনসাফ করার হুকুম দিয়াছিলেন। কিন্তু তাহারা ইনসাফ 
তো দূরের কথা, বরং তাহারা এক অপরের প্রতি যুলুম করিয়া ফিরিত। 

ইমাম আহমদ (র)......আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন 
মালিক (রা) বলেন ৪ রাসূলুল্লাহ (সা) ০০119 IG 4841 01106514515 
১৯০০ আয়াতে ৷ -কে পেশ দ্বারাও পড়িয়াছেন। আবদুল্লাহ, আবূ দার্উদ, তিরমিযী ও 
হাকিম স্বীয় মুসতাদরাকেও ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) বলেন ৪ হাদীসটি 
হাসান-গরীব পর্যায়ের । বুখারী (র) বলেন, একমাত্র ইব্‌ন মুবারকের সূত্রেই হাদীসটি বর্ণিত 
হইয়াছে। | 

ইহার ভিত্তিতে বহু উসূলবিদ এবং ফিকহবিদ বলিয়াছেন ৪ পূর্ববর্তী শরী“আতের যে সকল 
বিধান সম্পর্কে কুরআনে আলোচনা করা হইয়াছে, ইহা আমাদের জন্য প্রযোজ্য । উহা রহিত বা 
বর্তমানে অকার্যকর নয়। জমহুর উলামার পক্ষ হইতে এই মত প্রসিদ্ধি লাভ করিয়াছে। যথা 
শা'বী রে) হইতে শায়খ আবূ ইসহাক ইসফারাইনীও এই ধরনের অভিমত উদ্ধৃত করিয়াছেন। 
হাসান বসরী (র) বলেন, ইহা তাহাদের জন্য যেমন প্রয়োজন, আমাদের জন্যও তেমনি 
প্রয়োজন। ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 

শায়খ আবু যাকারিয়া নববী (র) বলেন £ এই মাসআলায় মধ্যে তিনটি ধারা বা বিষয়ের 
কথা বলা হইয়াছে। যাহার তৃতীয়টি হইল ইব্রাহীম আ)-এর শরী“আত। ইহাই কেবল 
আমাদের জন্য প্রামাণ্য ও প্রযোজ্য । ইহা ব্যতীত পূর্বেকার অন্য কোন শরী'আত আমাদের জন্য 
প্রযোজ্য নয়। ইমাম শাফিঈ (র)-ও তাঁহার অধিকাংশ সাথী-শিষ্যদের সূত্রে শায়খ আবূ ইসহাক 
ইসফারাইনী (র)-ও এইরূপ অভিমত উদ্ধৃত করিয়াছেন। আল্লাহ্‌ তা“আলাই ভাল জানেন। 


» . 


Contents 


৫৫৪ তাফসীরে ইব্ন কাছীর 


8৫. “তাহাদের জন্য উহাতে বিধান দিয়াছিলাম যে, প্রাণের বদলে প্রাণ, চোখের 
বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাতের বদলে দাত এবং যখমের 
বদলে অনুরূপ যখম । অতঃপর কেউ উহা ক্ষমা করিলে উহাতে তাহার পাঁপ মোচন হইবে । 
আল্লাহ্‌ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যাহারা বিধান দেয় না, তাহারাই যালিম ।” 


তাফসীর £ এখানে আল্লাহ তা'আলা ইয়াহুদীদের চোখে আংগুল দিয়ে দেখাইয়া দিতেছেন 
যে, তাহাদের কিতাব তাওরাতে হত্যার বদলে হত্যার হুকুম ছিল, কিন্তু তাহার বেপরোয়াভাবে 
উহা অমান্য করিয়াছে । যথা বনী নযীরদের কোন লোক বনী কুরায়যারা কোন লোককে হত্যা 
নযীরের কোন লোককে হত্যা করিলে তাহার বদলে তাহারা রক্ত দিত না। বিচারের বেলায় 
তাহারা এই ধরনের বৈষম্য প্রদর্শন করিত। অনুরূপভাবে তাহারা ব্যভিচারের জন্যে তাওরাতের 
রজম করার নির্দেশ উপেক্ষা করিয়া চুনকালি মাখিয়া বেত্রাঘাত করিয়া ছাড়িয়া দিত। এইজন্যে 
বলা হইয়াছে ঃ 

এ 15 5145 40 098 05২০ ১০৩ 

অর্থাৎ “যাহারা আল্লাহ্‌র অবতীর্ণ বিধান অনুযায়ী হুকুম করে না, তাহারা কাফির ৷’ কেননা 
তাহারা বেপরোয়াভাবে আল্লাহ্র হুকুম অস্বীকার করিয়াছে । অপর এক স্থান তাহাদিগকে যালিম 
বলা হইয়াছে । কেননা আল্লাহ্‌ তা'আলা ইনসাফ করার হুকুম দিয়াছিলেন। কিন্তু তাহারা ইনসাফ 
তো দূরের কথা, বরং তাহারা এক অপরের প্রতি যুলুম করিয়া ফিরিত। 

ইমাম আহমদ (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন 
মালিক (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) ১১511 ১৪১] ud ৫ 31 02362150545 
০১1৮১ আয়াতে ৷ -কে পেশ দ্বারাও পড়িয়াছেন। আবদুল্লাহ, আবূ দাউদ, তিরমিযী ও 
হাকিম স্বীয় মুসতাদরাকেও ইহা বর্ণনা করিয়াছেন। তিরমিযী (র) বলেন ঃ হাদীসটি 
হাসান-গরীব পর্যায়ের । বুখারী রে) বলেন, একমাত্র ইব্‌ন মুবারকের সূত্রেই হাদীসটি বর্ণিত 
হইয়াছে। 

ইহার ভিত্তিতে বহু উসূলবিদ এবং ফিকহবিদ বলিয়াছেন ঃ পূর্ববর্তী শরী“আতের যে সকল 
বিধান সম্পর্কে কুরআনে আলোচনা করা হইয়াছে, ইহা আমাদের জন্য প্রযোজ্য । উহা রহিত বা 
বর্তমানে অকার্যকর নয়। জমহুর উলামার পক্ষ হইতে এই মত প্রসিদ্ধি লাভ করিয়াছে। যথা 
শা'বী রে) হইতে শায়খ আবূ ইসহাক ইসফারাইনীও এই ধরনের অভিমত উদ্ধৃত করিয়াছেন। 
হাসান বসরী রে) বলেন, ইহা তাহাদের জন্য যেমন প্রয়োজন, আমাদের জন্যও তেমনি 
প্রয়োজন। ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 

শায়খ আবূ যাকারিয়া নববী (র) বলেন ঃ এই মাসআলায় মধ্যে তিনটি ধারা বা বিষয়ের 
কথা বলা হইয়াছে। যাহার তৃতীয়টি হইল ইব্রাহীম (আ)-এর শরী“আত। ইহাই কেবল 
আমাদের জন্য প্রামাণ্য ও প্রযোজ্য । ইহা ব্যতীত পূর্বেকার অন্য কোন শরী“আত আমাদের জন্য 
প্রযোজ্য নয়। ইমাম শাফিঈ (র)-ও তীহার অধিকাংশ সাথী-শিষ্যদের সূত্রে শায়খ আবু ইসহাক 
ইসফারাইনী (র)-ও এইরূপ অভিমত উদ্ধৃত করিয়াছেন। আল্লাহ্‌ তা“আলাই ভাল জানেন। 


শক . 


Contents 


সূরা মায়িদা ৫৫৫ 


ইমাম আবূ নসর ইব্‌ন সাব্বাগ স্বীয় ‘আশ-শামিল’ কিতাবে উদ্ধৃত করিয়াছেন যে, এই 
টনি কান রাস জানি রাজা OTT পরান নারীকে হত্যার বিনিময়ে 
পুরুষকে হত্যা করা হইবে। 

যথা নাসাঈর এক হাদীসে বর্ণিত হইয়াছে যে, নিরন্তর লি 
পত্রে লিখিয়াছিলেন, স্ত্রীলোককে হত্যার বিনিময়ে পুরুষ লোককে হত্যা করা হইবে। | 

অন্য এক হাদীসে আসিয়াছে যে, মুসলমানদের রক্ত তাহাদের পরস্পরের মধ্যে সমান। 
জমহুর উলামারও এই মত । 

আমীরুল মু'মিনীন আলী ইব্‌ন আবূ তালিব (রা) হইতে রিওয়ায়াত করা হইয়াছে যে, কোন 
পুরুষ যদি কোন মহিলাকে হত্যা করে তবে তাহার বিনিময়ে পুরুষ ব্যক্তিকে হত্যা করা হইবে 
না। তদস্থলে নিহত মহিলার অভিভাবকদিগকে অর্ধেক রক্তপণ আদায় করিতে হইবে । কেননা 
পুরুষের তুলনায় মহিলাদের রক্তপণ অর্ধেক । ইমাম আহমদ (র)-ও এই মত পোষণ করেন। 
হাসান, আতা ও উসমান বুস্তী (র) হইতেও এইরূপ অভিমত বর্ণনা করা হইয়াছে। 

এক রিওয়ায়াতে ইমাম আহমদ রে) বলেন ঃ যদি কোন পুরুষ কোন মহিলাকে হত্যা করে, 
তাহার বিনিময়ে পুরুষকে হত্যা করা হইবে না; তাহাকে দিয়াত দিতে হইবে । 

পক্ষান্তরে ইমাম আবূ হানীফা (র) এই আয়াতের দলীলে বলেন £ যদি কোন মুসলমান 
কোন কাফিরকে হত্যা করে এবং যদি কোন আযাদ ব্যক্তি কোন গোলামকে হত্যা করে, তবুও 
হত্যার বিনিময়ে হত্যা কার্যকর হইবে ।. 

তবে জমহুর উলামা ইমাম আবূ হানীফার এই অভিমতের বিরোধিতা করিয়া আমীরুল 
মু'মিনীন আলী (রা) হইতে সহীহদ্বয়ে বর্ণিত এক হাদীসের বরাত দিয়া বলেন £ রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন, কাফিরকে হত্যার বিনিময় স্বরূপ কোন মুসলমানকে হত্যা করা যাইবে না। 

পূর্ববর্তী মনীষীদের বিচার নিষ্পত্তির বিশ্লেষণে পাওয়া যায় যে, তাহারা হত্যাকারী 
গোলামের নিকট হইতে রক্তপণ গ্রহণ করিতেন না এবং গোলাম হত্যা করিলেও আযাদ ব্যক্তির 
নিকট হইতে কিসাস গ্রহণ করা হইত না। ইহার্‌ সমর্থনেও বহু হাদীস রহিয়াছে, কিন্তু তাহা 
সহীহ নহে। 

উল্লেখ্য যে, শাফিঈদের ইজমা হানাফীদের বিপরীত । কিন্তু তাহা দ্বারা এই কথা প্রমাণিত 
হয় না যে, হানাফীরা বাতিল বা অযৌক্তিক । যতক্ষণে না তাহাদের মুকাবিলায় আয়াতে 
কারীমার সুস্পষ্ট দলীল পেশ করা যাইবে, ততক্ষণ উহা জোরদার থাকিবে । 

আলোচ্য আয়াতের দলীল প্রসংগে ইব্‌ন সাব্বাগ যে হাদীসটি উদ্ধৃত করিয়াছেন তাহা এই £ 
ইমাম আহমদ (র)......আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন £ আনাসের ফুফু রবীআ 
একটি দাসীর দাত ভাঙ্গিয়া দিয়েছিলেন। তখন তাহারা সেই দাসীর নিকট উহার জন্য ক্ষমা 
প্রার্থনা করেন। কিন্তু দাসীটির অভিভাবকেরা ক্ষমা করিতে অস্বীকৃতি জানায় । ফলে উভয় পক্ষ 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট ইহার ফয়সালার জন্য আসেন । রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ (ইহার 
ফয়সালা হইল) কিসাস (গ্রহণ করা)। তখন তাহার ভাই আনাস ইব্‌ন নযর বলিলেন, হে 
আল্লাহ্‌র রাসূল! কিসাস হিসাবে কি তাহার সম্মুখের দাতই ভাঙ্গিতে হইবে ? অতঃপর রাসূলুল্লাহ 
(সা) বলেন, হে আনাস! আল্লাহ্‌র বিধান হইল কিসাস গ্রহণ করা । তখন আনাস (রা) বলেন, 


Contents 


৫৫৬ তাফসীরে ইব্ন কাছীর 


যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করিয়াছেন সেই আল্লাহ্‌র কসম! তাহার সামনের দাত ভাঙ্গিয়া 
ফেলা হইবে না। ইত্যবসরে দাসীর অভিভাবকরা তাহাকে ক্ষমা করিয়া দেয়। ফলে তিনি 
কিসাস হইতে পরিত্রাণ পান । তখন রাসূলুল্লাহ (সা) বলেন £ অবশ্যই আল্লাহ্‌র এমন কতক 
বান্দা রহিয়াছে, তাহারা যদি কোন বিষয়ে আল্লাহ্‌র উপর কসম গ্রহণ করে, তবে আল্লাহ্‌ 
তাহাদের কসম পূর্ণ করেন। সহীহদ্বয়ে ইহা উদ্ধৃত হইয়াছে। 

মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন মুসান্না আল-আনসারী (র)......আনাস ইব্‌ন মালিক (রা) 
হইতে বর্ণিত প্রসিদ্ধ একটি হাদীসের একাংশে বর্ণিত হইয়াছে যে, আনাসের ফুফু রুবাইয়া 
বিনতে নযর চপেটাঘাতে জনৈক দাসীর দীত ভাঙ্গিয়া ফেলেন। ফলে দাসীর অভিভাবকের নিকট 
তাহারা দিয়াত দেওয়ার জন্য প্রস্তাব করেন। কিন্তু দাসীর অভিভাবকরা তাহাদের প্রস্তাব 
প্রত্যাখ্যান করে । অতঃপর তাহারা ক্ষমা প্রার্থনা করিয়া দিয়াত গ্রহণের প্রস্তাব করেন। তাহারা 
এই প্রস্তাবও প্রত্যাখ্যান করে । ফলে তাহারা উভয় পক্ষ রাসুলুল্লাহ (সা)-এর নিকট ইহার বিচার 
নিষ্পত্তির জন্য আসিলে তিনি কিসাস গ্রহণের আদেশ দেন। তখন তাহার ভাই আনাস ইব্‌ন 
নযর রো) আসিয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট বলেন, হে আল্লাহর রাসূল! রুবাইয়ার কি 
সামনের দাত ভাঙ্গিয়া ফেলা হইবে ? যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করিয়াছেন, সেই আল্লাহ্র 
শপথ! রাবীআর সামনের দাত ভাঙ্গা হইবে না। রাসূলুল্লাহ সো) বলেন £ হে আনাস! আল্লাহ্‌র 
বিধান হইল কিসাস গ্রহণ করা। ইত্যবসরে সেই দাসীর অভিভাবকরা রুবাইয়াকে ক্ষমা করিয়া 
দেয়! তখন রাসূলুল্লাহ সো) বলেন ঃ অবশ্যই আল্লাহ্র এমন কতক বান্দা রহিয়াছে, তাহারা 
যদি আল্লাহ্র উপর কোন বিষয়ে কসম করে, তবে আল্লাহ্‌ তাহাদের কসম পূর্ণ করেন। 
আনাসের সূত্রে বুখারীও এই হাদীসটি প্রায় এইরূপে রিওয়ায়াত করিয়াছেন। 

আবূ দাউদ (র)......ইমরান ইব্‌ন হুসায়ন রো) হইতে বর্ণনা করেন যে, ইমরান ইব্‌ন 
হুসায়ন বলেন £ এক গরীব যুবক এক ধনী যুবকের কান কাটিয়া দেয়। অতঃপর গরীব ছেলের 
অভিভাবকরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলে, হে আল্লাহ্‌র রাসূল! আমরা দরিদ্র। 
উহার দিয়াত আদায় করার সামর্থ্য আমাদের নাই। তাই রাসূলুল্লাহ সো) তাহাদের কোন 
ধরনের জরিমানা করিলেন না। 

নাসাঈ (র)......কাতাদা হইতে ইহা বর্ণনা করিয়াছেন । ইহার সনদ খুবই শক্তিশালী এবং 
ইহার প্রত্যেক রাবী বিশ্বস্ত । তবে হাদীসটির ভাব খুবই অস্পষ্ট এবং অনিশ্চিত । 

অর্থাৎ কোন রকমের জরিমানা এবং কিসাস গ্রহণ না করার কারণ হিসাবে বলা যাইতে 
পারে যে, এই ছেলেটি অপ্রাপ্তবয়ঙ্ক ছিল। অপ্রাপ্তবয়স্ক বালকের প্রতি কিসাস প্রযোজ্য নয়। 
অথবা হয়ত রাসূলুল্লাহ (সা) নিজের পক্ষ হইতে সেই ছেলের দিয়াত আদায় করিয়া 
দিয়েছিলেন। অথবা ধনী যুবকটির অভিভাবকরা তাহাদিগকে ক্ষমা করিয়া দিয়াছিল। 

আল্লাহ তা'আলা বলিলেন £ AL 0১১৯119 

ইহার ভাবার্থে আলী ইবৃন আবূ তালহা (র) ইবৃন আব্বাস রো) হইতে বলিয়াছেন ঃ হত্যার 
বদলে হত্যা, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, দাতের বদলে দাত এবং যখমের বদলে 
সমান যখম করিয়া বদলা গ্রহণ করিতে হইবে । ইহা প্রত্যেক আযাদ মুসলিম নর-নারীর উপর 
সমানভাবে প্রযোজ্য, যদি ইহা ইচ্ছাপূর্বক সংঘটিত হয়। গোলাম নারী-পুরুষদের ব্যাপারেও 


Contents 


সূরা মায়িদা ৫৫৭ 


তাহাদের পরস্পরের মধ্যে এই বিধান সমানভাবে প্রযোজ্য, অবশ্য যদি ইহা ইচ্ছাপূর্বক তাহারা 
সংঘটিত করে। ইব্‌ন জারীর ও ইব্‌ন আবূ হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন। 
এতদসম্পর্কিত মৌলিক নীতিমালা . 

দেহের যে কোন জোড়ার উপরে যদি যখম করা হয় বা কাটা হয়, তখন ইজমামতে কিসাস 
গ্রহণ করা ওয়াজিব । যথা হাত, পা, কজি ও পায়ের পাতা ইত্যাদি! 

তবে যদি যখম জোড়ায় না হইয়া হাড়ের উপর হয়, তখন ইমাম মালিকের মতে উরু এবং 
উরুর ন্যায় অন্যান্য অংগের অস্থি ব্যতীত সকল অস্থিতে কিসাস নিতে হইবে কেননা শরীরের 
উক্ত স্থানসমূহের আঘাত খুবই বিপদজ্জনক। 

পক্ষান্তরে ইমাম আবু হানীফা (র) ও তাহার সংগীরা বলেন £ দাত ব্যতীত শরীরের অন্য 
কোন হাড়ের আঘাতের বেলায় কিসাস গ্রহণ করা ওয়াজিব নহে। 

ইমাম শাফিঈ বলেন £ সাধারণভাবে কোন হাড়ের আঘাতের বেলায় কিসাস গ্রহণ করা 
ওয়াজিব নয়। উমর ইব্‌ন খাত্তাব রো) এবং ইব্‌ন আব্বাস (রা) হইতেও এই ধরনের অভিমত 
বর্ণিত হইয়াছে। আতা, শা'বী, হাসান বসরী, যুহরী, ইব্রাহীম, উমর ইব্‌ন আবদুল আযীয, 
সুফিয়ান সাওরী এবং লাইস ইব্ন মা‘আয রে) প্রমুখও এই মত ব্যক্ত করিয়াছেন। ইমাম 
আহমদের প্রসিদ্ধ মতও ইহা । 

ইমাম আবু হানীফা (র) তাহার মতের দলীল হিসাবে রুবাইয়া বিনতে নযর-এর হাদীসটি 
গ্রহণ করিয়াছেন । অর্থাৎ একমাত্র দাত ব্যতীত অন্য কোন হাড়ের বেলায় কিসাস প্রযোজ্য নয়। 
তবে উহা তাহার মতের প্রমাণ হিসাবে গ্রহণ করা যায় না। কেননা উহাতে দাতটি ভাঙ্গিয়া 
যাওয়ার কথা উল্লিখিত হইয়াছে । হইতে পারে যে, দাতটি না ভাঙ্গিয়া উপড়িয়া পড়িয়া 
গিয়াছিল। এই অবস্থায় কিসাস ওয়াজিব হওয়ার ব্যাপারে সকলে একমত । 

অবশ্য তাহার বিশেষ দলীল হইল ইব্‌ন মাজাহর রিওয়ায়াতটি । উহা নামরান ইব্‌ন 
জারীয়ার পিতা জারীয়া ইব্‌ন জুফর আল-হানাফী হইতে ইব্‌ন মাজাহ (র) বর্ণনা করিয়াছেন। 
উহাতে বলা হইয়াছে যে, এক ব্যক্তি আর এক ব্যক্তির বাহু তরবারির আঘাতে যখম করে । ফলে 
তাহার বাহু কাটিয়া দ্বিখণ্ডিত হইয়া যায়। ইহার বিচারের জন্য রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
মুকাদ্দমা দায়ের করা হইলে তিনি আঘাতকারীকে দিয়াত প্রদানের নির্দেশ দেন। তখন 
আঘাতপ্রাপ্ত ব্যক্তি রাসূলুল্লাহ (সো)-কে বলেন, আমি তো কিসাস চাই। রাসূলুল্লাহ (সা) তাহাকে 
বলেন, তুমি দিয়াত গ্রহণ কর। ইহার মধ্যেই আল্লাহ্‌ তোমাকে বরকত দান করিবেন । উল্লেখ্য 
যে, রাসূলুল্লাহ (সা) এই আঘাতের জন্য কিসাসের নির্দেশ দেন নাই। 

শায়খ আবূ উমর ইব্‌ন আবদুল বার বলেন ৪ এই হাদীসটি এই সনদ ব্যতীত অন্য কোন 
সনদে বর্ণিত হয় নাই। দ্বিতীয়ত, ইহার রাবী দাহশাম ইব্‌ন কিরান দুর্বল তাহার কোন হাদীস 
দলীল হিসাবে গ্রহণযোগ্য নয়। তেমনি নামরান ইব্‌ন জারীয়াও দুর্বল রাবী | তহার পিতা জারীয়া 
ইব্‌ন জুফর সাহাবী ছিলেন বলিয়া উল্লেখ করা হইয়াছে। 

তাহারা আরও বলেন ঃ ক্ষতস্থান পূর্ণ ভাল না হওয়ার পূর্বে তাহার কিসাস নেওয়া জায়েয় 
নয়। যদি ক্ষত ভাল হইয়া যাওয়ার পূর্বে কিসাস নেওয়া হয় এবং পরে যদি ক্ষত বৃদ্ধি পায়, 
তবে পুনরায় কিসাস নেওয়া যাইবে না। 


Contents 


৫৫৮ তাফসীরে ইব্ন কাছীর 


ইহার দলীল হইল এই হাদীসটি £ ইমাম আহমদ (র)......আমর ইব্ন শুআইবের দাদা 
হইতে বর্ণনা করিয়াছেন, একটি লোক অন্য একটি লোকের জানুতে আঘাত করে । ফলে সে 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া মুকাদ্দমা দায়ের করিয়া ইহার বদলাদাবি করে। রাসূলুল্লাহ 
(সা) তাহাকে বলেন, যখম ভাল হওয়া পর্যন্ত অপেক্ষা কর। কিন্তু লোকটি অপেক্ষা না করিয়া 
আবার গিয়া কিসাস বা বদলা দাবি করে । ফলে রাসূলুল্লাহ সো)-ও অপেক্ষা না কারিয়া তাহার 
আল্লাহ্‌র রাসূল! আমি তো খোঁড়া হইয়াছি। তখন রাসূলুল্লাহ সো) বলেন ৪ আমি তোমাকে সুস্থ 
হওয়া পূর্বে কিসাস নিতে নিষেধ করিয়াছিলাম। কিন্তু তুমি আমার পরামর্শ গ্রহণ না করিয়া 
পূর্বেই কিসাস আদায় করিয়াছ। তাই তোমার খোঁড়া হওয়ার কিসাস বাতিল হইয়া গিয়াছে। 
অতঃপর রাসূলুল্লাহ (সা) কাহারো যখম ভাল না হওয়ার পূর্বে কিসাস গ্রহণ করিতে নিষেধ 
করেন। একমাত্র আহমদ এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 


মাসআলা ঃ আঘাতপ্রাপ্ত ব্যক্তি যদি আঘাতকারীর নিকট হইতে কিসাস গ্রহণ করে এবং ' 


কিসাস গ্রহণ করার পর মৃত্যুবরণ করে, তবে বিবাদী বা আঘাতকারীর উপর এই জন্য 
দ্বিতীয়বার কোন জরিমানা বর্তাইবে না। ইহা হইল ইমাম মালিক, শাফিঈ ও আহমদ ইব্‌ন 
হাম্বলের অভিমত । জমহুর সাহাবা ও তাবিঈদের অভিমতও ইহা। 

আবূ হানীফা রে) বলেন £ বিবাদীকে এই জন্য তাহার সম্পদ হইতে দিয়াত আদায় 
করিতে হইবে। . 
হাম্মাদ ইব্‌ন আবু সুলায়মান, যুহরী ও সাওরী (র) প্রমুখ বলিয়াছেন ঃ বিবাদীর অভিভাবকদের 
উপর দিয়াত ওয়াজিব হইবে। 

ইব্‌ন মাসউদ (র), ইব্রাহীম নাখঈ, হাকাম ইব্‌ন উতবা, উসমান আল-বুস্তী প্রমুখ 
বলিয়াছেন ঃ বিবাদীকে দ্বিতীয়বার আঘাতের দিয়াত দিতে হইবে না বটে কিন্তু তাহাকে তাহার 
সম্পদ হইতে জরিমানা হিসাবে অর্থ দণ্ড দিতে হইবে। 

আল্লাহ্‌ তা'আলা বলেন £ «4 ১08৫ 6 «১555 55 

আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে এই আয়াতংশের ভাবার্থে বলেন ৪ 
যে ব্যক্তি ক্ষমা করিয়া দিবে, তাহা তাহার যখমকারীর জন্য কাফফারা স্বরূপ হইবে এবং তাহার 
জন্য হইবে পুণ্যের কাজ। 

সুফিয়ান সাওরী রে)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ যখমের ক্ষতিপূরণ ক্ষমা 
করিয়া দেওয়া হইলে উহা যখমকারীর জন্য উহা কাফফারা স্বরূপ পরিগণিত হইবে এবং ক্ষমা 
করার কারণে যখমওয়ালা ব্যক্তির জন্য উহা আল্লাহ্র নিকট পুণোর কাজ হইবে । ইব্‌ন আবু 
হাতিম (র) ইহা উদ্ধৃত করিয়াছেন । 

খায়সামা ইব্‌ন আবদুর রহমান, মুজাহিদ, ইব্রাহীম নাখঈ রে) প্রমুখের একটি অভিমতে 
এবং আমির শা*বী ও জাবির ইব্‌ন যায়দ রে) হইতে এইরূপ অভিমত বর্ণনা করা হইয়াছে । 

দ্বিতীয় ব্যাখ্যা 8 ইব্‌ন আবূ হাতিম (র) জাবির ইবৃন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, আলোচ্য আয়াতাংশের ভাবার্থে জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন ঃ ক্ষমা 
করিয়া দিলে যখমকৃত ব্যক্তির জন্য উহা কাফফারা হইবে । 


Contents 
সূরা মায়িদা ৫৫৯ 


হাসান বসরী ও ইব্রাহীম নাখঈর একটি মতেও ইহা বর্ণিত হইয়াছে এবং আবূ ইসহাক 
হামদানী হইতেও এইরূপ রিওয়ায়াত করা হইয়াছে। আমির শা'বী এবং কাতাদা (র) হইতেও 
ইব্‌ন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)......হাইসাম ইব্‌ন উরিয়ান নাখঈ (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, 
হাইসাম ইব্‌ন উরিয়ান বলেন £ আমি আবদুল্লাহ ইব্‌ন আমর (রা)*কে একদা মুআবিয়ার 
নিকট দেখিয়াছিলাম। তখন একটি গোলাম হত্যার বদলা নেওয়া হয়। আমি তাকে সেই সময় 
বলেন ঃ হত্যাকারী বা যখমকারীর সেই পরিমাণ পাপ মোচন হইবে যে পরিমাণ তাহাকে ক্ষমা 
করা হইবে। . 

ইবৃন জারীর (র)......কায়স ইব্ন মুসলিম হইতে এইরূপ বর্ণনা করিয়েছেন। 

ইব্‌ন মারদুবিয়া (র)......জনৈক আনসার হইতে বর্ণনা করেন যে, জনৈক আনসার 
কাহারো দাত ভাঙ্গিয়া ফেলে অথবা হাত কাটিয়া ফেলে অথবা শরীরের অন্য কোন অঙ্গ কাটিয়া ' 
ফেলে, অথবা শরীরের কোথাও আঘাত করে, তবে যখমকারী ব্যক্তির জন্য উহা মাফ হইবে যদি 
যখমওয়ালা ব্যাক্তি মাফ করিয়া দেয়। 

রাসূলুল্লাহ (সা)-এর বরাতে রাবী আরও বলেন ঃ যতটুকু পরিমাণ দিয়াত আদায় করিবে, 
ততটুকু পরিমাণ ক্ষমা পাইবে। যদি পূর্ণ দিয়াতের এক-চতুর্থাংশ আদায় করে, তবে সে পূর্ণ 
পাপের এক-চতুর্থাংশ মাফ পাইবে; যদি সে পূর্ণ দিয়াতের এক-তৃতীয়াংশ আদায় করে, তবে 
সে পূর্ণ পাপের এক-তৃতীয়াংশ ক্ষমা পাইবে । এইভাবে সে যদি পূর্ণ দিয়াত আদায় করে, তবে 
সে পূর্ণ পাপ হইতে ক্ষমা পাইবে। 

ইব্‌ন জারীর (র)......আবূ সফর হইতে বর্ণনা করেন যে, আবূ সফর বলেন £ একজন 
কুরায়শ একজন আনসারকে সজোরে ধাক্কা দিলে তাহার সামনের দাত ভাংগিয়া যায়। আনসার 
ইহার বিচারের জন্য হযরত মুআবিয়া (রা)-এর নিকট আরযী পেশ করেন। মুআবিয়া (রা) 
তখন আনসারকে বলিলেন, তুমি তোমার বিবাদের ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করিতে 
পার (ইচ্ছা হয় তুমি তাহাকে ক্ষমা করিতে পার, না হয় কিসাসও গ্রহণ করিতে পার)। তখন 
হযরত আবূ দারদা (রা) হযরত সুআবিয়ার নিকট ছিলেন। আবূ দারদা (রা) বলেন, আমি ' 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি, তিনি বলিয়াছেন £ যদি কোন মুসলমানকে কেহ আঘাত 
করে এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তি যদি আঘাতকারীকে ক্ষমা করিয়া দেয়, তবে আল্লাহ্‌ তাহার মরতবা 
বুলন্দ করিয়া দেন এবং তাহার সকল পাপ ক্ষমা করিয়া দেন। আনসার লোকটি আবূ দারদা 
(রা)-কে জিজ্ঞাসা করিলেন, সত্যিই কি আপনি ইহা রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছেন ? 
আবূ দারদা (রা) উত্তরে বলিলেন, আমি ইহা স্বয়ং রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি এবং 
হৃদয়ে প্রোথিত করিয়া নিয়াছি। তৎক্ষণাৎ আনসার ব্যক্তি আঘাতকারী কুরায়শ ব্যক্তিকে ক্ষমা 
করিয়া দেন। আনসারের এই ব্যবহারে খুশি হইয়া মুআবিয়া (রো) তাহকে আর্থিকভাবে পুরস্কৃত 
করেন। ইব্‌ন জারীর এবং ইমাম আহমদও এইরূপ বর্ণনা করিয়াছেন 


Contents 


৫৬০ তাফসীরে ইব্ন কাছীর 


ওয়াকী (র)......আবূ সফর হইতে বর্ণনা করেন যে, আবূ সফর বলেন ঃ কুরায়শের এক 
ব্যক্তি এক আনসার ব্যক্তির দাত ভাঙ্গিয়া ফেলে। মুআবিয়া (রা)-এর নিকট ইহার বিচারের জন্য 
মুকাদ্দমা দায়ের করা হয়। মুআবিয়া (রা) আনসারকে বলেন, তুমি তোমার বিবাদীর বেলায় 
স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করিতে পার। আবু দারদা (রা)-ও সেই মজলিসে উপস্থিত ছিলেন। আবূ 
দারদা (রা) আনসারকে লক্ষ্য করিয়া বলেন, আমি রাসুলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, 
তিনি বলিয়াছেন £ যে মুসলমান ব্যক্তি অন্যের দ্বারা শারীরিক আঘাত পায় এবং আঘঅতকারীকে 
ক্ষমা করিয়া দেয়, আল্লাহ্‌ তাহার দরজা বুলন্দ করিয়া দেন এবং সকল পাপ ক্ষমা করিয়া দেন। 
ইহা শুনিয়া তৎক্ষণাৎ আনসার বলেন, আমি তাহাকে ক্ষমা করিয়া দিলাম । 

ইব্‌ন মুবারকের সনদে তিরমিযী এবং ওয়াকীর সনদে ইব্‌ন মাজাহও এইরূপ বর্ণনা 
করিয়াছেন। তবে ইহাদের উভয়ের বর্ণনার সূত্র হইল ইউনুস ইব্‌ন আবু ইসহাক ৷ তিরমিযী (র) 
বলেন, এই সূত্রে হাদীসটি দুর্বল এবং আবূ দারদা হইতে আবূ সফর যে ইহা শুনিয়াছেন তাহার 
কোন প্রমাণ নাই। 

ইব্‌ন মারদুবিয়া (র)......আদী ইব্‌ন সাবিত হইতে বর্ণনা করেন যে, আদী ইব্‌ন সাবিত 
বলেন ৪ মুআবিয়ার যুগে এক ব্যক্তি অন্য এক ব্যক্তির মুখাবয়বে আঘাত করিয়া মুখ থেতলাইয়া 
দেয়। ফলে আঘাতকারী ব্যক্তি আঘাতপ্রাপ্ত ব্যক্তির নিকট উহার দিয়াত নিয়া যায়। কিন্তু সে 
উহা গ্রহণ করিতে অস্বীকৃত জানায়। পরে আঘাতকারী ব্যক্তি দ্বিগুণ দিয়াত নিয়া যায়। কিন্তু সে 
ইহাও গ্রহণ করিতে অস্বীকৃতি জানায়। তখন জনৈক সাহাবী বলেন যে, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন ৪ যে ব্যক্তি রক্তপণ কিংবা তদপেক্ষা কম মূল্যের দিয়াত ক্ষমা করিয়া দিবে, উহা 
তাহার জন্ম হইতে নিয়া মৃত্যু পর্যন্ত কাফফারা স্বরূপ গণ্য হইবে। 

ইমাম আহমদ (র)......উবাদা ইব্ন সামিত (রা) হইতে বর্ণনা করেন যে, উবাদা ইব্‌ন 
সামিত (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ কোন ব্যক্তির দেহ যদি কাহারো দ্বারা যখম 
হয় এবং সেই যদি তাহাকে ক্ষমা করিয়া দেয়, তবে সে যে পরিমাণ ক্ষমা করিয়া দিবে, আল্লাহও 
তাহার সেই পরিমাণ পাপ ক্ষমা করিয়া দিবেন। 

ইব্‌ন জারীর (র)......জারীর ইব্‌ন আবদুল হামীদ হইতে ইহা বর্ণনা করিয়াছেন। তবে 
তাহাদের উভয়ের বর্ণনার সুত্র হইলেন মুগীরা (রো)। 

ইমাম আহমদ (র)......জনৈক সাহাবী রো) হইতে বর্ণনা করেন যে, জনৈক সাহাবী (রা) 
বলেন ৪ যে ব্যক্তি কাহারো দ্বারা দেহে আঘাতপ্রাপ্ত হইয়া আঘাতকারীকে আল্লাহ্র ওয়াস্তে ক্ষমা 
করিয়া দিবে, ইহা তাহার জন্য কাফফারা স্বরূপ পরিগণিত হইবে । 

পরিশেষে আল্লাহ্‌ তাআলা বলিয়াছেন ৪ 


১০115 এএসহব। 09০52 ৮5 
অর্থাৎ ‘যাহারা আল্লাহ্‌র হুকুম অনুযায়ী ফয়সালা করে না, তাহারা যালিম। 
এ সম্বন্ধে তাউস ও আতা হইতে পূর্বেও বর্ণিত হইয়াছে যে, তাহারা উভয়ে বলিয়াছেন ঃ 
কুফরের মধ্যেও পার্থক্য রহিয়াছে, যুলমের মধ্যেও পার্থক্য রহিয়াছে এবং ফিস্কের মধ্যেও 
প্রকারভেদ এবং পার্থক্য রহিয়াছে । 


Contents 


৫৬১ 


1৪৫) / 


25৩5 CN /৫522$,5$56৬ 25022) 2:255-2১)5) 
৮৮০ wll প Lorre | 


১১8 AES 3 ৩৬৬5 45)%)। 
2৫4) 22১4৩ £)। 01030 05 টি 2 (5%) 
OG ilk SAS AE 


৪৬. “মরিয়ম তনয় ঈসাকে তাহার পূর্বে অবতীর্ণ তাওরাতের সমর্থকরূপে উহাদের 
নিকট প্রেরণ করিয়াছিলাম। আর তাহার পূর্বে অবতীর্ণ তাওরাতের সত্যায়করূপে এবং 
মুত্তাকীদের জন্য পথের নির্দেশ ও উপদেশরূপে তাহাকে ইঞ্জীল দিয়াছিলাম । উহাতে ছিল 
পথ-নির্দেশ ও আলো ।” 

৪৭. “ইঞ্জীল অনুসারীগণ যেন আল্লাহ্‌ উহাতে যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে 
বিধান দেয়। আল্লাহ্‌ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে যাহার বিধান দেয় না, তাহারা 
সত্য ত্যাগী ৷” 

তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা বলেন £ (১:8৪ অর্থাৎ “আমি তাহকে বনী ইসরাঈলদের 
অন্যান্য নবীগণের উত্তরসুরী করিয়াছিলাম।' 4252 522 0৭1 0২৮০০০৪০০০2 এনা 
1১541 ১০ অর্থাৎ ‘মরিয়ম তনয় ঈসা (আ) তাহার পূর্বে অবতীর্ণ তাওরাতকে বিশ্বাস 
করিতেন এবং উহার হুকুম অনুযায়ী লোকদের বিচার নিষ্পত্তি করিতেন ৷ 

955 ০০ 45৪ 05১91 ১51, অৰ্থাৎ ‘তাহাকে ইঞ্জীল দিয়াছিলাম যাহাতে ছিল 
পথ-নির্দেশনা ও আলো ।' অর্থাৎ তাহাতে ছিল সত্যের প্রতি হিদায়াত এবং উহার আলো সরা 
উদ্ভাসিত কঠিন ও জটিল বিষয়সমূহের সমাধান । 

510 oe 4252 522 0 ৮৪৮০০ -ডিহা পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যতা 
সমর্থন করিত। অর্থাৎ ইঞ্জীলের সংগে বৈপরীত্যহীন তাওরাতের সকল বিষয় তাহারা অনুসরণ 
করিত । ইয়াহুদীদের সংগে মাত্র কতিপয় ব্যাপারে তাহাদের মতভেদ ছিল । এই সম্পর্কে আল্লাহ্‌ 
তা'আলা অন্যত্ৰ বলেন £ ১৫০ ৫১৯ 5311 ১০১৫৫] 457", অৰ্থাৎ ‘আমি তোমাদের জন্য 
এমন কতগুলি বস্তু হালাল করিব যাহা পূর্বে তোমাদের প্রতি হারাম ছিল ।' 

ইহার ভিত্তিতে আলিমদের একটি মশহুর উক্তি রহিয়াছে যে, ইঞ্জীল তাওরাতের কতিপয় 
নির্দেশকে রহিত করিয়াছিল। 

ইহার পর আল্লাহ্‌ তা'আলা বলেন 8 3511 20০99 ৪১) 

অর্থাৎ “ইঞ্জীলকে আমি হিদায়াত স্বরূপ দিয়াছিলাম, উহা দ্বারা লোকজনকে হিদায়াত 
করিত। পরন্তু তাহাকে আমি ইঞ্জীল দিয়াছিলাম উপদেশ স্বরূপ, যদ্বারা অবৈধকর্মে লিপ্তজনদের 
জন্য ভীতি প্রদর্শন করিত এবং মুত্তাকীগণ উহা দ্বারা উপদেশ গ্রহণ করিত ।” অর্থাৎ যাহারা 


কাছীর-_-৩/৭১ 


মায়িদা 
৩2 43৩808৩১592 এ Be LHS cw) 
2 5 


Contents 


৫৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহ্‌কে ভয় করিত এবং তাহার সাবধান বাণী ও আযাবের ভয়ে ভীতিগ্রস্ত থাকিত, ইঞ্জীল 
তাহাদের পথের দিশা ছিল। 
| ইহার পর আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন 8 4 015112১৯১31 Ral 
অর্থাৎ ইঞ্জীল অনুসারীগণ যেন আল্লাহ্‌ উহাতে যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে বিধান 
দেয়।' কেহ /৯১১। al আয়াতাংশের (4! -এর লামের উপর যবর দিয়াছেন এবং 
১৫৯1১ -এর 'লামকে" লামে (৫ - এর অর্থে ব্যবহার করিয়অছেন। তখন অর্থ দীড়ায়, আমি 
ঈসাকে এই জন্যই ইঞ্জীল প্রদান করিয়াছি যে, সে যেন তাহার অনুসারীদিগকে তদনুযায়ী 
পরিচালিত করে । | 

পক্ষান্তরে যদি প্রসিদ্ধ পঠনরীতি অনুযায়ী ১৫৯1১ -এর লামকে জযম দ্বারা পড়া হয়, তবে 
উহা লামে ৯০। -এর অর্থ দেয়। তখন অর্থ দাড়ায় যে, তাহাদের উচিত তাহারা যেন ইঞ্জীলের 
সকল হুকুমের উপর ঈমান আনে এবং যেন সেই অনুযায়ী ফয়সালা করে। পরস্তু উহাতে মুহাম্মদ 
(সা)-এর আবির্ভাবের যে সুসংবাদ আসিয়াছে, তাহার আবির্ভাব ঘটিলেই যেন তাহারা তাহার 
সত্যতা স্বীকার করে এবং তাহাকে অনুসরণ কেরে। 


অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ 
(০3 ৯১২13 21১৬411৮2৪7 ০৯ ০৬১৪ ৮০1৮ 10541 Jal (03 


অর্থাৎ “হে আহলে কিতাব! যে পর্যন্ত তোমরা তাওরাত, ইঞ্জীল এবং তোমাদের প্রতি 
আল্লাহ্র নিকট হইতে যাহা অবতীর্ণ হইয়াছে তাহার উপর প্রতিষ্ঠিত না হইবে, সে পর্যন্ত 
তোমরা কিছুরই বিশ্বাসী নহ।' 

অন্যাত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ 


০০০ এ এ এআ এয জে 0০০ ১১০ bl 
বা, 
অর্থাৎ “যাহারা এই রাসূল ও উম্মী নবীর অনুসরণ করে, যাহার সম্পর্কে তাহারা তাহাদের 
নিকট লিখিত তাওরাতে সুসংবাদ পাইয়াছে।' 
এই আয়াতের শেষাংশে বলা হইয়াছে $ ০১--৯--111- 4151 অর্থাৎ 'তাহারাই 
সফলকাম ।' 
তাই আল্লাহ্‌ তা'আলা এখানে বলিয়াছেন ঃ 
40015404530 09051855355 
অথাৎ ‘যাহারা আল্লাহ্র বিধান অনুযায়ী ফয়সালা করে না, তাহারা আল্লাহ্‌র আনুগত্য 


হইতে বহির্গত, মিথ্যার চক্রে তাহারা আবর্তিত এবং সত্য তাহাদের নিকট পরিত্যাক্ত । পূর্বে 
আলোচিত হইয়াছে যে, এই আয়াতটি নমরূদ সম্বন্ধেও নাযিল হইয়াছিল। 


Contents 
সূরা মায়িদা ৫৬৩ 


৫5 ত) ৩% 5255 HU BSS ২০ ৩8 এ, (£A) 
৩৩ ৫8100 CGE ls 
9155 সিএ hy 7555 ১৬ ৬252০ st yy 
RI Het os রি ret ME 55400 ,58৫145 ডি ১৫3 6২৩3 =~ 


পর ও পাঠিত 25 


৫05৬6 4 
৩1০১১১০১০১১ 7১৩ দশ)? 41) 0551058219৫ (£4) 
৩ 21 3০১ ১৩০৩ BF 0১126716০০৪ 6 ও 
০৫৮০৪ ০৫ 02 পল orig 056 
রা ১37 টি রর Ar wor 2 Ode 
৫১২৫) ১06৩০ 4) 0 ০2৩ ৫ HL) ৮৬1 (0. ) 


৪৮. “তোমার প্রতি সত্যসহ কিতাব অবতীর্ণ করিয়াছি ইহার নানার 
সমর্থক ও সংরক্ষকরূপে । সুতরাং আল্লাহ্‌ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুসারে তুমি 
তাহাদের বিচার নিষ্পত্তি করিও এবং যে সত্য তোমার নিকট আসিয়াছে তাহা ত্যাগ করিয়া 
খেয়াল-খুশির অনুসরণ করিও না । তোমাদের প্রত্যেকের জন্য আইন ও স্পষ্ট পথ নির্ধারণ 
করিয়াছি । ইচ্ছা করিলে আল্লাহ তোমাদিগকে এক জাতি করিতে পারিতেন । কিন্তু তিনি 
তোমাদিগকে যাহা দিয়াছেন তদ্বারা তোমাদিগকে পরীক্ষা করিতে চাহেন। সুতরাং সৎকর্মে 
তোমরা প্রতিযোগিতা কর। আল্লাহ্র দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন । অতঃপর 
তোমরা যে বিষয়ে মতভেদ করিতেছিলে, সে সম্বন্ধে তিনি তোমাদিগকে অবহিত করিবেন ।” 

৪৯. “আর তুমি তদ্বারা বিচার নিষ্পত্তি কর যাহা আল্লাহ্‌ অবতীর্ণ করিয়াছেন এবং 
তোমাদের খেয়াল-খুশির অনুসরণ করিও না। আর তাহাদের সম্পর্কে সতর্ক থাক যাহাতে 
আল্লাহ্‌ যাহা তোমার প্রতি অবতীর্ণ করিয়াছেন, উহারা তাহার কিছু হইতে তোমাকে বিচ্যুত 
না করে। যদি তাহারা মুখ ফিরাইয়া লয় তবে জানিয়া রাখ যে, তাহাদের কোন পাপের 
বতাহ ডাহা দাক পাজি বায রাজ পারা রনির চা নাক: তো সত্য- 
৪৯ 

“তবে কি তাহারা জাহিলী যুগের বিধি-বিধান কামনা করে ? নিশ্চিত বিশ্বাসী 
ডগ জজ 
' তাফসীর £ এতক্ষণ আল্লাহ্‌ তা'আলা সেই তাওরাত সম্পর্কে আলোচনা করিয়াছেন যাহা 
মুসা কালীমুল্লাহর প্রতি অবতীর্ণ হইয়াছিল । উহাতে তিনি ইয়াহুদীগণকে উহার যথাযথ অনুসরণ 
করার আদেশ করিয়াছিলেন। তখন ইঞ্জীলের প্রসঙ্গ শুরু করিয়া বলা হইয়াছে যে, উহার 
অনুসারীদিগকে উহার নির্দেশসমূহের যথাযথ অনুসরণ করার নির্দেশ দেওয়া হইয়াছিল। 
অবশেষে আল্লাহ্‌ তা'আলা পবিত্র কুরআন সম্বন্ধে আলোচনায় প্রবৃত্ত হন যাহা তিনি স্বীয় বান্দা ও 
রাসূলের উপর নাযিল করিয়াছেন। তাই বলেন 8 ৮৯10, 45411 4১111217১19 -'তোমার 


CCAS 


এপস 


Contents 


৫৬৪ তাফসীরে ইব্ন কাছীর 


প্রতি সত্যসহ কিতাব নাযিল করিয়াছি ।’ অর্থাৎ উহা যে আল্লাহ্র পক্ষ হইতে অবতীর্ণ হইয়াছে 
সেই বিষয়ে কোন সন্দেহ নাই। 

১0241154555 9১০ 1 ৮৪৬০০ -ডিহা পূর্বে অবতীর্ণ সকল কিতাবের সমর্থক ও 
ংরক্ষক।” অর্থাৎ ইহার পূর্বেকার কিতাবসমূহে ইহার আলোচনা ও প্রশংসা করা হইয়াছিল যে, 
উহা অতি সত্বর আল্লাহ্র পক্ষ হইতে তাহার বান্দা ও রাসূল মুহাম্মদ (সা)-এর উপর অবতীর্ণ 
হইবে। বস্তুত আল্লাহ তা“আলার পূর্বাভাস অনুসারেই কুরআন অবতীর্ণ হয়। ফলে প্রত্যেক 
বিশ্বাসী, যাহারা আল্লাহ্‌র বিধান অনুসরণ করে এবং তাঁহার রাসূলগণের উপর দৃঢ় বিশ্বাস রাখে 
ও দূরদৃষ্টির অধিকারী, কুরআনের প্রতি স্বভাবতই তাহাদের বিশ্বাস বাড়িয়া যায়। 

যেমন তিনি অন্যত্র বালিয়াছেন ৪ 
1. ৯. ১৪১১] ১১১১2৫2০518 31445 ce pla sl 32১4] ৩। 

HEE 

অর্থাৎ ‘ইহার পূর্বে যাহাদিগকে ইলম দান করা হইয়াছিল তাহাদের সামনে যখন উহা 

পাঠ করা হয়, তখন থুতনি ভর করিয়া তাহারা সিজদায় লুটিয়া পড়ে এবং বলিতে থাকে, 
আমাদের প্রভু পবিত্র এবং আমাদের প্রভুর কৃত ওয়াদা অবশ্যই বাস্তব।' 

ইব্‌ন আব্বাস (রা) হইতে সুফিয়ান সাওরী প্রমুখ বলিয়াছেন যে, EET 
কিতাবসমূহের) সংরক্ষক স্বরূপ । 

আলী ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন ঃ ২:৫4 অর্থ ০3 
অর্থাৎ কুরআন শরীফ তাহার পূর্ববর্তী কিতাবসমূহের সংরক্ষক । 

ইকরিমা, সাঈদ ইবৃন যুবায়র, মুজাহিদ, মুহাম্মদ ইব্‌ন কাব, আতীয়া, হাসান, কাতাদা, 
আতা খুরাসানী, সুদ্দী ও ইব্‌ন যায়দ (র) প্রমুখ হইতেও এইরূপ ভাবার্থ বর্ণিত হইয়াছে। 

ইব্‌ন জুরাইজ বলেন £ কুরআন পূর্ববর্তী সকল কিতাবের সংরক্ষক । তাই পূর্ববর্তী গ্রন্থ- 
সমূহের যে অংশ ইহার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হইবে, সেইটুকু সত্য এবং যে অংশ অসামঞ্জস্যপূর্ণ 
দেখা যাইবে, তাহা বাতিল ও পরিত্যাজ্য হইবে। 

ওয়ালিবী (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বলেন ঃ ১০:৫]। অর্থ 4০ অৰ্থাৎ 
সাক্ষীস্বরূপ । মুজাহিদ, কাতাদা এবং সুদ্দীও ইহা বালিয়াছেন। 

আওফী (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন ৪ 1০১৫ মানে 1৫1১ অর্থাৎ ইহা 
পূর্ববর্তী সকল কিতাবের বিচারক স্বরূপ। 

উল্লেখ্য যে, আলোচিত শব্দগুলি প্রায় সমার্থক । কেননা মুহাইমিন দ্বারা আমীন, শাহিদ এবং 
হাকিম সবই বুঝায়। অর্থাৎ কুরআনে কারীমই সর্বশেষ, চূড়ান্ত ও সুনিপুণভাবে বিন্যস্ত এক 
পরিপূর্ণ কিতাব । ইহার পূর্ববর্তী কিতাবগুলির যত বৈশিষ্ট্য ছিল, একক কুরআনের মধ্যে উহার 
সমস্তই বিদ্যমান রহিয়াছে । উপরন্তু উহার মধ্যে এমন কতকগুলি বিষয় সংযোজিত হইয়াছে 
যাহা পূর্ববর্তী গ্ৰন্থসমূহে ছিল না। তাই এই কুরআন একাধারে সাক্ষী, সংরক্ষক ও সমন্বয়কারী 
বলিয়া খ্যাত। এই পবিত্র কুরআনকে আল্লাহ্‌ স্বয়ং সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করিয়াছেন । তিনি 
বালিয়াছেন 8 ১১ /। 0] & SE ET SSS lh 


Contents 


সূরা মায়িদা ৫৬৫ 


“এই উপদেশময় কিতাব আমিই অবতীর্ণ করিয়াছি এবং আমিই ইহার সংরক্ষণকারী ৷” 

ইব্‌ন আবূ হাতিম (র)......মুজাহিদ রে) হইতে বর্ণনা করিয়াছেন *যে, ইহারা সকলে 
বলিয়াছেন £ «১1০ (০১৫০ অর্থ হইল, মুহাম্মদ (সা) কুরআনের সংরক্ষক 1 অবশ্য অর্থগতভাবে 
কথাটা ঠিক বটে। কিন্তু ভাষাগতভাবে কিছুটা জটিলতার সৃষ্টি হয়। পরস্তু এমন অভিনব অর্থ 
করার বেলায়ও সন্দেহ থাকিয়া যায়। সর্বোপরি প্রথম অর্থটিই সহীহ । মুজাহিদ (র) হইতে আবূ 
জাফর ইব্ন জারীর (র) এই অর্থ বর্ণনা করিয়া মন্তব্য করেন যে, আরবী ভাষার গতি-বৈশিষ্ট্যের 
দিক দিয়া উক্ত আয়াতাংশের ভাবার্থ ইহা হইতে পারে না। তাই এমন অর্থ করা ভুল হইবে। 
কেননা ০০:৫০ এর ৪০ হইয়াছে ১.০ -এর উপর । সুতরাং 3.০ যাহার বিশেষণ 
১,১৫০ -ও তাহার বিশেষণ হইবে । আর যদি মুজাহিদের অর্থ সঠিক বলিতে হয়, তবে 
কুরআনের বাক্যটি এমন হওয়া উচিত ছিল ঃ 
ale Late SES ০ 434 ৩০ ৮10০৮ ৬৪ 01 ৭1 045213 

অর্থাৎ ‘আতফ’ ছাড়া হওয়া উচিত ছিল । 

অতঃপর বলা হইয়াছে ৪ 411 11951 Le 7২3 

“সুতরাং আল্লাহ্‌ যাহা অবতীর্ণ করিয়াছেন তদুনসারে তুমি তাহাদের বিচার নিষ্পত্তি করিও ৷' 

অর্থাৎ হে মুহাম্মদ! আরব, আজম, উন্মী, কিতাবী যে স্থান বা যে সম্প্রদায়ের লোকই হউক 
না কেন, তাহাদের মধ্যে আল্লাহ্‌র নাধিলকৃত বিধান অনুসারে বিচার নিষ্পত্তি কর। উক্ত বিধান 
তোমার পূর্ববর্তী নবীদের মাধ্যমে প্রদত্ত হউক বা তোমার প্রতি নাধিলকৃত শরীআত হউক । তবে 
যাহা রহিত করা হইয়াছে তাহা নহে। 

আলোচ্য আয়াতাংশের ভাবার্থে ইব্‌ন আবূ হাতিম (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ নবী (সা)-কে এই আয়াতের মাধ্যমে 
জানাইয়া দেওয়া হইয়াছিল যে, আপনি ইচ্ছা করিলে তাহাদের ব্যাপারে বিচার করিতে পারেন 
এবং ইচ্ছা করিলে নাও করিতে পারেন। কিন্তু এই নির্দেশ পরিবর্তন করিয়া পরবর্তী আয়াতে 
আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ 

TS Yo 4 09০ 05 ED ES ol 

‘কিতাব অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তদনুযায়ী 
তাহাদের বিচার নিষ্পত্তি কর ৷’ অর্থাৎ ইহা দ্বারা রাসূলুল্লাহ (সা)-কে একমাত্র কুরআন অনুযায়ী 
বিচার নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হইয়াছে। 

৮4151 ৮১55 %5 তাহাদের খেয়াল-খুশির অনুসরণ করিও না।' অর্থাৎ তাহাদের 
বিধানে তাহারা নিজেদের পক্ষ হইতে যাহা সংযোজন করিয়াছে সেই অনুসারে বিচার করিয়া 
এবং তাহাদের খেয়াল-খুশির বশবর্তী হইয়া আল্লাহর বিধানের বরখেলাফ করিও না। 

তাই আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ 

-৩৯]। ১৪ LE LAS YS 


Contents 


৫৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ 'অজ্ঞরা নিজেদের খেয়াল-খুশি অনুযায়ী যে বিধান তৈরি করিয়াছে, কোন কারণেই 
তুমি তাহা অনুসরণ করিতে গিয়া আল্লাহর নির্দেশিত বিধান হইতে বিচ্যুত হইও না।' 

(308১5 Ci (সই এ 
তোমাদের প্রত্যেকের জন্য আইন ও স্পষ্ট পথ নির্ধারণ করিয়াছি 

ইবন আবু হাতিম (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ৪ 1১1১০ মানে ১... অৰ্থাৎ পথ। 

আবু সাঈদ (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ (31০ মানে ২: অর্থাৎ 
পদ্থা। 

আওফী (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ (1৫১০১ ৭০১৬ -এর 
অর্থ হইল ২১. ১... অর্থাৎ পথ ও গন্থা। 

মুজাহিদ, ইকরিমা, হাসান বসরী, কাতাদা, যাহ্হাক, সুদ্দী ও আবূ ইসহাক, সুবাইয়া রে) 
প্রমুখ বলিয়াছেন £ (5৫১০১ 4০৯, এর অর্থ হইল হ*..$ ১০ অর্থাৎ পথ ও পন্থা । 

আতা খুরাসানী ইহার বিপরীত অর্থ করিয়াছেন। তিনি বলিয়াছেন ৪ ₹০ ১.৯ অর্থ 3. 
এবং ৯৫১০ অর্থ ১২... 

তবে প্রথমোক্ত অর্থই গ্রহণযোগ্য । মূলত ২ ১ ও ০২১১, একই । উহা কোন কিছু শুরু 
করাকে বলা হয়। যথা বলা হয়, £ ১৬ অর্থাৎ শুরু করিয়াছে। নদীর তীরবতীরদের জন্য নির্মিত 
ঘাট বা পানির তীর হইতে শুরু হওয়া কোন জিনিসকে ২১১. বলে । 

০৮১ অর্থ সহজ ও সুস্পষ্ট পথ। পথ চলার বিভিন্ন পদ্ধতি অর্থেও ইহা ব্যবহৃত 
হয়। মোট কথা 1১1৫ ০9 ০১৯ -এর অর্থ দাড়ায় পথ ও পদ্ধতি । এই অর্থই অধিকতর 
সামঞ্জস্যপূর্ণ । আল্লাহই ভাল জানেন । 

অতঃপর আল্লাহ তা'আলা উম্মতের বিভিন্নতা এবং দীনের বিভিন্নতার প্রতি ইঙ্গিত দিয়া 
বলেন £ আল্লাহ তা'আলা তাহার রাসূলগণের প্রতি যে বিভিন্ন আইন ও বিধান প্রবর্তন 
করিয়াছেন, উহার মূল ভিত্তি ছিল একই তাওহীদের উপর | 

আবু হুরায়রা (রা)-এর রিওয়ায়াতে সহীহ বুখারীতে আসিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন ৪ “আমরা নবীর দল পরস্পরের বৈমাত্রেয় ভাই । আমাদের সকলের দীন এক ।” অর্থাৎ 
তাওহীদের দাওয়াত নিয়েই তাহারা প্রেরিত হইতেন এবং প্রত্যেকটি কিতাবের মূল বিষয় এই 
তাওহীদই ছিল। যথা আল্লাহর তাআলা অন্যত্র বলিয়াছেন ৪ 


০5১১০510181 211 3 df SSSI 15১ ০০ UG ১৭ দ্য ০ 
অর্থাৎ ‘তোমার পূর্বে আমি যত রাসূল প্রেরণ করিয়াছিলাম তাহাদের প্রতি এই প্রত্যাদেশ 
করিয়াছিলাম যে, আমি ছাড়া কোন প্রভু নাই। সুতরাং তোমার আমারই ইবাদত কর !' 
অন্যত্র আল্লাহ তা'আলা আরও বলিয়াছেন £ 
০১৪11155815 00118 এ 01 5১০০০ CK ৪ ৮১০৫ ২৪05 
অর্থাৎ ‘আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠাইয়া এই নির্দেশ দিয়াছিলাম যে, তোমরা 
আল্লাহ্‌র ইবাদত করিবে এবং তাগৃতের আনুগত্য হইতে বিরত থাকিবে ।' 


Contents 


সূরা মায়িদা ৫৬৭ 


অবশ্য প্রত্যেক শরী‘আতের মধ্যে আদেশ ও নিষেধের পার্থক্য ছিল। যেমন এক 
শরী'আতের একটি বিষয় হারাম ও অন্য শরী“আতে তাহা হালাল ছিল? অথবা ইহার উল্টা 
ছিল। অথবা এক শরী'আতে কোন বিষয় হালকা ছিল অন্য শরীআতে উহার যথেষ্ট গুরুত্ব ছিল। 
এই বিভিন্নতার মধ্যে ছিল দার্শনিক দৃষ্টিভঙ্গী এবং ইহা প্রমাণিত ছিল সুস্পষ্ট দলীল দ্বারা । 

কাতাদা (র) হইতে সাঈদ ইব্‌ন আবূ আরুবাহ আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলেন ঃ 
প্রত্যেকটি পথ ও পদ্ধতি ভিন্ন ছিল। তাওরাতের শরী‘আত এক ধরনের ছিল, ইঞ্জীলের 
শরী“'আত এক ধরনের ছিল এবং কুরআনের শরী'আত অন্য ধরনের । প্রত্যেক গ্রন্থে আল্লাহ 
তাআলা ইচ্ছামত হালাল-হারাম বিধান করিয়াছেন যাহাতে তিনি প্রত্যেক যুগে তাহার অনুসারী 
ও বিরোধীদেরকে চিহ্নিত করিতে পারেন। 

উল্লেখ্য যে, তাওহীদ বিরোধী কোন দীন আল্লাহর নিকট গ্রহণযোগ্য নহে। প্রত্যেক নবী 
তাওহীদের বাণী নিয়াই প্রেরিত হইয়াছিলেন। | 

কেহ বলিয়াছেন ৪ এই আয়াতাংশে এই উম্মতকেই উদ্দেশ্য করা হইয়াছে। ইহার যথার্থ অর্থ 
হইল, হে উম্মত সকল! আমি তোমাদের প্রত্যেকের জন্য কুরআনকে শরী'আত তথা মুক্তির 
চাবিকাঠি হিসাবে প্রণয়ন করিয়াছি। তাই প্রত্যেকের উহা অনুসরণ করা অবশ্য জরুরী। 

এই ব্যাখ্যামতে +১, 11৯ 41 -এর ১১২৯ -তে ১ সর্বনাম উহ্য রহিয়াছে। অর্থাৎ 
কুরআনই জীবন ব্যবস্থা এবং জীবন পরিচালনার পন্থা । উহা অভিষ্ট লক্ষ্যে পৌছার একমাত্র 
সঠিক উপায় তথা একমাত্র সুস্পষ্ট তরীকা ও মাসলাক। মুজাহিদ হইতে ইব্‌ন জারীর (র) ইহা 
বর্ণনা করিয়াছেন । 

তবে প্রথম উক্তিটিই সঠিক । কেননা ইহার পরেই বলা হইয়াছে £ ১৫1২] ৭111 ০8 313 
১০5 ২ অর্থাৎ ইচ্ছা করিলে আল্লাহ তোমাদিগকে এক জাতি করিতে পারিতেন।” 

যদি এই আয়াতাংশ বর্তমান উম্মতকে উদ্দেশ্য করিয়া বলা হইত, তবে আয়াতাংশটি 
2০58০7১১5১০ ৮৯ 411 9453 এই ধরনের হইত। কিন্তু ইহাতে 
সর্বকালের সকল জাতিকে উদ্দেশ্য করা হইয়াছেন। তিনি ইচ্ছা করিলে সর্বকালের সকল 
জাতিকে একই ধারায় ও বিধানে একত্রিত ও পরিচালিত করিতে পরিতেন, এই কথা বলিয়া 
তিনি তাহার অসীম ক্ষমতার কথাই প্রকাশ করিয়াছেন। 

তথাপি আল্লাহ তা'আলা তাহা করেন নাই। তিনি প্রত্যেক রাসূলকে পৃথক সংবিধান 
দিয়াছেন এবং পরবর্তী রাসূলকে পূর্ববর্তী রাসূলের সংবিধান হইতে কিছুটা পরিবর্তন বা 
পরিবর্ধন করিয়া প্রদান করিয়াছেন। কোন রাসূলকে পূর্ববর্তী সকল রাসূল হইতে সম্পূর্ণ 
পরিবর্তিত এক স্বতন্ত্র ধরনের সংবিধান প্রদান করিয়াছেন । যেমন শেষ নবী ও রাসূল মুহাম্মদ 
(সা)-কে সম্পূর্ণ স্বতন্ত্র ও পরিপূর্ণ সংবিধান প্রদান করিয়াছেন এবং মুহাম্মদ (সা)-কে খাতামুল 
আম্বিয়া হিসাবে মনোনীত করা হইয়াছে । তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 


01055 গত ১2 20 হা tt US 
অর্থাৎ আল্লাহ তা*আলা বিভিন্ন যুগে বিভিন্ন ধরনের সংবিধান প্রদান করিয়াছেন যাহাতে 
তিনি প্রত্যেক যুগে তাহার অনুসারী ও বিরুদ্ধাচরণকারীদেরকে চিহ্নিত করিতে পারেন এবং 
তাহাদিগকে শাস্তি দিতে ও পুরস্কৃত করিতে পারেন। 


Contents 


৫৬৮ তাফসীরে ইব্ন কাছীর 


আবদুল্লাহ ইব্‌ন কাছীর £4051 5:5৯ -এর ব্যাখ্যায় বলিয়াছেন ৪ এখানে “যাহা দিয়াছেন’ 
অর্থ হইল কিতাবে যাহা দিয়াছেন! তাই সকলের উচিত নেকী এ বগ্যাগের দিকে হে 
আসা । যেমন তিনি বলিয়াছেন £ ০১।১১]। 18০43 অর্থাৎ “সৎকর্মে তোমরা প্রতিযোগিতা 
কর ৷’ তাহা হইল আল্লাহর আনুগত্য করা এবং পূর্বাদেশ রহিতকারী আয়াতসমূহের নির্দেশ মান্য 
করা । আর কুরআনের উপর এই বিশ্বাস রাখা যে, ইহা সর্বশেষ আসমানী কিতাব । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ -২*৮5 111 | অর্থাৎ হে লোকসকল! তোমাদের 
সকলকে আল্লাহ্র নিকট প্রত্যাবর্তন করিতে হইবে এবং তীহার নিকটে কিয়ামতের দিনে 
উপস্থিত হইতে হইবে । 


_৬৬/১১ ববি ৫ টিসি 

অর্থাৎ ‘তোমাদের মতভেদের মধ্যে সত্য মতটি সম্পর্কে তিনি তোমাদিগকে অবহিত 
করিবেন। অতঃপর সত্যাবাদীদেরকে তাহাদের সত্যের জন্য পুরস্কৃত করিবেন এবং প্রমাণহীন 
বাতিলপন্থী ও সত্য উপেক্ষাকারী কাফিরদেরকে শাস্তি প্রদান করিবেন। শুধু তাহাই নহে, বরং 
সেই দিন তিনি সত্যের পক্ষে অকাট্য প্রমাণ পেশ করিবেন। 

যাহহাক (র) বলেন £ ৩1,511 18,541 আয়াতাংশে উম্মতে মুহাম্মদীকেই নির্দেশ 
দেওয়া হইয়াছে । তবে প্রথমোক্ত অর্থটিই উত্তম ও স্পষ্ট । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 


1519 555 95 40 035 09155018519, 
অর্থাৎ “আর আমি নির্দেশ দিতেছি যে, তুমি তাহাদের পারস্পরিক ব্যাপারে এই কিতাব 
অনুযায়ী মীমাংসা করিবে এবং তাহাদের প্রবৃত্তির অনুসরণ করিবে না।” ইহা দ্বারা পূর্ববর্তী 
বক্তব্যকে জোরদার করা হইয়াছে এবং আল্লাহ্র নির্ধারিত বিধানের বিপরীত কোন মীমাংসা 
করিতে কঠোরভাবে নিষেধ করা হইয়াছে। 
সনির বারা 


০০৪০ ০৪ 


ও কেননা তাহারা সত্য গোপন 
করে এবং আদেশকে নিষেধে রূপান্তরিত করে । তাই তাহাদের চক্রান্তে পতিত হইও না। 
তাহারা মিথ্যাবাদী কাফির এবং খেয়ানাতকারী | 

15155 ১৪ - তাহারা যদি মুখ ফিরাইয়া লয় ।* অর্থাৎ এই বিধান অনুযায়ী ফয়সালা করা 
হইলে তাহা তাহারা যদি না মানে এবং যদি শরী“আতের বিরোধিতা করে- 


27517572125 
অর্থাৎ তবে জানিয়া রাখ, আল্লাহ স্বীয় কুদরত ও হিকমতের দ্বারা তাহাদেরকে হিদায়াত 
হইতে বিচ্যুত করিবেন এবং তাহাদের কলংকময় কার্ষের কারণে তাহাদিগকে অবশ্যই তিনি 
শাস্তি দিবেন। ফলে তাহারা অন্ধকার ও ভ্রান্তির মধ্যে নিপতিত হইবে। 


“ 63 শাল El লা ৩২০ 


Contents 


সূরা মায়িদা ৫৬৯ 
U0 নিউটন রানা RG OG পারা রাজার 
বিদূরীত হইতেছে ।' 
যথা অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 


পা টিক কাত 


ee o> 543 wll ESE 
অর্থাৎ ‘তুমি অধিকাংশ লোক মু'মিন হওয়ার লোভ করিলেও তাহারা মু'মিন নয় ।' 
অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 
dil Jia ie Mad ৯০১৯ এ ১৭ 9881 ৮55 

অর্থাৎ “তুমি না এ শিজপ০-্০র পপ 
রা RES A 

ইব্‌ন ইসহাক (র).... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলিয়াছেন £ কা'ব ইব্ন আসাদ, ইব্‌ন সালুবা, আবদুললাহ ইবন সূরিয়া ও শাম ইব্‌ন কায়স প্রমুখ 
(সা)-এর নিকট আসিয়া বলে, হে মুহাম্মদ! আপনি জানেন যে, আমরা ইয়াহুদীদের পুরোহিত 
এবং তাহাদের সর্বশ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত। আমরা যদি আপনার আনুগত্য স্বীকার করি তবে 
ইয়াহ্ুদীদের সকলেই আপনার আনুগত্য স্বীকার করিবে; কেহই আর বিরোধিতা করিবে না। 
তাই বলিতেছি, আমাদের মধ্যে একটি বিবাদ রহিয়াছে, যদি আপনি সেই বিবাদটির ফয়সালা 
আমাদের মতানুসারে করেন, তাহা হইলে আমরা আপনার প্রতি ঈমান আনিব এবং আপনার 
সত্যতা স্বীকার করিয়া নিব। কিন্তু রাসূলুল্লাহ (সা) তাহাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অতঃপর 
আল্লাহ তা'আলা ইহার প্রেক্ষিতে এই আয়াতটি নাযিল করেন £ 


১০ 4১০৪৪ ১ ১১১৬19৫০1৮৪] চৈ 95414) ১৯০০8214৯03 
| 0৮11 51111155115 oa 
ইব্‌ন জারীর এবং ইব্‌ন আবূ হাতিম ইহা উদ্ধৃত করিয়াছেন । ৃ fl 
ইহার পর আল্লাহ তা'আলা বলেন ঃ 
১5৮98 ০৮ 4 be 0৭ ১০০১৯৯4০০০৪ 
“তবে কি তাহারা জাহিলী যুগের বিচার ব্যবস্থা কামনা করে ? নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের 
জন্য বিচারে আল্লাহ অপেক্ষা কে উত্তম ?' 
ইহা দ্বারা সেই সব লোকের প্রস্তাব প্রত্যাখ্যান করা হইয়াছে যাহারা আল্লাহর বিধান হইতে 
দূরে থাকে । অথচ বিধানে রহিয়াছে সকল অন্যায় ও অবৈধতার বিরুদ্ধে বলিষ্ঠ মীমাংসা এবং 
সকল অকল্যাণ ও অমঙ্গল সম্বন্ধে স্পষ্ট ধারণা । এই কল্যাণময় বিধান উপেক্ষা করিয়া যাহারা 
খেয়াল-খুশি ও প্রচলিত সামাজিক নিয়মানুযায়ী লোকদের জন্য ভিত্তিহীন ও শরী“আত বিরোধী 
আইন-কানুন রচনা করে, তাহারাই বিভ্রান্ত । যথা জাহিলী যুগে মুশরিকরা অজ্ঞতা ও খেয়াল- 
খুশিমত আইন তৈরি করিত। তাতাররা রাষ্ট্রীয় কাজকর্মে চেংগিজ খানের অনুসরণ করে। 
তাহাদিগকে আল-ইয়াসিক আইন তৈরি করিয়া দিয়াছিল। উহা ইয়াহুদী, নাসারা এবং ইসলামী 
বিধানসমূহ হইতে নির্বাচন করিয়া তৈরি করা হইয়াছিল । তবে কিছু বিধান উহার মস্তিষ্কপ্রসূত 


কাছীর __৩/৭২ 


Contents 


৫৭০ তাফসীরে ইব্ন কাছীর 


ছিল। উহাকে তাহারা ইসলামী বিধানের মুকাবিলায় প্রাধান্য ও যথেষ্ট উন্নত এবং যুগোপযোগী 
বলিয়া মনে করিত । তাই যে বা যাহারা অদ্রপ করিবে, তাহারা কাফির বলিয়া সাব্যস্ত হইবে। 
তাহাদিগকে হত্যা করা ওয়াজিব হইয়া দীড়াইবে । যতক্ষণ পর্যন্ত তাহারা আল্লাহ ও তাহার 
রাসূল নির্দেশিত পথে প্রত্যাবর্তন না করিবে এবং ছোট-বড় সকল ব্যাপারে আল্লাহ ও তাহার 
রাসূলের আইন মুতাবিক বিচার নিষ্পত্তি না করিবে, ততক্ষণ তাহাদের বিরুদ্ধে জিহাদ চালাইতে 
হইবে। ূ 

তাই আল্লাহ বলিয়াছেন $ ০১২২ ২১1৯1241 ০% অর্থাৎ “তবে তাহারা কি আল্লাহর 
বিধান ছাড়িয়া অকল্যাণময় জাহিলী বিধানের সন্ধান করে ?' 

১৮০52 (০২৯ 411 ০০ ০০০ ১০ অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর বিধানকে বুঝে, 
উহার প্রতি বিশ্বাস রাখে, সে জানে যে, আল্লাহই শ্রেষ্ঠতম বিচারক এবং আল্লাহ তীহার বান্দার 
প্রতি এতটা করুণাশীল যতটা কোন মা তাহার সন্তানের প্রতিও নহে। তদুপরি সমস্ত বাস্তবতা 
সম্পর্কে তাহার রহিয়াছে সম্যক জ্ঞান, সমস্ত বস্তুর উপর তীহার রহিয়াছে একচ্ছত্র অধিকার এবং 
প্রত্যেক ব্যাপারে তিনি ন্যায়পরায়ণ। তাহার চেয়ে ন্যায়বিচারক আর কে হইতে পারে ? 

ইব্‌ন আবূ হাতিম (র)......হাসান রে) হইতে বর্ণনা করেন যে, হাসান বলেন ঃ যে লোক 
আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধানমতে বিচার নিষ্পত্তি করে, সে মৃর্খদের মত বিচার করে । 

ইউনুস ইব্‌ন আবদুল্লাহ (র)......ইব্ন আবু নাজীহ হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আবূ 
নাজীহ বলেন ঃ জনৈক ব্যক্তি তাউসকে জিজ্ঞাসা করিয়াছিলেন যে, আমি কি আমার সন্তানদের 
কাহাকেও বেশি দান করিতে পারি ? তখন তিনি তাহার জিজ্ঞাসার জবাবে এই আয়াতাংশ পাঠ 
কামনা করে? _ ূ 

আবুল কাসিম তাবারানী (র)......ইবৃন আব্বাস (রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন ঃ সেই ব্যক্তি আল্লাহ্র সবচেয়ে বড় শক্র যে ব্যক্তি 
ইসলামী বিধানের মধ্যে জাহিলিয়াতের নিয়ম-কানুন সন্ধান করে এবং অন্যায়ভাবে কাউকে 
হত্যা করিতে উদ্যত হয়। আবুল ইয়ামানের সনদে বুখারী এই হাদীসটি কিছুটা বর্ধিত আকারে 
বর্ণনা করিয়াছেন । 


LORE ১8547501525015056৭18405506 0০১) 
2৮ পল 322 2915 


089 25 YS Ss ile (3 2৬5৫ 542 
৩9655795644 52985605849 (61) 
1)? ১১০6 ১৬1০৫ ৮৬5 rT Ua S38: BG 
Ost ngs 

১4264; CMa Bry চোর ০ ই ¢ \ 55 (0) 


০৫১১৮১1০০০৫ ৬৩৮ ৩৬৮ মাএ Ll 


Contents 


সূরা মায়িদা ৫৭১ 


৫১. “হে মুমিনগণ! ইয়াহুদী ও খ্ৰিস্টানদিগকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। 
তাহারা পরস্পর পরস্পরের বন্ধু । তোমাদের মধ্যে কেহ তাহাদিগকে বন্ধুরূপে গ্রহণ করিলে 
সে তাহাদেরই একজন হইবে । আল্লাহ যালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না ।” 

৫২. “আর যাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে, তাহাদিগকে তুমি শীঘ্রই তাহাদের সহিত 
এই বলিয়া মিলিত হইতে দেখিবে যে, আমাদের আশংকা হয়, আমাদের ভাগ্য বিপর্যয় 
ঘটিবে। হয়ত আল্লাহর তরফ হইতে বিজয় অথবা এমন কিছু দিবেন যাহাতে তাহাদের 
অন্তরে যাহা গোপন রাখিয়াছিল, তজ্জন্য অনুতপ্ত হইবে ।” 

৫৩. “এবং মুমিনগণ বলিবে, ইহারাই কি আল্লাহর নামে দৃঢ় শপথ করিয়া বলিয়াছিল 
যে, তাহারা আমাদের সঙ্গেই আছে! তাহাদের আমল বরবাদ হইয়াছে । ফলে তাহারা 
ক্ষতিগ্রস্ত হইয়াছে ।” 

তাফসীর £ এখানে আল্লাহ তা'আলা তাহারা মু'মিন বান্দাদিগকে ইয়াহুদী ও খ্রিস্টানদের 
সহিত বন্ধুত্ব স্থাপন করিতে নিষেধ করিয়া বলেন ৪ কেননা তাহারা ইসলামের শক্রু। তাহারা 
তোমাদের ধর্মের প্রতি বিদ্বেষ ও হিংসা পোষণ করে। 

এই জন্য আল্লাহ পাক বলিয়াছেন ঃ ১৪০০ ২১1৪ 78১০$$1535 ১০5 ‘তোমাদের মধ্যে 
কেহ তাহাদিগকে বন্ধুরূপে গ্রহণ করিলে সে তাহাদেরই একজন হইবে ।' 

ইব্‌ন আবু হাতিম (র)......ইয়ায রে) হইতে বর্ণনা করেন ঃ 

হযরত উমর (রা) আবূ মূসা আশআরী (রো)-কে আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ ফিরিস্তি একটি 
চামড়ায় লিখিয়া পাঠাইবার নির্দেশ দিলেন। তাহার একজন খ্রিস্টান কেরাণী ছিল। সে সেই 
ফিরিস্তি লিখিয়া তাহার সঙ্গে নিয়া গেল। উমর (রা) অবাক হইলেন । তিনি বলিলেন, এই হইল 
বিশ্বস্ত দপ্তর সংরক্ষক! তিনি তাহাকে প্রশ্ন করিলেন, তুমিই কি মসজিদে গিয়া সিরিয়া হইতে 
পাঠানো ফরমান পড়িয়া শুনাইয়াছ ? আবু মুসা. বললেন, না, সে তাহা পারে না। তিনি প্রশ্ন 
করিলেন, সে কি অপবিত্র ছিল ? আবূ মুসা বলিলেন, না বরং সে খ্রিস্টান । তখন উমর (রা) 
তাহাকে ধমকাইলেন এবং তাহার পশ্চাতে থাঞ্সড় দিয়া বলিলেন, উহাকে বহিষ্কার কর । অতঃপর 
তিনি এই আয়াত তিলাওয়াত করিলেন ঃ 


20101 ১০ Lyell 19৯5 ২19১51 52৩] চি 
অর্থাৎ “হে ঈমানদারগণ! ইয়াহুদী ও নাসারাদের বন্ধুরূপে গ্রহণ করিও না।' 
মুহাম্মদ ইব্‌ন হাসান (র)......মুহাম্মদ ইব্‌ন সীরীন (র) হইতে বর্ণনা করেন যে, মুহাম্মদ 
ইব্‌ন সীরীন (র) বলেন ঃ আবদুল্লাহ ইব্‌ন উতবা প্রত্যেককে ইয়াহুদী ও নাসারাদের সঙ্গে সম্পর্ক 
গড়িতে নিষেধ করিয়া বলেন, যে উহাদের সঙ্গে সম্পর্ক কায়েম করিবে, সে তাহার অজ্ঞাতে 
তাহাদের দলভুক্ত হইয়া যাইবে । বর্ণনাকারী বলেন, তখন আমরা ধারণা করিয়া নিই যে, তিনি 
৮৮401 05110 2৮651115৯55 21951 5551 15 0; এই আয়াতের আলোকেই 
ইহা বলিয়াছেন । fl 

আবু সাঈদ আল-আশাজ্জ (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন $ ইব্‌ন 
আব্বস (রা) আরবের খ্রিস্টানদের যবেহকৃত পশু খাওয়া সম্পর্কে জিজ্ঞাসিত হইলে তিনি বলেন, 
খাও। তবে আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪4১০ 4318 ০৫১০ +$1552 ১০3 অর্থাৎ ‘তোমাদের 


Contents 


৫৭২ তাফসীরে ইব্ন কাছীর 


মধ্যে যে ব্যক্তি তাহাদের সঙ্গে বন্ধুত্ব করিবে, নিশ্চয়ই সে তাহাদেরই মধ্যে গণ্য হইবে।' 
আবৃ-যিনাদ হইতেও এরূপ বর্ণনা করা হইয়াছে। 

ইহার পর আল্লাহ তা'আলা বলেন 8:১০: ০৫718 (৮৪ ১১3৫1 ১ 

অর্থাৎ “যাহাদের অন্তরে সন্দেহ ও নিফাক রহিয়াছে, তাহারা গোপনে. ও প্রকাশ্যে তাহাদের 
বন্ধু ও সমমনাদের সঙ্গে যোগাযোগ করে । 

১১০1১ (8১০5 01] ৬৬-১5 95185 তাহারা গিয়া বলে, আমাদের আশঙ্কা হয়, 
আমাদের ভাগ্য বিপর্যয় ঘটিবে।' অর্থাৎ তাহারা এই বলিয়া তাহাদের সঙ্গে যোগাযোগ করে যে, 
দুর্ভাগ্যবশত যদি কাফিররা মুসলমানদের উপর বিজয়ী হয়, তখন ইয়াহুদী ও খ্রিস্টানরা তাহাদের 
উপকারে আসিবে । ইহার প্রেক্ষিতে আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 

rill 596 51% ৪:০৮ অর্থাৎ ‘হয়ত আল্লাহ্‌ অচিরেই মুসলমানদেরকে বিজয় 
দান করিবেন!’ 

সুদ্দী (র) ইহার ভাবার্থে বলেন ঃ ইহা দ্বারা মক্কা বিজয়ের প্রতি ইঙ্গিত করা হইয়াছে। 

অনেকে বলিয়াছেন যে, ইহা দ্বারা মুসলমানদের হাতে শাসনভার আসার প্রতি ইঙ্গিত 
দেওয়া হইয়াছে। 

১১১০ ০০০০ 91 “অথবা তিনি মুসলমানদের বিশেষ কিছু ক্ষমতা দিবেন’ 

এই আয়াতাঁংশের ভাবার্থে সুদ্দী (রা) বলেন ৪ ইহা দ্বারা ইয়াহুদী ও খ্রিস্টানদের নিকট 
হইতে মুসলমানদের জিযিয়া আদায়ের ইঙ্গিত প্রদান করা হইয়াছে। 

1১৯. অর্থাৎ মুনাফিকদের যাহারা ইয়াহুদী ও খ্রিষ্টানদের সহিত সম্পর্ক রাখিবে। 

১৫-8১-৮৪19 5 ০ অর্থাৎ আজ যে সকল মুনাফিকের চক্রান্ত ধরা পড়িতেছে 
না, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত লিপ্ত থাকিয়াও যাহারা বহাল তবিয়াতে রহিয়াছে, অদূর 
ভবিষ্যতে তাহাদিগকে শোনিতাশ্র বহাইতে হইবে। সেই দিন আল্লাহ তাহাদের চক্রান্ত 
মুমিনদের নিকট ফাস করিয়া দিবেন। তখন মুসলমানরা বিস্ময় প্রকাশ করিয়া বলিবে, ইহারা 
কি তাহারা, যাহারা শপথ করিয়া আমাদিগকে বলিত, আমরা তোমাদের সঙ্গে রহিয়াছি! শেষ 
পর্যন্ত তাহাদের মিথ্যা ভেন্বীবাজী ও চক্রান্তসমূহ প্রকাশ হইয়া যাইবে । তাই আল্লাহ তা'আলা 
Msi 


“Ore OO Ou 


৮8025027085 

উল্লেখ্য যে, ০): -এর পঠন নিয়া ইখতিলাফ রহিয়াছে । জমহুরের মত হইল 913 সহ 
5, পড়া । কেহ মুবতাদা হিসাবে লাম-এর উপর পেশ দিয়া পাঠ করেন। কেহ আতফ 
হিসাবে যবর দিয়া পাঠ করেন এবং ৮১৪10 ৮212 ০ 51111 ০০০ -এর উপর আতফ করেন। 
মদীনাবাসীরা 919 বাদ দিয়া ১১311 48, পাঠ করেন। এই পঠন রীতি মুজাহিদ (র) হইতে 
ইব্‌ন জুরাইজ (র) বর্ণনা করেন। 

এই আয়াতের শানে নুযূল সম্বন্ধেও মতভেদ রহিয়াছে । সুদ্দী (র) বলেন ৪ ইহা দুইটি 
লোককে লক্ষ্য করিয়া নাযিল করা হইয়াছে । তাহাদের একজন ওহুদের যুদ্ধের পর তাহার এক 


Contents 


সূরা মায়িদা ৫৭৩. 


সাথীকে বলে, আমি ইয়াহুদীদের সহিত সম্পর্ক রাখি, যাহাতে ভবিষ্যতে কোন সুযোগমত আমি 
উহাদের সহযোগিতা পাই । অন্যজন বলে যে, আমি সিরিয়ার অমুক খিস্টানের সহিত যোগাযোগ 
রাখি, যাহাতে সুযোগমত তাহার সাহায্য-সহযোগিতা পাইতে পারি। এই প্রেক্ষিতে আল্লাহ 
তাআলা অবতীর্ণ করেন ৪ 
সুতা ৪০5 9119৯55২195 921 850 

অর্থাৎ “হে মু'মিন সকল ! ইয়াহুদী ও খ্রিষ্টানদিগকে বন্ধুরূপে গ্রহণ করিও না ।' 

ইকরিমা (রো) বলেন ঃ “এই আয়াতটি আবু লুবাবা ইব্‌ন মুনধির সম্পর্কে নাযিল হইয়াছে । 
যখন' রাসূলুল্লাহ (সা) তাহাকে পাঠাইয়া বনী কুরায়যাদেরকে ডাকিয়াছিলেন, তখন বনী 
কুরায়যারা তাহাকে জিজ্ঞাসা করিয়াছিল, রাসূলুল্লাহ (সা) তাহাদের সঙ্গে কিরূপ ব্যবহার 
করিবেন ? তিনি তখন স্বীয় হস্তদ্বারা গলদেশের প্রতি ইঙ্গিত করিয়া তাহাদেরকে বুঝাইয়া দিলেন 
যে, তোমাদিগকে তিনি হত্যা করিবেন । ইব্‌ন জারীর (র) ইহা উদ্ধৃত করিয়াছেন। 

কেহ বলিয়াছেন £ ইহা আবদুল্লাহ ইবনে উবাই ইব্‌ন সলুল সম্বন্ধে নাযিল হইয়াছে । যথা 
ইব্‌ন জারীর (র)......আতীয়া ইব্‌ন সাদ (র) হইতে বর্ণনা করেন যে, আতীয়া ইব্‌ন সা'দ (র) 
বলেন ৪ উবাদা ইবনে সামিত (রা) বনী হারিস ইব্‌ন খাযরাজ গোত্র হইতে প্রস্থান করিয়া সোজা 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া বলেন, হে আল্লাহর রাসূল! আমার বহু ইয়াহুদী বন্ধু রহিয়াছে, 
কিন্তু আমি তাহাদের সঙ্গে বন্ধুত্ব ভাঙ্গিয়া দিলাম! কেননা তাহাদের বন্ধুত্ব অপেক্ষা আমি আল্লাহ 
ও তাহার রাসূলের বন্ধুত্ব শ্রেষ্ঠ মনে করি। উহার প্রেক্ষিতে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলূল 
বলে, আমি অবশ্য ভূত-ভবিষ্যত চিন্তা করিয়া সিদ্ধান্ত গ্রহণ করি। তাই আমি আমার পূর্বের 
বন্ধদেরকে ত্যাগ করিতে পারি না। তখন রাসূলুল্লাহ (সা) আবদুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন সলুলকে 
লক্ষ্য করিয়া বলেন, হে আবুল হুবাব! তুমি এই ব্যাপারে উবাদা ইব্‌ন সামিত হইতে কেন পিছপা 
হইতেছ ? অথচ তোমারও উহা করা উচিত । অতঃপর আলোচ্য আয়াত দুইটি নাযিল হয়। 

ইব্‌ন জারীর (র)......যুহরী (র) হইতে বর্ণনা করেন যে, যুহরী (র) বলেন £ যখন বদরের 
যুদ্ধে মুশরিকদের পরাজয় ঘটে, তখন মুসলমানরা তাহাদের ইয়াহুদী বন্ধুদেরকে ইসলামের প্রতি 
আহ্বান জানাইয়া বলেন যে, বদরের মত বিপর্যয় তোমাদের ভাগ্যেও ঘটিবে। উহার উত্তরে 
ইয়াহুদী নেতা মালিক ইব্‌ন সাইফ বলে যে, যুদ্ধবিদ্যায় অনভিজ্ঞ কতক কুরায়শদের উপর 
বিজয় লাভ করিয়া অহংকারে মাতিয়া উঠিও না। যদি কখনো আমাদের সহিত তোমাদের যুদ্ধ 
হয়, তখন যুদ্ধ কাহাকে বলে দেখিবে। তখন উবাদা ইবনে সামিত (রা) রাসূলুল্লাহ (সা)-এর 
নিকট আসিয়া বলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমাদের ইয়াহুদী বন্ধুদের অন্তর বড় কঠিন। যদিও 
তাহাদের অন্ত্র শানিত এবং তাহারা যুদ্ধবাজ, তবুও আমি তাহাদের বন্ধুত্ব ছিন্ন করিয়া আল্লাহ 
এবং তাহার রাসূলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করিতেছি। এখন হইতে একমাত্র আল্লাহ এবং তাহার 
রাসূলই আমার প্রকৃত বন্ধু। তখন আবদুল্লাহ ইবৃন উবাই বলে, আমি ইয়াহুদীর সহিত বন্ধুত্‌ 
ছিন্ন করিব না। আমি ভাবিয়া কাজ করি। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন, হে আবুল হুবাব! 
তুমি ইয়াহুদীদের সঙ্গে বন্ধুত্ব প্রতিষ্ঠিত রাখিয়া উবাদা হইতে নিচে নামিয়া গিয়াছে । অথচ 
তোমারও ইহা করা উচিত! এই কথোপকথনের প্রেক্ষিতে নাযিল হইল ঃ 


Contents 


৫৭8 তাফসীরে ইব্‌ন কাছীর 
75151172571 5591 820 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন ৪ প্রথম ইয়াহুদীদের বনু কাইনুকা গোত্র তাহাদের এবং 
রাসূলুল্লাহ (সা)-এর মধ্যে সম্পাদিত চুক্তি ভঙ্গ করে। বর্ণনাকারী বলেন, আমাকে আসিম ইব্‌ন 
উমর ইব্‌ন কাতাদা বলিয়াছেন যে, সেই গোত্রের বহু লোককে তাহাদের বিচারের ব্যাপারে 
নির্দেশ নাযিল না হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ (রা) বন্দী করিয়া রাখেন। যখন তাহাদের শাস্তি 
নির্ধারিত হয়, তখন আবদুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন সলূল তাহাদের পক্ষে সুপারিশ করিয়া 
রাসূলুল্লাহ সো)-কে বলেন, হে মুহাম্মদ! আপনি আমার বন্ধুদের প্রতি অনুগ্রহ করুন। ইহারা 
খাযরাজদের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ । কিন্তু রাসূলুল্লাহ (সা) কোন উত্তর না দিয়া নীরবতা 
অবলম্বন করেন। সে আবারো বলিল, হে মুহাম্মদ! ইহাদের ব্যাপারে অনুগ্রহ করুন৷ কিন্তু 
রাসূলুল্লাহ (সো) কোন উত্তর না দিয়া নীরবতা অবলম্বন করেন। সে আবারো বলিল, হে মুহাম্মদ! 
ইহাদের ব্যাপারে অনুগ্রহ করুন। কিন্তু রাসূলুল্লাহ সো) কোন উত্তর না দিয়া মুখ ফিরাইয়া 
নিলেন। তখন উপায়াত্তর না দেখিয়া সে রাসূলুল্লাহ (সা)-এর জামার এক প্রান্ত টানিয়া ধরে। 
রাসূলুল্লাহ (সা) বলেন, ছাড়িয়া দাও। এই ধরনের আচরণের ফলে রাসূলুল্লাহ (সা) অত্যন্ত 
রাগাঘিত হইয়া বলেন, তোমার অমঙ্গল হউক, আমাকে রেহাই দাও । সে বলিল, না, যতক্ষণ 
পর্যন্ত আমার বন্ধুদের ব্যাপারে অনুগ্রহ না করিবেন, ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হইব না। তাহারা দলে 
বৃহৎ এবং এই পর্যন্ত তাহারা আমার পক্ষ অবলম্বন করিয়াছে। আজ একদিনে এই বৃহৎ দলটি 
ধ্বংস হইয়া যাইবে শুনিয়া আমি ভবিষ্যতের ব্যাপারে ভীষণভাবে শঙ্কিত । পরিশেষে হুযূর (সা) 
বলেন $ যাও, সব কিছু তোমার জন্যই হইল । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)......উবাদা ইব্‌ন ওলীদ ইবৃন উবাদা ইব্‌ন সামিত (রা) হইতে 
বর্ণনা করেন যে, উবাদা ইব্‌ন সামিত (রা) বলেন ঃ যখন বনু কাইনুকা রাসূলুল্লাহ (সা)-এর 
সঙ্গে যুদ্ধে পরাজয় বরণ করে, তখন আবদুল্লাহ ইব্‌ন উবাই তাহাদের পক্ষে সুপারিশ করে। 
কিন্তু উবাদা ইব্‌ন সামিত (রা) রাসূলুল্লাহ (সা)-এর নিকট কোন রকমের সুপারিশ করিতে 
অস্বীকৃতি জানান। যদিও তিনি উবাই ইব্‌ন সলূলের মত বনী আউফ ইব্‌ন খাযরাজদের একজন 
বন্ধু ছিলেন। উপরন্তু তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া বলেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি 
আল্লাহ ও তাহার রাসূলের ইচ্ছানুযায়ী উহাদের সহিত সম্পর্কে ছিন্ন করিয়াছি এবং আমি আল্লাহ্‌ 
ও তাহার রাসূল এবং মুমিনদের সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়াছি । আজ হইতে আমি কাফিরদের 
বন্ধুত্ব সম্পর্ক হইতে মুক্ত ও পবিভ্র। উবাদা ইব্‌ন সামিতের এই সিদ্ধান্ত এবং আবদুল্লাহ ইব্‌ন 
উবাইর উপরোক্ত ভূমিকার প্রেক্ষিতে সূরা মায়িদার আলোচ্য আয়াত তিনটি নাযিল করা হয়। 

ইমাম আহমদ (র)......উসামা ইব্‌ন যায়দ রো) হইতে বর্ণনা করেন যে, উসামা ইব্‌ন 
যায়দ (রা) বলেন £ আবদুল্লাহ ইবৃন উবাই রোগ শয্যায় শায়িত অবস্থায় আমি রাসূলুল্লাহ 
(সা)-এর সঙ্গে তাহাকে দেখিতে যাই। তখন রাসূলুল্লাহ (সা) তাহাকে বলেন, আমি তোমাকে 
ইয়াহুদীদের সঙ্গে বন্ধুত্ব রাখিতে নিষেধ করিয়াছিলাম। উত্তরে আবদুল্লাহ ইব্‌ন উবাই বলে, 
আসআদ ইব্‌ন যুরারা ইয়াহুদীর প্রতি চরম শত্রতা পোষণ করিত । কিন্তু তাহাকেও মরিতে 
হইয়াছে। 


Contents 


সূরা মায়িদা ৫৭৫ 
মুহাম্মদ ইব্‌ন ইসহাকের সনদে আবূ দাউদ (র)-ও ইহা বর্ণনা করিয়াছেন। 


১০ Lh  I0 ১৮৬ PAE 2 3d OCLC aries, Boor 
8০62883৩৩৯১ ৬ ls SLA Hil gig to 
৩৮৯৮ 0 ০১৩৯৩১০৪৮১৯] ৫০৪9 ০%০4£% 2 HFSS $ 

» । ০0৮4 
পর ০১৫ 211৫ ৩৫555 পাঠ ১৫২১০৮3 পাঠ ee 5৮ 58 9 ৬ ৪ টা 
৩৯৮১ El 250 98৬১11১৩ ৩5১1১ 2৮525 21৮52) 149 (০০) 

30 sect 
I 0055 m2 55 
০১ 2 ৫04 154 €১ ৭০৫55 তত elle 

৫৪. “হে মু'মিনগণ! তোমাদের কেহ দীন হইতে ফিরিয়া গেলে আল্লাহ এমন এক 
সম্প্রদায় আনিবেন যাহাদিগকে তিনি ভালবাসিবেন ও তাহারা তাহাকে ভালবাসিবে। 
তাহারা মু*মিনদের প্রতি কোমল ও কাফিরদের প্রতি কঠোর হইবে । তাহারা আল্লাহর পথে 
জিহাদ করিবে ও কোন নিন্দুকের নিন্দার ভয় করিবে না। ইহা আল্লাহ্র অনুগ্রহ, যাহাকে 
ইচ্ছা তিনি দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময়, প্রজ্ঞাময় ৷” 

৫৫. “তোমাদের বন্ধু তো আল্লাহ, তাহার রাসূল ও মুমিনগণ, যাহারা বিনীতভাবে 
সালাত আদায় করে ও যাকাত দেয় ।” 

৫৬. “কেহ আল্লাহ, তাহার রাসূল ও মুমিনদিগকে বন্ধুরূপে গ্রহণ করিলে আল্লাহর 
দলই তো বিজয়ী হইবে ।” 

তাফসীর ঃ এখানে আল্লাহ তা'আলা তাহার অসীম শক্তির সংবাদ দিয়া বলেন, যদি কেহ 
তাহার দীনের সহযোগিতা করিতে অস্বীকৃতি জানায় এবং দীন প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধক হইয়া 
দাড়ায়, তবে আল্লাহ অতি সত্তর তাহার পরিবর্তে এমন কতক লোক নিয়োজিত করিবেন যাহারা 
বাতিলের মুকাবিলায় লৌহ প্রাচীরের ন্যায় মযবৃত হইবে এবং দীন প্রতিষ্ঠায় প্রাণপ্রাত করিবে । 

যথা অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ 

0০55 515৮5 ০5044418559 

অর্থাৎ ‘যদি তোমরা মুখ ফিরাও তাহা হইলে আল্লাহ তোমাদের পরিবর্তে ভিন্ন সম্প্রদায় 
আনিবেন। তাহারা তোমাদের মত হইবে না। 

আল্লাহ অন্যত্র আরো বলিয়াছেন £ 


১২১2 40 ৫০ WS Ah SE SL ০৪ Ct 
অর্থাৎ ‘তিনি যদি চাহেন তো তোমাদিগকে সরাইয়া নতুন সৃষ্টি নিয়া আসিবেন এবং তাহা 
করিতে তিনি অক্ষম নহেন।' 


Contents 


৫৭৬ তাফসীরে ইব্ন কাছীর 


এই স্থানে আল্লাহ ত তা'আলা বলেন ৪44১ ১০০১০ ১5১ 51951 ০231 020 

“হে বিশ্বাসীগণ! তোমাদের মধ্যে যদি কেহ দীন হইতে বিমুখ হয়।" অর্থাৎ হক ত্যাগ 
করিয়া যদি বাতিলের দিকে ধাবিত হয়। 

মুহাম্মদ ইব্‌ন কাব বলেন, ইহা কুরায়শ নেতৃবর্গের সম্বন্ধে নাযিল হইয়াছে। 

হাসান বসরী (র) বলেন ৪ এই আয়াতটি সেই ধরনের লোকদের উদ্দেশ্যে নাযিল হইয়াছে 
MNRAS aL dP de AE nla রিয়া রসাল রানার 
দ্বিতীয় অংশে আল্লাহ তা'আলা বলেন ৪ 

es ০% ০১%, | ০৭0; 03১-3 ‘তাহা হইলে আল্লাহ সত্র সত্বর এমন এক 
a AR Ef ERTS ME SEG 

হাসান বলেন £ আল্লাহ্র কসম! এই আয়াতাংশে আবূ বকর সিদ্দীক (রা)-সহ অন্যান্য 
সাহাবীদের কথা বলা হইয়াছে । ইব্‌ন আবু হাতিম রে) ইহা বর্ণনা করিয়াছেন। 

আবূ বকর ইব্‌ন আবু শায়বা (র) বলেন যে, আমি আবূ বকর ইব্‌ন আইয়াশের নিকট 
শুনিয়াছি যে, তি তিনি বলিয়াছেন ৪ £:%.২% ৫১০১ ৪% 1111 ০15 35০৪ এই আয়াতাংশে 
আহলে কাদিসিয়ার কথা বলা হইয়াছে। 

মুজাহিদ হইতে লাইস ইব্‌ন আবূ সুলায়ম বলিয়াছেন ৪ এই আয়াতাংশে যাহাদের কথা বলা 
হইয়াছে, তাহারা হইল বৃহত্তর সাবা গোত্রের কোন এক সম্প্রদায় । 

ইব্‌ন আবূ হাতিম (র)......ইবৃন আব্বাস রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, আলোচ্য 
আয়াতাংশে উল্লেখিত সম্প্রদায় প্রসঙ্গে ইবৃন আব্বাস (রা) বলেন ঃ ইহারা হইল ইয়েমেনের 
কিনদাহ ও সুকুন গোত্রের লোক । 

ইব্‌ন আবু হাতিম (র)......জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির 
ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন ৪ আলোচ্য আয়াতাংশ সম্বন্ধে রাসূলুল্লাহ সো)-কে জিজ্ঞাসা করা 
হইলে তিনি বলেন ঃ ইহারা হইল ইয়েমেনের কিনদাহ, সুকুন ও তুজীব গোত্রসমূহের লোকজন । 
তবে এই হাদীসটি অত্যন্ত দুর্বল। 

ইব্‌ন আবূ হাতিম (র)...... আবু মুসা আশআরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু মুসা 
আশআরী (রা) বলেন £ যখন 23939 ৮$2-৯3 PL 4111 5012 9: -আয়াতাংশ 
নাযিল হয়, তখন রাসূলুল্লাহ (সা) আমার প্রতি ইঙ্গিত করিয়া বলেন, উহারা এই লোকটির 
কওমের লোক । শু'বার সনদে ইব্‌ন জারীরও এইরূপ বর্ণনা করিয়াছেন। ইহার পরের 
আয়াতাংশে আল্লাহ তা'আলা বলেন ঃ 


এ ১৪৫৭1 she ৪১০ all ০2131 
“তাহারা মুমিনের প্রতি কোমল এবং কাফিরদের প্রতি কঠোর হইবে ।' 
এই আয়াতাংশে পরিপূর্ণ মুমিনের দুইটি বৈশিষ্ট্য বলা হইয়াছে। এক, তাহারা পরস্পর 
পরস্পরের প্রতি অত্যন্ত বিনয়ী থাকিবে । দুই, তাহারা কাফিরদের প্রতি থাকিবে অত্যন্ত কঠোর । 
যথা অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 


টি তির ভীত £ঁ 2 ৮৮০ পপ 2 পুর্ণ ও ৬০৫ fof 3 পপ 8 
M2 >) JES ৮০ slit a ৪১৫13 4141 ০৬০১ আশি 


Contents 
সূরা | ৫৭৭ 


অর্থাৎ ‘আল্লাহ্‌র রাসূল মুহাম্মদ (সা)-ও তাহার সঙ্গীরা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর এবং 
নিজেরা একে অপরের প্রতি অত্যন্ত বিনয়ী ও নম্র” 

ইহাতে রাসূলুল্লাহ (সা)-এর বৈশিষ্ট্য সম্পর্কে বলা হইয়াছে যে, তিনি তাহাদের অনুগামীদের 
সামনে সদা হাসিমুখে থাকেন এবং শত্রুদের সামনে থাকেন বীরোচিত গান্তীর্য নিয়া । 

ইহার পর আল্লাহ তা'আলা বলেন ৪ 

MY 251 SHES Ys 401 ০০৭ ৪ SIAL 

‘তাহারা আল্লাহ্‌র পথে জিহাদ করিবে এবং কোন নিন্দুকের নিন্দার ভয় করিবে না।' 

অর্থাৎ মুমিনরা আল্লাহ্র আনুগত্য পালন করিতে, দণ্ডবিধি প্রতিষ্ঠা করিতে, শত্রুর 
মুকাবিলায় যুদ্ধ করিতে, ন্যায়ের আদেশ করিতে এবং অন্যায়ের প্রতিরোধ করিতে ভীরুতা 
প্রকাশ করে না । তেমনি তাহারা জিহাদের ময়দান হইতে পৃষ্ঠপ্রদর্শন করে না, কোন নিন্দুকের 
নিন্দার পরোয়া করে না এবং তাহারা সত্যের পথে অগ্রসর হইতে ক্লান্তি অনুভব করে না। 

ইমাম আহমদ (র)......আবূ যর (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ যর রো) বলেন ঃ 
আমাকে আমার প্রিয়তম বন্ধু রাসূল (সা) সাতটি কাজের আদেশ করিয়াছেন। তিনি আমাকে 
লোকদের প্রতি দৃষ্টি দিতে ও নিজের চেয়ে উপরস্থ লোকদের প্রতি দৃষ্টিপাত না করিতে, 
আত্মীয়রা সম্পর্ক না রাখিলেও তাহাদের সঙ্গে সুসম্পর্ক রাখিতে, কাহারও নিকট ভিক্ষা না 
চাহিতে, তিক্ত হইলেও সত্য কথা প্রকাশ করিতে, আল্লাহর পথে কোন নিন্দুকের নিন্দার পরোয়া 
না করিতে, আর অধিক হারে «11, 41 £,% % 1) পাঠ করিতে আদেশ করিয়াছেন। 
কেননা ইহার ভাণ্ডার হইল আরশের নীচে অবস্থিত! 

ইমাম আহমদ রে).....আবৃ মুসান্না রে) হইতে বর্ণনা করেন যে, আবু সুসান্না (র) বলেন £ 
আবূ যর (রা) বলিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) আমাকে সাতটি বিষয়ের উপর পাচবার দীক্ষা 
দিয়াছেন। সাতবার আল্লাহকে সাক্ষী রাখিয়া আমি এই কথাটি বলিয়াছি যে, আল্লাহর পথে 
চলিতে কোন নিন্দুকের নিন্দার পরোয়া করিব না। আবূ যর (রা) বলেন, একদা রাসূলুল্লাহ (সা) 
আমাকে ডাকিয়া বলেন ঃ বেহেশতের বিনিময়ে তুমি কি আমার হাতে দীক্ষা নিবে ? আমি হ্যা 
সূচক উত্তর দিয়া হাতখানা তাহার দিকে বাড়াইয়া দিলে তিনি বলেন ঃ শর্ত হইল, তুমি কাহারো 
নিকট কিছু ভিক্ষা চাহিবে না। আমি বলিলাম, হ্যা, ঠিক আছে। অতঃপর তিনি বলিলেন, 
তোমার সাওয়ারীর পিঠ হইতে যদি একটি চাবুকও পড়িয়া যায়, তবুও না। অর্থাৎ সামান্য একটি 
চাবুকও যদি সাওয়ারীর উপর হইতে নীচে পড়িয়া যায়, তবুও কাহারো সাহায্য নিবে না, বরং 
নিজেই নামিয়া উহা তুলিয়া লইবে। 

ইমাম আহমদ (র)......আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ সাঈদ খুদরী 
(রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ সাবধান! চক্ষুলজ্জা ও সমালোচনার ভয়ে কেহ যেন 
সত্য বলা হইতে বিরত না থাকে। কেননা মৃত্যুকে কেহ আগাইয়া নিয়া আসিতে পারে না এবং 
রিষিককে বাধা দিতে পারে না। অর্থাৎ সময়-সুযোগে সত্য বলিবে এবং আল্লাহর গুণগান করিবে 
- কাহারো এই অপেক্ষা না করা উচিত। একমাত্র আহমদ ইহা বর্ণনা করিয়াছেন। 


কাছীর__-৩/৭৩ 


Contents 


৫৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ রে).....আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু সাঈদ খুদরী 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ আল্লাহর বিধান বিরোধী কোন কাজ করিতে 
কাহাকেও দেখার পর নিজেকে দুর্বল মনে করিয়া যদি উহার প্রতিবাদ না করে, তবে কিয়ামতের 
দিন আল্লাহ তাহাকে জিজ্ঞাসা করিবেন, উহার প্রতিবাদ. করিতে তোমাকে কে বিরত 
রাখিয়াছিল? সে বলিবে, মানুষের ভয়ে আমি প্রতিবাদ করি নাই, নীরব ছিলাম । অতঃপর আল্লাহ 
তা'আলা বলিবেন, তোমার ভয় করার বিষয়ে আমি বেশি হকদার ছিলাম । আমর ইব্‌ন মুররা 
হইতে আ'“মাশের হাদীসে ইবৃন মাজাহও ইহা বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন মাজাহ (র)......আবূ সাঈদ খুদরী (1) হইতে বর্ণনা করেন যে, আবু সাঈদ খুদরী 
(রা) বলেন ৪ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, “কিয়ামতের দিন আল্লাহ তা'আলা বান্দাকে বহু 
প্রশ্ন করিবেন। উহার মধ্যে এই প্রশ্নটিও করা হইবে যে, হে আমার বান্দা! তুমি তোমার চোখের 
সামনে অন্যায় সংঘটিত হইতে দেখিয়াছ, কিন্তু তুমি উহার প্রতিবাদ করো নাই কেন? তখন সে 
উত্তরে দলীল হিসাবে দীড় করাইবে যে, হে প্রতিপালক! আমি আপনার প্রতি ভরসা 
করিয়াছিলাম এবং লোক ভয়ে নীরব ছিলাম। 

সহীহ হাদীসে আসিয়াছে যে, কোন মুমিনের জন্য উচিত নয় যে, নিজেকে লাঞ্চিত করিবে। 
তখন এক সাহাবী জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! নিজেকে লাঞ্ছিত করা অর্থ কি? 
রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ অর্থ হইল, এমন ধরনের বিপদ নিজের কাধে তুলিয়া নেওয়া যাহা 
বহন করিবার শক্তি তাহার নিজের না থাকে । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 

‘ইহা আল্লাহ্র অনুগ্রহ, যাহাকে ইচ্ছা তিনি দান করেন।' অর্থাৎ কাহারো মধ্যে উপরোক্ত 
গুণাবলী বিদ্যমান থাকা মানে আল্লাহর অনুগ্রহ ও তাওফীকপ্াপ্ত হওয়া । 

15 2৭5 1115 অর্থাৎ তাহার অনুগ্রহ অতি প্রশস্ত এবং তিনি স্বীয় প্রজ্ঞা দ্বারা অবৈধ 
বিষয় প্রত্যাখ্যানকারীকে তীহার বিশেষ অনুগ্রহ দানে সিক্ত করেন। 

অতঃপর আল্লাহ পাক বলেন £ 

[নি ১231 sass dl el Ll 

অর্থাৎ ‘তোমাদের বন্ধু ইয়াহুদীরা নয়; বরং তোমাদের বন্ধুত্ব স্থাপন করা উচিত আল্লাহ, 
তাহার রাসূল এবং মুমিনদের সহিত ।' 

$5511 5১১৮১০ 59০1 0০১৪৮ ০১511 ‘যাহারা নামায কায়েম করে এবং যাকাত 
প্রদান করে।' অর্থাৎ সেই সকল মুমিন যাহাদের মধ্যে নামায কায়েম করার মত বিশেষ গুণ 
থাকে এবং যে ইবাদতের মাধ্যমে একমাত্র আল্লাহ্‌র দাসত্ব তব স্বীকার করে আর যাকাত প্রদান করে 
পারা ডা কল 

০:৫1) ৮৯৩ বিনত হইয়া ৷’ কেহ ধারণা করেন যে, এই বাক্যটি 9৩11 ১5555 
-এর J হিসাবে আসিয়াছে। তখন অর্থ দাঁড়ায় যে, যাহারা রুক্‌ অবস্থায় যাকাত প্রদান করে। 


Contents 
সূরা মায়িদা ৫৭৯ 


যদি এই অর্থ নেওয়া হয় তবে রুকুর অবস্থায় যাকাত দেওয়া উত্তম বলিয়া প্রমাণিত হয়। অথচ 
কোন আলিম ও মুফতী এই অবস্থায় যাকাত দেওয়া উত্তম বলিয়া মনে করেন না। 

এই অর্থ গ্রহণকারীরা একটি ঘটনা উদ্ধৃত করিয়া বলেন যে, এই আয়াতটি হযরত আলী 
(রা)-এর ব্যাপারে নাযিল হইয়াছে। অর্থাৎ একদা হযরত আলী (রো) রুকু অবস্থায় থাকিতে এক 
ভিক্ষুক আসিয়া তাহার নিকট ভিক্ষা চাহিলে তিনি সেই অবস্থায় তাহার আংটিটি খুলিয়া 
ভিক্ষুককে দিয়া দেন। | 

ইব্‌ন আবু হাতিম (র)......উতবা ইব্‌ন আবূ হাকিম হইতে বর্ণনা করেন যে, উতবা ইব্‌ন 
আবু হাকিম বলেন ঃ [9০1 553015 Uy ss 401 5845 | এই আয়াতটি হযরত আলী 
(রা)-সহ সকল মুমিনের ব্যাপারে নাধিল হইয়াছে। 

আবূ সাঈদ আল-আশাজ্জ (র)......সালমা ইব্‌ন কুহাইল (র) হইতে বর্ণনা করেন যে, 
সালমা ইব্ন কুহাইল (র) বলেন £ আলী (রা) রুকু অবস্থায় একটি আংটি দান করিলে আলোচ্য 
আয়াতটি নাযিল হয়। 

ইব্‌ন জারীর (র)......মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ (র) বলেন £ এই 
আয়াতটি আলী (রা) সম্বন্ধে নাযিল হইয়াছে। কেননা তিনি একদা রুকু অবস্থায় দান 
করিয়াছিলেন 

আবদুর রাযযাক (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) 
বলেন £ এই আয়াতটি আলী ইব্ন আবূ তালিব (রা) সম্বন্ধে নাযিল হইয়াছে। | 

ইব্‌ন মারদুবিয়া (র).....ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ একদা রাসূলুল্লাহ সো) মসজিদ হইতে বাহির হন। তখন বহু লোকজন নামায 
এবং কেহ ছিল বসা অবস্থায় । ইতিমধ্যে একজন ভিক্ষুক আসিয়া রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
‘ ভিক্ষা চাহে । তিনি তাহাকে জিজ্ঞাসা করেন যে, কেহ কি তোমাকে কিছু দিয়াছে ? ভিক্ষুক 
বলিল, হ্যা, দিয়াছে। রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা করেন ঃ কে দিয়াছে ? ভিক্ষুক বলিল, এই দাড়ান 
লোকটি দিয়াছে। রাসূলুল্লাহ সো) আবার জিজ্ঞাসা করেন, সে কোন্‌ অবস্থায় তোমাকে ভিক্ষা 
দিয়াছে ? ভিক্ষুক বলিল, তখন সে রুকু অবস্থায় ছিল। রাসূলুল্লাহ (সা) বলেন, যে তোমাকে 
ভিক্ষা দিয়াছে সে তো আলী ইব্‌ন আবূ তালিব। তখন রাসূলুল্লাহ সো) তাহার নিকট বসিয়াই 
জোরে জোরে পড়িতেছিলেন £ 

১৮০৩০ du ০১০ 90105 ১0151945540 055১০, 

ইহার সনদ অসমর্থনযোগ্য। 

উল্লেখ্য যে, আলী (রা), আম্মার ইব্‌ন ইয়াসার (রা) ও আবূ রাফি রো) প্রমুখের সূত্রে ইব্‌ন 
মারদুবিয়া এই সম্বন্ধে যত হাদীস রিওয়ায়াত করিয়াছেন, উহার প্রত্যেকটি রাবী অযোগ্যতা, 
অজ্ঞতা, মিথ্যাশ্রয়িতা ইত্যাদি বিভিন্ন কারণে প্রত্যাখ্যাত এবং অসমর্থনযোগ্য | 

অন্য একটি রিওয়ায়াতে ইব্‌ন আব্বাস (রা) হইতে মায়মূন ইব্ন মিহরানের সনদে বর্ণিত 
হইয়াছে যে, আলোচ্য আয়াতটি সকল মুমিনকে উদ্দেশ্য করিয়া নাযিল হইয়াছে বটে, তবে 
সর্বপ্রথম আলী (রা)-কে উদ্দেশ্য করা হইয়াছে। 


Contents 


৫৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন জারীর (র)......আবূ জাফর (র) হইতে বর্ণনা করেন যে, আবূ জাফরের নিকট এই 
‘ আয়াতটি উদ্ধৃত করিয়া জিজ্ঞাসা করা হয় যে, এই ঈমানদার কাহারা ? তিনি বলেন, যাহারা 
ঈমান আনিয়াছে, তাহারা । অতঃপর তাহাকে বলা হয়, আমরা শুনিয়াছি যে, এই আয়াতটি 
আলী (রা)-এর ব্যাপারে নাযিল হইয়াছে । তিনি বলেন, হ্যা, যাহারা ঈমান আনিয়াছে, তিনিও 
তাহাদের একজন । 

আসবাত (র)......সুদ্দী (র) হইতে বলেন £ অবশ্য এই আয়াতটি সকল মু'মিনকে উদ্দেশ্য 
করিয়াই নাযিল করা হইয়াছিল, কিন্তু উল্লেখযোগ্য ঘটনা হইল এই, তখন আলী (রা) মসজিদের 
মধ্যে রুকু অবস্থায় ছিলেন। এমন অবস্থায় এক ভিক্ষুক গিয়া তাহার নিকট ভিক্ষা চাহিলে তিনি 
তাহার হাতের আংটিটি খুলিয়া ভিক্ষুককে দিয়া দেন। 

আলী ইব্‌ন আবু তালহা (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বলেন $£ ইহাতে তাহাদের কথা 
বলা হইয়াছে যাহারা ইসলাম গ্রহণের পর আল্লাহ, তাহার রাসূল এবং মুমিনদের সঙ্গে বন্ধুত্ব 
স্থাপন করে। ইব্‌ন জারীর €র) ইহা বর্ণনা করিয়াছেন । 

যাহা হউক, ইতিপূর্বে আমরা একাধিক হাদীস উদ্ধৃত করিয়াছি যাহাতে দেখা যায় যে, এই 
আয়াতগুলি উবাদা ইব্‌ন সামিত (রা)-এর ব্যাপারে তখন নাযিল হইয়াছিল, যখন তিনি 
ইয়াহ্দীদের হইতে সম্পর্ক ছিন্ন করিয়া একমাত্র আল্লাহ, তাহার রাসূল এবং মুমিনদের সঙ্গে 
বন্ধুত্‌ স্থাপন করিয়াছিলেন। আর এইজন্য আল্লাহ তা'আলা এই. আলোচনার সর্বশেষে 
বলিয়াছেন ঃ 


55 


১৮এ। 2৯ ali ০১ ul [9০| ১১১1, 21১3 “dl Js ০৭৪ 
অর্থাৎ “যে ব্যক্তি বন্ধুত্ব রাখিবে আল্লাহ্‌র সাথে, তাহার রাসূলের সাথে এবং মুমিনদের 
সাথে, সে আল্লাহ্র দলভুক্ত হইল । আর নিশ্চয়ই আল্লাহ্র দল বিজয়ী ।' 
অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 


Es a OO Ce EE 
Spill 31 ell EEL ১১১1 7915 4110, 
২০৭০ AE d EE EB পি 48 Ete Sl ETS 


“ 980 লা 655 oF 


ER HE ET HEE দি নি ৮ 


১৬৪ ০৪ ০| La ৮১০ ৯০০ 


অর্থাৎ আল্লাহ লিপিবদ্ধ করিয়া রাখিয়াছেন দির নিলি রায জারত বকি। 
নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী ও প্রবল পরাক্রান্ত । যাহারা আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে, 
তাহাদিগকে তুমি এমন পাইবে না যে, তাহারা আল্লাহ ও তাহার রাসূলের শত্রুদের সঙ্গে বন্ধুতৃ 
স্থাপন করে, যদিও উহারা তাহাদের পিতা, পুত্র, ভাই ও আত্মীয় হইয়া থাকে তাহাদের অন্তরে 


Contents 


সূরা মায়িদা ৫৮১ 


আল্লাহ শুধু ঈমান লিপিবদ্ধ করিয়া দিয়াছেন এবং স্বীয় রূহ (জিবরাঈল) দ্বারা তাহাদিগকে 
সাহায্য করিয়াছেন। আর তাহাদিগকে আল্লাহ এমন বেহেশতসমূহে প্রবিষ্ট করাইবেন যেইগুলির 
নিম্নদেশ দিয়া নহর প্রবাহিত। সেখানে তাহারা চিরকাল অবস্থান করিবে। আল্লাহ তাহাদের প্রতি 
সন্তুষ্ট এবং তাহারাও আল্লাহ্‌র প্রতি সন্তুষ্ট । আর তাহারাই আল্লাহর দল, আল্লাহ্র দলই 
সফলকাম হইবে। 

অর্থাৎ যে আল্লাহ, তাহার রাসূল ও মুমিনদের বন্ধুত্বে সত্তুষ্ট, সে দুনিয়া ও আখিরাত উভয় 
জগতে সফলকাম এবং উভয় জগতে সে প্রাপ্ত হইবে আল্লাহ্র মদদ । সেই কথাই এখানে বলা 
হইয়াছে ৪ 

35100175411 ১৯ 005 Ty 02015 21555 201 0552 ১5৩ 

অর্থাৎ “যে ব্যক্তি বন্ধুত্ব রাখিবে আল্লাহ, তাহার রাসূল এবং মুমিনদের সাথে, সে আল্লাহর 

দলভুক্ত হইল এবং নিশ্চয়ই আল্লাহ্র দল বিজয়ী ।' 


৮৬%; 1978 £ 213৩৬৩। 0১ 1১৬৩৫ 12 2 ২৯১০৬ Bb oY) 


2565 Cy EG «3 EONS 8৩ ডেড ৬৪ CASS) 
0 hse 
0২৫)2524%22 8 শি ৬১519 & ১৩৩ 931 % 2261313 (0A) 


৫৭. “হে মুমিনগণ! তোমাদের পূর্বে যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদের 
মধ্যে যাহারা তোমাদের দীনকে হাসি-তামাশা ও ক্রৌড়ার বস্তু হিসাবে গ্রহণ করে, 
তাহাদিগকে ও কাফিরগণকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, আর যদি তোমরা মুমিন 
হও, আল্লাহকে ভয় কর ।” 

৫৮. “তোমরা যখন সালাতের জন্য আহ্বান জানাও, তখন তাহারা উহাকে হাসি- 
তামাশা ও ক্রীড়ার বস্তুরূপে গ্রহণ করে, তাহা এইজন্য যে, তাহারা এমন এক সম্প্রদায়, 
যাহাদের বোধশক্তি নাই।” 

তাফসীর $ ইহা দ্বারা ইসলামের শত্রু আহলে কিতাব ও মুশরিকদের প্রতি মুসলমানদের 
মনে ঘৃণা সৃষ্টি করা হইয়াছে। কেননা মুসলমানরা সর্বোত্তম একটি বিধানের অনুসরণ করে যাহা 
হইল পবিত্র ইসলামী শরী“আত । উহার মধ্যে রহিয়াছে পার্থিব-অপার্থিব সকল বিষয়ের সূক্ষ্ম ও 
আনুপুঙ্খ সমাধান। অথচ এমন শরী'আতকে নিয়া তাহারা ঠান্টা-বিদ্ধপ করে এবং ভ্রান্তির 
বশবর্তী হইয়া তাহারা মনে করে যে, ইহা একটা খেল-তামাশার বিষয় । আল্লাহ তাহাদের এমন 
আচরণের সমালোচনা করিয়াছেন । যথা কোন কবি বলিয়াছেন ঃ 


০৪০11 ১৫৯11 ৮১০ 42819 + (০৯৮০ ২৬৪ ১১০ ০১ PSY 
আর বোধশক্তি যদি ব্যধিগ্রস্ত হয়, তবে খাটি কথায়ও অনেক ক্রটি পাওয়া যায়। 


Contents 


৫৮২ তাফসীরে ইব্ন কাছীর 


আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ 
38811515455 ১০ CES 19591 ০2। ০০ 

অর্থাৎ “তোমাদের পূর্বে যাহাদিগকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদিগকে এবং 
কাফিরদিগকে ।' 

এখানে ‘মিন’ শব্দটি ১.৯ ৩১, “এর জন্য আসিয়াছে। যথা- ৯ ন 1৬০৯ ১০৯ 
5051 এখানে ১ শব্দটি ১:৯ ১23 “এর জন্য আসিয়াছে । 

কেহ ১/54113 -কে জের দিয়া পড়িয়াছেন। পক্ষান্তরে যাহারা যবর দিয়া 1119 
পড়িয়াছেন তাহারা 1১591 ১+34| ১ 0509 Pia Es ASL ১5311 Y 
১518 ১০ 21951 -কে উহার J$ হিসাবে অর্থ করিয়াছেন। তখন ইহার উহ্য বাক্যটি 
হইবে 21241 81121 

অর্থাৎ ইহাদিগকে এবং উহাদিগকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। এইখানে 'কুফফার' দ্বারা 
মুশরিকদিগকে বুঝান হইয়াছে। £ 

ইবন মাসউদের কিরাআতে-১,০২7১15১5:551/557 25311 এ 
550 3531 ১5815 5 55 5231 -এইরূপ রহিয়াছে। ইহা ইব্‌ন 
জারীর বর্ণনা করিয়াছেন। 

ইহার পর বলা হইয়াছে যে, ১১০৮০ (এ 0 Lt 18 

অর্থাৎ তোমরা যদি মুমিন হইয়া যাও, তবে তাহাদিগকে তোমাদের এবং তোমাদের দীনের 
শত্ৰু মনে কর। কেননা তাহারা তোমাদের শরী“আতের ব্যাপারে ঠা্টা-তামাশা করে । 

অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 


ক ৩ তি ক 


এ] ৫১০ ৩ all 95৭ ০০ ৮2131 os Kl ০১৮০১] ১৯ 
এ 5010 18501018520 ১৮৪১ eis 15852 ১1 | 12 
all 
অর্থাৎ “মুমিনদের উচিত মুমিন ব্যতীত কাফিরদের সঙ্গে বন্ধুত্ব না করা। অতঃপর যে ইহা 
করিবে, তাহার সাথে আল্লাহ্র কোন সম্পর্ক নাই। কিন্তু এমন অবস্থায়, যখন তোমরা তাহাদের 
এবং আল্লাহর নিকটই সবাইকে প্রত্যাবর্তন করিতে হইবে ।' 
ইহার পর আল্লাহ তা'আলা বলেন ঃ 


(০৮517) (25561 ৪৬০11 51115505101, 
“তোমরা যখন সালাতের জন্য আহ্বান কর, তখন তাহারা ইহাকে হাসি-তামাশা ও ক্রীড়ার 
বস্তুরূপে গ্রহণ করে । 


Contents 


সূরা মায়িদা ৫৮৩ 


অর্থাৎ এইভাবে যখন মুআযিযন নামাযের জন্য আযানের মাধ্যমে আহ্বান করে, যাহা 
আলিমদের নিকট এবং বুদ্ধিমানেরা যাহার মর্ম সম্বন্ধে ওয়াকিফহাল, তাহাদের নিকট সর্বোত্তম 
আমল সেই আযানকে নিয়া তাহারা ঠা্টা-তামাশা করে। 

৪22 2? ০৫৭ এ।১ “ইহা এই কারণে যে, তাহারা এমন এক সম্প্রদায়, যাহাদের 
বোধশক্তি নাই ৷’ 7 

এই সকল হইল শয়তানের খাসলত। শয়তান যখন আযান শোনে, তখন সে গুহ্যদ্বার দিয়া 
বায়ু ছাড়িতে ছাড়িতে পলায়ন করে এবং সেখানে গিয়া থাকে যেখানে আযানের শব্দ পৌছে না। 
যখন আযান শেষ হইয়া যায়, তখন সে আবার আসে এবং তাকবীর শুরু হইলে আবার 
পালাইয়া যায়। তাকবীর দেওয়া শেষ হইলে সে পুনরায় আসে এবং নামাযীকে বিভ্রান্ত করার 
ব্রতে লিগ্ত হয়। নামাযীকে সে ভুলিয়া যাওয়া কথা মনে করাইয়া দেয়? ফলে কত রাকাআত 
নামায হইল, তাহাও নামাধী ভুলিয়া যায়। যদি কাহারো এমন অবস্থা হয়, তবে তাহাকে শেষ 
সিজদার পূর্বে দুইটি সাহু সিজদা দিতে হইবে । (বুখারী ও মুসলিম) 

যুহরী (র) বলেন £ আল্লাহ তা'আলা কুরআন শরীফের মধ্যেও. আযানের কথা উল্লেখ 
করিয়াছেন। অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করেন ঃ 

9155 ys ১840 41১05451555 Uns 29141 51175295151 

ইব্‌ন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 

আলোচ্য আয়াত প্রসঙ্গে আসবাত (র) সুদ্দী (র) হইতে বর্ণনা করেন যে, সুদ্দী (র) বলেন £ 
মদীনায় একজন খ্রিষ্টান ছিল। সে যখন প্রথম আযানে < 15) 1.০ ১1 5৫1 এই 
বাক্যটি শোনে, তখন বলে, মিথ্যাবাদী জুলিয়া ভস্ম হইয়া যাক। অতঃপর সেইদিন রাতেই 
তাহার পরিচারিকা ঘরে আগুন নিয়া আসিতে লাগিলে এক ধরনের পতঙ্গ উড়িয়া আসিয়া 
আগুনের উপর পড়ে এবং কিভাবে যেন ঘরে আগুন লাগিয়া যায় । তখন সেই ব্যক্তি এবং ঘরের 
সকলে ঘুমাইয়া ছিল । ফলে ঘরের সকলে পুড়িয়া মারা যায়। ইব্‌ন জারীর ও ইব্‌ন আবূ হাতিম 
(র) ইহা বর্ণনা করিয়াছেন। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার (র) স্বীয় সীরাত গ্রন্থে লিখেন £ মক্কা বিজয়ের বছর 
রাসূলুল্লাহ (সা) বিলালকে নিয়া কাবায় প্রবেশ করেন এবং রাসূলুল্লাহ সো) বিলালকে আযান 
দিতে আদেশ করেন। তখন আবু সুফিয়ান ইব্‌ন হারব, আত্তাব ইব্‌ন আসীদ ও হারিস ইব্‌ন 
হিশাম কাবার পাশে বসা ছিলেন। আত্তাব ইব্‌ন আসীদ আযান শুনিয়া বলেন যে, (আমার 
পিতা) আসীদের প্রতি আল্লাহর অপার অনুগ্রহ ছিল। কেননা তাহাকে এই ক্রোধ উদ্রেককারী 
কথাগুলি শুনিতে হয় নাই। পূর্বেই তিনি ইহধাম হইতে সৌভাগ্যময় বিদায় গ্রহণ করিয়াছেন। 
হারিস ইব্‌ন হিশাম বলেন, আল্লাহর কসম! ইহাকে যদি সত্যই মনে করিতাম তাহা হইলে ইহার 
অনুসরণ করিতাম। আবু সুফিয়ান বলেন, এই ব্যাপারে কোন মন্তব্য করিতেই আমার ভয় হয়। 
না জানি এই উৎপলগুলি আমার মন্তব্যের কথা তাহাকে জানাইয়া দেয়। ইতিমধ্যে হুযুর (সা) 
আসিয়া তাহাদের নিকট উপস্থিত হন এবং বলেন £ তোমরা যাহা বলিয়াছ তাহা আমি জানিতে 
পারিয়াছি। অর্থাৎ তোমরা এই এই কথা বলিয়াছ। তৎক্ষণাৎ হারিস ও আত্তাব বলেন, আমরা 


Contents 


৫৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


সাক্ষ্য দিতেছি, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল । তাহা না হইলে কে আপনাকে আমাদের কথা 
জানাইল! এখানে তো চতুর্থ কোন ব্যক্তি ছিল না। 

ইমাম আহমদ (র)......আবদুল আযীয ইব্‌ন আবদুল মালিক ইব্‌ন আবূ মাহযুরা (রা) 
হইতে বর্ণনা করেন যে, আবদুল আযীয ইবনে আবদুল মালিক ইব্‌ন আবু মাহযূরা রো) বলেন, 
আমাকে আবদুল্লাহ ইব্‌ন মুহাইরীয বরিয়াছেন £ (আবু মাহযূরা আবদুল্লাহ ইব্‌ন মুহাইরীয-এর 
পালিত পুত্র ছিলেন) আমি যখন সিরিয়া গমনোদ্দেশ্যে রওয়ানা হই, তখন আমি তাহাকে বলি, 
সেখানকার লোকেরা আমাকে অবশ্যই আপনার আযানের ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসা করিবে; 
তাই সেই ঘটনাটি আমাকে বলুন। তখন তিনি বলেন, হ্যা, শোন, রাসূলুল্লাহ (সা) যখন 
হুনায়নের যুদ্ধক্ষেত্র হইতে প্রত্যাবর্তন করিতেছিলেন, তখন আমরা পথে এক জায়গায় অবস্থান 
করি। নামাযের সময় হইলে রাসূলুল্লাহ (সা)-এর মুআযধিন আযান দেন। আমরা আযান শুনিয়া 
হাসি-তামাশা করিতে থাকি । আমাদের এই তামাশা করার কথা কিভাবে যেন রাসুলুল্লাহ (সা) 
জানিতে পারেন। ফলে তিনি আমাদিগকে ডাকিয়া পাঠান এবং বলেন, তোমাদের মধ্যে কোন্‌ 
ব্যক্তির এত উচ্চ আওয়ায আমি শুনিতে পাইলাম ? সকলে আমার প্রতি ইংগিত করিল । তাই 
রাসূলুল্লাহ (সা) আমাকে উদ্দেশ্যে করিয়া বলেন, দাড়াও, আযান দাও । আমি দাড়াইলাম বটে, 
কিন্তু রাসূলুল্লাহ (সা)-এর আদেশ মান্য করিতে আমি অপারগ ছিলাম । তবুও তাহার সামনে 
দাড়াইলাম । অতঃপর তিনি বলিতেছিলেন আর আমি তাহা মুখে মুখে বলিতেছিলাম। অর্থাৎ 
তিনি আমাকে বলেন ঃ 


১৫৩1-4111 91 4113 ৩| ১৫ ব11 31 411 3 0154] ১১৫ খা]| ১১৫ all 

(৬৯ ৪১৮০] de ৫৯741] ০৬০১ 1 ৩1 ৮৫14111০৬০০ ৬৯৯ ৪| 

| 411 ২-১১৫] 411 St 41110911215 ৬৯ 03811 ভ1০ ৯4 ৯১৮১০। ভ1০ 
_4111 


অবশেষে আমি আযান সমাপ্ত করিলে তিনি আমাকে একটি থলে দেন যাহার মধ্যে রৌপ্য- 
মুদ্রা ছিল। ইহার পর তিনি আমার মাথায়, চেহারায়, বুকে এবং কাধের উপর হাত বুলান এবং 
বলেন ৪ আল্লাহ তোমার মধ্যে বরকত দান করুন। তখন আমি অনুরোধ জানাইয়া রাসূলুল্লাহ 
(সা)-কে বলিলাম, হে আল্লাহর রাসূল! আমাকে মক্কায় আযান দেওয়ার জন্য অনুমতি দান 
করুন। তৎক্ষণাৎ রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ আমি তোমার মক্কায় আযান দেওয়ার আবেদন 
মঞ্জুর করিলাম। সেই সময় আমার অন্তর হইতে রাসূলুল্লাহ (সা)-এর প্রতি সকল সন্দেহ দূরীভূত 
হইয়া যায় এবং আমার অন্তর তাহার প্রেমে আপ্লুত হইয়া ওঠে । যাহা হউক, আমি মক্কায় গিয়া 
সেখানকার শাসনকর্তা আত্তাব ইব্‌ন আসীদের সঙ্গে সাক্ষাত করিয়া ঘটনা বলিলে তিনি আমাকে 
মুআযযিন পদে নিয়োগ দান করেন। বর্ণনাকারী বলেন, আবূ মাহযুরাকে তাহার পরিবারবর্ণ এই 
সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি আবদুল্লাহ ইব্‌ন মুহাইরীযের বর্ণনার অনুরূপ তাহাদিগকে বলেন। 
উল্লেখ্য, যে আবূ মাহযূরার মূল নাম হইলে সামুরা ইব্‌ন মুআঈর ইব্‌ন লুওযান। তিনি ছিলেন 
রাসূলুল্লাহ (সা)-এর চার মুআযযিনের একজন । তিনি দীর্ঘদিন পর্যন্ত মক্কায় মুআযধিনী করেন। 


Contents 
সূরা মায়িদা ৫৮৫ 


(6155) OHS BL EAI CLES 0৩ pS 6৩ (00) 
0৫ গাল 18105 ১০৪৫ 


০48৮5 28) 2৫ Ibe 5225৫] কু 2588859005৯. ) 
86465 এয0১5$৩৪। ৫25 ৫03 বা 0445 2% 


Og ঠা ৬৫৩? 

2815515৩8৯5 ১865125৩698 ঠিও ZFC 13 O10) 
J OSHS IPE ৩০০৪ 
(44145 SESS ING SHG BG HSH OI) 
OOH DEL 

Hh ৮৩০০০ OBS YY OF IESG OH (45 গো) 
০৫, 12615 


৫৯. “বল, হে পূর্ব গ্রন্থানুসারীগণ! তোমরা কি আমাদের উপর এই জন্য প্রতিশোধ 
নিতে চাও যে, আমরা আল্লাহ এবং তিনি যাহা আমাদের ও আমাদের পূর্ববতীগিণের প্রতি 
নাহল কমান তাহার বা বার আনিস: সার ভালোর গান 
পাপাচারী |” 

৬০. “বল, আমি কি তোমাদিগকে সেই দুঃসংবাদ দিব যাহা আল্লাহর নিকট তোমরা 
নীপা বিত ওৰে । বাহনে তাহ লা তত রিয়া 
উপর তিনি ক্রোধান্বিত, যাহাদের কতককে তিনি বানর ও কতককে শূকর করিয়াছেন এবং 
যাহারা তাগৃতের ইবাদত করে, মর্যাদায় তাহারাই নিকৃষ্ট এবং সরল পথ হইতে সর্বাধিক 
বিচ্যুত ৷” 

৬১. “তাহারা যখন তোমাদের নিকট আসে তখন বলে, আমরা ঈমান আনিয়াছি। 
কিন্তু তাহারা কুফর লইয়াই আসে এবং উহা লইয়াই বাহির হইয়া যায়। তাহারা যাহা 
গোপন করে, আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত ।” 

৬২. “তাহাদের অনেককেই তুমি দেখিবে পাপে, সীমালংঘনে ও অবৈধ ভক্ষণে 
তৎপর । তাহারা যাহা করে নিশ্চয়ই তাহা নিকৃষ্ট ।” 

৬৩. “রব্বানিগণ ও পণ্তিতগণ কেন তাহাদিগকে পাপ কথা বলিতে ও অন্যায় ভক্ষণে 
নিষেধ করে না ? ইহারা যাহা করে, নিশ্চয়ই তাহাও নিকৃষ্ট ।” 

তাফসীর ঃ আল্লাহ তাআলা বলিতেছেন £ হে মুহাম্মদ ! কিতাবীদের মধ্যে যাহারা 
তোমাদের দীনকে ঠাট্টা-বিদ্রুপ করে, তাহাদিগকে বলিয়া দাও £ 


কাছীর __৩/৭৪ 


Contents 


৫৮৬ তাফসীরে ইব্ন কাছীর 


55০০ 0১50 001 0১5 05410 1 ঢা ০ ১৮০5 0 
তোমরা আমাদের মধ্যে কোন্‌ কাজটি দূষণীয় পাইয়াছ ইহা ব্যতীত যে, আমরা আল্লাহর 
প্রতি ঈমান আনিয়াছি এবং ঈমান আনিয়াছি সেই কিতাবের প্রতি, যাহা আমাদের প্রতি অবতীর্ণ 
হইয়াছে আর যাহা অবতীর্ণ হইয়াছে অতীতে । 
অর্থাৎ ইহা ব্যতীত আমাদের প্রতি তোমাদের অন্য কোন নিন্দা বা অভিযোগ নাই তো ? 
তবে ইহা দোষ বা নিন্দার বিষয় নয়। অর্থাৎ এই স্থানে | বাক্যটি ৮৮৪১৭ ৮১৯7০] অর্থে 
বারা Ans os dle MLL. 


অর্থাৎ “তাহারা মহাপ্রতাপাবিত, রর মানার তাত 
উহাদের প্রতিশোধ গ্রহণের শিকার হইয়াছে!” 
অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন $ 


4125০০19505 NEE 31811১০8505 


অর্থাৎ “তাহারা শুধু এই দোষে প্রতিশোধ নিয়াছে যে, আল্লাহ করুণা দ্বারা তাহার রাসূল 

এবং তাহাদিগকে ধনী বানাইয়াছেন।' 

সহীহছয়ে বর্ণিত হইয়াছে যে, ইব্‌ন জামীলের উপর এই দোষে তাহারা প্রতিশোধ নিয়াছিল 
যে, সে দরিদ্র ছিল, আল্লাহ তাহাকে ধনী বানাইয়াছিলেন। 

ইহার পরের আয়াতাংশে বলা হইয়াছে £ ১৬৪৭৪ ১৪১৩] ও 313 “এবং তাহাদের 
অধিকাংশই সত্যত্যাগী ফাসিক।' ূ 

এই আয়াতাংশটি পূর্ববর্তী আয়াতাংশের উপর ৪ « হইয়াছে। অর্থাৎ তোমাদের 
অধিকাংশই ফাসিক। কারণ, তোমরা সরল সঠিক পথ হইতে বিচ্যুত । 

ইহার পর বলা হইয়াছে ৪ 


অর্থাৎ 'তোমাদিগকে এমন দুঃসংবাদ বাদ দিব কি যাহা প্রতিদান হিসাবে তোমাদের ধারণা 
হইতেও বর্ধিতরূপে কিয়ামতের দিন প্রাপ্ত হইবে ? 

ত৪পর এই সকল লোকদিগকে চিহ্নিত করিয়া আল্লাহ তা“আলা বলেন, তাহারা হইল £ 

<! «5515 অর্থাৎ “যাহারা আল্লাহর করুণা হইতে বিদূরীত” এবং «১12 2 অর্থাৎ 
যাহাদের প্রতি আল্লাহ অভিসম্পাত বর্ষণের পর আর কখনো তাহাদের উপর সন্তুষ্ট হইবেন না। 
225১, ৯০০৪1 ১৫5 এও অর্থাৎ 'যাহাদিগকে আল্লাহ বানর ও শূকর বানাইয়াছেন। 
এই সম্পর্কে পূবে সূরা বাকারায়ও আলোচনা করা হইয়াছে। অবশ্য সূরা আরাফেও এই সম্পর্কে 
আলোচনা আসিবে। 

এই সম্পর্কে সুফিয়ান সাওরী (র)......ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
মাসউদ (রা) বলেন ঃ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ সো)-কে জিজ্ঞাসা করিয়াছিলেন, বর্তমানের 
শৃকর-বানরগুলি কি উহাদের বংশধর, যাহাদের প্রতি আল্লাহ অভিশাপ বর্ষণ করিয়াছিলেন? 


Contents 


সূরা মায়িদা ৫৮৭ 


উত্তরে রাসূলুল্লাহ সো) বলিয়াছিলেন £ আল্লাহ তা'আলা কোন জাতিকে ধ্বংস করেন না। অথবা 
তিনি বলিয়াছিলেন ঃ আল্লাহ তা'আলা সহসা কোন জাতির প্রতি অভিসম্পাত দেন না । অবশ্য 
যদি আল্লাহ কোন জাতি বা প্রজাতির প্রতি অভিশাপ বর্ষণ করেন, তবে তাহাদিগকে সমূলে 
ধ্বংস করিয়া দেন। ইহার পূর্বেও শুকর ও বানরের অস্তিত্ব ছিল। 

এই হাদীসটি ইমাম মুসলিম সুফিয়ান সাওরী ও মিস'আরের সনদে রিওয়ায়াত করিয়াছেন 
এবং তাহারা উভয়ে রিওয়ায়াত করিয়াছেন মুগীরা ইব্‌ন আল-ইয়াশকরী হইতে । 

আবু দাউদ তায়ালিসী (র)......ইব্ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ 
(রা) বলিয়াছেন £ঃ আমরা রাসূলুল্লাহ (সা)-কে শূকর ও বানর সম্পর্কে জিজ্ঞাসা করিয়াছিরাম যে, 
এইগুলি কি ইয়াহ্দীদের কোন বংশধর ? উত্তরে রাসূলুল্লাহ (সা) বলিয়াছিলেন, না, আল্লাহ যদি 
কোন জাতির প্রতি অভিশাপ বর্ষণ করেন তবে তাহাদিগকে সমূলে ধ্বংস করিয়া দেন। তাহাদের 
বংশ বিস্তারের সুত্র পর্যন্ত বিনষ্ট করিয়া দেন। আসলে শূকর ও বানর আল্লাহর সৃষ্ট জীব। 
ইহাদের অস্তিত্ব পূর্ব হইতেই ছিল। পরবর্তী সময়ে আল্লাহ ইয়াহ্দীদের উপর অসন্তুষ্ট হইয়া 
তাহাদিগকে শুকর ও বানরের আকৃতিতে রূপান্তরিত করিয়াছিলেন। দাউদ ইব্‌ন আবুল ফুরাতের 
সনদে আহমদ (র)ও এইরূপ বর্ণনা করিয়াছেন। 

ইব্ন মারদুবিয়া রে)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ জিন্নদের একটি সম্প্রদায়কে সাপে রূপান্তরিত করা 
হইয়াছিল যেমন ইয়াহুদীদের একটি সম্প্রদায়কে শূকর ও বানরে রূপান্তরিত করা হইয়াছিল । 
তবে এই হাদীসটি অত্যন্ত গরীব । 

অতঃপর আল্লাহ তাআলা বলিয়াছেন £ ৩১5৮/১১০১ “তাহারা শয়তানের পূজা 
করিয়াছে।" এই অর্থ হিসাবে = হইল অতীত ক্রিয়া এবং ০,১% 1.উহার কর্মকারক। 
কেহ ০,2/%11,5 অর্থাৎ ০.3..০। সহকারে পড়িয়াছেন। তখন অর্থ দাড়ায়, তাহাদিগকে 
ভাও গাম মাছের হিল কেহ হাক ওমান গজ হয 
আমাশ হইতে ইব্‌ন জারীর (র) বর্ণনা করিয়াছেন। 

বুরাইদা আসলামী (রা) হইতে ইহার ,৯৮1।২০$ পঠন নকল করা হইয়াছে। 

উবাই ও ইবৃন মাসউদ (রা) হইতে উহার পঠন বর্ণনা করা হইয়াছে ০,৯1০ 
রূপে। 

ইব্‌ন জারীর (র)...... আবূ জাফর আল-কারী হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি 
৬৬৪(111০5 অর্থাৎ কর্তা অনুল্পেখিত কর্ম (০১৫২০) অর্থে পড়িয়াছেন। 

উল্লেখ্য যে, এইরূপ পঠনে আয়াতের মর্মার্থ ও বাহ্যরূপের মধ্যে বৈপরীত্যের সৃষ্টি হয়। 
চাটা রা জা ALL নস লালা Ac রানার 
যাহারা শয়তানের গোলামী করিয়া থাকে । 

তবে যে যাহা পড়ুক, সকলের পড়ার তাৎপর্য এই যে, হে আহলে কিতাব! তোমরা কেন 
আমাদিগকে আমাদের দীনের ব্যাপারে ভ€সনা কর যাহা আল্লাহর একতৃবাদে বিশ্বাসী ধর্ম এবং 
যে ধর্মে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কাহারো ইবাদত করা হয় না? তোমরা কোন মুখে এই 


Contents 


৫৮৮ তাফসীরে ইবৃন কাছীর 


একতৃবাদী ধর্মের সমালোচনা কর ? অথচ তোমরা তো এমন ধর্ম অনুসরণ কর যাহার মধ্যে বহু 
খোদার সমাগম রহিয়াছে। তাই বলা হইয়াছে ৪ 
(4:4০ ১5 411 মর্যাদায় তাহারাই নিকৃষ্ট ।' অর্থাৎ তাহারা ধারণা করিতেছে মু'মিনরা 
নিকৃষ্ট; কিন্তু মূলত নিকৃষ্ট হইল তাহারা, যাহারা তাহাদিগকে নিকৃষ্ট বলে। আর 
11 5195 5 1:51 অর্থাৎ “সরল পথ হইতে সর্বাধিক বিচ্যুত ।" 
উল্লেখ্য যে, এই আয়াতাংশে আধিক্যবোধক বিশেষ্য ব্যবহার করা হইয়াছে । অর্থাৎ 
ইহাদের অপেক্ষা আদর্শ বিচ্যুত আর কেহই নহে। যথা অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 
3 1১১১ এ ৯3 ১810 71115 ৫951 313 
“তাহারা যখন তোমাদের নিকট আসে তখন বলে, আমরা বিশ্বাস করি। কিন্তু তাহারা 
অবিশ্বাসসহ আসে এবং উহা লইয়া বাহির হইয়া যায়।' 
অর্থাৎ ইহা হইল মুনাফিকদের গুণাবলীর একটি । তাহারা বাহ্যত মু'মিন বলিয়া নিজেদেরকে 
প্রকাশ করে, কিন্তু তাহাদের অন্তরে থাকে কুফর ও কুটিলতা । এই কারণে বলা হইয়াছে ৪ 33 
151০ অর্থাৎ “হে মুহাম্মাদ! তাহারা তোমার নিকট যখন আসে’, তখন তাহাদের অন্তরে কুফরী 
থাকে এবং তাহারা যখন চলিয়া যায়, তখন তাহারা অন্তরে কুফরী লইয়া বিদায় হয়। তাই তুমি 
তাহাদিগকে যতই ভীতি প্রদর্শন কর না কেন, তোমার কোন কথাই তাহাদের অন্তরে ক্রিয়াশীল 
হয় না। 
অবশেষে বলা হইয়াছে ৫51১১ ১৪৯১ অর্থাৎ ‘আল্লাহ ব্যতীত গায়রুল্লাহকে অন্তরে 
নিয়াই তাহারা বাহির হইয়া যায়।' অথচ :: ১৮৯22 944 Ua লে এ115 ‘তাহারা যাহা 
গোপন করে, আল্লাহ তাহা বিশেষভাবে অবহিত ৷’ অর্থাৎ তিনি তাহাদের সকল গোপনীয়তা 
সম্পর্কে অবগত । তাহাদের অন্তরে যাহা রহিয়াছে তাহা তিনি জানেন। তবে আল্লাহর নিয়ম 
হইল তিনি কাহারো মনের কথা প্রকাশ করিয়া দেন না। 
যাহা হউক, তিনি গায়েব সম্পর্কে অবগত বিধায় পরকালে ইহার যথার্থ প্রতিফল 
তাহাদিগকে দান করিবেন । অতঃপর আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 
০২০: Ley SIS pil ০৪ ০১০০০৪০1৮৩৫ ০৪ 
“তাহাদের অনেককেই তুমি পাপে, সীমা লংঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর দেখিবে ৷’ 
অর্থাৎ তাহারা প্রতিযোগিতামূলকভাবে পাপ, হারাম কার্য, সীমা লংঘন, অত্যাচার এবং 
হারাম ভক্ষণে মাতিয়া রহিয়াছে। তাই তাহারা যাহা করিতেছে, নিশ্চয়ই তাহা নিকৃষ্ট ও গরিত। 
মোট কথা তাহাদের কৃতকর্মসমূহ ভীষণভাবে গরিত। আর পাপের প্রতিযোগিতায় তাহাদের 
সীমা লংঘন করা হইল সর্বাপেক্ষা ধিক্কারজনক কর্ম। 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 


Contents 


সূরা মায়িদা ৫৮৯ 


Le ০5] Sal peli Syl 255 ১০ 5৯815 SSCA AUS 9৪ 
Se iis 
রব্বানীগণ এবং পণ্ডিতগণ কেন তাহাদিগকে পাপ কথা বলিতে ও অবৈধ বস্তু ভক্ষণ করিতে 
নিষেধ করে না? ইহারা যাহা করে, নিশ্চয়ই তাহাও নিকৃষ্ট । 

অর্থাৎ তাহাদের আহবার এবং রব্বানীগণ কেন তাহাদিগকে গর্হিত কাজ হইতে বিরত 
রাখিতেছে না? 

রব্বানী বলা হয় আহলে কিতাবের উলামা ও আমলদার লোকদিগকে । আর আহবার বলা 
হয় তাহাদের ধর্মশান্ত্রে পণ্ডিত ব্যক্তিবর্গকে। 

১৯১০০19৭145 ০4 বাস্তবিকই তাহাদের এই অভ্যাস নিন্দনীয় ৷’ অর্থাৎ যাহারা 
এই পন্থায় সত্যের বিকৃতি ঘটায় । আলী ইব্‌ন আবূ তালহা (র)......ইবৃন আব্বাস রো) হইতে 
এই ব্যাখ্যা করিয়াছেন। 

আবদুর রহমান ইবৃন যায়দ ইব্‌ন আসলাম (র) বলেন £ যাহারা ইহার প্রতিবাদ করে না 
এবং যাহারা শুধু নিজেরা আমল করে কিন্তু অন্যের কথা ভাবে না, তাহাদের সকলের জন্য এই 
আয়াতটি প্রযোজ্য । ইব্‌ন আবূ হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)........ ইব্‌ন আববাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলিয়াছেন, পবিত্র কুরআনে এই আয়াতটির চেয়ে অধিকতর ধমকিমুলক দ্বিতীয় কোন 
আয়াত নাই। 

যাহ্হাক বলেন ঃ কুরআনে আমার নিকট সর্বাপেক্ষা ভীতিপ্রদ আয়াত হইল এইটি । তাই 
আমি এই ব্যাপারে খুবই সতর্ক ৷ ইব্‌ন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)......সাবিত আবু সাঈদ আল-হামদানী হইতে বর্ণনা করেন যে, 
সাবিত আবু সাঈদ আল- হামদানী বলেন ঃ একদা আমার সঙ্গে রায নামক স্থানে সাক্ষাৎ হইলে 
তিনি আমাকে ইয়াহিয়া ইব্‌ন ইয়ামারের বরাতে বলেন যে, হযরত আলী (রা) একবার তাহার 
ভাষণে আল্লাহর প্রশংসা পূর্বক বলেন ঃ হে লোক সকল! তোমাদের পূর্ববর্তী লোকেরা এই 
কারণে ধ্বংস হইয়া গিয়াছে যে, তাহারা পাপাচার করিত কিন্তু তাহাদের আহ্বার ও রব্বানীগণ 
উহার প্রতিবাদ করিত না। যখন ইহা তাহাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হইয়া যায়, তখন 
তাহাদের উপর মুসীবত অবতীর্ণ হয়। সুতরাং তোমাদের উচিত, তোমাদের পূর্ববতীদের উপর 
যে কারণে মুসীবত আপতিত হইয়াছিল, তাহা হইতে শিক্ষা নিয়া. সেই ধরনের মুসীবত 
আপতিত হওয়ার পূর্বে সতর্ক হওয়া, সৎকাজের আদেশ দেওয়া এবং অসৎকাজের প্রতিবাদ 
করা। স্মরণ রাখিবে, সৎকাজের আদেশ প্রদান করিলে ও অসৎকাজ হইতে মানুষকে বিরত 
রাখার চেষ্টা করিলে তোমাদের হায়াত কমিবে না এবং রিযিকওত্রাস পাইবে নী । 

ইমাম আহমদ রে)......মুনযির ইব্‌ন জারীর তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, মুনযির 
ইব্‌ন জারীরের পিতা বলেন ঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ঃ কোন বংশের কোন লোক যদি 
বংশের অন্যদের সামনে পাপাচারে লিপ্ত হয়, যতই সে সম্মানিত ব্যক্তি হউক না কেন, তাহাকে 
বাধা প্রদান করা অন্য সকলের নৈতিক দায়িত্ব । যদি তাহাকে বাধা প্রদান করা না হয় তবে 


Contents 


Gao ॥_ তাফসীরে ইব্‌ন কাছীর 


সকলের উপর আযাব আসিয়া বেষ্টন করিয়া ফেলিবে। এই হাদীসটি এই সূত্রে একমাত্র আহমদ 
(র) রিওয়ায়াত করিয়াছেন। 

আবূ দাউদ (র)......জারীর হইতে বর্ণনা করেন যে, জারীর (র) বলেন ঃ রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট আমি শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন £৪ কোন কওমের কোন লোক যদি 
পাপাচারে লিপ্ত থাকে এবং সেই কওমের অন্য লোক উহা হইতে তাহাকে বিরত রাখার শক্তি 
থাকা সত্তেও যদি তাহারা তাহাকে বিরত না রাখে, তাহা হইলে মৃত্যুর পূর্বে তাহাদের উপর 
আল্লাহ তা“আলা আযাব অবতীর্ণ করিবেন। 

ইব্‌ন মাজাহ (র)......ইব্‌ন জারীর হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন । হাফিয আল-মিয্যী 
বলেন, আবূ ইসহাক হইতে শু“বাও এইরূপ রিওয়ায়াত করিয়াছেন। 


$15৪৮5 1৩৯19 23232 370202 9722, ৯৮১4৫ 
৩৮৮০৮ 5৩৩০ ADIEU HSS LENT EE ATES 2 IG 3381 9485 (5) 

3 COLL Alo 2 2 14 বি 222 22৫৫ ৫4: নে রর 2 
NAS $5 GSE 586 ৩2 ৬৪) 05 EE AS ES 6৩55 এতে এ ৫ 


24/2 ৫15৫5 75 ৬৬ 3 3 ELAS 2 $ EP LAP 
৩০০16158716 ১ 29125 9) 7৩915 89৩৩ পে 5 


2৬৫5৬ 


02১৮৪ LS I 2015 ১90 ০949 & 6১45 549 CUB 
০৪৪১৬ GEA UE 151 2৮7 58 65855 (৩) 
J Ox 
53 251841825৩5) 057 ES 02৯১03852৮6 59 Ow) 

OCHS UL EIS UAL ২৯১8৮ ভর্ 08: 

৬৪. “ইয়াহুদীগণ বলে, আল্লাহর হাত রুদ্ধ; উহারাই রুদ্ধহস্ত এবং উহারা যাহা বলে, 
তজ্জন্য উহারা অভিশপ্ত এবং আল্লাহর উভয় হস্তই প্রসারিত, যেভাবে ইচ্ছা তিনি দান 
করেন। তোমার প্রতিপালকের নিকট হইতে যাহা তোমার প্রতি অবতীর্ণ হইয়াছে তাহা 
তাহাদের অনেকের ধর্মদ্রোহিতা ও অবিশ্বাস বৃদ্ধি করিবেই । তাহাদের মধ্যে আমি কিয়ামত 
পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করিয়াছি । যতবার তাহারা যুদ্ধের অগ্নি প্রজ্ব্বলিত করে, 

৪পর আল্লাহ উহা নির্বাপিত করেন এবং তাহারা দুনিয়ায় ধ্বংসাত্মক কার্য করিয়া 
বেড়ায় ৷ আল্লাহ ধ্বংসাত্মক কার্যে লিপ্তদিগকে ভালবাসেন না ।” 

৬৫. “কিতাবীগণ যদি ঈমান আনিত ও ভয় করিত, তাহা হইলে তাহাদের দোষ 
অপনোদন করিতাম এবং তাহাদিগকে নি“আমতপুর্ণ জান্নাতে দাখিল করিতাম ৷” 

৬৬. “তাহারা যদি তাওরাত, ইঞ্জীল ও তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহাদের 
প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা প্রতিষ্ঠিত করিত, তাহা হইলে তাহারা তাহাদের উর্ধস্থল 
ও পদতল হইতে আহার্য লাভ করিত । তাহাদের মধ্যে একদল রহিয়াছে যাহারা মধ্যপন্থী । 
কিন্তু তাহাদের অধিকাংশ যাহা করে, তাহা নিকৃষ্ট ।” 


Contents 
সূরা মায়িদা | ৫৯১ 


তাফসীর £ এখানে আল্লাহ তা'আলা তাহার সম্পর্কে ইয়াহুদীদের একটি উক্তি নকল 
করিয়াছেন। তাহারা আল্লাহর প্রতি যে অপবাদ দিত, তাহা হইতে আল্লাহ পবিত্র । তাহাদের 
মন্তব্যমতে আল্লাহ ভীষণ কৃপণ । অর্থাৎ তাহাদের কথামতে আল্লাহ দরিদ্র আর তাহারা ধনী। 
এই ভাবকে তাহারা 511" শব্দ দ্বারা প্রকাশ করিয়াছে। 

ইব্‌ন আবূ হাতিম (র)......ইকরিমা হইতে বর্ণনা করিয়াছেন যে, ইকরিমা বলেন $ ইব্‌ন 
আববাস (রা) বলিয়াছেন, 41515 অর্থ কৃপণ । 

আলী ইব্‌ন আবূ তালহা (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বলেন 8 42 ১8411 ০13 
17155 411 এর দ্বারা এই কথা বুঝান হয় নাই যে, আল্লাহর হস্ত আড়ষ্ট বা শৃংখলাবদ্ধ । বরং 
উহা দ্বারা তাহারা বুঝাইতে চাহিয়াছে যে, তিনি বখীল। অথচ আল্লাহ তা'আলা তাহাদের 
অপবাদ হইতে সম্পূর্ণ পবিত্র । 

মুজাহিদ, ইকরিমা, কাতাদা, সুদী ও যাহ্হাক প্রমুখ হইতে এইরূপ অর্থ রিওয়ায়াত করা 
হইয়াছে। যথা অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন £ 
(214855৬08৮7 CCB) ঘর এত 0258, 

চি 

অর্থাৎ “স্বীয় হস্তকে গর্দানের সঙ্গে বাধিয়া রাখিও না এবং প্রশস্ততার সীমাও অতিক্রম করিও 
না। তাহা হইলে লজ্জিত হইয়া বসিয়া পড়িবে ।' 

চান এককত রসি রাঃ গার বালা বাহক [7 রা 
করা হইয়াছে। 

লক্ষণীয় যে, এই আয়াতে আল্লাহ তা'আলা কৃপণদিগকে উদ্দেশ্য করিয়া বলিয়াছেন 
55 UES UL 0৯5 93 অর্থাৎ “স্বীয় হাতকে গর্দানের সঙ্গে বাধিয়া রাখিও না।' 
মোটকথা, আল্লাহ কৃপণতা এবং অতিরিক্ত ব্যয় করা হইতে বিরত থাকার জন্য আদেশ 
করিয়াছেন। 

সুতরাং এই আয়াতে আল্লাহর ব্যবহৃত 511১” শব্দ দ্বারা বুঝা গেল যে, ইয়াহুদীরা 
1ম, বলিয়া আল্লাহর হাতকে ব্যয়কুণ্ঠ বা তাহাকে কৃপণ বলার ধৃষ্টতা প্রদর্শন করিয়াছে। 

ইকরিমা বলেন ঃ এই আয়াতটি ফিনহাস নামক অভিশপ্ত ইয়াহুদীর মন্তব্যের প্রেক্ষিতে 
নাযিল করা হইয়াছে। পূর্বে উল্লেখিত হইয়াছে যে, সে বলিয়াছিল ৪ 

721 ০১5985 2111 9। অর্থাৎ 'আল্লাহ দরিদ্র আর আমরা ধনী ।' ফলে আবূ বকর 
(রা) তাহাকে প্রহার করিয়াছিলেন। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস 
(রা) বলেন ঃ শাস ইবৃন কায়স নামক এক ইয়াহুদী (মুসলমানদেরকে) বলিয়াছিল যে, 
তোমাদের প্রভু কৃপণ, তিনি কখনো ব্যয় করেন না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা এই আয়াতটি 
নাযিল করেন £ 


fee 0 6 4 পর Ed 9 4 2 0 9 9৮০ G2 % ৭০59 * ১ se JI0 #2 +0 লা পপ 
১13০ 13115 055135413 49591 45415 41512 41411 এল ১6511541753 
ff ” 5. 22825 OF পির তি এ 6৮ 


Contents 
৫৯২ A তাফসীরে ইবৃন কাছীর 


অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তা'আলা ইয়াহুদীদের আরোপিত অপবাদের প্রতিবাদ 
করেন এবং বলেন, মূলত তাহাদের হাত ব্যয়কুণ্ঠ, তাহারাই অভিশপ্ত এবং মিথ্যা অপবাদকারী । 
এই ভাষায় তিনি ইহা বলিয়াছেন ঃ 
1১13 ২1৮৮19162521 4 অর্থাৎ 'উহারাই ব্যয়কুণ্ঠ এবং উহারা যাহা বলে, 
তজ্জন্য উহারা অভিশপ্ত ।' আর বাস্তবিকই উহারা ব্যয়কুষ্ঠ, কৃপণ, অশান্তি সৃষ্টিকারী, মিথ্যা 
অপবাদকারী এবং চির অভিশপ্ত । 
অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 
এ 71125 ওলি এ 1১73, বিরতি ose tl 
sss dL se 
EEE বর নূর SE SSE MOET FT TE 
উপরন্তু তাহারা অন্যের প্রাচুর্য দেখিলে জুলিয়া পুড়িয়া মরে ৷' 
আল্লাহ তা'আলা অন্যত্র বলিযাছেন ৪ 
{৷ ৮১০ ৩,১০ অর্থাৎ ‘তাহাদের জীবনের সংগে লাঞ্ছনা অবধারিত করিয়া দেওয়া 
হইয়াছে ৷' 
তঃপর আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতে বলিয়াছেন ৪ 
‘বরং আল্লাহর উভয় হস্ত প্রশস্ত, যেভাবে ইচ্ছা তিনি দান করেন।' 
অর্থাৎ আল্লাহর দানের হস্ত খুবই প্রশস্ত উপরন্তু এমন কোন জিনিস নাই যাহা তাহার 
ভাণ্ডারে না আছে। পৃথিবীর প্রত্যেকটি বস্তু তাহার দান ও অনুগ্রহে সিক্ত । অথচ তিনি একক 
এবং শরীকমুক্ত। আমাদের যত কিছু দরকার, তা তিনি তৈরি করিয়া রাখিয়াছেন। সমস্ত সৃষ্ট 
জীব দিনে-রাতে, আবাসে-সফরে, এক কথায় যে কোন অবস্থায় তাহার প্রতি মুখাপেক্ষী । 
তাই অন্যত্র তিনি বলিয়াছেন ঃ 
১/০০১২1 ol sass 95101525155 ১19 ১১৮১1০৭৪৫১০, 
1014 7517 
অর্থাৎ “তোমরা যাহা চাহিয়াছ তাহা তিনি তোমাদিগকে দিয়াছেন। যদি তোমরা আল্লাহর 
নি'আমত গণনা করিতে চাও তবে তাহা গুণিয়া শেষ করিতে পারিবে না। অবশ্য মানুষ 
আত্মপীড়ক ও অকৃতজ্ঞ ।' এই ধরনের একাধিক আয়াত রহিয়াছে। 
ইমাম আহমদ (র)......আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ আল্লাহর হস্ত পরিপূর্ণ । দিনরাত ব্যয় করিয়াও উহার মধ্যে 
এতটুকু কমতি আসে না। আসমানসমূহ এবং পৃথিবীর সৃষ্টিলগ্ন হইতে এই পর্যন্ত তিনি যত ব্যয় 
করিয়াছেন, তাহাতে তাহার দক্ষিণ হস্তের পরিপূর্ণতা এতটুকু ত্রাস পায় নাই। তিনি আরও 
বলেন, আল্লাহর আরশ পানির উপরে । তাহার অন্য হাতে রহিয়াছে দান অথবা অধিকার । উহা 


Contents 


সূরা মায়িদা ৫৯৩ 


দ্বারা তিনি মানুষকে উচু করেন এবং নীচু করেন । তিনি আরও বলেন £ তাই আল্লাহ তাআলা 
বলিয়াছেন, তোমরা আমার পথে ব্যয় কর, আমি তোমাদের চাহিদা পূরণ করিব । 

সহীহদ্বয়ে এই হাদীসটি বর্ণনা করা হইয়াছে। তবে বুখারী বর্ণনা করিয়াছেন আলী ইব্‌ন 
নারির নো ভাতা কযা দল রং সন রানির মুনা রা চির 
রিওয়ায়াতের মূল সূত্র হইলেন আবদুর রাযযাক। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 


fof ss 


VAS GUE Se CEI 0১1০51651১2 5 


‘তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে, তাহা 
তাহাদের অনেকের ধর্মদ্রোহিতা ও অবিশ্বাস বৃদ্ধি করিবেই ৷ 

অর্থাৎ হে মুহাম্মদ! তোমাকে আল্লাহ যে নি'আমত দিয়াছেন উহাতে তোমার শত্রু ইয়াহুদী 
ও নাসারাদের শত্রুতা বৃদ্ধি পাইবে । তদ্ধপ এই নি'আমত দেওয়ার কারণে তোমার ভক্ত 
মুমিনদের তোমার প্রতি বিশ্বাস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাহাদের আমলও বৃদ্ধি পাইবে । 
উপরন্তু কাফিরদের হঠকারিতা, অবাধ্যতা ও হিংসা-বিদ্বেষের মাত্রা বাড়িয়া যাইবে । যথা অন্যত্র 
আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 
sas 901০০ ১৯৮৬ ৪ ০২১০ ০8 ৩ ০৪ 1৮0৭ ১2৮1 9৯ ৩ 

Las SEs ts 05০ এএ ৬০০ pele 

চির RRR, REE EE OE SORES 
যাহারা বেঈমান, তাহারা ইহা হইতে অন্ধ ও বধির থাকিবে যেন ইহাদিগকে দূর হইতে আহবান 
করা হইয়াছে ।' 

অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 


০94০6249০৩9 


০5510119555 95 ০১০০৯117৯০০ ৭85 ৯ ৮5৩ ১৮৯1১০১১৯১১ 
অর্থাৎ ‘আমি কুরআন অবতীর্ণ করিয়াছি যাহা মুমিনদের জন্য আরোগ্য ও করুণাস্বরূপ 
এবং যাহারা অত্যাচারী, ইহা দ্বারা তাহাদের কোন উপকার হয় না; বরং লোকসান বৃদ্ধি পায় 1” 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 
২9011 79: || ০৯৮০0155911) 26555 0815 
“তাহাদের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করিয়াছি ।' 
অর্থাৎ তাহারা কখনো এক্যবদ্ধ হইতে পারিবে না। উপরন্তু সব সময় তাহাদের পরস্পরের 
মধ্যে কলহ ও বিদ্বেষ সক্রিয় থাকিবে । তাই কখনো তাহারা সত্য ও ন্যায়ের উপর একমত্যে 


পৌছিতে সমর্থ হইবে না। তাহারা সর্ককালে একে অপরের বিরোধিতা করিতে থাকিবে এবং 
একে অপরের প্রতি মিথ্যারোপ করিতে ব্যস্ত থাকিবে । 


কাছীর-__-৩/৭৫ 


Contents 


৫৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইবরাহীম নাখঈ (র) এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন £ আল্লাহ যে বলিয়াছেন, “আমি 
তাহাদের অন্তরে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করিয়াছি’, ইহার অর্থ হইল 
তাহারা সর্বকালে তাহাদের ধর্মের ব্যাপারে ঝগড়া ও বিতর্কে লিপ্ত থাকিবে । ইব্‌ন আবূ হাতিম 
ইহা বর্ণনা করিয়াছেন। 
অতঃপর তিনি বলিয়াছেন ৪ 
ail yl] তি Ei 
অর্থাৎ যতবার তাহারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিবে ও যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করিবে, 
প্রত্যেকবার আল্লাহ তাহাদের পরিকল্পনা নস্যাৎ করিয়া দিবেন। উপরন্তু তাহাদের ষড়যন্ত্র 
তাহাদের উপরই প্রত্যাবর্তিত হইবে। 
iia 2৯ 9 Ur, Us ০০১৭1 ১৪ ০৮529 এরং তাহারা দুনিয়ার বুকে 
ধ্বংসাত্মক কার্য করিয়া বেড়ায়। আর আল্লাহ্‌ ধ্বংসাত্মক কার্যে লিপ্তদিগকে ভালবাসেন না !' 
অর্থাৎ তাহাদের মজ্জাগত অভ্যাস হইল পৃথিবীর বুকে ফাসাদ ও অশান্তি সৃষ্টি করা । আর 
আল্লাহ তা'আলা এমন বিশেষণে বিশিষ্ট লোকদিগকে ভালবাসেন না। 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 
ls নির্ঘাত 
“কিতাবীগণ যদি বিশ্বাস করিত ও ভয় করিত ৷’ অর্থাৎ তাহারা যদি আল্লাহ ও তীহার 
রাসূলের প্রতি বিশ্বাস রাখিত এবং যদি তাহাদিগকে ভয় করিত, তাহা হইলে তাহাদের সকল 
পাপ ও হারামকার্য তিনি ক্ষমা করিয়া দিতেন। 
MI SES ALLY, pli pee 0৮841 ‘তাহা হইলে তাহাদের দোষ 
অপনোদন করিতাম এবং অবশ্যই তাহাদিগকে নি'আমতপূর্ণ জান্নাতে দাখিল করিতাম !' 
অর্থাৎ তাহা হইলে আমি তাহাদের কৃত সকল অপরাধ ক্ষমা করিয়া দিতাম এবং তাহাদের 
উদ্দেশ্য সফল করিতাম। ইহার পর তিনি বলেন ঃ 


০০০ কন USE ০5 এও SGN Ny কা ও 
“তাহারা যদি তাওরাত, ইঞ্জীল ও যাহা তাহাদের প্রতিপালকের নিকট হইতে তাহাদের প্রতি 
অবতীর্ণ হইয়াছে, তাহাতে প্রতিষ্ঠিত থাকিত । 
ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ বলেন, উহার অর্থ হইল যদি তাহারা কুরআনের উপর প্রতিষ্ঠিত 
থাকিত তাহা হইলে তাহারা সকল দিক দিয়া প্রাচুর্য লাভ করিত। 
১০৯১১১০১০০০ oly 
অর্থাৎ তাহারা যদি তাহাদের নিকট অবতীর্ণ কিতাব অবিকৃতরূপে আমল করিত তাহা 


হইলে তাহারা অবশ্যই ইসলামের দিকে ধাবিত হইত । তখন মুহাম্মদ (সা)-এর প্রতি আল্লাহ 
যাহা নাযিল করিয়াছেন তাহা তাহারা গ্রহণ করিতে বাধ্য থাকিত। 


Contents 


সূরা মায়িদা ৫৯৫ 


1 ০৮৯১ ৬০১ 44552 ১-০ 1515 -এই আয়াতাংশে আল্লাহ পাক বলিয়াছেন যে, যদি 
তাহারা কুরআনের উপর প্রতিষ্ঠিত থাকিত, তাহা হইলে তাহারা সকল দিক দিয়া প্রাচুর্য লাভ 
করিত । আসমান হইতে তিনি বৃষ্টি বর্ষণ করিতেন । ফলে তাহাদের যমীনে প্রচুর ফসল উৎপন্ন 
হইয়া তাহাদের রিযিক বৃদ্ধি পাইত। 
ইব্‌ন আব্বাস (রা) এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন £ আসমান হইতে তাহাদের প্রতি 
অবিরাম ধারায় বরকত অবতীর্ণ হইতে থাকিত এবং তাহাদের জন্য যমীন হইতে বরকত উদ্গত 
করা হইত । 
মুজাহিদ,_সাঈদ ইবৃন যুবায়র, কাতাদা ও সুদ্দী প্রমুখও এইরূপ ব্যাখ্যা করিয়াছেন। 
অন্যত্র আল্লাহ বলিয়াছেন ৪ 
AIG LL ০০০৪০ 52১5 EST, Nl 5 ৯1 ২ sls 
অর্থাৎ ‘গ্রামবাসীরা যদি ঈমান আনিত ও আল্লাহভীরুতা অবলম্বন করিত, তাহা হইলে আমি 
তাহাদের উপর আসমান'ও যমীনের বরকত নাযিল করিতাম ।' 
অন্যত্র তিনি বলিয়াছে ঃ 
A এটা ১০০ ০৮৪০ Ll ০ এ সে 
অর্থাৎ “মানুষের হাত যাহা কামাই করিয়াছে তাহার জন্য জলে-স্থুলে অশান্তি সৃষ্টি হইয়াছে ।' 
আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় কেহ বলিয়াছেন £ বিনা কষ্টে ও বিনা পরিশ্রমে আমি 
তাহাদিগকে প্রচুর বরকত ও রিযক দান করিতাম। 
ইব্‌ন জারীর (র) বলেন £ ইহার ভাবার্থে কেহ বলিয়াছেন যে, তাহারা যদি তাহাদের 
পূর্বের মতাদর্শ অবিকৃতরূপে পালন করিত, তাহা হইলে তাহারা আল্লাহর তরফ হইতে 
কল্যাণপ্রাপ্ত হইত । 
কিন্তু এই অর্থটি বিশেষজ্ঞগণের ব্যাখ্যার সঙ্গে বিরোধপূর্ণ বিধায় প্রত্যাখ্যাত হইয়াছে। 
ইব্‌ন আবূ হাতিম (র) আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে এই বর্ণনাটি উদ্ধৃত 
করিয়াছেন, যুবায়র ইব্‌ন নুফায়র হইতে আলকামা বর্ণনা করেন যে, ইব্‌ন নুফায়র বলেন £ 
একদা রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ সত্বর ইলম তুলিয়া নেওয়া হইবে । তখন যিয়াদ ইব্‌ন লবীদ 
(রা) জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! ইহা কিরূপে সম্ভব ? আমরা তো নিজেরা কুরআন 
পড়ি ও চর্চা করি এবং আমাদের সন্তানদেরকেও কুরআনের শিক্ষা দান করি । উত্তরে রাসূলুল্লাহ 
(সা) বলেন $ হে ইব্‌ন লবীদ! আমি তোমাকে মদীনাবাসীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী বলিয়া 
মনে করিতাম! যাহা হউক, তুমি নিজেও দেখিয়াছ, ইয়াহুদী ও নাসারাদের হাতে তাওরাত ও 
ইঞ্জীল বিদ্যমান ছিল এবং এখনও রহিয়াছে । কিন্তু উহা দ্বারা তাহাদের কি উপকার হইতেছে? 
বরং তাহারা উহা উপেক্ষা করিয়া চলিতেছে । ইহা বলিয়া তিনি এই আয়াতটি পাঠ করেন ৪ 
১1 ৩৯১১ 51551119151 ০851 913 
অর্থাৎ ‘তাহারা যদি তাওরাত ও ইঞ্জীলের উপর প্রতিষ্ঠিত থাকিত তাহা হইলে তাহারা সত্য 
প্রাপ্ত হইত এবং সকল দিক দিয়া প্রাচুর্য লাভ করিত !' 


Contents 


৫৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ (র)......যিয়াদ ইব্‌ন লবীদ হইতে বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ (সা) 
কোন এক বিষয়ের আলোচনা প্রসঙ্গে বলেন ঃ ইহা ইলম উঠিয়া যাইবার প্রাক্কালে ঘটিবে। রাবী 
বলেন, তখন আমরা তাহাকে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল! আমরা নিজেরা কুরআন 
পড়ি, আমাদের সন্তানগণকে পড়াই, আবার আমাদের সন্তানগণ তাহাদের সন্তানদেরকে 
পড়াইবে, এইভাবে কিয়ামত পর্যন্ত কুরআনের চর্চা অব্যাহত থাকিবে । তথাপি কিভাবে ইলম 
উঠিয়া যাইবে ? তখন রাসূলুল্লাহ (সা) ইব্‌ন লবীদকে বলিলেন, হে ইব্ন শহীদ! আমি তো 
তোমাকে মদীনাবাসীদের মধ্যে সর্বাপেক্ষা জ্ঞানী বলিয়া মনে করিতাম । যাহা হউক, বর্তমানের 
ইয়াহু ও নাসারাও তো তাওয়াত ও ইঞ্জীল পাঠ করে। কিছু উহা তাহাদের কোন উপকারে 
আসে না। 

ইব্‌ন মাজাহ (র)......ওয়াকী হইতে ইহা বর্ণনা করিয়াছেন। ইহার সনদও সহীহ বলিয়া 
সাব্যস্ত । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 


31315205568 te AE 
‘তাহাদের মধ্যে একদল রহিয়াছে যাহারা মধ্যপন্থী। কিন্তু তাহাদের অধিকাংশ যাহা করে 
তাহা নিকৃষ্ট ।' 
যথা অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন $ 
১১১৬১ 4০3 ৯1 ১১4১২ ৬০০৬৯ 7৯৪, ১৪ 
অর্থাৎ “মুসা (আ)-এর কওমের মধ্যে একটি দল সত্যের পথে হিদায়াতকারী ছিল এবং 
তাহাদের মধ্যে ছিল ন্যায় ও ইনসাফ !' 
হযরত ঈসা (আ)-এর অনুসারীগণের Li AAA Us 
১১1 ১১ sl ১2311152908 
অর্থাৎ “তাহাদের মধ্যকার ঈমানদার লোকদিগকে আমি তাহাদের পুণ্যের পুরস্কার দান 
করিয়াছিলাম।' 
উল্লেখ্য যে, আহলে কিতাবদের মধ্যপন্থীদিগকে উত্তম উম্মত .বলিয়া অভিহিত করা 
হইয়াছে। পক্ষান্তরে উম্মতে মুহাম্মদীর তুলনায় তাহারা দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত । তাই আহলে 
কিতাবদের মধ্যকার উত্তমগণ হইতে উম্মতে মুহাম্মদীর জন্য অধিকতর একটি উন্নত স্তর 
ফারাক brit og GD SYREN 


3০8০ oe UL SL Lee টি 


অর্থাৎ ‘অতঃপর আমি আমার বান্দাদের যাহাদিগকে কিতাবের উত্তরাধিকারী বানাইয়াছি, 
তাহাদের কতিপয় নিজেদের আত্মার উপর অত্যাচার করিয়াছে এবং কতিপয় মধ্যপন্থা অবলম্বন 


Contents 
সূরা মায়িদা | ৫৯৭ 


করিয়াছে । আর কতেক আল্লাহর হুকুম যথাযথভাবে মান্য করিয়া পুণ্য অর্জনে অগ্রগামী থাকে। 
ইহাই হইল বড় অনুগ্রহ। আর ইহাদিগকে জান্নাতে প্রবেশ করান হইবে । মোট কথা এই তিন 
স্তরের সকলে জান্নাতে প্রবেশধিকারপ্রাপ্ত হইবে । 

ইবৃন মারদুবিয়া রে).......আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন 
মালিক (রা) বলেন £ একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর দরবারে উপস্থিত ছিলাম । তখন তিনি 
আমাদিগকে উদ্দেশ্য করিয়া বলেন £ হযরত মূসা (আ)-এর উম্মতের মধ্যে একাত্তরটি দল 
হইবে । তন্মধ্যে মাত্র একটি দল বেহেশতবাসী হইবে বাকী সত্তরটি দল হইবে জাহান্নামী ৷ 
হযরত ঈসা (আ)-এর উম্মতের মধ্যে বাহাত্তরটি দল হইবে। তন্মধ্যে মাত্র একটি দল হইবে 
জান্নাতী । অবশিষ্ট একাত্তরটি দল জাহান্নামী হইবে । অতঃপর আমার উম্মতের মধ্যে উহাদের 
চেয়ে একটি দল বেশি হইবে । তাহাদের মধ্যেও মাত্র একটি দল হইবে বেহেশতী । অবশিষ্ট 
বাহাত্তরটি দল হইবে জাহান্নামী । তখন সকলে বলিল, হে আল্লাহ্র রাসূল এই দলটি কাহারা ? 
তিনি উত্তরে বলিলেন, আল-জামাআত, আল- জামাআত । 

ইয়াকুব ইবৃন যায়দ বলেন, হযরত আলী (রা) রাসূলুল্লাহ (সা)-এর এই হাদীসটি যখনই 
বলিতেন, তখনই তিনি এই আয়াতটিও পাঠ করিতেন £ 


শপ রদ sf ols 
৩০ তা HSH কা এবার লে 1৯4 


& ৮০5 + ০ 


উক্ত হাদীসটি বলিয়া তিনি কখনো এই আয়াতটিও রে 
এই আয়াতটি উম্মতে মুহাম্মদীকে লক্ষ্য করিয়া বলা হইয়াছে। 
অবশ্য এই সনদ ও শব্দে হাদীসটি খুবই গরীব। তবে উম্মতের দল যে সত্তর বা ততোধিক 


হইবে, এই ব্যাপারে বিভিন্ন সূত্রে বিভিন্ন হাদীস রহিয়াছে। এই বিষয়ে আমরা অন্যত্র আলোচনা 
করিয়াছি। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ্‌র । 


EEG 86 ০১১৫0৬৮ ৬৩0১6805910 OV) 
065042504১5 ঞ/ 6) ১৬ 0 এ 23 +S ৫০ 


৬৭. “হে রাসূল! তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ 
হইয়াছে তাহা প্রচার কর; যদি না কর তবে তো তুমি তাহার বার্তা প্রচার করিলে না। 
টি তোহাক রা রর রাজা করন! সান রাবির রানাকে অনার 
পরিচালনা করেন না।" 

তাফসীর £ এখানে আল্লাহ তা'আলা তাহার বান্দা ও রাসূল মুহাম্মদ (সা)-কে ‘রাসূল’ 
বলিয়া সম্বোধন পূর্বক মানুষের নিকট তাহার নাধিলকৃত সকল আদেশ পৌছাইয়া দেওয়ার জন্য 


Contents 


৫৯৮ তাফসীরে ইব্ন কাছীর 


বিশেষভাবে নির্দেশ দান করেন। তাই রাসূলুল্লাহ (সা) আল্লাহর এই নির্দেশ যথাযথভাবে 
পালন করেন। 

এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বুখারী রে) বলেন £ মুহাম্মদ ইব্‌ন ইউসুফ (র)......আয়েশা 
(রা) হইতে বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন ৪ যে ব্যক্তি তোমাকে বলে যে, মুহাম্মদ (সা) 
তাহার প্রতি নাধিলকৃত কোন কিছু গোপন করিয়াছেন, সে মিথ্যা বলিয়াছে। অতঃপর তিনি এই 
আয়াতটি পাঠ করেন £ 

4৫০ ১ এ 01 0525860১০18 0. 

অর্থাৎ “হে রাসূল! তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ 
হইয়াছে, তাহা প্রচার কর!” 

এই রিওয়ায়াতে হাদীসটি সংক্ষিপ্তাকারে বর্ণনা করা হইয়াছে। বুখারী তাহার অন্য 
রিওয়ায়াতে এই হাদীসটি দীর্ঘাকারে বর্ণনা করিয়াছেন। মাসরূক ইব্‌ন আজদা আয়েশা (রা) 
হইতে তিরমিযী ও নাসাঈ কিতাবৃত-তাফসীরে এবং মুসলিম কিতাবুল-ঈমানেও ইহা বর্ণনা 
করিয়াছেন। 

অন্য একটি রিওয়ায়াতে সহীহদ্বয়ে আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন ঃ 
মুহাম্মদ (সা)-এর যদি কুরআনের কোন আয়াত গোপন করার অভিপ্রায় থাকিত, তাহা হইলে 
তিনি এই আয়াতটিই গোপন করিতেন £ 

BE AE EL 

ইব্‌ন আবূ হাতিম (র)......আনতারা হইতে বর্ণনা করেন যে, আনতারা বলেন ঃ একদা 
আমি ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট বসা ছিলাম। তখন এক ব্যক্তি আসিয়া তাহাকে 
বলেন, সাধারণ লোকের মধ্যে এই গুঞ্জন উঠিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) আপনাদের নিকট 
এমন কতগুলি বিষয় বলিয়া গিয়াছেন যাহা আমাদের নিকট প্রকাশ করেন নাই । তখন 
ইবৃন আব্বাস (রা) তাহাকে বলেন, তুমি কি জান না যে, আল্লাহ তা'আলা বলিয়াছেন, 
১14 ১০ ভেলে 2101 09০০5 25 0:৮১ 045 0 ‘আল্লাহর শপথ! রাসূলুল্লাহ (সা) 
আমাদিগকে এমন কোন বিশেষ বিষয়ের উত্তরাধিকারী করেন নাই৷’ এই হাদীসের সনদটি খুব 
শক্তিশালী । 

সহীহ বুখারীতে আবূ জুহায়ফা ওয়াহাব ইব্‌ন আবদুল্লাহ আস-সাওয়াইর রিওয়ায়াতে 
আসিয়াছে যে, তিনি বলেন ঃ আমি হযরত আলী (রা)-কে জিজ্ঞাসা করিয়াছিলাম যে, 
আপনাদের নিকট এমন কোন ওহী রহিয়াছে কি যাহা কুরআনে নাই ? তিনি উত্তরে বলিলেন, 
যিনি ভূমিতে শস্য উৎপন্ন করেন এবং জীবসমূহ সৃষ্টি করিয়াছেন, সেই সত্তার শপথ! শুধুমাত্র 
আল্লাহ কুরআনের ব্যাপারে যে জ্ঞান দিয়াছেন এবং সহীফার মধ্যে যাহা রহিয়াছে উহা ব্যতীত 
কিছুই নাই। তখন আমি তাহাকে আবার জিজ্ঞাসা করিলাম, এই সহীফার মধ্যে কি রহিয়াছে ? 
তিনি উত্তরে বলেন, ইহার মধ্যে রহিয়াছে দিয়াত এবং যুদ্ধবন্দীদিগকে মুক্তি দেওয়ার আহকাম; 
না করা। 


Contents 
সূরা মায়িদা ৫৯৯ 


বুখারী (র) বলেন যে, যুহরী (র) বলিয়াছেন ৪ রিসালাত আল্লাহর পক্ষ হইতে দেওয়া 
হইয়াছে এবং রাসূলের দায়িত্‌ হইল উহা পৌছাইয়া দেওয়া; আর আমাদের কর্তব্য হইল উহা 
মানিয়া নেওয়া । তিনি যে তাহার রিসালাত পৌছাইয়াছেন এবং তাহার প্রতি অর্পিত আমানত 
আদায় করিয়াছেন, তাহার উম্মতরা এই কথার সাক্ষী প্রদান করিবে । কেননা তিনি বিদায় হজ্জের 
ভাষণে সকলের নিকট হইতে ইহার স্বীকারোক্তি গ্রহণ করিয়াছেন। সেই মহাসম্মেলনে প্রায় 
চল্লিশ হাজার সাহাবী উপস্থিত ছিলেন। 

জাবির ইব্‌ন আবদুল্লাহ হইতে সহীহ মুসলিমের একটি রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, 
রাসূলুল্লাহ (সা) সেই দিনের ভাষণে বলিয়াছিলেন £ হে লোক সকল! তোমরা যদি আমার 
সম্পর্কে জিজ্ঞাসিত হও, তহা হইলে কি বলিবে ? তখন সকলে বলিয়াছিল, আমরা সাক্ষ্য দিব 
যে, আপনি আপনার রিসালাতের দাওয়াত আমাদের নিকট পৌছাইয়াছেন, আপনি আপনার 
দায়িতু যথাযথভাবে আদায় করিয়াছেন এবং আমাদিগকে সৎপথে চলিতে উপদেশ প্রদান 
করিয়াছেন। অতঃপর তিনি তাহার হস্ত উর্ধ্বে উত্তোলিত করিয়া লোকজনের দিকে একটু 
ঝুঁকিলেন এবং বলিলেন ঃ হে আল্লাহ! আমি কি পৌছাইয়াছি ? 

ইমাম আহমদ (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস (রা) 
বলেন ঃ বিদায় হজ্জের দিন রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, হে লোক সকল! আজ কোন্‌ দিন ? 
সকলে বলিল, আজ ইয়াওমে হারাম বা মর্যাদাপূর্ণ দিবস। তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন, 
এইটি কোন শহর ? সকলে বলিল, ইহা মর্যাদাপুর্ণ শহর । তিনি আবার জিজ্ঞাসা করিলেন, এইটি 
কোন্‌ মাস ? সকলে বলিল, শাহরে হারাম বা সম্মানিত মাস। অতঃপর তিনি বলিলেন £ 
তোমাদের সম্পদ, শোনিত ও সম্মান তোমাদের পরস্পরের নিকট এমনই মর্যাদাপূর্ণ যেমন এই 
দিনের, এই শহরের এবং এই মাসের মর্যাদা ৷ এই কথাটি তিনি একাধিকবার বলেন। অতঃপর 
তিনি তাহার হস্ত আসমানের দিকে উত্তোলন করেন এবং বলেন, হে আল্লাহ! আমি কি 
পৌছাইয়াছি? এই কথাটি তিনি একাধিকবার পুনরাবৃত্তি করেন । 

এই প্রসঙ্গে ইব্‌ন আব্বাস (রা) বলেন £ আল্লাহ্র শপথ! এই ব্যাপারে রাসূলুল্লাহ (সা)-এর 
প্রতি আল্লাহর ওসীয়াত ছিল। 

পরিশেষে রাসূলুল্লাহ (সা) বলেন, দেখো! তোমরা প্রত্যেক উপস্থিত ব্যক্তি অনুপস্থিত 
ব্যক্তিকে আমার দাওয়াত পৌছাইয়া দিও। আর তোমরা আমার অনুপস্থিতিতে কাফির হইয়া 
যাইও না এবং একে অপরকে হত্যা করিও না। 

ইমাম বুখারী (র)......ফুযায়ল ইব্‌ন গাযওয়ান হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ 4:10-,) ৩০৯, 3 8 ৮1013 যদি না কর তবে 
তো তুমি তাহার বাণী প্রচার করিলে না।' ৰ 

অর্থাৎ আমি তোমাকে রিসালাত হিসাবে যাহা দান করিয়াছি, তাহা যদি তুমি লোকদের 
নিকট পৌছাইয়া না দাও, তবে তুমি তোমার দায়িত্ব পালনে ব্যর্থ বলিয়া প্রমাণিত হইবে। 

এই আয়াতাংশের মর্মার্থে আলী ইব্‌ন আবূ তালহা (র)......ইব্ন আববাস (রা) হইতে 
বলেন ঃ যদি তুমি একটি আয়াতও গোপন কর যাহা আল্লাহ নাযিল করিয়াছেন, তাহা হইলে 
বুঝিব, তুমি আল্লাহর রিসালাতের দাওয়াত অন্যদের কাছে পৌছাও নাই। 


Contents 


৬০০ তাফসীরে ইব্ন কাছীর 


ইব্‌ন আবৃ হাতিম (র)......মুজাহিদ হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ (র) বলেন £ যখন 
UE ০০ Nl 0১51 Us U1 {১ এই আয়াতটি নাযিল হয়, তখন 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছিলেন; হে প্রভু! আমি তো একা, কিভাবে আমি এত বড় দায়িত্ব পালন 
করিব? অতঃপর রাসূলুল্লাহ (সা)-এর এই আকুতির প্রেক্ষিতে আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ 
lL 5৮2 0 ৩৮৯০1 ও ১1 অর্থাৎ "তুমি যদি ইহা পালন না কর তবে তুমি 
রিসালাতের দায়িত্ব পালন করিলে না ।' সুফিয়ান সাওরীর সূত্রে ইব্‌ন জারীর রে) ইহা রিওয়ায়াত 
রক্ষা করিয়াছেন। 

০০০1 ১০ ৩০০০ 41119 আল্লাহ তোমাকে মানুষ হইতে রক্ষা করিবেন? 

অর্থাৎ তুমি আমার পয়গাম পৌছাইয়া দেওয়ার দায়িত্ব পালন কর, আমি তোমাকে রক্ষা 
এবং তোমাকে আমি তাহাদের মুকাবিলায় জয়ী করিব। অতএব তুমি ভীত ও চিন্তিত হইও না। 
কেহ তোমার কোন ক্ষতি করিতে পারিবে না। 

এই আয়াতটি নাযিল হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সো) নিজের নিরাপত্তার জন্য প্রহরী নিযুক্ত 
করিতেন। 

ইমাম আহমদ (র)...... আবদুল্লাহ ইব্‌ন আমির রাবী‘আর সূত্রে আয়েশা (রা) হইতে বর্ণনা 
করিতেছেন যে আয়েশা বলেন ৪ এক রাতে রাসূলুল্লাহ (সা) ঘুমাইতেছিলেন না, সারা রাত 
জাগিয়াছিলেন। তাই আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, কি ব্যাপার, ঘুমান না কেন? তিনি 
বলিলেন, আহা! কোন বিশ্বস্ত সাহাবী যদি আমাকে আজ রাতে পাহারা দিত, আয়েশা (রা) 
বলেন, এমন সময় আমি অস্ত্রের ঝন ঝন শব্দ শুনিতে পাই। তখন রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা 
করেন, কে ? উত্তর আসিল, আমি সা“দ ইব্‌ন মালিক। রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন, কেন 
আসিয়াছ ? তিনি বলিলেন, হে আল্লাহর রাসূল! আমি আপনার পাহারাদারী করার জন্য 
আসিয়াছি। আয়েশা (রা) বলেন, ইহার পর রাসূলুল্লাহ (সা) ঘুমাইয়া পড়েন এবং আমি তীহার 
নাক ডাকার শব্দ শুনিতে পাই। 

ইয়াহিয়া ইব্‌ন সাঈদ আনসারীর সূত্রে সহীহদ্ধয়েও এই হাদীসটি বর্ণিত হইয়াছে। 

একটি রিওয়ায়াতে এইভাবে বর্ণিত হইয়াছে যে, হুযূর (সা) মদীনায় অবস্থান গ্রহণের পর 
একরাতে মোটেও ঘুমান নাই। এই ঘটনাটি ঘটিয়াছিল দ্বিতীয় হিজরীতে এবং হযরত আয়েশা 
(রা)-এর পাণি গ্রহণের পরে। 

ইব্‌ন আবু হাতিম রে).....আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন ৪ 
হুযুর (সা) প্রহরী বেষ্টিত থাকা অবস্থায় || ০ 4১০১0, আয়াতটি নাযিল হয়। 
ফলে তৎক্ষণাৎ রাসূলুল্লাহ (সা) তীবু হইতে মাথা বাহির করিয়া বলেন £ হে লোক সকল! 
তোমরা সকলে চলিয়া যাও, আল্লাহ স্বয়ং আমাকে তাহার আশ্রয়ে নিয়াছেন। 

নাসর ইব্‌ন আলী আল-জাহযামী এবং আবদ ইব্‌ন হুমায়দের সূত্রে তিরমিযীও ইহা বর্ণনা 
করিয়াছেন। তবে তাহারা উভয়ে মুসলিম ইব্‌ন ইবরাহীমের সূত্রে হাদীসটি রিওয়ায়াত 
- করিয়াছেন। অবশ্য হাদীসটি গরীব । 


Contents 
সূরা মায়িদা ৬০১ . 


মুসলিম ইব্‌ন ইবরাহীমের সূত্রে হাকিম (র) স্বীয় মুসতাদরাকে এবং ইব্‌ন জারীর (র) স্বীয় 
তাফসীরে এই হাদীসটি রিওয়ায়াত করিয়াছেন। হাকিম (র) বলেন যে, হাদীসটির সনদ বিশুদ্ধ । 

সাঈদ ইব্‌ন মানসূর (র).....আয়েশা (রা) হইতে বর্ণনা করিয়াছেন। 

অতঃপর তিরমিযী বলেন £ কেহ এই হাদীসটিকে ইব্‌ন শাকীক হইতে যুবায়রের সূত্রে 
এইভাবে বর্ণনা করিয়াছেন যে, এই আয়াতটি নাযিল হওয়ার পূর্ব পর্যন্ত হুযূর (সা) নিজের 
নিরাপত্তার জন্য পাহারার ব্যবস্থা করিতেন। এই রিওয়ায়াতে লক্ষণীয় হইল, এখানে হযরত 
আয়েশার কথা উল্লেখ করা হয় নাই। ইসমাঈল ইব্‌ন আলিয়ার সূত্রে ইব্‌ন জারীরও এই 
ধরনের বর্ণনা করিয়াছেন। আর ইব্‌ন মারদুবিয়া (র) বর্ণনা করিয়াছেন ওহাইবের সূত্রে । তবে 
তাহারা উভয়ে ধারাবাহিক সূত্রে আবদুল্লাহ ইব্‌ন শাকীক হইতে আল-জারীরীর সনদে বর্ণনা 
করিয়াছেন। অবশ্য সাঈদ ইবৃন যুবায়র এবং মুহাম্মদ ইব্‌ন কা'ব আল-কারযী হইতেও ইহা 
বর্ণিত হইয়াছে । ইহা রিওয়ায়াত করিয়াছেন ইব্ন জারীর । রুবাইয়া ইব্ন আনাস হইতে ইব্‌ন 
মারদুবিয়াও ইহা উদ্ধৃত করিয়াছেন। 

সুলায়মান ইবৃন আহমদ (র).......আসামা ইবৃন মালিক আল-খাতমী হইতে বর্ণনা করেন ঃ 
আসামা ইব্‌ন মালিক আল-খাতমী বলেন 8 1511 “১০ ২. ৯2০ 81115 আয়াতটি যতদিন 
পর্যন্ত রাসূলুল্লাহ (সা)-এর উপর অবতীর্ণ না হইয়াছে, ততদিন আমরা হুযূর (সা)-এর 
পাহারাদারী করিতাম। যখন এই আয়াতটি নাযিল হয়, তখন হইতে আমরা তাহার পাহারাদারী 
প্রত্যাহার করি । 

সুলায়মান ইব্‌ন আহমদ (র)......আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
সাঈদ খুদূরী (রা) বলেন £ হুযুর (সা)-এর প্রহরীদের মধ্যে তাহার চাচা আব্বাসও ছিলেন । যখন 
i ১ ৬০০০১ 1119 এই আয়াতটি নাযিল হয়, তখন হইতে হুযুর (সা) পাহারা তুলিয়া 
দেন। 

আলী ইব্‌ন আবু হামিদ আল-মাদীনী (র)......জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা 
করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন £ আবূ তালিব রাসূলুল্লাহ (সা)-এর নিরাপত্তার 
জন্য কোন না কোন লোক তীহার সাথে রাখিতেন। যখন এই আয়াতটি নাযিল হয়, তখন তিনি 
গিয়া বলেন, চাচাজান! এখন আর আমার নিরাপত্তা প্রহরীর প্রয়োজন নাই। কেননা আল্লাহ 
আমার নিরাপত্তার দায়িত্‌ গ্রহণ করিয়াছেন। এই হাদীসটি গরীব। 

উল্লেখ্য যে, এই হাদীসটির মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যায়। কেননা এই আয়াতটি মাদানী । 
অথচ হাদীসের কথায় বুঝা যায় যে, এই ঘটনাটি মক্কায় ঘটিয়াছে। . 

মুহাম্মদ ইব্‌ন আহমদ ইব্ন ইবরাহীম (রে)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন আববাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা)-কে পাহারা দিয়া রাখা হইত । তাই যতদিন- 


০১০০০৪3০১০৭ 05 এ ৮ LUI UU 
১০৫৭] ০৭ এ বড 200 
-এই আয়াতটি নাযিল না হইয়াছে, ততদিন আবূ তালিব বনী হাশিম হইতে তাহার 
পাহারাদারীর জন্য লোক নিয়োজিত করিতেন। এইভাবে একদিন আবূ তালিব তাহার 
কাছীর__৩/৭৬ 


Contents 


৬০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


পাহারাদারীর জন্য তাহার সঙ্গে লোক দিবার ইচ্ছা করিলে তিনি তাহাকে বলেন, ১3 «111 ৩। 
০১৪1১ ০৯] ০ ৮৮৯০ অর্থাৎ আল্লাহ তা'আলা স্বয়ং আমাকে মানুষ এবং জিন্ন হইতে 
রক্ষা করেন। 

তাবারানী (র)......আবু কুরাইব হইতে ইহা বর্ণনা করিয়াছেন। 

অবশ্য উল্লেখিত হাদীসটিও গরীব । কেননা সহীহ হাদীসে আসিয়াছে যে, আলোচ্য 
আয়াতটি মাদানী । হুযূর (সা)-এর জীবনের শেষের দিকে যে সকল আয়াত নাযিল হইয়াছে, 
এই আয়াতটি সেইগুলির অন্তর্ভুক্ত । আল্লাহই ভাল জানেন । 

আল্লাহ তাহার প্রতিরক্ষা শক্তি দ্বারা মক্কার উর রা রা বিয়া ছিগা ক 
সত্বেও হুযূর (সা)-কে নিরাপদে রাখিয়াছেন। হুযূর (সা) মক্কায় প্রতিনিয়ত হুমকির মুখে 
কাটাইয়াছেন। কিন্তু শত্রুরা কখনো তাহার কোন ক্ষতি সাধন করিতে সক্ষম হয় নাই। 

আল্লাহ হিকমতের মাধ্যমে রিসালাতের প্রথমদিকে তাহাকে তাহার চাচা আবূ তালিবের 
ব্যক্তিত্ব । আবূ তালিবের অন্তরে আল্লাহ তাহার প্রতি স্নেহের উদ্রেক ঘটান । এই স্নেহ ও 
ইসলামের জন্য হইত এবং তিনি যদি ইসলাম গ্রহণ করিতেন; তবে কাফির নেতারা হুযূর 
(সা)-এর সঙ্গে সঙ্গে তাহাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হইত। আদর্শিক দিক দিয়া তাহারা 
সকলে এক ছিল বিধায় অন্যান্য কাফির নেতারা আবূ তালিবকে সমীহ করিত। তাই আবূ 
তালিব ইন্তিকাল করিলে মুশরিকরা হুযুর (সা)-কে হত্যা করার জন্য ব্যাপক ষড়যন্ত্রে লিপ্ত হইয়া 
যায় এবং মুশরিকদের উত্তেজনা বহুগুণ বাড়িয়া যায়। 

এদিকে আল্লাহ মদীনার আনসারদের অন্তরে তীহার প্রতি ভালবাসা সৃষ্টি করিয়া দেন। 
আনসাররা তাহার হাতে ইসলামের বায়'আত গ্রহণ করিতে থাকেন। এইভাবে একদিন তিনি 
আনসারদের নিকট মদীনায় চলিয়া যান। ফলে কাফির ও মুশরিকদের ষড়যন্ত্র ব্যর্থতায় 
পর্যবসিত হয়৷ 
প্রত্যক্ষভাবে কোন ক্ষতি না করিতে পারিয়া লাল ও কালো সুতা দ্বারা তাহাকে যাদু করে। 
এইদিকে আল্লাহ তাহাদের যাদুর ক্রিয়া নষ্ট করিয়া দেওয়ার জন্য সূরা নাস ও সূরা ফালাক 
নাযিল করেন। এইভাবে খায়বারে বসিয়া ইয়াহুদীরা বকরীর গোশতে বিষ মাখিয়া রাসূলুল্লাহ 
(সা)-কে খাইতে দিলে আল্লাহ তাহাকে সেই খাদ্যের বিষ সম্পর্কে অবগত করান । এইভাবে 
রাসূলুল্লাহ (সা)-কে হত্যা করার জন্য বেদীনরা বহু পদক্ষেপ নিয়াছিল। কিন্তু তাহাদের 
প্রত্যেকটি পদক্ষেপ ব্যর্থতায় পর্যবসিত হয়৷ এই ব্যাপারে বিস্তারিত লিখিতে গেলে কিতাবের 
কলেবর বৃদ্ধি পাইবে বলিয়া উহা হইতে বিরত রহিলাম। এখন এই আয়াতের ব্যাপারে 
মুফাসিসরগণের ব্যাখ্যা উদ্ধৃত করা হইবে । 

ইব্‌ন জারীর (র)......মুহাম্মাদ ইব্‌ন কাব আল-কারযীসহ অনেক সাহাবী হইতে বর্ণনা 
করেন যে, মুহাম্মদ ইব্‌ন কাব আল কারযীসহ অনেকে বলেন ঃ রাসূলুল্লাহ (সা) কোন সফরে 
রওয়ানা হইলে সাহাবীগণ পূর্ব হইতে পথিমধ্যে রাসূলুল্লাহ (সা)-এর বিশ্রামের জন্য ছায়াদার 


Contents 


সূরা মায়িদা ৬০৩ - 


বৃক্ষ খুঁজিয়া রাখিতেন। এইভাবে রাসূলুল্লাহ (সা) সফরে একটি ছায়াদার বৃক্ষের নিচে বিশ্রামে 
যান। হঠাৎ এক বেদুঈন আসিয়া সেখানে উপস্থিত হয় এবং বৃক্ষের ডালে ঝুলন্ত রাসূলুল্লাহ 
(সা)-এর তরবারিখানা হাতে নিয়া বলে, বল, এইবার তোমাকে কে রক্ষা করিবে ? রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিলেন, মহামহিমাঘিত আল্লাহ । তখন বেদুঈনের হাত কীপিয়া উঠিল এবং তাহার হাত 
হইতে তরবারিখানা পড়িয়া গেল। এমনকি সে কাপিতে কাপিতে গাছের উপরে পড়িয়া মাথায় 
আঘাত পাইল এবং তাহার মাথা ফাটিয়া গেল। সেই সময় আল্লাহ তা'আলা এই আয়াতটি 
নাযিল করেন ৪ | 
১০ 05 ৩০০৯5 41115 অর্থাৎ ‘আল্লাহ তোমাকে মানুষ হইতে রক্ষা করিবেন ।' 
ইবৃন আবূ হাতিম (র)......জাবির ইব্‌ন আবদুল্লাহ আনসারী (রা) হইতে বর্ণনা করেন যে, 
জাবির ইব্‌ন আবদুল্লাহ আনসারী (রা) বলেন £ বনী আনমারের যুদ্ধের সময় রাসূলুল্লাহ (সা) 
যাতুর-রিকা নামক খেজুরের বাগানের একটি কৃপে পা ঝুলাইয়া বসিয়াছিলেন। তখন বনী 
নাজ্জার গোত্রের হারিস নামক এক ব্যক্তি বলিল, এখন আমি অবশ্যই মুহাম্মদকে হত্যা করিতে 
সমর্থ হইব। তাহার সঙ্গীরা তাহাকে বলিল, কিভাবে তুমি তাহাকে হত্যা করিবে ? সে বলিল, 
আমি তাঁহাকে বলিব, দেখি আপনার তরবারিটা। যখন সেটি দিয়া দিবেন তখন আমি তাহার 
তরবারি দিয়াই তাহাকে বধ করিব । সাথীদের সংগে এই কথা বলিয়া সে রাসূলুল্লাহ (সা)-এর 
নিকটে আসিল এবং বলিল, হে মুহাম্মদ! দেখি আপনার তরবারিটা ? রাসূলুল্লাহ (সা) তাহাকে 
তরবারিটি দিলেন। তরবারিটি হাতে নিতেই তাহার হাত কাপিতে থাকে এবং হাত হইতে 
তরবারিটি পড়িয়া যায়। তখন রাসূলুল্লাহ (সা) তাহাকে লক্ষ্য করিয়া বলেন ৪ তুমি ও তোমার 
কুমতলবের মাঝে আল্লাহ্‌ প্রতিবন্ধক হইয়াছেন। তখন আল্লাহ্‌ তা'আলা এই আয়াতটি 
নাযিল করেন ঃ 
EC SAL at 0৮850 09 এ) ৩০ EUS Ls EE 0৮এ৮। ও 
১৪%]। 95 ০০০১ 4115 
অবশ্য এই সনদে হাদীসটি দুর্বল। এই ব্যাপারে গুয়াইরিস ইব্‌ন হারিসের ঘটনাটি সহীহ 
ও প্রসিদ্ধ । 
ইব্‌ন মারদুবিয়া (র)......আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা (রা) 
বলেন £ঃ আমরা এক সফরে রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গী হইয়াছিলাম। পূর্বেই আমরা সফরের পথে 
রাসূলুল্লাহ (সা)-এর বিশ্রামের জন্য একটি ছায়াদার বিশাল বৃক্ষ খোজ করিয়া রাখিয়াছিলাম। 
সেই সফরে তিনি বিশ্রামের জন্য অবতরণ করেন এবং বৃক্ষের ডালের সংগে তাহার তরবারিখানা 
ঝুলাইয়া রাখেন। এমন সময় জনৈক ব্যক্তি আসিয়া তাহার ঝুলন্ত তরবারিখানা হাতে নেয় এবং 
বলে, হে মুহাম্মদ! এখন আমার হাত হইতে তোমাকে কে রক্ষা করিবে ? রাসূলুল্লাহ (সা) 
বলিলেন, তুমি তরবারি যথাস্থানে রাখিয়া দাও। আল্লাহ আমাকে রক্ষা করিবেন। লোকটি 
তরবারিখানা যথাস্থানে রাখিয়া দিল। তখনই এই আয়াতটি নাযিল হয় ঃ 
sul Ss ৯, EE 


Contents 


. ৬০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন আবু হাব্বান (র)......হাম্মাদ ইব্‌ন সালমা হইতে স্বীয় সহীহ সংকলনে এইরূপ বর্ণনা 
করিয়াছেন । 

ইমাম আহমদ (র)......ইব্‌ন খালিদ ইবৃন সিম্মাতুল জাশামী ওরফে জা"দা হইতে বর্ণনা 
করেন যে, ইব্‌ন খালিদ ইব্ন সিম্মাতুল জাশামী ওরফে জা'দা (রা) বলেন £ আমি রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি মোটা এক ব্যক্তির পেটের দিকে ইংগিত করিয়া 
বলিয়াছিলেন, তুমি না হইয়া যদি আমি এইরূপ হইতাম তাহা হইলে তোমার জন্য ভাল হইত । 

একদা সাহাবাগণ এক ব্যক্তিকে ধরিয়া আনিয়া রাসূলুল্লাহ (সা)-এর সামনে হাযির করেন 
এবং বলেন, এই ব্যাক্তি আপনাকে হত্যা করার ইচ্ছা করিয়াছিল । তখন রাসূলুল্লাহ (সা) তাহাকে 
লক্ষ্য করিয়া বলেন, তুমি ভয় পাইও না। অবশ্য তুমি আমাকে হত্যা করিতে চাহিলেও আল্লাহ্‌ 
তোমার ইচ্ছা পূরণ করিতেন না। 

অতঃপর আল্লাহ্‌পাক বালিয়াছেন, $ 

SHEET 29৪1 ৪২49 2012 | -'আল্লাহ্‌ সত্য প্রত্যাখ্যানকারী সম্প্রদায়কে সৎপথে 
পরিচালিত করেন না ।" অর্থাৎ হে নবী! আপনি আপনার প্রচারের দায়িতু পালন করিতে থাকুন । 
আল্লাহ্‌ যাহাকে ইচ্ছা হিদায়াত দান করেন এবং যাহাকে ইচ্ছা গুমরাহ করেন। 

অন্যত্র আল্লাহ পাক বলিয়াছেন £ ৰ 

15555 এ 0514০ ৩৫০০৪ 

অর্থাৎ “উহাদিগকে হিদায়াত করার দায়িত্ব তোমার নহে; বরং আল্লাহ্‌ যাহাকে ইচ্ছা 
হিদায়াত দান করেন ।' 

অন্যত্র তিনি বলিয়াছেন 8 Ll Cle ESC 421০ 0০903 


অর্থাৎ ‘তোমার দায়িত্ব হইল পৌছাইয়া দেওয়া আর হিসাব গ্রহণের দারিত্ব হইল আমার ।' 


3% পণ ৮55 ৪১ পবা 2 


2৫00১500288 850590198৩৬ 5৪৮7৫ SSN ORT OF (A) 
LG SS 13% 565 ৬3 0 DIO G5 1S SL 60 
0২৫৮৮০51258) 24 

Dl 1০১৮৪। 5 6৮৮৯ 51১১৬৫ CHI CAIN GL (14) 

O OPIS BSS GE ৬০ 0555৯ 2815 

৬৮. “বল, হে কিতাবীগণ! তাওরাত, ইঞ্জীল ও যাহা তোমাদের প্রতিপালকের নিকট 

হইতে তোমাদের প্রতি অবতীর্ণ হইয়াছে, তোমরা তাহা প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমাদের 

কোন ভিত্তি নাই । তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে, 


তাহা তাহাদের অনেকের ধর্মদ্রোহিতা ও অবিশ্বাসই বর্ধন করিবে। সুতরাং তুমি কাফির 
সম্প্রদায়ের জন্য দুঃখ করিও না।” 


Contents 


_ সূরা মায়িদা ৬০৫ 


৬৯. “মুগমিনগণ, ইয়াহুদীগণ, সাবিঈগণ ও খিস্টানগণের মধ্যে কেহ আল্লাহ্‌ ও 
পরকালে ঈমান আনিলে ও সৎকাজ করিলে তাহার কোন ভয় নাই এবং সে দুঃখিত হইবে 
না | 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলেন £ “হে মুহাম্মদ! তুমি বল, হে কিতাবীগণ! তোমাদের 
কোন ভিত্তি নাই!’ অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত ও ইঞ্জীলসহ আল্লাহ্‌ কর্তৃক অবতীর্ণ 
গ্রন্থসমূহের প্রতি বিশ্বস্ত না হইবে এবং যতক্ষণ পর্যন্ত উহার শিক্ষা গ্রহণসহ মুহাম্মদের প্রতি 
ঈমান আনিয়া তাহার দীন অনুসরণ না করিবে, ভাহগগ গা চে যাদের তত হয়া 
পরিগণিত হইবে । 

লাইস ইব্‌ন আবূ সালীম (র)..... মুজাহিদ হইতে 24১,2২0 051 5 
আয়াতাংশের মর্মার্থে বলেন £ যাহা তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের সকলের 
প্রতি অবতীর্ণ হইয়াছে। অর্থাৎ মহাপবিভ্র কুরআনুল কারীম । 

আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

3১4০3৮4১১০০ 08 ০15৩5 ১৪, 

অর্থাৎ “তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা 
তাহাদের অনেকের ধর্মদ্রোহীতা ও অবিশ্বাস বৃদ্ধি করিবেই।' এই আয়াতাংশের ব্যাখ্যা পূর্বেই 
করা হইয়াছে। অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ ১৯৮11১541৮০ ০৮০ ১০২ 
---সুতরাং তুমি সত্য প্রত্যাখ্যানকারী সম্প্রদায়ের জন্য দুঃখ করিও না।' 

অর্থাৎ তাহাদের ধর্মদ্রোহী ভূমিকার জন্য চিন্তা করিয়া নিজেকে কষ্টের মধ্যে নিক্ষেপ 
করিও না। 

অতঃপর তিনি বলেন 8151 ১:31 %| অর্থাৎ মুসলমানগণ 1 1:42 ১১31 অথাৎ 
তাওরাতের অনুসারী ইয়াহুদীগণ ৷ “):১%/5০115 অর্থাৎ সাবিঈগণ । উল্লেখ্য, দুইটি বাক্যের পরে 
ইহাদের আলোচনা আসায় পেশসহ “আতফ' করা হইয়াছে। ধর্মত্যাগী খ্রিস্টান ও মজুসীদিগকে 
সাবিঈ বলা হয়। ইহা হইল মুজাহিদের অভিমত । সাঈদ ইব্‌ন যুবায়রের অভিমতও ইহাই। 

হাসান ও হাকিম রে) বলেন £ সাবিঈরা প্রায় মাজূসীদের মত একটি সম্প্রদায় । 

কাতাদা (র) বলেন ঃ সাবিঈরা ফেরেশতাদিগের উপাসনা করে, নিধারিত কিবলা ভিন্ন 
অন্যদিকে মুখ করিয়া নামায পড়ে এবং যাবূর পাঠ করে । 

ওয়াহব ইবৃন মুনাব্বিহ্‌ রে) বলেন ঃ উহারা আল্লাহ্র একতৃবাদের সহিত পরিচিত । তবে 
তাহারা কোন শরী'আতের সহিত পরিচিত নয়। অবশ্য কুফরের মধ্যেও তাহারা লিপ্ত নয়। 

ইব্‌ন ওয়াহব (র)...... আবূ যিনাদ হইতে বর্ণনা করেন যে, আবূ যিনাদ বলেন £ উহারা 
ইরাকের সীমানা সংলগ্ন একটি জাতি । উহাদিগকে বাকুসী বলা হয়। প্রত্যেক নবীর উপর 
উহাদের ঈমান রহিয়াছে। প্রতি বৎসরে উহারা ত্রিশটি রোযা রাখে । উহারা ইয়েমেনের দিকে 
মুখ করিয়া দৈনিক পাচবার নামায পড়ে। 

ইহা ছাড়াও বিভিন্ন জনের বিভিন্ন উক্তি রহিয়াছে । : 7 

টান জাতি পরিচিত ও প্রসিদ্ধ বিধায় তাহাদের ব্যাপারে. আলোচনার অপেক্ষা রাখে না। 
এতটুকু বলাই যথেষ্ট যে, খ্রিস্টানরা ইঞ্জীলের অনুসারী । 


Contents 


৬০৬ তাফসীরে ইব্ন কাছীর 


উল্লেখ্য যে, উহাদের সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য হইল যে, উহাদের প্রত্যেকটি 
সম্প্রদায় আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। কিয়ামত ও হাশরকেও তাহারা সত্য বলিয়া 
জনে। উপরন্তু নেককাজও তাহারা করে। কিন্তু তাহাদের এই বিশ্বাস ও কাজ ততক্ষণ পর্যন্ত 
কোন কাজে আসিবে না যতক্ষণ পর্যন্ত তাহাদের আমল ও আকীদা মুহাম্মাদী শরী“'আত অনুসারে 
না হইবে। যেহেতু মুহাম্মদ (সা)-কে সকল মানব ও জিন্নদের নবী করিয়া পাঠান হইয়াছে, তাই 
যাহার কর্ম ও বিশ্বাস মুহাম্মদ (সা)-এর শরী“আত অনুযায়ী হইবে, তাহারা নির্ভয় ও নিরাপদ 
থাকিবে । দুনিয়ায় রাখিয়া যাওয়া পার্থিব সম্পদের জন্য তাহাদের কোন আফসোস থাকিবে না। 
সূরা বাকারায় ইহা বিস্তারিতভাবে আলোচনা করা হইয়াছে। 


৮১৭ ৮৫৫, ১৯-53-9404 50৮56 ৫ ৩৩৩ LEI IG (%-) 


32৮ 226 (67 2212) ৫ (254115৮৮221 জিত: 69 22 
0958৬ 2১51 1৩৫ 2১3 ৬: ও (৬৮৫79 0৯৮ 
৮৫ ৫ 21545 ৫ ৮৫৫ 2 ৭1৭ ৫5 তি ৰং ৮2 পঠিত ৫৫৫75 পর্ত | 
৫ 954) ৩ [৮১ 1১০ 3122 ৫০৩৬ 0৮641 1১:১৯ 5 ($) 


92 ৮ ৮৬ 2292092, (C7 
০০2৫৮৬৪০405 SHES 


৭০. “বনী ইসরাঈল হইতে অবশ্যই আমি প্রতিশ্রুতি লইয়াছি এবং তাহাদের নিকট 
রাসূলগণকে পাঠাইয়াছি। যখনই রাসূল তাহাদের নিকট তাহাদের খেয়াল-খুশির বিপরীত 
জিনিস নিয়া হাযির হইয়াছে, তখন একদলকে তাহারা মিথ্যাবাদী বলিয়াছে এবং অন্য 
দলকে তাহারা হত্যা করিয়াছে ।” 

৭১. “এবং ভাবিয়াছিল তাহাদের কোন শাস্তি হইবে না । অতঃপর তাহাদের অনেকেই 
অন্ধ ও বধির হইয়া যায়। অবশেষে আল্লাহ্‌ তাহাদের তওবা কবূল করেন। ইহার পরও 
তাহাদের বেশ কিছু লোক অন্ধ ও বধির রহিল । আর আল্লাহ্‌ তাহারা যাহা করে, তাহা 
জানেন।” 

তাফসীর £ এখানে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, তিনি বনী ইসরাঈলদের নিকট হইতে 
তাহার রাসূলের অনুসরণ করার অংগীকার নিয়াছিলেন। কিন্তু তাহারা সেই অংগীকার ভংগ করে 
এবং তাহারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করিতে আরম্ভ করে। শরী'আতের যে বিষয়টি 
তাহাদের স্বার্থের অনুকূলে মনে হয়, সেইটা তাহারা গ্রহণ করে এবং যেইটি স্বার্থের প্রতিকুলে 
বলিয়া মনে করে, সেই বিষয়টি প্রত্যাখ্যান করে । তাই আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


EE RE le HE EG 
iis 5 8১১৩1 1১২... ১৯ 
‘যখনই কোন রাসূল তাহাদের নিকট এমন কিছু নিয়া আসে যাহা তাহাদের মনঃপুত নয়, 


বাজনা বারের তানি হা কতক ভা বাং হাহা হো কর চিনা য় 
তাহাদের কোন শাস্তি হইবে না।' 


Contents 


সূরা মায়িদা ৬০৭ 


অর্থাৎ তাহারা মনে করিয়াছিল যে, তাহারা যে অপকর্ম করে, তাহার জন্য তাহাদিগকে 
শাস্তি ভোগ করিতে হইবে না । কিন্তু তাহাদের ধারণার বিপরীতে তাহাদিগকে ভীষণভাবে 
পাকড়াও করা হয়। ফলে সত্য অনুধাবন করা হইতে তাহাদের আত্মাকে বিভ্রান্ত করিয়া দেওয়া 
হয় ও সত্য শ্রবণ হইতে তাহাদের কর্ণকে বধির করিয়া দেওয়া হয়। মোট কথা সত্য হইতে 
তাহাদিগকে দূরে নিক্ষেপ করা হয়। অতঃপর আল্লাহ্‌ তাহাদের প্রতি ক্ষমা পরবশ হইয়াছিলেন। 
অর্থাৎ তাহাদের বিভ্রান্তি আল্লাহ্‌ দূর করিয়া দেন। 


প ০৪০০৩ + ‘30 5৮০০৯ ০ Goer oe oe oe G4 
‘পুনরায় তাহাদের অনেকেই অন্ধ ও বধির হইয়া যায়। তাহারা যাহা করে আল্লাহ্‌ তাহার 


দ্ৰষ্টা ৷’ অর্থাৎ কে হিদায়াতের উপযুক্ত এবং কে গুমরাহীর উপযুক্ত, তাহা আল্লাহ্‌ ভাল করিয়া 
জানেন। 


RE 050,144 401 RI Bo 9 ৩ OA AS SE (VY) 
4025 3৫4৩ 3১5৫ 226) 2 $০5 (4 201156৩ 02555) 

০৬০ 0১৪ ৩৮৬ 2,১৩5] 42 
১,922 85 EIG 81 ২৫9৮0৩ ত 23056 ৩81 YT) 
০৫৫8০ ৩ 944 67761675685 ৫43৯ 1213 


০ ৪৭ 

০০41৩ 

০0.০১৯-৪: >5 3h 4b) 3 ৮৫95১৯৯9৮22 al ২৫ ৫4445 (V£) 
4: 


91, পেত 
4) ৯] 4 


Af 32 


১0495 ৩2 SHE ২৫055 052 02 Fail (vo) 
£ 2১05 


8174 65 581৮8 0৫ +$ ১6১৮ » 25) ০৫% GIES. 4% 
OO 


৭২. “নিঃসন্দেহে তাহারা কাফির হইল যাহারা বলে, নিশ্চয়ই মাসীহ ইব্ন মরিয়মই 
আল্লাহ্‌ অথচ মাসীহ্‌ বনী ইসরাঈলগণকে বলিল, সেই আল্লাহ্র ইবাদত কর যিনি আমার 
ও তোমাদের প্রতিপালক; নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সহিত শরীক করিল, আল্লাহ্‌ 
তাহাদের জন্য জান্নাত হারাম করিয়াছেন এবং তাহাদের ঠাই হইল নরক; আর যালিমের 
জন্য কোন সহায়ক জুটিবে না।” 

৭৩. “নিঃসন্দেহে তাহারা কাফির, যাহারা বলে; আল্লাহ তিনজনের তৃতীয়জন । অথচ 
একমাত্র ইলাহ ছাড়া অন্য কোন প্রভু নাই । আর যদি তাহারা যাহা বলে তাহা হইতে নিবৃত্ত 
না হয়, তবে অবশ্যই কাফির গোষ্ঠীকে বেদনাদায়ক শাস্তি গ্রাস করিবে ।” 

৭৪. “তাহারা কি আল্লাহর কাছে তওবা করিতেছে না এবং তাহার কাছে ইস্তেগফার 
করিতেছে না ? অথচ আল্লাহ্‌ ক্ষমাশীল ও দয়াবান।” 


Contents 
৬০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


৭৫. “মাসীহ্‌ ইব্ন মরিয়ম রাসূল ছাড়া কিছুই নহে। নিঃসন্দেহে তাহার পূর্বে অনেক 
রাসূল গত হইয়াছে । আর তাহার জননী 'সিদ্দীকা (সত্যানুসারিণী)। তাহারা উভয়ই খাদ্য 
গ্রহণ করে। দেখ, কিভাবে তাহাদের জন্য তিনি দলীল-প্রমাণ পেশ করেন। তথাপি দেখ, 
তাহারা কিভাবে উহা মিথ্যা বলিয়া উড়াইয়া দেয়।” 


তাফসীর ঃ এখানে আল্লাহ্‌ তাআলা বিচারকের ভূমিকায় অবতীর্ণ হইয়া খ্রিস্টানদের উপদল 
মাসীহকে আল্লাহ্‌ বলিয়া মনে করে, অথচ আল্লাহ্‌ তাহাদের এই সকল অপবাদ হইতে সম্পূর্ণ 
পবিত্র । দ্বিতীয়ত, তাহাদিগকে পূর্বেই জ্ঞাত করা হইয়াছিল যে, মাসীহ আল্লাহ্‌র বান্দা এবং 
তাহার রাসূল মাত্র । উপরন্তু সদ্যজাত মাসীহ দোলনায় থাকিয়া বলিয়াছিলেন, আমি আল্লাহ্র 
বান্দা মাত্র । মাসীহ এই কথা তো বলেন নাই যে, আমি স্বয়ং আল্লাহ্‌। আর এই কথাও বলেন 
নাই যে, আমি আল্লাহ্‌র পুত্র । বরং সদ্যজাত মাসীহ দোলনায় থাকিয়া বলিয়াছিলেন ঃ 
81028155511 
অর্থাৎ ‘আমি আল্লাহ্‌র বান্দা, আমাকে কিতাব দেওয়া হইয়াছে এবং আমাকে নবী বানান 
হইয়াছে।' .. 
ইহার সঙ্গে তিনি আরো বলিয়াছেন ৪ 
Hie BR VLG LO io ri 
অর্থাৎ ‘আল্লাহ্‌ আমার ও তোমাদের প্রভু । অতএব তাহার ইবাদত কর এবং ইহাই সরল ও 
সঠিক পথ ৷’ 
এই হইল তাহার ভূমিষ্ঠ হওয়ার অব্যবহিত পরের কথা। যৌবন পরবর্তী সময়ে নবৃওয়ত- 
প্রাপ্তির পরেও তিনি তাহার ও তাহাদের প্রভু আল্লাহর ইবাদত করিতে এবং তাহার সহিত শরীক 
না করিতে আদেশ করিয়াছিলেন । সেই কথাই আল্লাহ্‌ তা'আলা এখানে বলিয়াছিলেন ৪ 
154৬৪ ১৭ 21০5 ao এড আন 4919 শে জট UN 
অর্থাৎ “মাসীহ বলিয়াছিলেন, হে বনী ইসরাঈল! তোমরা আমার প্রতিপালক ও তোমাদের 
প্রতিপালক আল্লাহ্‌র ইবাদত কর। কেহ আল্লাহ্র শরীক করিলে অর্থাৎ তাহার সহিত অন্যের 
ইবাদত করিলে 31211 ১9753 211 4১15 4111 ৮১২ ১৪ অর্থাৎ ‘আল্লাহ্‌ তাহার জন্য 
জান্নাত নিষিদ্ধ করিবেন এবং তাহার আবাস হইবে নরক ।" মোটকথা তাহার জন্য জাহান্নাম 
অবধারিত ও জান্নাত হারাম । 
আল্লাহ্‌ তাআলা অন্যত্র বলিয়াছেন £ 
০052 ১] US 3১০০ ১8529 43 JES 0152 UI 
অর্থাৎ ‘আল্লাহ্‌ তা'আলা শিরকের পাপ ক্ষমা করেন না এবং ইহা ব্যতীত যাহাকে ইচ্ছা 
তাহার পাপ ক্ষমা করিয়া থাকেন ।' 


Contents 
সূরা মায়িদা ৬০৯ 


অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 
ES নিবি দানা দা 


নি নাসরীন SEE বররন নন EE দ্র 
পানীয় ও খাদ্য দ্বারা আপ্যায়ন করিয়াছেন উহা দ্বারা আমাদিগকেও আপ্যায়ন করাও । তখন 
তাহারা উত্তরে বলিবে, আল্লাহ্‌ তা'আলা কাফিরদের জন্য ইহা নিষিদ্ধ করিয়া দিয়াছেন ।' 
সহীহ হাদীসে আসিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) ঘোষক দ্বারা মানুষকে জানাইয়া দিয়াছিলেন 
যে, মুসলমান ব্যক্তি ছাড়া কেহ জান্নাতে প্রবেশাধিকার পাইবে না। অন্য হাদীসে বর্ণিত হইয়াছে 
যে, মু'মিন ছাড়া অন্য কেহ জান্নাতে প্রবেশাধিকার পাইবে না। 
ইতিপূর্বে সূরা নিসায় «২ 454 "১1৪, এ 2111 21 -এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে 
হযরত আয়েশা (রা) হইতে ইয়াধীদ ইব্ন বাবনূসের হাদীসে বর্ণনা করা হইয়াছে যে, পাপের 
তিনটি স্তর রহিয়াছে। তাহার মধ্যে এক স্তরের পাপ আল্লাহ্‌ ক্ষমা করেন না। উহা হইল 
আল্লাহ্‌র সঙ্গে শরীক করা । যথা আল্লাহ্‌ তাআলা বলিয়াছেন ৪ 
৪20 405 0) (০ ৪5411 (০৪ ১০০ অর্থাৎ “কেহ আল্লাহর সঙ্গে শরীক 
করিলে আল্লাহ্‌ তাহার জন্য জান্নাত নিষিদ্ধ করিবেন” হাদীসটি মুসনাদের আহমদে রহিয়াছে। 
এই স্থানে আল্লাহ্‌ তা'আলা মাসীহর কথা উদ্ধৃত করিয়া বলিতেছেন যে, তিনি বনী 
ইসরাঈলদিগকে বলিয়াছিলেন ঃ 
১৯৫ 0০১01 ১০5 ৯0 4৮০10 (০ ১55 ৭15 4৮৪০ Sal 
১০০১1 ১ 
আবাস হইবে অগ্নিকৃণ্ডে এবং সীমা লংঘনকারীদের জন্য কোন সাহায্যকারী নাই ।' 
অর্থাৎ আল্লাহর নিকট তাহাদের জন্য কোন সাহায্যকারী এবং পরিত্রাতা থাকিবে না। 
অতঃপর বলা হইয়াছে ঃ 
ESE ৩5 2110) 1১105 ৩২৩]। ১৫ ১1 
“যাহারা বলে, লাফ তো জিনের মধ্যে এক, পল 
2596 5115 i 5 1115 53 -আয়াতাংশের ব্যাখ্যায় বলেন. ঃ £ ইযাহুদীরা উযায়রকে 
আল্লাহ্র পুত্র বলে এবং খ্রিস্টানরা মাসীহকে আল্লাহ্র পুত্র বলে। অতএব আল্লাহ্‌ তাহাদের 
তিনজনের মধ্যে একজন হইলেন । 
তবে এই অভিমতটি যথেষ্ট দুর্বল । কেননা এই আয়াতে ইয়াহুদী ও খ্রিষ্টানদের প্রত্যেকের : 
ভিন্ন ভিন্ন বিশ্বাসের কথা বলা হইয়াছে। সঠিক কথা হইল যে, এই আয়াতটি খ্রিস্টানদের 
ব্যাপারেই অবতীর্ণ হইয়াছে । মুজাহিদসহ অনেকে এই কথা বালিয়াছেন। 


কাছীর--৩/৭৭ 


Contents 


৬১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


আলোচ্য আয়াতের ব্যাখ্যা নিয়া ইখতিলাফ রহিয়াছে । কেহ বলেন যে, তাহারা যে তিন 
সত্তাকে খোদা মানিত, তাহারা হইলেন পিতা, পুত্র এবং সেই সত্তা যিনি পিতা ও পুত্রের মাধ্যম 
হইয়াছেন। কিন্তু আল্লাহ্‌ এমন ধরনের অপবাদ হইতে সম্পূর্ণ পবিত্র। 

ইব্‌ন জারীর (র) বলেন ৪ খ্রিস্টানরা তিনটি দলে বিভক্ত ছিল। এক, মালাকিয়া; দুই, 
ইয়াকৃবিয়া; তিন, নাসতুরিয়া। ইহাদের প্রত্যেক দল উপরোক্তরূপ আকীদা পোষণ করিত । তবে 
ইহাদের পরস্পরের মধ্যে চরম মতানৈক্য ছিল। ইহা নিয়া বিশদভাবে লেখার স্থান ইহা নয় 
বিধায় সংক্ষিপ্ত করা হইল। উল্লেখ্য যে, ইহাদের একদল অন্যদলকে কাফির বলিত। মূলত 
ইহাদের প্রত্যেকটি দলই কাফির ও ভ্রান্ত। 

সুদ্দী (র) বলেন ঃ মাসীহ, তাহার মাতা ও আল্লাহকে তাহারা খোদা মানার প্রেক্ষিতে এই 
আয়াতটি নাযিল হইয়াছে । এইভাবে তাহারা আল্লাহ্‌কে তিনজনের একজন বানাইয়াছে। 

হন (অং বাল নহাত যয তর [জের জযাহা ক 


০০১৪1: ০০3 ISS ll অস্ত ০১ 22০০ ৪৪ ০০০০০010580 


অর্থাৎ ‘কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা ঈসা মাসীহ (আ)-কে জিজ্ঞাসা করিবেন যে, হে 
ঈসা ইব্‌ন মরিয়ম! তুমি কি লোকদিগকে বলিয়াছিলে যে, তোমরা আল্লাহকে রাখিয়া আমাকে 
এবং আমার মাকে খোদা বলিয়া মান? তদুত্তরে তিনি এই কথা অস্বীকার পূর্বক স্পষ্ট ভাষায় 
বালিবেন, হে আল্লাহ! আপনি সকল পবিত্রতার আধার..... ।' 

ইহা দ্বারা পরিষ্কারভাবে বুঝা যায় যে, এই সকল কথা খ্রিস্টানদের বানানো ও মনগড়া 
মতাদর্শ । আল্লাহই ভাল জানেন। 

অতঃপর বলা হইয়াছে ৪ ১৯1 411 1 11153 - “এক ইলাহ ব্যতীত অন্য কোন ইলাহ 
নাই৷’ অর্থাৎ আল্লাহ্‌ একাধিক নহেন; বরং সমস্ত সৃষ্টি জগত ও জীবের মধ্যে কেহই তাঁহার 
শরীক নহে এবং তিনি এক ও অদ্বিতীয় । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা ভীতি প্রদর্শনপূর্বক সতর্ক করিয়া বলেন £ 80০০1950151 
158, তাহারা যাহা বলে, তাহা হইতে যদি তাহারা নিবৃত্ত না হয় এবং এই ধরনের উক্তি ও 
অপবাদসমূহ প্রত্যাহার না করে, তাহা হইলে 

Ml ole ps 15১8৫ ১2৫1 2:৮৪ -তাহাদের মধ্যে যাহারা সত্য প্ত্যখ্যান 
করিয়াছে, তাহাদের উপর মর্মন্তুদ শাস্তি আপতিত হইবেই।" অর্থাৎ পরকালে নিশ্চয়ই তাহারা 
মারাত্মক শাস্তির শিকারে পরিণত হইবে । ইহার পর বলা হইয়াছে ঃ 

১১১০৬ 1015 12১55155401 এ ১৮৮55 9 -তিবে কি তাহারা 
আল্লাহর দিকে প্রত্যাবর্তন করিবে না ও তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিবে না? আল্লাহ্‌ তো 
ক্ষমাশীল, পরম দয়ালু" অর্থাৎ আল্লাহ্‌ স্বীয় দয়া, অনুকম্পা ও ভালবাসা প্রদর্শনপূর্বক তাহাদের 
জঘন্য অপরাধ তথা নির্লজ্জ মিথ্যারোপ সত্বেও তাহাদিগকে ক্ষমা প্রার্থনার আহবান জানাইয়া 


Contents 


সূরা মায়িদা ৬১১ 
তাওবা করিতে আদেশ করেন। কেননা যে কেহ তাহার নিকট তওবা করিলে আল্লাহ্‌ তাহার 
তওবা কবূল করেন। 

অতঃপর আল্লাহ্‌ পাক বলেন ৪ 


52558 ১০১ %। ১2৮ ০2 ০] 05 মরিয়ম তনয় 
মাসীহ তো কেবল একজন রাসূল; তাহার পূর্বে বহু রাসূল গত হইয়াছে ।” অর্থাৎ তাহার পূর্ববর্তী 
প্রত্যেক নবীর মত তিনিও মানবজাতির জন্য আদর্শ পুরুষ ছিলেন। দ্বিতীয়ত তিনি আল্লাহর 
Hi নিকলী রানার জামিন 


Jil | ৮] ১৩০ sls s le 0৮৮৮1 ১৪ Ya ৩। 


অর্থাৎ ‘তিনি আল্লাহ্‌র বান্দা মাত্র। আমি তাহার উপর প্রচুর নি'আমত বর্ষণ করিয়াছিলাম 
এবং তাহাকে আমি বনী ইসরাঈলদের জন্য নমুনা হিসাবে প্রেরণ করিয়াছিলাম ।' 
2৪০ 21 অর্থাৎ “তাহার মাতা সত্যনিষ্ঠ ছিলেন । 
অর্থাৎ তাহার মা মু’মিনা তো ছিলেনই বটে, পরস্তু সত্যনিষ্ঠও ছিলেন। যে কোন মু”মিনার 
জন্য সিদ্দীকা বা সত্যনিষ্ঠ উপাধি লাভ হইল সর্বোচ্চ মযাদা লাভ । ইহা দ্বারা বুঝা যায় যে, 
মরিয়ম নবী ছিলেন না৷ যেমন ইব্‌ন হাযমসহ অনেকে ধারণা করেন যে, ইসহাক (আ)-এর 
মাতা, মুসা (আ)-এর মাতা এবং ঈসা (আ)-এর মাতা নবুওয়াতের অধিকারিণী ছিলেন। কেননা 
সারা এবং মরিয়মকে ফেরেশতাগণ সম্বোধন করিয়াছিলেন । দ্বিতীয়ত, কুরআনে আসিয়াছে যে, 
তুমি তাকে দুধপান করাও । অতএব ইহা দ্বারা বুঝা যায় যে, তাহারা নবুওয়াতপ্রাপ্ত ছিলেন। 
পক্ষান্তরে জমহুরের অভিমত হইল যে, আল্লাহ্‌ তা'আলা পুরুষ ব্যতীত কোন নারীকে 
নবুওয়াত প্রদান করেন নাই । যথা তিনি বলিয়াছেন £ 
KURT ed ০১১ 2০ 81 এ ০০ 0০০1 05৩ 
অর্থাৎ “তোমাকে নবুওয়াতী প্রদানের পূর্বে বসবাসকারীদের মধ্য হইতে পুরুষ ব্যতীত 
কাহারো প্রতি আমি ওহী প্রেরণ করি নাই।' 
শায়খ আবুল হাসান আশআরী বলেন $ টগর টা দারা হত রর 
হইয়াছে, এই কথার উপর সর্বকালের সকল আলিম একমত । 
অতঃপর বলা হইয়াছে £৪ ৪৮৮৮1199415 GS এপার 
তাহারা পানাহারের মুখাপেক্ষী ছিল। প্রত্যেকের বেলায় এই কথা বাস্তব সত্য যে, যাহা ভক্ষণ 
করিবে তাহা প্রস্রাব ও পায়খানা হইয়া বাহির হইয়া আসিবে । তাই প্রমাণিত হইল যে, যে ঈসা 
(আ) এবং তাহার মাতা মরিয়ম (আ) ইলাহ ছিলেন না। যেমন অজ্ঞতাবশত খ্রিস্টানরা এই 
রকমের ধারণা পোষণ করে । ইহাদের প্রতি কিয়ামত পর্যন্ত রহিয়াছে আল্লাহ্‌র অবিরাম অভিশাপ 
ও লা'নত। 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন £ 
০০১0 ০5 এ 
অর্থাৎ “দেখ, উহাদের জন্য আমি আয়াতসমূহ কিরূপ বিশদভাবে বর্ণনা করি ।' 


Contents 
৬১২ তাফসীরে ইব্ন কাছীর 
580, ও বিড Pe -“আরো দেখ, উহারা কিভাবে সত্যবি মুখ হয়!’ অর্থাৎ এতো স্পষ্ট 


দলীল-প্রমাণ সত্তেও তাহারা বিভ্রান্ত হইয়া কোথায় যাইতেছে। তাহারা আমার প্রদর্শিত পথের 
উল্টা চলিয়া কত ভয়াবহ পথে কদম রাখিতেছে! 


-. Be 


1 ১5162 24৫ ৩৮৫৬ Bl G53 ২১৪ 4১৩0 (৯) 

. O ri 2:৯০ [বে 
781585643৮০) 6 ০৮901 25 5350 0-505 OS (VV) 
বা SJ) £ NARI OE ANE 32 HEM 


৭৬. এ Dain Te ie AOE HE a lore lle 
তোমাদের কল্যাণ কি অকল্যণ কোন কিছুই করিতে পারে না ? আর আল্লাহ্‌ই সর্বশ্রোতা ও 
সবজ্ঞ ।” 

৭৭. “বল, হে কিতাবীগণ! তোমরা সত্য পরিহার করিয়া দীনের ক্ষেত্রে বাড়াবাড়ি 
করিও না। আর ইতিপূর্বেই যে জাতি পথভ্রষ্ট হইয়াছে, তাহাদের খামখেয়ালীর অনুসরণ 
করিও না। তাহারা বহু লোককে পথভ্রষ্ট করিয়াছে এবং নিজেরাও সত্যপথ হইতে চরমভাবে 
বিচ্যুত হইয়াছে।” 

তাফসীর ৪ যাহারা আল্লাহ্‌ ব্যতীত দেবদেবী, মর্তিপ্রতিমা ও ভূত, ভূতপ্রেতের উপাসনা করে, 
তাহাদের ন্যাক্কারজনক কর্মের প্রতিবাদ করিয়া আল্লাহ্‌ তা“আলা বলিতেছেন যে, সেইগুলির 
মাবৃদ সাজিয়া বসার কোন অধিকার নাই। 

তাই আল্লাহ্‌ বালিয়াছেন ৪ /5 অর্থাৎ হে মুহাম্মদ! খরিস্টানসহ মানবগোষ্ঠীর অন্যান্য যাহারা 
আল্লাহ্‌ ব্যতীত দ্বিতীয় কোন সত্তার ইবাদত করে, তাহাদিগকে বল, 

LEY, fia LE এ 25 4101 ১১ ০০ 95০1 -'তোমরা কি আল্লাহ ব্যতীত 
এমন কিছুর ইবাদত কর যাহারা তোমাদের কোন ক্ষতি বা উপকার সাধন করার ক্ষমতা 
রাখে না?" 

421201৮70৮৯ 40 
অর্থাৎ “যিনি তাহার প্রত্যেকটি বান্দার কথা শোনেন ও জানেন’, সেই আল্লাহ্‌কে রাখিয়া 
এমন বস্তুর ইবাদত কেন কর যাহার শ্রবণ, দর্শন ও জ্ঞান শক্তি নাই এবং যে বস্তু তাহার 
উপাসকদের কোন ক্ষতি বা উপকার সাধনেরও ক্ষমতা রাখে না? 
অতঃপর তিনি বলেন £ 8১115 CELE IEE 0 005 -বিল, 
হে কিতাবীগণ! তোমরা তোমাদের দীন সম্বন্ধে বাড়াবাড়ি করিও নাঁ।' ' 

অর্থাৎ দীনের অনুসরণের ব্যাপারে তোমরা সত্যের সীমা অতিক্রম করিয়া ফেলিও না এবং 
কাহাকেও মর্যাদা প্রদানে বাড়াবাড়ি করিও না। যাহার যতটুকু সম্মান প্রাপ্য, তাহাকে ততটুকু 
সম্মান প্রদান কর। সম্মানের আতিশয্যে কাহাকেও নবৃওয়াতের পর্যায় হইতে আল্লাহ্‌র স্থানে 
নিয়া আসিও না। যেমন খ্রিস্টানরা ঈসা (আ)-এর ক্ষেত্রে করিয়াছে । অথচ তিনি ছিলেন অন্যান্য 


Contents 


সূরা মায়িদা ৬১৩ 


নবীদের মত একজন নবী মাত্র । তাহারা আল্লাহ্‌র বদলে তাহাকে ইলাহ বানাইয়াছে। এইভাবে 
অনেক উলামা মাশায়েখকে তাহাদের নির্ধারিত স্থান হইতে উঁচুতে তোলার ফলে পূর্ববর্তী 
অনেকে পথভ্রষ্ট হইয়া গিয়াছে। 

০ ১০511 ০195 551091১5411: অনেককে পথভ্ৰষ্ট করিয়াছে এবং 
নিজেরাও সরল পথ হইতে বিচ্যুত হইয়াছে ।' অর্থাৎ তাহারা সঠিক ও ভারসাম্যপূর্ণ পথ হইতে 
ভ্ৰষ্ট হইয়া ধ্বংসের পথে পরিচালিত হইয়াছে। 

ইব্‌ন আবু হাতিম (র)......রুবাইয়ি ইব্‌ন আনাস হইতে বর্ণনা করেন যে, রুবাইয়ি ইব্‌ন 
আনাস বলেন £ তাহাদের সময় এক শাসক ছিলেন অত্যন্ত ধর্মভীরু । কুরআন ও হাদীসের উপর 
তিনি বহুদিন পর্যন্ত আমল করিয়াছিলেন । একদিন তাহার নিকট শয়তান আসিয়া হাযির হয় 
এবং তাহাকে বলে, তুমি যাহা করিতেছ পূর্বের লোকরাও তো এইগুলি করিয়াছে। এই ধরনের 
গতানুগতিক আমলের দ্বারা কি ফায়দা হইবে ? বরং তুমি নতুন একটা কাজ শুরু কর, যাহা 
ইহার পূর্বে আর কেহ করে নাই । অতঃপর তুমি নতুন পথ আবিষ্কার পূর্বক লোকজনকে তাহার 
প্রতি আহবান কর। তখন দেখিবে, জনসাধারণ তোমার প্রতি আকৃষ্ট হইবে । অতঃপর তিনি 
তাহাই করিলেন এবং দীর্ঘ এক যুগ পর্যন্ত বহু লোককে মনগড়া বিদ'আতের পথে পরিচালিত 
করিলেন। কিন্তু একদিন তার শুভবুদ্ধির উদয় ঘটে এবং তিনি নিজের ভুল বুঝিতে পারিয়া 
আল্লাহ্‌র নিকট তাহার বিদ“আত কর্মের জন্য তাওবা করেন । এমনকি তিনি তাহার রাজত্ব পর্যন্ত 
পরিত্যাগ করেন এবং নির্জনে একাগ্রচিত্তে আল্লাহ্‌র ইবাদতে আত্মনিয়োগ করেন। খালেস দিলে 
তাওবা করিয়া তিনি কায়মনে ইবাদতে মশগুল হইয়া যান। 

এমন সময় জনৈক ব্যক্তি আসিয়া তাহাকে বলে £ তুমি যদি তোমার ও তোমার প্রভু 
সম্পর্কিত কোন পাপের ব্যাপারে তওবা করিতে, তাহা হইলে তিনি উহা ক্ষমা করিতে প্রস্তুত 
ছিলেন। কিন্তু তোমার পাপের পরিধি সীমিত নয়। ইহার পরিধি বহু বহু লোক পর্যন্ত বিস্তৃত। 
তুমি বিদ'আত সৃষ্টি করিয়া অনেক লোককে গুমরাহ করিয়াছ এবং তাহাদের অনেকে পাপের 
বোঝা কাধে তুলিয়া ইহলীলা সাঙ্গ করিয়া পরপারে পাড়ি জমাইয়াছে। তাই তাহাদের পাপের 
বোঝা তোমাকেই বহন করিতে হইবে । অতএব তোমার তওবা অগ্রহণযোগ্য । 

উল্লেখ্য যে, আলোচ্য আয়াতটিতে এই ধরনের লোকদের প্রসঙ্গেই আলোচনা করা হইয়াছে। 


YS 4৬) 55556436056 8205 ৫0 2 (4) 
০9১5৩ 1851৮ ৩ 
পা ঠা পঠণ ২১6৫ পপ 25 Hz ১ জিলা লি a ১১৯০৫ 
Ou D6 UG 1039S ৮৩৪ oP 2) 1. (Y৭) 
| ১২ রঃ 
20 399422294 ৩ 2 HEC MERE ক Cade 22. 2°? ef Z 
৩11৮৪1০৪০৩৩ ৫54৮1) GY OF ESAS 1 (A:) 
22 20 “চি হ 3 ত্য & 
শে বুট 2. 


904517259551554,056 9 5208 ৫5৬৮5 AY 


ঠি 
পি ৯০2. 


| ~ "৯3. 
২৫৬৩ ৬ ole DAC TO. 
~~ OUR 8s KRISS 


re 


€ 


Contents 


৬১৪ তাফসীরে ইব্ন কাছীর 


৭৮. “বনী ইসরাঈলগণের কাফিররা দাউদ ও ঈসার যবানে অভিশপ্ত হইয়াছে। ইহা 
এই জন্য যে, তাহারা নাফরমান হইয়াছিল ও সীমালংঘন করিয়াছিল ।” 

৭৯. “তাহারা অন্যায় কাজে নিষেধ করিত না; পরস্তু দীনের ক্ষেত্রে বাড়াবাড়ি করিত। 
তাহারা যাহা করিত তাহা বড়ই নিকৃষ্ট কাজ।” 

৮০. “তুমি তাহাদের অনেককেই দেখিবে, সত্যবিমুখ হইবে; তাহারা কাফির । তাহারা 
নিজেদের জন্য যে সব কার্য পেশ করিয়াছে, তাহা বড়ই নিকৃষ্ট । উহাতে তাহাদের উপর 
আল্লাহ্‌ রুষ্ট হইয়াছেন; আর তাহারা স্থায়ী শাস্তিভোগ করিবে ।” 

৮১. “যদি তাহারা আল্লাহ্‌, এই নবী ও তাহার উপর অবতীর্ণ গ্রন্থে ঈমান আনিত, 
তাহা হইলে তাহারা কাফিরগণকে বন্ধুরূপে গ্রহণ করিত না; কিন্তু তাহাদের অধিকাংশই 
পাপাচারী।” 

তাফসীর 8 এখানে আল্লাহ্‌ তা'আলা মানবজাতির অবগতির জন্য বলিতেছেন $ বনী 
ইসরাঈলের কাফিররা দীর্ঘকাল হইতে অভিশপ্ত। কেননা তাহার ঈসা (আ)-এবং দাউদ 
(আ)-এর প্রতি যাহা নাযিল করা হইয়াছিল তাহা অমান্য করিয়াছিল। 

আওফী (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বলেন ঃ তাওরাত, যাবুর, ইঞ্জীল ও কুরআনে 
ইহাদের ব্যাপারে অভিসম্পাত করা হইয়াছে। কুরআনে উহাদের তৎকালীন অবস্থার কথা উল্লেখ 
করিয়া বলা হইয়াছে ৪ 

35582158515 ০4] আশ ১ 5 395 Y IVIL অৰ্থাৎ ‘তাহারা 
যেসব গর্হিত কার্য করিত উহা হইতে তাহারা একে অন্যকে বারণ করিত না। তাহারা যাহা 
করিত নিশ্চয়ই তাহা নিকৃষ্ট ।” তাহারা একে অন্যকে পাপকাজ হইতে বিরত রাখিত না। পাপের 
কাজ দেখিলে তাহারা নীরব দর্শকের ভূমিকা পালন করিত। পাপ যে অপরাধ, এই কথা তাহারা 
একে অন্যকে মুখে মুখেও বলিত না। এইজন্য বলা হইয়াছে যে, তাহারা যাহা করিত, নিশ্চয়ই 
তাহা নিকৃষ্ট ৷ 

ইমাম আহমদ (র)......আবদুল্লাহ হইতে বলেন যে, রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন £ 
প্রথমদিকে বনী ইসরাঈলরা কোন পাপ করিলে তাহাদের আলিম সমাজ তাহাদের পাপের 
প্রতিবাদ করিতেন। কিন্তু পরবর্তীতে তাহারা পাপের ব্যাপারে আলিমদের নিষেধ অমান্য 
করিলেও আলিমরা উহাদিগকে তাহাদের সংগে উঠাবসা করিতে সুযোগ দিতেন। 

ইয়ামীদ (র) বলেন, আমার ধারণামতে তিনি বলিয়াছিলেন যে, তাহাদের বারণ উপেক্ষা 
করিলেও তাহারা তাহাদের সংগে একত্রে হাটে-বাজারে যাইত এবং খানাপিনা করিত। আল্লাহ্‌ 
তা'আলা তাহাদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়া দেন এবং তাহাদের একই ধরনের 
কার্যকলাপের কারণে ঈসা (আ) ও দাউদ (আ) তাহাদের প্রতি অভিসম্পাত দেন। 

95255 10451-০5 (55 415 আয়াতাংশে এই কথাই বলা হইয়াছে যে, তাহারা 
ছিল অবাধ্য ও সীমা লংঘঘনকারী। . 

বর্ণনাকারী আরও বলেন, হুযূর (সা) যখন এই কথা বলেন, তখন তিনি হেলান দিয়া 
বসিয়াছিলেন। অতঃপর এই কথা বলিয়া তিনি সোজা হইয়া বসেন এবং বলেন 3 না, (তোমরা 


Contents 


সূরা মায়িদা ৬১৫ 


তাহা হইবে না) আল্লাহর শপথ! তোমরা জনসাধারণকে শরী‘আত বিরোধী কার্যকলাপ হইতে 
বাধা প্রদান করিবে এবং তাহাদিগকে শরী“আতের পাবন্দ বানাইবার চেষ্টা করিবে। 

আবু দাউদ (র)......আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রো) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (আ) বলিয়াছেন £ বনী ইসরাঈলের মধ্যে সর্বশেষ যে রোগটি 
প্রবেশ করে তাহা হইল, তাহাদের কাহারো সামনে কেহ অপরাধ বা পাপকার্য করিলে তাহাকে 
বলিত, ওহে! আল্লাহকে ভয় কর এবং এই কার্য তুমি পরিত্যাগ কর। কেননা ইহা করা জায়েয 
নয়। অতঃপর দ্বিতীয়বার যদি সেই ব্যক্তি উক্ত ব্যক্তিকে সেই অপরাধ করিতে দেখিত, তবে, 
তাহাকে সে আর বারণ করিত না। পরক্তু সে তাহার সংগ পরিত্যাগ না করিয়া তাহার সংগেই 
খানাপিনা ও উঠাবসা করিত । তাই তাহাদের এই ধরনের কার্যকলাপের ফলে আল্লাহ্‌ তা'আলা 
তাহাদের পরস্পরের অন্তরে সংকীর্ণতার সৃষ্টি করিয়া দেন! ইহা বলিয়া তিনি এই আয়াত পর্যন্ত 
পাঠ করেন ঃ 
নি nl es 3 sll se 4৯০1 এ ৬৭ [9১৪৫ ll ol 

অতঃপর তিনি বলেন ঃ সাবধান! আল্লাহ্র শপথ! তোমাদের দায়িত্‌ হইল সৎকাজের 
আদেশ করা এবং অসৎকাজ করিতে বারণ করা । তেমনি অত্যাচারীকে তাহার অত্যাচার হইতে 
বিরত রাখিবে এবং তাহাকে সত্যের উপর আসিতে বাধ্য করিবে অথবা তাহাকে বিন্দু পরিমাণ 
অন্যায় করার সুযোগ দিবে না। 

আলী ইব্‌ন বাযীমার সূত্রে ইব্‌ন মাজাহ এবং তিরমিযীও এইরূপ বর্ণনা করিয়াছেন। 
তিরমিযী রে) বলেন, এই হাদীসটি হাসান হইলেও গরীব পর্যায়ের । তবে আবূ আবীদা হইতে 
তিনি ইহা মুরসাল সূত্রেও বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র)......আবদুল্রাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, 
আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ বনী ইসরাঈলের কোন 
লোক যদি কাহাকেও পাপ করিতে দেখিত, তবে প্রথম দিন তাহাকে উহা করিতে নিষেধ করিত 
এবং পাপের পরিণতি সম্পর্কে ভীতি প্রদর্শন করিত। কিন্তু পরদিন যদি তাহাকে উহা করিতে 
দেখিত তবে সে তাহাকে আর পাপ করিতে নিষেধ করিত না, বরং সে তাহার সঙ্গে একত্রে 
খানাপিনা ও উঠাবসা করিত । 

হারনের হাদীসে এই কথাও উল্লেখিত হইয়াছে যে, “তাহার সঙ্গে পানাহার করিত ।” এই 
অংশটুকু ব্যতীত উভয় হাদীসের বাক্যগুলি একই ধরনের ৷ 

অতঃপর আল্লাহ তা'আলা তাহাদের এইরূপ আচরণ প্রত্যক্ষ করিয়া তাহাদের পরস্পরের 
অন্তরে সংকীর্ণতা সৃষ্টি করিয়া দেন এবং দাউদ আ) ও ঈসা (আ)-এর মুখে তাহাদের প্রতি 
অভিসম্পাত প্রদান করেন। ইহা এই কারণে যে, তাহারা ছিল অবাধ্য ও সীমা লংঘনকারী। 

অতঃপর রাসূলুল্লাহ সো) আরো বলেন ঃ যে মহান সত্তার অধিকারে আমার আত্মা, তাঁহার 
শপথ! তোমরা সৎকাজের আদেশ কর এবং অসৎকাজ হইতে মানুষকে বারণ কর। আর 
অত্যাচারীকে অত্যাচার করা হইতে বিরত রাখিবে এবং তাহাকে হকের উপর আসিতে বাধ্য 


Contents 


৬১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিবে । তোমরা যদি এমন না কর তবে আল্লাহ্‌ তোমাদের পরস্পরের অন্তরে সংকীর্ণতা সৃষ্টি 
করিয়া দিবেন এবং তোমাদের প্রতিও অভিশাপ বর্ষণ করিবেন যেমন উহাদের প্রতি বর্ষণ 
করিয়াছেন । 

উল্লেখ্য যে, আবূ সাঈদ (রা)-এর রিওয়ায়াতও এই হাদীসের অনুরূপ । 

আবু দাউদ (র)......নবী (সা) হইতে এইরূপ রিওয়ায়াত করিয়াছেন। আমর ইব্‌ন মুররাও 
এইরূপ বর্ণনা করিয়াছেন । 

মুহারিবী রে)......হাফিয আবুল হাজ্জাজ হইতে এবং অন্য রিওয়ায়াতে খালিদ ইব্‌ন 
আবদুল্লাহ আল-ওয়াসিতী (র)......আবৃ মূসা রো) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন । 

সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ সম্পর্কীয় বহু হাদীস রহিয়াছে । এই স্থানে 
৮৮৮১৮৭৮7731 


শিলা ee Or 


হতেও এই বলের হীন তে এমন বি 8 
১2১72119107 ০০ ৮৫৮০৮৪৪48১1 -এর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গেও আবু 
বকর সিদ্দীক (রা) ও আবূ সালাবা আল-খুশানী (রা) হইতেও এই ধরনের হাদীস উদ্ধৃত 
করা হইবে। 

ইমাম আহমদ (র)......হুযায়ফা ইব্‌ন ইয়ামান (রা) হইতে বর্ণনা করেন যে, হুযায়ফা ইবৃন 
ইয়ামান (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ যেই মহান সত্তার অধিকারে আমার আত্মা, 
তাহার কসম! তোমরা সৎকাজের আদেশ কর এবং অসৎকাজে নিষেধ কর। অন্যথায় আল্লাহ 
তোমাদের উপর শাস্তি প্রেরণ করিবেন। অতঃপর তোমরা তাহার নিকট প্রার্থনা করিবে, কিন্তু 
তোমাদের প্রার্থনা কবুল হইবে না। 

ইসমাঈল ইব্‌ন জা*ফরের সুত্রে আলী ইব্‌ন হুজর হইতে তিরমিযীও এইরূপ রিওয়ায়াত 
' করিয়াছেন এবং তিনি বলিয়াছেন যে, হাদীসটি উত্তম। 

ইব্‌ন মাজাহ (র)......আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়েশা রো) বলেন, আমি 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন £ঃ তোমরা সেই সময় আসার পূর্বে 
সৎকাজের আদেশ কর এবং অৎসকাজের নিষেধ কর, যখন তোমরা প্রার্থনা করিবে কিন্তু 
তোমাদের প্রার্থনা কবুল হইবে না। 

এই হাদীসটি একমাত্র আবূ আবদুল্লাহ মুহাম্মদ ইব্‌ন ইয়াধীদ রে) রিওয়ায়াত করিয়াছেন । 
তাহাছাড়া এই সনদের আসিম নামক বর্ণনাকারী অজ্ঞাত । 

আ'মাশ (র)......সহীহ হাদীসে আবু সাঈদ খুদবী (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, আবু 
সাঈদ খুদরী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বালিয়াছেন 8 তোমরা কেহ যদি কাহাকে অসৎকাজ 
করিতে দেখ, তবে তাহাকে হাত দ্বারা বাধা প্রদান কর। যদি হাত দিয়া প্রতিবাদ করার ক্ষমতা 
না রাখ, তবে মুখ দিয়া প্রতিবাদ কর। যদি মুখ দিয়া প্রতিবাদ করার ক্ষমতাও না রাখ, তবে 
অন্তর দ্বারা তাহাকে ঘৃণা কর। ইহা হইল ঈমানের সর্বপেক্ষা দুর্বল পযয়ি । মুসলিম রে) ইহা 
বর্ণনা করিয়াছেন। 


Contents 
সূরা মায়িদা ৬১৭ 


ইমাম আহমদ (র)......আদী ইব্‌ন উমাইরা হইতে বর্ণনা করেন যে, আদী ইব্‌ন উমাইরা 
' রো) বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন ৪ আল্লাহ্‌ তা'আলা: 
সাধারণ লোকদিগকে কোন পাপের কারণে আযাব দেন না যতক্ষণ না উহারা জনসাধারণের 
চোখের সামনে দিবালোকে পাপ সংঘটিত করে । শক্তি থাকিতেও যদি জনসাধারণ তাহাদিগকে 
পাপ হইতে বিরত না রাখে, তখন সাধারণ ও পাপী সকলকে আল্লাহ্র আযাব ঘিরিয়া ফেলে । 

ইমাম আহমদ (র)......ঈসা ইব্‌ন আদী আল-কিন্দীর দাদা হইতে এইরূপ বর্ণনা 
করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......ইব্‌ন উমাইরা ওরফে উরস হইত বর্ণনা করেন যে, ইব্‌ন উমাইরা 
বলেন, রাসূলুল্লাহ (সা) বালিয়াছেন ঃ পৃথিবীর কোথাও যদি কেহ পাপকার্য ঘটায় এবং সেখানে 
উপস্থিত ব্যক্তিগণ যদি উহাতে অসন্তুষ্টি প্রকাশ করে, অন্যত্র তিনি বলিয়াছেন, যদি তাহারা উহার 
প্রতিবাদ করে, তবে সেই সকল লোক উক্ত পাপকার্য সংঘটিত হওয়ার স্থানে অনুপস্থিতদের 
মধ্যে গণ্য হইবে। পক্ষান্তরে যদি কেহ সেই পাপটি সংঘটিত হওয়ার স্থানে অনুপস্থিত থাকিয়াও 
উহার সমর্থন করে, তবে সে সেই পাপটি সংঘটিত হওয়ার স্থানে উপস্থিতদের মধ্যে গণ্য 
হইবে। 

এই হাদীসটি এই সনদে একমাত্র আবু দাউদ রে) বর্ণনা করিয়াছেন । আবশ্য মুরসাল সূত্রে 
আদী ইব্‌ন আদী হইতে আহমদ ইব্‌ন ইউনুসও এইরূপ রিওয়ায়াত করিয়াছেন । শু“বার সনদে 
হাফস ইব্‌ন উমর ও সুলায়মান ইব্‌ন হারবের রিওয়ায়াতে আবূ দাউদও এইরূপ বর্ণনা 
করিয়াছেন । এই রিওয়ায়াতের বাকী সনদে আবুল বাহতারী ও সুলায়মান বর্ণনা করেন £ জনৈক 
সাহাবী আমাকে বলিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ৪ মানুষের ওযর যে পর্যন্ত 
লুপ্ত না হইবে সে পর্যন্ত তাহারা ধ্বংস হইবে না। অথবা যে পর্যন্ত তাহাদের ওযরের আপনোদন 
না ঘটিবে। 

ইব্ন মাজাহ রে)......আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ সাঈদ খুদরী 
(রা) বলেন ঃ একদা হুযূর (সা) দাড়াইয়া খুতবা দিতে গিয়া বলেন ঃ সাবধান! লোকভয় যেন 
কাহাকেও সত্য কথা বলা হইতে বিরত না রাখে। 

বর্ণনাকারী বলেন, এই হাদীসটি বলিয়া আবূ সাঈদ খুদরী (রা) কাদেন এবং বলেন, 
আল্লাহ্র শপথ! আমরা তো মানুষের ভয়ে সত্য গোপন করিয়া থাকি। 

আতীয়া (র)......আবূ সাঈদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবু সাঈদ (রা) বলেন ঃ 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ অত্যাচারী শাসকের সম্মুখে সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ । 

আবূ দাউদ, তিরমিযী এবং ইব্‌ন মাজাহও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। তবে তিরমিযী 
মন্তব্য করিয়াছেন, এই সূত্রে হাদীসটি উত্তম হইলেও দুর্বল। 

ইব্‌ন মাজাহ রে)......আবু উমামা (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ উমামা (রা) বলেন ৪ 
জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে জামারাতুল উলায় বসিয়া জিজ্ঞাসা করেন যে, হে আল্লাহ্‌র 
রাসূল! কোন জিহাদ সবচেয়ে উত্তম ? রাসূলুল্লাহ (সা) উত্তর না দিয়া চুপ করিয়া থাকেন। 
অতঃপর রাসূলুল্লাহ (সা) জামারাতুস-সানিয়ায় যখন কংকর নিক্ষেপ করেন, তখন সেই ব্যক্তি 
আবার উহা জিজ্ঞাসা করেন। কিন্তু রাসূলুল্লাহ (সা) উত্তর না দিয়া নীরবতা অবলম্বন করেন। 
ইহার পর যখন তিনি জামারাতুল উকবায় কংকর নিক্ষেপ পূর্বক স্বীয় সওয়ারীতে আরোহণ 
করার জন্য রিকাবে পা রাখেন, তখন জিজ্ঞাসা করেন, প্রশ্বকারী কোথায় ? লোকটি বলিল, হে 


কাছীর__-৩/৭৮ 


Contents 
৬১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহ্র রাসূল! আমি এইখানেই আছি। তখন রাসূল (সা) বলিলেন ঃ “অত্যাচারী বাদশাহর 
সম্মুখে সত্য কথা বলা সবপেক্ষা উত্তম জিহাদ । তবে হাদীসটি কেবল এই সূত্রেই বর্ণিত 
হইয়াছে। 

ইব্‌ন মাজাহ (র)......আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ সাঈদ খুদরী 
* (রো) বলেন, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ তোমাদের কাহারো উচিত নয় নিজকে অপমানিত 
করা। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করেন, হে আল্লাহ্র রাসূল! নিজেকে নিজে কিভাবে 
অপমানিত করে ? উত্তরে তিনি বলিলেন £ কোন ব্যক্তিকে শরী'আত বিরোধী কাজ করিতে 
দেখা এবং তাহার প্রতিবাদ না করা । এমন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ্‌ তাআলা জিজ্ঞাসা 
করিবেন, অমুক স্থানে অমুক পাপ ঘটিতে দেখিয়া তুমি নীরব ছিলে কেন? লোকটি বলিবে, 
লোকভয়ে । তখন আল্লাহ্‌ তা'আলা তাহাকে বালিবেন, ভয় করার ব্যাপারে আমিই কি 
সর্বাপেক্ষা হকদার নহি ? এই হাদীসটি কেবল এই সূত্রে বর্ণিত হইয়াছে। 

আলী ইব্‌ন মুহাম্মদ (র)....... আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু সাঈদ 
খুদরী (রা) বলেন £ আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন ঃ আল্লাহ্‌ 
তা'আলা কিয়ামতের দিন বান্দাকে অনেক প্রশ্ন করিবেন। তখন এই প্রশ্নও করিবেন যে, তুমি 
যখন কোন পাপ সংঘটিত হইতে দেখিলে, তখন উহা বাধা দিতে তোমাকে কোন জিনিস বিরত 
রাখিয়াছে ? তখন সে বলিবে, হে প্রভু! ভরসা আমি আপনার উপরই করিতাম, কিন্তু মানুষকে 
আমি ভয় করিতাম। একমাত্র ইব্‌ন মাজাহ এই সূত্রে হাদীসটি রিওয়ায়াত করিয়াছেন। ইহার 
সনদটাও মোটামুটি ভাল । 

ইমাম আহমদ (র)......হুযায়ফা (রা) হইতে বর্ণনা করেন যে, হুযায়ফা (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ কোন মুসলমানের উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা। 
তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, কিভাবে নিজেকে নিজে অপমানিত করে ? তিনি উত্তরে 
বলিলেন £ সেই বিপদ মাথায় তুলিয়া নেওয়া যাহা বহিবার শক্তি তাহার নাই। 

আমর ইব্‌ন আসিমের সূত্রে মুহাম্মদ ইব্‌ন বিশর হইতে ইব্‌ন মাজাহ এবং তিরমিযীও 
এইরূপ রিওয়ায়াত করিয়াছেন । তবে তিরমিযী বলেন, সনদটি উত্তম বটে কিন্তু দুর্বল। 

ইব্‌ন মাজাহ (র)......আনাস ইবৃন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন 
মালিক (রা) বলেন ঃ জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করেন, হে আল্লাহ্র রাসূল! কখন সৎকাজের 
আদেশ ও অসৎকাজের কাজের নিষেধ করা পরিত্যাগ করা যাইবে ? তিনি বলিলেন ঃ যখন 
তোমাদের মধ্যে সেই সকল গুণ প্রকাশিত হইবে যাহা পূর্ববর্তী উম্মতের মধ্যে প্রকাশিত 
হইয়াছিল। তখন আমরা জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! আমাদের পূর্ববর্তী উম্মতদের 
মধ্যে কি কি গুণাবলী প্রকাশ পাইয়াছিল ? উত্তরে তিনি বলেন ৪ তোমাদের মধ্যকার ইতর 
মনোবৃত্তির লোকদের নিকট ক্ষমতা চলিয়া যাওয়া, বনেদী ও প্রভাবশালী লোকদের মধ্যে 
ব্যভিচারকার্য সংঘটিত হওয়া এবং ইতর লোকদের মধ্যে ইলম আসা। 

ইতর লোকদের মধ্যে ইলম আসার ব্যাখ্যায় যায়দ বলেন ঃ নবী (সা)-এর এই কথার অর্থ 
হইল কাফির ও পাপচারীদের নিকট ইলম আসা। এই সুত্রে একমাত্র ইব্‌ন মাজাহ এই 
হাদীসটি বর্ণনা করিয়াছেন। তবে +-: 321 131 2 ৮০ ০৫০55 % -এই আয়াতাংশের 
ব্যাখ্যা প্রসঙ্গে আবু সা'লাবার হাদীস উদ্ধৃত করা হইবে যাহা ইহার দলীল হিসাবে ধরা যাইতে 

পারে। আবূ সা'লাবার সনদের রহিয়াছে শক্তিশালী রাবীবৃন্দ। 


Contents 


সূরা মায়িদা ৬১৯ 


অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 1১১৪৫ ১2311 05195214৮০1 ৪০৪ 

‘তাহাদের অনেককে তুমি সত্য প্রত্যাখানকারীদের সহিত বন্ধুত্ব করিতে দেখিবে ৷' 

মুজাহিদ (র) বলেন ঃ অর্থাৎ মুনাফিকদিগকে তুমি এমন করিতে দেখিবে। 

+$--০১1+$1 5555 ৮5 ০৮১ _কিত নিকৃষ্ট তাহাদের কৃতকর্ম।' অর্থাৎ তাহারা 

SU AR TE বস মারি ডি লি রও RENE 
স্বরূপ তাহাদের অন্তরে নিফাক বা কপটতা সৃষ্টি হইয়াছে এবং এই কারণে কিয়ামত পর্যন্ত 
তাহাদের প্রতি একাধারে গযব নাযিল হইতে থাকিবে । 

তাই বলা হইয়াছে £ ৫215 4111 ৮১০৩ 51 -'যে কারণে আল্লাহ্‌ তাহাদের প্রতি 
ক্রোধাবিত হইয়াছেন ।' ৃ 

আল্লাহ্‌ তাআলা তাহাদের এই ধরনের অপকীর্তি বর্ণনা করিয়া পরিশেষে বলিয়াছেন ৪ 
১5575155১11 ৬৪৩ তাহাদের শাস্তি ভোগ স্থায়ী হইবে।' অর্থাৎ কিয়ামত পর্যন্ত 
তাহাদের প্রতি একের পর এক ভোগান্তি আসিতে থাকিবে। 

ইব্‌ন আবূ হাতিম রে)......আমাশ হইতে বর্ণনা করেন যে, আ'মাশ বলেন, একদা 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ হে মুসলমানগণ! তোমরা ব্যভিচার হইতে বাচিয়া থাক। 
কেননা ইহার মধ্যে ছয়টি অকল্যাণ রহিয়াছে, যাহার তিনটি দুনিয়ায় ভোগ করিতে হয় এবং 
তিনটি আখিরাতে ভোগ করিতে হয় ।: যে তিনটি দুনিয়ায় ভোগ করিতে হয় তাহা হইল, ইয্যত 
বিনষ্ট হয়, দরিদ্রতা দেখা দেয় ও আয়ু ত্রাস পায়। যে তিনটি পরকালে ভোগ করিতে হইবে 
তাহা হইল, আল্লাহ্‌ তাহার উপর ভীষণ রাগৰিত হইবেন, কঠিনভাবে তাহার হিসাব নিবেন 
এবং স্থায়ীভাবে তাহাকে জাহান্নামে নিক্ষেপ করিবেন । এই কথা বলিয়া রাসূলুল্লাহ (সা) এই 
আয়াতটি পাঠ করেন £ 


Ma tial sede 7015৯ 50889 4০ i Utd 
১3০৮ 
মুসলিম ও হিশাম ইব্ন আম্মারের সূত্রে ইব্‌ন মারদুবিয়া ......নবী (সা) হইতে এইরূপ 
বর্ণনা করিয়াছেন । 
সাঈদ ইব্‌ন উফায়ের (র)......হুযায়ফার সুত্রে নবী (সা) হইতে এইরূপ বর্ণিত হইয়াছে। 


তবে উল্লেখিত প্রত্যেকটি সনদের হাদীস দুর্বল বলিয়া সাব্যস্ত হইয়াছে । আল্লাহই ভাল জানেন । 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


এএ9 2১051 LG) CE 0০০ 01105 ১58 2৭ 2, 
“তাহারা আল্লাহ, এই নবী ও তাহার প্রতি যাহা নাযিল হইয়াছে, তাহাতে বিশ্বাসী হইলে 
উহাদিগকে বন্ধুরূপে গ্রহণ করিত না।' 
অর্থাৎ তাহারা যদি প্রকৃতপক্ষে আল্লাহ্‌, রাসূল ও কুরআনের প্রতি ঈমান আনিত, তবে 
তাহারা কখনো কাফিরদের সহিত বন্ধুত্ভাব পোষণ করিত না। তাই তাহাদের ব্যাপারে নাযিল 
করা হইয়াছে £ 


Contents 


৬২০ তাফসীরে ইব্ন কাছীর 


Re alan SU ee SEE MEE এবং আল্লাহ্র যে সকল 
ওহী তাহার প্রতি নাযিল হইয়াছে, তাহারা তাহার বিরোধিতায় লিপ্ত । 


69383 pif GS SE OS 85৬5. 9910 [৬৩৪৪ (AY) 
৪ ০৫5 5 SSD) 429 0510 EI 05301 1521 ৩৬ 0৪25 85 


কর্ণ টিটি 2 20 0 390 32 un 
GELS 2 bs 3 iss 


৮২. “মানুষের ভিতরে মু’মিনদের শত্রুতার বেলায় অবশ্যই তুমি ইয়াহুদী ও 
মুশরিকগণকে সর্বাধিক কঠোর পাইবে । আর তাহাদের সহিত সম্প্রীতির ক্ষেত্রে সবাধিক 
করিল; তাহাদের অন্তরে আমি নম্রতা, দয়া ও বৈরাগ্য সৃষ্টি করিয়াছি। ইহা এই জন্য যে, 
তাহাদের মধ্যে আলিম ও বিরাগী দরবেশ রহিয়াছে যাহারা নিরহংকারী ৷” 

তাফসীর ৪ আলী ইব্‌ন আবূ তালহা ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন ঃ এই আয়াতগুলি 
নাজ্জাশী ও তাহার সংগীদের ব্যাপারে অবতীর্ণ হয়। কেননা আবিসিনিয়ায় বসিয়া যখন জাফর 
ইব্‌ন আবু তালিব রো) কুরআন পাঠ করিয়া তাহাদিগকে শুনাইয়াছিলেন, তখন কুরআন শুনিয়া 
তাহারা কীদিয়াছিলেন। এমনকি তাহাদের গণ্ডদেশ বহিয়া অশ্রু পড়িয়াছিল। 

তবে এই বর্ণনায় সংশয় রহিয়াছে । কেননা এই আয়াতগুলি মদীনায় অবতীর্ণ হইয়াছে । 
অথচ জাফরের সহিত নাজ্জাশীর কথোপকথন হইয়াছে হিজরতের পূর্বে । 

সাঈদ ইব্‌ন যুবায়র ও সুদ্দী (র) প্রমুখ বলিয়াছেন £ এই আয়াতগুলি নাজ্জাশীর সেই 
প্রতিনিধিদলের ব্যাপারে নাযিল হইয়াছিল যাহাদিগকে নাজ্জাশী রাসূলুল্লাহ (সা)-এর বক্তব্য 
ও বৈশিষ্ট্যাবলী সম্পর্কে অবগত হওয়ার জন্য তাহার নিকট প্রেরণ করিয়াছিলেন। যখন 
তাহারা আসিয়া রাসুলুল্লাহ (সা)-এর সহিত সাক্ষাত করিল এবং তাহার কণ্ঠে কুরআন 
শুনিল, তখন তাহারা সকলে ইসলাম গ্রহণ করিল এবং অঝোরে কাঁদিতে লাগিল । অতঃপর 
তাহারা নাজ্জাশীর নিকট প্রত্যাবর্তন করিয়া রাসূলুল্লাহ (সা) সম্পর্কে সকল কথা তাহাকে 
খুলিয়া বলিল। 

সুদ্দী রে) আরও বলেন ঃ নাজ্জাশী রাসূলুল্লাহ (সা)-এর নিকট প্রেরিত তাহার প্রতিনিধি 
দলের মুখে সম্যক অবগত হইয়া রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে সাক্ষাতের জন্য যাত্রা করেন এবং 
পথে মারা যান। 

অবশ্য এই কথা একমাত্র সুদ্দী (র) বলিয়াছেন। কেননা একথা সুপ্রসিদ্ধ যে, নাজ্জাশী 
তাহার নিজ রাজ্য আবিসিনিয়ায় মারা যান এবং যেদিন তিনি মারা যান সেদিন রাসূলুল্লাহ (সা) 
তাহার গায়েবানা জানাযা পড়েন। 

নাজ্জাশীর এই প্রতিনিধি দলটির সদস্য সংখ্যা নিয়া বেশ মতভেদ রহিয়াছে। 

কেহ বলেন ৪ উহারা মোট বারজন ছিলেন। সাতজন ছিলেন আলিম এবং পাচজন 
ছিলেন পাদ্রী । 


Contents 


সূরা মায়িদা ৬২১ 


কেহ বলিয়াছেন ৪ উহারা মোট পঞ্চাশজন ছিলেন। 

কেহ বলেন £ উহারা ষাটজন ছিলেন। 

কেহ বলেন ৪ উহারা মোট সন্তরজন ছিলেন। আল্লাহই ভাল জানেন । 

আতা ইব্‌ন আবূ রিবাহ (র) বলেন £ এই আয়াতে যাহাদের সম্পর্কে বলা হইয়াছে, তাহারা 
সকলে ছিলেন আবিসিনিয়ার অধিবাসী । যখন মুসলমানদের একটি মুহাজির দল সেখানে 
গিয়াছিলেন, তখন তাহারা ইসলাম কবুল করিয়াছিলেন । 

কাতাদা (র) বলেন £ এই আয়াতে যাহাদের সম্পর্কে আলোচনা করা হইয়াছে, তাহারা 
তাহারা কুরআন শোনেন এবং সকলে ইসলাম গ্রহণ করেন। অতঃপর ইসলামের উপরই তাহারা 
মৃত্যুবরণ করেন। 

উল্লেখ্য যে, ইব্‌ন জারীর (র) এই সকল মতের সমন্বয়ে এই চমৎকার সিদ্ধান্তে উপনীত হন 
যে, এই আয়াতগুলি আবিসিনয়ার সেই সকল লোক সম্পর্কে নাযিল হইয়াছে যাহাদের মধ্যে 
আয়াতে বর্ণিত গুণাবলী মওজুদ ছিল। আল্লাহ তা'আলা বলেন ঃ 

চি asl lal 5 Else ALIS Sal 

অর্থাৎ “বিশ্বাসীদের প্রতি শত্রুতায় মানুষের মধ্যে ইয়াহুদী ও অংশীবাদীদিগকে তুমি 
সর্বাধিক উগ্র দেখিবে ৷” 

উল্লেখ্য যে, মুসলমানদের সাথে ইয়াহুদীদের ভীষণ শত্রুতা করার কারণ হইল যে, 
তাহাদের স্বভাবে রহিয়াছে একগুঁয়েমি ও জিঘাংসা । উপরন্তু তাহাদের ভিতর রহিয়াছে আলিমের 
স্বল্পতা । তাই তাহারা পূর্ববর্তী বহু নবীকে হত্যা করিয়াছিল । এমনকি বহুবার রাসূলুল্লাহ 
(সা)-কে হত্যা করার ষড়যন্ত্রও আঁটিয়াছিল। তাহারা দুষ্ট প্রকৃতির লোকদের সহযোগিতায় 
খাদ্যে বিষ মিশ্রিত করিয়া ও যাদু করিয়া রাসূলুল্লাহ (সা)-কে হত্যা করার চেষ্টা করিয়াছিল । 
তাই তাহাদের প্রতি রহিয়াছে কিয়ামত পর্যন্ত আল্লাহর অভিশাপ । 

হাফিয আবূ বক্র ইব্‌ন মারদুবিয়া (র) স্বীয় তাফসীরে বলেন £ আহমদ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন 
সিররী (র) আবূ হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবূ হুরায়রা রো) বলেন, রাসূলুল্লাহ্‌ 
(সা) বলিয়াছেন, যখন কোন ইয়াহুদী কোন মুসলমানকে একাকী পায়, তখন তাহার মনে 
তাহাকে হত্যা করার ইচ্ছার উদ্রেক হয়। 

অন্য একটি রিওয়ায়াতে মুহাম্মদ ইব্‌ন আহমদ ইবৃন ইসহাক আল-আসকারী (র).....আবু 
হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ 
ইয়াহুদীর সঙ্গে কোন মুসলমানের যে কোন সময় কোথাও সাক্ষাত হইলে তখনই ইয়াহুদীর মনে 
মুসলমান ব্যক্তিটিকে হত্যা করার জিঘাংসা সৃষ্টি হয়। এই হাদীসটি অত্যন্ত গরীব! 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন $ 

১০০5 Bl VAG SAB 1৮০ 0৮1 8১০ ০৪2০1 Sal 

‘এবং যাহারা বলে আমরা খ্রিষ্টান, মানুষের মধ্যে তুমি তাহাদিগকেই ঈমানদারদের 
নিকটতর বন্ধুরূপে দেখিবে !' 

অর্থাৎ যাহারা ধারণা করে তাহারা মসীহ (আ)-এর অনুসারী খ্রিস্টান এবং ইঞ্জীলের বাণীর 
উপর প্রতিষ্ঠিত, তাহাদের মনে ইসলামের প্রতি দুর্বলতা রহিয়াছে। কেননা মসীহর দীনের চর্চার 
কারণে তাহাদের হৃদয়ে সহনশীলতার সৃষ্টি হইয়াছে। 


Contents 


৬২২ তাফসীরে ইব্ন কাছীর 


শে 655 


CE Ci EE 
অর্থাৎ ‘হযরত ঈসা আ)- এর অনুসারীদের অন্তরে আমি নমতা, সহনশীলতা ও বৈরাগ্য 
সৃষ্টি করিয়া দিয়াছি।' ইঞ্জীলে রহিয়াছে যে, “কেহ যদি তোমার ডান গালে থাঞ্সড় দেয়, তুমি 
তাহাকে তোমার বাম গালটি আগাইয়া দাও ।" দ্বিতীয়ত, খ্রিস্টান ধর্মে যুদ্ধের কোন বিধান নাই। 
তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 


“59 2০০ 5502 559 


০৮3০2 81690 2855 04১ (8৯5 90 আও 


‘কারণ, তাহাদের মধ্যে অনেক পণ্ডিত ও সংসার বিরাগী রহিয়াছে এবং তাহারা অহংকার 
করে না।' 

১০৯০৪ হইল তাহাদের ইমাম ও আলিম সম্প্রদায় । ইহার একবচনে ১. -ও 
১35 হয়। অবশ্য ইহার বহুবচনে ১, 5..ও -ও ব্যবহৃত হয়। তেমনি ১৮১৯ হইল _এ!, 
-এর বহুবচন। উহার অর্থ হইল ইবাদত গুযার। উহা £7:১১1| মাসদার (ক্রিয়ামূল) 
হইতে উৎপত্তি। যথা _.এ)১-এর বহুবচন ১৫) ও ১) -এর বহুবচন ১! ১৪ হইয়া থাকে। 

ইব্‌ন জারীর (র) বলেন £ ইহার একবচনে ০.৯ ১ -ও ব্যবহৃত হয়। তখন ইহার বহুবচন 
হয় ৩২৮১ যথা ৩১১৪ -এর বহুবচন ৩১1১৪ ও ০1১১৯ -এর বহুবচন ১১৯ ইত্যাদি । 
অবশ্য ইহার বহুবচনে £১৯, -ও ব্যবহৃত হয়। যথা আরবরা কবিতায় ব্যবহার করে ৪ 

০১১ sul ০৯৯১২ 91311 ভা ১৪৩ ০০৯১ ০৮০৪ ৮০৬] 
হাফিয আবূ বকর আল-বাযযার রে)......জাসিমা ইব্‌ন রিআব হইতে বর্ণনা করেন যে, 
জাসিমা ইবৃন রিআব বলেন ৪ আমি সালমান ফারসী (রা)-কে ১৯১০৪ ১৫১০ 12০ 
(2১১ আয়াতাংশ সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি আমাকে বলেন “১.৬'.৪ -কে বিরান বনে 
ও ইবাদতখানায় রাখিয়া আস। কেননা রাসূলুল্লাহ সো) আমাকে উহা (4১ 0,011 
Leds ১৪: এইভাবে পড়াইয়াছেন। 

ইয়াহিয়া ইবৃন আবদুল হামীদ আল-খানীর সূত্রে ইবৃন মারদুবিয়াও......সালমান ফারসী 
(রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র)......জাসিমা ইব্‌ন রিআব হইবে বর্ণনা করেন যে, জাসিমা ইব্‌ন 
রিআব বলেন ৪ আমি সালমান ফারসী (রা)-এর নিকট শুনিয়াছি যে, জনৈক ব্যক্তির ১ 41১ 
Re tHe ICL ol SLL LAREN টা 

তাহাদের পাদ্রী ও পণ্ডিত ব্যক্তিগণ । অতঃপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
উহা 0:১০ ১০/৭ 4১০ "90, 23 পড়লে তিন আমাকে পড়াইলেন 4 
না পারবা মোট 


034 


থা- ১১১১২ Y ls 00505 954৮5 gis ৩ ৩3 এই আয়াতে তাহাদের 
রা রা 


অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 


তৃতীয় অধ্যায় 
সপ্তম পারা 


Contents 
সূরা মায়িদা ৬২৫ 


BEE PMO OBE ৫5 02201 ৫05 EBL BLS (Ar) 
065১8) 2148০76৩৬৫৮ ২০28৬ 

250 শর ৫6 CES AES, Er 0 GE CS DU CH IEG (৯০) 
| 0৫৯১১) 
৬১,02১ 25৭1 56 69 ১৮6 ৪৫ BEC HEED (Ao) 


“2, 222 


O Ks HF 
Ofedl Tol BIN EEL BESS HS (03 (55) 


৮৩. “তাহারা যখন এই রাসূলের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা শোনে, তখন 
তাহার সত্যতা উপলব্ধি করিয়া তাহাদের চক্ষুসমূহ অশ্রুপূর্ণ হইয়া যায়। তাহারা বলে, হে 
আমাদের প্রতিপালক! আমরা ঈমান আনিলাম, সুতরাং আমাদিগকে সত্যের সাক্ষ্যদাতাদের 
তালিকাভুক্ত করুন ৷” 

৮৪. “আমরা কেন আল্লাহ্র উপর ও আমাদের নিকট যেই সত্য পৌছিয়াছে উহাতে 
ঈমান আনিব না ? আর কেনইবা আমরা আশা করিব না যে, আমাদের প্রভু আমাদিগকে 
নেককারদের অন্তর্ভুক্ত করিবেন ?” 

৮৫. “তাহাদের এই কথার কারণে আল্লাহ্‌ তাহাদের জন্য সেই জান্নাত নির্ধারিত 
করিয়াছেন যাহারা নীচে ঝর্ণাধারা প্রবহমান । ইহাই ভাল মানুষের পুরস্কার ৷” 

৮৬. “আর যাহারা কুফরী করিয়াছে ও আমার বাণীসমূহকে মিথ্যা বলিয়াছে, তাহারাই 
জাহান্নামের সহচর |” 


তাফসীর £ অতঃপর তাহাদের সত্যের প্রতি সহজাত আকর্ষণ, সত্যের অনুসরণ ও 


সি 
৬ 


1১১০০০৪2০৯5 জান ৪১১11 | 0১115105519 
‘রাসূলের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা যখন তাহারা শ্রবণ করে, তখন তাহারা যে 
সত্য উপলব্ধি করে, তাহার জন্য তুমি তাহাদের চক্ষু অশ্রুবিগলিত দেখিবে । 
অর্থাৎ তাহাদের নিকট মুহাম্মদ (সা)-এর আবির্ভাব সম্পর্কে যে সকল সুসংবাদ ও প্রমাণাদি 
ছিল, উহা তাহাদের মনে গভীর প্রভাব সৃষ্টি করিয়াছিল তাই তাহারা বলিয়াছিল £ 
3১৯05 ত০ 00 0100০ 2818 


কাছীর _-৩/৭৯ 


Contents 


৬২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


‘তাহারা বলে, হে আমাদের প্রতিপালক! আমরা বিশ্বাস করিয়াছি, সুতরাং তুমি আমাদিগকে 
সাক্ষ্যদাতাদিগের তালিকাভুক্ত কর ।' 
অর্থাৎ তাহারা হযরত মুহাম্মদ (সা)-এর আবির্ভাবের সত্যতা স্বীকার করে এবং নবী হিসাবে 
সাক্ষ্য দান করে। 
নাসাঈ (র)......আবদুল্লাহ ইব্‌ন যুবায়র (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন 
যুবায়র (রা) বলেন ৪ আলোচ্য আয়াতটি নাজ্জাশী ও তাহার সঙ্গীদের সম্বন্ধে নাযিল হইয়াছে | 
ইব্‌ন আবু হাতিম ও ইব্‌ন মারদুবিয়া রে) এবং হাকিম......ইব্ন আব্বাস (রা) হইতে 
স্বীয় মুসতাদরাকে বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস (রা) -:৯:4| ০ (5551 আয়াতাংশের 
ভাবার্থে বলেন £ ইহা দ্বারা মুহাম্মদ (সা) ও তাহার উম্মতদের সাক্ষ্যদানের কথা বলা হইয়াছে। 
অর্থাৎ তাহারা এই বলিয়া সাক্ষ্য দিবে যে, তাহাদের নবী তাহাদের নিকট যথাযথভাবে দীন 
পৌছাইয়াছেন। তেমনি অন্যান্য রাসূলগণের দায়িত্ব পালনের ব্যাপারেও তাহারা সাক্ষ্য দিবে। 
অতঃপর হাকিম বলেন, ইহার সনদসমূহ মুসলিমের শর্তানুযায়ী সহীহ। কিন্তু তিনি ইহা উদ্ধৃত 
করা হইতে বিরত রহিয়াছেন। 
তাবারানী (র)......ইব্ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো)- 
৮০] ১০১৮5 gl ৫ Jw dl 0১৭ (০ | ১৯০০০ ১19 
এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন ঃ ইহা দ্বারা সেই সকল কৃষিজীবি লোকদের কথা 
রাসূলুল্লাহ (সা) তাহাদের সামনে কুরআন পাঠ করিলে তাহারা উহা শুনিয়া ঈমান গ্রহণ করিলেন 
এবং তাহাদের দুইগণ্ড অশ্রুসিক্ত হইয়াছিল। তখন রাসূলুল্লাহ সো) তাহাদের লক্ষ্য করিয়া 
বলিয়াছিলেন ৪ তোমরা স্বদেশে প্রত্যাবর্তনপূর্বক *পুণর্বার পূর্বধর্ম গ্রহণ করিবে না তো? 
তাহারা সকলে সমস্বরে বলিয়াছিলেন, কখনো আমরা আমাদের পূর্ব ধর্মে প্রত্যাবর্তন করিব না। 
তাহাদের এই অঙ্গীকারের প্রেক্ষিতে আল্লাহ তা'আলা নাযিল করেন ঃ 
7১৪1 6০৬১ 5 01 ৮৮৮০ 9 ১৮ 0৯ 0 416 ১৮১ 9005 
.৯/০। 
অর্থাৎ ‘আমরা যখন প্রত্যাশা করি যে, আল্লাহ আমাদিগকে সৎকর্মপরায়ণদিগের অন্তর্ভুক্ত 
করুন, তখন আল্লাহ ও আমাদের নিকট আগত সত্যে আমাদের বিশ্বাস স্থাপন না করার কি 
কারণ থাকিতে পারে ?' 
এই কথা স্পষ্টত খ্রিস্টানদের সম্পর্কে বলা হইয়াছে । উপরন্তু অন্যত্র আল্লাহ বলিয়াছেন ৪ 
105০2518104 lL চা উপ এ এখ ১95 
অর্থাৎ ‘আহলে কিতাবের মধ্যে এমন লোকও রহিয়াছে যাহারা আল্লাহে বিশ্বাস করে এবং 
তোমাদের প্রতি ও তাহাদের প্রতি যাহা নাযিল করা হইয়াছে তাহার উপর তাহাদের বিশ্বাস 
রহিয়াছে । অধিকন্তু আল্লাহর জন্য তাহারা ভীত-সন্তরস্ত। 


Contents 


সূরা মায়িদা ৬২৭ 


EAL hdl dl MALL ALLL MA 
SLL dt CE Cs Eg a GaSe 


অর্থাৎ ‘এই সকল লোক ইহার পূর্বে ইঞ্জীলের উপরও ঈমান আনিয়াছিল। আর যখন 
তাহাদের নিকট কুরআন পাঠ করা হয় তখন তাহারা বলে, আমরা ইহার উপর ঈমান 
আনিলাম। ইহা আমাদের প্রভুর পক্ষ হইতে আগত । আমরা তো পূর্ব হইতেই মুসলমান 
ছিলাম ৷’ 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন $ 

11152115555 5 ১১০ 52 VG Las 201 lil 

“তাহাদের এই কথার জন্য আল্লাহ তাহাদের পুরস্কার নির্দিষ্ট করিয়াছেন জান্নাত, যাহার 
পাদদেশে প্রস্রবণধারা প্রবাহিত । অর্থাৎ তাহাদের ঈমান, সত্যবাদিতা ও সত্যপ্রাপ্তির কারণে এই 
iL রাস ররর 
i eT সদ গাল 
বাসস্থান । এক মুহুর্তের জন্য তাহারা সেখান হইতে অপসৃত হইবে না। 

০১১,০৯০]। 5195 015 অর্থাৎ ‘যাহারা সত্যানুসারী ও সৎকর্মপরায়ণ, তাহারা যে কোন 
স্থানে যে কাহারো সঙ্গে থাকুক না কেন, ইহাই হইল তাহাদের পুরস্কার ।' 

পরিশেষে আল্লাহ তা“আলা বদবখত সত্যত্যাগীদের সম্পর্কে বলেন £ 

50195540, 109,24 25১15 -অর্থাৎ “যাহারা সত্য প্রত্যাখ্যান করিয়াছে ও আমার 
আয়াতকে অগ্রাহ্য করিয়াছে। 

| 2৮:০1 | -অর্থাৎ “তাহারাই অগ্নিবাসী* এবং তাহাদিগকেই আগ্নিতে 

প্রবেশ করান হইবে। 


৮5656 55 তত 2 OAC ৮১৪৪ 3585 8152 0500 ৩5 Av) 
02১52) 4৫ 2) 6), 

OCF LAT EY) 29016054152 ৫46০ 61584 (AA) 

৮৭. “হে ঈমানদারগণ! তোমরা সেই সব পবিত্র বস্তুকে হারাম করিও না যাহা আল্লাহ্‌ 
হালাল করিয়াছেন এবং বাড়াবাড়ি করিও না। আল্লাহ সীমালংঘনকারীকে ভালবাসেন না।” 


৮৮. “আর উৎকৃষ্ট হালাল বস্তু ভক্ষণ কর এবং যেই আল্লাহর উপর তোমরা ঈমান 
আনিয়াছ, তাহাকে ভয় কর।” 


Contents 


৬২৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর £ আলী ইব্‌ন আবূ তালহা (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বলেন ৪ এই 
আয়াতটি নবী (সা)-এর একদল সাহাবী সম্পর্কে নাযিল হইয়াছিল । তাহারা বলিয়াছিল, আমরা 
আমাদের যৌনাঙ্গ কাটিয়া পার্থিব চাওয়া-পাওয়া ত্যাগ করিয়া সন্যাসীদের মত পৃথিবীর এখানে 
সেখানে ঘুরিয়া বেড়াইব। রাসূলুল্লাহ (সা) এই খবর পাইয়া তাহাদের নিকট লোক পাঠান। 
তাহারা গিয়া উহাদের নিকট এই কথা জিজ্ঞাসা করিলে উহারা ইহার সত্যতা স্বীকার করেন । 
তখন রাসূলুল্লাহ (সা) মন্তব্য করেন 8 আমি কখনো রোযা রাখি, কখনো বিরতি দেই, কখনো 
নামায পড়ি, কখনো ঘুমাই এবং আমি বিবাহও করিয়াছি। অতএব যে আমার আদর্শ গ্রহণ 
করিবে, সে আমার দলের মধ্যে গণ্য হইবে এবং যে আমার আদর্শ বর্জন করিবে, সে আমার 
দলের বহির্ভূত থাকিবে । 

ইব্‌ন আবু হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আব্বাস (রো) হইতে আওফীর সুত্রে 
ইবৃন মারদুবিয়াও হুবহু এইরূপ রিওয়ায়াত করিয়াছেন । 

সহীহদ্বয়ে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে ঃ কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ 
(সা)-এর স্ত্রীগণের নিকট তাহার ঘরোয়া আমলের ব্যাপারে জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে 
জিজ্ঞাসা- কারীদের একজন বলেন, আমি এখন হইতে আর কখনো গোশত খাইব না। আর 
একজন বলেন, আমি বিবাহ করিব না। অন্য একজন বলেন, আমি আর বিছানায় ঘুমাইব না। 
রাসূলুল্লাহ (সা) এই সংবাদ শুনিয়া বলেন ৪ লোকদের কি হইয়াছে যে, তাহারা এই ধরনের কথা 
বলে ? অথচ আমি কখনো রোযা রাখি, কখনো বিরতি দেই, কখনো ঘুমাই, কখনো নামায পড়ি, 
আমি গোশত খাই এবং বিবাহ করি! তাই যে আমার আদর্শ বর্জন করিবে, সে আমার দলের 
নয়। 

ইব্‌ন আবু হাতিম (র)......ইবৃন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া বলেন, হে আল্লাহর রাসূল! আমি যদি 
গোশত খাই তাহা হইলে আমার যৌন উত্তেজনা বৃদ্ধি পায়। তাই আমি আমার জন্য গোশত 
হারাম করিয়া নিয়াছি। অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ঃ 

১ 21101711০০0 ০১515815811 

আবূ আসিম আন-নাবীল হইতে ইব্‌ন জারীর ও তিরমিযীও ইহা বর্ণনা করিয়াছেন। তবে 
তিরমিযী বলেন, হাদীসটি হাসান-গরীব পর্যায়ের । এই হাদীসটি অন্য রিওয়ায়াতে মুরসাল 
সুত্রেও বর্ণিত হইয়াছে। আলী ইব্‌ন আববাস হইতে উহা মওকুফ সূত্রে বর্ণিত হইয়াছে। আল্লাহই 
ভাল জানেন । 

সুফিয়ান সাওরী (র).....আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
ইব্‌ন মাসউদ (রা) বলেন $ আমরা দীর্ঘদিনের এক যুদ্ধ সফরে রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে 
গিয়াছিলাম। তখন আমাদের কাহারো সঙ্গে স্ত্রী ছিল না। তাই রাসূলুল্লাহ (সা)-কে বলিলাম, 
আমরা কি খাসী হইতে পারি? কিন্তু তিনি আমাদিগকে উহা করিতে বারণ করিলেন । পক্ষান্তরে 
তিনি আমাদিগকে একটি কাপড়ের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করার অনুমতি দিলেন । 
এই কথা বলিয়া আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) এই আয়াতটি পাঠ করেন £ 


Contents 


সূরা মায়িদা ৬২৯ 


<] AAG SABLA 19551 2581 01 

অর্থাৎ ‘হে ঈমানদার সকল! আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু বৈধ করিয়াছেন 
সেই সবকে তোমরা অবৈধ করিও না।' এই রিওয়ায়াতটি ইসমাঈলের সনদে বর্ণিত হইয়াছে । 
উল্লেখ্য যে, এই ব্যবস্থা মুতআ বিবাহ নিষিদ্ধ হওয়ার পূর্বে বৈধ ছিল এবং এই ঘটনা মুতআ 
নিষিদ্ধ হওয়ার পূর্বে ঘটিয়াছিল। আল্লাহই ভাল জানেন । 

আ'“মাশ (র)......আমর ইব্‌ন শুরাহবিল হইতে বর্ণনা করেন যে, আমর ইব্‌ন শুরাহবীল 
বলেন, একদা আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট মা“কিল ইবৃন মুকাররিন আসিয়া বলেন, 
আমি আমার জন্য বিছানায় নিদ্রা যাওয়া হারাম করিয়া নিয়াছি। তখন তাহার এই অঙ্গীকারের 
প্রেক্ষিতে তিনি তাহাকে উদ্দেশ্য করিয়া আলোচ্য আয়াতটি পাঠ করেন। 

সাওরী (র)......মাসরূক হইতে বর্ণনা করেন যে, মাসরূক (র) বলেন, একদা আমরা 
অনেকে হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট বসা ছিলাম । তখন এক ব্যক্তি তাহার 
জন্য হাদীয়া স্বরূপ ক্ষীর নিয়া আসেন। হযরত আবদুল্লাহ রো) তাহাকে আহবান করিয়া বলেন, 
আস, ক্ষীর গ্রহণ কর! তিনি উত্তরে বলিলেন, না, আমি নিজের জন্য ক্ষীর হারাম করিয়াছি। 
আবদুল্লাহ (রা) তাহাকে ক্ষীর খাওয়ার জন্য আবারো ডাকেন। কিন্তু তিনি তাহার ডান হাত দ্বারা 
খাইবেন না বলিয়া ইঙ্গিত দেন। অতঃপর আবদুল্লাহ (রা) তাহাকে উদ্দেশ্য করিয়া আলোচ্য 
আয়াতটি পাঠ করেন। 

ইব্‌ন আবূ হাতিম রে) ইহা বর্ণনা করিয়াছেন। মানসুর হইতে ধারাবাহিকভাবে জারীর ও 
ইসহাক ইব্‌ন রাহবিয়ার সূত্রে হাকিম স্বীয় মুসতাদরাকেও ইহা রিওয়ায়াত করিয়াছেন । অতঃপর 

ইব্‌ন আবু হাতিম (র)......হিশাম ইব্‌ন সাদ হইতে বর্ণনা করেন যে, হিশাম ইব্‌ন সাদ 
বলেন £ তাহাকে যায়দ ইব্‌ন আসলাম বলিয়াছেন যে, একদা আবদুল্লাহ ইব্‌ন রাওয়াহা 
(রা)-এর বাড়িতে মেহমান আসেন । এই সময় তিনি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে ছিলেন। 
তিনি বাড়ি আসিয়া দেখেন যে, তাহার অপেক্ষায় এখনো মেহমানকে আপ্যায়ন করানো হয় 
নাই। এই অবস্থা দেখিয়া তিনি তাহার স্ত্রীকে বলেন, আমার জন্যে আমার মেহমান কষ্ট 
পাইয়াছে, তাই আমি এই খাদ্য আহার করিব না। তাহার এই অঙ্গীকার শুনিয়া তাহার স্ত্রীও 
বলিলেন, আমিও খাইব না । তাহাদের কথা শুনিয়া মেহমান বলিলেন, আমিও খাইব না। এই 
খাদ্য আমার জন্য হারাম ৷ আবদুল্লাহ ইব্‌ন রওয়াহা (রা) এই অবস্থা দেখিয়া নিজে উদ্যোগী 
হইয়া সর্বাগ্রে খাদ্যে হাত দেন এবং সকলকে বলেন, সবাই বিসমিল্লাহ বলিয়া খাওয়া শুরু কর। 
ইহার পর তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া এই ঘটনা বলিলে আল্লাহ তা'আলা এই 
আয়াতটি নাযিল করেন £ 


১1541101105 Ub Nyaa 19১৭1 92301 তিতা 
অর্থাৎ “হে বিশ্বাসীগণ! আল্লাহ তোমাদের জন্য যেসব উৎকৃষ্ট বস্তু বৈধ করিয়াছেন সেইসব 


বস্তু তোমরা অবৈধ করিও না।' 
. তবে এই হাদীসটির সনদে ছেদ রহিয়াছে। 


Contents 


৬৩০ তাফসীরে ইব্ন কাছীর 


সহীহ বুখারীতে বর্ণিত সিদ্দীকে আকবার (রা)-এর ঘটনাটিও প্রায় এইরূপ । 

ইমাম শাফিঈসহ অন্যান্য আলিমগণ বলেন £ কেহ যদি নিজের উপর কোন খাদ্য, পরিধেয়, 
স্ত্রী অথবা এই ধরনের অন্য কিছু হারাম করিয়া নেয়, তবে তাহা তাহার জন্য হারাম হয় না। 
উপরস্তু ইহার জন্য কাফফারাও দিতে হয় না । উপরোক্ত ঘটনা ইহাদের অভিমতের দলীল । 
কেননা উহার প্রেক্ষিতে আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

TUNIC Ub ety 19 0১1 gps Ls 

অর্থাৎ ‘হে বিশ্বাসীগণ! আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু বৈধ করিয়াছেন, সেই 
সমুদয়কে তোমরা অবৈধ করিও না ।' এই কারণেই যে ব্যক্তি নিজের জন্য গোশত হারাম করিয়া 
নিয়াছিল তাহাকে রাসূলুল্লাহ (সা) কাফফারা দেওয়ার জন্য আদেশ করেন নাই । 

পক্ষান্তরে ইমাম আহমদ (র) বলিয়াছেন £ কেহ যদি নিজের জন্য কোন খাদ্য, পানীয়, 
পরিধেয় অথবা অন্য কোন হালাল জিনিস হারাম করিয়া নেয়, তবে তাহাকে নিজের জন্য উহা 
পুনরায় হালাল করার প্রাক্কালে কাফফারা দিতে হইবে । কসমের মাধ্যমে নিজের জন্য কোন 
জিনিস হারাম করিয়া নিলে যেমন কাফফারা দিতে হয়, অনুরূপভাবে কসম ব্যতীত কেহ যদি 
নিজের জন্য কোন হালাল জিনিস হারাম করিয়া নেয়, তবে তাহাকেও কাফফারা আদায় করিতে 
হয়। 

ইব্‌ন আব্বাস (রা)-এর ফাতওয়াও অনুরূপ ! তিনি বলেন, কুরআনের আয়াত দ্বারাও এই 
কথা প্রমাণিত হয়। যথা আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 
1103 21101 0৮০ (55 8170 0057৮০80010 

অর্থাৎ “হে নবী! আপনি আপনার স্ত্রীদের খুশি করার জন্য আল্লাহ্‌ যাহা হালাল করিয়াছেন 
তাহা কেন হারাম করিয়াছেন ? আল্লাহ করুণাময় ও দয়াশীল ।' 

আল্লাহ তা'আলা আরও বলিয়াছেন ঃ 

অর্থাৎ ‘আল্লাহ তা'আলা আপনার কসম ভাঙ্গা আপনার জন্য ফরয করিয়াছেন ।' 

উপরোক্ত আয়াতে আল্লাহ তা'আলা কসমের কাফফারার কথা বলিয়াছেন। ইহা দ্বারা এই 
কথা বুঝা যায় যে, কসম না দিয়া যদি কেহ নিজের উপর কোন জিনিস হারাম করিয়া নেয়, 
তাহা হইলেও তাহাকে কাফফারা দিতে হইবে । আর এই কথাও বুঝা যায় যে, কসম ব্যতীত 
অঙ্গীকার করাও কসমের মধ্যে গণ্য হইবে । আল্লাহই ভাল জানেন। 

ইব্‌ন জারীর (র)......মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ (র) বলেন £ উসমান 
ইব্‌ন মাউন ও আবদুল্লাহ ইব্‌ন আমর (রা)-সহ কয়েকজন সাহাবী বৈরাগ্য গ্রহণ, যৌনশক্তি 
বিলোপ সাধন এবং চট পরিধানের ইচ্ছা করিলে আল্লাহ তা'আলা আলোচ্য আয়াত দুইটি নাযিল 
করেন। 


Contents 
সূরা মায়িদা ৬৩১ 


ইব্‌ন জারীর (র)......ইকরিমা হইতে বর্ণনা করেন ঃ উসমান ইব্‌ন মাযউন, আলী ইব্‌ন 
আবূ তালিব, ইব্‌ন মাসউদ, মিকদাদ ইব্‌ন আসওয়াদ ও ইব্ন হুযায়ফার গোলাম সালিম (রা) 
প্রমুখ সাহাবীগণ বৈরাগ্য অবলম্বনের সিদ্ধান্ত নিয়া ঘরের মধ্যে নির্জনে বসিয়া যান, স্ত্রীদের সঙ্গ 
পরিত্যাগ করেন, চট পরিধান করেন এবং উত্তম খাদ্য ও পরিধেয় তাহারা নিজেদের জন্য হারাম 
করিয়া নেন। এমন কি বনী ইসরাঈলদের পাদ্রীদের মত তাহারা খাসী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ 
করেন। উপরন্তু তাহারা এই সিদ্ধান্তও নেন যে, রাতভর নামায পড়িবেন এবং দিনে রোযা 
রাখিবেন। অতঃপর এই আয়াতটি নাযিল হয় £ 
41101 RES CC CR রি 22815615591 

অর্থাৎ “হে বিশ্বাসীগণ! আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যে সব বস্তু বৈধ করিয়াছেন সেইসব 
তোমরা অবৈধ করিও না এবং সীমা লংঘন করিও না। আল্লাহ সীমা লংঘনকারীদিগকে 
ভালবাসেন না।' | 

মোট কথা ইহার মাধ্যমে তাহাদিগকে জানাইয়া দেওয়া হয় যে, তোমরা মুসলমানদের 
আদর্শ অগ্রাহ্য করিয়া স্ত্রী ও উত্তম খাদ্য-পরিধেয় নিজেদের জন্য হারাম করিও না এবং দিনভর 
রোযা ও রাতভর নামায পড়ার মত অতিরঞ্জিত অভিলাষ গ্রহণ করিও না। তেমনি যৌনশক্তি 
বিনষ্ট করার মত অবাঞ্চিত আকাজ্ষাও পোষণ করিও না। 

এই আয়াতটি নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে ডাকাইয়া বলেন £ 
তোমাদের দেহেরও তোমাদের উপর অধিকার রহিয়াছে, অধিকার রহিয়াছে তোমাদের 
চোখেরও | তাই তোমরা রোযাও রাখিবে, মাঝে মাঝে বিরতিও দিবে । নামাযও পড়িবে, নিদ্রাও 
যাইবে । যে আমার আদর্শ বা সুন্নাত পরিহার করিবে, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। অতঃপর 
তাহারা সকলে বলিলেন, আমরা আপনার কথা মানিয়া নিলাম এবং আপনার প্রতি যাহা নাযিল 
হইয়াছে তাহা অনুসরণ করার অঙ্গীকার করিলাম। 

একাধিক তাবিঈ হইতে এই ঘটনাটি বর্ণিত হইয়াছে। ইহার সমর্থনে সহীহদ্বয়ে আয়েশা 
(রা) হইতে বর্ণিত রিওয়ায়াতটি দ্রষ্টব্য | উহা ইতিপূর্বে বর্ণনা করা হইয়াছে। সমস্ত প্রশংসা 
আল্লাহর । 

আসবাত (র)......সুদ্দী হইতে আলোচ্য আয়াতটির ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণনা করেন ৪ একদা 
রাসূলুল্লাহ (সা) বসিয়া বসিয়া সাহাবীদের সঙ্গে আল্লাহর আযাব সম্পর্কে আলোচনা করার এক 
পর্যায়ে তিনি উঠিয়া যান। তখন দশজন সাহাবী, যাহাদের মধ্যে আলী ইব্‌ন আবু তালিব ও 
ভোগ-বিলাস বিসর্জন দিয়া বৈরাগ্য অবলম্বন করিতে পারে, তাহা হইলে আমরা এই কাজ করার 
. তাহাদের চাইতে অধিকতর দাবিদার | ফলে তাহাদের দশজনের কেহ নিজের জন্য গোশত 
ও চর্বি হারাম করিয়া নেন, কেহ রাতের ঘুম হারাম করেন, কেহবা নিজের জন্য স্ত্রী সহবাস 


57097. 


৬৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


চিট বাটার পারার রনী টিন রাগ ররর তর সানী 
নিকট আসিতেন না। 

এই অবস্থায় উসমান ইব্‌ন মাযউনের স্ত্রী একদা আয়েশা (রা)-এর সঙ্গে সাক্ষাত করেন। 
এই মহিলার নাম ছিল খাওলা। আয়েশা (রা)-এর নিকট রাসূলুল্লাহ (সা)-এর অন্যান্য স্ত্রীগণও 
ছিলেন। তখন আয়েশা (রা) তাহাকে জিজ্ঞাসা করেন, হে খাওলা! কি হইয়াছে তোমার ? 
তোমার চুল আলুথালু কেন ? তোমার চেহারা ফ্যাকাসে হইয়া গিয়াছে কেন ? উত্তরে খাওলা 
বলেন, চুলে তেল আর চিরুনী দিয়া কি করিব ? শরীরে সুগন্ধি মাখারই বা কি সার্থকতা ? 
কেননা আমার স্বামী আমার নিকট আগমন করেন না। এমনকি তিনি আমার কাপড়ও উঠান 
না। তাহার এই কথায় হযরত আয়েশাসহ সকলে হাসিয়া উঠেন। এমন সময় রাসূলুল্লাহ (সা) 
প্রবেশ করেন এবং তাহাদের সকলকে জিজ্ঞাসা করেন £ তোমরা হাসিতেছ কেন ? আয়েশা (রা) 
বলিলেন, হে আল্লাহর রাসূল! খাওলা বলিতেছে, তাহার স্বামী তাহার কাপড়ও উঠান না। 

অতঃপর হুযূর (সা) তাহার স্বামীকে ডাকাইয়া জিজ্ঞাসা করেন, হে উসমান! তোমার কি 
হইয়াছে ? উত্তরে তিনি বলিলেন, আমি পার্থিব ভোগ-বিলাস বর্জন করিয়া একমাত্র আল্লাহর 
ইবাদতের জন্য নিজেকে ওয়াকফ করিয়া দিয়াছি। উপরস্তু তিনি বলেন, আমি যৌনশক্তিকে 
বিনষ্ট করিয়া ফেলার ইচ্ছা করিয়াছি। তদুত্তরে রাসূলুল্লাহ সো) বলেন £ আল্লাহর কসম! তুমি 
এখনই বাড়ি যাও এবং তোমার স্ত্রীর সহিত মিলিত হও । উসমান বলিলেন, হে আল্লাহর রাসূল! 
আমি রোযাদার ৷ রাসূলুল্লাহ (সা) বলিলেন £ রোযা ভাংগিয়া ফেল। অতএব তিনি রোযা 
ভাংগিয়া ফেলিলেন এবং বাড়ি আসিয়া স্ত্রীর সহিত মিলিত হইলেন। 

অতঃপর একদিন খাওলা আয়েশা (রা)-এর নিকট চুলে চিরুনী করিয়া সুগন্ধি মাখিয়া 
আসিলে আয়েশা (রা) হাসিয়া তাহাকে জিজ্ঞাসা করেন, হে খাওলা! এখন কোন অবস্থায় আছ? 
খাওলা বলিলেন, আমার স্বামী কাল আমার নিকট আগমন করিয়াছিলেন । রাসূলুল্লাহ (সা) ইহার 
প্রেক্ষিতেই বলিয়াছিলেন $ লোকদের কি হইয়াছে ? কেন তাহারা নিজেদের জন্য স্ত্রী, খাদ্য ও 
ঘুম হারাম করিয়া নিয়াছে ? অথচ আমি রাতে ঘুমাই এবং নামাযও পড়ি । তেমনি মাঝে মাঝে 
বিরতি দিয়া রোযা রাখি ও স্ত্রী গমন করি। তাই যে আমার আদর্শ অগ্রাহ্য করিবে, সে আমার 
দলের বহির্ভূত । অতঃপর এই আয়াতটি নাযিল হয় $ 

1352১593481 01151 055৮1৮559 155০ 0০145 0 

অর্থাৎ “হে বিশ্বাসীগণ! আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যে সব বস্তু বৈধ করিয়াছেন সেই 
সমুদয়কে তোমরা অবৈধ করিও না এবং সীমা লংঘন করিও না।' 

মোট কথা রাসূলুল্লাহ (সা) উসমানকে বলিয়াছিলেন, এমন কাজ করিবে না। কেননা ইহা 
অতিরঞ্জন। অতঃপর তিনি তাহাকে তাহার এই শপথের জন্য কাফফারা আদায় করার আদেশ 
দিয়াছিলেন। উপর্তু তিনি এই আয়াতটিও পাঠ করিয়াছিলেন ঃ 


2 0+ 0330342 ৩ 5 5 4 ৮2৩৪৩ ০০৬ ০ bs প + 
35553175485 05655152915 POLS 2 ৪৮110 SSA Y 


Contents 


সূরা মায়িদা ৬৩৩ 


অর্থাৎ “তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদিগকে দায়ী করিবেন না, কিন্ত যে 
সব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে কর, সেই সকলের জন্য তিনি তোমাদিগকে দায়ী করিবেন ।' 
৮: ৮৮০১৮০৬৪ 

১55 3, এই আয়াতাংশের অর্থ ইহাও হইতে পারে যে, মুবাহ্‌কে নিজের উপর হারাম 

করিয়া “নিজেকে সংকীর্ণভার মধ্যে নিক্ষেপ না করা পূর্বসুরী ও উত্তরসূরী বহু মনিহী এই অর্থ 
করিয়াছেন। 

ইহার অর্থ এইরূপও হইতে পারে যে, হালালকে হারাম না বানানো এবং হালালকে উহার 
UE 0 107 না রাজারা হয যর? না দা 


9 5 ও 


1৬৪১০. 2 [১19 15145 
অর্থাৎ খাও এবং পাল কর কিছ খাওয়া ও পাল করার লা গোননর অতি বাথ 
করিও না।' 
অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 
(155 413 0149 199282115 155০2 71158851191 9215 
অর্থাৎ “যাহারা সত্যিকারের মু'মিন তাহারা ব্যয় করে, কিন্তু অপব্যয় করে না এবং 
কৃপণতাও করে না; বরং তাহারা উভয়ের মাঝখানে ভারসাম্য রক্ষা করে 1' 
উল্লেখ্য যে, আল্লাহ তা'আলা ব্যয় করার বেলায় কৃপণতা ও বাহুল্য খরচের মাঝামাঝি 
পন্থা জায়েয রাখিয়াছেন। অর্থাৎ তিনি ইফরাত ও তাফরীতের মধ্যবর্তী পন্থা গ্রহণ করার আদেশ 
দান করিয়াছেন । তাই তিনি বলিয়াছেন ঃ 


১১২০৯] ২০৯০১ 4112 115,555 45180 2101 7105 ০৮ 19৮০৯5 % 


অর্থাৎ “তোমাদের জন্য উৎকৃষ্ট যাহা কিছু আল্লাহ বৈধ করিয়াছেন, সেইসব তোমরা অবৈধ 
করিও না এবং সীমালঘন করিও না। নিশ্চয়ই আল্লাহ সীমালংঘনকারীদিগকে ভালবাসেন না।' 

তঃপর তিনি বলিয়াছেন 8 .1৮৫ 4১. 5111 2২৪১১৮০1716, 

‘আল্লাহ তোমাদিগকে যে বৈধ ও উৎকৃষ্ট জীবিকা দিয়াছেন তাহা হইতে ভক্ষণ কর।' 

অর্থাৎ সকল সময় পবিত্র ও হালাল বস্তু ভক্ষণ কর। 

২111 15861 অর্থাৎ ‘প্রত্যেকটি কাজে আল্লাহকে ভয় কর’, তাহার মনোনীত বিধান 

অনুসরণ কর এবং তাহার বিরোধিতা ও পাপ বর্জন কর। 

Use ৪১11 হার প্রতি তোমাদের বিশ্বাস রহিয়াছে ।' 


৩০ sks Cy SH ৩৪, $5 UIT DI VL 28 মিস (%৭) 
ASRS BM GSE Sos (৮48৮ 2৩৮ ISS 
905, 2০199518066 YS Ea 2৩৩৫০০৯৮০৪০ 

068: তি ANY Hn CG SIS sf 


কাছীর__-৩/৮০ 


Contents 
৬৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


৮৯. “আল্লাহ তোমাদের ফালতু শপথের জন্য পাকড়াও করিবেন না। কিন্তু তোমাদের 
গুরুত্ব সহকারে কৃত শপথের হিসাব নিবেন । তাই উহার জরিমানা হইল দশ মিসকীনকে 
তোমাদের পরিবারের স্বাভাবিক আহার্য প্রদান অথবা তাহাদিগকে পরিধেয় প্রদান; অথবা 
একটি গোলাম আযাদ করা । যে ব্যক্তি উহা না পারিবে, সে তিনদিন বোযা রাখিবে । ইহাই 
তোমাদের কসমের কাফফারা যখন তোমরা উহা করিয়া বস। আর তোমরা শপথের 
হিফাযত কর । আল্লাহ এইভাবেই তাহার বিধান বুঝাইয়া দেন যেন তোমরা কৃতজ্ঞ হও।” 


তাফসীর 3 নিরর্থক শপথ সম্পর্কে সূরা বাকারায় বিশদভাবে আলোচিত হইয়াছে। উহার 
পুনরাবৃত্তি নিশ্রয়োজন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য । 

যাহা হউক, অনিচ্ছকৃতভাবে যদি কেহ বলে, আল্লাহর কসম বা খোদার কসম, তবে ইহা 
নিরর্থক কসমের অন্তর্ভুক্ত হইবে । ইহা হইল ইমাম শাফিঈ (র)-এর অভিমত । 

কেহ বলিয়াছেন ঃ পাপের কাজে বা কৌতুকপূর্ণ কসম করাকে অনর্থক কসম বলে । 

‘অসম্ভব কোন বিষয়ের উপর কসম করা হইলে উহাকে অনর্থক কসম বলে ৷’ এই অভিমত 
হইল ইমাম আবু হানীফা রে) ও ইমাম আহমদের | 

কেহ বলিয়াছেন ৪ রাগের মাথায় কোন কসম করাকে অনর্থক কসম বলে । 

কেহ বলিয়াছেন £ ভুলবশত কসম করাকে অনর্থক কসম বলে। 

কেহ বলিয়াছেন £ খাদ্য, পানীয় ও পরিধেয়ের ব্যাপারে কোন কসম করাকে বলে অনর্থক 
কসম । যেমন আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 

অর্থাৎ ‘আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু বৈধ করিয়াছেন সেই সব তোমরা অবৈধ 
করিও না’ 

তবে সঠিক কথা হইল এই ঃ যে কসম অনিচ্ছাকৃতভাবে মুখ হইতে বাহির হইয়া যায়, 
উহাকে অনর্থক কসম বলা হয়। যথা আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 

SUSY Sie Cos ১5১15: ১৫, 

অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি কসম খাওয়া হয় তবে আল্লাহ উহার জন্য দায়ী করিবেন।' 

টি ৮৮৩০০ pill ৭5,43 অর্থাৎ ‘অতঃপর ইহার কাফফারা হইল এমন দশজন 
দরিদ্রকে খাদ্য দান করা যাহাদের অন্নসংস্থানের কোন পথ নাই।' 

১5211 ১১৯৮০ by | = অর্থাৎ ‘মধ্যম ধরনের খাদ্য দান কর যাহা তোমরা 
তোমাদের পরিজনদিগকে খাইতে দাও ।' 

ইব্‌ন আব্বাস, সাঈদ ইব্‌ন যুবায়র ও ইকরিমা রে) বলেন £ ৮.9 অর্থ 1০1 অর্থাৎ 
ইনসাফমত মধ্যম ধরনের খাদ্য দেওয়া । 

আতা খুরাসানী রে) বলেন £ ৮9 অর্থ ৯০| অর্থাৎ নিজেরা য়ে ধরনের খাদ্য গ্রহণ কর 
. সেই ধরনের খাদ্য আহার করাও। 


Contents 


সূরা মায়িদা ৬৩৫ 


ইব্‌ন আবূ হাতিম (র)......আলী (রা) হইতে বর্ণনা করেন যে, আলী (রা) বলেন ঃ রুটি ও 
দুধ অথবা রুটি ও যয়তুন তেল হইল মধ্যম ধরনের খাদ্য । 

ইব্‌ন আবু হাতিম (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন £ কতক লোক নিজেদের সামর্থ্য অপেক্ষা নিম্নমানের খাদ্য খায় এবং কতক লোক সামর্থ্য 
অপেক্ষা উন্নতমানের খাদ্য খায়। তাই এইদিকে লক্ষ্য করিয়া আল্লাহ তাআলা বলিয়ছেন ঃ 
মাঝামাঝি ধরনের খাদ্য দান কর যাহা তোমরা তোমাদের পরিজনদিগকে খাইতে দাও । অর্থাৎ 
রুটি ও যয়তুনের তেল জাতীয় খাদ্য । 

আবূ সাঈদ আল-আশাজ্জ (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) আলোচ্য আয়াতাংশের মর্মার্থে বলেন $ ধনী-দরিদ্র সবাইকে এই ধরনের খাদ্য 
দিতে হইবে । 

আবদুর রহমান ইব্‌ন খালফ আল-হিমসী (র)..... ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, 
ইব্‌ন উমর (রা) আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন £ গোশত-রুটি, চর্বি-রুটি, 
দুধ-রুটি, যায়তুন তেল-রুটি ও সিরকা-রুটি ইত্যাদি হইল মধ্যম ধরনের খাদ্য । 

আলী ইব্‌ন হারব আল-মূসিলী (র)......ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
উমর (রা) আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন ঃ রুটি ও চর্বি, রুটি ও দুধ, রুটি ও 
যায়তুন তেল, রুটি ও খেজুর এবং ইহা হইতে উন্নত ধরনের, যথা রুটি ও গোশত যাহা তোমরা 
খাইয়া থাক, তাহাও মধ্যম ধরনের খাদ্যের অন্তর্ভুক্ত 

ইব্‌ন জারীর (র)......আবূ মুআবিয়া হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। ইব্‌ন জারীর (র), 
আবীদা, আসওয়াদ, শুরাইহ আল-কাবী, মুহাম্মদ ইব্‌ন সীরীন, হাসান, যাহহাক, আবূ রযীন 
এইরূপ বর্ণনা করিয়াছেন। মাকহুল হইতেও ইব্‌ন আবু হাতিম এইরূপ বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন জারীর রে) বলেন +৫1৯1 ১১১ ৮০ 31 ১ আয়াতাংশ দ্বারা খাদ্যের 
পরিমাণের কথা বলা হইয়াছে। তবে খাদ্যের পরিমাণের মধ্যেও মতভেদ রহিয়াছে। 

ইব্‌ন আবূ হাতিম (র)......হযরত আলী (রা) হইতে বর্ণনা করেন যে, আলোচ্য 
আয়াতাংশের ব্যাখ্যায় হযরত আলী (রা) বলেন £ তাহাদের তৃপ্তি সহকারে পর্যাপ্ত পরিমাণে 
খাওয়ানো । 

হাসান ও মুহাম্মদ ইব্‌ন সিরীন (র) বলেন ঃ দশজন মিসকীনকে রুটি-গোশত খাওয়ানোই 
যথেষ্ট । তবে হাসান আরও বলিয়াছেন, যদি রুটি-গোশত খাওয়ানোর সামর্থ্য না থাকে, তবে 
রুটি-চর্বি ও দুধই যথেষ্ট । আর যদি ইহা খাওয়ানোর সামর্থ্যও না থাকে, তবে রুটি ও যয়তুনের 
তেল পেট ভরিয়া খাওয়াইলেও চলিবে। 

কেহ কেহ বলিয়াছেন ঃ প্রত্যেককে আধা সা করিয়া আটা বা খেজুর বা এই জাতীয় অন্য 
কিছু আহার করাইতে হইবে । এই মত হইল উমর, আলী, আয়েশা রো) এবং মুজাহিদ, শাবী, 
মাকহুল, আবূ কিলাবা ও মুকাতিল ইব্‌ন হাইয়ান রি) প্রমুখের । 

ইমাম আবু হানীফা (র) বলেন £ঃ আটা হইলে আধা সা এবং অন্য কিছু হইলে এক সা। 


Contents 
৬৩৬ তাফসীরে ইব্ন কাছীর 


আবূ বক্র ইব্‌ন মারদুবিয়া (র).....ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) এক সা খেজুর দ্বারা কাফফারা আদায় করিয়াছিলেন এবং 
অন্যদেরকেও ইহাদ্বারা কাফফারা দেওয়ার আদেশ করিয়াছিলেন। তবে যদি কাহারো উহা 
দেওয়ার সামর্থ্য না থাকে, তবে সে আধাসের আটা দিবে। 

ইব্‌ন মাজাহ (র)......মিনহাল ইব্‌ন আমর হইতে ইহা বর্ণনা করিয়াছেন । তবে উমর ইবৃন 
আবদুল্লাহর বর্ণিত হাদীসের সত্যতার ব্যাপারে সংশয় বিদ্যমান । রাবী হিসাবে তাহার দুর্বলতার 
ব্যাপারে সকলে একমত | কেননা তিনি মদ্যপায়ী ছিলেন বলিয়া অভিযোগ রহিয়াছে। দারে 
কুতনী (র) বলেন, তাহার বর্ণিত হাদীস বর্জনীয় । 

ইব্‌ন আবু হাতিম (র)......ইবৃন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ প্রত্যেক মিসকীনকে এক মুদ্দ (৫৬ তোলা) আটাসহ আনুসঙ্গিক অন্যান্য সব দিতে 
হইবে। 
শাসা, কাসিম, সালিম, আবূ সালমা ইবৃন আবদুর রহমান, শিট না দিনা বনি 
মুহাম্মদ ইব্‌ন সিরীন ও যুহরী (র) প্রমুখও এইরূপ বর্ণনা করিয়াছেন। ' 

ইমাম শাফিঈ (র) বলেন £ মলির ডর হিরোর জি ররর রী 
প্রদত্ত কাফফারা অনুসারে এক মুদ্দ পরমাণ দেওয়া ওয়াজিব। তবে আনুসঙ্গিক তরকারি বা 
অন্যান্য দ্রব্য দেওয়ার ব্যাপারে কোন বাধ্যবাধকতা নাই । 

ইহার প্রমাণ স্বরূপ শাফিঈ (র) বলেন £ জনৈক ব্যক্তি রোযার সময় দিনের বেলা স্ত্রী 
সহবাস করিলে তিনি তাহাকে ষাটজন মিসকীনকে একটি পনের সেরী গমের থলে হইতে 
সমপরিমাণে গম দেওয়ার নির্দেশ দিয়াছিলেন। অর্থাৎ প্রত্যেককে এক মুদ্দ করিয়া দিতে হইবে 
বলিয়া তিনি আদেশ করিয়াছিলেন । 

ইহার সমর্থনে অন্য একটি হাদীস বর্ণিত হইয়াছে । তাহা এই £ ইব্‌ন মারদুবিয়া 
(র)......ইব্ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) 
কসমের কাফফারা এক 'মুদ্দ' নির্ধারিত করিয়াছেন। 

তবে এই সনদে নাযর ইব্‌ন যুরারা ইব্‌ন আবদুল আকরাম আল-যুহলী আল-কুফীর 
উপস্থিতির কারণে হাদীসটি দুর্বল বলিয়া গণ্য। দ্বিতীয়ত আবূ হাতিম রাযীও এক অপরিচিত 
ব্যক্তি। অবশ্য ইব্‌ন হিম্বান (র) আবূ হাতিম রাযীকে নির্ভরযোগ্য বলিয়া অভিমত প্রকাশ 
করিয়াছেন। অন্যদিকে কুতায়বা ইব্‌ন সাঈদ (রে) তাহার নিকট হইতে বহু জরুরী বিষয়ে 
রিওয়ায়াত গ্রহণ করিয়াছেন। আল্লাহ ভাল জানেন। অধিকন্তু আবদুল্লাহ ইব্‌ন উমর 
আল-উমরীও দুর্বল রাবী । 

আহমদ ইব্‌ন হাম্বল (র) বলেন £ গমের এক মুদ্দ এবং গম ব্যতীত অন্য কিছুর দুই মুদ্দ 
দেওয়া ওয়াজিব ৷ আল্লাহ তা“আলাই ভাল জানেন। 

অতঃপর আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ 14১১...৫ 31 অথবা তাহাদিগকে বস্তুদান কর ৷” 

ইমাম শীফিঈ (র) বলেন ৪ দশজনের প্রত্যেককে যদি এই ধরনের কাপড় দেওয়া হয় 
যাহাকে পরিধেয় বলে অর্থাৎ জামা অথবা রুমাল অথবা পাগড়ী অথবা চাদর, তবে কাফ্ফারা 


Contents 


সূরা মায়িদা ৬৩৭ 


আদায় হইয়া যাইবে । কিন্তু টুপি দ্বারা কাফফারা আদায় হইবে কি না, এই ব্যাপারে দুইটি 
অভিমত রহিয়াছে। 

কেহ উহা জায়েয বলিয়া দলীল হিসাবে এই হাদীসটি পেশ করিয়াছেন £ ইব্‌ন আবু হাতিম 
(র)......ইমরান ইব্‌ন হুসায়ন (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইমরান ইব্‌ন হুসায়ন (রা) ',| 
১8১9. আয়াতাংশ প্রসঙ্গে বলেন ঃ যদি কোন প্রতিনিধি দল তোমাদের আমীরের নিকট আসে 
এবং তিনি যদি তাহাদের প্রত্যেককে একটি করিয়া টুপি উপহার দেন, তবে তো তোমরা বল, 
তাহাদিগকে পোশাক দেওয়া হইয়াছে। 

ইহার সনদে মুহাম্মদ ইবৃন যুবায়রের উপস্থিতির কারণে হাদীসটি দুর্বল হিসাবে গণ্য ৷ 
আল্লাহই ভাল জানেন। তবে শায়খ আবূ হামিদ আল-ইসফিরাইনীও এই হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। 

মালিক ও আহমদ ইবৃন হাম্বল (র) বলেন ৪ কোন পুরুষ অথবা কোন মহিলার নামাযের 
জন্য যতটুকু পরিমাণ কাপড়ের প্রয়োজন, প্রত্যেককে ততটুকু পরিমাণ কাপড় দেওয়া ওয়াজিব । 
আল্লাহ ভালো জানেন । | 

আওফী (র)......ইবৃন আববাস রো) হইতে বর্ণনা করেন $ প্রত্যেক মিসকীনকে একটি 
করিয়া আবা অথবা পাগড়ী প্রদান করিতে হইবে । মুজাহিদ বলেন $ ইহার নিম্ন তম পর্যায় হইল 
একটি কাপড় প্রদান করা এবং ইহার বেশির ব্যাপারে কোন সীমা নির্ধারিত নাই। 

লাইস (র)......মুজাহিদ হইতে বর্ণনা করেন ঃ জাঙ্গিয়া ব্যতীত যে কোন পরিধেয় দেওয়া 
জায়েয । 
সুলায়মান ও আবূ মালিক (র) বলেন ঃ প্রয়োজনীয় পরিধেয়ের প্রত্যেকটির একটি একটি করিয়া 
দেওয়া বাঞ্ছনীয় ৷ 

ইবরাহীম (র) হইতে বর্ণনা করা হইয়াছে যে, পূর্ণাঙ্গ একটি পরিধেয় দেওয়া বাঞ্ছনীয় । 
যেমন বড় একটি চাদর বা আবা; তবে ওড়না, কামীস বা মহিলাদের ঘরোয়া পরিবেশে পরিধেয় 
‘দিবা’ নামক সংক্ষিপ্ত বন্ত্র দেওয়া অবাঞ্নীয়। কেননা ইহার কোনটাকেই পূর্ণাঙ্গ বস্ত্র বলা 
হয় না। 

আনসারী (র)......হাসান ও ইব্‌ন সিরীন হইতে বর্ণনা করেন যে, হাসান ও ইব্‌ন সিরীন 
বলেন ঃ প্রত্যেক পরিধেয় বস্ত্রের এক-এক জোড়া করিয়া দেওয়া বিধেয়। 

সাওরী (র)......সাঈদ ইবৃন মুসাইয়াব হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্ন মুসাইয়্যাব (র) 
বলেন £ পাগড়ী পূর্ণ মাথা ঢাকিয়া নেয় এবং আবাও পূর্ণ শরীর ঢাকিয়া নেয়। 

ইব্‌ন জারীর রে)......আবু মূসা আশআরী রো) হইতে বর্ণনা করেন যে, আবূ মূসা 
আশআরী (রা) বলেন ৪ কসমের কাফ্ফারার জন্য প্রত্যেককে দুইটি করিয়া কাপড় দেওয়া 
বিধেয়। 

ইব্‌ন মারদুবিয়া রে)......আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন ঃ 
রাসূলুল্লাহ (সা) ₹$25..৫ 1 আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, প্রত্যেক মিসকীনকে একটি 
করিয়া ‘আবা'’ প্রদান কর। তবে হাদীসটি দুর্বল পর্যায়ের । 


Contents 


৬৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


251) ১৮৯5 1 -কিংবা একজন দাসমুক্ত করা ।” আবু হানীফা রে) ইহা দ্বারা সাধারণ 
অর্থ গ্রহণ করিয়াছেন। অর্থাৎ গোলাম কাফির হউক অথবা মু'মিন, যে কোন একটি আযাদ 
করিলেই হইবে । 

ইমাম শাফিঈ (রা)-সহ আরো অনেকে বলিয়াছেন £ গোলাম আযাদ করার জন্য মু'মিন 
গোলাম হওয়া বাঞ্কনীয়। কেননা অনিচ্ছাকৃত হত্যার কাফফারার বেলায় মু'মিন গোলাম হওয়া 
ওয়াজিব । লক্ষণীয় যে, এখানে কাফফারার ক্ষেত্র এক না হইলেও বিষয়টা যেহেতু কাফ্ফারা, 
তাই এখানেও গোলাম মু'মিন হওয়া বাঞ্চনীয় । 

এখানে মুআবিয়া ইব্‌ন হাকাম আস-সুলামীর হাদীসটি উল্লেখযোগ্য ৷ উহা মুআত্তায়ে 
মালিক, মুসনাদে শাফিঈ ও সহীহ মুসলিমে উদ্ধৃত হইয়াছে। উহাতে তিনি বলেন ঃ তাহার প্রতি 
একবার গোলাম আযাদ করা ওয়াজিব হইয়াছিল । তাই তিনি রাসূলুল্লাহ (সা)-এর নিকট একটি 
কৃষ্ণাঙ্গ দাসী নিয়া উপস্থিত হন। অতঃপর রাসূলুল্লাহ (সা) দাসীটিকে জিজ্ঞাসা করিলেন, 
(বলিতে পার) আল্লাহ কোথায় থাকেন ? দাসীটি বলিল, তিনি আসমানে থাকেন। ইহার পর 
জিজ্ঞাসা করিলেন, আমি কে ? সে বলিল, আপনি আল্লাহর রাসূল । অবশেষে রাসূলুল্লাহ (সা) 
বলিলেন $ তুমি উহাকে আযাদ করিতে পার, কেননা সে ঈমানদার । অতএব বুঝা গেল, ইহা 
দ্বারা তিন ধরনের কসমের কাফ্ফারা অনুরূপ দাস বা দাসী দ্বারা আদায় করা জায়েয । 

উল্লেখ্য যে, আল্লাহ তা'আলা এখানে কাফফারা আদায়ের জন্য প্রথমে সহজ হইতে ধীরে 
ধীরে কাঠিন্যের বর্ণনা দিয়াছেন । অর্থাৎ বস্তু দেওয়ার চাইতে খানা খাওয়ান কিছুটা সহজ এবং 
গোলাম আযাদ করার চইতে বস্তু দেওয়া আরও সহজ। মোট কথা সহজ হইতে কাঠিন্যের 
একটা চমৎকার ধারা এখানে বর্ণনা করা হইয়াছে। যে ব্যক্তি এই ধরনের কাফফারা একটিও 
আদায় করিতে সক্ষম নহে, সে তিনদিন রোযা রাখিবে ৷ তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 


PUT 2595 0৯ ১৯৪] ১০৭৪ 


অর্থাৎ “যাহার সামর্থ্য নাই, সে তিন দিন রোযা রাখিবে !' 

ইব্‌ন জারীর (র)......ইব্ন যুবায়র ও হাসান বসরী হইতে বর্ণনা করেন যে, যাহার নিকট 
তিন দিরহাম থাকিবে, সে মিসকীনদিগকে খানা খাওয়াইবে অথবা রোযা রাখিবে । 

কোন কোন পূর্বসূরী ফকীহ হইতে বর্ণনা করা হইয়াছে যে, যাহার নিকট দৈনন্দিন ব্যয়ভার 
বহন করার পর কাফ্ফারা আদায় করার অর্থ না থাকিবে, তাহার জন্য রোযা রাখা জায়েয । 

ইব্‌ন জারীর (র) এই কথাও বলিয়াছেন যে, যাহার নিকট তাহার ও তাহার পরিবার- 
পরিজনের ব্যয় বহন ব্যতীত অতিরিক্ত অর্থ না থাকে, সে রোযা রাখিতে পারিবে । 

এই ব্যাপারে আলিমদের মধ্যে মতভেদ রহিয়াছে যে, রোযা ধারাবাহিকভাবে রাখা কি 
ওয়াজিব, না মুস্তাহাব ? অথবা বিরতি দিয়া রোযা রাখিতে পারিবে, কি পারিবে না ? 

এই বিষয়ে দুইটি মত রহিয়াছে। এক, বিরতিহীনভাবে রোযা রাখা ওয়াজিব নয়। ইমাম 
মালিকের কথাও ইহা । কেননা 1121 255 ০.১০% আয়াতে নির্দিষ্ট না করিয়া সাধারণভাবে 
রোযা রাখার কথা বলা হইয়াছে। তাই ইহা দ্বারা বুঝা যায় যে, বিরতিসহ বা বিরতিহীন 


Contents 


সূরা মায়িদা ৬৩৯ 


উভয়ভাবে রোযা রাখা বৈধ ৷ যেমন রমযানের রোযা কাযা করা সম্পর্কে আল্লাহ তা'আলা 
বলিয়াছেন ৪ ১51 ০১1 ৪% অর্থাৎ ‘অন্যান্য দিনে ইহা আদায় করিবে ।' 

তবে ইমাম শাফিঈ (রা) বিরতিহীনভাবে রোযা রাখা ওয়াজিব বলিয়াও একস্থানে 
অভিমত প্রকাশ করিয়াছেন। হানাফী ও হাম্বলীদের কথাও ইহা । কেননা উবাই ইব্‌ন কাব 
প্রমুখ হইতে বর্ণিত হইয়াছে যে, তাহারা এই আয়াতাংশ এইভাবে পাঠ করিয়াছেন ৪ 
০৮5০০ 91 5895 0১৮০৪ অর্থাৎ “যাহার সামর্থ্য নাই, সে একাধারে তিন দিন রোযা 
রাখিবে । আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) ইব্‌ন আবু ইসহাক, শাঁবী ও মুজাহিদ (র) প্রমুখ 
এইরূপ বর্ণনা করিয়াছেন। 

ইবরাহীম (র) বলেন ঃ আবদুল্লাহ ইব্‌ন মাসউদের পঠনে ,/2-- 7021 5899 ০০০. 
রহিয়াছে। 

আ'“মাশ (র) বলেন £ আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদের শিষ্যরাও এইরূপে পাঠ করিতেন । তবে 
এই হাদীসটি মুতাওয়াতির নয়৷ উহা যে খবরে ওয়াহিদ ও বিশেষ সাহাবীর গবেষণামাত্র, এই 
ব্যাপারে সন্দেহ নাই। ফলে হাদীসটি মারফু পর্যায়ের । 

ইব্‌ন মারদুবিয়া (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ যখন কাফ্ফারার আয়াত অবতীর্ণ হয় তখন হুযায়ফা (রা) বলেন, হে আল্লাহর রাসূল! 
আমরা কি স্বাধীনভাবে যে কোন একটি গ্রহণ করিত পারি ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ হ্যা, 
তোমরা এখন ইচ্ছামত গোলাম আযাদ করিতে পার কিংবা বস্তু দান করিতে পার অথবা মিসকীন 
খাওয়াইতে পার । তবে যে ইহার একটিরও সামর্থ্য না রাখিবে, সে একাধারে তিনদিন রোযা 
রাখিবে। এই হাদীসটি নিতান্ত দুর্বল। 

অতঃপর বলা হইয়াছে ঃ ৪ ০১11318১৮21 5০৬৫ এও 'তোমরা শপথ করিলে ইহাই 

তোমাদের শপথের কাফ্ফারা ৷’ অর্থাৎ ইহা হইল শপথের শরী“'আতসম্মত কাফফারা । 

১৫30০115113 “তোমরা তোমাদের শপথ রক্ষা করিও ।' 

ইব্‌ন জারীর বলেন £ ইহার অর্থ হইল কাফ্ফারা ব্যতীত শপথ না ভাঙ্গা । 

001 2২] 211 WS - -“এইভাবে আল্লাহ তোমাদের জন্য তাহার নিদর্শন 
বিশদভাবে বর্ণনা করেন ।' 


১৫০ ৮৫] _যেন তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন-কর।' 
১৪০০১ 2535913 Sl সি NCSL S| 0৬ [25 এ 
05 2 2০454 ১১০৫ ১2410 
৮৮১2 82 EAA BEG (Av) 


Pd 


0455 2৩104 ০8৮৩০৪৪৩409 ৬ BIS 


Contents 


৬৪০ তাফসীরে ইব্ন কাছীর 


৮৩৫ 2626 DY BIG 0৮৮ 152:22001152255 (AY) 
০৬8৮) 90195 

6 ৩1555 2826৬ 9৯০15 HA 08 6০4৫ (AY) 
EGA BEB) SF 1245 তি ৩০৯৮ 16 515415 
8৫৮ 


৯০. “হে ঈমানদারগণ! শরাব, জুয়া, বলীদানের বেদী ও ভাগ্য নির্ণয়ক তীর অপবিত্র, 
উহা শয়তানের কাজ । উহা হইতে বাচিয়া থাক । হয়ত তোমরা কল্যাণ পাইবে ।” 

৯১. “শয়তান তোমাদের পারস্পরিক শত্রুতা ও জিঘাংসার সৃষ্টি করিতে চায় শরাব ও 
জুয়ার মাধ্যমে, আর তোমাদিগকে আল্লাহ্র যিকর ও সালাত হইতে ফিরাইয়া রাখে । তবুও 
কি তোমরা বিরত হইবে না ?” 

৯২. “এবং আল্লাহ্র আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর । অতঃপর যদি তোমরা 
উহা হইতে ফিরিয়া যাও, তাহা হইলে জানিয়া রাখ, আমার রাসূলের উপর দায়িত্ব শুধু 
তোমাদিগকে সুস্পষ্টভাবে পৌছাইয়া দেওয়া ৷” | 

৯৩. “যাহারা ঈমান আনিয়াছে ও ভাল কাজ করিয়াছে, তাহারা যাহা খাইয়াছে তাহার 
পাপ ধরা হইবে না। যদি তাহারা সতর্ক হয়, ঈমান আনে ও নেককাজ করে; অতঃপর যদি 
মুত্তাকী হয় ও ইয়াকীন রাখে; পুনরায় যদি সাবধান হয় ও সৎকর্ম করে। আর আল্লাহ 
সতকর্মশীলকে ভালবাসেন ৷” 

তাফসীর £ এখানে আল্লাহ তা'আলা বিশ্বাসীদিগকে মদ্যপান ও জুয়াবাজী করিতে বারণ 
করিয়াছেন । 

আমীরুল মু'মিনীন হযরত আলী (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলিয়াছেন ৪ পাশা 
খেলাও এক ধরনের জুয়া । 

ইব্‌ন আবূ হাতিম (র)......আলী (রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আবূ হাতিম (র)......সুফিয়ান হইতে বর্ণনা করেন যে, তাহারা বলিয়াছেন ঃ প্রত্যেক 
জুয়াই অবাঞ্ছিত, হউক তাহা শিশুদের বাজীখেলা কিংবা মার্বেল খেলা । 

রাশেদ ইবৃন সাদ ও সামুরা ইব্‌ন হাবীব হইতেও এইরূপ বর্ণনা করা হইয়াছে যে, শিশুদের 
বাজী ধরিয়া পাশা এবং ঘুঁটি খেলাও জুয়ার অন্তর্ভুক্ত । 

ইব্‌ন উমর রো) হইতে নাফে ও মুসা ইব্‌ন উকবা বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) 
বলেন, প্রত্যেক জুয়াই “মায়সার'-এর অন্তর্ভুক্ত । 

ইবৃন আব্বাস রো) হইতে যাহ্হাক বলেন £ মায়সার-এর অর্থ হইল জুয়া। ইসলাম আসার 
পূর্বে জাহিলদের মধ্যে জুয়া খেলার প্রচলন ছিল। পরবর্তীতে আল্লাহ এই নৈতিকতা বিধ্বংসী 
খেলার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। 


Contents 
সূরা মায়িদা ৬৪১. 


মালিক (র) দাউদ ইব্‌ন হাসীন হইতে বর্ণনা করেন, তিনি সাঈদ ইবৃন মুসাইয়াবের নিকট 
শুনিয়াছেন যে, তিনি বলিয়াছেন ৪ জাহিলিয়াতের যুগে জুয়ার মাধ্যমে দুইটি বকরীর গোশ্ত 
একটি বকরীর গোশতের বিনিময়ে বিক্রি হইত। 

আ'রাজ হইতে যুহরী বলেন ঃ জুয়া হইল পাশা খেলার মাধ্যমে অর্থ-সম্পদ অধিকারে 
আনা। 

কাসিম ইব্‌ন মুহাম্মদ বলেন ঃ যে খেলা মানুষকে আল্লাহর স্মরণ এবং নামায হইতে বিরত 
রাখে, তাহাই জুয়া । 

এই সকল রিওয়ায়াত ইবন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম......আবূ মূসা আশআরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবু মুসা 
আশআরী (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ তোমরা প্রচলিত ‘কাআব’ খেলা হইতে 
নিবৃত্ত থাকত । উহাতে খুঁটির চালের মাধ্যমে ভাগ্যফল নির্ধারণ করা হয়। কেননা ইহা জুয়া । 

হাদীসটি দুর্বল। তবে এই হাদীসটিতে জুয়া খেলার প্রতি ইঙ্গিত দেওয়া হইয়াছে । সে 
সম্পর্কে বুরায়দা ইব্‌ন হাসীব আল-আসলামীর সূত্রে মুসলিমে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন ৪ “যে 'কাআব' খেলিবে, সে শুকরের রক্ত দ্বারা নিজের হস্ত রঞ্জিত করিবে ।” 

আবু মূসা আশআরী (রা) হইতে ইব্‌ন মাজাহ, আবু দাউদ, আহমদ ও মালিক বর্ণনা করেন 
যে, আবু মূসা আশআরী (রা) বলেন, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ যে কাআব খেলিবে, সে 
আল্লাহ ও রাসূলের সঙ্গে নাফ্রমানী করিবে । 

আবূ মুসা রো) হইতে মওকুফ সূত্রেও এই হাদীসটি বর্ণিত হইয়াছে। আল্লাহ তা'আলাই 
ভাল জানেন। 

ইমাম আহমদ (র)......মুহাম্মদ ইব্‌ন কাব হইতে বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্‌ন কাব এই 
(সা)-এর বরাতে বলিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন $ কা'আব খেলার পর 
নামায পড়ার লোকের উপমা হইল সেই ব্যক্তি, যে অপবিত্র দুর্গন্ধময় শুকরের রক্তদ্বারা উয 
করিয়া নামাযে দীড়াইল। 

আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলেন £ পাশা খেলা তাস খেলা অপেক্ষা জঘন্য | | 

আলী (রা) বলেন ঃ পাশা খেলা জুয়ায় অন্তর্ভূক্ত । ইহার ভিত্তিতে ইমাম মালিক, ইমাম আবু 
হানীফা ও ইমাম আহমদ প্রমুখ পাশা খেলা হারাম বলিয়াছেন । তবে ইমাম শাফিঈ এই খেলাকে 
শুধু মাকরূহ বলিয়াছেন। 

হাসান, সাঈদ ইব্‌ন যুবায়র, আতা, মুজাহিদ ও ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ 'আনসাব' 
সম্পর্কে বলেন ঃ উহা এমন একখানা পাথর যাহার উপর উৎসর্গকৃত জন্তু যবেহ করা হয়। 

‘আযলাম’ সম্পর্কেও তাহারা বলিয়াছেন £ উহা এমন কতগুলি শর যাহা নিক্ষেপ করিয়া 
ভাগ্য নির্ণয় করা হয়। এই সকল রিওয়ায়াত ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 41115 ১০ ৭১০৯১ “অর্থাৎ ইহা ঘৃণ্য বস্তু ও 
শয়তানের কাজ ।' fl 


কাছীর---৩/৮১ 


Contents 
৬৪২ ' তাফসীরে ইব্‌ন কাছীর 


আলী ইব্‌ন আবু তালহা (রো)......ইব্ন আব্বাস রো) হইতে বলেন £ শয়তানের জঘন্য 
কাজগুলির মধ্যে ইহাও একটি । 

সাঈদ ইবৃন যুবায়র বলেন ৪ ইহা পাপ কাজ । 

যায়দ ইব্‌ন আসলাম বলেন £ ইহা শয়তানের নিন্দনীয় কাজের মধ্যে গণ্য । 

অতঃপর বলা হইয়াছে 8 ০১২১৪ “সুতরাং তোমরা উহা বর্জন কর।' ইহার হু’ 
যমীর /১.১১ -এর সহিত সম্পৃক্ত হইয়াছে। অর্থাৎ ঘৃণ্য বস্তু বর্জন কর। 

০৯1 15] ‘যাহাতে তোমরা সফলকাম হইতে পার। ইহা দ্বারা সৎকাজের প্রতি 
উৎসাহ দেওয়া হইয়াছে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 


৯০০৯৩ ০০৯] ৪ CAI, ETE হে ol ০০০৪১]। 5১৪ ৮৮৪ 


oF 9 2 of0o 0 


ue Sl J ৪ aE a 

অর্থাৎ ‘শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাইতে চাহে 

এবং তোমাদিগকে আল্লাহর স্মরণে ও সালাতে বাধা দিতে চাহে! তবু কি তোমরা নিবৃত্ত হইবে 
না?' ইহা বলিয়া আল্লাহ তা‘আলা হুমকী ও ভীতি প্রদর্শন করিয়াছেন। 


মদ হারাম সম্পর্কিত হাদীসসমূহ 

ইমাম আহমদ (র).....আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন ঃ তিনবার মদ হারাম করা হইয়াছে। প্রথম যখন রাসূলুল্লাহ (সা) মদীনায় আগমন করেন, 
তখন মদীনাবাসীরা মদ্যপান করিত এবং জুয়ালন্ধ মাল ভক্ষণ করিত। অতঃপর তাহারা 
এতদুভয়ের বৈধতার ব্যাপারে রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলে আল্লাহ তা'আলা নাযিল 
করেন ঃ 


৫ 49 6 


১৭] ০৪০১৩ ১:১৫ SILA ৩৪ mally ৯০৯৭। oe 4১9 
অর্থাৎ “তাহারা তোমার নিকট মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করিতেছে । তুমি তাহাদিগকে 
বল যে, উহাতে উপকার আছে বটে, কিন্তু অপকারই বেশি ।' 
ইহার পরিপ্রেক্ষিতে তাহারা বলিতে থাকে যে, ইহাতে তো কম উপকার ও বেশি অপকারের 
কথা বলা হইয়াছে, নিষেধ তো করা হয় নাই। তাই ইহার পরও তাহারা মদ্যপান করিতে 
থাকে। তখন একদিন এক মুহাজির সাহাবী মাগরিবের নামাযে সূরা পড়িতে গিয়া উল্টাপাল্টা 
LMU LA রানী টন চারার 


Bele “ 9 % পপ LS ও %৪ 


রা ননদ কারার EES রডের 
নেশা না কাটিবে এবং ইহা না বুঝিবে যে, তোমরা কি বলিতেছ।” 


Contents 
সূরা মায়িদা ৬৪৩ 


উল্লেখ্য যে, এই আয়াতেও সুস্পষ্টভাবে বারণ করার নির্দেশ না থাকার কারণে উহারা একটু 
থামিয়া আবার পুরাদমে মদপান করিতে শুরু করে এবং একদিন এক ব্যক্তি পূর্বের মত নেশাগ্রস্ত 
অবস্থায় নামাযে রত হইলে আল্লাহ তা'আলা কঠোর ও স্পষ্ট ভাষায় বলিয়া দেন ৪ 
০০ ১০০৯১ ১১৭9 ০০১৪5 tally LB 1151 ১০1 ৪20 

১৯৯৪০ পাশ ০১৯১০৯০৪০০০ 

অর্থাৎ “হে বিশ্বাসীগণ! মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ণয়ক শর ঘৃণ্য বস্তু, 
শয়তানের কার্য । সুতরাং তোমরা উহা বর্জন কর, যাহাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হইতে পার।' 

এই আয়াত নাযিল হইলে সাহাবারা সকলে বলেন, হে আমাদের প্রভু! এই মুহূর্তে আমরা 
মদ ও জুয়াসহ সকল নিষিদ্ধ কাজ বর্জন করিলাম। 

তঃপর তাহারা রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল! যাহারা এই 
নিষেধাজ্ঞা আরোপের পূর্বে আল্লাহ্র রাস্তায় জিহাদে ও স্বাভাবিক অবস্থায় মৃত্যুমুখে পতিত 
হইয়াছে, অথচ তাহারা মদ ও জুয়ায় অভ্যস্ত ছিল, তাহাদের অবস্থা কি হইবে? 

ইহার প্রেক্ষিতে আল্লাহ তাআলা জানাইয়াছেন £ 
15516512115 ০200, সিনা ৮, চে ১১! le ০, 


2 £ ০8৪ 9 


প্রা ofr 9 পপ 925 A 


অর্থাৎ “যাহারা বিশ্বাস করে ও সৎকার্য করে, তাহারা পূর্বে যাহা ভক্ষণ করিয়াছে তজ্জন্ 
তাহাদের কোন পাপ নাই । যদি তাহারা সাবধান হয় ও বিশ্বাস করে, পুনরায় সাবধান হয় ও 
সৎকর্ম করে এবং আল্লাহ সৎকর্মশীলদিগকে ভালবাসেন ।' 

হুযূর পাক (সা)-ও তাহাদিগকে বলিয়াছিলেন ঃ যদি তাহাদের জীবদ্দশায় ইহা নিষিদ্ধ করা 
হইত তবে তাহারাও ইহা বর্জন করিত, যেমন তোমরা বর্জন করিয়াছ। একমাত্র আহমদ এই 
হাদীসটি বর্ণনা করিয়াছেন । 

ইমাম আহমদ (র)......উমর ইব্‌ন খাত্তাব (রা) হইতে বর্ণনা করেন ঃ প্রথম যখন মদের 
নিন্দাসূচক আয়াত নাযিল হয়, তখন উমর ইব্‌ন খাত্তাব (রা) বলিয়াছিলেন, হে আল্লাহ! এই 
ব্যাপারটি আমাদিগকে ্বচ্ছভাবে ব্যাখ্যাসহ বলিয়া দিন। অতঃপর সুরা বাকাপ্ার এই আয়াতটি 
নাযিল হয় ৪ 
৫ ০91 025 ৫5 usally ০০১৭1 ০০ 4১855 

অর্থাৎ “তাহারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে । তুমি তাহাদিগকে বলিয়া 
দাও, উহাতে উপকার অপেক্ষা অপকার বেশি ।' 

অতঃপর উমর (রা)-কে ডাকাইয়া তাহাকে উহা পাঠ করিয়া শুনাইলে তিনি বলেন, হে 
আল্লাহ! আপনি মদ সম্পর্কে আমাদিগকে আরো স্পষ্ট করিয়া বলিয়া দিন। অতঃপর সূরা নিসার. 
এই আয়াতটি নাযিল হয় ৪ 


Contents 


৬৪৪ তাফসীরে ইব্ন কাছীর 


Es LAME 03505 
অর্থাৎ ‘হে ঈমানদার সকল! তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাযের ধারে কাছেও যাইবে না।' 
তাই নামাযের আযানের পর সকলে নামাযের জন্য আসিলে রাসূলুল্লাহ সো) সকলকে 
জানাইয়া দেন £ তোমরা নেশাগ্রস্ত হইয়া কেহ নামাযে আসিবে না। 

অতঃপর উমর (রা)-কে ডাকিয়া রাসূলুল্লাহ (সা) এই আয়াতটি পাঠ করিয়া শুনান। তখন 
উমর (রা) আবারো বলেন, হে আল্লাহ! আমাদিগকে এই সম্পর্কে সাফ সাফ করিয়া বলিয়া 
দিন। 

অতঃপর সূরা মায়িদার এই আয়াতটি নাযিল হইলে রাসূলুল্লাহ (সা) ভীহাকে ডাকাইয়া উহা 
পাঠ করিয়া শুনান। রাসূলুল্লাহ (সো) যখন উহা পড়িয়া ১১45 :5১14$5 (তবু কি তোমরা 
নিবৃত্ত হইবে না) এই পর্যন্ত পৌছেন, সব সারা তা আমরা নিবৃত্ত হইলাম, 
আমরা উহা বর্জন করিলাম। : 

নাসাঈ, তিরমিযী ও আবূ দাউদ (র)......উমর (রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। ইহা 
ব্যতীত অন্য কোন সূত্রে এই হাদীসটি পাওয়া যায় না। আবু যুরাআ বলেন, ইহার সনদে সন্দেহ 
রহিয়াছে। কিন্তু আলী ইবৃন মাদীনী ও তিরমিযী ইহাকে সহীহ বলিয়া মন্তব্য করিয়াছেন। 

সহীদদয়ে বর্ণিত হইয়াছে যে, একদা উমর ইব্‌ন খাত্তাব (রা) রাসূলুল্লাহ (সা)-এর মিম্বারে 
উঠিয়া ভাষণ দেন এবং বলেন £ হে লোক সকল! মদ নিষিদ্ধ করা হইয়াছে এবং আংগুর, 
খেজুর, মধু, গম ও যব, এই পাচ বস্তু দ্বারা মদ তৈরি হয়। মদ উহাকে বলে যাহা পান করিলে 
মানুষের জ্ঞান লোপ পায়। 

ইমাম বুখারী (র)......ইবৃন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন ৪ 
শরাব হারাম সম্পর্কীয় আয়াত যখন নাযিল হয়, তখন মদীনায় পাচ ধরনের মদ প্রচলিত ছিল 
কিন্তু তাহার মধ্যে আংগুরের মদ ছিল না। 

আবূ দাউদ তায়ালিসী (র)...... ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর 
(রা) বলেন ঃ মদ সম্পর্কে তিনটি আয়াত নাযিল হইয়াছে। উহার মধ্যে সর্ব প্রথম 12:15. 
৯-০৯০|৩ ১০১৭। ০০ এই আয়াতটি নাযিল হইয়াছে। তখন অনেকে ধারণা করিয়া নেয় যে, 
মদ হারাম করা হইয়াছে। কিন্তু কতক রাসূলুল্লাহ (সা)-কে বলেন, হে আল্লাহ্র রাসূল! 
আমাদিগকে ইহা দ্বারা উপকৃত হইবার অনুমতি দিন। কেননা এই আয়াতে মদ্য পানের অবকাশ 
রহিয়াছে। ইহা শুনিয়া তিনি নীরব হইয়া যান। অতঃপর আল্লাহ তা'আলা 51০11 1১১৪০ % 
৪১৮৫, এই আয়াতটি নাযিল করেন। ইহার পর হইতে মদপান হাস পায়। কিন্তু 
কিছুদিন পর সকলে আবার পুরাদমে মদ্যপান শুরু করেন এবং রাসূলুল্লাহ (সা)-কে বলেন, হে 
আল্লাহ্‌র রাসূল! আমরা নামাযের সময় মদ্যপান না করিলেই তো চলে.। কিন্তু রাসূলুল্লাহ কোন 
উত্তর না দিয়া নীরব থাকেন। অবশেষে আল্লাহ তা'আলা “০2110551151 55301 1$5 (& 

১০১৭9 হইতে ১১৮৪০ 5১] 04 পৰ্যন্ত আয়াত দুইটি নাযিল করেন। তখন 
রাসূলুল্লাহ (সা) ঘোষণা করেন, মদ হারাম করা হইয়াছে। 


Contents 


সূরা মায়িদা ৬৪৫ 


ইমাম আহমদ (র)......কা’কা’ ইবৃন হাকীম হইতে বর্ণনা করেন যে, আবদুর রহমান ইবৃন 
ইয়ালা বলেন £ মদ বিক্রয় সম্পর্কীয় এক প্রশ্নের জবাবে ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন যে, 
রাসূলুল্লাহ (সা)-এর বনী সাকীফ অথবা বনী দাওস গোত্রের এক বন্ধু মক্কা বিজয়ের দিন 
রাসূলুল্লাহ (সা)-কে এক বোতল মদ উপটৌকন স্বরূপ দেন। তখন রাসূলুল্লাহ (সা) তাহাকে 
বলেন ঃ ওহে! তুমি কি জান না যে, আল্লাহ, তাআলা মদ হারাম করিয়াছেন ? ইহা শুনিয়া 
লোকটি তাহার গোলামকে বলিল, যাও, ইহা বিক্রি করিয়া দাও । রাসূলুল্লাহ (সা) তাহাকে 
বলিলেন £ ওহে! তুমি উহাকে কি বলিলে ? লোকটি বলিল, আমি উহাকে মদ বিক্রি করিয়া 
দিতে বলিয়াছি। রাসূলুল্লাহ (সা) বলেন ঃ যিনি মদ্যপান করা হারাম করিয়াছেন, তিনি ইহার 
ক্রয়-বিক্রয়ও হারাম করিয়া দিয়াছেন। অতঃপর লোকটি তাহার গোলামকে মদের বোতলটি 

মুসলিম (র)......যায়দ ইব্‌ন আসলাম হইতে ইহা বর্ণনা করিয়াছেন। অন্য একটি সূত্রে 
ইয়াহিয়া ইব্‌ন সাঈদ হইতে সুলায়মান ও ইব্‌ন ওয়াহাবও ইহা বর্ণনা করিয়াছেন। তবে এই 
উভয় সূত্ৰই ইব্‌ন আব্বাস (রা) হইতে আবদুর রহমান ইবৃন ইয়ালার সনদ সংশ্লিষ্ট । উর্ধ্বতন 
সূত্রে কুতায়বা হইতে নাসাঈও ইহা বর্ণনা করিয়াছেন।, 

আবূ ইয়ালা......তামীম দারী (রা) হইতে বর্ণনা করেন যে, তামীম দারী (রা) বলেন ঃ 
তিনি প্রত্যেক বৎসর রাসূলুল্লাহ (সা)-কে এক বোতল করিয়া মদ উপহার স্বরূপ প্রদান 
করিতেন ৷ মদ হারাম হওয়ার পরে তিনি রাসূলুল্লাহ (সা)-এর জন্য এক বোতল মদ নিয়া 
আসিলে রাসূলুল্লাহ (সো) উহা দেখিয়া বলেন, মদ যে হারাম করা হইয়াছে তাহা তুমি জান কি? 
তিনি বলিলেন, হে আল্লাহর রাসূল! তাহা হইলে আমি উহা বিক্রি করিয়া উহার অর্থ অন্য কাজে 
লাগাই ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ অভিশপ্ত ইয়াহুদীদের উপর আল্লাহ পাক ছাগল ও গরুর 
চর্বি হারাম করিয়াছিলেন । কিন্তু তাহারা চর্বি জ্বাল দিয়া ডালডা করিয়া বিক্রি করিত এবং আর 
তাহারা নিজেরাও উহা খাইত ৷ আল্লাহ্র কসম! মদ কিংবা উহার বিক্রয়লন্ধ অর্থ সবই হারাম । 

ইমাম আহমদ (র)......আবদুর রহমান ইবৃন গুনম হইতে বর্ণনা করেন যে, আবদুর রহমান 
ইব্‌ন গুনম বলেন £ “তামীম দারী প্রতি বৎসর রাসূলুল্লাহ সো)-কে এক বোতল মদ উপহার 
স্বরূপ দিতেন। সেমতে যে বৎসর মদ হারাম করা হয়, সেই বৎসরও তিনি রাসূলুল্লাহ (সা)-এর 
জন্য এক বোতল মদ নিয়া উপস্থিত হইলে তিনি উহা দেখিয়া মুচকি হাসিয়া বলেন £ এবারে 
যে মদ হারাম করা হইয়াছে সে খবর তোমার নিকট পৌছিয়াছে কি ? ইহা শুনিয়া তামীম দারী 
বলেন, হে আল্লাহ্‌র রাসূল! তাহা হইলে কি আমি উহা বিক্রি করিয়া উহার অর্থ অন্য কাজে 
লাগাইতে পারি না ? রাসূলুল্লাহ (সা) বলিলেন £ অভিশপ্ত ইয়াহুদীদের উপর আল্লাহ পাক গরু 
এবং বকরীর চর্বি হারাম করিয়াছিলেন । কিন্তু তাহারা উহা ডালডা বানাইয়া বিক্রি করিত এবং 
উহার অর্থ নিজেদের কাজে ব্যয় করিত । শোন, মদ হারাম এবং মদের বিক্রয়লন্ধ অর্থও হারাম । 
এইভাবে তিনি তিনবার বলেন । 

ইমাম আহ্মদ (র)......নাফে ইব্‌ন কায়সান হইতে বর্ণনা করেন যে, নাফে ইব্‌ন কায়সান 
বলেন ঃ তাহার পিতা তাহাকে বলিয়াছেন যে, তিনি রাসূলুল্লাহ (সা)-এর সময় মদের ব্যবসার 
উদ্দেশ্যে যথেষ্ট পরিমাণে মদ নিয়া আসেন । অতঃপর তিনি রাসুলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া 


Contents 


৬৪৬ তাফসীরে ইব্ন কাছীর 


বলেন, হে আল্লাহর রাসূল! আমি আপনার জন্য উন্নতমানের এক বোতল মদ নিয়া আসিয়াছি। 
রাসূলুল্লাহ (সা) তাহাকে বলেন ঃ হে কায়সান! তোমার চলিয়া যাওয়ার পরে মদ হারাম করা 
হইয়াছে। তিনি বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! তাহা হইলে আমি ইহা বিক্রি করিয়া ফেলি ? 
রাসূলুল্লাহ (সা) জবাবে বলিলেন ঃ আল্লাহ তা'আলা মদ ও উহার বিক্রয়লন্ধ অর্থ হারাম 
করিয়াছেন । কায়সান ইহা শুনিয়া মদের পাত্রগুলি বাহিরে নিয়া পদাঘাত করিয়া ভাংগিয়া ফেলেন 
এবং মদগুলি মাটিতে গড়াইয়া যায়। 

ইমাম আহমদ (র)......আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন £ একদা 
আমি, আবূ উবায়দা ইব্‌ন জাররাহ, উবাই ইব্‌ন কাব ও সুহায়ল ইবনে বায়যা সহ বেশ 
কয়েকজন সাহাবী আবূ তালহার ঘরে বসিয়া মদ্যপান করিতেছিলাম। এমন সময়ে জনৈক 
. সাহাবী আসিয়া আমাদিগকে বলেন, মদ যে হারাম করা হইয়াছে, তাহা তোমরা কি জান ? 
তখন আমাদের কেহ কেহ তাহাকে বলিলেন, তোমার কথার সত্যতা বিচার করিয়া দেখিতে 
হইবে । বাকী সকলে বলিলেন, ঠিক আছে, আমরা আর মদ্যপান করিব না৷ আল্লাহ্র কসম! 
আমরা মদ স্পর্শ করিব না। উল্লেখ্য যে, আমরা যে মদপান করিতেছিলাম, তাহা ছিল খেজুর ও 
যবের। 

এই হাদীসটি আনাস রো) হইতে অন্য সূত্রে সহীহদ্বয়েও বর্ণিত হইয়াছে। 

সাবিত ও হাম্মাদ ইবৃন যায়দ অন্য রিওয়ায়াতে আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, 
আনাস (রা) বলেন £ যে দিন মদ হারাম করা হয় সেদিন আমরা বেশ কয়েকজনে মিলিয়া আবূ 
তালহার ঘরে বসিয়া মদপান করিতেছিলাম । মদগুলি ছিল খেজুর ও যব দ্বারা তৈরি খুবই উন্নত 
ধরনের । এমন সময় বাহিরে কোন আহবানকারী লোকদিগকে সম্বোধন করিয়া উচ্চস্বরে কি যেন 
বলিতেছিলেন। আনাস (রা) বলেন, আমি আহ্বানের উচ্চ আওয়াজ শুনিয়া বাহির হইলাম । 
তখন শুনিলাম যে, আহ্বানকারী বলিতেছেন, খবরদার! মদ হারাম করা হইয়াছে। লক্ষ্য 
করিলাম যে, মদীনার অলিগলি দিয়া প্রস্ববণ ধারার মত মদ প্রবাহিত হইতেছে । তখন আবূ 
তালহা আমাকে বলেন, তুমি বাহির হও, আমি আমার মদের পাত্রগুলি ভাংগিয়া ফেলিব। এই 
বলিয়া তিনিও তাহার মদের মটকিগুলি ভাংগিয়া চুর্ণ বিচূর্ণ করেন। তখন কেহ কেহ এই কথা 
বলিতেছিলেন যে, অমুক অমুক তো মদ হারাম হওয়ার পূর্বে পেটে মদ নিয়াই নিহত হইয়াছে 
(তাহাদের অবস্থা কি হইবে) ? তাহাদের এই বক্তব্যের প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা নিম্নের 
আয়াতটি নাযিল করেন ঃ 

1৮৮৮০১৪0০০৯] lacs চিন 2৮ গন] 

অর্থাৎ ‘যাহারা বিশ্বাস করে ও সৎকার্য করে, তাহারা পূর্বে যাহা ভক্ষণ করিয়াছে তজ্জন্য 
তাহাদের কোন পাপ নাই ।" 

ইবৃন জারীর (র)......আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন 
মালিক (রা) বলেন £ আমি, আবূ তালহা, আবু উবায়দা ইব্‌ন জাররাহ, আবূ দুজানা, মুআয 
ইব্‌ন জাবাল ও সুহায়ল ইব্ন বায়যা প্রমুখ মিলিয়া মদ্যপান করিতেছিলাম | যব ও খেজুরের 
মদের ক্রিয়ায় আমাদের মাথা টলিতেছিল। এমন সময় শুনিতে পাই, কে যেন ঘোষণা 
করিতেছিলেন, সাবধান! মদ হারাম করা হইয়াছে। তখন আমাদের নিকট আগমন ও 


Contents 


সূরা মায়িদা ৬৪৭ 


্রস্থানকারী প্রত্যেকেই মদের বোতলগুলি ভাংগিতে থাকে। অতঃপর কেহ উষূ করিল, কেহ 
গোসল করিল, কেহ উম্মে সলীমের নিকট হইতে আতর নিয়া মাখিতেছিল। ইহার পর আমরা 
মসজিদের দিকে যাত্রা করিলাম । তখন রাসূলুল্লাহ (সা) মসজিদে বসিয়া পড়িতেছিলেন £ 


Jaz ১০২০ ১8415 রাও পাও ০৮১] 1 HL LU 
১৯১৯৪ lbs 

ইহা শুনিয়া জনৈক ব্যক্তি বলেন, হে আল্লাহর রাসূল! যাহারা ইহার পূর্বে মদ্যপ অবস্থায় 
মারা গিয়াছে, তাহাদের অবস্থা কি হইবে ? অতঃপর আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল 
করেনঃ 

ETE HE fr CEES FE EP EEO CE os OTS OR 

অতঃপর লোকেরা কাতাদাকে জিজ্ঞাসা করিল, আপনি কি ইহা আনাসের নিকট 
শুনিয়াছেন? তিনি বলিলেন, হ্যা । কেহবা তাহাকে জিজ্ঞাসা করেন, আপনি কি রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট ইহা শুনিয়াছেন ? তিনি জবাবে বলেন, হ্যা । অথবা তিনি বলিয়াছিলেন, 
আমাকে যিনি বলিয়াছেন তিনি মিথ্যা কথা বলেন না এবং আমিও মিথ্যা বলি নাই । উপরস্তু 
মিথ্যা কাহাকে বলে তাহাই আমি জানি না। 

ইমাম আহমদ (র)......কায়স ইবৃন সাদ ইব্‌ন উবাদা হইতে বর্ণনা করেন যে, কায়স ইব্‌ন 
সা'দ ইব্‌ন উবাদা বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ আমার প্রভু মদ, পাশা, তাড়ী, চায়না 
শরাব, মোট কথা যাহা পান করিলে নেশা হয়, উহা সমুদয় হারাম করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......আবদুল্লাহ ইব্ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
ইব্‌ন আমর (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ আল্লাহ তা'আলা আমার উম্মতের প্রতি 
মদ, জুয়া, যবের শরাব, পাশা, তাড়ী ইত্যাদি হারাম করিয়াছেন। তবে তিনি আমার প্রতি 
বিতরের নামায ওয়াজিব করিয়া দিয়াছেন । ইয়াধীদ বলেন, এই হাদীসটি একমাত্র আহমদ বর্ণনা 
করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......আবদুল্লাহ ইবন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
ইব্‌ন আমর (রা) বলেন, রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন £ যে আমার প্রতি এমন কোন কথা 
আরোপ করিবে যাহা আমি বলি নাই, সে তাহার বাসস্থান জাহান্নামে বানাইয়া নিবে । আবদুল্লাহ 
ইব্‌ন আমর বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে আরও বলিতে শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন £ 
আল্লাহ তা'আলা মদ, জুয়া, পাশা ও চীনা নেশাসহ সকল ধরনের নেশা হারাম করিয়াছেন । 
একমাত্র আহমদ ইহা বর্ণনা করিয়াছেন। ° 

ইমাম আহমদ (র)......ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন, 
রাসুলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ মদের সহিত জড়িত দশ ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যথা £ 
মূল মদ, মদ্যপায়ী, মদ পরিবেশক, বিক্রেতা, ক্রেতা, মদ উৎপাদনকারী কর্মচারী, মদ 
উৎপাদক, পরিবাহক, মদ আমদানীকারক ও উহার বিক্রয়লন্ধ অর্থ ভক্ষণকারী- এই সকল 
ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ । 


Contents 


৬৪৮ তাফসীরে ইব্ন কাছীর 


ওয়াকীর সূত্রে ইব্‌ন মাজাহ ও আবূ দাউদও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন ৪ 
একদা রাসূলুল্লাহ (সা) উটের খামারের দিকে যাইতেছিলেন। আমি তাহার সোজাসুজি ডান পাৰ্শ্ব 
হইয়া হাটিতে থাকি। এমন সময় আবূ বকর (রা) তাহার সম্মুখ দিক হইতে আসিতে থাকিলে 
আমি তাহার জন্য একটু সরিয়া দীড়াই। তিনি আসিয়া রাসূলুল্লাহ (সা)-এর ডান পার্শ্ব হইয়া 
হাটিতে থাকিলে আমি তাহার বাম পার্শ্ব হইয়া হাটিতে থাকি । অতঃপর উমর (রা) আসিয়া 
আমাদের সঙ্গী হইলে আমি পিছনে পিছনে এবং উমর (রা) তাহার বাম পার্শ্ব হইয়া হাটিতে 
থাকেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ (সা) খামারে গিয়া পৌছান। সেখানে তিনি খামার ঘরের 
এককোণে শরাব ভর্তি চামড়ার একটা মশক দেখিতে পান। ফলে তিনি আমাকে ডাকিয়া হাতে 
একটি চাকু দিয়া বলেন, তুমি চাকু দিয়া এ মশকটা ফাড়িয়া ফেল। তাহার আদেশমত আমি 
তাহাই করিলাম ৷ অতঃপর তিনি বলিলেন $ মদ, মদ্যপ, মদ পরিবেশক, মদ বিক্রির কর্মচারী ও 
মালিক, মদের বাহক, আমদানীকারক, মদ তৈরির প্রকৌশলী, কারিগর ও উহার বিক্রয়লন্ধ অর্থ 
ভক্ষণকারী সকলে অভিশপ্ত । 

ইমাম আহমদ (র)......যামুরা ইব্‌ন হাবীব হইতে বর্ণনা করেন যে, যামুরা ইব্‌ন হাবীব 
বলেন £ আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলিয়াছেন, একদা রাসূলুল্লাহ সো) আমাকে একটা চাকু 
নিয়া আসার জন্য আদেশ করিলে আমি একটা চাকু নিয়া আসি। তিনি চাকুটা আমার হাত 
হইতে নিয়া মদভর্তি একটা মশক ফাড়িয়া ফেলেন। অতঃপর চাকুটা আমার হাতে দিয়া বলেন, 
মদের সকল মশক চাকু দ্বারা ফাড়িয়া ফেল। আমি তাহাই করিলাম । 

অতঃপর তিনি সাহাবীদিগকে নিয়া মদীনার বাজারে প্রবেশ করেন। সেখানে ছিল সদ্য 
সিরিয়া হইতে আমদানীকৃত বহু মশকভর্তি মদ। ইহা দেখিয়া তিনি আমার হাত হইতে চাকুটি 
নিয়া সেখানে যত মশক ছিল, সবগুলি ফাড়িয়া ফেলেন। অতঃপর তিনি চাকুটা আমার হাতে 
দেন এবং সাহাবীগণকে আমার সযোগিতা করার নির্দেশ দিয়া বলেন, £ এই বাজারের প্রত্যেকটি 
মদের মশক ফাড়িয়া দিবে, একটি মশকও যেন বাকী না থাকে । আমি তাহাই করিলাম । 

আবদুল্লাহ ইব্‌ন ওয়াহব (র)......সাবিত হইতে বর্ণনা করেন যে, সাবিত বলেন, তাহাকে 
ইয়াধীদ আল-খাওলানী বলিয়াছেন, আমার চাচা মদের ব্যবসা করিতেন । তিনি ছিলেন খুবই 
সৎ। আমি তাহাকে নিষেধ করিলাম । কিন্তু তিনি আমার নিষেধ গ্রাহ্য করিতেন না। ইহার পর 
আমি মদীনায় গেলে ইব্‌ন আব্বাস (রা)-এর সহিত সাক্ষাত করিয়া তাহাকে মদ ও উহার 
বিক্রয়লন্ধ অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি আমাকে বলেন, মদও হারাম এবং উহার অর্থও 
হারাম । অতঃপর ইব্‌ন আববাস (রা) বলেন ৪ হে উম্মতে মুহাম্মদী! তোমাদের পরে যদি কোন 
গ্রন্থ অবতীর্ণ হওয়ার অবকাশ থাকিত এবং যদি অবকাশ থাকিত তোমাদের নবীর পরে কোন 
নবীর আগমনের, তাহা হইলে সেই গ্রন্থে তোমাদের অপকর্মসমূহ বিবৃত হইত যেমন তোমাদের 
গ্রন্থে তোমাদের পূর্ববতীদের অপকর্মসমূহ বিবৃত রহিয়াছে । তাই তোমাদের অপকর্মসমূহ 
কিয়ামত পর্যন্ত চাপা থাকিয়া গেল। অথচ তোমাদের অপকর্মগুলি উহাদের চেয়েও জঘন্য 
বলিয়া মনে হয়। 


Contents 


সূরা মায়িদা ৬৪৯ 


বিক্ৰয়লন্ধ অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি আমাকে বলেন, তোমাকে আমি মদ সম্পর্কে 
বলিতেছি। একদা আমি রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে মসজিদে বসিয়া ছিলাম । হুযুর (সা) হেলান 
দিয়া বসা ছিলেন। অতঃপর তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করিয়া বলেন, তোমাদের যাহার 
নিকট মদ আছে তাহা এইখানে নিয়া আস ৷ ফলে তাহারা গিয়া কেহ নিয়া আসিল মদের মশক, 
কেহ নিয়া আসিল মদের বোতল ইত্যাদি ইত্যাদি । অতঃপর রাসূলুল্লাহ (সা) উহাদের সকলকে 
বলেন ৪ যাহার যাহার বাড়িতে মদ আছে তোমরা তাহা নিয়া আসিয়া ‘বাকিআ’ নামক স্থানে 
জমা করিয়া আমাকে সংবাদ দিও । তাহারা সেখানে সকল মদ জমা করিয়া রাসূলুল্লাহ (সা)-কে 
সংবাদ দিলে তিনি উঠিয়া দাড়ান । আমিও তাহার সঙ্গে উঠিয়া দাড়াইয়া তাহার সঙ্গে ডাহার ডান 
পাৰ্শ্ব দিয়া হাটিতে থাকি ৷ তিনি আমার উপর ভর করিয়া হাটিতে থকেন। ইতিমধ্যে আবূ বকর 
সিদ্দীক (রা) আসিয়া আমার স্থান দখল করিলে আমি তাহার বাম পার্শ্ব দিয়া হাটিতে থাকি। 
অতঃপর উমর (রা)-ও আসিয়া আমাদের সঙ্গী হন এবং তিনি হুযূর (সা)-এর বাম পার্শ্বে 
হাটিতে থাকিলে আমি তাহাদের পিছনে পিছনে হাটিতে থাকি। অতঃপর হুযুর (সা) সেখানে 
গিয়া পৌছিয়া উপস্থিত সকলকে উদ্দেশ্য করিয়া বলেন ঃ তোমরা জান ইহা কি? সকলে বলিল, 
হ্যা জানি হে আল্লাহ্র রাসূল! ইহা মদ। হুযূর (সা) বলিলেন ঃ ঠিক বলিয়াছ। অতঃপর তিনি 
বলেন ঃ আল্লাহ তাআলা মদ, মদ প্রস্তুতকারক, মদ ব্যবসায়ী, মদ পানকারী, মদ পরিবেশক, 
মদ বহনকারী, মদ আমদানীকারক, মদ বিক্রয়কারী, মদ ক্রেতা ও মদের অর্থ ভক্ষণকারীর 
উপর অভিসম্পাত দিয়াছেন। অতঃপর তিনি একটা চাকু চাহিয়া পাঠান । চাকু আনা হইলে তিনি 
বলেন, চাকুটি ধারালো কর । অবশেষে তিনি উহা হাতে নিয়া প্রত্যেকটি মশক ফাড়িয়া দেন। 
তখন কোন কোন লোক বলিতে থাকে, ইহাতে উপকারও তো ছিল। জবাবে রাসুলুল্লাহ (সা) 
বলেন ঃ আমি আল্লাহ্র ভয়ে এই কাজটা খুব তড়িঘড়ি করিয়া শেষ করিলাম । কেননা মদের 
উপর আল্লাহ্র আক্রোশ । তখন উমর (রা) বলিলেন, হে আল্লাহ্‌র রাসূল! চাকুটি আমাকে দিন। 
আমিই মশকগুলি ফাড়িয়া ফেলি ৷ রাসূলুল্লাহ বলিলেন £ না (আমার নিজের হাতে আমি এই 
কাজ সমাপন করিব) । 

ইব্‌ন ওয়াহবসহ অনেকে এই ঘটনাটি আরো বিস্তারিতভাবে উদ্ধৃত করিয়াছেন। বায়হাকী 
(র) উহা বর্ণনা করিয়াছেন। 

হাফিয আবু বকর আল-বায়হাকী (র)......সাঁদ হইতে বর্ণনা করেন যে, সা'দ (রা) 
বলেন ঃ মদ সম্পর্কে চারটি আয়াত নাযিল হইয়াছে । অতঃপর তিনি. বলেন, জনৈক আনসার 
আমাদিগকে নিমন্ত্রণ করেন। অবশ্য এই ঘটনাটি মদ হারাম হওয়ার পূর্বে ঘটিয়াছিল। সেখানে 
আমরা খানাপিনার পরে খুব করিয়া মদ্যপান করি। ফলে আমাদের মধ্যে উন্মাদনা দেখা 
দেওয়ায় আমরা অপরের উপর নিজেকে প্রাধান্য দিতে থাকি । অর্থাৎ আনসাররা বলিতে থাকে 
আমরা শ্রেষ্ঠ আর কুরায়শরা বলিতে থাকে আমরা শ্রেষ্ঠ । এই বাক-বিতণ্ডার এক পর্যায়ে জনৈক 
আনসার একটি পাত্র তুলিয়া আমার নাকের উপর নিক্ষেপ করে । ফলে আমার নাকের হাড় 


কাছীর__৩/৮২ 


Contents 


৬৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ভাংগিয়া যায়। এই দুর্ঘটনার প্রেক্ষিতে +-...-0 "১1121 আয়াতটি 14 
১৫5০ পর্যন্ত নাযিল হয় । শু'বার সুত্রে মুসলিম ইহা বর্ণনা করিয়াছেন । 

বায়হাকী (রে)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন £ 
দুই দল আনসারের মধ্যে হাতাহাতির কারণে মদ নিষিদ্ধ হওয়ার আয়াত নাযিল হইয়াছে। 
তাহারা উভয় দল একত্রে অতিরিক্ত পরিমাণে মদ্যপান করিয়া হুশ হারাইয়া ফেলে এবং বেশ 
উত্তেজিত হইয়া উঠে। ফলে এক পর্যায়ে তাহাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। তাই তাহাদের 
কেহ পায়ে আঘাতপ্রাপ্ত হয়, কাহারো চেহারা যখম হয়, কেহ মাথায় আঘাত পায় এবং কাহারো 
দাড়ি কয়েক গোছা উঠিয়া যায়। তাহারা প্রকৃতিস্থ হওয়ার পরে বলিতে থাকে, অমুক আমার বন্ধু 
বটে, কিন্তু তাহার মনে আমার প্রতি কোন ভালবাসাই নাই। কেহ বলিতে থাকে, আল্লাহ্‌র 
কসম! আমার প্রতি যদি কাহারো অন্তরে এতটুকু ভালবাসা থাকিত তবে কি আমার এই অবস্থা 
হইত ? উল্লেখ্য, এই উভয় দলের পরস্পরের মধ্যে বিপুল হদ্যতা ছিল! কিন্তু এই ঘটনার পরে 
তাহারা একে অপরকে সন্দেহ করিতে থাকে । এমনকি তাহাদের মধ্যে এই তুচ্ছ ঘটনা নিয়া 
চরম বিদ্বেষের সৃষ্টি হয়। অতঃপর এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তা'আলা 11 2341 1421) 
"১ 5% আয়াতটি ১৫:১০ 7১১1 44 পৰ্যন্ত নাযিল করেন। তখন লোকরা বলিতে 
থাকে, আসলেই ইহা ঘৃণ্যবস্তু। কিন্তু ইহার পূর্বে এই ঘ্ৃণ্যবস্তু পেটে নিয়া যাহারা উহুদের যুদ্ধে 
শহীদ হইয়া গিয়াছে, তাহাদের পরিণতি কি হইবে ? অতঃপর আল্লাহ তা“আলা নাযিল করেন ৪ 

18771771151 5515 51 

অর্থাৎ, “যাহারা বিশ্বাস করে ও সৎকার্য করে, তাহারা পূর্বে যাহা ভক্ষণ করিয়াছে তজ্জন্য 
তাহাদের কোন পাপ নাই।" 

ইমাম নাসাঈ (র)......হাজ্জাজ ইব্‌ন মিনহাল হইতে স্বীয় সংকলনের তাফসীর অধ্যায়ে 
ইহা বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন জারীর (র)......আবু বুরায়দার পিতা হইতে বর্ণনা করেন যে, আবু বুরায়দার পিতা 
বলেন £ একদা আমরা একটা টিলার উপর বসিয়া মদপান করিতেছিলাম। আমরা সংখ্যায় 
ছিলাম তিন কি চারজন । আমরা মদের মশক সামনে নিয়া এক-এক করিয়া খুব পান করিলাম । 
অতঃপর উঠিয়া রাসূলুল্লাহ (সা)-এর দরবারে গেলাম । তাহাকে আমি সালাম দিলাম । আর 
তখনই মদ নিষিদ্ধ হওয়ার আয়াত নাযিল হইতেছিল। অর্থাৎ সেই সময় 141 ১:১৭| (৫23 
1৮০১1 [| হইতে ১১৫১০ ০5১ 44 পৰ্যন্ত এই আয়াত দুইটি নাযিল হয়। তৎক্ষণাৎ আমি 
আমার সঙ্গীদের কাছে গিয়া তাহাদিগকে ইহা পড়িয়া শুনাই। তখন তাহাদের কাহারো হাতে ছিল 
পানপাত্র, কেহ পান করিতেছিল ও পানপাত্রে কিছুটা রহিয়া গিয়াছে এবং কাহারো ঠোটে তাজা 
মদ লাগিয়া রহিয়াছে । আমার মুখে এই আয়াত শুনিয়া যেই অবস্থায় যে ছিল, সেই অবস্থায় মদ 
ত্যাগ করিল এবং সকলে বলিল, হে আমাদের প্রভু! আমরা মদ বর্জন করিলাম। 

ইমাম বুখারী (র)......জাবির (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির (রা) বলেন ঃ উহুদের 
যুদ্ধের দিন সকালে সাহাবীরা মদ্যপান করেন এবং সেই যুদ্ধে তাহাদের অনেকে শহীদ হইয়া 
যান। ইহা মদ নিষিদ্ধ হওয়ার পূর্বের ঘটনা । বুখারীর তাফসীর অধ্যায়ে ইহা বর্ণিত হইয়াছে। 


Contents 


সূরা মায়িদা ৬৫১ 


হাফিয আবূ বকর আল-বাযযার (র) স্বীয় মুসনাদে......জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) হইতে 
বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন ঃ উহুদের যুদ্ধের পূর্বে অনেক সাহাবী 
মদ্যপান করিয়াছিল এবং তাহাদের অনেকে শাহাদত বরণ করিয়াছিল। এই ঘটনার উল্লেখ 
করিয়া ইয়াহুদীরা বলিতে থাকে যে, মদ যদি হারাম হইয়া থাকে তাহা হইলে যাহারা পেটে মদ 
নিয়া (উহুদের যুদ্ধে) নিহত হইয়াছিল, তাহাদের পরিণতি কি হইবে ? তাই আল্লাহ তা'আলা 
তাহাদের অভিযোগের প্রেক্ষিতে নাযিল করেন ঃ 


EEE Pe Ya ECTS CARTE EPS CE OR OE 
অর্থাৎ “যাহারা ঈমান আনে ও নেককাজ করে, তাহারা পূর্বে যাহা ভক্ষণ করিয়াছে তজ্জন্য 
তাহাদের কোন পাপ নাই !' 


রাবী বলেন, ইহার সনদসমূহ বিশুদ্ধ, তবে মূল হাদীসের কিছু অংশ দুর্বল বলিয়া মনে করা 
হয়। 

আবু দাউদ তায়ালিসী (র)......বারা ইব্‌ন আযিব (রা) হইতে বর্ণনা করেন যে, বারা ইবৃন 
আযিব (রা) বলেন £ যখন মদ নিষিদ্ধ হওয়ার আয়াত নাযিল হয় তখন অনেকে বলিতে থাকে, 
নি TTT যারে RRS CR ররর রান 
আল্লাহ তা'আলা নাযিল করেন £ 

1৮০৮৮৮১০0১৯ oll 1915 Nal ১2301 1০ ০০ 

শু“বা হইতে পর্যায়ক্রমে গুন্দুর, বিন্দার ও তিরমিযীও এইরূপ বর্ণনা করিয়াছেন । 

আবূ ইয়ালা আল-মুসিলী (র).......জাবির ইব্ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, 
জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) বলেন £ মুসলমানদের জনৈক ব্যক্তি মদ বিক্রির জন্য খায়বার 
হইতে মদ নিয়া মদীনায় আসিতেছিল। সে মদীনায় আসিয়া পৌছিলে জনৈক মুসলমান তীহাকে 
বলিল, ওহে! মদ তো হারাম করা হইয়াছে। এই কথা শুনিয়া সে ব্যক্তি একটা টিলার উপর 
নিয়া কাপড় দিয়া উহা ঢাকিয়া রাখে । ইহার পর সে রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া 
জিজ্ঞাসা করে, হে আল্লাহ্‌র রাসূল! সত্যই কি মদ হারাম করা হইয়াছে? তিনি বলিলেন, হ্যা । 
লোকটি বলিল, তাহা হইলে আমি উহা বদলাইয়া অন্য মাল নিয়া আসি ? রাসূলুল্লাহ (সা) 
বলিলেন ঃ না, তাহাও হয় না। লোকটি বলিল, আমার এই ব্যবসার মধ্যে এমন একটি 
ইয়াতীমের পুঁজি রহিয়াছে যে আমার তত্বাবধানে পালিত হইতেছে । এই কথার উত্তরে রাসূলুল্লাহ 
(সা) বলিলেন £ বাহরাইন হইতে যখন আমাদের মালের বহর আসিবে, তখন তুমি আমার 
নিকট আসিও। তাহা হইতে আমি তোমাকে তোমার ইয়াতীমের পুঁজির পরিমাণ মাল দিয়া 
দিব। অতঃপর আবার মদীনাবাসীকে মদ হারাম হওয়া সম্পর্কে সতর্ক করিয়া দেওয়া হয় । তখন 
জনৈক ব্যক্তি বলিল, হে আল্লাহ্‌র রাসূল! আমরা কি মদের মশকগুলি কাজে লাগাইতে পারিব ? 
রাসূলুল্লাহ (সো) বলিলেন £ তাহা হইলে তোমরা মশকগুলির মুখ খুলিয়া মদ ফেলিয়া দাও। 
তখন (মদীনায়) এত পরিমাণ মদ ঢালা হইয়াছিল যে, নীচু স্থানে মদ জমিয়া গিয়াছিল। এই 
হাদীসটি দুর্বল । 


Contents 


৬৫২ তাফসীরে ইব্ন কাছীর 


ইমাম আহমদ (র)......আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস ইব্‌ন 
বালিক (রা) বলেন ৪ আবু তালহা (রা) রাসূলুল্লাহ (সা)-কে তাহার তত্ত্বাবধানে পালিত ইয়াতীম 
. শুর মীরাসী সূত্রে প্রাপ্ত মদ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলেন £ সব মদ প্রবাহিত কর । 
“বু তালহা বলিলেন, উহা ফেলিয়া না দিয়া সিরকা বানাইলে কেমন হয় ? তিনি বলিলেন, না 
(তাহাও চলিবে না)। সাওরীর সূত্রে ইহা তিরমিযী, আবূ দাউদ ও মুসলিম (র) বর্ণনা 
করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র).......আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ 
ইব্‌ন উমর (রা) £ 
IE ১০৯০ ১৪ ০০০৪5 2৮০1১০০1155 ১ 50 

-আয়াত সম্পর্কে বলেন ঃ এই কথা তাওরাতেও বর্ণিত রহিয়াছে । কেননা আল্লাহ তাআলা 
সত্য নাযিল করিয়াছেন, মিথ্যা অপসারিত করিয়াছেন এবং বরবত, সেতারা, সারিন্দা, ঢোল ও 
নমূরা প্রভৃতি বাদ্যযন্ত্র বাতিল করিয়াছেন। আল্লাহ্‌র কসম! মদ হারাম করার পর যে ব্যক্তি উহা 
পান করিবে, কিয়ামতের দিন আল্লাহ তাহাকে পিপাসার্ত রাখিবেন। আর যে মদ্যপায়ী মদ 
হারাম হওয়ার পর উহা বর্জন করিয়াছে, আল্লাহ তাহাকে বেহেশেতের পবিত্র প্রস্রবণধারার 
শরাব পান করাইবেন। এই রিওয়ায়াতটির সনদ বিশুদ্ধ । 

আবদুল্লাহ ইব্‌ন ওয়াহব (র)......আবদুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন আস (রা) হইতে বর্ণনা 
করেন যে, আবদুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন আস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ 
তাহাদের যদি নেশাগ্রস্ত হওয়ার কারণে এক ওয়াক্ত নামায তরক হইয়া যায়, তাহা হইলে সে 
যেন তাহার নিকট কুক্ষিগত পৃথিবীর সকল সম্পদ হারাইয়া ফেলিল। আর কেহ যদি নেশাগ্রস্ত 
হইয়া একাধারে চার ওয়াক্ত নামায তরক করে, তাহা হইলে তাহার উপযুক্ত খাদ্য হইল 
“তীনাতুল খিবাল'। তখন প্রশ্ন করা হইল, “তীনাতুল খিবাল' কি ? তিনি বলিলেন ৪ 
জাহান্নামীদের শরীর হইতে বিগলিত রক্ত ও পুঁজ । আমর ইব্‌ন শুআইবের সুত্রে আহমদও ইহা 
বর্ণনা করিয়াছেন । 

আবু দাউদ রে)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ প্রত্যেক মদই নেশাদার এবং প্রত্যেক নেশাদার বস্তুই 
হারাম । তাই যে ব্যক্তি নেশার দ্রব্য পান করিবে, তাহার চন্লিশ দিনের নামায বরবাদ হইয়া 
যাইবে । তবে সে তাওবা করিলে আল্লাহ তাহার তাওবা কবূল করিবেন । এইভাবে সে চতুর্থবার 
নেশা পান করিলে তাহাকে “তীনাতুল খিবাল' খাওয়ানোর অধিকার আল্লাহ্‌র রহিয়াছে । তখন 
জিজ্ঞাসা করা হইল, হে আল্লাহ্‌র রাসূল! “তীনাতুল খিবাল' কি ? তিনি বলিলেন £ জাহান্নামীদের 
শরীর হইতে বিগলিত রক্ত ও পুঁজ। তেমনি যে ব্যক্তি হালাল-হারাম সম্পর্কে অপরিজ্ঞাত কোন 
শিশুকে নেশা পান করাইবে, তাহাকেও ‘তীনাতুল খিবাল’ খাওয়ানোর অধিকার আল্লাহ্‌র 
রহিয়াছে। একমাত্র আবূ দাউদ ইহা বর্ণনা করিয়াছেন। | 


Contents 
সূরা মায়িদা ৬৫৩ 


ইমাম শাফিঈ (র).....ইবৃন উমর (রা) হইতে বর্ণনা করেন, যে ইব্‌ন উমর (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ যে ব্যক্তি পৃথিবীতে মদ্যপান করিয়া তাওবা না করিবে, পরকালে 
সে উহা ভোগ করা হইতে বঞ্চিত থকিবে। মালিকের সূত্রে মুসলিম ও বুখারী ইহা বর্ণনা 
করিয়াছেন। 

মুসলিম (র).....ইবৃন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ প্রত্যেক নেশাদার বস্তুই মদ এবং প্রত্যেক নেশাদার বস্তুই হারাম । 
তাই যে মদ্যপায়ী ব্যক্তি তওবা না করিয়া মৃত্যু বরণ করিবে, সে পরকালে শরাব হইতে বঞ্চিত 
থাকিবে। 

ইবৃন ওয়াহব (র)......আবদুল্লাহ ইবনে উমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
উমর (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ আল্লাহ তা'আলা কিয়ামতের দিন তিন ব্যক্তির 
প্রতি তাকাইবেন না। এক. পিতামাতার অবাধ্য সন্তান; দুই. মদ্যপায়ী; তিন, সেই ব্যক্তি যে 
উপকার করিয়া উপকারীকে খোঁটা দেয়৷ 

আমর ইবৃন মুহাম্মদ আল উমরীর সূত্রে নাসাঈও ইহা বর্ণনা করিয়াছেন । 

আহমদ (র)......আবু সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ সাঈদ খুদরী (রো) 
বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £৪ উপকার করিয়া প্রশংসার প্রত্যাশী, মাতাপিতার নাফরমান 
ও মদ্যপ এই তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না। 

মুজাহিদ হইতে আহমদ এবং মারওয়ান ইব্‌ন শুজা'ও ইহা বর্ণনা করিয়াছেন। অন্য সনদে 
নাসাঈও...... আবূ সাঈদ (রা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
ইব্‌ন আমর রো) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ পিতামাতার অবাধ্য সন্তান, মদ্যপায়ী, 
প্রশংসার প্রত্যাশী উপকারী এবং অবৈধ মিলনের সন্তান বেহেশতে প্রবেশ করিবে না। 

ইয়াধীদও.......আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। 

গুন্দুর প্রমুখ......আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
আমর (রো) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৫ উপকারের খোটাদাতা, বারাক পারদ 
সন্তান ও মদ্যপ ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না। 

যুহরী......আবদুর রহমান ইব্‌ন হারিস ইব্‌ন হিশাম হইতে বা ৰ জানব 
ইব্‌ন আফফান (রা)-কে বলিতে শুনিয়াছেন যে, তোমরা মদ পরিত্যাগ কর। কেননা উহা 
অন্যায় ও অপবিত্রতার উৎস ৷ অতঃপর তিনি এই ঘটনাটি বলেন £ 

তোমাদের পূর্বযুগে এমন একজন আল্লাহওয়ালা আবিদ ব্যক্তি ছিলেন যিনি ঘরবাড়ি ও 
লোকালয় ত্যাগ করিয়া নির্জনে ইবাদত করিতেন । এক দুষ্ট মহিলার প্রতি তাহার দৃষ্টি পড়ে । 
অতঃপর মহিলা তাহার পরিচারিকার মাধ্যমে আবিদকে এই বলিয়া ডাকিয়া পাঠাইল যে, 
তাহাকে কোন বিষয়ে সাক্ষী রাখা হইবে আবিদ পরিচারিকার সহিত মহিলার বাড়ি গেলেন। 
তিনি যখন তাহার ঘরে প্রবেশ করিতেছিলেন তখন যে দরজাটি অতিক্রম করিতেছিলেন, 
সেইটিই পিছন হইতে বন্ধ করিয়া দেওয়া হইতেছিল। এইভাবে কয়েকটি দরজা অতিক্রম করার 


Contents 


৬৫৪ তাফসীরে ইব্ন কাছীর 


পর মহিলার সঙ্গে সাক্ষাত হয়। সেই মহিলার পাশে রাখা হইয়াছিল এক হাড়ি মদ এবং একটি 
শিশু । মহিলা তাহাকে বলিলেন, আল্লাহ্র কসম! আমি আপনাকে কোন সাক্ষ্যের জন্য ডাকি 
নাই; বরং আপনাকে আমার এইখানে ডাকার উদ্দেশ্য হইল, হয় আপনি আমার সঙ্গে সহবাস 
করিবেন অথবা এই শিশুটিকে হত্যা করিবেন অথবা এই মদ্যপান করিবেন। 

আবিদ ব্যক্তি ভাবিলেন, ইহা মধ্যে সবচেয়ে সহজ গুনাহ হইল মদ্যপান । তাই তিনি পাত্রে 
মদ নিয়া পান করিতে লাগিলেন। প্রথমবার পান করার পর নেশাগ্রস্ত হইলে তিনি পানপাত্র 
ভরিয়া মদ পান করিতে লাগিলেন এবং বলিতেছিলেন, ঢাল, আরো ঢাল। যখন তাহার নেশা 
চরম পর্যায়ে পৌছে, তখন প্রথমে সে সেই মহিলার সহিত ব্যভিচারে লিপ্ত হয় এবং পরে সেই 
শিশুটিকেও হত্যা করে। | 

তাই তোমরা মদ হইতে আত্মরক্ষা কর। কেননা মদ এবং ঈমান কখনো একত্রিত হইতে 
পারে না। কেউ যখন মদ্যপান করে, তখন ঈমান থাকিতে পারে না এবং যখন ঈমান থাকে, 
তখন সে মদ্যপান করিতে পারে না। 

বায়হাকী ইহা বর্ণনা করিয়াছেন। ইহার সনদও সহীহ । ইব্‌ন আবুদ্দুনিয়া......যুহরী হইতে 
স্বীয় কিতাবে ‘নেশার ক্ষতি’ অধ্যায়ে এই রিওয়ায়াতটি বর্ণনা করিয়াছেন । রিওয়ায়াতটি মারফু। 
তবে যাহারা মওকুফ বলিয়াছেন, তাহাদের কথা প্রমাণসাপেক্ষ। আল্লাহই ভাল জানেন। 

উপরোক্ত রিওয়ায়াতের সাক্ষ্য স্বরূপ সহীহদ্বয়ে বর্ণিত এই হাদীসটি উল্লেখ্য যে, রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন ঃ ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত হয়, তখন সে মু'মিন থাকিতে পারে না, চোর 
যখন চুরি করিতে প্রবৃত্ত হয়, তখন সে মু'মিন থাকিতে পারে না এবং মদ্যপ যখন মদ্য পান 
করে, তখন সে মু'মিন থাকিতে পারে না। 

আহমদ ইব্‌ন হাম্বল (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন £ যখন মদ হারাম হয় তখন লোকজন বলিতেছিল, হে আল্লাহ্র রাসূল! আমাদের 
যে সকল সঙ্গী মদ হারাম হওয়ার পূর্বে মদ্যপানে অভ্যস্ত থাকিয়া মারা গিয়াছেন, “তাহাদের 
পরিণতি কি হইবে ? তখন আল্লাহ তা'আলা এই আয়াতটি নাযিল করেন ঃ 

ESE SLAG al el 

অর্থাৎ, “যাহারা ঈমান আনে ও সৎকার্য করে, তাহারা পূর্বে যাহা ভক্ষণ করিয়াছে তজ্জন্য 
তাহাদের কোন পাপ নাই !' 

এইভাবে যখন কিব্লা পরিবর্তন হইয়াছিল তখন লোকজন বলিয়াছিল, হে আল্লাহ্র রাসূল! 
আমাদের যে সকল ভাই কিব্লা পরিবর্তন হওয়ার পূর্বে বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করিয়া 
নামায পড়িয়া মারা গিয়াছে, তাহাদের পরিণতি কি হইবে ? তখন আল্লাহ এই আয়াতটি নাযিল 
করেন 8753৮০21৮4১ 4441 04153 

অর্থাৎ ‘আল্লাহ তোমাদের ইবাদত বিনষ্ট করিবেন না!” 

ইমাম আহমদ (র)......আসমা বিনতে ইয়াধীদ (রা) হইতে বর্ণনা করেন যে, আসমা 
বিনতে ইয়াধীদ (রা) বলিয়াছেন £ আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি 
বলিয়াছেন £ যে লোক মদ্যপান করিবে, আল্লাহ তাহার চল্লিশ দিনের নামায কবুল করিবেন না। 


Contents 
সূরা মায়িদা ৬৫৫ 


যদি সে এই সময়ের মধ্যে মারা যায়, তবে সে কাফির অবস্থায় মারা যাইবে। কিন্তু সে তাওবা 
করিলে তাহার তাওবা আল্লাহ গ্রহণ করিবেন । ইহার পরও যদি সে মদ বর্জন না করিয়া পুনরায় 
পান করে, তবে তাহাকে “তীনাতুল খিবাল' পান করাইবার অধিকার আল্লাহ্র থাকিবে । 
সাহাবীরা জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্‌র রাসূল! “তীনাতুল খিবাল' Cala AU উহা 
হইল জাহান্নামীদের শরীরের বিগলিত রক্ত ও পুঁজ । 

আ'মাশ (র)...... লামার উর TE CLS 
মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ 

NP RE ir CES ETE SE ECE 

এই আয়াতটি যখন নাযিল হয়, তখন কেহ কেহ আমাকে বলে, আপনিও কি উহাদের 
অন্তৰ্ভুক্ত ? 

এই সূত্রে এই হাদীসটি নাসাঈ, তিরমিযী এবং মুসলিমও বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ 
ইবৃন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ তোমরা জুয়া, চাওসার (এক প্রকার 
খেলা) ও দাবা খেলা পরিত্যাগ কর । কেননা ইহা অনারবরা জুয়া হিসাবে খেলে । 


28444586১51 65558254496 রি GGT (৫) 


৫ 3 পে ৫6৪ ॥. ৮৭51 
OI EGS 4 ১664495৫০১৫ Ml ed 
05055666405 YES FAG (0) 


ASK 3508 31 X80 Ay bos EUS তের 


স৬৮$১৪০৬%৬৭১শ ০৩ 654 Vlg &১০৩৩% ০৮৮৫ 


OBE 525 2012 5245 20 263 

৯৪. “হে ঈমানদারগণ! তোমাদিগকে অবশ্যই আল্লাহ তোমাদের হস্তকৃত ও বর্শাবিদ্ধ 
শিকার দ্বারা পরীক্ষা করিবেন। আল্লাহ জানিতে চান, কে তাহাকে না দেখিয়াও ভয় করে। 
অতঃপর যে ব্যক্তি বাড়াবাড়ি করিবে, তাহার জন্য রহিয়াছে কষ্টদায়ক শাস্তি 1” 

৯৫. “হে ঈমানদারগণ! তোমরা ইহরাম অবস্থায় শিকার হত্যা করিও না। যদি 
তোমাদের কেহ ইচ্ছাকৃতভাবে উহা হত্যা কর; তাহা হইলে উহার কাফ্ফারা হইবে অনুরূপ 
কোন পোষা জীবজন্তু । তোমাদের দুইজন ন্যায়পরায়ণ লোক উহা নির্দেশ করিবেন । অথবা 
মিসকীন খাওয়াইতে হইবে কিংবা রোযা রাখিতে হইবে । সে যেন কৃতকর্মের ফল ভোগ 
করিতে পারে। আল্লাহ অতীতের কৃত অপরাধ ক্ষমা করিয়াছেন। অতঃপর যে ব্যক্তি উহার 
পুনরাবৃত্তি ঘটাইবে, আল্লাহ তাহার উপর প্রতিশোধ নিবেন । আল্লাহ মহা প্রতাপাবিত 

প্রতিশোধ গ্রহণকারী ৷” 


Contents 


৬৫৬ তাফসীরে ইব্ন কাছীর 


তাফসীর ঃ ইব্‌ন আব্বাস (রা) হইতে আল-ওয়ালিবী ১! 4 ৮০ sll 
১১১১9 ৫১১০ 4155 আয়াতাংশের ভাবার্থে বলেন £ “ইহা দ্বারা দুর্বল ও ছোট শিকারের 
কথা বলা হইয়াছে। উহা দ্বারা আল্লাহ তাহার বান্দাগণকে তাহাদের ইহরামের অবস্থায় পরীক্ষা 
করিয়া থাকেন। ইচ্ছা করিলে তাহারা তাহাদের হাত দ্বারাও উহা শিকার করিতে পারে, কিন্তু 
আল্লাহ্র নিষেধাজ্ঞার দরুণ তাহারা উহার নিকটেও যায় না। 

মুজাহিদ (র) বলেন ঃ ১4332121057 -এর দ্বারা ছোট ও বাচ্চা শিকার বুঝান হইয়াছে এবং 
455১5 -এর দ্বারা বড় শিকার বুঝান হইয়াছে। 

মুকাতিল ইব্‌ন হাইয়ান বলেন ঃ এই আয়াতটি “হুদায়বিয়ার উমরার” সময় নাযিল 
হইয়াছিল। কেননা সেই সময় সেখানে তাহারা বিপুল চতুষ্পদ জন্তু ও বিভিন্ন ধরনের পাখি 
দেখিতেছিল। এত বিপুল শিকার আর কখনো তাহারা দেখে নাই। তাই তাহারা উহা শিকার 
করার জন্য উদ্বুদ্ধ হইয়াছিল। এমন সময় আল্লাহ তা'আলা শিকার নিষিদ্ধ করিয়া বলেন, তোমরা 
মুহরিম । তিনি এই কথাও বলেন, IL 44৯০ ০০ 01 2 অর্থাৎ ‘যাহাতে আল্লাহ 
অবহিত হন কে তীহাকে না দেখিয়াও ভয় করে ।' অর্থাৎ যাহাতে আল্লাহ এই শিকারকে কেন্দ্র 
করিয়া জানিতে পারেন যে, কে আল্লাহকে প্রকাশ্যে কি অপ্রকাশ্যে ভয় করে এবং তাহার 
আনুগত্য করে । আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 

EAE Ll lL Ho ১5১15 

অর্থাৎ ‘যাহারা তাহাদের প্রতিপালককে না দেখিয়া ভয় করে, তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা 
ও সম্মানিত পুরস্কার ৷” 

অতঃপর বলা হইয়াছে £ 1১ ১৮৫ 5০৪। ১০% অর্থাৎ ইহার পর কেহ সীমা লংঘন 
করিলে । 

সুদ্দী রে) বলেন ঃ এই হুশিয়ারীর পরেও যদি কেহ সীমালংঘন করে তবে তাহার জন্য 
মর্মস্তুদ শাস্তি রহিয়াছে। অর্থাৎ তাহাকে আল্লাহর নির্দেশ ও বিধানের বিরোধিতা ও লংঘনের 
জন্য কঠিন শাস্তি দেওয়া হইবে । 

অতঃপর বলা হইয়াছে ঃ 
11500511085 CE Ct 

অর্থাৎ ‘হে ঈমানদারগণ! ইহরামের অবস্থায় তোমরা শিকার ও জন্তু হত্যা করিও না।' 

ইহা দ্বারা সাধারণত ইহরাম অবস্থায় শিকার করা নিষিদ্ধ করা হইয়াছে এবং এই ব্যাপারে 
আল্লাহ তাহার অবাধ্য হইতে বারণ করিয়াছেন। এই আয়াত দ্বারা এই কথাও বুঝা যায় যে, 
হালাল এবং হারাম সকল ধরনের জন্তু ও পাখি ইহরামের অবস্থায় শিকার করা হারাম । 

শাফিঈ (র) বলেন ঃ যে সকল জন্তু ও পাখির গোশ্ত হারাম, উহা শিকার করা জায়েয । 

জমহুরের অভিমত হইল সকল ধরনের জন্তু ও পাখি ইহরাম অবস্থায় শিকার করা হারাম। 

তবে যুহরীর সূত্রে সহীহদ্বয়ে...... আয়েশা (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, আয়েশা (রো) 
বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ পাঁচটি ক্ষতিকর জীব ইহরাম ও ইহলাল উভয় অবস্থায় 
শিকার করা বৈধ । সেই পীচটি হইল, কাক, চিল, বিচ্ছু, ইদুর ও হিংস্‌ কুকুর । 


Contents 


সূরা মায়িদা ৬৫৭ 


নাফে' ও মালিক (র)......ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ পাচ প্রকারের জীব ইহরাম অবস্থায় হত্যা করিলে কোন ক্ষতি হয় 
না। উহা হইল, কাক, চিল, বিচ্ছু, ইদুর ও হিংস্র কুকুর। এই হাদীসটিও সহীহদ্বয়ে বর্ণিত 
হইয়াছে। 

ইব্‌ন উমর হইতে নাফে ও আইয়ুবের সৃত্রেও এইরূপ বর্ণিত রহিয়াছে । তবে নাফে' হইতে 
আইয়ুব এই হাদীসটি শোনার সময় আইউব তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন যে, ইহরামের 
অবস্থায় সাপও কি মারা যাইবে ? তিনি উত্তরে বলিয়াছেন, হ্যা, নিঃসন্দেহে ইহা মারা যাইবে 
এবং ইহা মারার বৈধতার ব্যাপারে আলিমদের মধ্যে কোন মতভেদ নাই। 

উপরন্তু ইমাম আহমদ হিংস্র কুকুরের সহিত শিয়াল, চিতা এবং বাঘকেও শামিল 
করিয়াছেন । কেননা এইগুলি হিংস্ কুকুরের চাইতেও মারাত্মক । আল্লাহই ভাল জানেন। 

যায়দ ইব্‌ন আসলাম ও সুফিয়ান ইব্‌ন উয়ায়না প্রমুখ বলেন ঃ প্রত্যেক হিংস্র জানোয়ারই 
কুকুরের বিধানের অন্তর্ভুক্ত । 

ইহার সমর্থনে রাসূলুল্লাহ (সা)-এর এই হাদীসটি উল্লেখযোগ্য £ রাসূলুল্লাহ সো) উতবা 
ইব্‌ন আবু লাহাবকে বদদু'আ করার সময় বলিয়াছিলেন ঃ হে আল্লাহ! সিরিয়ায় থাকাকালে ইহার 
উপর কুকুর লেলাইয়া দিও ৷ তাই তাহাকে সিরিয়ার “যুরাকা' নামক স্থানে একটি চিতাবাঘ, হত্যা 
করিয়া খাইয়া ফেলিয়াছিল। 

অতঃপর তাহারা বলেন £ যদি কেহ এই সকল জানোয়ার ব্যতীত অন্য কোন জানোয়ার 
হত্যা করে, তবে হত্যাকারীকে শুশুক, খেকশিয়াল ও নেউল হত্যা করার সমপরিমাণ ফিদয়া 
প্রদান করিতে হইবে। 

মালিক (র) বলেন ঃ উপরোক্ত পাচ প্রকার জীবের শাবক হত্যা করা হইলে ফিদয়া প্রদান 
করিতে হইবে । র 

শাফিঈ (র) বলেন ৪ যে সকল জীবের গোশ্ত খাওয়া হয় না, উহার বড় কি ছোট 
কোনটিই শিকার করা দূষণীয় নয়। কেননা কুরআনে ০1119512823 বলা হইয়াছে। ইহাতে 
বড় ছোট বলিয়া পার্থক্য করা হয় নাই। 

আবু হানীফা (র) বলেন ঃ মুহরিম হিংস্ন কুকুর এবং চিতাবাঘ হত্যা করিতে পারিবে। 
কেননা চিতাবাঘ হিংস্র । ইহা ব্যতীত অন্য কোন কোন জন্তু বা জীব হত্যা করিতে পারিবে না। 
অবশ্য অন্য কোন জন্তু যদি হঠাৎ কাহাকেও হামলা করে, তখন সে উহাকে হত্যা করিতে 
পারিবে । সে জন্য তাহাকে ফিদয়া দিতে হইবে না। আওয়াঈ এবং হাসান ইব্‌ন সালিহ ইব্‌ন 
হাইও এই অভিমত পোষণ করেন। 

কিন্তু যাফর ইব্‌ন হুযাইল বলেন ঃ হাদীসে উল্লেখিত জীব ব্যতীত অন্য কোন জীব হত্যা 
করা যাইবে না, যদিও কাহাকে হামলা করে । তাই কেহ যদি হত্যা করে, তবে তাহাকে অবশ্যই 
ফিদয়া দিতে হইবে। 

কেহ কেহ বলিয়াছেন ৪ হাদীসে কাক দ্বারা সেই কাককে বুঝান হইয়াছে যেইগুলির পিঠের 
উপরে এবং পেটের নীচে সাদা পালক থাকে । কেননা নাসাঈ......আয়েশা (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ মুহরিম পাচ প্রকারের জীব 
হত্যা করিতে পারিবে । উহা হইল সাপ, চিকা, চিতা, সাদাকালো কাক ও হিংস্র কুকুর । 


কাছীর__-৩/৮৩ 


Contents 


৬৫৮ তাফসীরে ইবন কাছীর 


জমহুর সহীহ্‌দ্বয়ে বর্ণিত উপরোক্ত হাদীসের বরাতে বলেন যে, এখানে সাধারণভাবেই কাক 
বলা হইয়াছে । উহাতে কালো কাক কিংবা সাদা-কালো কাক বলিয়া কোন শর্তারোপ করা হয় 
নাই। 

মালিক (র) বলেন $ মুহরিম ব্যক্তি কাকও হত্যা করিতে পারিবে না, যদি না উহা তাহার 
উপর আক্রমণ করে বা কষ্টদায়ক কোন কিছু করে। 

মুজাহিদ ইবৃন যুবায়র সহ একদল লোকের অভিমত হইল, কাক হত্যা করা যাইবে না; 
বরং উহারা কোন প্রকারে আক্রমণ বা কষ্ট দিলে তাড়াইয়া দিতে হইবে । 

আলী (রা) হইতেও এইরূপ রিওয়ায়াত উদ্ধৃত হইয়াছে 

হুশাইম......আবূ সাঈদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ সাঈদ (রা) বলেন, রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন ঃ মুহরিম ব্যক্তি সাপ, বিচ্ছু এবং ইদুর মারিতে পারিবে । কিন্তু কাক মারিবে না, 
উহা উড়াইয়া দিবে । তবে হিংস্র কুকুর, গাধা কিংবা অন্য কোন হিংস্র জানোয়ার যদি হামলা 
করে, তখন এইগুলিকে মারিবে, অন্যথায় নয় । 

এই হাদীসটি হুশাইম হইতে তিরমিযী, আহমদ ইব্‌ন হাম্বল, আবু দাউদ ও ইয়াধীদ ইব্‌ন 
আবু যিয়াদের সনদে মুহাম্মদ ইব্‌ন ফুযায়ল এবং আবূ কুরাইব হইতে ইবৃন মাজাহও বর্ণনা 
করিয়াছেন । এই সূত্রে হাদীসটি দুর্বল। কিন্তু তিরমিযী (র) বলেন, এই হাদীসটি উত্তম 
পর্যায়ের । 

তঃপর আল্লাহ তা আলা বলেন ঃ 
১৮। ০৭ 85 05 এ ৭ ০915৭ 2৫১০ পল ১০, 

অর্থাৎ “তোমাদের মধ্যে কেহ ইচ্ছাকৃতভাবে উহা বধ করিলে উহার জরিমানা হইতেছে 
অনুরূপ গৃহপালিত জন্তু ।' 

ইব্‌ন আবু হাতিম (র)......তাউস হইতে বর্ণনা করেন যে, তাউস (র) বলেন £ যদি কেহ 
ভুলবশত কোন জন্তু শিকার করিয়া ফেলে, তখন এই হুকুম তাহার জন্য প্রযোজ্য নয়। মূলত 
এই হুকুম তাহার জন্য প্রয়োজ্য, যে ইচ্ছাকৃতভাবে শিকার করিবে। 

তাউসের এই মাযহাবটি দুর্বল। কিন্তু আয়াতের প্রকাশ্য অর্থে এই কথাই বুঝা যায়। 

মুজাহিদ ইব্ন যুবায়র বলেন ঃ ইহার অর্থ হইল যে কেহ যদি নিজের ইহরাম ভুলিয়া শিকার 
করিতে প্রবৃত্ত হয়, তবে এই অবস্থায় কাফফারার চাইতে বহুগুণে বেশি পাপ হইবে এবং তাহার 
ইহরাম বাতিল হইয়া যাইবে । 

এই অভিমতটি ইব্‌ন জারীর (র) ইব্‌ন আবূ নাজীহ ও লাইস ইব্ন আবূ সালীমের সূত্রে 
বর্ণনা করিয়াছেন । তবে ইহাও দুর্বল । 

জমহুর বলেন £ শিকার ভুলবশত হউক বা ইচ্ছাকৃত হউক, উভয় অবস্থায় কাফফারা 
দেওয়া ওয়াজিব। 

যুহরী (র) বলেন ঃ কুরআন দ্বারা বুঝা যায় যে, ইচ্ছাকৃতভাবে শিকার করা হইলে কাফফারা 
দিতে হইবে এবং হাদীস দ্বারা বুঝা যায় যে, ভুলবশত শিকার করিলেও কাফফারা আদায় 
করিতে হইবে । 


Contents 
সূরা মায়িদা ৬৫৯ 


উপরন্তু কুরআন দ্বারা এই কথাও বুঝা যায় যে, ইচ্ছা করিয়া শিকার রুরিলে কাফফারা তো 
দিতে হইবেই এবং পাপও হইবে । যেমন কুরআনে বলা হইয়াছে $ : 

4০ 401 IE AG দে tht Ge od UU 3৪ 
অর্থাৎ ‘যাহাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে। যাহা গত হইয়াছে, আল্লাহ তাহা 
ক্ষমা করিয়াছেন। কেহ উহা পুনরায় করিলে আল্লাহ তাহাকে শাস্তি দিবেন ।' | 

নবী (সা) ও সাহাবার কথা ও কাজ দ্বারা এই কথা প্রমাণিত যে, ভুলবশত হত্যা করিলেও 
উহার কাফফারা দিতে হইবে। যেমন কুরআনের নির্দেশমতে ইচ্ছাকৃতভাবে হত্যা করিলে 
কাফফারা দিতে হয়। 

অপর একটি কথা হইল, শিকার নষ্ট করা। ইহা ইচ্ছাকৃত শিকার ও অনিচ্ছাকৃত শিকার 
উভয় অবস্থায় হইতে পারে। তবে শিকার অনিচ্ছাকৃতভাবে নষ্ট করিয়া ফেলিলে এই অবস্থায় 
কোন পাপ হইবে না। কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে শিকার নষ্ট করা হয়, তবে পাপ হইবে । তাই 
আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

১113-50-80 Ee SEE 

অর্থাৎ ‘যাহা বধ করিল তাহার কাফ্ফারা হইতেছে অনুরূপ একটি জীক ।' 

ূর্বসুরী কেহ কেহ *13 -কে ৪.১, হিসাবে পড়িয়াছেন। তবে উত্তরসূরীগণ ০1১২ -কে 
‘আতফ’ হিসাবে পড়িতেছেন। 

ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন ৪ ইবৃন মাসউদ (রা) ইহাকে 'ইযাফত' দিয়া পাঠ 
করিয়াছেন । অর্থাৎ 21 ৮৮০ 55 Ls 413০ 01 

তবে এই পঠনত্রয়ের মূল অর্থ অপরিবর্তিত রহিয়াছে। ইহাই ইমাম মালিক, ইমাম শাফিঈ, 
ইমাম আহমদ ও জমহুরের মাযহাব অর্থাৎ শিকারকৃত জানোয়ারের অনুরূপ একটি গৃহপালিত 
জন্তু জরিমানা দিবে । অন্যথায় উহার সমপরিমাণ মূল্যের অর্থ দান করিবে! 

ইমাম আবূ হানীফা (র) ইহার বিরোধিতা করিয়া বলেন £ শিকারকৃত জানোয়ার গৃহপালিত 
কোন জানোয়ারের সমতুল্য হউক বা না হউক, উহার জরিমানা জন্তু দ্বারা দেওয়ার চাইতে উহার 
মূল্য পরিমাণ অর্থ দেওয়াই উচিত । 

মোট কথা শিকারী ইচ্ছা করিলে শিকারের অনুরূপ জন্তু বা উহার মূল্য উভয়ই দিতে 
পারিবে । তবে সাহাবাদের আমল ও হুকুম মুতাবিক শিকারকৃত জন্তুর অনুরূপ গৃহপালিত জন্তু 
দেওয়াই উত্তম । কেননা তাহারা উটপাখির বিনিময়ে উট, জংলী গরুর বিনিময়ে গৃহপালিত গরু 
এবং হরিণের কাফ্ফারায় বকরী ফিদয়া দিতে বলিয়াছেন। যদি শিকার এমন কোন জীব হয় 
যাহার সমতুল্য অন্য কোন জীব না পাওয়া যায়, তবে উহার সমপরিমাণ মূল্য প্রদান করিবে । 

অর্থাৎ ইব্‌ন আব্বাস (রা) অনুরূপ ব্যাপারে এই ফয়সালা দিয়াছিলেন যে, উহার অর্থ মক্কায় 
পাঠাইয়া দিবে । বায়হাকী ইহা বর্ণনা করিয়াছেন। 

অতঃপর বলা হইয়াছে £ ১: J১০ 195: - “যাহার ফয়সালা করিবে তোমাদের 
মধ্যের দুইজন ন্যায়বান লোক ।' 


Contents 


৬৬০ তাফসীরে ইবৃন কাছীর 


অর্থাৎ তাহারা এই ফয়সালা করিবে যে, শিকারকৃত জীবের অনুরূপ কোন্‌ জীব কাফ্ফারা 
দিতে হইবে । যদি উহার অনুরূপ কোন জীব না পাওয়া যায়, তবে সেই অবস্থায় উহার 
সমপরিমাণ অর্থ ফিদয়া দিবে । 

এই ব্যাপারে আলিমগণের মধ্যে মতবিরোধ রহিয়াছে যে, শিকারী নিজে তাহার ব্যাপারে 
অত্র বিধানদ্বয়ের কোন একটি গ্রহণ করিতে পারিবে কি না, এই ব্যাপারে দুইটি মত রহিয়াছে। 

এক. পারিবে না। কোন শিকারী নিজের বেলায় নিজে ফয়সালা করিতে পারিবে না। 
কেননা ইহা আইন নিজের হাতে তুলিয়া নেওয়ার শামিল । 

দুই. হ্যা, পারিবে । কেননা এই আয়াতে সাধারণভাবে দুই ব্যক্তিকে ফয়সালা করিতে বলা 
হইয়াছে । কে বিচারক হইবে সেই ব্যাপারে কোন শর্তারোপ করা হয় নাই। ইহা হইল ইমাম 
শাফিঈ ও ইমাম আহমদ প্রমুখের অভিমত । 

প্রথম দলের দলীল হইল ৪ বাদী কখনো নিজ মুকদ্দমার জন্য বিচারক হইতে পারে না। 

ইব্‌ন আবূ হাতিম (র)...... মাইমূন ইব্‌ন মিহরান হইতে বর্ণনা করেন যে, মাইমূন ইবৃন 
মিহরান (র) বলেন £ একদা এক বেদুঈন আসিয়া আবু বকর সিদ্দীক (রো)-কে বলিল, আমি 
ইহরামের অবস্থায় শিকার করিয়াছি। এখন আমার ব্যাপারে কি ফয়সালা করিবেন ? তখন আবু 
বকর সিদ্দীক রো) তাহার পাশে বসা উবাই ইব্‌ন কা‘বকে বলেন, এই ব্যাপারে তোমার 
অভিমত কি ? তখন বেদুঈন আবূ বকর সিদ্দীক (রো)-কে বলিল, আমি আপনার নিকট সিদ্ধান্ত 
নিতে আসিয়াছি। আপনি খলীফাতুল মুসলিমীন। আপনি কেন অন্যকে জিজ্ঞাসা করিতেছেন? 
আবূ বকর সিদ্দীক (রা) তাহাকে বলেন, ইহাতে তোমার অভিযোগ করার কি আছে ? আল্লাহ 
তা'আলা বলিয়াছেন ঃ 

১৫: 4১০ 53475৯2৮1১০ 335 0০ ০৯০ ০19৯৪ 

অর্থাৎ “যাহা হত্যা করিয়াছে তাহার জরিমানা হইল অনুরূপ পোষা জন্তু, যাহার ফয়সালা 

করিবে তোমাদের মধ্যে দুইজন ন্যায়বান লোক ।' 


তাই আমার সঙ্গী অভিমত প্রকাশ করিলে আমরা উভয়ে একটি অভিমতের ভিত্তিতে 
তোমার ব্যাপারে একটা সিদ্ধান্তে উপনীত হইব এবং তাহা করার জন্য তোমাকে আদেশ করিব। 

এই রিওয়ায়াতের সনদগুলি চমৎকার । তবে মাইমূন এবং আবূ বকর সিদ্দীক (রা)-এর 
মধ্যে সনদের ধারাবাহিকতা নাই। 

উল্লেখ্য যে, এখানে আবূ বকর সিদ্দীক (রা)-এর পন্থায় সিদ্ধান্ত প্রদানের উদ্দেশ্য হইল 
জাহিল বেদুঈনকে এই ব্যাপারে অবহিত করা । কেননা অজ্ঞতা দূরীকরণের একমাত্র পথ হইল 
অজ্ঞকে জ্ঞান দান করা । অতএব বুঝা গেল, জ্ঞানীদের জিজ্ঞাসার জবাব .দেওয়ার পন্থা ভিন্ন 
হওয়া বাঞ্ছনীয় । | 

ইব্‌ন জারীর (র)...... কাবীসা ইব্‌ন জাবির হইতে বর্ণনা করেন যে, কাবীসা ইব্‌ন জাবির 
বলেন ৪ আমরা একবার হজ্জের সফরে ছিলাম । তখন আমরা ফজরের নামায পড়িয়া কিছুক্ষণ 
ঘুরিয়া বেড়াইতাম। এমনই একদিন আমরা ঘুরিয়া বেড়াইতেছিলাম ও কথা বলিতেছিলাম। 
হঠাৎ আমাদের নজরে একটি হরিণ পড়িলে আমাদের এক সঙ্গী হরিণটি লক্ষ্য করিয়া একটি 


Contents 
সূরা মায়িদা ৬৬১ 


পাথর নিক্ষেপ করে এবং পাথরটি গায়ে লাগিয়া হরিণটি মারা যায়। সঙ্গীটি হরিণটি তুলিয়া নিয়া 
সেখান হইতে তড়িঘড়ি চলিয়া আসে । তখন আমরা এই ধরনের কার্ষের জন্য তাহাকে ভ€সনা . 
করিলাম । অতঃপর আমরা তাহাকেসহ মক্কায় আসিয়া এই ব্যাপারে উমর (রা)-এর নিকট 
বিচার দাবি করিয়া সকল ঘটনা তাহাকে বিস্তারিতভাবে জানাই । 

বর্ণনাকারী বলেন, তখন উমর (রা)-এর নিকটে ফর্সা চেহারার সুদর্শন এক ব্যক্তি অর্থাৎ 
আবদুর রহমান ইব্‌ন আউফ (রা) বসা ছিলেন। উমর (রা) তাহার সঙ্গে চুপি চুপি আলাপ 
করিয়া সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, তুমি কি উহা ইচ্ছাকৃতভাবে হত্যা. করিয়াছ, না ভুলবশত 
এমন হইয়া গিয়াছে? লোকটি উত্তরে বলিল, পাথরটি আমি ইচ্ছাকৃতই নিক্ষেপ করিয়াছিলাম 
কিন্তু উহাকে হত্যা করার ইচ্ছা আমার ছিল না। 

অতঃপর উমর (রা) বলিলেন, তোমার ইচ্ছা এবং অনিচ্ছার মধ্যদিয়া কার্যটি সংঘটিত 
হইয়াছে। অতএব তোমাকে একটি বকরী যবেহ করিয়া উহার গোশৃত বিলাইয়া দিতে হইবে 

এবং উহার চামড়া তুমি সংসারের কাজে ব্যবহার করিতে পারিবে ।- 

অতঃপর আমরা ফিরিয়া যাওয়ার পথে সেই লোকটিকে বলিলাম, ওহে! ইসলামী বিধানের 
গুরুত্ব অপরিসীম । আমার মনে হয়, এই মুকদ্দমাটির সিদ্ধান্ত উমর (রা)-এর জানা ছিল না। 
তাই তিনি তাহার পার্শ্বে উপবিষ্ট ব্যক্তির নিকট হইতে ইহার ফয়সালা জানিয়া নিয়াছেন। আমার 
মনে হয় উহার কাফ্ফারা স্বরূপ তোমার একটা উট কুরবানী করা উচিত। অতএব লোকটি 
তাহাই করিল। 

বর্ণনাকারী কাবীসা বলেন, সেই সময় আমার সূরা মায়িদার ++ 1১০ 1১২7৫ 
(যাহার ফয়সালা করিবে তোমাদের মধ্যে দুইজন ন্যায়বান লোক) এই আয়াতটি আদৌ মনে 
ছিল না। উমর (রা) আমার এই অজ্ঞতাপ্রসূত রায়ের অতিরঞ্জনের কথা শুনিয়া পাইয়া ক্ষুক 
মেজাযে দোররা হাতে নিয়া আমার সঙ্গীটিকে দোররা দ্বারা আঘাত করেন এবং বলেন, 
আহাম্মক! ইহরাম অবস্থায় হত্যা করিয়া বেওকুফকে উহার বিচারক বানাইয়াছ ? ইহা বলিয়া 
মু'মিনীন! আমার অজ্ঞতার জন্য আমি ভূল করিয়াছি। সেই জন্য যদি আপনি আমাকে দোররার 
আঘাত করেন, তবে আমি কিয়ামতের দিন ইহার বিচারপ্রার্থী হইব। তখন তিনি শান্ত হইয়া 
বলিলেন, হে কাবীসা ইব্‌ন জাবির । আমি জানি তুমি সরল হৃদয়ের একজন যুবক । কিন্তু তুমি 
কাজটা কি করিয়াছ ? মনে রাখিবে, নয়টি উত্তম স্বভাবের সহিত একটিমাত্র গহিত স্বভাব স্থান 
পাইলে সব কয়টি ভাল স্বভাব বিনষ্ট হইয়া যায়। সাবধান, সব সময়ে যৌবনের দুর্ঘটনা হইতে 
বাচিয়া থাকার চেষ্টা করিবে । 

কাবীসা হইতে আবদুল মালিক ইব্‌ন উমাইরের সূত্রেও এই হাদীসটি এইরূপ বর্ণিত 
হইয়াছে। কাবীসা হইতে একাধারে শাবী ও হুসায়নের সুত্রেও এইরূপ রহিয়াছে! মুহাম্মদ ইবৃন 
সিরীন এবং উমর ইব্‌ন বকর ইব্‌ন আবদুল্লাহ আল-মুযানীর সূত্রে এই হাদীসটি মুরসাল সনদেও 
রিওয়ায়াত করা হইয়াছে। 
+  ইব্ন জারীর (র)...... ইব্‌ন জারীর আল-বাজালী হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন জারীর 
আল-বাজালী বলেন ৪ একবার ইহরাম অবস্থায় আমি একটি হরিণ শিকার করিয়া ফেলিলে উমর 


Contents 


৬৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


(রা)-এর নিকট গিয়! ঘটনাটি বলি। ভিনি আমাকে বলিলেন, তুমি তোমার দুইজন বন্ধু ডাকিয়া 
সা ToS 
ডাকিলাম । তাহারা আমাকে মোটাতাজা একটি বকরী ফিদয়া দেওয়ার ফয়সালা দেন। 

ইব্‌ন জারীর (র)...... তারিক হইতে বর্ণনা করেন যে, তারিক বলেন £ আরবাদ ইহরামের 
অবস্থায় একটি হরিণ শিকার করে । অতঃপর সে উমর (রা)-এর নিকট আসিয়া এই ঘটনা 
বলিলে তিনি তাহাকে বলেন, এই ব্যাপারে তুমিও আমার সহিত অভিমত ব্যক্ত কর। অতঃপর 
আমরা উভয়ে একটি গৃহপালিত মোটাতাজা বকরী ফিদয়া দিতে হইবে বলিয়া সিদ্ধান্ত প্রদান 
করি। অতঃপর তিনি +৫ ০ [১ 4১: এই আয়াতটি পাঠ করেন। 

অতএব ইহা দ্বারা বুঝা যায় যে, এই ব্যাপারে খোদ হত্যাকারীও বিচারকদ্বয়ের একজন 
হইয়া সিদ্ধান্তে উপনীত হইবার অধিকার রাখে । এই অভিমতের পক্ষে রহিয়াছেন শাফিঈ ও 
আহমদ প্রমুখ । 

অবশ্য এই বিষয়েও ইখতিলাফ রহিয়াছে যে, পরবর্তীকালে যদি এই ধরনের কোন অন্যায় 
সংঘটিত হয় তবে কি বর্তমানের আলিম সমাজ ও বিচারকগণ বসিয়া ইহার ফয়সালা দিবেন, না 
সাহাবীগণের দ্বারা সংঘটিত এই ধরনের বিষয়ে প্রদত্ত রায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করিবেন? 

এই ব্যাপারে দুই ধরনের অভিমত রহিয়াছে । ইমাম শাফিঈ ও আহমদ (র) বলেন ৪ এই 
বিষয়ে সাহাবাগণ যে ফয়াসালা দিয়াছেন উহার অনুসরণ করিতে হইবে এবং উহাকে 
শরী'আতের আইন হিসাবে কার্যকরী করিতে হইবে । তবে এই সম্পর্কিত যে বিষয়ে সাহাবাদের 
নির্দেশ না পাওয়া যাইবে, সেই বিষয়ে এই যুগের ন্যায়পরায়ণ দুইজন ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ 
করিবেন । 

ইমাম মালিক ও ইমাম আবু হানীফা (র) বলেন 8 এই বিষয়ে সংঘটিত প্রত্যেকটি 
মুকদ্দমার ব্যাপারে পৃথক পৃথকভাবে সিদ্ধান্ত গ্রহণ করিতে হইবে। চাই সেই ব্যাপারে 
সাহাবীগণের নির্দেশ থাকুক বা না থাকুক । কেননা আল্লাহ তাআলা বলিয়াছেন ৪15১ 4২৫ 
১২১০ 4১০ অর্থাৎ ‘যাহার ফয়সালা করিবে তোমাদের মধ্যকার দুইজন ন্যায়বান লোক।+ এই 
আয়াতাংশে “তোমাদের মধ্যকার’ বলিয়া সাধারণভাবে সকল যমানার প্রতি ইঙ্গিত রহিয়াছে। 
অর্থাৎ প্রত্যেক যমানার ন্যায়বান লোক উহার ফয়সালা করিবেন । 

অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 1,411 11: ১১৯ “কুরবানীর জন্য কা'বাতে 
প্রেরিতব্য ৷” 

অর্থাৎ প্রতিটি কুরবানীর জানোয়ার কাবায় পৌছানোর অর্থ হইল যবেহের জন্য সেখানে 
নেওয়া এবং সেখানকার মিসকীনদের মধ্যে উহা বন্টন করিয়া দেওয়া । উল্লেখ্য যে, এই 
আয়াতের ব্যাখ্যা ও আদেশের ব্যাপারে কাহারো দ্বিমত নাই। 

অতঃপর বলা হইয়াছে ৪ 

Le 1১ ১০ 31 ০৫০০০ PLL ES 1 

উহার কাফ্ফারা হইবে দরিদ্রকে অন্নদান করা কিংবা সমসংখ্যক সিয়াম পালন করা ।" 

অর্থাৎ হত্যাকারী মুহরিম যদি শিকারের অনুরূপ গৃহপালিত কোন জন্তু খুঁজিয়া না পায় বা 
এমন কোন জন্তু যদি শিকার করে যাহার অনুরূপ কোন জন্তুই নাই, তখন হত্যাকারীকে উহার 


Contents 
সূরা মায়িদা ' ৬৬৩ 


কাফফারা স্বরূপ যে কোন একটি ব্যবস্থা গ্রহণ করিতে হইবে । হয় যে রোযা রাখিবে, না হয় . 
দরিদ্রকে অন্নদান করিবে । এই আয়াতাংশে নাজ রানার সিরা রা করার রা 
ব্যবহৃত হইয়াছে। | 

ইহা হইল ইমাম মালিক, ইমাম আবু হানীফা, ইমাম আবু ইউসুফ ও ইমাম আহমদ প্রমুখের 
অভিমত । ইমাম শাফিঈরও এইরূপ একটি অভিমত রহিয়াছে। 

ইমাম আহমদ (র) হইতে বর্ণনা করা হইয়াছে যে, তাহার প্রসিদ্ধ অভিমত অনুযায়ী ৪। 
ইখতিয়ার অর্থে ব্যবহৃত হইয়াছে। তাহার দ্বিতীয় মতে | ধারাবাহিকতা বা বিন্যাসের অর্থে 
ব্যবহৃত হইয়াছে। | 

যাহা হউক, যদি সমপরিমাণে অর্থ দিতে হয়, তবে অর্থ দিয়া দিলেই কাফ্ফারা আদায় 
হইয়া যাইবে । এই কথা হইল ইমাম আবূ হানীফা ও তাহার সহচরবৃন্দ, হাম্মাদ ও ইব্রাহীম 
প্রমুখের । শাফিঈ বলেন ৪ উহার মূল্য নির্ধারণ করিয়া সেই অর্থ দ্বারা খাদ্য ক্রয় করিবে এবং 
প্রত্যেক মিসকীনকে এক মুদ্দ ৫৬ তোলা) করিয়া খাদ্য দান করিবে । উহা ইমাম শাফিঈ, 
ইমাম মালিক ও হিজাযের ফকীহদের মাযহাব । ইব্‌ন জারীরও এই মাযহাব পসন্দ করিয়াছেন। 

ইমাম আবূ হানীফা (রে) ও তাহার সহচরবৃন্দের অভিমত হইল, খাদ্য দিলে দুই মুদ্দ করিয়া 
খাদ্য দিতে হইবে । মুজাহিদও এইমত পোষণ করেন । 

ইমাম আহমদ (র) বলেন ৪ আটা দিলে এক মুদ্দ দিবে । ইহা ব্যতীত অন্যকিছু দিলে দুই 
মুদ্দ দিবে । আর যখন দিতে অপারগ থাকিবে, তখন রোযা রাখিবে অথরা উহার সমপরিমাণ 
মিসকীনকে একদিন খানা খাওয়াইবে ৷ ইব্‌ন জারীরও এই কথা বলিয়াছেন । 

অনেকে এই কথাও বলিয়াছেন ঃ যদি খাদ্য দিতে অপারগ হয় তবে প্রতি সা’ খাদ্যের 
বদলে একটি করিয়া রোযা রাখিতে হইবে । 

যেমন রাসূলুল্লাহ (সা) কা'ব ইব্‌ন উজরাহ (রা)-কে প্রতি ছয়জন মিসকীনকে এক ফরক 
খাদ্য ভাগ করিয়া দিতে বলিয়াছেন। ইহাতে অপারগ থাকিলে তিনটি রোযা রাখার আদেশ 
করিয়াছিলেন । এক ফরক সমান তিন সা এবং এক সা’ সমান দুইশত পঁচিশ তোলা । তবে এই 
বিষয়ে ইখতিলাফ রহিয়াছে যে, খানা কোথায় খাওয়াইবে ? 

ইমাম শাফিঈ বলেন ৪ হরমে খাওয়াইবে । আতা*র অভিমতও ইহাই । 

ইমাম মালিক (র) বলেন ঃ যে স্থানে শিকার হত্যা করা হইয়াছে, সেখানে বা তাহার 
নিকটস্থ কোথাও খাওয়াইবে। 

ইমাম আবূ হানীফা রে) বলেন ঃ ইচ্ছা করিলে হরমেও খাওয়াইতে পারিবে এবং ইচ্ছা 
করিলে অন্যস্থানে খাওয়াইতে পারিবে । 


পূর্বসূরীদের অভিমতসমূহ 

ইব্‌ন আবূ হাতিম (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
SLUG Usa oS ৮০ [১১৭51 9 এ “9 | ০ 455 05 ৯ al প্‌ 
্‌ 17555119052 51-40 20০ 5918৫ 


Contents 


৬৬৪ তাফসীরে ইব্ন কাছীর 


-এই আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ যদি কোন মুহরিম ইহরামের অবস্থায় শিকার করে, 
তাহাকে শিকারকৃত জন্তুর অনুরূপ একটি জন্তু কাফ্ফারা স্বরূপ কুরবানী দিতে হইবে । যদি 
শিকারকৃত জন্তুর অনুরূপ কোন জন্তু না পাওয়া যায় তবে উহার মূল্য নির্ধারণ করিবে এবং সেই 
মূল্য দ্বারা খাদ্য ক্রয় করিয়া মিসকীনকে.দান করিবে । ইহাতেও অপারগ হইলে প্রত্যেক সা' 
খাদ্যের পরিবর্তে একটি করিয়া রোযা রাখিবে ৷ তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 

(7৮242413০১০ 31 ১৫০০৭ 2৮725008431 

-ইহা দ্বারা আল্লাহ তা'আলা খাদ্য ও রোযার মাধ্যমে কাফফারা আদায় করার নির্দেশ 
দিয়াছেন। তাই খাদ্য দেওয়ার সামর্থ্য থাকিলে উহা দ্বারাই কাফ্ফারা আদায় করিবে । জারীরের 
সূত্রে ইব্‌ন জারীরও ইহার বর্ণনা করিয়াছেন। 

আলী ইব্‌ন আবূ তালহা ইব্‌ন আব্বাস (রা) হইতে 

(2০ 1১145 si SASL Eb EK i Tl 8102 Ua 

-আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন ঃ যদি কোন মুহরিম ইহরামের অবস্থায় কোন জন্তু 
শিকার করে, তবে তাহাকে উহার অনুরূপ একটি জন্তু কাফফারা হিসাবে কুরবানী করিতে 
হইবে। অর্থাৎ যদি হরিণ অথবা অনুরূপ কোন জন্তু শিকার করে, তবে তাহাকে একটি বকরী 
মক্কায় নিয়া যবেহ করিতে হইবে । ইহাতে অপারগ হইলে সে ছয়জন মিসকীনকে খাদ্য 
খাওয়াইবে। আর ইহাতেও অপারগ হইলে তিনটি রোযা রাখিবে । যদি উট অথবা এই জাতীয় 
অন্যকিছু শিকার করে, তবে তাহাকে একটি গরু যবেহ করিতে হইবে । যদি ইহাতেও অপারগ 
হয় তবে তাহাকে বিশজন মিসকীনকে খাদ্য খাওয়াইতে হইবে । আর ইহাতেও অপারগ হইলে 
তাহাকে বিশটি রোযা রাখিতে হইবে । যদি উটপাখি কিংবা গাধা বা এই জাতীয় কিছু শিকার 
করে, তবে তাহাকে একটি উট যবেহ করিতে হইবে। ইহাতে সে অপারগ হইলে বিশজন 
মিসকীনকে খাদ্য খাওয়াইবে । আর ইহাতেও অপারগ হইলে তাহাকে ত্রিশটি রোযা রাখিতে 
হইবে । ইব্‌ন আবূ হাতিম ও ইব্‌ন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন । 

তবে তাহারা আরও বলিয়াছেন ঃ প্রত্যেক মিসকীনকে এক মুদ্দ করিয়া খাদ্য দিতে হইবে 
যাহাতে তাহারা তৃপ্তিসহকারে খাইতে পারে। 


আয়াতাংশের ব্যাখ্যায় বলেন £ যে ব্যক্তি জন্তু কুরবানী করিতে অপারগ হইবে, সে প্রত্যেক 
মিসকীনকে এক মুদ্দ করিয়া খাদ্য দান করিবে । ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (রি) সুদ্দী হইতে বর্ণনা করেন £ আয়াতে বর্ণিত কাফফারার প্রক্যেকটি পন্থাকে 
ধারাবাহিকভাবে আদায় করার অর্থে ,। ব্যবহৃত হইয়াছে। 

যাহহাক ও ইব্রাহীম নাখঈর রিওয়ায়াতে মুজাহিদ, ইকরিমা ও আতা (র) বলেন £ এই 
আয়াতে 5 শব্দটি ইখতিয়ার বা স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করার অর্থে ব্যবহৃত হইয়াছে। 

লাইস রে)...... ইব্‌ন আব্বাস রো) হইতে ইহা বর্ণনা করিয়াছেন.। এই মতটি ইব্‌ন 
জারীরেরও পসন্দ হইয়াছে । 


Contents 


সূরা মায়িদা ৬৬৫ 


অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ১,০1 09:53:93 “যাহাতে সে কৃতকর্মের ফল ভোগ 
করে।' অর্থাৎ তাহার প্রতি কাফফারা এই জন্য ওয়াজিব করা হইয়াছে যাহাতে সে শরী“আত 
বিরোধী কার্য সংঘটিত করার প্রায়শ্চিত্ত ভোগ করে। 

815 (52 4111 85 ‘যাহা গত হইয়াছে আল্লাহ তাহা ক্ষমা করিয়াছেন।’ অর্থাৎ 
জাহিলিয়াতের যুগে সংঘটিত পাপসমূহ সেই ব্যক্তির জন্য ক্ষমা করা হইয়াছে যে ইসলাম গ্রহণ 
করিয়া সত্য ও ন্যায়ের পথে পরিচালিত হইতেছে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন £ «৮০ ৭1411152458 4০০ ১০ 

“যে সীমালংঘন করে, তাহাকে আল্লাহ শাস্তি দিয়া প্রতিশোধ নিবেন? 

অর্থাৎ ইসলাম গ্রহণের পর ইহা করার প্রতি নিষেধাজ্ঞা সত্তেও যে ইহা করিবে, আল্লাহ 
তাহার নাফরমানীর প্রতিশোধ নিবেন । 

এখন প্রশ্ন হইল, অবৈধভাবে শিকারকারীকে শাসক বা বিচারক অন্য কোন ধরনের শাস্তি 
দিতে পারিবেন কিনা ? জবাবে বলা যায়, না, শাসক বা বিচারক এই ব্যাপারে কাহাকেও শাস্তি 
প্রদানের অধিকার রাখেন না। কেননা এই ধরনের পাপ বা অপরাধ একমাত্র আল্লাহ ও তাহার 
বান্দা সম্পর্কিত । অতএব শাসক বা বিচারকদের একমাত্র অধিকার হইল কাফফারা দেওয়ার 
আদেশ দান করা । ইব্‌ন জারীর (র) ইহা বর্ণনা করিয়াছেন । 

কেহ কেহ বলিয়াছেন, আল্লাহ তা'আলা কাফ্ফারার মাধ্যমে নাফরমানীর প্রতিশোধ গ্রহণ 
করেন। এই অর্থ করিয়াছেন সাঈদ ইব্‌ন জুবায়র ও আতা রে)। 

পূর্বসূরী ও উত্তরসূরী উভয় শ্রেণীর জমহুরের অভিমত হইল এই ঃ কোন মুহরিম ইহরাম 
অবস্থায় শিকার করিলে তাহাকে অবশ্যই কাফ্ফারা দিতে হইবে । অতঃপর এইভাবে যদি 
একবার, দুইবার বা তিনবারও সে শিকার করে, তবে তাহার প্রতি অতিরিক্ত কোন কাফ্ফারা 
ওয়াজিব হইবে না। প্রথমবারের মত পরবতীরবারে একই কাফ্ফারা তাহাকে আদায় করার 
আদেশ দিবে মাত্র। তেমনি ইচ্ছাকৃতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে শিকার করার কাফ্ফারার মধ্যে 
কোন পার্থক্য নাই । উভয়ের কাফফারা একই । 

আলী ইবন আবূ তালহা (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন £ যে মুহরিম ইহরাম 
অবস্থায় একাধিকবার শিকার করিবে, তাহার প্রতি প্রত্যেকবার একই কাফফারা ওয়াজিব হইবে । 
তবে দ্বিতীয়বারের পরে প্রত্যেকবার কাফ্ফারা প্রদান করার সময় তাহাকে এই কথা জানাইয়া 
দিতে হইবে যে, আল্লাহ তোমার বাড়াবাড়ির প্রতিশোধ নিবেন । সেই প্রতিশোধ গ্রহণের কথা 
আল্লাহ স্পষ্ট ভাষায় কুরআনে বলিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)...... ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করে যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন 
তাহাকে এই কথা বলিয়া দিতে হইবে যে, আল্লাহ তোমার এই কাজের প্রতিশোধ নিবেন। 

শুরাইহ, মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবায়র, হাসান বসরী ও ইব্রাহীম নাখঈ (র) প্রমুখও ইব্‌ন 
জারীরের অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে ইবৃন জারীর প্রথম ভাবার্থটিই পসন্দ করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র)...... হাসান বসরী (র) হইতে বর্ণনা করেন যে, হাসান বসরী রে) 
বলেন ঃ জনৈক ব্যক্তি ইহরাম অবস্থায় শিকার করিলে তাহার প্রতি কাফ্ফারা স্বরূপ শাস্তি 


কাছীর__-৩/৮৪ 


Contents 


৬৬৬ | তাফসীরে ইব্‌ন কাছীর 


আরোপিত হয়। সেই ব্যক্তি যখন দ্বিতীয়বার অপকর্ম ঘটায়, তখন যেন তাহার প্রতি আকাশ 
হইতে অগ্নি বর্ষিত হইয়া তাহাকে ভস্ম করিয়া দেয়। ০ ₹111 85: 42,5, আয়াতাংশে 
যে প্রতিশোধ গ্রহণ করার কথা বলা হইয়াছে, তাহার অর্থ ইহাই। 
ইব্‌ন জারীর (র) 555 5 ১১০ ₹111? -এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন ৪ “আল্লাহ 
তাহার শাসনাধিকারে একক ও শক্তিশালী মহান সত্তা।' তাহার ইচ্ছা সর্ব সময়ে কার্যকর ও 
রিজয়ী। তিনি প্রতিশোধ নিবার ইচ্ছা করিলে কোন শক্তি নাই তাহা প্রতিরোধ করার । সমগ্র বিশ্ব 
তাহারই সৃষ্টি। ইহাতে একমাত্র তাহারই আদেশ কার্যকর । যাহারা তাহার অবাধ্য, তিনি 
তাহাদিগকে অবশ্যই শাস্তি প্রদান করিবেন। পক্ষান্তরে যাহারা তাহার বাধ্য থাকিয়া আদেশ মান্য 
করিবে, তাহাদিগকে তিনি প্রদান করিবেন মহা সুখ, শান্তি ও সম্মান। 
১৪5১1 ৬১ অর্থাৎ যে তাহার অবাধ্য হইয়া পাপ করিবে, তাহাকে শাস্তি দানে তিনি 
পরাক্রমশালী | ইহার তাৎপর্য এই যে, তিনি অন্যায়কারীকে কঠোর হস্তে শাস্তি দিবেন । 


৫৫27 SESS ৬৬ 4৬5 pS Gs (৭৭) 
/ 394%, 22 


O 037425 44) 35301 Bl 1351S. চি ৮ 2১০ 01 ৩১০ 
(৫৩5 aco AUVs AC ASR | 2) (042 (AV) 


265 ed Ls sre পন এ) 65৪ YS HDS 
O C2 

0৯৫৮৮ Br 5 5৪ 33১৪ 4) Ef TEAL), CAA) 

OOS ৮১0১6625251 ১2018105201 এ (৭) 

৯৬. “তোমাদের জন্য সমুদ্রে শিকার ও উহা ভক্ষণ করা বৈধ হইল । উহা তোমাদের 
জন্য ভোগের সম্পদ এবং সমুদ্রবিহারীদের জন্যও । পক্ষান্তরে যতক্ষণ তোমরা ইহরামে 
থাকিবে, ততৃক্ষণ স্থলভাগে শিকার করা তোমাদের জন্য নিষিদ্ধ হইল । সেই আল্লাহকে ভয় 
কর যাহার নিকট তোমরা সমবেত হইবে ৷” 

৯৭. “আল্লাহ কা“বাকে মর্যাদাপূর্ণ ঘর ও মানুষের অবস্থানস্থল বানাইয়াছেন । তেমনি 
মর্যাদার মাস, কুরবানীর পশু ও গলদেশে মাল্যভূষিত জীবজন্তু উহার সংশ্লিষ্ট করিয়াছেন। 
ইহা এই জন্য যে, তোমরা যেন জানিতে পার, নিশ্চয়ই আল্লাহ নভোমণ্ডল ও ভূমণ্ডলের 
সকল কিছুই জানেন । আর নিশ্চয়ই আল্লাহ সকল কিছুই জানেন ।” 

৯৮. “জানিয়া রাখ, নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা আর নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল 
ও দয়াবান।” 

৯৯. ডা লেননযালির রানার গরার জাল বার তামরা 
প্রকাশ কর এবং যাহা গোপন কর ।” 


Contents 3 


সূরা মায়িদা ৬৬৭ 


তাফসীর £ ইব্‌ন আবূ তালহা...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনী করেন যে, ১৫1 sl 
১৯] ৬১০ আয়াতাংশের মর্মার্থে তিনি বলেন ঃ যাহা তোমরা নদী হইতে শিকার কর উহার 
তাজাগুলি এবং 42৮ আয়াতাংশে টিয়ার নন বার যারা নিজ লাহ 
কথা বলা হইয়াছে। 

হন াস 0047 বাবা বিত বহয়. ইত যারা লিনা 
বুঝান হইয়াছে যাহা নদী হইতে জীবিত শিকার করা হয়। আর {২2 দ্বারা সেই মৎস্যকে 
বুঝান হইয়াছে যাহা মৎস্য শিকারীরা ধরিয়া নদীতে ফেলিয়া দেয়। | 

আবূ বকর সিদ্দীক, যায়দ ইবনে সাবিত, আবদুল্লাহ ইব্ন আমর, আবূ আইয়ুব আনসারী, 
ইকরিমা (রা) আবূ সালমা ইব্‌ন আবদুর রহমান, ইব্রাহীম নাখঈ ও হাসান বসরী (র) প্রমুখ 
হইতেও এইরূপ বর্ণনা করা হইয়াছে। 

সুফিয়ান ইব্‌ন উয়াইনা ডি আবূ বকর সিদ্দীক (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ বকর 
সিদ্দীক (রা) বলেন, £০12% অর্থ হইল সেই সকল জীব যাহা নদীতে থাকে । ইব্‌ন জারীর ও 
ইব্‌ন আবু হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন $ একদা আবূ বকর (রা) এক ভাষণে লোকদিগকে বলেন £ | 

১150০ 440৮৩ lle Ul 

‘তোমাদের প্রতি সমুদ্রে শিকার ও উহা ভক্ষণ করা বৈধ করা হইয়াছে।’ অর্থাৎ যে সকল 
মৎস্য শিকার করিয়া নদীতে ফেলিয়া দেওয়া হইয়াছে, উহাও আহার করিবে । 

ইয়াকুব (র)....... ইবন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
২০5৮3 ১৯০] ১৪০৫৪] ০ আয়াতাংশের {5৮ শব্দ প্রসঙ্গে বলেন £ £ ইহার অর্থ হইল 
সেই সকল মৎস্য যাহা শিকার করিয়া ফেলিয়া দেওয়া হয়। 

ইকরিমা ইব্‌ন আব্বাস রো) হইতে বলেন £ 1 অর্থ সেই সকল শিকারকৃত মৎস্য 
যাহা শিকার করার পর মরিয়া গেলে নদীতে ফেলিয়া দেওয়া হয়। ইব্‌ন জারীর ইহা বর্ণনা 
করিয়াছেন । 

সাঈদ ইবৃন মুসাইয়্যাব রে) বলেন £ £০২% অর্থ সেই সকল শিকারকৃত জীবিত মৎস্য 
যাহা ফেলিয়া দেওয়ার পর শুষ্ক তটে আসিয়া শুটকি হইয়া যায়। ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা 
করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)...... আবদুর রহমান ইব্‌ন আবু হুরায়রা হইতে বর্ণনা করেন যে, আবদুর 
রহমান ইব্‌ন আবু হুরায়রা (রা) বলেন ৪ এক ব্যক্তি ইব্‌ন উমর (রো)-কে জিজ্ঞাসা করেন যে, 
নদীর মৃত অনেক মৎস্য কুলে আসিয়া আছড়াইয়া পড়ে, আমরা কি সেইগুলি খাইব ? তিনি 
বলেন, তোমরা সেইগুলি খাইও না। এই কথা বলিয়া ইব্‌ন উমর (রা) ঘরে আসিয়া কুরআন 
খুলিয়া সূরা মায়িদার 5১৮+-.113 (4 (০02- 4০৮০3 আয়াত পড়িয়া তৎক্ষণাৎ বলেন £ 
যাও, সেই লোকটিকে গিয়া বল, উহা খাওয়া যাইবে । কেননা কুরআনের ভাষ্যমতে সেইগুলি 
খাদ্যের অন্তর্ভুক্ত । 


Contents 


৬৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন জারীরও বলিয়াছেন £ 4০। দ্বারা সেই সকল মৃত মৎস্যকে বুঝান হইয়াছে যাহা 
নদীতে মারা যায়। 

এই বিষয়ে একটি “খবরে ওয়াহিদ'-এ রিওয়ায়াত করা হইয়াছে এবং উহ্য মওকুফ সুত্রেও 
রিওয়ায়াত করা হইয়াছে উহা হইল এই £ 

হান্নাদ ইব্‌ন সিররী (র)...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন, রাসূলুল্লাহ (সা) ২০০৮৩ >>| ১০০০1] =| আয়াতাংশ সম্পর্কে বলেন 8 ৫ 
অর্থ সেই সকল মৎস্য যাহা মৃত অবস্থায় নদীতে ফেলিয়া দেওয়া হয়। 

কেহ কেহ এই হাদীসটিকে আবু হুরায়রার উপর মওকুফ সনদে বর্ণনা করিয়াছেন। অর্থাৎ 
হান্নাদ (র)...... আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) ১০154 4৯ 
45159 ০৯1| আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন £ ইহার অর্থ সেই সকল শিকারকৃত মৎস্য যাহা 
মরিয়া যাওয়ার পর নদীতে ফেলিয়া দেওয়া হয়। 

৪১/34/3111 “তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য । অর্থাৎ উহা তোমাদের 
খাদ্য সামগ্রীর অন্তর্ভুক্ত । %)/.. হইল ৭). শব্দের বহুবচন । ইকরিমা বলেন, ইহা তাহাদের 
ভোগ্য বস্তু, যাহারা নদীতে শিকারে যায় এবং নদীপথে পর্যটনে বাহির হয়। 

কেহ কেহ বলিয়াছেন £ যাহারা নদীতে থাকে, তাহারা তাজা মাছ শিকার করে । আর 
যেগুলি মরিয়া যায়, তাহারা সেইগুলি শুটকি করিয়া রাখে । অথবা শিকার করার পর মৃত 
মাছগুলি নদীতে নিক্ষেপ করে। শুটকি করা মাছগুলি তাহারা উপকূলবর্তী লোক অথবা 
পর্যটকদের জন্য বাজারজাত করে। 

ইব্‌ন আব্বাস, মুজাহিদ ও সুদী (র) প্রমুখ হইতেও এই ধরনের ব্যাখ্যা বর্ণনা করা 
হইয়াছে। 

উল্লেখ্য যে, জমহুর উলামা আলোচ্য আয়াতটির আলোকে মৃত মৎস্য হালাল বলিয়া 
অভিমত ব্যক্ত করিয়াছেন। 

ইমাম মালিক (র)...... জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন 
আবদুল্লাহ (রা) বলেন ঃ একবার রাসূলুল্লাহ সো) আবু উবায়দা ইব্‌ন জাররাহকে আমীর করিয়া 
উপকূলবর্তী অঞ্চলে একদল সৈন্য প্রেরণ করেন। এই দলটির সৈন্যসংখ্যা ছিল মোট তিনশত । 
আমিও এই দলের অন্তর্ভুক্ত ছিলাম ৷ কিন্তু মধ্যপথেই আমাদের খাদ্যসামগ্রী শেষ হইয়া যায়। 
তাই আবু উবায়দা (রা) সকল সৈন্যকে তাহাদের নিজেদের নিকট রক্ষিত খাদ্যগুলি একস্থানে 
জমা করার আদেশ দান করেন। ফলে সকলে নিজ নিজ খাদ্যসমূহ জমা করেন। আমার নিকট 
খাদ্য হিসাবে ছিল খেজুর । আমি প্রত্যেকদিন উহা হইতে অল্প অল্প করিয়া খাইতাম। উহা জমা 
করিয়া দেওয়ার পর আমরা একটি করিয়া খেজুর ভাগে পাইলাম। এইভাবে খাইয়া আমরা 
মরণাপন্ন হইয়া পড়ি । অবশেষে আমাদের খাদ্যসামগ্রী একেবারে নিঃশেষ হইয়া যায়। ইতিমধ্যে 
আমরা নদীর কিনারায় পৌছিয়া যাই। তখন আমরা নদীর তীরে টিলার মত উচু একটি বিশাল 
মাছ দেখিতে পাই। আমরা সেই মাছটি একাধারে আঠারদিন পর্যন্ত আহার করি। পরে আবূ 
উবায়দা রো) আমাদিগকে উহার পাঁজরের দুইটি হাড় মুখোমুখি করিয়া দাড় করাইতে বলেন। 


Contents 


সূরা মায়িদা ৬৬৯ 


সেই হাড়ের মধ্য দিয়া সওয়ারীসহ অনায়াসে একটি উট চলিয়া যায়৷ সহীহদ্বয়েও এই হাদীসটি 
৮1০ বর্ণিত হইয়াছে। 
জাবির রো) হইতে আবু যুবায়রের সনদে সহীহ মুসলিমে বর্ণিত হইয়াছে যে, জাবির (রা) 

বলেন ঃ সাগরের তীরে আমরা উঁচু টিলার মত কিছু একটা দেখিতে পাই। আমরা নিকটে 
আসিয়া দেখি উহা একটি সামুদ্রিক জন্তু । উহাকে আম্বার বা তিমি মাছ বলা হয়। আবু উবায়দা 
(রা) উহা দেখিয়া বলেন, এটা তো মৃত। পরক্ষণে তিনি আবার বলেন, না, আমরা রাসূলুল্লাহ 
(সা)-এর সৈন্য । আমরা ক্ষুধায় মরিয়া যাইতেছি। এই মুহূর্তে আমরা ইহাই খাইতে বাধ্য । 
- অতএব তোমরা সকলে এই সদ্য মৃত মৎস্যটির গোশত চাহিদামত খাও। আমরা তথায় 
একমাস অবস্থান করিয়াছিলাম, আমরা সেখানে ছিলাম তিনশত লোক । এই মৎস্য খাইয়া 
আমরা সকলে মোটাতাজা হইয়া উঠি । আমরা মৎস্যটির চোখের কোটর হইতে বরতন ভরিয়া 
তেল তুলিয়াছিলাম। এমনকি মৎস্যটির দেহ হইতে গরুর গোশতের টুকরার মত এক-একটা 
টুকরা কাটিতাম। 

জাবির রো) আরও বলেন, আবূ উবায়দা (রা) সেই মৎস্যটির চোখের কোটরের মধ্যে 
তেরজন লোক বসাইয়াছিলেন। উহার পাঁজরের দুইটি হাড়ের মধ্য দিয়া সওয়ারীসহ একটা উট 
অবলীলায় চলিয়া গিয়াছিল। ইহা দ্বারা বুঝা যায় যে, মাছটি কত বড় ছিল। আমরা উহার 
গোশত শুকাইয়া সফরের পাথেয় হিসাবে নিয়াছিলাম। অতঃপর আমরা মদীনায় আসিয়া 
রাসূলুল্লাহ (সা)-কে সকল ঘটনা বলিলে তিনি বলেন, উহা তোমাদের জন্য ছিল আল্লাহ প্রদত্ত 
খাদ্য। তোমার নিকট যদি উহার গোশত থাকিয়া থাকে, তাহা হইলে আন, আমিও উহা খাইব। 

বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (সা)-এর নিকট আমরা উহা হাদীয়া স্বরূপ পেশ করিলে তিনি 
উহা আহার করেন। 

মুসলিমের অন্য একটি রিওয়ায়াতে আসিয়াছে যে, মাছটি যেই সফরে পাওয়া যায়, সেই 
অভিযানে রাসূলুল্লাহ (সা)-ও সঙ্গে ছিলেন। কেহ কেহ এই ঘটনাটি অন্যরূপেও বর্ণনা 
করিয়াছেন। 

কেহ বলিয়াছেন £ ঘটনা ঠিকই আছে, কিন্তু সেখানকার প্রথম সফরের সময় রাসূলুল্লাহ 
(সা) সঙ্গে ছিলেন। দ্বিতীয়বার যখন সেখানে সফর করা হয়, তখন সৈন্যদলের নেতৃত্বে ছিলেন 
আবূ উবায়দা (রা)। আর আবু উবায়দা যখন সফরে যান, তখন এই এঁতিহাসিক মাছটি পাওয়া 
যায়। আল্লাহই ভাল জানেন। 

মালিক (র)...... মুগীরা ইব্‌ন আবূ বুরদা হইতে বর্ণনা করেন যে, মুগীরা ইব্‌ন আবু বুরদা 
বলেন, আবু হুরায়রা (রা) বলিয়াছেন £ জনৈক ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা 
করেন, হে আল্লাহ্র রাসূল । আমরা সাগর ও নদীতে সফর করি । আমরা আমাদের সাথে অল্প 
পরিমাণে পানি রাখি । যদি উহা দ্বারা উযূ করি তাহা হইলে আমরা পিপাসিত থাকিব । তাই 
আমরা তখন কি সাগরের পানি দিয়া উযু করিতে পারিব ? জবাবে রাসুলুল্লাহ (সা) বলেন £ 
উহার পানি পবিত্র এবং উহার মৃত মৎস্যও হালাল । 

এই হাদীসটি ইমাম শাফিঈ, আহমদ এবং আহলে সুনান চত্ুষ্টয়ও বর্ণনা করিয়াছেন। 
রাসূলুল্লাহ (সা) হইতে সাহাবীদের সূত্রে এইরূপ একটি হাদীস বর্ণনা করা হইয়াছে। 


Contents 


৬৭০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন মাজাহ, তিরমিযী, আবু দাউদ ও ইমাম আহমদ (র)...... আবু হুরায়রা (রা) হইতে 
বর্ণনা করিয়াছেন যে, আবু হুরায়রা (রা) বলিয়াছেন £ একবার আমরা রাসূলুল্লাহ (সা)-এর 
সহিত হজ্জে অথবা উমরায় উপস্থিত ছিলাম । তখন আমরা এক ঝাঁক টিডিডর মুখামুখি হই। 
আসিয়া পড়িতে থাকে । তখন আমরা পরম্পরে বলিতে থাকি, হায়, আমরা কি'করিতেছি। 
আমরা তো মুহরিম! অতঃপর আমরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট গিয়া এই ব্যাপারে জিজ্ঞাসা 
করিলে তিনি আমাদিগকে বলেন £ সাগরের জীব শিকার করায় কোন ক্ষতি নাই। এই 
হাদীসটির অন্যতম বর্ণনাকারী আবুল মাহযিম একজন দুর্বল রাবী । আল্লাহই ভাল জানেন । 

ইব্‌ন মাজাহ (র)...... জাবির ও আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির 
ও আনাস ইবৃন মালিক (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) একবার টিড্ড সম্পর্কে বদদু'আ করিয়া 
বলিয়াছিলেন £ হে আল্লাহ! তুমি উহার ছোট বড় সবগুলিকে ধ্বংস কর এবং উহার ডিমগুলি নষ্ট 
করিয়া উহার বংশ বৃদ্ধির পথ রুদ্ধ কর। কেননা উহারা আমাদের ফসল ও খাদ্য নষ্ট করে। তুমি 
তো প্রার্থনা শ্রবণকারী এবং প্রার্থনা গ্রহণকারী । তখন খালিদ বলিয়াছিলেন, হে আল্লাহ্‌র রাসূল! 
আপনি কিভাবে আল্লাহ্র সৃষ্ট একটি প্রজাতির বংশ বৃদ্ধি রোধকল্লে দু'আ করিলেন ? এই প্রশ্নের 
উত্তরের এক পর্যায়ে রাসূলুল্লাহ (সা) বলিয়াছিলেন ৪ এই টিডিড তো সাগরের মাছের একটি 
প্রজাতি । 

হাশিম (র) বর্ণনা করেন যে, যিয়াদ বলেন 8 আমাকে ইহা এমন এক ব্যক্তি বলিয়াছেন 
যিনি মাছ হইতে টিডিড জন্ম নিতে দেখিয়াছেন। ইহা একমাত্র ইব্‌ন মাজাহ রিওয়ায়াত 
করিয়াছেন। 

শাফিঈ (র)...... ইব্‌ন আব্বাস (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
ইহরামের অবস্থায় টিডিড শিকার করিতে নিষেধ করিয়াছেন। 

কতক ফিকহ বিশারদ আলোচ্য আয়াত দ্বারা নদীর সকল জীব খাওয়া জায়েয বলিয়া দলীল 
পেশ করিয়াছেন। নদীর কোন জীবকে তাহার হারাম বলিয়া মনে করেন না। যথা আবূ বকর 
সিদ্দীক (রা) হইতে ইতিপূর্বে বর্ণনা করা হইয়াছে যে, নদীর সকল জীবই খাওয়ার যোগ্য। 

তবে কেহ কেহ ব্যাঙকে হালাল জীব হইতে আলাদা করিয়াছেন। ইহা ব্যতীত সকল জীব 
খাওয়া জায়েয । 

অন্য একটি হাদীসে নাসাঈ, আবু দাউদ ও ইমাম আহমদ (র)...... আবূ আবদুর রহমান 
ইব্‌ন উসমান আত-তায়মী হইতে বর্ণনা করেন যে, আবূ আবদুর রহমান ইব্‌ন উসমান তায়মী 
বলিয়াছেন 3 রাসূলুল্লাহ (সো) ব্যাঙ হত্যা নিষেধ করিয়াছেন। আবদুল্লাহ ইব্‌ন আমর হইতে 
নাসাঈ বর্ণনা করেন যে, তিনি আরও বলিয়াছেন, ব্যাঙের ডাক আল্লাহর তাসবীহ। 

অন্য এক দল বলিয়াছেন $ নদীর শিকারকৃত মাছ খাওয়া যাইবে বটে, কিন্তু ব্যাঙ খাওয়া 
যাইবে না। | 

তবে এই ব্যাপারে প্রচুর মতবিরোধ রহিয়াছে । কেহ বলিয়াছেন, পানির সকল জীবই 
খাওয়ার যোগ্য । আবার কেহ বলিয়াছেন, না, পানির প্রত্যেক জীবই খাওয়ার যোগ্য নয়। কেহ 
বলিয়াছেন, পানির যে সকল জীব স্থলের হালাল জীবের আকৃতির হইবে, সেইগুলি খাওয়া 


Contents 


সূরা মায়িদা ৬৭১ 


যাইবে এবং যে সকল জীব স্থলের হারাম জীবাকৃতির হইবে, তাহা খাওয়া যাইবে না । উল্লেখ্য 
যে, এই সকল ইখতিলাফ ইমাম শাফিঈর মাযহাবের উপর ভিত্তি করিয়া গড়িয়া উঠিয়াছে। 

ইমাম আবু হানীফা (র) বলেন ঃ পানিতে মৃত পানির জীবসমূহ খাওয়া যাইবে না। যেমন 
স্থলে মৃত স্থলজীব খাওয়া যায় না। কেননা £55511 ৮:1০ ০৮১৯ -এই আয়াত দ্বারা এই 
কথাই বুঝা যায়। উপরন্তু এই ধরনের হাদীসও রহিয়াছে। 

ইবৃন মারদুবিয়া (র)...... জাবির (রা) হইতে বর্ণনা করে যে, জাবির (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ নদী হইতে শিকার করা জীবিত মাছ মরিয়া গেলে উহা তোমরা 
খাও। আর যদি নদীতে মৃত মাছ তুফানে কূলে নিয়া আসে, তবে উহা তোমরা খাইও না। 

জাবির রো) হইতে আবু যুবায়রের সূত্রে ইয়াহিয়া ইব্‌ন আবূ উনাইসা এবং ইসমাঈল ইব্‌ন 
উমাইয়াও ইহা বর্ণনা করিয়াছেন । তবে এই সূত্রটি অগ্রহণযোগ্য । 

আসহাবে মালিক, শাফিঈ ও আহমদ ইব্‌ন হাম্বলের রিওয়ায়াতে ইতিপূর্বে ‘হাদীসে আম্বারে’ 
যে বর্ণিত হইয়াছে, ‘নদীর পানি পবিত্র এবং উহার অভ্যন্তরের মৃত মৎস্য হালাল’ ইহার 
আলোকে জমহুর উলামা বলেন, পানিতে মৃত মৎস্য হালাল। 

ইমাম শাফিঈ (র)...... ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ আমাদের জন্য দুই প্রকারের মৃত জীব এবং দুই প্রকারের রক্ত 
হালাল করা হইয়াছে। হালাল মৃত জীবদ্বয় হইল মৎস্য ও টিডিড এবং হালাল রক্তদ্বয় হইল 
কলিজা ও গ্রীহা। | 

এই হাদীসটি আহমদ, ইব্‌ন মাজাহ, দারে কুতনী ও বায়হাকী (র) প্রমুখ বর্ণনা করিয়াছেন । 
ইহা মওকুফ সুত্রেও বর্ণিত হইয়াছে। 

অতঃপর বলা হইয়াছে 8৪ 1০৯ 25১05 71 ১১০০ ৮৫১০ ৯৯ যতক্ষণ তোমরা 
ইহরামে থাকিবে, ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য অবৈধ ।' 

অর্থাৎ তোমাদের জন্য ইহরামের অবস্থায় শিকার করা অবৈধ । ইহা দ্বারা বুঝা যায় যে, 
ইহরাম অবস্থায় যদি কেহ ইচ্ছাকৃতভাবে শিকার করে, তবে সে গুনাহগারও হইবে এবং 
ক্ষতিপূরণও দিতে হইবে । আর যদি ভুলবশত শিকার করিয়া ফেলে, তবে কেবল ক্ষতিপূরণ 
দিলেই সে ক্ষমা পাইয়া যাইবে। কিন্তু সেই শিকার তাহার খাওয়া জায়েয হইবে না। কেননা 
উহা তাহার জন্য মৃতজস্তু তুল্য। 

ইমাম শাফিঈ ও আহমদের এক অভিমতে রহিয়াছে যে, মুহরিম ও গায়রে মুহরিম সকলের 
জন্য এই শিকার খাওয়া অবৈধ । 

আতা, কাসিম, সালিম, আবূ ইউসুফ ও মুহাম্মদ ইব্‌ন হাসান প্রমুখ এইরূপ অভিমত প্রকাশ 
করিয়াছেন। 

এখন কথা হইল যে, মুহরিম শিকারী যদি তাহার শিকারের পূর্ণটা বা আংশিক ভক্ষণ করে, 
তবে কি তাহাকে দ্বিগুণ কাফফারা দিতে হইবে? 

আলিমগণের মধ্যে এই বিষয়ে দুইটি অভিমত রহিয়াছে । এক. দ্বিগুণ কাফ্ফারা দিতে 
হইবে । যথা আতা (র) হইতে ইব্‌ন জুরাইজ ও আবদুর রাযযাক (র) বর্ণনা করিয়াছেন যে, 
আতা (র) বলেন ঃ মুহরিম শিকারী যদি তাহার শিকার যবেহ করিয়া ফেলে এবং যদি উহা 


Contents 


৬৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ভক্ষণ করে, তবে তাহাকে দ্বিগুণ কাফফারা প্রদান করিতে হইবে । আলিমদের একদল এই 
মাযহাব গ্রহণ করিয়াছেন। 

দুই. ইহরাম অবস্থায় শিকার করিয়া উহা ভক্ষণ করিলে ভক্ষণের জন্য তাহাকে কাফ্ফারা 
প্রদান করিতে হইবে না। ইহা মালিক ইব্‌ন আনাসের মাযহাব । আবূ উমর ইব্‌ন আবদুল বারও 
এই কথা বলিয়াছেন। বিশিষ্ট ফিকহবিদগণ ও জমহুর আলিম সমাজ এইরূপ অভিমত পোষণ 
করেন। ৃ | 
উহার পক্ষে একটি যুক্তির অবতারণা করিয়া আবু উমর ইব্‌ন আবদুল বার (র) বলেন ঃ 
কোন ব্যভিচারীকে ব্যভিচারের দোষে শাস্তি দেওয়ার পূর্বে সে যদি একাধিকবারও ব্যভিচারে লিপ্ত 
হইয়া থাকে, তবে সে একবারই ব্যভিচারের নির্ধারিত শাস্তি ভোগ করিবে। 

আবু হানীফা রে) বলেন ঃ ইহরাম অবস্থায় শিকার করিয়া উহা ভক্ষণ করিলে তাহাকে 
উহার মূল্য আদায় করিতে হইবে । 

আবু সাওর (রে) বলেন ঃ ইহরাম অবস্থায় শিকার করিলে তাহাকে কাফফারা আদায় করিতে 
হইবে এবং সে সেই শিকার খাইতেও পারিবে । তবে মুহরিম শিকারকারীর উহা খাওয়া আমি 
তেমন একটা পসন্দ করি না। কেননা রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ তোমরা মুহরিম থাকাকালীন 
অবস্থায় তোমাদের জন্য স্থলের শিকার খাওয়া হালাল, যদি না উহা তোমরা নিজেরা শিকার 
করিয়া থাক বা তোমাদের উদ্দেশ্যে শিকার করা হইয়া থাকে। 

এই ব্যাপারে বিস্তারিত বিবরণ সামনে আসিতেছে । তবে আশ্চর্যের কথা হইল, মুহরিমের 
জন্য তাহার শিকার খাওয়া জায়েষের ব্যাপারটি । 

মুহরিমের জন্য ইহরামবিহীন ব্যক্তির শিকার খাওয়ার ব্যাপারে মতভেদ রহিয়াছে । উহার 
কিছুটা আলোচনা ইতিপূর্বে করা হইয়াছে। কেহ বলিয়াছেন, শিকারী ব্যতীত অন্য যে কোন 
মুহরিম ও গায়রে মুহরিমের জন্য উহা খাওয়া বৈধ। আল্লাহই ভাল জানেন। 

কোন গায়রে মুহরিম ব্যক্তি যদি শিকার করিয়া মুহরিম ব্যক্তিকে হাদীয়া স্বরূপ প্রদান করে, 
তবে উহা তাহার জন্য খাওয়া জায়েষের পক্ষে বহু আলিম মত ব্যক্ত করিয়াছেন। হউক সেই 
শিকার মুহরিমের উদ্দেশ্যে শিকারকৃত বা অন্য কোন উদ্দেশ্যে । 

এই অভিমত উমর ইব্‌ন খাত্তাব, আবূ হুরায়রা, যুবায়র ইবনুল আওয়াম, কা'ব আল- 
আহবার (রো), মুজাহিদ ও আতা হইতে আবু উমর ইব্‌ন আবদুল বার (র) বর্ণনা করিয়াছেন । 
রবীআ ও ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন মুসাইয়াব (র) বলেন ঃ জনৈক ব্যক্তি 
আবু হুরায়রা রো)-কে মুহরিমের শিকার খাওয়া যাইবে কি না এই ব্যাপারে প্রশ্ন করিলে তিনি 
উহা খাওয়া যাইবে বলিয়া ফতওয়া দেন। ইহার পর উমর ইব্‌ন খাত্তাব (রা)-এর সঙ্গে দেখা 
হইলে তিনি তাহাকে ইহা বলেন । উমর ইব্‌ন খাত্তাব (রা) তাহাকে বলেন, তুমি যদি তাহাকে 
এইরূপ ফতওয়া না দিতে তাহা হইলে তোমাকে আমি অবশ্যই শাস্তি দিতাম । 

অন্য একদল বলিয়াছেন ৪ মুহরিমের জন্য এই গোশ্ত খাওয়া সম্পূর্ণরূপে নাজায়েয । 
কেননা আয়াতের সাধারণ অর্থ দ্বারা এই কথাই বুঝা যায়। 


Contents 


সূরা মায়িদা ৬৭৩ 


দ্বিতীয়ত আবদুর রাযযাক (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) মুহরিমের জন্য শিকারের গোশত আহার করা মাকরূহ বলিয়াছেন। তিনি আরও 
বলিয়াছেন যে, বিষয়টি অস্পষ্ট । অর্থাৎ ৯ 2০51০ Ae ৫০ ০০০১৯ এই 
আয়াতটির তাৎপর্য স্পষ্ট নয়। 

মুআম্মার (র)...... ইব্‌ন উমর রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) মুহরিমের 
জন্য শিকারকৃত জন্তুর গোশত খাওয়া মাকরূহ বলিয়াছেন। ইব্‌ন উমর (রা) হইতে মামার 
এইরূপ রিওয়ায়াত করিয়াছেন । 

ইব্‌ন আবদুল বার, তাউস জাবির ইব্‌ন যায়দ, সাওরী ও ইসহাক ইব্‌ন রাহবিয়া (র)-ও 
অনুরূপ বলিয়াছেন । আলী ইব্‌ন আবূ তালিব (রা) হইতেও এইরূপ বর্ণনা করা হইয়াছে। 

সাঈদ ইব্‌ন মুসাইয়্যাব হইতে ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, আলী (রা) যে কোন অবস্থায় 
মুহরিমের জন্য শিকারের গোশত খাওয়া মাকরূহ বলিয়াছেন । 
মুহরিম ব্যক্তি যদি মুহরিমের উদ্দেশ্যে শিকার করে, তবে উহা মুহরিমের জন্য খাওয়া বৈধ নয়। 

স“আব ইবৃন জুসামা (রা)-এর হাদীসে আসিয়াছে যে, তিনি একবার রাসূলুল্লাহ (সা)-কে 
একটি শিকারকৃত বন্য গাধা হাদীয়া স্বরূপ প্রদান করিলে তিনি উহা প্রত্যাখ্যান করেন। ইহার 
পর রাসূলুল্লাহ (সা) স“আব ইব্‌ন জুসামার চেহারার প্রতি লক্ষ্য করিয়া তাহাকে কিছুটা বিষন্ন 
দেখিলে তিনি তাহাকে (সান্তনা দিয়া) বলেন ৪ আমি তোমার উপহার প্রত্যাখ্যান করিতাম না, 
যদি না আমি মুহরিম হইতাম । 

এই হাদীসটি সহীহদ্বয়ে আরো বিস্তারিতভাবে উল্লেখিত হইয়াছে । 

উল্লেখ্য যে, রাসূলুল্লাহ (সো) উপলব্ধি করিয়াছিলেন, লোকটি তাহার উদ্দেশ্যেই এই 
শিকারটি করিয়াছে । কাজেই তিনি উপহার প্রত্যাখ্যান করিয়াছিলেন। তাই যদি কোন শিকার 
মুহরিমকে উদ্দেশ্য করিয়া শিকার না করা হয়, তাহা হইলে উহা মুহরিমের জন্য খাওয়া বৈধ । 

আবু কাতাদা একটি বন্য গাধা শিকার করিয়া তাহার মুহরিম সঙ্গীদের জন্য নিয়া আসেন। 
অবশ্য আবু কাতাদা মুহরিম ছিলেন না। কিন্তু তাহার সঙ্গীরা কেহই উহা খাইলেন না। অতঃপর 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট এই ব্যাপারে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন ঃ তোমাদের কেহ কি 
তাহাকে এই শিকারের জন্য ইঙ্গিত করিয়াছিলে বা সহযোগিতা করিয়াছিলে ? তাহারা বলিল, 
না। তখন রাসূলুল্লাহ (সা) তাহাদিগকে বলিলেন £ তবে তোমরা উহা খাও। রাসূলুল্লাহ (সা) 
নিজেও উহা হইতে খাইয়াছিলেন। সহীহদ্বয়ে উহা বিস্তারিতভাবে উল্লেখিত হইয়াছে। 

ইমাম আহমদ (র)...... জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, জাবির 
ইব্‌ন আবদুল্লাহ রো) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ স্থলের শিকারকৃত জন্তু তোমাদের 
জন্য হালাল। 

সাঈদ (রা) বলেন £ (০১৯ ১5১13 -এর অর্থ হইল, উহা তোমাদের জন্য শিকার কিংবা 
তোমাদের ইঙ্গিত ও সহযোগিতায় শিকার করা না হওয়া উচিত। 

কুতায়বা হইতে নাসাঈ, তিরমিযী এবং আবূ দাউদও এইরূপ বর্ণনা করিযাছেন। তবে 
তিরমিযী বলেন, জাবির রো) হইতে মুত্তালিব কোন রিওয়ায়াত শুনিয়াছেন বলিয়া আমার জানা 
নাই। 


কাছীর-_-৩/৮৫ 


Contents 


৬৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


কিন্তু জাবির (রা) হইতে তাহার গোলাম মুত্তালিব ও আমর ইবন আবূ আমরের সূত্রে 
ইমাম মুহাম্মদ ইব্‌ন ইদরিস আশৃ-শাফিঈ এই হাদীসটি বর্ণনা করিয়া বলেন, এই হাদীসের সনদ 
উত্তম। 

মালিক (র)...... আবদুল্লাহ ইবৃন আমির ইব্‌ন রবীআ হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
ইব্‌ন আমির বলেন ঃ উসমান (রা) গ্রীষ্মের দিনে ইহরামের অবস্থায় বস্তাবৃত অবয়বে যখন উরযে 
ছিলেন, তখন জনৈক ব্যক্তি তাহার উদ্দেশ্যে শিকারকৃত জন্তুর গোশত নিয়া আসিলে তিনি 
অন্যান্য সকলকে বলেন, তোমরা সকলে ইহা খাও,আমি খাইব না। কেননা এই শিকার আমার 
উদ্দেশ্যে করা হইয়াছে। 


49048 150 ০560856 TESTI BS BE CLIO (১০০) 
১৫৯ iY ৫ 

1265 0১5 অর BS ৫০৮৮ OF ES তিন 2 (2 (২.২) 
014৮4552015 ৮৬6 thn ৬ দর্ঘ 475 095 ০৮৩০ 

OO 15৮22 EF 2৬ 5358 ULI (N.Y) 


১০০. “মন্দ আর ভাল এক নহে, যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে। 
সুতরাং হে বোধশক্তিসম্পন্নরা! আল্লাহকে ভয় কর যাহাতে তোমরা সফলকাম হইতে 
পার ।” র 

১০১. “হে মুমিনগণ! তোমরা সেই সব বিষয়ে প্রশ্ন করিও না যাহা প্রকাশ পাইলে 
তোমরা দুঃখিত হইবে । কুরআন অবতরণের কালে তোমরা যদি সেই সব বিষয়ে প্রশ্ন কর, 
তবে উহা তোমাদের জন্য প্রকাশ করা হইবে । আল্লাহ সেইসব ক্ষমা করিয়াছেন । আল্লাহ 
ক্ষমাশীল ও সহনশীল ।” 

১০২. “তোমাদের পূর্বেও তো এক সম্প্রদায় এই প্রকার প্রশ্ন করিয়াছিল; অতঃপর 
তাহারা উহা প্রত্যাখ্যান করে ।” 

তাফসীর ৪ আল্লাহ তা“আলা রাসূল (সা)-কে বলিতেছেন ৪ হে মুহাম্মদ! তুমি সকলকে 
বলিয়া দাও যে, মন্দ ও ভাল এক নহে, যদিও মন্দের প্রাচুর্য তোমাকে চমৎকৃত করে। 

৬-০৯। ৪১১৫ অর্থাৎ হে মানব সম্প্রদায়! অল্প হালাল বস্তু যতটা উপকারী, বহু 
পরিমাণে হারাম বস্তুর অপকারিতা অপেক্ষা তাহা উত্তম। হাদীসে আসিয়াছে যে, স্বল্প বস্তু সেই 
অধিক বস্তু অপেক্ষা উত্তম যাহা আল্লাহ্‌র পথে মানুষকে গাফিল বানাইয়া দেয় । 

আবুল কাসিম আল-বাগাভী (র)...... আবূ উমামা রো) হইতে আহমদ স্বীয় গ্রন্থে বর্ণনা 
করেন যে, আবূ উমামা (রা) বলেন £ সা'লারা ইব্‌ন হাতিব আল-আনসারী (রো) রাসূলুল্লাহ 
(সা)-কে বলেন, হে আল্লাহর রাসূল! দু'আ করুন আল্লাহ যেন আমার সম্পদ বৃদ্ধি করিয়া দেন। 


Contents 


সূরা মায়িদা ৬৭৫ 


রাসূলুল্লাহ (সা) তাহাকে বলিলেন ঃ যেই অল্প সম্পদের শোকর আদায় করা হয়, তাহা সেই 
বেশি সম্পদ অপেক্ষা উত্তম যাহার শোকর আদায় করা হয় না। 

1191 ০1011054111 19452 অর্থাৎ “হে সুস্থ বোধশক্তিসম্পন্নেরা! তোমরা হারাম 
পরিত্যাগ কর ও হালাল বস্তুকে যথেষ্ট ভাবিয়া উহাতে পরিতুষ্ট থাক।' তাহা হইলে হয়ত 
তোমরা ইহকাল ও পরকালে সফলকাম হইতে পার। 

তঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 

১5১58 এ ILLS 55196521985 CASH কও 
অর্থাৎ হে বিশ্বাসীগণ! তোমরা সেসব বিষয়ে প্রশ্ন করিও না যাহা প্রকাশিত হইলৈ তোমরা 
দুঃখিত হইবে ।' 

এখানে আল্লাহ তা'আলা মু'মিন বান্দাদিগকে জানার জন্য এমন প্রশ্ন করা হইতে বিরত 
থাকার পরামর্শ দিয়াছেন যাহা নিজেদের জন্য ক্ষতিকর এবং অর্থহীন। কেননা এইসব যদি 
প্রকাশ হইয়া পড়ে, তবে তাহা তাহাদের জন্য দুঃখ ও অনুশোচনার হেতু হইয়া দীড়াইবে । 

হাদীসে আসিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ আমি চাই না তোমরা আমাকে 
তোমাদের কাহারো সম্পর্কে মন্তব্য করিতে বল; বরং আমি তোমাদের সঙ্গে এমন অবস্থায় 
মিলিতে চাই যেন তখন আমার মন অনাবিল থাকে এবং কাহারো প্রতি কোন ধরনের মনোকষ্ট 
না থাকে। 

বুখারী (রা)...... মূসা ইব্‌ন আনাস হইতে বর্ণনা করেন যে, মূসা ইব্‌ন আনাস বলেন ঃ 
আনাস ইব্‌ন মালিক (রা) বলিয়াছেন £ একদা রাসূলুল্লাহ (সা) এমন ধরনের একটি ভাষণ দেন 
যাহা আমি আর কখনো শুনি নাই। তিনি তাহার ভাষণে বলিতেছিলেন ৪ আমি যাহা জানি 
তোমরা যদি তাহা জানিতে, তবে তোমরা অল্প হাসিতে এবং বেশি কাদিতে । এই কথা শোনার 
পর উপস্থিত সাহাবাগণ সকলে নিজ নিজ কাপড় দিয়া মুখ আবৃত করিয়া কাদিতে থাকেন। 
এমন সময় এক ব্যক্তি উঠিয়া রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন, আমার পিতা কে ? 
রাসূলুল্লাহ (সা) উত্তরে বলেন £ অমুক । অতঃপর ০17-১ ১1:15 % এই আয়াতটি নাযিল 
হয়। . 

শুবা হইতে রাওহ ইব্‌ন নযর এবং শু“বা ইব্‌ন হাজ্জাজ হইতে অন্যান্য সূত্রে বুখারী, 
মুসলিম, আহমদ, তিরমিযী ও নাসাঈও ইহা বর্ণনা করিয়াছেন । 

ইব্ন জারীর (রা)...... কাতাদা হইতে বর্ণনা করেন যে, কাতাদা বলেন £ 

SF I ১০০ ৩। প 2০155151054 12951 ০১১৫1 Ul 

-এই আয়াত প্রসঙ্গে আনাস ইবৃন মালিক (রা) বলেন ৪ একদা সাহাবারা রাসূলুল্লাহ 
(সা)-কে অসংলগ্ন প্রশ্ন করিতে থাকিলে রাসূলুল্লাহ (সা) এক পর্যায়ে মিন্বারের উপর উঠিয়া 
বলেন £ আজ তোমরা আমাকে যাহা ইচ্ছা তাহা জিজ্ঞাসা করিতে পার। আজ আমি তোমাদের 
যে কোন ধরনের প্রশ্নের পরিষ্কার করিয়া উত্তর দিব। 

এই কথা শুনিয়া সাহাবাগণ নতুন কোন নির্দেশের আশঙ্কায় আতকিয়া উঠেন। তখন আমি 
আমার ডানদিকে এবং বামদিকে চাহিয়া দেখি, সাহাবারা সকলে কাপড় দ্বারা মুখাবয়ব আবৃত 


Contents 


৬৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিয়া কাদিতেছেন। এমন সময় যে ব্যক্তির পিতৃ-পরিচয়ের ব্যাপারে সমাজে ব্যাপক বদনাম 
ছিল, সে রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করে, হে আল্লাহ্র নবী! আমার পিতা কে? রাসূলুল্লাহ 
(সা) বলেন, তোমার পিতা হইল হুযাফা । | 

অতঃপর উমর (রা) দীড়াইয়া বলেন, আল্লাহ আমাদের প্রভু, ইসলাম আমাদের দীন এবং 
মুহাম্মদ (সা) আমাদের রাসূল । আল্লাহর নিকট আমরা পানাহ চাই । অথবা তিনি বলিয়াছিলেন, 
আমরা আল্লাহর নিকট ফিতনার অপকারিতা হইতে পানাহ্‌ চাই। 

অতঃপর রাসূলুল্লাহ সো) বলেন £ আজ আমার নিকট ভাল ও মন্দ যতটা উদ্ভাসিত, এমনটা 
আর কখনো হয় নাই এবং বেহেশৃত ও দোযখ আমি এতটা নিকটে দেখিতে পাইতেছি, যেন এই 
দেওয়ালের অপর পার্শ্বে উহা অবস্থিত। 

সাঈদের সূত্রে ইহা বর্ণনা করা হইয়াছে । আনাস (রা) হইতে এই হাদীসটি প্রায় একইরূপ 
বর্ণনা করা হইয়াছে। 

যুহরী (র) বলেন £ এই ঘটনার পর উম্মে আবদুল্লাহ ইব্‌ন হুযাফা সেই প্রশ্বকারীকে বলেন, 
আমি তোমার মত অপদার্থ কোন সন্তান দেখি নাই ৷ তুমি কি জান, আইয়ামে জাহিলিয়াতে কত 
জঘন্য জঘন্য অন্যায় সংঘটিত হইত ? তোমার এই জিজ্ঞাসার কারণে আজ আমার সেকালের 
কত বড় একটি জঘন্য অন্যায় প্রকাশিত হইয়া পড়িল ? জবাবে সে বলিল, আজ যদি আমার 
পিতৃ-পরিচয়ের সম্পৃক্ততা বিশ্রী কৃষ্ণাঙ্গ কোন গোলামের সহিতও প্রকাশিত হইত, তাহা হইলেও 
আমি তাহা মানিয়া নিতাম । 

ইব্‌ন জারীর (র)...... আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) রক্তিম চেহারায় বাহির হইয়া আসিয়া মিম্বারের উপর উপবেশন 
করেন। এমন মুহুর্তে এক ব্যক্তি তাহাকে জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্র রাসূল! আমার পিতা 
কোথায় ? জবাবে তিনি বলিলেন, জাহান্নামে । আর এক ব্যক্তি উঠিয়া জিজ্ঞাসা করেন, আমার 
পিতা কে? জবাবে তিনি বলিলেন “তোমার পিতা হইল হুযাফা । 

এমন সময় উমর ইব্‌ন খাত্তাব (রা) উঠিয়া বলেন, আল্লাহ আমাদের প্রভু, ইসলাম আমাদের 
দীন, মুহাম্মদ (সা) আমাদের নবী এবং কুরআন আমাদের ইমাম । হে আল্লাহর রাসূল! আইয়ামে 
জাহিলিয়াত এবং আইয়ামে শিরক আমরা অতিবাহিত করিয়াছি । খুবই নিকট অতীতে আমাদের 
কাহার পিতা কে হইয়াছিল তাহা আল্লাহই ভাল জানেন। এই কথা বলার পরে রাসূলুল্লাহ 
(সা)-এর রাগ প্রশমিত হয় এবং এই আয়াতটি নাযিল হয় ঃ 


SES EI LS 01 এ ye HLS 419৮০105134 

এই হাদীসটির সনদ খুবই চমৎকার সুদ্দী হইতে মুরসাল সূত্রে £ 
১২৮০৫] LS 01 42515519105 21১5০ SHULL 

এই আয়াতটি সম্পর্কে বর্ণনা করা হইয়াছে £ একদা রাসূলুল্লাহ (সা) অত্যন্ত ক্ষুব্ধ চেহারায় 


জবাব তোমাদিগকে স্পষ্ট করিয়া প্রদান করিব। 


Contents 


সূরা মায়িদা - ৬৭৭ 


এই কথা শুনিয়া কুরায়শ গোত্রের বনী হাশিম বংশের এক ব্যক্তি, যাহাকে আবদুল্লাহ ইব্‌ন 
হুযাফা বলিয়া ডাকা হইত এবং যাহার পিতৃ-পরিচয়ের ব্যাপারে জনমনে ব্যাপক সন্দেহ ছিল; 
সেই ব্যক্তি উঠিয়া জিজ্ঞাসা করিল, হে আল্লাহ্‌র রাসূল! আমার পিতা কে ? জবাবে রাসূলুল্লাহ 
(সা) বলিলেন ঃ অমুক ব্যক্তি তোমার পিতা । অতঃপর তাহার পিতাকেও ডাকা হয় । 

এমন সময় উমর ইবৃন খাত্তাব (রা) উঠিয়া রাসূলুল্লাহ (সা)-এর পদচুম্বন পূর্বক বলেন, হে 
আল্লাহ্র রাসূল! আমাদের রব আল্লাহ, আপনি আমাদের রাসূল, ইসলাম আমাদের দীন এবং 
ইরা রানার রানা সারা নিসার টাকা নীপা AOE রজার 
করিয়া দিন। 

উমর (রা) এইভাবে একাধিকবার বলিতে থাকিলে রাসূলুল্লাহ (সা)-এর রাগ প্রশমিত হয়। 
পরিশেষে তিনি বলেন ঃ ব্যভিচারের দ্বারা উৎপন্ন সন্তান মাতার পরিচয়ে পরিচিত হইবে এবং 
ব্যভিচারীকে পাথর নিক্ষেপ করিয়া হত্যা করিতে হইবে। 

বুখারী (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ 
লোকজন রাসূলুল্লাহ (সো)-কে তামাশাচ্ছলে অনেক কথা জিজ্ঞাসা করিত। কিন্তু হঠাৎ একদিন 
এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, বলুন আমার পিতা কে? অপর এক ব্যক্তি জিজ্ঞাসা করিল যে, বলুন 
তো আমার হারাইয়া যাওয়া উটটি এখন কোথায় ? আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ (সা)-কে এই 
ধরনের অমূলক প্রশ্ন করার প্রেক্ষিতে নাযিল করেন ঃ 


5515] 8501 দেন be TALS 150০ 22 এ 
অর্থাৎ ‘হে বিশ্বাসীগণ! তোমরা সে সব বিষয়ে প্রশ্ন করিও না যাহা প্রকাশিত হইলে তোমরা 
দুঃখিত হইবে ৷’ এই হাদীসটি একমাত্র বুখারী বর্ণনা করিয়াছেন । 
ইমাম আহমদ (র)...... আলী (রা) হইতে বর্ণনা করেন যে, আলী (রা) বলেন £ যখন এই 
আয়াতটি নাযিল হয়- 
42০,421 00:4১ ০০০ SOE 
তখন লোকে জিজ্ঞাসা করিতে থাকে যে, হে আল্লাহ্‌র রাসূল! (সামর্থ্যবান) ব্যক্তিকে কি 
প্রত্যেক বৎসর হজ্জ করিতে হইবে? হুযুর (সা) নিশ্চুপ থাকেন। তাহারা আবার জিজ্ঞাসা করে, 
প্রত্যেককে কি প্রতি বৎসর হজ্জ করিতে হইবে ? হুযূর (সা) নিশ্চুপ থাকেন । আবার জিজ্ঞাসা 
করে, প্রত্যেক বৎসর কি হজ্জ করিতে হইবে ? হুযুর (সা) বলেন, না; তবে আমি যদি বলি হ্যা, 
তাহা হইলে সামর্থ্যবান ব্যক্তির জন্য প্রত্যেক বৎসর হজ্জ করা ওয়াজিব হইয়া যাইবে । যদি 
এইরূপ প্রত্যেক বৎসর হজ্জ ওয়াজিব হয়, তাহা হইলে তোমরা উহা পালন করিতে অপারগ 
থাকিবে । ইহার পর আল্লাহ তাআলা নাযিল করেন £ 


9 ০ ৮০৪০০৯০৩৪৩০ a0 ee oc ৩2599৩8৩525 - 2 
০১০০ 5 2 এ 55116. Y Tal S35 (2৪ 


অর্থাৎ “হে বিশ্বাসীগণ! তোমরা সে সব বিষয়ে প্রশ্ন করিও না, যাহা প্রকাশিত হইলে 
তোমরা দুঃখিত হইবে ।' 


Contents 


৬৭৮ তাফসীরে ইব্ন কাছীর 


মানসূর ইব্‌ন ওয়ারদানের সূত্রে ইব্‌ন মাজাহ ও তিরমিযীও ইহা বর্ণনা করিয়াছেন। তবে 
তিরমিযী বলিয়াছেন, এই সূত্রে হাদীসটি গরীব । উপরন্তু আমি বুখারীর নিকট শুনিয়াছি যে. তিনি 
বলিয়াছেন, আবুল বুখতারীর হযরত আলী (রা)-এর সহিত সাক্ষাত হয় নাই । 

ইব্‌ন জারীর (র)......আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, 
একদা রাসূলুল্লাহ (সা) বলেন, আল্লাহ্‌ তা'আলা তোমাদের উপর হজ্জ ফরয করিয়াছেন । এক 
ব্যক্তি উঠিয়া বলেন ৪ হে আল্লাহর রাসূল! প্রত্যেক বৎসর কি হজ্জ করিতে হইবে? রাসূলুল্লাহ 
(সা) নিশ্চুপ থাকেন। কিন্তু সেই ব্যক্তি দুই-তিনবার এইভাবে প্রশ্ন করেন। কতক্ষণ পর 
রাসূলুল্লাহ (সা) জিজ্ঞাসা ক্রেন, প্রশ্বকারী কোথায়? জনৈক ব্যক্তি বলেন, সে এইখানে উপস্থিত 
রহিয়াছে। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলেন ৪ যাহার অধিকারে আমার আত্মা সেই মহান সত্তার 
কসম দিয়া বলিতেছি, যদি আমি বলিতাম, হ্যা (প্রত্যেক বৎসর হজ্জ করিতে হইবে), তাহা 
হইলে প্রত্যেক বৎসর হজ্জ করা তোমাদের প্রতি ফরয হইত। প্রত্যেক বৎসর হজ্জ ফরয হইলে 
তোমরা উহা পালন করিতে অপারগ হইতে । অর্থাৎ তোমরা হজ্জ তরক করিতে । অথচ হজ্জ 
তরক করা অর্থ কুফরী করা । অতঃপর আল্লাহ্‌ তা'আলা এই আয়াতটি নাযিল করেন £ 

১০105 USL 9510. 19০ 0201 Ul 

ইব্‌ন জারীর (র)......আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা রো) 
বলেনঃ যে ব্যক্তি দীড়াইয়া রাসূলুল্লাহ সো)-কে প্রশ্ন করিয়াছিলেন তাহার নাম হইল মিহসান 
আল-আসাদী। 

এই সূত্রের অপর এক বর্ণনায় বলা হইয়াছে যে, সেই লোকটির নাম ছিল উক্কাশা ইব্‌ন 
মিহসান। ইহা মোটামুটি গ্রহণ করা যায়। ইহার অন্যতম বর্ণনাকরী ইব্রাহীম ইবৃন মুসলিম 
আল-হিজরী ছিলেন যঈফ । 

ইব্‌ন জারীর (র)......আবূ উমামা আল বাহিলী (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ উমামা 
আল-বাহিলী (রা) বলেন ৪ একদা রাসূলুল্লাহ সো) জনসমক্ষে আসিয়া দীড়াইয়া বলেন ঃ 
তোমাদের উপর হজ্জ ফরয করা হইয়াছে । তখনই এক বেদুঈন জিজ্ঞাসা করে, হজ্জ কি প্রত্যেক 
বৎসর পালন করিতে হইবে? রাসূলুল্লাহ (সা) রাগাবিত হইয়া তাহাকে বলেন ঃ চুপ কর! এই 
কথা বলিয়া দীর়্ক্ষণ দীড়াইয়া থাকার পর জিজ্ঞাসা করেন, প্রশ্নকারী কোথায়? বেদুঈন লোকটি 
বলে, আমি উপস্থিত আছি। অতঃপর রাসূলুল্লাহ সো) বলেন, মূর্খ! আমি যদি বলিতাম, হ্যা 
(প্রত্যেক বৎসর হজ্জ করিতে হইবে), তাহা হইলে উহাই তোমাদের প্রতি ফরয হইত। তখন 
প্রত্যেক বৎসর হজ্জ করার দায়িত্‌ হইতে তোমাদিগকে কে রক্ষা করিত? প্রত্যেক বৎসর হজ্জ 
পালন করিতে তোমরা অপারগ থাকিতে । তোমাদের পূর্ববর্তী লোকজন" এইভাবে দায়িত্ব পালন 

না করিতে পারার কারণে ধ্বংস হইয়া গিয়াছে। আল্লাহ্র কসম! আমি যদি তোমাদিগকে 
_ পৃথিবীর সকল বস্তু হালাল করিয়া দিয়া মাত্র কতটুকু পরিমাণ বস্তু হারাম করিয়া দেই, তাহা 
হইলে তোমরা উহার লালসায় হুমড়ি খাইয়া পড়িবে । এই ঘটনার পরিপ্রেক্ষিতে নাযিল হয় $ 


৪ 4.০ পা 0ঠপপ9 ৪ ০ ০.০০:৫৬৩ zo প ০:০৪ ০। ০০: পঠু 
৩5০5 41555 01 নস Sal CS Hal ১501 নি 


Contents 
সূরা মায়িদা ৬৭৯ 


অর্থাৎ ‘হে বিশ্বাসীগণ! তোমরা সে সব বিয়য়ে প্রশ্ব করিও: না, যাহা প্রকাশিত হইলে 
তোমরা দুঃখিত হইবে ।' তবে এই হাদীসটির সনদে দুর্বলতা রহিয়াছে। : 

যাহা হউক, এই আয়াত দ্বারা বুঝা যাইতেছে যে, এমন কোন ব্যাপারে প্রশ্ন করা উচিত নয় 
যাহা প্রকাশিত হইলে কেহ অপমান বোধ করিবে বা দুঃখ পাইবে । তাই এমনি ধরনের প্রশ্ন করা 
হইতে বিরত থাকা বাঞ্কনীয়। 

এই বিষয়ের উপর চমৎকার একটি হাদীস বর্ণিত হইয়াছে যে, ইমাম আহমদ (র)...... 
আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন £ 
একদা রাসূলুল্লাহ (সা) তাহার সাহাবীদিগকে উদ্দেশ্য করিয়া বলিয়াছিলেন ৪ তোমরা আমার 
নিকট তোমাদের একের সম্পর্কে অন্যে এমন কোন কিছু জিজ্ঞাসা করিবে না যাহাতে সে 
অপমান বোধ করে । কেননা আমি চাই তোমাদের নিকট যখন আসি, তখন যেন আমি সুস্থ মন 
নিয়া আসিতে পারি। 

ইসরাঈল সূত্রে তিরমিযী ও আবূ দাউদ (র) ইহা বর্ণনা করিয়াছেন। তবে আবূ দাউদের 
সূত্রটি ওলীদ হইতে বর্ণিত হইয়াছে। তিরমিযী রে) ওলীদ ইব্‌ন আবূ হাশিম হইতে ইহা বর্ণনা 
করিয়ছেন। তিরমিযী এই কথাও বলিয়াছেন যে, এই সূত্রে হাদীসটি গরীর । 

অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ | 

৫০৬০0105০৯৫ LS iy 

'কুরআন অবতরণকালে তোমরা যদি সে বিষয়ে প্রশ্ন কর, EE 7A GOON 
প্রকাশ করা হইবে !' 

অর্থাৎ যে সকল বিষয় সম্পর্কে তোমাদিগকে প্রশ্ন করিতে নিষেধ করা হইল, সেই সকল 
বিষয়ে যদি তোমরা কুরআন নাযিল হওয়ার প্রাক্কালে প্রশ্ন কর, তাহা হইলে তোমাদের লজ্জাঙ্কর 
গোপনীয়তা প্রকাশ করিয়া দেওয়া হইবে। 

১০541150150 ‘আর ইহা করা আল্লাহ্‌র জন্য খুবই সহজসাধ্য ৷ 

অতঃপর আল্লাহ বলেন 812 %1111$2 অর্থাৎ ‘অতীতে যাহা করিয়াছ, আল্লাহ তাহা ক্ষমা 
করিয়া দিয়াছেন 

21> ১৯১ 4415 ‘কেননা আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল ।' 

কেহ কেহ বলিয়াছেন ঃ 8125 ৩1৮৬]1 1১2 ০৯ ৮৪১০15155 013 — ই 
আয়াতে এই কথা বুঝান হইয়াছে যে, তোমরা বিদঘুটে ধরনের কোন প্রশ্ন করিও না। কেননা 
তাহা হইলে উহার উত্তর পীড়াদায়ক ও কঠিন করিয়া দেওয়া হইবে । 

হাদীসে আসিয়াছে যে, সেই ব্যক্তি সবপেক্ষা বড় অত্যাচারী, যে হালাল বিষয় সম্পর্কে 
এমন ধরনের প্রশ্ন করিল যাহার ব্যাখ্যামূলক জবাবে সেই জিনিস হারাম বলিয়া গণ্য হইল। 

তবে কুরআন নাযিল হওয়ার সময়ে উহার অস্পষ্ট বিষয়গুলি জিজ্ঞাসা করিয়া জানা 
প্রয়োজন। কেননা আমলের জন্য উহার জ্ঞানের দরকার রহিয়াছে। 


Contents 


৬৮০ | তাফসীরে ইব্‌ন কাছীর 


("2 5111 2 অর্থাৎ যে বিষয়ের উপর আলোচনা করা হয় নাই, মনে করিবে উহা তিনি ক্ষমা 
করিয়া দিয়াছেন । তাই যে বিষয়ে আল্লাহ নীরব রহিয়াছেন, তোমরাও সেই বিষয়ে নীরব থাক । 

সহীহ হাদীসে আসিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ আমি যে বিষয়ে আলোচনা 
হইতে বিরত রহিয়াছি, তোমরাও সেই বিষয়ে নীরব থাক। কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা 
তাহাদের নবীদের নিকট অধিক প্রশ্ন করা এবং তাহাদের সহিত বিরোধে লিপ্ত হওয়ার কারণে 
ধ্বংস হইয়া গিয়াছে। 

একটি সহীহ হাদীসে আসিয়াছে যে, আল্লাহ তা'আলা যে সকল বিষয় ফরয করিয়াছেন, 
উহা তোমরা অমান্য করিও না, কোন বিষয়ে সীমা লংঘন করিও না এবং যে সকল বিষয় তিনি 
হারাম করিয়াছেন, উহা করিও না। তেমনি যে সকল বিষয়ে আমি নীরব থাকি, উহা তোমাদের 
প্রতি করুণাবশত করিয়া থাকি, ভুলবশত নয় । তাই যে সকল বিষয়ে আমি নীরবতা অবলম্বন 
করি, সেই সকল বিষয়ে তোমরা আমাকে প্রশ্ন করিবে না। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 

০১৪৫ lp ll 7 ১15128১০75৪ ২৪ 

‘তোমাদের পূর্বেও তো এসব বিষয়ে এক সম্প্রদায় প্রশ্ন করিয়াছিল; অতঃপর তাহারা সত্য 
প্রত্যাখ্যান করে।' 

অর্থাৎ তোমাদের পূর্ববর্তী অন্যান্য সম্প্রদায়ও এই সকল নিষিদ্ধ বিষয় সম্পর্কে প্রশ্ন করিত। 
তাহাদের প্রশ্নের জবাবও দেওয়া হইত ৷ কিন্তু ইহার পরেও তাহারা ঈমান আনে নাই, বরং 
তাহারা উহা প্রতাখ্যান করিয়াছিল । অর্থাৎ জবাব তাহাদের মনঃপুত না হওয়ার কারণে তাহারা ' 
উহা প্রত্যাখ্যান করিয়াছিল । তাহারা উহা গ্রহণ করার মত সৎসাহস নিয়া অগ্রসর হয় নাই। 
মূলত উহা গ্রহণ করার উদ্দেশ্যে তাহারা প্রশ্ন করে নাই, বরং তাহাদের উদ্দেশ্য ছিল ঠাট্টা করা 
এবং হেয় প্রতিপন্ন করা। 

এই আয়াত সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) 
লোক সমক্ষে উচ্চস্বরে ঘোষণা করেন ঃ হে সম্প্রদায়! তোমাদের প্রতি হজ্জ ফরয করা হইয়াছে। 
তখন বনী আসাদ গোত্রের জনৈক ব্যক্তি প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল! উহা কি প্রত্যেক 
বৎসর পালন করিতে হইবে? 

এই প্রশ্নের ফলে রাসূলুল্লাহ (সা) অত্যন্ত রাগাবিত হন এবং বলেন £ সেই মহান সত্তার 
কসম! যাহার অধিকারে আমার আত্মা, আমি যদি হ্যা সূচক জবাব দিতাম তবে তোমাদের প্রতি 
প্রত্যেক বৎসর হজ্জ করা ফরয হইত। কিন্তু প্রত্যেক বৎসর হজ্জ ফরয হইলে তোমরা উহা 
পালন করিতে অপারগ থাকিতে । ফলে তোমরা কাফির হইয়া যাইতে । তাই যাহা আমি বর্জন 
করি, তোমরাও তাহা বর্জন কর এবং আমি যাহা বলি, তাহা তোমরা পালন কর। তেমনি যাহা 
করিতে নিষেধ করি, তাহা হইতে বিরত থাক। 

উপ 
থাকার আদেশ দিয়াছেন। 


Contents 


সূরা মায়িদা ৬৮১ 


নাসারাগণ “মায়িদা’ সম্পর্কে জিজ্ঞাসা করার পরেও সত্য প্রত্যাখ্যান করিয়াছিল। তাই 
আল্লাহ তা‘আলা সাধারণভাবে যে কোন প্রশ্ন করিতে নিষেধ করিয়াছেন। অর্থাৎ কুরআনের 
কঠিন ও দুর্বোধ্য বিষয় সম্পর্কে প্রশ্ন না কারিয়া উহার ব্যাখ্যা পাওয়ার জন্য তোমরা অপেক্ষা 
কর। কেননা তোমাদের প্রশ্ন করিতে হইবে না। প্রশ্ন করার পূর্বেই তোমরা উহার ব্যাখ্যা 
সম্পর্কে অবহিত হইবে । ইব্‌ন জারীর (রে) ইহা বর্ণনা করিয়াছেন । 

আলোচ্য আয়াত সম্পর্কে আলী ইবৃন আবূ তালহা (ে)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করেন ঃ যখন হজ্জের আয়াত নাযিল হয়, তখন রাসূলুল্লাহ সো) লোক সমক্ষে উচ্চস্বরে ঘোষণা 
করেন ৪ হে লোক সকল! আল্লাহ তোমাদের প্রতি হজ্জ ফরয করিয়াছেন। তাই তোমরা হজ্জ 
কর। 

তখন অনেকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! হজ্জ কি জীবনে একবার পালন করিতে 
হইবে, না প্রত্যেক বৎসর পালন করিতে হইবে? 

রাসূলুল্লাহ (সা) উত্তরে বলেন £ না, জীবনে একবার হজ্জ পালন করিতে হইবে । আর যদি 
আমি তোমাদের জবাবে বলিতাম যে, প্রত্যেক বৎসর হজ্জ করিতে হইবে, তবে তাহাই হইত। 
কিন্তু প্রত্যেক বৎসর হজ্জ পালন তোমাদের প্রতি ফরয করা হইলে তোমরা কুফরীতে লিগ 
হইতে । 

এই ঘটনার পার আল্লাহ তা'আলা এই আয়াতের ১০1১1. (65124511545 
০০০1 হইতে ০৯৪৪1৬৯2৮০8 এই পর্যন্ত নাযিল করেন। ইব্‌ন জারীর ইহা বর্ণনা 
করিয়াছেন। 

খুসাইফ (র).....ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ £151 ১/০ 150,53 এই 
আয়াতটি বাহীরা, ওসীলা, সায়িবা ও হাম সম্পর্কে প্রশ্ন করার প্রেক্ষিতে নাযিল হইয়াছে । কেননা 
ইহার পরেই বলা হইয়াছে ৮১১ ৯ ০ 4111 12215 -অর্থাৎ ‘আল্লাহ তাআলা বাহীরা 
(সায়িবা, ওসীলা ও হাম) স্থির করেন নাই” 

ইকরিমা বলেন £ লোকেরা আল্লাহর নিদর্শন সম্পর্কে রাসূলুল্লাহ (সা)-এর নিকট প্রশ্ন করার 
প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা এই আয়াতটি নাযিল করিয়া এই ধরনের প্রশ্ন করিতে নিষেধ 
করিয়াছেন। পরিশেষে বলেন 8 ১১১৪৫ ৮৫ y=! ১0125 ০ 155 LC 

অর্থাৎ এগার অতঃপর তাহারা 
সত্য প্রত্যাখ্যান করে। ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। 

ইকরিমা আরও বলিয়াছেন ঃ এই আয়াতে মু'জিযা সম্পর্কে প্রশ্ন করা হইতে বিরত থাকার 
জন্য আদেশ করা হইয়াছে। কুরায়শরা রাসূলুল্লাহ (সা)-এর নিকট প্রত্রবণপূর্ণ সুন্দর বাগান 
প্রার্থনা করিয়াছিল । আরো প্রার্থনা করিয়াছিল পর্বতকে তাহাদের জন্য স্বর্ণে রূপান্তরিত করিয়া 
দিবার জন্য । এইভাবে ইয়াহ্‌দীরা তাহাদের নবীর নিকট তাহাদের জন্য আসমান হইতে 
একখানা কিতাব আনার জন্য আবেদন করিয়াছিল । তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 


AA AEA etl a e ogee রা পপ পপ 2 8.5 ৮ ০2 ৪ ক: পা 
£ 6 ডে ৮2 LL oe El of ৮৪. of er ee er 
কাছীর__৩/৮৬ 


Contents 


৬৮২ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ ‘যখনই আমি পূর্ববতী লোকদের আরযীর প্রেক্ষিতে মু’জিযা প্রদর্শন করাইয়াছি, 
তখনই তাহারা উহা অস্বীকার করিয়াছে। কাওমে সামূদকে আমি স্পষ্ট নিদর্শন স্বরূপ উ্্ী 
দিয়াছিলাম, কিন্তু তাহারা উহার উপর যুলুম করিয়াছিল । অথচ আমার মু'জিযা একমাত্র 
তোমাদিগকে ভীতি প্রদর্শনের জন্য প্রদর্শিত হইয়া থাকে!” 

আল্লাহ তা“আলা আরো বলিয়াছেন ঃ | 


শা ০ 2 ie eg o2 . 5 ০9 % 2. 47 ০5 কাত পা ০ টে RAEN i 9৪5 প০.পুপ 
১০ ৩১০১1 0৮১1 এ (8০ ০১৭৬৪ 21 ৫5৭ ০4 ৫১০৪1 142 LU il, 

শী রা পা পা রি রা পিল পা Pd i 
or পাশ % পার Ore OF eer Ore Zee “0 675 ৮.0 কতা পর শা ৫০০০৪ ০.5 পাত ৬ 
10০4 ৮৯ ১৮০০০৩৮৫5৪৪] ols উ3 পু] 0 4৫১ (ও all 
ঠ ০৮ 92৩2০ eo Mr oe 9 95 ক 8 এশ পপ ৩ % রি 
7৫241114১৮০ ১1৩-০৩+৮৪৫৮ট০ ০৪7৯১৯১৩১০০ dle 
56৮2 Lo চা চপ ESSA ও ক ৮5 Ore পতল লাল ২৩ 0 seg তত 8 
ol 81 19০৬ LAS Le ১০৪ দি JS pele 0০৩৯৩ পা Sy SSL 


505 ৮2৬ $ 2455 LIS 55802 ৫০৩ (০) 

OGY 25555014166 055৬ BH Ci 

CLS WE JM 4১5 4b 056 8156 2 02155 0১-5) 
PAE PLAT 


O 63586255 ৬৫০55 2৬ 68৮ 0301 4৩৩৬ 


১০৩. “বাহীরা, সায়িবা, ওসীলা ও হাম আল্লাহ নির্ধারিত করেন নাই । কিন্তু কাফিরগণ 
আল্লাহর উপর মিথ্যা আরোপ করে এবং তাহাদের অধিকাংশই নির্বোধ ৷” 

১০৪. “যখন তাহাদিগকে বলা হয়, আল্লাহ যাহা নাধিল করিয়াছেন তাহার দিকে ও 
তাহাই আমাদের জন্য যথেষ্ট । যদিও তাহাদের পূর্বপুরুষগণ কিছুই জানিত না ও সৎপৎপ্রাপ্ত 
ছিল না, তবুও কি ?” 


_ তাফসীর £ ইমাম বুখারী (র)......সাঈদ ইব্‌ন মুসাইয়াব হইতে বর্ণনা করেন যে,. সাঈদ 
উৎসর্গ করিয়া দুধ দোহন করা হয় না এবং যাহারা দুধ কেহ পানও করে না। 

'সায়িবা' বলা হয় সেই গৃহপালিত জন্তুকে, যাহাকে দেবতার নামে ছাড়িয়া দেওয়া হয় এবং 
যাহার পিঠে মালামাল বহন করা হয় না। 

আবু হুরায়রা (রা) বলেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ আমি আমর ইব্‌ন আমিরকে 
জাহান্নামের মধ্যে দেখিয়াছি। তাহার পেটের পাকস্থলী বাহির হইয়া গিয়াছে সে উহা টানিয়া 
টানিয়া চলিতেছে। কারণ এই ব্যক্তি প্রথম দেবতার নামে জন্তু ছাড়িয়াছিল। 


Contents 


সূরা মায়িদা ৬৮৩ 


‘ওসীলা’ বলে সেই উদ্ভ্রীকে, যে উন্্রী প্রথমবার একটি নর বাচ্চা প্রসব করার পর, পর পর 
দুইবার মাদী বাচ্চা প্রসব করে । অতঃপর উহাকেও দেবতার নামে ছাড়িয়া দেওয়া হয়। 

‘হাম’ বলা হয় সেই পুরুষ উষ্ট্রকে, যাহার ওরসে বহু বাচ্চা প্রসব করাইবার পর যখন 
ওরসজাত উ্ট্র সংখ্যায় বহু হইয়া যায়, তখন উহাকে অব্যাহতি দেওয়া হয়! উহা দ্বারা বোঝা 
বহন করানো হয় না এবং উহার পিঠে সওয়ারও হওয়া হয় না । অবশেষে উহাকে দেবতার নামে 
উৎসর্গ করিয়া দেওয়া হয়। 

ইব্রাহীম ইবৃন সা"দের হাদীসে নাসাঈ ও মুসলিমও এইরূপ বর্ণনা করিয়াছেন। বুখারী 
(র)......হযরত নবী (সা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। এই হাদীসটি ইব্‌ন হাদ রে)...... 
আবু হুরায়রা (রা) সনদে বর্ণিত হইয়াছে । হাকিম (র) বলেন ঃ বুখারী মনে করেন, যুহরী হইতে 
আবদুল্লাহ ইব্‌ন হাদ যেরূপ বর্ণনা করিয়াছেন, আবুল হাজ্জাজ মুযানী সেইরূপ আতরাফে বর্ণনা 
করিয়াছেন। | 

হাকিম আরও বলেন, এই রিওয়ায়াতে সংশয় রহিয়াছে । কেননা এই হাদীসটি মূলত যুহরী 
হইতে ইব্‌ন জারীর ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন । আল্লাহই ভাল জানেন। 

বুখারী (র).....আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন £ আমি জাহান্নামের মধ্যে অগ্নিশিখাগুলির পরস্পরে পরস্পরকে গ্রাস করিতে 
দেখিয়াছি। তখন আমি আমরকেও ভস্মীভূত হইতে দেখিয়াছি । কেননা সেই প্রথম ব্যক্তি যে 
প্রতিমার উদ্দেশ্য উষ্থরী ছাড়িয়াছিল। ইহা একমাত্র বুখারী বর্ণনা করিয়ছেন। 

ইব্‌ন জারীর (র)......আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করেন, আবু হুরায়রা (রা) বলেন ঃ 
আমি শুনিয়াছি যে, রাসূলুল্লাহ সো) আকসাম ইব্‌ন জাওনকে বলেনঃ হে আকসাম! আমি আমর 
ইব্‌ন লুহাই ইব্‌ন কামআহ ইব্‌ন খুন্দুফকে জাহান্নামের মধ্যে ভস্মীভূত হইতে দেখিয়াছি। তবে 
অবয়বের যতটা মিল, অন্য কাহারো সহিত ততটা মিল পরিলক্ষিত হয় না। অতঃপর আকসাম 
রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন যে, তাহার সহিত আমার শারীরিক মিল হওয়ায় কোন 
আংশকার কারণ আছে কি ? রাসূলুল্লাহ (সা) বলেন ঃ না, তুমি হইলে মু'মিন আর সে হইল 
কাফির। পরন্তু সেই প্রথম ব্যক্তি যে ইব্রাহীম (আ)-এর দীনের মধ্যে পরিবর্তন আনিয়াছিল। 
সেই প্রথম বাহীরা, সায়িবা ও হাম দেবতার নামে উৎসর্গ করিয়াছিল। 

ইব্ন জারীর (র)...... হযরত নবী করীম (সা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
ইব্‌ন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ সায়িবা উৎসর্গ করার মাধ্যমে 
দেবদেবীর পূজার প্রথম প্রচলন করিয়াছে আবু খুযাআ আমর ইব্‌ন আমির । আমি তাহাকে 
জাহান্নামের মধ্যে ভন্মীভূত হইতে দেখিয়াছি। এই সূত্রে এই হাদীসটি. একমাত্র আহমদ বর্ণনা 
করিয়াছেন । 

আবদুর রাযযাক রে)...... যায়দ ইব্‌ন আসলাম (রা) হইতে বর্ণনা করেন যে, যায়দ ইব্‌ন 
আসলাম (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ কে প্রথম সায়িবা উৎসর্গের প্রচলন 
ঘটাইয়াছে এবং কে প্রথম দীনে ইব্রাহীমীর মধ্যে পরিবর্তন আনিয়াছে, আমি তাহাকে ভাল 


Contents 


৬৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিয়া জানি। তখন সাহাবাগণ জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! কে সেই ব্যাক্তি ? 
রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ সেই ব্যক্তি হইল বনী কা’বের আমর ইব্‌ন লুহাই, আমি তাহাকে 
জাহান্নামের মধ্যে দগ্ধীভূক্ত হইতে দেখিয়াছি। তাহার পোড়াগন্ধে সকল জাহান্নামী অস্থির হইয়া 
পড়িয়াছিল। তেমনি যে ব্যক্তি বাহীরাকে প্রথম উৎসর্গ করিয়াছিল, তাহাকেও আমি চিনি। 
সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! কে সেই ব্যক্তি? জবাবে তিনি বলিলেন. সে 
হইল বনী মাদলাজের এক ব্যক্তি। তাহার দুইটি উট ছিল। সে প্রথমে উট দুইটির কান ফাড়িয়া 
দেয়। অতঃপর সে উভয় উটের দুধ হারাম করিয়া নেয়। তারপর অবশ্য সে উটদ্বয়ের দুধপান 
করিত। আমি তাহাকে এমন অবস্থায় জাহান্নামে দেখিয়াছি যে, সেই উটদ্বয় তাহাকে 
কামড়াইতেছিল এবং পা দিয়া তাহাকে দলিত মথিত করিতেছিল। এই ব্যক্তির পূর্ণ নাম হইল 
ইবৃন লুহাই ইব্‌ন কামআ”+। সে ছিল বনু খুযাআর অন্যতম সর্দার । বনু জুরহুমের পরে কাবার 
পৃষ্ঠপোষকতার দায়িত্‌ তাহাদের নিকট আসিয়াছিল। উপরোক্ত ব্যক্তি সর্ব প্রথম দীনে 
ইব্রাহীমের মধ্যে পরিবর্তন আনে এবং হিজাযে সর্বপ্রথম মূর্তিপূজার প্রচলন ঘটায় । এই ব্যক্তি 
প্রথম মানুষকে মূর্তিপূজার দিকে আহবান জানায় । এই সম্পর্কে সূরা আনআমে বিস্তারিত 
আলোচনা করা হইয়াছে। সেখানে বলা হইয়াছে ঃ 
৮০০০ 2050 ৬০০] ১০10505০ এ 

অর্থাৎ “তাহাদের ক্ষেতে-খামার ও জন্তু-জানোয়ার হইতে যাহা উৎপন্ন হয়, উহার মাত্র 
একাংশ আল্লাহর, বাকীটা সব দেবদেবীর প্রাপ্য বলিয়া তাহাদের বিশ্বাস ৷' 

বাহীরা সম্পর্কে আলী ইবৃন আবু তালহা (র) ইব্‌ন আব্বাস (রো) হইতে বলেন ঃ বাহীরা 
বলে সেই উ্ত্রীকে, যে উ্ত্রী পাচটি বাচ্চা প্রসব করার পর ষষ্ঠবারে নর বাচ্চা প্রসব করিলে 
উহাকে যবেহ করিয়া কেবল পুরুষরা খাইয়া থাকে । স্ত্রীলোকদিগকে তাহা হইতে দেওয়া হয় 
না। তবে যদি মাদী বাচ্চা প্রসব করে, তবে উহার কান কাটিয়া দেওয়া হয়। অতঃপর উহাকে 
বাহীরা বালিয়া পরিচিত করিয়া তোলা হয়। বাহীরা সম্পর্কে সুদ্দীও প্রায় অনুরূপ সংজ্ঞা প্রদান 
করিয়াছেন। 

সায়িবা সম্পর্কে মুজাহিদ (র) বলেন ঃ সায়িবার সংজ্ঞা প্রায় বাহীরার মত। পার্থক্য হইল 
এই যে, পর্যায়ক্রমে ছয়টি মাদী বাচ্চা প্রসব করার পর যদি ষষ্ঠবারে একটি বা দুইটি নর বাচ্চা 
প্রসব করে, তবে সেইটাকে যবেহ করিযা মহিলা ব্যতীত কেবল পুরুষরা খাইয়া থাকে। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন ৪ সায়িবা বলে সেই উটকে, যে পর্যায়ক্রমে দশটি মাদী বাচ্চা 
প্রসব করে। ফলে উহাতে আরোহণ করা, উহার পশম কাটা এবং উহার দুধপান করা নিষিদ্ধ 
করা হইত । তবে মেহমান আসিলে উহার দুধ দোহাইয়া মেহমানকে পান করান হইত। 

আবূ রওফ বলেন ঃ সায়িবা সেই জন্তুকে বলে, যাহাকে তাহার মনিবের কার্য সিদ্ধির ফলে 
দেবতার নমে উৎসর্গ করিয়া দেওয়া হয়। যদি উৎসর্গাবস্থায় সেই জক্তুটির বাচ্চা হয়, তবে 
তাহাও সায়িবা বলিয়া গণ্য হয়। 

সুদ্দী বলেন £ কোন ব্যক্তির কোন মনোবাঞ্ছা পূর্ণ হইত বা রোগ হইলে মুক্তি পাইলে বা 
অস্বাভাবিকভাবে সম্পদ বাড়িয়া গেলে দেবদেবীর নামে কোন জন্তুকে উৎসর্গ করিয়া ছাড়িয়া 


Contents 
সূরা মায়িদা ৬৮৫ 


দেওয়াকে সায়িরা বলে । তৎকারে সেই উৎসগাঁকৃত জন্তুর প্রতি কেহ আঘাত করিলে তাহাকে 
কঠোর শাস্তি দেওয়া হইত। 

আলী ইব্‌ন আবূ তালাহা রো) ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন ৪ ওসীলা বলে সেই 
ছাগীকে পর্যায়ক্রমে সাতটি বাচ্চা প্রসব করে। যদি সপ্তমবারের বাচ্চাটি পুরষ এবং মৃত হয় 
তাহা হইলে সেই ছাগীটাকে যবাই করিয়া মহিলা ব্যতীত পুরুষরা খাইয়া ফেলে । অবশ্য যদি 
সপ্তমবারে ছাগী ও ছাগ উভয় ধরনের জীবিত বাচ্চা প্রসব করে তবে উভয়টিকে ছাড়িয়া দিয়া 
বলে ছাগীটি ছাগটিকেও সহযোগী করিয়া ফেলিয়াছে। ফলে উহা তাহারা সকলের জন্য হারাম 
করিয়া নেয়। ইবৃন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 

আবদুর রাযযাক (র)......সাঈদ ইব্‌ন মুসাইয়াব (র) হইতে বর্ণনা করেন যে, ২1০9 99 
আয়াতাংশ সম্পর্কে সাঈদ ইব্‌ন মুসাইয়াব (র) বলেন £ ওসীলা সেই উদ্ত্রীকে বলা হয়, যে উ্নী 
পযয়িক্রমে দুইবার মাদী বাচ্চা প্রসব করে। পরে দ্বিতীয়বারের বাচ্চাটার কান চিড়িয়া দিয়া 
সেইটাকে দেবতার নামে ছাড়িয়া দেওয়া হয়! ইমাম মালিক ইব্‌ন আনাস রে) হইতেও প্রায় এই 
ধরনের সংজ্ঞা রিওয়ায়াত করা হইয়াছে। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বলেন ঃ ওসীলা বলে সেই ছাগীকে, যে ছাগী দুইটি করিয়া 
পাচবারে দশটি ছাগী বাচ্চা প্রসব করে । ফলে উহাকে ছাড়িয়া দিত এবং পরে যদি উহার কোন 
ছাগ বা ছাগী বাচ্চা হইত, তবে উহাকে কেবল পুরুষরা খাইতে পারিত। | 

‘হাম’ সম্পর্কে আওফী ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন £ কোন গৃহপালিত জন্তু দশবার 
বাচ্চা প্রসব করার পর উহাকে ‘হাম’ বলিয়া দেবতার নামে ছাড়িয়া দেওয়া হইত । কাতাদা এবং 
আবূ রওফও এইরূপ বলিয়াছেন । 

আলী ইবৃন আবু তালহা রে)......ইবনে আব্বাস রো) হইতে বলেন £ ‘হাম’ সেই উন্ভ্রীকে 
বলে, যে উদ্রীর বাচ্চা হইলে ছাড়িয়া দেওয়া হয়। পরে সেই উ্ত্রটাকে কেহ আঘাত করিত না, 
কেহ উহার পশম কাটিত না এবং কাহারো ক্ষেতে ঢুকিলে বা কাহারও কুয়ার পানি খাইলেও 
কেহ কিছু বলিত না। এইভাবে অনেকে অনেক কিছু বলিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র) ......মালিক ইব্‌ন নাযলা (রা) হইতে বর্ণনা করেন যে, মালিক ইব্‌ন 
নালা (রা) বলেন ৫ একদা আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট পুরাতন জীর্ণ কাপড় পরিয়া 
আসিলে তিনি আমাকে দেখিয়া জিজ্ঞাসা করেন যে, জায়গা-সম্পদ তোমার আছে কি ? আমি 
বলিলাম হ্যা, আছে। তিনি আবার জিজ্ঞাসা করিলেন, কি কি সম্পদ. তোমার আছে ? আমি 
বলিলাম, উট, ছাগল, গাধা ও দাসদাসী সবই আমার আছে। তিনি তদুত্তরে বলিলেন ঃ আল্লাহ 
যখন তোমাকে সম্পদ দিয়াছেন, তখন উহার পরিচয় প্রকাশিত হওয়া দরকার । অতঃপর তিনি 
জিজ্ঞাসা করেন £ঃ তোমার উট কি পরিপূর্ণ কানওয়ালা বাচ্চা প্রসব করে ? আমি বলিলাম, হ্যা, 
উট তো পূর্ণ কানওয়ালা বাচ্চাই প্রসব করে। উট কি অপূর্ণ কানওয়ালা বাচ্চাও প্রসব করে ? 
তিনি বলিলেন, হ্যা, কিছু বাচ্চার কান কাটিয়া দিয়া তোমরা যে বল, এইটা বাহিরা । আর কতক 
বাচ্চার কান কাটিয়া দিয়া বল, এইগুলি খাওয়া হারাম ৷ আমি বলিলাম, হ্যা, এইরূপ করা হয়। 
তিনি বলিলেন ঃ না, তোমরা এমন করিবে না। এই সকল যাহা আল্লাহ তোমাদিগকে দিয়াছেন, 
তাহা সবই হালাল । অতঃপর তিনি বলেন ঃ | 


Contents 


৬৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 
০2 21০ 2 24০25 ৪০০ ১০ হা 0০ 
অর্থাৎ “আল্লাহর নিকট বাহীরা, সায়িবা, ওসীলা ও হামের কোন বৈধতা নাই ৷” 
বাহীরা বলা হয় সেই জন্তুকে, যাহার কান কাটিয়া দেওয়ার পর উহার শিং, পশম ও দুধ 
সেই ঘরের কোন শিশু বা মহিলা ব্যবহার করিতে পারিত না। তবে সেইটি মারা যাওয়ার পর 
সকলেই খাইতে পারিত। 
সায়িবা বলা হয় সেই গৃহপালিত জন্তুকে, যাহা দেবতার নামে উৎসর্গ করিয়া দেওয়া হয়। 
আর গৃহপালিত জন্তুকে উৎসর্গ করা হয় বলিয়া ইহাকে সায়িবা বলে। 
ওসীলা বলা হয় সেই ছাগীকে, যে ছাগী ছয়বার প্রসব করার পর সপ্তমবারে প্রসব করিলে 
উহার শিং এবং কান কাটিয়া দেবতার নামে উৎসর্গ করিয়া বলা হয়, নিঃসন্দেহে ইহা দেবতার 
নিকট পৌছিয়া গিয়াছে । অতঃপর ইহাকে যবেহ করা, পেটানো এবং কাহারো ক্ষেতে ঢুকিলে 
বাহির করিয়া দেওয়া কিংবা কাহারো কুপের পানি পান করিলে তাড়াইয়া দেওয়া ইত্যাদি নিষিদ্ধ 
হইয়া যায়। হাদীসের ভাষ্যমতে ইহার সংজ্ঞা ইহাই পাওয়া যায়। 
মালিক হইতে আবুল আহওয়াস রে) হইতে আওফ ইব্‌ন মালিকের সূত্রেও এই ধরনের 
একটি হাদীস রহিয়াছে । তবে হাদীসটির সনদে সংশয় রহিয়াছে বলিয়া মনে করা হয়। 
ইমাম আহমদ (র)......মলিক ইব্‌ন নাযলা (রা) হইতে এইরূপ রিওয়ায়াত করিয়াছেন। 
অতঃপর আল্লাহ তা“আলা বালিয়াছেন ই 
ওঠা Y 85১৪2 CK 411 ৪০098515586 ০301 595 
‘কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীগণ আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং তাহাদের 
অধিকাংশই উপলব্ধি করে না।' অর্থাৎ তাহাদের এইসব কর্মকাণ্ড আল্লাহর শরী“আত কর্তৃক 
মনোনীত নয় এবং ইহা আল্লাহকে পাবারও কোন পন্থা নয়; বরং ইহা মুশরিকদের ধোকাবাজী 
এবং ইহা তাহাদের মনগড়া শরী“আত । তবে ইহার মাধ্যমে তাহারা আল্লাহর নৈকট্য লাভ 
করিতে চায়। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করিয়া আল্লাহকে পাওয়া যায় না। উপরন্তু ইহা 
তাহাদের জন্য বিপদ হইয়া দাড়াইবে। 


অতঃপর বলা হইয়াছে 8 
BE Es VG dad LSC AMS AU 


‘যখন তাহাদিগকে বলা হয়, আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার দিকে ও রাসূলের 
দিকে আস, তাহারা বলে, আমরা আমাদের পূর্বপুরুষকে যাহাতে পাইয়াছি, তাহাই আমাদের 
জন্য যথেষ্ট ৷' 

oY EEE EE OE নিন বাদ দর রানার 
এবং হারামসমূহ বর্জন করার জন্য আহবান করা হয়, তখন তাহারা বলে, আমাদের জন্য 
আমাদের বাপ-দাদাদের সূত্রে পাওয়া পদ্ধতিই যথেষ্ট । 


Contents 


সূরা মায়িদা ৬৮৭ 


অতঃপর বলা হইয়াছে 8 (5 ১১-০১০ ১ ১৯21 504 9191 অর্থাৎ তাহাদের 
পূর্বপুরুষগণ সত্য বুঝিত না, সত্যকে চিনিত না এবং হিদায়াতের উপর প্রতিষ্ঠিত ছিল না। তাই 
কি করিয়া তাহাকে অনুসরণ করা যায় ? সত্য কথা হইল, তাহাদের মধ্যে সর্বাপেক্ষা জাহিল 
ব্যক্তির এবং সর্বাপেক্ষা গুমরাহ পথটিই তাহারা অনুসরণ করিত। 


BIEN Yo OILS LET 9461৮ ০৫ (১-০) 
০0638257815 HLS ৬৪ পি ৫! 


১০৫. “হে মু’মিনগণ! নিজেকে ঠিক রাখাই তোমাদের প্রত্যেকের কর্তব্য । তোমরা 
যদি সঠিক পথে থাক তবে যে বিপথে গিয়াছে, সে তোমার কোনই ক্ষতি করিতে পারিবে 
না। আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন । অতঃপর তোমরা যাহা করিতে, তিনি 
সে সম্বন্ধে তোমাদিকে অবহিত করিবেন ।” 


তাফসীর ঃ আল্লাহ তা“আলা স্বীয় বান্দাদিগকে নির্দেশ দেন £ তোমরা নিজ নিজ আত্মা শুদ্ধ 
করা এবং সৎকর্ম সম্পাদন করিতে সাধ্যমত কোশেষ কর। 

তিনি আরো বলেন ঃ যে নিজ আত্মা শুদ্ধ করিয়া নিবে, নিকট ও দূরের কোন লোকের 
: কোন ক্ষতিই তাহাকে স্পর্শ করিতে পারিবে না। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় আওফী (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বলেন ঃ আল্লাহ্‌ 
তাআলা বলিয়াছেন, যে বান্দা আমার আদেশ ও নিষেধমত হালাল ও হারামের ব্যাপার মান্য 
করিবে, তাহাকে কোন গুমরাহ ব্যক্তিই ভ্রান্ত পথে পরিচালিত করিতে পারিবে না। ওয়ালিবী 
হইতেও এইরূপ ব্যাখ্যা রিওয়ায়াত করা হইয়াছে। মুকাতিল ইব্ন হাইয়ানও এইরূপ 
বলিয়াছেন। 

আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


এন এস 1 al চি 
অর্থাৎ “হে বিশ্বাসীগণ! আত্মরক্ষা করাই তোমাদের কর্তব্য ।' 


১১৫1২7৫১৯৮8 CL (৮০৯ ১২০৮০ 411 dl 9252 |: ১০5০০ 4 
চিনি 
অর্থাৎ “প্রত্যেক আমলকারীকে তাহার নেক আমলের নেক প্রতিদান এবং প্রত্যেক বদ 
আমলকারীকে তাহার বদ আমলের বদ প্রতিদান দেওয়া হইবে ৷’ 
অবশ্য ইহা দ্বারা এই কথা প্রমাণিত হয় না যে, সৎকাজের আদেশ দান এবং অসৎকাজের 
নিষেধ প্রদান করা অপ্রয়োজনীয় ৷ বরং প্রত্যেক ব্যক্তির উপর সৎকাজের আদেশ করা এবং 
অসৎকাজে বাধা দেওয়া একটি অপরহার্য দায়িত্ব । 


Contents 


৬৮৮ তাফসীরে ইবৃন কাছীর 


ইমাম আহমদ (র)......কায়স হইতে বর্ণনা করেন যে, কায়স বলেন 8 একদা আবূ বকর 
(রা) দীড়াইয়া হামদ ও সানা পাঠপূর্বক বলেন £ হে লোক সকল! তোমরা 


6৮ প% 


2১2৩৯ | ০ ১০৫৫৮০৪৪৫8০ হন 19551 52301 428 

এই আয়াতটি পাঠ কর বটে, কিন্তু ইহার যথাযথ অর্থ করিতে তোমরা ব্যর্থ থাক আমি 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছিলেন ঃ যদি কোন ব্যক্তি কাহাকেও 
অন্যায় কাজ করিতে দেখিয়া উহা প্রতিরোধ না করে, তবে তাহাদের উভয়ের আল্লাহর গযবে 
ধ্বংস হইয়া যাওয়ার আশংকা থাকে। 

কায়স বলেন ঃ আবূ বকর (রা) আরো বালিয়াছেন যে, হে লোক সকল ! তোমরা মিথ্যা 
কথা হইতে আত্মরক্ষা কর। কেননা মিথ্যা কথা মানুষকে ঈমান হইতে দূরে সরাইয়া দেয়। 

এই হাদীসটি ইব্‌ন হিব্বান স্বীয় সহীহ সংকলনে এবং সুনান চতুষ্টয়ও বর্ণনা করিয়াছেন । 
ইসমাঈল ইব্‌ন আবূ খালিদ হইতে মুত্তাসিল ও মারফৃ সুত্রে বিরাট একদল আলিমও অনুরূপ 
রিওয়ায়াত করিয়াছেন। দারে কুতনী এককভাবে এই হাদীসটি মারফূ* বলিয়া মন্তব্য করিয়াছেন। 
তবে অবস্থা দৃষ্টে মনে হয়, হাদীসটি একাধিক সূত্রে বর্ণিত হইয়া আসিয়াছে। তবে “মুসনাদে 
সিদ্দীকে' হাদীসটি আরো বিস্তারিত আকারে রহিয়াছে। 

আবূ ঈসা তিরমিযী (র)......আবূ উমাইয়া শা'রানী হইতে বর্ণনা করেন যে, আবু উমাইয়া 
শা'রানী বলেন £ একদা আমি আবূ সা“লাবা আল-খৃশানীকে জিজ্ঞাসা করিলাম ঃ 

১5581 3 -০ ৩০৭ ৫০৯ IE Ee Ll ১2311 14411, 

__ এই আয়াতটির অর্থ আপনি কিভাবে করেন? 

উত্তরে তিনি বলেন ৪ ধন্যবাদ। তুমি এমন একজন লোককে ইহার অর্থ জিজ্ঞাসা করিয়াছ, 
যাহার অর্থ তাহার জানা রহিয়াছে। আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট এই আয়াত সম্পর্কে 
জিজ্ঞাসা করিলে তিনি আমাকে বলেন ৪ বরং তোমরা সেই দিন পর্যন্ত ন্যায়ের আদেশ ও 
অন্যায়ের প্রতিরোধ করিতে থাকিবে যতদিন তোমরা লোকদের আত্মার সংকোচন, ইচ্ছার 
দাসতৃ, আখিরাতের উপর দুনিয়ার প্রাধান্য এবং অপরের রায় হইতে নিজের রায়কে সর্বক্ষেত্রে 
গ্রহণযোগ্য বলিয়া মনে করিতে দেখিবে। তবে সেই দিন তোমরা আত্মরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ 
করিবে । আওয়ামকে তাহাদের নিজ গতিতে চলিতে দিবে । কেননা তোমাদের পরবর্তীকালে 
এমন একটি যুগ আসিবে যখন কোন সৎলোককে বাচিয়া থাকিতে হইলে হাতে জ্বলন্ত অংগার 
AEN বারন নট সনির হালা চবির রাজারা 
তোমাদের পঞ্চাশজনের সমপরিমাণ বলিয়া গণ্য হইবে। 

আবদুল্লাহ ইব্‌ন মুবারক (র) বলেন £ তখন জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর 
রাসূল! তাহারা কি তাহাদের, না আমাদের পঞ্চাশজনের সমপরিমাণ নেকী প্রাপ্ত হইবে ? উত্তরে 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন, তাহাদের একজনে তোমাদের পঞ্চাশজনের সমপরিমাণ সওয়াব 
প্রাপ্ত হইবে। 


Contents 


সূরা মায়িদা ৬৮৯ 


তিরমিযী (র) বলেন ৪ হাদীসটি হাসান-গরীব-সহীহ পর্যায়ের । ইব্‌ন মুবারকের সূত্রে আবু 
বারা রা সারা AL LE EA 
করিয়াছেন উতবা ইব্‌ন আবু হাকীমের সূত্রে । 

আবদুর রহমান (র).. মির “হাসান রে AD হাসান বলেন ঃ ইব্‌ন মাসউদ 
চলা পা কৃষক তপু সু এই আয়াতের বক্তব্য বর্তমান 
সময়ে প্রযোজ্য নয় । কেননা বর্তমান সময়ে লোক তোমাদের কথা শোনে ও মানে । কিন্তু সামনে 
এমন একটি সময় আসিতেছে যখন লোককে ভাল কথা বলিলে তাহারা যা তা বলিয়া জবাব 
দিবে। অথবা তিনি বলিয়ছিলেন, সেই সময় তোমাদের কথা গ্রহণ কেহ না করিলে তোমরা 
নীরব থাকিবে এবং উত্তেজিত হইবে না। কেননা সেই সময়ে তাহারা তোমাদের কথা গ্রহণ না 
করিলে উহার দায়িত্‌ তোমাদের উপর বর্তাইবে না। 

আবু জাঁফর আল-রাযী (র)......ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, আবুল 
আলীয়া বলেন £ একদা আমরা অনেকে ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট বসিয়াছিলাম। এমন 
সময উপবিষ্ট দুই লোকের মধ্যে বাকবিতপ্তা শুরু হয়। এক পর্যায়ে তাহারা উভয়ে হাতাহাতিতে 
লিপ্ত হইয়া যায়। তখন উপবিষ্ট লোকদের মধ্য হইতে এক ব্যক্তি বলেন, আমি কি উঠিয়া 
ন্যায়ের আদেশ এবং অন্যায়ের প্রতিরোধ করিব না ? এই জিজ্ঞাসার জবাবে এক ব্যক্তি বলেন, 
আত্মরক্ষা করাই তোমার কর্তব্য । কেননা আল্লাহ তা'আলা বালিয়াছেন ৮৫... $১17-5-1- 
(তোমাদের কর্তব্য হইল আত্মরক্ষা করা)। এই কথা শুনিয়া ইব্‌ন মাসউদ (রা) বলেন ৪ থাম, 
এই আয়াতের মর্মার্থ ইহা নয়। এই ঘটনায় ইহা প্রযোজ্যও নয় । কুরআনে যাহা বলা হইয়াছে, 
তাহা স্ব স্ব স্থানে প্রযোজ্য । কুরআনের কিছু কথার কার্ষক্ষেত্র সেই আয়াত নাযিল হওয়ার পূর্বে 
শেষ হইয়াছে। কিছু কথার কার্যক্ষেত্র রাসূলুল্লাহ (সা)-এর সময়ে প্রযোজ্য ছিল। কিছু কথার 
যথার্থতা প্রমাণিত হইবে নবী (সা)-এর পরবর্তী সময়ে, কিছু প্রমাণিত হইবে কিয়ামতের দিন। 
কিয়ামতের ময়দান সম্পর্কে যাহা বলা হইয়াছে, তাহা সেখানকার জন্যই কেবল প্রযোজ্য । যেমন 
বেহেশ্ৃত-দোযখ ও হিসাব-নিকাশ সম্পর্কে যাহা বলা হইয়াছে, তাহা সেই সময়ের জন্য প্রযোজ্য 
থাকিবে । অতএব যতদিন তোমাদের উদ্দেশ্য ও আকাজক্লা এক থাকিবে, তোমরা বহুধা বিভক্ত 
না হইবে, আর যতদিন সত্য বলিলে তোমরা একে অপরকে আঘাত না করিবে, ততদিন এই 
আয়াত কাহারো জন্য প্রযোজ্য নয়। পক্ষান্তরে যখন আকাঙ্কা ও উদ্দেশ্য ভিন্ন ভিন্ন হইয়া 
তোমরা অনৈক্যের সৃষ্টি করিবে এবং সত্যের আদেশ করিলে তোমাদের উপর আঘাত আসিবে, 
তখন তোমরা নীরব থাকিয়া আত্মরক্ষা করিবে । অতএব সেই সময়ের জন্য এই আয়াতটি 
প্রাযোজ্য হইবে । ইব্ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)......সুফিয়ান ইব্‌ন উ"কাল হইতে বর্ণনা করেন যে, সুফিয়ান ইব্‌ন উ’কাল 
বলেন £ জনৈক ব্যক্তি ইব্‌ন উমর (রা)-কে জিজ্ঞাসা করেন, বর্তমানে কি আমরা নীরব থাকিব, 
না ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করিব ? কেননা আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 


কাছীর-_৩/৮৭ 


Contents 


৬৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ “আত্মরক্ষা করাই তোমাদের কর্তব্য; তোমরা যদি সৎপথে পরিচালিত হও, তবে যে 
পথভ্রষ্ট হইয়াছে সে তোমাদিগকে কোন ক্ষতি করিতে পারিবে না।' 

জবাবে ইব্‌ন উমর (রা) বলেন £ঃ এই আয়াত আমার এবং আমার সংগী-সাথীদের জন্য 
জন্য প্রযোজ্য নয়। কেননা রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন খবরদার! তোমরা যাহারা উপস্থিত আছ 
তাহারা অনুপস্থিত ব্যক্তির নিকট আমার কথা পৌঁছাইয়া দাও। অতএব আমরা হইলাম 
উপস্থিতদের অন্তর্ভুক্ত-আর তোমরা হইলে অনুপস্থিতদের অন্তর্ভূক্ত। এই আয়াতটি অনাগত 
এমন লোকদের জন্য প্রযোজ্য যাহারা তাহাদের সমসাময়িক লোকদিগকে সত্য ও ন্যায়ের পথে 
' আহবান করিলে তাহারা তাহা রূঢভাবে প্রত্যাখ্যান করিবে। 

মুহাম্মদ ইবন বিশর (র)......সাওয়ার ইব্‌ন শাবীব হইতে বর্ণনা করেন যে, সাওয়ার ইবৃন 
শাবীব বলেন £ একদা আমি ইব্‌ন উমর (রা)-এর নিকট বসা ছিলাম । এমন সময় তেজ মেজায 
ও বাণী এক ব্যক্তি আসিয়া ইব্‌ন উমর (রা)-কে বলেন, হে আবূ আবদুর রহমান! এমন ছয়জন 
লোক রহিয়াছে যাহারা প্রত্যেকে কুরআনের বড় বড় আলিম । অথচ তাহারা প্রত্যেকেই অন্যের 
প্রতি শিরকের অভিযোগ করে । তাহারা ইজতিহাদের যোগ্যতাও রাখে । তাহাদের অন্তরে নেক 
উদ্দেশ্য ব্যতীত বদ উদ্দেশ্য আছে বলিয়া আমার মনে হয় না। কিন্তু তাহারা একে অন্যের প্রতি 
শিরকের অভিযোগ করিয়া চলিয়াছে। এই কথা শুনিয়া এক ব্যক্তি দীড়াইয়া বলে, একে অপরের 
প্রতি শিরকের মিথ্যা অভিযোগ করার চেয়ে হীন উদ্দেশ্য আর কি হইতে পারে ? উত্তরে আগন্তুক 
বলেন, আমি আপনার নিকট জিজ্ঞাসা করি নাই, আমি শায়খের নিকট জিজ্ঞাসা করিয়াছি। তিনি 
আমার জিজ্ঞাসার জবাব দিবেন। আপনি কে ? এই বলিয়া লোকটি ইবৃন উমর (রো)-কে আবার 
জিজ্ঞাসা করেন, এই লোকদের ব্যাপারে আপনি-কি বলেন ? ইব্‌ন উমর রো) বলেন ঃ তুমি কি 
বলিতে চাও যে, আমি তোমাকে তাহাদিগকে হত্যা করার আদেশ দেই ? অথচ তোমার দায়িত্ব 
হইল তাহাদিগকে উপদেশ দেওয়া এবং তাহাদিগকে হিকমতের মাধ্যমে পারস্পরিক কাদা 
ছোড়াছুড়ি হইতে নিবৃত্ত করা। ইহার পর যদি তাহারা সংশোধন না হয় তবে তোমাকে 
জবাবদিহি করিতে হইবে না। কেননা আল্লাহ তা“আলা বলিয়াছেন 8 

অর্থাৎ “হে বিশ্বাসীগণ ! আত্মরক্ষা করাই তোমাদের কর্তব্য ।' 

আহমদ ইব্‌ন মিকদাম (র)......আবূ মাযিন (র) হইতে বর্ণনা করেন যে, আবূ মাধিন 
বলেন £ উসমান (রা)-এর খিলাফতের সময় একবার আমি মদীনায় গিয়া দেখি যে, একস্থলে 
0.০ ১০ ৫০০: এই আয়াতটি পাঠ করিলে মজলিসের অধিকাংশ লোক বলিয়া উঠেন, এই 
আয়াতটির প্রয়োগকাল এখনো আসে নাই। 


Contents 


সূরা মায়িদা | ৬৯১ 


কাসিম (র)......যুবায়র ইব্‌ন নুফায়র রে) হইতে বর্ণনা করেন যে, যুবায়র ইবৃন নুফায়র 
(র) বলেন £ একদা আমি রাসূলুল্লাহ (সা)-এর বহু সংখ্যক সাহাবীর এক অনুষ্ঠানে উপস্থিত 
ছিলাম । সেই অনুষ্ঠানের উপস্থিত লোকদের মধ্যে আমি ছিলাম সর্বকনিষ্ঠ । অনুষ্ঠানে আলোচনা 
হইতেছিল ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ সম্পর্কে । আমি বলিলাম, আল্লাহ তাহার 
নিরলস 


পপি 


অর্থাৎ চিজ আভল করাই OT ER CE A SURES 
হও তবে যে পথভ্রষ্ট হইয়াছে সে তোমাদের কোন ক্ষতি করিতে পারিবে না ।' 

এই কথা বলিলে সকলে আমার দিকে তাকান এবং বলেন, তুমি এই আয়াতটির মর্মার্থ 
সম্পর্কে অবহিত নও । তাহাদের একযোগে এমন প্রতিবাদের মুখে আমি একেবারে চুপ হইয়া 
যাই এবং মনে মনে বলি, উহ! কথাটা না বলাই উচিত ছিল । 

পরে সভা ভঙ্গ হওয়ার প্রাক্কালে সকলে আমাকে লক্ষ্য করিয়া আমার ভাঙ্গা মনকে চাঙ্গা 
করার উদ্দেশ্যে বলেন, তুমি ছোট মানুষ, এই আয়াতের প্রয়োগকাল সম্পর্কে তোমার ধারণা 
নাই। কিন্তু আশ্চর্যের কিছু নাই। তোমার বয়সে সেকাল তুমি দেখিতেও পার । যখন দেখিবে, 
মানুষের আত্মা কালিমায় লেপিয়া গিয়াছে, তাহারা ইচ্ছার দাসতে লিপ্ত হইয়াছে এবং প্রত্যেক 
লোক স্ব স্ব মতকে প্রাধান্য দিতে উঠিয়া পড়িয়া লাগিয়াছে, তখন তুমি আত্মরক্ষার পথ বাছিয়া 
নিবে । তাহা হইলে কোন পথভ্রষ্ট তোমার কোন ক্ষতি করিতে পারিবে না। 

ইব্‌ন জারীর (র).......যামুরা ইব্‌ন রবীআ হইতে বর্ণনা করেন যে, যামুরা ইব্‌ন রবীআ 
বলেন ঃ Li MULL 


ad acl Oey 


টনিক SO ORC Cale NOSE Noa Nba ae 
মুনাফিক ছিল এবং বর্তমানকালের মু’মিনদের মধ্যেও রহিয়াছে। কিন্তু সুখের বিষয়, সেকালেও ' 
মুনাফিকদের কর্মকাণ্ড অপসন্দ করা হইত, আর একালেও তাহাদের কর্মকাণ্ড অপসন্দ করা হইয়া 
থাকে | 

সাঈদ ইব্ন মুসাইয়াব (র) বলেন £ যদি তুমি ন্যায়ের আদেশ কর ও অন্যায়ের প্রতিরোধ 
কর এবং যদি তুমি সৎপথে পরিচালিত হও, তবে যে পথত্রষ্ট হইয়াছে সে তোমার কোন ক্ষতি 
aime Md pops Poop 

সুফিয়ান সাওরী (র).....-হুযায়ফা (রা) হইতে এইরূপ বর্ণিত হইয়াছে। উপরন্তু 
UE রতন 

ইব্‌ন আবু হাতিম (র)......কা'ব হইতে বর্ণনা করেন £ ১১ 9 Li 
১৬ 5৯1 151 ৯ ০০-এই আয়াত প্রসঙ্গে কা'ৰ বলেন ঃ গৌড়ামী ও সাম্প্রদায়িকতার 
বশবর্তী হইয়া যখন দামেশকের গীর্জা ভাঙ্গিয়া মসজিদ নির্মাণ করা হইবে, তখন এই আয়াতটি 
প্রযোজ্য বলিয়া মনে করিতে হইবে। 


Contents 
৬৯২ তাফসীরে ইব্ন কাছীর 


72.42 Zt 72.0 


Sooke Sy BIA 7৮12 PS EGE এ ০2980 (৯) 
ঠ৮১৮1 ৮ বর ত ৩৫৭) 2 ঠত ০% ১2১৫১ 7 ৩ 1৫1৯ 9 ৩৬ | ১ পর্ব কু 
৩৬০৩ ৬০১) om ৪৩1 ৩। SHE 29514 (55০৩৩ EEO.) 


ক 
রি 


৫54465550৩১ Bat 8৯৮19462৯৮5 ৮০৮2৮ 
০0429১10০51 0)29 HGS ASIII 98 

(2 0538 02 ০৬ RHYL ৬14৬৪ %5৩$ (1.0) 
095 SESE UGA: AINE ৮১৬০৬ Hg 


চিঠি 0e 
0০) 
৮ ৬৩ ১৫৫৮৩ ১৫1৫ পতিত ০৫1৫ ৪ এ 522৮4255411 
+ GU ey 945019৬5৩৪৬ 98156৩19৭৩১ (১78) 
৫ 5৫ রত 


OX 25201 ২৯৫ % 212 ৮1০12 Aen 


১০৬. “হে ঈমানদারগণ! যখন তোমাদের মৃত্যু উপস্থিত হয়, তখন ওসীয়াত করার 
সময় তোমাদের মধ্য হইতে দুইজন ন্যায়বান সাক্ষী রাখিও; আর যখন তোমরা সফরে যাও 
এবং মৃত্যুরূপ বিপদ উপস্থিত হয়, তখন তোমাদের বাহিরের দুইজন সাক্ষী রাখিও; 
তাহাদিগকে তোমরা সন্দেহ করিলে নামাযের পর অপেক্ষমান রাখিয়া আল্লাহর নামে এই 
শপথ করাও £ আমরা টাকায় বিক্রি হই নাই ও আত্মীয়তার খাতির করি নাই এবং আল্লাহর 
সাক্ষ্য গোপন করি নাই; (তাহা করিলে) অবশ্যই আমরা পাগীদের অন্তর্ভুক্ত হইব ৷” 

১০৭. “তথাপি যদি প্রকাশ পায় যে, তাহারা মিথ্যা বলিয়াছে, তবে ওসীয়াতকারীর 
আপনজন হইতে দুইজন সাক্ষী তাহাদের স্থলাভিষিক্ত হইয়া আল্লাহর নামে শপথ করিয়া 
বলিবে, আমাদের সাক্ষ্য তাহাদের সাক্ষ্য হইতে সত্য ও সঠিক এবং'যদি আমরা অতিরঞ্জন 
করিয়া থাকি, তাহা হইলে অবশ্যই আমরা পাপীদের অন্তর্ভুক্ত হইব ।” 

১০৮. “ইহাই তাহাদের যথাযথ সাক্ষ্যদানের অধিকতর সম্ভাবনাপূর্ণ ব্যবস্থা অথবা 
তাহারা ভয় পাইবে যে, তাহাদিগকে শপথের পুনরাবৃত্তি করানো হইবে । আর আল্লাহকে 
ভয় কর ও (তাহার কথা) শোন এবং আল্লাহ যালিম সম্প্রদায়কে পথ দেখান না ।” 


তাফসীর £ এই আয়াতটি একটি বিরাট আদেশরূপে গণ্য । কেহ বলিয়াছেন, এই আয়াতটি 
রহিত হইয়া গিয়াছে। ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্রাহীম হইতে হাম্মাদ ইব্ন আবু সুলায়মানও বালিয়াছেন যে, আয়াতটির বিধান রহিত 
করা হইয়াছে। কিন্তু ইবন জারীর সহ অনেকের অভিমত হইল যে, আয়াতটির আদেশ রহিত 
নয়; বরং এখনো কার্যকর । যাহারা বলেন, আয়াতটির হুকুম মানসূখ, তাহাদের কথা নিয়া এখন 
আলোচনা করা হইবে । আয়াতে বলা হইয়াছে ৪ 


কর্ট ওল ওল জী এ Cad 


ক Lote “0 2 0-0 223 , পু) ০2756 ঠাপ, ose tos “£0 
০৮১1 4255541০৯১৯ ০৬ ০৯। ৮০৯৯1 09 2৫৪ 1৬০1 ৮2৯11 (28 


Contents 

সূরা মায়িদা ৬৯৩ 

নাহুবিদদের শব্দ বিন্যাস মুতাবিক এই আয়াতে ১৮১১। পদটি ১২ (বিধেয়) হইয়াছে। 
উহার 12 (উদ্দেশ্য) হইল ৫১ ২4৮45, তখন বিন্যাস হবে ৩১৯ 5৪৮৫০ অর্থাৎ 
তোমাদের সাক্ষী হইবে তোমাদের মধ্যকার দুইজন । এই বাক্যটি ইহার মধ্যে উহ্য ছিল। 

অর্থাৎ এখানে ও. হিসাবে আর একটি ৪১৫. (শব্দ) ছিল যাহা বাকরীতির নিয়মে লুপ্ত 
করিয়া ফেলা হইয়াছে। ফলে উহার 4:11 54০5 পদ ৩১১! -কে উহার স্থলাভিষিক্ত করা 
হইয়াছে। 

কেহ বলিয়াছেন ঃ এখানে উহ্য ছিল ৩:-১। ৯১০৯ বাক্যাংশৃটি। আর J. 13১ হইল 
৩১১। -এর ০৬০০ অর্থাৎ <: ৩:4১০-ফলে অর্থ দাড়ায় re Jue [93 অর্থাৎ ৬:১০ 
৩০111 ১০ মুসলমানদের মধ্য হইতে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি” এই তরকীব 
করিয়াছেন জমহুর উলামা । 

আলী ইব্‌ন আবূ তালহা (র)......ইব্ন আব্বাস রো) হইতে +-১০ /৬-153 -এর 
মর্মার্থে বলেন ৪ ১১০4: ২ অৰ্থাৎ মুসলমানদের মধ্য হইতে দুইজন ন্যারপরায়ণ লোককে 
সাক্ষী রাখিবে।' ইব্ন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন । 

আবীদা, সাঈদ ইব্‌ন মুসাইয়াব, হাসান, মুজাহিদ, ইয়াহিয়া ইব্‌ন ইয়ামুর, সুদ্দী, কাতাদা, 
মুকাতিল ইব্‌ন হাইয়ান ও আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম (র) প্রমুখ হইতেও 
এইরূপ অর্থ বর্ণিত হইয়াছে। | 

কেহ কেহ বলিয়াছেন £ ১২১০০ ১০13১ অর্থ হইল ০+]! ৯1 ০০ অর্থাৎ ‘আহলে 
ওসীয়াত হইতে দুইজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখিবে । ইকরিমা ও আবীদা হইতে ইহা 
বর্ণনা করা হইয়াছে। 

ইব্‌ন আবূ হাতিম (র)...... সাঈদ ইব্‌ন যুবায়র হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন 
যুবায়র বলেন, ইব্‌ন আব্বাস রো) +€১:১ ১৯ ১।১১। '91 -এর মর্মার্থে বলেন 8 “তোমাদের 
ছাড়া অন্য লোকদের মধ্য হইতে দুইজন অর্থাৎ মুসলমান ব্যতীত আহলে কিতাবদের মধ্য 
হইতে দুইজন!” 

আবীদা, শুরাইহ, সাঈদ ইবৃন মুসাইয়াব, মুহাম্মদ ইব্‌ন সীরীন, ইয়াহিয়া ইব্‌ন ইয়ামুর, 
মুকাতিল ইব্‌ন হাইয়ান ও আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম রে) প্রমুখ হইতেও 
এইরূপ অর্থ বর্ণিত হইয়াছে। 
অর্থাৎ 'যাহাদের জন্য ওসীয়াত করিবে, ৪৮১ i 

নী Pog 1A UD Lys 

০১০05 পিটার etter Th 
মুসলমান সাক্ষীর অভাবে যিশ্মীদের সাক্ষী করা বৈধ হওয়ার জন্য উপরোক্ত শর্ত দুইটি বর্তমান 
থাকিতে হইবে। 


Contents 


৬৯৪ তাফসীরে ইব্ন কাছীর 


ইব্‌ন জারীর (র)......শুরাইহ হইতে বর্ণনা করেন যে, শুরাইহ বলেন £ ইয়াহুদী ও 
নাসারাদিগকে সফরের সময় ব্যতীত সাক্ষী করা জায়েয হইবে না। অবশ্য সফরের সময়ও 
জায়েয হইবে না যদি না বিষয়টা ওসীয়াত সম্পর্কিত হয়। 

আবু কুরাইব (র)...... শুরাইহ হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র) হইতেও এইরূপ বর্ণনা করা হইয়াছে। কিন্তু অন্য ইমামত্রয় 
মুসলমানদের কোন ব্যাপারে যিশ্মীদের সাক্ষী নাজায়েয বালিয়াছেন। তবে আবূ হানীফা (র) 
যিশ্মীদের ব্যাপারে যিম্মীদের সাক্ষী জায়েয বলিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)......যুহরী হইতে বর্ণনা করেন যে, যুহরী বলেন ঃ সুন্নাত মুতাবিক 
LSA dn Sl Ad nol and aA রি Ass AML el 
জায়েয নয়। 

ইব্‌ন যায়দ বলেন ঃ এই আয়াতটি এমন এক ব্যক্তি সম্পর্কে অবতীর্ণ হইয়াছে, যে এমন 
অবস্থায় মারা যায় যখন তাহার নিকটে কোন মুসলমান উপস্থিত ছিল না। ঘটনাটি ঘটিয়াছিল 
ইসলামের আবির্ভাবকালে। দেশ ছিল দারুল হরব। জনগণ ছিল কাফির । তখন ওসীয়াতের 
বারা রবি রড রাড যারা রর রানা রা কামহে গহন দাদ 
করার নির্দেশ দেওয়া হয়। যাহার কার্যকারিতা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকিবে । 

ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন । তবে এই শানে নুযূলটির ব্যাপারে সন্দেহ রহিয়াছে। 
আল্লাহ ভালো জানেন । 

কার সারা 


“oo oe 


-এই আয়াতের ব্যাখ্যায় বলেন ৪ 

১১২ SILA 9 -আয়াতাংশে বর্ণিত অন্য দুইজন সাক্ষী কি আহলে ওসীদের 
হইতে মধ্যে হইবে, না ভিন্ন দুইজন ব্যক্তি হইবে, এই ব্যাপারে দুইটি শর্ত রহিয়াছে 

এক. ইয়াধীদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন কাসীত (র) হইতে মুহাম্মদ ইব্‌ন ইসহাক. (র) 
বলেন £ এই আয়াত সম্পর্কে ইব্‌ন মাসউদ (রা)-কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন £ কোন 
ব্যক্তি যদি সফর করে এবং তাহার সংগে যদি মালামাল থাকে, আর সেই সফরে যদি তাহার 
নিকট মৃত্যুরূপ বিপদ উপস্থিত হয়, তবে সে দুইজন মুসলমানের নিকট তাহার মালামাল রাখিয়া 
যাইবে এবং যাহাদের নিকট মাল রাখা হইল, তাহাদের ব্যাপারে ন্যায়পরায়ণ দুইজন 
মুসলমানকে সাক্ষী রাখিবে। 

ইব্‌ন আবু হাতিম রে) ইহা বর্ণনা করিয়াছেন । তবে ইহার সনদের ব্যাপারে মতভেদ 
রহিয়াছে। 

দুই. দুইজন সাক্ষী হইবে যাহা আয়াতের বাহ্য অর্থে বুঝা যায়। যদি সাক্ষীদ্য়ের সহিত 
তৃতীয় ব্যক্তি ওসীদের মধ্যে হইতে কেহ না হয়, তবে উভয় সাক্ষীর মধ্যে “ওসায়া' ও “শাহাদাহ' 
এই বৈশিষ্ট্য দুইটি অবশ্যই থাকিতে হইবে । যেমন তামীমদারী ও আদী ইব্‌ন বাদ্দার ঘটনায় 
উল্লেখিত হইয়াছে । ইনশাআল্লাহ এই বিষয়ে সামনে বিস্তারিত আলোচনা করা হইবে! 


Contents 


সূরা মায়িদা | ৬৯৫ 


সাক্ষীদ্বয়ের ব্যাপারে ইব্‌ন জারীর একটি প্রশ্ন উত্থাপন করিয়া বলেন £ আমরা জানি, 
সাক্ষীদের হইতে কখনো কসম নেওয়া হয় না। কিন্তু এই আয়াত দ্বারা বুঝা যায়, কার্ষক্ষেত্রে 
সাক্ষীদের হইতে কসম আদায় করিতে হইবে । তাই এই কথা মনে করাই বাঞ্চনীয় যে, এই 
বিষয়টি অন্য সকল বিষয়ে সাক্ষ্যদানের বিষয় হইতে আলাদা । অন্য কোন ব্যাপার এই 
বিষয়টির দৃষ্টিতে ব্যাখ্যা করা যাইবে না। এইটি একটি বিশেষ সাক্ষী এবং বিশেষ ব্যবস্থা । 
ইহাছাড়া এই বিষয়টির মধ্যে এমন কিছু শর্ত এবং কথা আছে, যাহা অন্য কোন বিষয়ের মধ্যে 
একেবারেই পাওয়া যায় না। তাই যখন সাক্ষীদের ব্যাপারে সন্দেহ দেখা দিবে, তখন এই 
আয়াতের বিধান মুতাবিক সাক্ষীদের হইতে কসম আদায় করিবে । 
আওফী (র)......ইব্ন আব্বাস (রা) হইতে ১০1 ৬০ 5 ০39০৯০২২5 এই 
আয়াত সম্পর্কে বলেন $ অর্থাৎ সাক্ষীদের ব্যাপারে তোমাদের সন্দেহ হইলে আসরের সালাতের 
পর তাহাদিগকে অপেক্ষমান রাখিবে। 
মুহাম্মদ ইব্‌ন সীরীন, ইকরামা, কাতাদা, ইব্রাহীম নাখঈ ও সাঈদ ইব্‌ন যুবায়রও এই 
কথা বলিয়াছেন। 
যুহরী বলেন ঃ সাধারণভাবে যে কোন নামাযের পরে কসম নেওয়া যাইবে। 
সুদ্দী (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বলেন ঃ সাক্ষীদের স্ব স্ব ধর্মীয় ইবাদতের পরে 
কসম নিতে হইবে। 
আবদুর রাযযাক রে) আবীদা হইতে ইহা বর্ণনা করিয়াছেনঃ। ইব্রাহীম নাখঈ এবং 
কাতাদারও অভিমত ইহাই। 
মোট কথা এমন একটি স্থানে তাহাদের নিকট হইতে কসম গ্রহণ করিবে যেখানে যথেষ্ট 
লোকের উপস্থিতি থাকে। 
511 ১০০৪৪ অর্থাৎ ‘তাহারা আল্লাহর নামে শপথ করিয়া বলিবে।” 
(55 ১1 অর্থাৎ সাক্ষীদ্বয়ের ব্যাপারে মিথ্যা ও বানোয়াট বলার সন্দেহ যদি তোমাদের 
মনে জাগে, তখন তাহাদের হইতে নিম্ন শপথ গ্রহণ করিবে £ 
(7০5 43 ০৪১৭-০১৪ অর্থাৎ ঈমানের বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিয়া ভঙ্গুর পৃথিবীর সুখ 
ভোগ আমরা কামনা করি না৷’ এই অর্থ করিয়াছেন মুকাতিল ইব্‌ন হাইয়ান (র)। 
(০১ 15 904 21 -অর্থাৎ ‘আর আমরা চাই না যে, আমাদের সাক্ষ্য আমাদের কোন 
আত্মীয়ের দ্বারা প্রভাবিত হউক ।" 
5$- ১55 3৩ -এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করিব না।' 
উল্লেখ্য যে, সাক্ষ্যের গুরুত্বের দিক বিবেচনা করিয়া সাক্ষ্য বা শাহাদাতকে আল্লাহর দিকে 
০1 করা হইয়াছে। 
কেহ কেহ || 834% 5২ 3 আয়াতাংশের £১4 শব্দের ৪-কে যের দিয়া পাঠ 
করিয়াছেন। ইব্‌ন জারীর রে)......আমির শা'বী হইতে ইহা বর্ণনা করিয়াছেন । 
অবশ্য অন্যদের হইতে 411 £34 75 9 এইরূপও বর্ণনা করা হইয়াছে। তবে 
প্রথমোক্ত পঠনটিই প্রসিদ্ধ । 


Contents 


৬৯৬ . তাফসীরে ইবৃন কাছীর 


১০১১ 5০1 1510414 অৰ্থাৎ ‘যদি আমার সাক্ষ্যের মধ্যে সংযোজন ও সংকোচন করি বা 
সাক্ষ্য যদি উল্টাপাল্টা করিয়া ফেলি বা পুরা সাক্ষ্যটাই গোপন করিয়া ফেলি, তাহা হইলে আমরা 
পাপীদের অন্তর্ভুক্ত হইব ৷' 

তঃপর আল্লাহ তা'আলা বলেন £ 30151 1351 (০491 ০1০ 9১০ ১.৪ অর্থাৎ ‘যদি 
অংশীদারদের অংশের সাক্ষ্যদানের ব্যাপারে সাক্ষীদ্বয়ের খেয়ানত ও মিথ্যাবাদিতা প্রমাণিত ও 
প্রকাশিত হইয়া পড়ে, তাহা হইলে __ 

১331 ৫21০ 1 ১211 ৩ বিড ০০০৪৪ IAG 

অর্থাৎ “যাহাদের স্বার্থহানি ঘটিয়াছে, তাহাদের মধ্য হইতে নিকটতম দুইজন তাহাদের 
স্থলাভিষিক্ত হইবে ৷’ আয়াতটি জমহুর এইরূপে পাঠ করিয়াছেন। 

আলী ও হাসান বসরী (র) হইতে ইহার পঠন ১931 ৫২০ ০ __ এইরূপ 
বর্ণনা করা হইয়াছে। 

হাকিম (র)...... আলী ইবৃন আবূ তালিব (রা) হইতে স্বীয় মুসতাদরাকে বর্ণনা করেন যে, 
আলী (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) SUSY ele ০2 ১2] € ৯ “এই আয়াতাংশ 
০ 
আর করেন নাই। 

ইব্‌ন আব্বাস (রা) সহ অনেকে ০০154116215 ৯55০ ll ০০ -এইরূপও পাঠ 
করিয়াছেন। 

হাসান (র) পাঠ করিয়াছেন 8 ০333116২13০ ১3311 ১০ -এইরূপে। ইহা ইব্‌ন 
জারীর বর্ণনা করিয়াছেন। 

যাহা হউক, জমহুরের পঠনমতে ইহার অর্থ হইল এই যে, যখন নির্ভরযোগ্য সূত্রে 
সাক্ষীদ্ধয়ের মিথ্যাবাদিতা প্রমাণিত হইবে, তখন ওয়ারিসদের মধ্য হইতে এমন দুইজন ওয়ারিস 
সাক্ষ্যদানের জন্য দণ্ডায়মান হইবে যাহারা সর্বাপেক্ষা নিকটতম ওয়ারিস। 

Lats 31555 ১০ Gal AUG lL (০০৪১৪ -অর্থাৎ ‘তাহারা উভয়ে শপথ করিয়া 
MV UOTE VE SEC OUT 


cali 5 Meas EN tata SO seagbet Toeee Seed FO wl 

মোটকথা ওয়ারিসদের নিকট হইতে যে স্বীকারোক্তি নেওয়া হইবে, তাহা এই ধরনের 
হইবে । অথবা হত্যাকারী যদি কপটতার আশ্রয় নেয়, তখন নিহত ব্যক্তির আত্মীয়-স্বজনরা 
যেমন শপথ করিয়া তাহাদের দাবি আদায় করে, এই স্থানে অন্রপ করিতে হইবে । শপথের 
বর্ণনায় এই ব্যাপারে বিস্তারিত আলোচনা রহিয়াছে। 

এই আলোচনার সমর্থনে হাদীসে আসিয়াছে যে, ইবৃন আবু হাতিম (র)... .ইবৃন আব্বাস 
(রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ 


Contents 
সূরা মায়িদা ৬৯৭ 


Syl SIA LAS BUSS 545 ৮০1 ১541 (৫405 -এই আয়াত প্রসঙ্গে 
তামীমদারী বলেন ৪ একমাত্র আমি এবং আদী ইবৃন বাদ্দা ব্যতীত এই পাপ হইতে সকলেই 
মুক্ত। 

পূর্বে তাহারা উভয়ে খ্রিস্টান ছিল। ইসলাম গ্রহণের পূর্বে তাহারা উভয়ে ব্যবসার উদ্দেশ্যে 
সাহমের আযাদকৃত গোলাম বুদাইল ইব্‌ন আবূ মরিয়ামও তাহাদের সংগী হয়। সেও ব্যবসায়ী 
ছিল। মাল ক্রয়ের জন্য তাহার নিকট রৌপ্যের মূল্যবান একটি পেয়ালা ছিল। কিন্তু পথিমধ্যে 
সে অসুস্থ হইয়া পড়িলে সে তাহাদের উভয়ের নিকট তাহার সকল মালামাল সোপর্দ করিয়া 
তাহা তাহার বাড়িতে পৌছাইয়া দেওয়ার জন্য ওসীয়াত করিয়া যায়! 
তামীমদারী বলেন £ লোকটি মারা গেলে আমরা তাহার মূল্যবান পেয়ালাটা বাহির করিয়া 
এক হাজার দিরহামে বিক্রি করিয়া উহা দুইজনে সমানভাবে ভাগ করিয়া-নিই। 
অতঃপর আমরা দেশে পৌঁছিয়া তাহার বাড়িতে গিয়া তাহার আত্মীয়-স্বজনদের নিকট 
পেয়ালাটা ব্যতীত সকল মালামাল পৌঁছাইয়া দেই। তাহারা আমাদিগকে পেয়ালা সম্পর্কে 
জিজ্ঞাসা করিলে আমরা বলি যে, সে আমাদিগকে কোন পেয়ালা দিয়া যায় নাই। 
রাসূলুল্লাহ (সা) মদীনার আগমন করার পর তামীমদারী ইসলাম গ্রহণ করিলে সেই কথা 
মনে করিয়া সে তাহাদের পরিবারের লোকদিগকে সেই পেয়ালাটি সম্পর্কে অবহিত করে। 
অতঃপর তাহার পাঁচশত দিরহাম তাহাদের হাতে দিয়া বলে, অবশিষ্ট অর্ধেক মূল্য আমার 
ংগীর নিকট রহিয়াছে। কিন্তু তাহার সংগী এই কথা অস্বীকার করিলে রাসূলুল্লাহ (সা) তাহাকে 
তাহার ধর্মমতে শপথ করিয়া বলার জন্য আদেশ করেন। ফলে সে শপথ করে। অতঃপর এই 
আয়াতটির ২7 ১4৫১ [১০ 52314420 হইতে ৩11১5/4৭ 4110 leit 
(453.4% ০ এই পৰ্যন্ত নাযিল হয়। 
“তৎক্ষণাৎ আমর ইব্‌ন আস ও অন্য একজন লোক দীড়াইয়া তাহাদের সপক্ষে শপথ করিয়া 
বলিলে আদী ইবৃন বাদ্দা তাহার অংশের পাঁচশত দিরহাম দিতে বাধ্য হয়। 
আবু ঈসা তিরমিযী (র)......মুহাম্মাদ ইব্‌ন ইসহাক হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। 
তবে তাহাতে এই কথাও রহিয়াছে যে, রাসূলুল্লাহ (সা)-এর নিকট সকলকে আনা হইলে 
বিবাদী তাহার দেনা অস্বীকার করে । ফলে রাসূলুল্লাহ (সা) ওয়ারিসদের নিকট তাহাদের 
অভিযোগের প্রমাণ চাহিলে তাহারা প্রমাণ দিতে অপারগ হয়। তখন তাহাদিগকে অভিযোগের 
সত্যতার ব্যাপারে স্ব স্ব ধর্মমতে শপথ করার জন্য আদেশ করেন। ফলে সেইমতে তাহারা 
শপথ করে । তখন এই আয়াতটি নাযিল হয় ঃ 


4০2 ১3০55 0198১ 
অর্থাৎ ‘অথবা শপথের পর আবার তাহাদিগকে শপথ করান হইবে এই ভয়ে ।' 
অতঃপর আমর ইব্‌ন আস ও অপর এক ব্যক্তি উঠিয়া তাহাদের সপক্ষে শপথ করিলে আদী 


ইব্‌ন বাদ্দা সেই পাঁচশত দিরহাম তাহাদিগকে দিতে বাধ্য হয়। 
মূলত হাদীসটি গরীব এবং ইহার সনদও বিশুদ্ধ নয়। 


কাছীর-_-৩/৮৮ 


Contents 


৬৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


এই রিওয়ায়াতে মুহাম্মদ ইব্‌ন ইসহাক যে আবূ নাযরকে সনদে আনিয়াছেন, আমার মতে 
তাহার আসল নাম হইল মুহাম্মদ ইব্‌ন সায়িব আল-কালবী। তাহাকে আবূ নাযর বলিয়া ডাকা 
হয়। এই ব্যক্তিকে মুহাদ্দিসগণ হাদীসের বেলায় গ্রহণ করেন না। কেননা তিনি মুফাসসির 
হিসাবে প্রসিদ্ধ । উপরন্তু আমি (তিরমিযী) মুহাম্মদ ইব্‌ন ইসমাঈলের নিকট শুনিয়াছি যে, 
মুহাম্মদ ইবৃন সায়িব আল-কালবী আবু নার নামে পরিচিত ছিলেন এবং তিনি উম্মে হানীর 
আযাদকৃত গোলাম আবূ সালিহ হইতে কোন রিওয়ায়াত করিয়াছেন কিনা, সেই বিষয়ে সন্দেহ 
রহিয়াছে। 

অন্য সুত্রে সংক্ষিপ্তাকারে সুফিয়ান ইব্‌ন ওয়াকী (র)......ইব্ন আব্বাস রো) হইতে বর্ণনা 
করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ বনী সাহাম গোত্রের এক ব্যক্তি তামীমদারী ও আদী 
ইব্‌ন বাদ্দার সহিত বাণিজ্যে বাহির হন। সেই ব্যক্তি এমন এক স্থানে মৃত্যুবরণ করেন যেখানে 
কোন মুসলমান ছিল না। তাই তিনি তাহার সংগীদ্বয়ের নিকট অর্থ-সম্পদ দিয়া উহা তাহার বাড়ি 
পৌঁছাইয়া দেওয়ার জন্য ওসীয়াত করিযা যান। তাহারা সেইমতে মৃতের বাড়িতে তাহার 
অর্থ-সম্পদ পৌঁছাইয়া দেয়। কিন্তু তিনি স্বর্ণের যে পেয়ালাটা সঙ্গে নিয়াছিলেন, সেটা তাহারা 
পাইল না। ফলে রাসূলুল্লাহ (সা) তাহাদের উভয়ের নিকট হইতে এই ব্যপারে কসম আদায় 
করিলেন । তবুও তাহারা স্বীকার করিল না। এমন সময় সেই পেয়ালাটি মক্কায় একজন লোকের 
নিকট পাওয়া যায়। সে তাহাদিগকে জানায় যে, পেয়ালাটি সে তামীমদারীর নিকট হইতে ক্রয় 
করিয়াছে । এই তথ্যের প্রেক্ষিতে সাহমীর দুইজন আত্মীয় দাঁড়াইয়া শপথ করিয়া বলে, তাহাদের 
উভয়ের সাক্ষ্য অপেক্ষা আমাদের সাক্ষ্য দেওয়ার অধিকার বেশি । অতএব আমরা বলি, 
পেয়ালাটি আমাদের । আবারও আমরা বলিব, এই পেয়ালাটি আমাদের ৷ অতঃপর এই আয়াতটি 
নাযিল হয় ৪ 

১5552455195 ১1429 

অর্থাৎ “হে বিশ্বাসীগণ! তোমরা তোমাদের মধ্য হইতে সাক্ষী রাখিবে ।' 

আবু দাউদ (র)......ইয়াহিয়া ইব্‌ন আদমের সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন। কিন্তু তিরমিযী 
বলেন, হাদীসটি হাসান-গরীব পর্যায়ের । কারণ, ইহার সনদের মধ্যে ইব্‌ন আবু যায়িদা ও 
মুহাম্মদ ইব্‌ন আবুল কাসিম কুফী রহিয়াছেন। তবে কেহ কেহ, বলিয়াছেন, বর্ণনাকারী হিসাবে 
তাহারা উভয়ে গ্রহণযোগ্য । 

তাবিঈদের মধ্যে হইতে মুরসাল সূত্রে ইকরিমা, মুহাম্মদ ইব্‌ন সীরীন ও কাতাদার 
রিওয়ায়াতেও ইহা বর্ণিত হইয়াছে। তাহারা এই কথাও বলিয়াছেন যে, শপথ অনুষ্ঠান আসরের 
নামাযের পরে অনুষ্ঠিত হইবে । ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন । 

মুজাহিদ, হাসান বসরী ও যাহ্হাকও এই হাদীসটি মুরসাল সূত্রে বর্ণনা করিয়াছেন। ইহা 
দ্বারা ঘটনাটির সত্যতা পূর্বসূরীদের নিকট প্রসিদ্ধ ছিল বলিয়া প্রমাণিত হয়। 

এই ঘটনাটির সত্যতার ব্যাপারে আরো রিওয়ায়াত রহিয়াছে । অর্থাৎ ইবৃন জারীর (র)...... 
শা*বী হইতে বর্ণনা করেন যে, শা'বী বলেন ঃ এক মুসলমান ব্যক্তি বিদেশে সফররত অবস্থায় 
মৃত্যুবরণ করে। কিন্তু সে ব্যক্তি মৃত্যুর সময় তাহার ওসীয়াতের সাক্ষী করার জন্য কোন 


Contents 


সূরা মায়িদা ৬৯৯ 


মুসলমানকে না পাইয়া অগত্যা দুইজন কিতাবীকে তাহার ওসীয়াতের সাক্ষী করিয়া যায়। 
তঃপর তাহারা উভয়ে কুফায় উপস্থিত হইয়া আবূ মূসা আশআরী (রা)-এর নিকট আসিয়া 
যক ততই তাহলে £5 রাত যাতি জল 
তাহার নিকট পেশ করে। 
তখন আশআরী (রা) বলেন $ এই রকম একটি ঘটনা রাসূলুল্লাহ (স)-এর সময়েও 
ঘটিয়াছিল। আর দ্বিতীয়টি ঘটিল এই । 
অতঃপর তাহাদের নিকট হইতে ওসীয়াতের সত্যতার ব্যাপারে আসরের নামাযের পরে এই 
বলিয়া শপথ নেওয়া হয় যে, তাহারা যাহা বলিয়াছে তাহা মিথ্যা নহে, পরিবর্তন করিয়া কিছুই 
বলা হয় নাই এবং ওসীয়াতের কোন অংশ গোপন করা হয় নাই। অতঃপর তাহাদের সাক্ষ্য 
সত্য বলিয়া মানিয়া নেওয়া হয়। 
আমর ইব্‌ন আলী আল-ফাল্লাস (র)......আবু মুসা আশআরী (রা)-এর এই ফয়সালাটি 
শা'বী হইতে বর্ণিত হইয়াছে। উল্লেখ্য যে, এই উভয় সনদই সহীহ । এই কথা স্পষ্ট যে, এই 
ঘটনাটি রাসূলুল্লাহ (সা)-এর যমানায় সংঘটিত হইয়াছিল । আল্লাহই ভাল জানেন । 
হুযূর (সা)-এর যুগের তামীমদারী ও আদী ইব্‌ন বাদ্দার ঘটনার ব্যাপারে সকলে একমত 
এবং সন্দেহমুক্ত। এই কথাও সর্বজনবিদিত যে, তামীমদারী ইব্‌ন আউসদারী (রা) নবম 
হিজরীতে ইসলাম কবুল করিয়াছিলেন । অতএব প্রমাণিত হইল যে, আশআরী (রা)-এর ঘটনাটি 
সম্পূর্ণ ভিন্ন ঘটনা । আল্লাহই ভালো জানেন। 
সুদ্দী রে) হইতে আবসাত- 
৬১৪। ২০০11 ১5৯55৭111১৭ 9০৭ 1842 83855 551 ১: lL 
-৫১০ 45133 
-এই আয়াত সম্পর্কে বলেন £ এই আয়াতে মৃত্যুর সময় ওসীয়াত করার জন্য দুইজন 
মুসলমানকে সাক্ষী করিয়া রাখার কথা বলা হইয়াছে। এই আয়াতের হুকুম একমাত্র নিজ 
বাড়িতে মৃত্যুবরণ করার সময় প্রযোজ্য । 
৫১০ ৩ ৩1১15 _এই আয়াতাংশে যাহা বলা হইয়াছে, তাহা সফরের হালতে 
মৃত্যুবরণ করার সময় প্রযোজ্য । 


Sills KELL aN el ৩ 

অর্থাৎ ‘যখন কেহ সফরের অবস্থায় মৃত্যুমুখে পতিত হইবে এবং যদি সেখানে কোন 

মুসলমান না থাকে তবে ইয়াহুদী, খ্রিষ্টান কিংবা অগ্নি উপাসকের মধ্য হইতে দুই ব্যক্তিকে 

ওসীয়াত করিয়া যাইবে । তাহাদের নিকট অর্থ ও মালামাল সোপর্দ করিয়া দিবে । তাহারা গিয়া 

ওসীয়াত মুতাবিক সেই মালের অংশীদারদিগকে বুঝাইয়া দিবে। অতঃপর মৃত ব্যক্তির 

অংশীদারেরা যদি তাহাদের কথা মানিয়া নেয়, তবে তো ভাল । যদি অংশীদাররা তাহাদের কথা 
না মানে, তবে উপরস্থ মহলে বিচার দাবি করিতে হইবে। তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 


5501 01 410১০ 5841 ১০০ Sa Gna 


Contents 


৭০০ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ “তাহাদের সাক্ষ্যের বেলায় তোমাদের সন্দেহ হইলে সালাতের পর তাহাদের নিকট 
হইতে শপথ গ্রহণ করিবে ।' 

আবদুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন ৪ মৃতের ওয়ারিসরা সাক্ষীদয়ের সাক্ষ্য অস্বীকার 
করিলে তাহাদের উভয়কে মিথ্যা বলার ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়। অতঃপর আবু মুসা 
(রো) তাহাদের উভয়ের নিকট হইতে আসরের নামাযের পর শপথ গ্রহণ করার ইচ্ছা করিলে 
আমি বলি যে, তাহাদের নিকট আমাদের নামাযের কোন গুরুতৃ নাই । তাই তাহাদের জন্য 
তাহাদের ধর্মীয় উপাসনার পর শপথ নেওয়া উচিত। অতঃপর তাহারা উভয়ে তাহাদের 
ধর্মমতে উপাসনা সমাপন পূর্বক আল্লাহর নামে কসম দিয়া বলে £ আমরা স্বল্পমূল্যে আল্লাহর 
কসম বিক্রি করিতে পারি না। যত স্বার্থই আমাদের থাকুক না কেন, আমরা শপথ পাঠ করিয়া 
সত্য গোপন করিতে পারিব না। যদি আমরা এমন করি, তাহা হইলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত 
হইব। আপনাদের ভাই আমাদিগকে তাহাই বলিয়াছিলেন যাহা আমরা আপনাদিগকে বলিয়াছি। 
আপনাদিগকে যে সম্পদ আমরা সোপর্দ করিয়াছি, তাহাই তিনি আমাদের হাতে দিয়াছিলেন। 

তাহাদের উভয়ের নিকট হইতে শপথ গ্রহণ করার পূর্বে ইমাম তাহাদিগকে বলিয়াছেন ঃ 
যদি তোমরা ওসীয়াতের কোন অংশ গোপন কর বা আত্মসাৎ করিয়া থাক, তাহা হইলে 
পরবতীতে তোমাদিগকে কওমের লোকেরা উপহাস করিবে ও তাহার পর তোমাদের সাক্ষ্য আর 
গ্রহণ করা হইবে না এবং এইজন্য তোমাদগিকে শাস্তিও ভোগ করিতে হইবে । 

এই ধরনের লোকদের সাক্ষীর ব্যাপারেই বলা হইয়াছে ঃ 

16৫৯৩ se ৪4১4 1555 1451 এ 

অর্থাৎ “এই পদ্ধতিতেই অধিকতর সম্ভাবনা রহিয়াছে লোকের যথাযথভাবে সাক্ষ্যদান 
করার ৷’ শপথের পর আবার তাহাদিগকে শপথ করান হইবে, এই ভয়ে তাহারা সত্য সাক্ষ্য 
দিবে । ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন জারীর (র)......সাঈদ ইবৃন যুবায়র ও ইবরাহীম হইতে বর্ণনা করেন যে, সাঈদ ইব্‌ন 
যুবায়র ও ইবরাহীম 7৫4১১ 57765 1 551 55311 49৬ এই আয়াত সম্পর্কে বলেন ঃ যদি 
কোন ব্যক্তি সফরের অবস্থায় মৃত্যুমুখে পতিত হয়, তবে সে তখন তাহার ওয়ারিসদের 
ওসীয়াতের জন্য দুইজন মুসলমানকে সাক্ষী রাখিবে। যদি সেখানে মুসলমান না থাকে তবে 
আহলে কিতাবদের দুইজনকে সাক্ষী রাখিবে। সাক্ষীদ্বয় তাহাদের নিকট রাখিয়া যাওয়া মৃত 
ব্যক্তির মাল নিয়া ওয়ারিসদের নিকট আসার পর তাহারা যদি তাহাদের কথা বিনাবাক্যে মানিয়া 
নেয়, তবে তো ভাল । আর যদি না মানে ও সাক্ষীদ্বয়কে সন্দেহ করে, তবে আসরের নামাযের 
পর সাক্ষীদ্ধয়ের নিকট হইতে তাহাদের সত্যতার ব্যাপারে শপথ গ্রহণ করিবে । তাহারা আল্লাহর 
নামে শপথ পূর্বক এই কথাগুলি বলিবে যে, ‘আমরা কিছু গোপন করি নাই, আমরা একটি কথাও 
মিথ্যা বলি নাই, আমাদের নিকট সোপর্দকৃত মাল হইতে কোন মাল আমরা আত্মসাৎ করি নাই 
এবং ইহা হইতে কোন মাল আমরা পরিবর্তন করিয়াও রাখি নাই ৷’ 

আলী ইব্ন আবূ তালহা (র).....-ইবৃন আব্বাস (রা) হইতে এই আয়াতের ব্যাখ্যায় 
বলেন ঃ যদি সাক্ষীদ্বয় সাক্ষ্যদানের মধ্যে মিথ্যার প্রবেশ ঘটায়, তবে আসরের নামাযের পরে 


Contents 
সূরা মায়দা ৭০১ 


তাহাদের উভয় হইতে শপথ গ্রহণ করিবে। তাহারা উভয়ে শপথ করিযা বলিবে যে, ‘আমরা 
্বল্পমূল্যের বিনিময়ে সাক্ষ্য গোপন করিতে পারি না।' ইহার পরেও মৃতের আত্মীয়-স্বজন যদি 
সাক্ষীদের মিথ্যা বলার ব্যাপারে প্রত্যয়ী হয়, তখন মৃতের আত্মীয়-স্বজনের মধ্য হইতে ঘনিষ্ট 
দুই ব্যক্তি দীড়াইবে। তাহারা আল্লাহর নামে শপথ করিয়া কাফির সাক্ষীদ্বয়ের সাক্ষ্য চ্যালেঞ্জ 
করিয়া বলিবে £ আমাদের কথাই সত্য । আমাদের কথায় কোন অতিরর্জন নাই। 
(281 182০1 ail ১15 9৯০ 505 অর্থাৎ ‘যদি ইহা প্রকাশ পায় যে, কাফির সাক্ষীদ্ধয় মিথ্যা 
বলিয়াছে।' মি 
Legalise ola ১1935 অর্থাৎ ‘তাহা হইলে মৃতের দুইজন আত্মীয় দাড়াইয়া কাফির 
সাক্ষীদ্বয়ের সাক্ষ্য চ্যালেঞ্জ করিয়া বলিবে, আমরা সত্য বলিয়াছি এবং আমাদের কথার ভিতর 
অতিরঞ্জন নাই।” ফলে কাফিরদ্বয়ের সাক্ষী বাতিল করিয়া. দেওয়া হইবে এবং মৃতের 
আত্মীয়দ্বয়ের সাক্ষা গ্রহণ করিয়া নেওয়া হইবে । আওফীও ইব্‌ন আব্বাস (রা) হইতে এইরূপ 
বর্ণনা করিয়াছেন । তবে ইব্‌ন জারীর উভয়টিই রিওয়ায়াত করিয়াছেন। . 

আয়াতের ভাষ্যমতে ইহাই হইবে যথার্থ অর্থ এবং যে বিধান বলা হইল, এই বিষয়ের জন্য 
ইহাই হইল যথার্থ প্রযোজ্য; তাবিঈ ও পূর্বসূরীদের অনেকে এই অর্থ গ্রহণ করিয়াছেন। ইমাম 
আহমদের মাযহাবও ইহাঁ। 

আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 

৮৯১ Le SUL SL ০১৯ 4৩ 

অর্থাৎ ‘এই বিধানের জন্য শরী“আত এই পন্থা পসন্দ করিয়াছে যে, যিশ্মী সাক্ষীদ্বয়কে তখন 
শপথ করিতে হইবে, যখন তাহাদিগকে সত্য গোপন করিয়াছে বলিয়া সন্দেহ করা হইবে ।' 

১৬১৮০: ১২23৮৮21555 01158৮৯231 _শপথের পর আবার তাহাদের নিকট শপথ 
নেওয়া হইবে, এই ভয়ে ৷’ অর্থাৎ তাহারা শপথের গুরুত্ব ও তা'যীমের দিকে লক্ষ্য রাখিয়া এবং 
পাছে লোক সম্মুখে অপমানিত হইতে হইবে এই আশঙ্কায়, পরস্তু মিথ্যা সাক্ষ্য প্রমাণিত হইলে 
শাস্তি প্রাপ্তির সম্ভাবনায় স্বভাবতই সত্য বলিবে বলিয়া আশা করা যায়। 

তাই বলা হইয়াছে 8 741 5 ১০51555119435 91 অর্থাৎ শপথের পর 
আবার তাহাদিগকে শপথ করান হইবে এই ভয়ের জন্য ।' 

অতপর বলা হইয়াছে 8 $111 1281 অর্থাৎ “সকল অবস্থায় আল্লাহকে ভয় করিবে ।' 

১০০9 অর্থাৎ ‘তাহার আনুগত্য করিবে ।' | 

১৪... 811 (5৪01 5১29 44119 অর্থাৎ “যাহারা আল্লাহর আনুগত্য করে না এবং 
শরী'আতের হুকুম মান্য করে না, আল্লাহ তাহাদিগকে সৎপথে পরিচালিত করেন না।' 


4৫) ৫0526 এরা TOFS 652 ক FR a ON) 
০0১৯] 


১০৯. “যেই দিন আল্লাহ রাসূলগণকে 'জমায়েত করিবেন, অতঃপর বলিবেন, 
তোমাদিগকে কিরূপ জবাব দেওয়া হইয়াছিল ? তাহারা বলিবেন, আমাদের জানা নাই। 
নিশ্চয়ই তুমি অদৃশ্য ব্যাপারসমূহ সর্বাধিক পরিজ্ঞাত।” 


Contents 


৭০২ তাফসীরে ইব্ন কাছীর 


তাফসীর £ এখানে বলা হইতেছে যে, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন রাসূলগণকে 
তাহাদের উম্মতগণকে দীনের দাওয়াত পৌছাইয়াছিলেন কিনা, এই কথা জিজ্ঞাসা করিবেন। 
অন্যত্ৰ তিনি বলিয়াছেন ৪ 


রর রী তি দি pel dso! Ce AMEE 
অর্থাৎ ‘আমি রাসূলদের নিকটও প্রশ্ন করিব এবং যাহাদের নিকট রাসূল পাঠাইয়াছিলাম 


তাহাদের নিকটও প্রশ্ন করিব!” 

আল্লাহ তাআলা অন্যত্র আরো বলিয়াছেন ৪ 

অর্থাৎ ‘তোমাদের প্রভুর শপথ! আমি সকলের নিকট জিজ্ঞাসা করিব যে, পৃথিবীতে তোমরা 
কি করিয়াছ ?' 

রাসূলগণ বলিবেন ৪ ] ০০১ -এই ব্যাপারে আমাদের কোন জ্ঞান নাই ।' 

মুজাহিদ, হাসান বসরী ও সুদ্দী প্রমুখ বলেন ঃ কিয়ামতের ভয়াবহতা দর্শন করিয়া রাসূলগণ 
সকল কিছু বিস্মৃত হইয়া যাইবেন। রর 

আবদুর রাষযাক রে) 5 মুজাহিদ হইতে বর্ণনা করেন যে, 41৯৫১ 
১০১২ 1305 1185 01৮১1 -এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে মুজাহিদ (র) বলেন 
রাসূলগণ ভীত-সন্ত্স্ত অবস্থায় বলিবেন ৪ (৭ [129 অৰ্থাৎ ‘আমাদের তো কোন কিছুই জানা 
নাই ৷’ ইবৃন জারীর ও ইব্‌ন আবূ হাতিম রে) ইহা বর্ণনা করিয়াছেন। ' 

ইব্‌ন জারীর (র)......হাসান হইতে বর্ণনা করেন যে, হাসান বসরী রে) 2111 ++ (9: 
(/-4১| -এই আয়াত প্রসঙ্গে বলেন ঃ কিয়ামত দিবসের ভয়াবহতা দর্শন করিয়া তাহারা ভয়ে 
স্মৃতিশক্তি হারাইয়া ফেলিবেন। 

রী উনার 


ক 0 ক ০0৮ 


রা a UES 
তাহাদগিকে উম্মাত সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তাহারা বলিবেন ঃ 8 1414129 -'আমাদের 
কোন জ্ঞান নাই ৷’ অতঃপর তাহাদের কিছুটা স্বস্তি আসার পর দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করা 
হইবে, তখন তাহারা তাহাদের নিজ নিজ সম্প্রদায় সম্পর্কে সাক্ষ্য দিতে থাকিবেন। ইবৃন জারীর 
(র) ইহা বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র).... ইব্‌ন জুরাইজ হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন জুরাইজ ২১০ ৯: 
১১211050585 3৮ 441 -এই আয়াতাংশের ভাবার্থে বলেন ৪ আল্লাহ তা“আলা 
তাহাদিগকে জিজ্ঞাসা করিবেন, তোমরা নিজেরা কি করিয়াছ এবং অন্যদেরকে কি করিতে 
বলিয়াছ? তাহারা জবাবে বলিবেন 8 ৮০৬2৯] 0১০ ০১121047159 -আমাদের কোন 
জ্ঞান নাই, আপনিই তো গায়ব সম্বন্ধে সুপরিজ্ঞাত।' 


Contents 


সূরা মায়িদা ৭০৩ 
আলী ইব্‌ন আবু তালহা (র)......ইবৃন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াতংশের ভাবার্থে . 
বলেন ঃ তাহারা রাব্বুল ইয্যাতকে বলিবেন, আমাদের নিকট খুবই অল্প জ্ঞান রহিয়াছে। এই 
সম্বন্ধে আমাদের অপেক্ষা আপনি সর্বাপেক্ষা বেশি জ্ঞাত। 
ইহা ইব্‌ন জারীর রে) বর্ণনা করিয়াছেন। অতঃপর তিনি বলেন £ উপরোক্ত প্রত্যেকটি . 
ব্যাখ্যাই গ্রহণযোগ্য । নবীগণের এই ধরনের জবাব নিঃসন্দেহে চমৎকার । দ্বিতীয়ত, রাব্বুল 
ইয্যাতের জিজ্ঞাসার জবাবে শিষ্টাচারের দৃষ্টিতেও জবাব এমনই হওয়া উচিত। 
অর্থাৎ আপনার সর্বব্যাপী জ্ঞানের সম্মুখে আমাদের কোন জ্ঞান নাই বলিলেই চলে । উপরন্তু 
যদিও আমরা আপনার জিজ্ঞাসার জবাব দিতে সক্ষম এবং আমাদের জ্ঞান হইল বাহ্যজ্ঞান, কিন্তু 
বাতিন বা অদৃশ্যের কোন জ্ঞান আমাদের নাই। আপনি সকল বস্তু সম্পর্কে সম্যক পরিজ্ঞাত 
এবং সকল কিছুতে আপনার জ্ঞান পরিব্যাপ্ত। তাই আপনার জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান 
খুবই অল্প । অতএব ৯2৯11 5.০ ০১1 -'আপনি অদৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত ।' 
৬5610 465 ৬৩২2০০০5১72 68 ০584 0 (১১7) 
৬৫৫ ১5 ITI NG 4 ও “Ll ১5 ০৩৫2 
- ৩১ 3.0 wd 30d 2 ১০২, rd EE ELA রগ 5 2 তে ॥ ৫, রর পা পাতি 2. তা তা 
03517655576 26 CAIRN KIS 
25. 2,/ 32 ০১৮৫৮ LAI L247 140 G21 2 CGNs ৫৫2৫ 
AS 517 OG FIN LI 65৩5 05021450575 


৫৫/১২/114৫ ০5৩1025৫520 12৫ পুত সি) হর 22d 252 ৯৮1 
13 ৫ 00 55073 ১1 Ac 1! ELEY 1 50১১০) 


৮ 
5 2932 wht 3, 2292 
৩০৮১০ ILS ০৮6৭5 
63555 675 52527250152 0 ০829৮০৪5152 0১11) 


০০৯১৫ 
১১০. “যখন আল্লাহ বলিবেন, হে ঈসা ইব্‌ন মরিয়ম, তোমার উপর আমার অনুগ্রহ 
স্মরণ কর আর তোমার মাতার উপর । যখন আমি তোমাকে পবিত্র আত্মা দ্বারা সাহায্য 
করিয়াছি তুমি কোলে ও দোলনায় বসিয়া মানুষের সহিত কথা বলিয়াছ। আর যখন 
তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জীল শিখাইয়াছি। আর যখন তুমি মাটি দিয়া 
পাখির আকৃতি গড়িতে, অতঃপর আমার ইজাযতে উহাতে ফুঁ দিতে, তখন আমার মরযীতে 
উহা উডটীয়মান হইত; আর আমার মরযীতে তুমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে ভাল করিতে, 
পূর্ণতা দান করিয়াছিলাম যখন তুমি তাহাদের নিকট সুষ্পষ্ট দলীল সহ আগমন করিলে, 
£পর তাহাদের যাহারা অবিশ্বাসী, তাহারা বলিল, ইহা তো প্রকাশ্য যাদু ছাড়া কিছু 
নহে।” 
১১১. “আর যখন আমি হাওয়ারীগণকে ইলহাম করিলাম, আমার ও আমার নবীর 
উপর ঈমান আন, তাহারা বলিল, আমরা ঈমান আনিলাম আর তুমি এই বিষয়ে সাক্ষী থাক 
যে, আমরা অবশ্যই মুসলমান ৷” 


Contents 


৭০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাফসীর ঃ এখানে আল্লাহ তা'আলা তাহার বান্দা ও রাসূল ঈসা (আ)-কে প্রকাশ্য মু'জিযা 
ও অস্বাভাবিক যে সকল শক্তি প্রদান করিয়াছিলেন, সে সম্বন্ধে বলেন ঃ 

1১15 :০2-5৯১ ১৫ 1 অর্থাৎ পিতা ব্যতীত একমাত্র মায়ের মাধ্যমে তোমাকে সৃষ্টি 
করিয়াছিলাম এবং তোমাকে আমি আমার জীবন্ত নিদর্শন ও আমার সত্যতার অকাট্য প্রমাণরূপে 
গড়িয়াছিলাম। পরস্তু তোমার মাধ্যমে আমি আমার কুদরতের চরম বহিঃপ্রকাশ ঘটাইয়াছিলাম। 

53115 এ1০$-এবং আমি তোমাকে তোমার মায়ের সাধ্বিতা সম্পর্কেও দলীলরূপে পেশ 
করিয়াছিলাম। কেননা যালিম ও জাহিলরা তোমার মায়ের ব্যাপারে অশ্রাব্য উক্তি করিতেছিল। 

45৪11 (১১ ৩5551 ১-আরো স্মরণ কর, আমি তোমাকে পবিত্র আত্মা দ্বারা শক্তিশালী 
করিয়াছিলাম। এই পবিত্র আত্মা হইলেন জিবরাঈল (আ)। 

মোটকথা, আমি তোমাকে আল্লাহ্‌র প্রতি মানুষকে আহ্বান করার জন্য কৈশোর ও যৌবনে 
নবী বানাইয়াছিলাম। আমি তোমাকে দোলনায় কথা বলাইয়া তোমার মায়ের সতীত্বের ব্যপারে 
সকল প্রশ্নের পরিসমাপ্তি ঘটাইয়াছিলাম । সেই মুহূর্তে তোমাকে আমি আমার বান্দা হিসাবে 
পরিচিত করিয়াছিলাম এবং তোমার রিসালাত সম্পর্কেও তাহাদিগকে তখন অবহিত 
করাইয়াছিলাম । তোমাকে আমি আমার ইবাদত করার জন্য আহ্বান করিয়াছিলাম । 

তাই বলা হইয়াছে ঃ ৪ ১443 spall 5৪ ০৫1 বি -অর্থাৎ আমি তোমার মাধ্যমে 
মানুষকে তোমার শৈশবে এবং যৌবনে আল্লাহর দিকে আহ্বান করাইয়াছি। এখানে আকর্ষণীয় 
দিক হইল তোমাকে তোমার শিশকালে কথা বলার শক্তি দেওয়া কেননা বড় হইয়া কথা বলা 
আশ্চর্যজনক বা আকর্ষণীয় কোন বিষয় নয়। 

অতঃপর বলা হইয়াছে £ ৫৯115 5511 ১1515 919 -তোমাকে কিতাব, হিকমাত, 
ইঞ্জীল ও তাওরাত শিক্ষা দিয়াছিলাম অর্থাৎ তোমাকে উহা পড়া শিখাইয়াছিলাম এবং উহার 
জ্ঞান দান করিয়াছিলাম। 

$।১:211$- যাহা মূসা কালীমুল্লাহ্র উপর নাযিল করা হইয়াছিল । তাওরাত নামটি 
হাদীসের মধ্যেও উল্লেখিত হইয়াছে। এই বলিয়া এই কথা বুঝান হইয়াছে যে, পূর্বের যে সকল 
আসমানী কিতাবের চর্চা তখন হইত, সেই সকল কিতাবের জ্ঞান তাহাকে দেওয়া হইয়াছিল। 

অতঃপর বলিয়াছেন ৪ > ২:4৫ 21০11 ০০ 1১5 915 

অর্থাৎ তুমি মাটি দ্বারা আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করিতে । অতঃপর 
তুমি উহাতে ফুৎকার দিলে আমার অনুমতিক্রমে উহা জীবন্ত পাখি হইয়া যাইত। যাহা পাখা 
মেলিয়া উড়িতে থাকিত । 

৮১0 022331, 571 (5-৩ অর্থাৎ জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে তুমি আমার 
অনুমতিক্ৰমে নিরাময় করিতে । উল্লেখ্য যে, নন রত ত চা 
করা হইয়াছে। উহার পুনরালোচনা নিষ্প্য়োজন। 

০0০৮০] 0১৯৪) জার উন সতের দা বলিতে! 
অর্থাৎ মৃত ্যাতিকে তুমি তাক দিলে আল্লাহর অনুমতিক্রমে এবং তাঁহার কুদরত ও ইচ্ছায় সে 
কবর হইতে উঠিয়া দীড়াইত। 


Contents 
সূরা মায়িদা ৭০৫ 


ইব্‌ন আবূ হাতিম (র)......আবূ হুযাইল হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ হুযাইল 
বলিয়াছেন £ ঈসা (আ) যখন কোন মৃতকে জীবিত করার ইচ্ছা করিতেন তখন প্রথমে দুই 
রাকা “আত নামায আদায় করিতেন । প্রথম রাকাআতে 111 ১১১ 5341 ০5 এবং দ্বিতীয় 
রাকা'আতে ১২০ 1 পাঠ করিতেন। নামায শেষ করিয়া তিনি আল্লাহর প্রশংসা ও স্তুতিপূর্বক 
আল্লাহর এই সাতটি নাম ধরিয়া ডাকিতেন £ ইয়া কাদীমু, ইয়া খাফীয়ু, ইয়া দায়িমু, ইয়া ফারদু, 
ইয়া বিতরু, ইয়া আহাদু ও ইয়া সামাদু । আর যদি কখনো তিনি কঠিন কোন বিপদের সম্মুখীন 
হইতেন, তখন তিনি এই সাতটি নামে আল্লাহকে ডাকিতেন £ ইয়া হাইফ্যু, ইয়া কাইয়ুম, ইয়া 
আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া যাল-জালালু ওয়াল ইকরাম, ইয়া নূরুস-সামাওয়াতি ওয়াল আরদি 
টির রিনার নর রায়ান হারলে ররর 
তিনি বলিয়াছেন ঃ 
৮৮০ 19১৯৫ ০2301 0085 ০ +6-:৯১1 4১০ 3০1০4 এ ০৪ 2 

০০০৯ IS 

অর্থাৎ ‘যখন তুমি সৃষ্টিকর্তার রিসালাত ও নবুয়াত সম্পর্কীয় দলীল ও অকাট্য প্রমাণসহ বনী 
ইসরাঈলদের নিকট গিয়াছিলে, তখন তাহারা তোমার প্রতি অপবাদ দিয়াছিল, তাহারা তোমাকে 
মিথ্যাবাদী ও যাদুকর বলিয়াছিল। যখন তাহারা তোমাকে শুলীবিদ্ধ ও হত্যা করার চেষ্টা 
করিয়াছিল, তখন আমি তোমাকে তাহাদের ষড়যন্ত্র হইতে রক্ষা করিয়াছিলাম এবং তোমাকে 
আমি আমার নিকট তুলিয়া নিয়াছিলাম। উপরস্তু তোমাকে মুক্ত ও পবিত্র রাখিয়াছিলাম তাহাদের 
সকল কুট ষড়যন্ত্র এবং অপবাদ হইতে । সেই সকল কথা স্মরণ কর। 

অতএব এই কথা দ্বারা বুঝা যায় যে, ঈসা (আ)-এর প্রতি আল্লাহর এই সকল অনুগ্রহ ছিল 
তাহাকে আকাশে তুলিয়া নিবার পরবর্তীতে । অথবা কিয়ামতের দিন তাহার প্রতি এই সকল 
অনুগ্রহ করা হইবে । তাই তিনি এখানে ভবিষ্যতকে অতীত দ্বারা প্রকাশ করিয়াছেন যাহা 
আল্লাহর পক্ষে অসম্ভব নয়। উপরক্তু আল্লাহ তাআলা অজানা কথা মুহাম্মদ সো)-কে জ্ঞাত 
করিবার লক্ষ্যে এই কথাগুলির পুনরুক্তি করিয়াছেন । অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 


“ee uw 


drs 2 (৮১০: ৩1 soll 11 ০৯91 sly 

‘আরও স্মরণ কর, যখন আমি হাওয়ারীদিগকে এই প্রেরণা দিয়াছিলাম যে, তোমরা আমার 
প্রতি ও আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন কর 

ইহাও আল্লাহর পক্ষ হইতে তাহার প্রতি অনুগ্রহ স্বরূপ ছিল। উপরস্তু তিনি তাহার জন্য 
সাহাবী ও আনসার যোগাইয়া দিয়াছিলেন। ওহী দ্বারা এই স্থানে অবহিতি বা প্রেরণার কথা 
বুঝান হইয়াছে। 

অন্যত্র বলা হইয়াছে 8 <1 ০1 ৯4১ 71 | (১:59 অর্থাৎ ‘আমি মুসাকে দুধ 
পান করানোর জন্য তাহার মায়ের নিকট ওহী প্রেরণ করিয়াছিলাম।” এখানে ওহী অর্থ যে 
ইলহাম বা অবহিতকরণ, সেই ব্যপার কোন সন্দেহ নাই। 

অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 


কাছীর _৩/৮৯ 


Conte 


৭০৬ EE 


Us ill es byes ০৮10 ০০০ ৪৯৯০ Sl ALS i 


91১, LL ০১ 04 ১৯ ০৮৯১০ 
পূর্বসূরীদের কেহ কেহ বলিয়াছেন, এই আয়াতেও ওহী দ্বারা ইলহাম বুঝান্‌ হইয়াছে। 
এখন প্রশ্ন হইল, তাহাদিগকে কি ইলহাম করা হইয়াছিল ? হাসান বসরী রে) বলেন £ 
আয়াতে যাহা বলা হইয়াছে তাহাই তাহাদিগকে ইলহাম করা হইয়াছিল । 

সুদ্দী (র) বলেন £ ইলহামের মাধ্যমে তাহাদের মনে ঈমান গ্রহণের প্রেরণা সৃষ্টি করিয়া 
দেওয়া হইয়াছিল। 

তবে ইহার অর্থ ইহাও হইতে পারে যে, আমি তোমার মাধ্যমে তাহাদের প্রতি ওহী প্রেরণ 
করিয়াছি। অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনয়নের জন্য তাহাদিগকে আহ্বান করা হইলে 
তাহারা আহ্বানে সাড়া দিয়া ইসলাম গ্রহণ করে । তাই বলা হইয়াছে £ 


১৯০1০০0০০0০ 
অর্থাৎ “হে নবী! তুমি সাক্ষী থাক যে, আমরা ইসলাম গ্রহণ করিয়া মুসলমান হইয়াছি। 


৮৫6 26 


(৫6 056 DNS RED OB 2 ০) ০5562) 02) (১১1) 


| 
08০ 8] 20151 OG ৯৪০ BF 
২০০৮০ 26০৩ ৩ ASS CH ০৮৮55 Ge LEG EEE 0107) 


Oyen 02৩৫5 

7666 ১৩] ০28০4 051 6০012075568 (5) 
OX; বে 53025485515 655 8016৫ 

ME পিউ TIS LSA LS HE GIL GLO (505) 


O Gai Gs SALLI 


১১২. “যখন হাওয়ারীগণ বলিল, হে মরিয়ম তনয় ঈসা! তোমার প্রভু কি আকাশ 
হইতে একটি খাদ্যপূর্ণ খাঞ্চা নাযিল করিতে পারেন ? সে বলিল, নাহ ত কল যদি 
তোমরা মু'মিন হইয়া থাক।” 

১১৩. “তাহারা বলিল, আমরা উহা হইতে খাইতে ইচ্ছা রাখি এবং আমাদের মন স্বস্তি 
পাইত আর আমরা জানিব যে, তুমি আমাদিগকে সত্য বলিয়াছ এবং আমরা তাহার সাক্ষী 
হইব ৷” 

১১৪. “ঈসা ইব্ন মরিয়ম প্রার্থনা করিল, ওগো প্রতিপালক! আমাদের জন্য আকাশ 
হইতে একটি খাঞ্চা অবতীর্ণ কর যাহা আমার প্রাথমিক যুগের ও পরবর্তী যুগের লোকদের 


জন্য তোমার তরফ হইতে একটি খুশির স্মারক হইবে এবং তুমি আমাদিগকে রুযী দান 
কর, আর তুমি তো সবেত্তিম রুযীদাতা ৷” 


Contents 


সূরা মায়িদা ৭০৭ 


১১৫. “আল্লাহ বলেন £ অবশ্যই আমি তোমাদের নিকট উহা অবতীর্ণ করিব; তবে 
উহার পর তোমাদের যে লোক কুফরী করিবে, তাহাকে আমি এমন শাস্তি দিব, সৃষ্টিকুলের 
ভিতরে কাহাকেও তদ্রুপ শাস্তি দিব না।” 

তাফসীর £ এই আয়াতসমূহে মায়িদা অর্থাৎ খাদ্যপূর্ণ খাঞ্চার ঘটনা বর্ণনা করা হইয়াছে। 
এই মায়িদাকে উপলক্ষ্য করিয়াই এই সুরাটির নাম “মায়িদা* রাখা হইয়াছে। | 

ইহা আল্লাহর বান্দা ও রাসূল ঈসা (আ)-এর প্রতি অনুগ্রহ স্বরূপ গণ্য । কেননা ঈসা (আ) 
মায়িদা নাযিল করার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করিলে তিনি উহা নাযিল করেন যাহা তাহার 
নবুয়াতের জন্য স্পষ্ট নিদর্শন এবং অকাট্য প্রমাণ স্বরূপ পরিগণিত হয় ।. 

কোন ইমাম বলিয়াছেন £ এই ঘটনাটি ইঞ্জীলের মধ্যে উল্লেখিত হয় নাই । তাই খ্রিস্টানরা 
এই সম্পর্কে অনবহিত। একমাত্র মুসলমানরা এই ঘটনাটি সম্পর্কে অবহিত। আল্লাহই ভালো 
জানেন। 

আল্লাহ তা'আলা বলিয়াছেন 8 ৮১০/541 003: 3] -'হাওয়ারীগণ বলিয়াছিল। হাওয়ারী 
অর্থ ঈসা (আ)-এর অনুসারীগণ। 

৩2) ৮1০37520225 921 ৬:১০ 0 অধিকাংশ আলিম এবং উত্তরসূরীগণের 
পঠনরীতি ইহাই । অর্থাৎ “হে মরিয়ম তনয় ঈসা! তোমার প্রভুর দ্বারা কি সম্ভব ? 

Lal ১০ $US 5 095 51-‘যে তিনি আমাদের জন্য আসমান হইতে মায়িদা 
প্রেরণ করিবেন ? 

মায়িদা অর্থ খাদ্য পরিপূর্ণ খার্চা। কেহ কেহ বলিয়াছেন ঃ ঈসা (আ)-এর অনুসারীগণ 
তাহাদের অভাব ও প্রয়োজনের তাগিদে তাহাদের জন্য প্রত্যহ মায়িদা প্রেরণ করার জন্য 
প্রার্থনা করিয়াছিল, যাহা ভক্ষণ করিয়া তাহারা ইবাদতের জন্য শক্তি সঞ্চয় করিবে। 

০৮০০ pik "| 5111 1১881 0 গ্ত-তাহাদের জবাবে ঈসা (আ) বলিয়াছেন যে, 
“তোমরা আল্লাহকে ভয় কর এবং এমন ভাষায় ও এই ধরনের প্রার্থনা তোমরা করিও না।' ইহা 
তোমদের জন্য কালে বিপদ হইয়া দাড়াইবে । অতএব রিযিক সন্ধানের বেলায় আল্লাহর উপর 
ভরসা কর, ইরা 1 

(4০515 51 ১১1173-তাহারা জবাবে বলিল, আমরা তো এখন সেই ধরনের 
খাদ্যের মুখাপেক্ষী !' 

[১১515 ১%০15১-আমাদের নিকট যখন উহা নাযিল হইবে তাহা দেখিয়া আমরা প্রশান্তি 
লাভ করিব। ' 

1১53০ ৪ 01 ৮1৯১-আর আমরা জানিতে পারিব, তুমি আমাদিগকে যাহা বলিয়াছ 
তাহা সত্য বলিয়াছ।” অর্থাৎ তাহা হইলে তোমার প্রতি আমাদের ঈমান বৃদ্ধি পাইবে এবং 
তোমার রিসালাত সম্পর্কেও আমরা আস্থাশীল হইব। 

০০১৯1] ১০ (৫55 25হ56-অর্থাৎ “তাহা হইলে আমরা সাক্ষী হইয়া যাইব যে, ইহা 
আল্লাহ্‌র একটি নিদর্শন ৷’ পর্তু ইহা তোমার নবুয়াতের জন্য অকাট্য প্রমাণ স্বরূপ ভাস্বর হইয়া 
থাকিবে এবং উহা হইবে তোমার নবুয়াতের সত্যতার সর্বাপেক্ষা উত্তম প্রমাণ । | 


Contents 


৭০৮ তাফসীরে ইব্ন কাছীর 


(21 0545 4৮711 ১০ ১551250১00০ pall ০2। ৮০৪৪ এও 
EEC 2 
অর্থাৎ “মরিয়ম তনয় ঈসা বলিল, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য 
আসমান হইতে খাদ্যপূর্ণ থাঞ্চা প্রেরণ কর; ইহা আমাদের বর্তমান ও ভবিষ্যতের সকলের জন্য 
হইবে আনন্দোৎসব ।' 
সুদ্দী (র) বলেন ঃ ঈসা (আ) তাহার প্রার্থনায় বলিয়াছিলেন, হে আল্লাহ! আপনি যেদিন 
আমাদের জন্য মায়িদা নাযিল করিবেন, সে দিনটিকে আমরা এবং আমাদের উত্তরসূরীরা ঈদ 
হিসাবে পালন করিব। 
সুফিয়ান সাওরী (র) বলেন ঃ ঈসা (আ) বলিয়াছেন, সেই দিনটিতে আমরা নামায পড়িব। 
কাতাদা (র) বলেন £ ঈসা আ) বলিয়াছেন, সেই দিনটি আমাদের নিকট স্মরণীয় হইয়া 
থাকিবে। 
সালমান ফারসী (রা) হইতে রিওয়ায়াত করা হইয়াছে যে, তিনি বলিয়াছেন 8 ঈসা (আ) 
বলিয়াছিলেন, সেই দিনটি আমাদের জন্য এবং আমাদের পরবর্তী সকলের জন্য এক গৌরবময় 
স্মৃতি হইয়া থাকিবে । আর কেহ কেহ বলিয়াছেন যে, ইহা পূর্বসূরী ও উত্তরসূরী সকলের জন্য 
যথেষ্ট হইবে। 
৮ হ১19-আর ইহা হইবে তোমার নিকট হইতে নিদর্শন ।' 
অর্থাৎ হে আল্লাহ! তাহা হইলে তোমার কুদরত ও আমার প্রার্থনার গুরুত্ব সম্পর্কে একটা 
শক্তিশালী দলীল প্রতিষ্ঠা পাইবে । পরন্তু ইহাতে আমার রিসালতের সত্যতা সহজভাবে মানিয়া 
নিতে সকলকে সহায়তা করিবে। 
(১৪১।-এবং “আমাদিগকে রিযিক দান কর ৷’ অর্থাৎ তোমার পক্ষ হইতে সহজ ও 
সুস্বাদু খাদ্য আমাদের জন্য প্রেরণ কর। 
২৮5৬০515055 ০৪ 4 Yi Sa st ES EG 
‘আর তুমিও তো শ্রেষ্ঠ জীবিকাদাতা । আল্লাহ বলিলেন £ঃ আমি তোমাদের নিকট উহা প্রেরণ 
করিব বটে, কিন্তু ইহার পর তোমাদের মধ্যে কেহ সত্য প্রত্যাখ্যান করিলে’ অর্থাৎ হে ঈসা! 
তোমার উম্মতের মধ্যে যাহারা ইহা মিথ্যা বলিবে, তাহাদের জন্য আমার হুশিয়ারী রহিয়াছে। 
০১০11১51551 <iel Y rie 45051 17 তাহাকে আমি এমন শাস্তি দিব, যে 
শাস্তি বিশ্ব জগতের অপর কাহাকেও আমি এ পর্যন্ত দেই নাই।" 
অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 
13911 9১০১০ 01115 261 ১5৪5 2৮ 
“আর কিয়ামাতের দিন ফিরআউন গোষ্ঠী কঠিন আযাবে প্রবিষ্ট হইবে !' 
অন্যত্র তিনি আরো বলিয়াছেন ৪ 


9 Fd 0 ৭ 9৮4 হা lr 5 
১৫]। ১০ 48০41 এএ। ও ১৪৮2০] 9 


Contents 


সূরা মায়িদা ৭০৯ 


ইব্‌ন জারীর (র)......আবদুল্লাহ ইবৃন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 

আমর (রা) বলিয়াছেন £ কিয়ামতের দিন যাহাদের সর্বাপেক্ষা কঠিন শাস্তি ভোগ করিতে হইবে, 
তাহারা হইল এই তিন দল ঃ মুনাফিক সম্প্রদায়, যাহারা মারিদাকে অর্থীকার করিযাছিল তাহারা 
এবং আলে ফিরআউন। 

ইব্ন জারীর রে)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন £ হযরত ঈসা (আ) বনী ইসরাঈলদিগকে বলেন, তোমরা আল্লাহর জন্য ত্রিশটি রোযা 
রাখ। তাহার পর আল্লাহর নিকট তোমাদের প্রার্থনা পেশ কর। তাহা হইলে তোমরা যাহা 
চাহিবে, তিনি তাহা তোমাদিগকে আহার করাইবেন। কেননা কর্মের পুরস্কার সে প্রাপ্ত হয়, যে 
কর্ম সম্পাদন করে । হযরত ঈসা (আ)-এর নির্দেশমত বনী ইসরাঈলরা তাহাই করিল। 

তঃপর বনী ইসরাঈলরা ঈসা (আ)-কে লক্ষ্য করিয়া বলিল, হে কল্যাণের শিক্ষাদাতা! 
আপনি আমাদিগকে বলিয়াছেন যে, কর্মের পুরস্কার সে প্রাপ্ত হয়, যে কর্ম সম্পাদন করে। 
উপরত্তব আপনি আমাদিগকে ত্রিশটি রোযা রাখার জন্য আদেশ করিয়াছিলেন । আপনার 
আদেশমত আমরা তাহা পালন করিয়াছি । এই ত্রিশটা দিন যদি আমরা কাহারো চাকুরী করিতাম 
তাহা হইলে সে আমাদিগকে ত্রিশ দিনের পূর্ণ মজুরী দিত। এখন বলুন, আপনার প্রভূ কি 
পাপা 


পাপা 05511555155 
০৮৪৩১০১4০49 ০৪ 3005৮ STAN EST ৫১০ 
+ 1511 0০155125312 015 45551 (5 ১৫৯০ 
অর্থাৎ “সে বলিয়াছিল, আল্লাহকে ভয় কর যদি তোমরা বিশ্বাসী হও । তাহারা বলিয়াছিল, 
আমরা চাহি যে, উহা হইতে কিছু খাইব ও আমাদের চিত্ত প্রশান্তি লাভ করিবে । আমরা জানিতে 
চাহি যে, তুমি আমাদিগকে সত্য বলিয়াছ এবং আমরা উহার সাক্ষী থাকিতে চাহি। মরিয়ম তনয় 
ঈসা বলিল, হে আমাদের প্রতিপালক আল্লাহ! আমাদের জন্য আসমান হইতে খাদ্যপূর্ণ খাঞ্চা 
প্রেরণ কর; ইহা আমাদের ও আমাদের পরবর্তী সকলের জন্য হইবে আনন্দোৎসব স্বরূপ ও 
তোমার নিকট হইতে নিদর্শন । আমাদিগকে জীবিকা দান কর; তুমিই তো শ্রেষ্ঠ জীবিকাদাতা । 
আল্লাহ বলিলেন, আমি অবশ্যই তোমাদের নিকট উহা প্রেরণ করিক। কিন্তু উহার পর তোমাদের 
মধ্যে কেহ সত্য প্রত্যাখ্যান করিলে তাহাকে এমন শাস্তি দিব, যে শাস্তি জগতের অপর 
কাহাকেও দিব না৷’ 
অতঃপর আসমান হইতে ফেরেশতা মায়িদা নিয়া অবতরণ করেন। উহাতে সাতটি মাছ 


এবং সাতটি রুটি ছিল। তাহাদের সামনে উহা পরিবেশন করা হইলে তাহাদের প্রথম হইতে 
শেষ ব্যক্তি পর্যন্ত সকলে উহা হইতে আহার করে । ইব্‌ন জারীরও ইহা বর্ণনা করিয়াছেন। 


Contents 


৭১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন আবূ হাতিম (রে)......ইবৃন আব্বাস (রা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম ()......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ঃ হযরত ঈসা (আ) বনী ইসরাঈলদিগকে বলিয়াছিলেন, তোমরা আল্লাহর নিকট আসমান 
হইতে উহা নাযিল করার জন্য দু'আ কর। অতঃপর ফেরেশতাগণ সাতটি মাছ ও সাতটি রুটি 
নিয়া অবতরণ করেন। উহা তাহাদের সামনে পরিবেশন করা হইলে তাহাদের সকলে শুরু 
হইতে শেষ পর্যন্ত সমানভাবে আহার করে। 

ইব্‌ন আবু হাতিম (র)......আম্মার ইব্‌ন ইয়াসার রো) হইতে বর্ণনা করেন যে, আম্মার 
ইব্‌ন ইয়াসার (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ আসমান হইতে মায়িদা হিসাবে রুটি 
ও গোশত অবতীর্ণ করা হইয়াছিল এবং আদেশ করা হইয়াছিল যে, তোমরা উহার অপব্যবহার 
করিবে না এবং উহা হইতে আগামী দিনের জন্য তুলিয়া রাখিবে না.। কিন্তু তাহারা আদেশ 
উপেক্ষা করিয়া উহার অপব্যবহার করিল এবং আগামী দিনের জন্য উহা হইতে কিছু তুলিয়া 
রাখিল। ফলে তাহাদের অবয়ব বিকৃত করিয়া তাহাদিগকে বানর এবং শূকরে রূপান্তরিত করা 
হয়। হাসান ইব্‌ন কুযাআ হইতে ইবৃন জারীরও এইরূপ বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)......আম্মার রো) হইতে বর্ণনা করেন যে, আম্মার (রা) বলেন ৪ তাহাদের 
প্রতি যে মায়িদা নাযিল করা হইয়াছিল, তাহা ছিল জান্নাতের ফল হইতে এক ধরনের ফল। 
তবে তাহাদিগকে উহার খিয়ানত ও জমা না করিতে আদেশ দেওয়া হইয়াছিল। কিন্তু তাহারা 
উহা খিয়ানত ও জমা করিলে আল্লাহ তাহাদিগকে বানর ও শৃকরে রূপান্তরিত করিয়া দেন। 

ইব্‌ন জারীর (র)......সিমাক ইব্‌ন হরব হইতে বর্ণনা করেন যে, সিমাক ইব্‌ন হরব 
বলেন ঃ তাহাকে বনী আজাল গোত্রের এক ব্যক্তি বলিয়াছেন যে, আমি এককদা হযরত আম্মার 
ইব্‌ন ইয়াসির (রা)-এর পার্শ্বে নামায আদায় করি। নামায শেষ হইলে তিনি আমাকে জিজ্ঞাসা 
করেন, বনী ইসরাঈলদের মায়িদা সম্পর্কে তোমার জানা আছে কি ? আমি বলিলাম, না। তিনি 
বলিলেন, বনী ইসরাঈলরা ঈসা (আ)-এর নিকট মায়িদার জন্য প্রার্থনা করিলে তাহাদের জন্য 
খাদ্য অবতরণ করা হয়। তাহারা-তাহা হইতে খাইতে থাকে এবং তাহাদিগকে বলিয়া দেওয়া 
হয় যে, তোমরা যদি নষ্ট না কর, খিয়ানত না কর, আর আগামী দিনের জন্য যদি তুলিয়া না 
রাখ, তবে যুগ যুগ ধরিয়া ইহা হইতে খাইতে পারিবে । পক্ষান্তরে যদি তোমরা সেইগুলি কর, 
তবে তোমাদিগকে এমন আযাব দেওয়া হইবে যাহা এই পর্যন্ত কাহাকেও দেওয়া হয় নাই। 

কিন্তু প্রথম দিনেই তাহারা উহার খিয়ানত করে এবং আগামী দিনের জন্য উহা হইতে কিছু 
অংশ তুলিয়া রাখে । ফলে তাহাদিগকে এমন শাস্তি দেওয়া হয় যাহা বিশ্ব জগতের অপর 
কাহাকেও দেওয়া হয় নাই। 

অতএব হে আরববাসী! তোমরা উট ও গরুর অনুসরণ করিতে । এমন সময় আল্লাহ 
তা'আলা তোমাদের মধ্য হইতে নবী প্রেরণ করেন যাহার বংশ পরিচয় সম্পর্কে তোমরা সম্যক 
অবগত । তোমাদের এই কথাও জানা আছে যে, আজমীদের উপরে তোমাদিগকে প্রাধান্য 
দেওয়া হইয়াছে । অতঃপর তোমাদিগকে স্বর্ণ ও রৌপ্য জমা করিতে নিষেধ করা হইয়াছে। 
অথচ প্রতি দিন প্রতি রাত তোমরা স্বর্ণ-রৌপ্য জমা করিয়াই যাইতেছ। ফলে হয়ত তোমরা 
আল্লাহর আযাবের মুখামুখি হইতে পার। 


Contents 


সূরা মায়িদা ৭১১ 


কাসিম (র)......ইসহাক ইব্‌ন আবদুল্লাহ হইতে বর্ণনা করেন যে, ইসহাক ইব্‌ন আবদুল্লাহ 
বলেন ঃ ঈসা ইব্‌ন মরিয়মের নিকট যে মায়িদা নাযিল হইয়াছিল, তাহাতে ছিল সাতটি রুটি 
এবং সাতটি মৎস্য। বনী ইসরাঈলরা তৃপ্তিমত উহা হইতে আহার করিত । কিন্তু কেহ কেহ উহা 
হইতে চুরি করিয়া নিয়া যায় । ফলে উহার অবতরণ বন্ধ হইয়া যায়। 

আওফী (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বলেন ঃ হযরত ঈসা (আ) ও তাহার 
হাওয়ারিদের উপর যে খাদ্যপূর্ণ খাঞ্চা অবতীর্ণ হইয়াছিল, তাহা ছিল রুটি এবং মাছের । তাহারা 
উহা হইতে তৃপ্তিমত আহার করিত। তাহারা যখন উহার ইচ্ছা করিত, তখনই উহা নাযিল 
হইত । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে মিকসাম এবং ইকরিমা হইতে খুসাইফ (র) বর্ণনা করেন যে, 
মায়িদা ছিল মাছ এবং চাউলের রুটির, 

মুজাহিদ (র) বলেন ৪ উহা এমন একটি খাদ্য যাহা তাহাদের চাহিদা অনুসারে অবতীর্ণ 
হইত । 

আবূ আবদুর রহমান সুলামী বলেন ঃ মায়িদা ছিল রুটি এবং মৎস্য জাতীয় । 

আতীয়া আল-আওফী (র) বলেন ঃ মায়িদা ছিল মৎস্য জাতীয় এমন একটি খাদ্য যাহাতে 
প্রত্যেকটি খাদ্যের স্বাদ ছিল। 

ওয়াহাব ইব্‌ন মুনাব্বাহ বলেন £ বনী ইসরাঈলদের প্রতি আসমান হইতে মায়িদা নাযিল 
করা হইয়াছিল। বেহেশতের ফল হইতে তাহাদের জন্য এই খাদ্য প্রত্যহ নাযিল করা হইত । 
তাহারা ইচ্ছামত একাধিকবার উহা হইতে আহার করিত । সেই খাঞ্চা হইতে চার হাজার লোক 
এক সাথে বসিয়া খাইতে পারিত। উহা খাওয়া শেষ হইলে আল্লাহ সেই পরিমাণ খাদ্য দিয়া 
আবার খাঞ্চা ভর্তি করিয়া দিতেন। 

ওয়াহাব ইবৃন মুনাববাহ (র) আরও বলেন ৪ তাহাদের প্রতি মায়িদা হিসাবে এক খাঞ্চা রুটি 
ও মৎস্য নাযিল হইয়াছিল । তাহারা উহা নিঃশেষ হইয়া যাইবার ভয়ে উহার বরকত নেওয়ার 
জন্য একদল আহার করিয়া চলিয়া যাইত আর অন্য একদল আসিয়া বসিত। এইভাবে একাধারে 
একদল খাইয়া চলিয়া যাইত এবং অন্য আর একদল আসিয়া বসিত। ফলে তাহাদের সকলে 
উহার বরকত দ্বারা নিজেদের সিক্ত করে। 

সাঈদ ইব্‌ন জুবায়র হইতে আ'মাশ বর্ণনা করেন যে, তাহাদের প্রতি গোশত ব্যতীত সকল 
খাদ্যই নাযিল হইয়াছিল । 

সুফিয়ান সাওরী (র)......মায়সারা হইতে বর্ণনা করেন যে, মায়সারা বলেন £ বনী 
ইসরাঈলদের নিকট গোশত ছাড়া অন্যান্য সব কিছুই মায়িদা হিসাবে নাযিল হইয়াছিল । 

ইকরিমা বলেন £ মায়িদা ছিল যবের দ্বারা তৈরি রুটি জাতীয় খাদ্য। ইব্‌ন জারীর (র) ইহা 
বর্ণনা করিয়াছেন। | 

ইব্‌ন আবু হাতিম (র)......সালমান আল-খায়র হইতে বর্ণনা করেন যে, সালমান 
আল-খায়র বলেন ঃ হাওয়ারীগণ মায়িদা সম্পর্কে প্রথম ঈসা (আ)-এর নিকট বলিলে তিনি 
যথেষ্ট অপসন্দ করেন এবং তাহাদিগকে বলেন, আল্লাহ যমীন হইতে তোমাদিগকে যে খাদ্য 
দেন, তাহার উপর সন্তুষ্ট থাক । আকাশ হইতে মায়িদা নাযিল করার জন্য তোমরা প্রার্থনা করিও 


Contents 


৭১২ তাফসীরে ইব্ন কাছীর 


না। কেননা মায়িদা নাযিল করিলে উহা হইবে আল্লাহর একটি মু'জিযা । কওমে সামূদ তাহাদের 
নবীর নিকট এই ধরনের মু'জিযা প্রার্থনা করিয়াছিল। কিন্তু তাহারা মু’জিযা সম্পর্কীয় ওয়াদা 
রক্ষা না করিতে পারায় সকলে ধ্বংস হইয়া যায়। এই কথা বলার পরেও তাহার বলিতে থাকে £ 

অর্থাৎ ‘আমাদের আশা হইল, আমরা উহা হইতে কিছু কিছু খাইব এবং আমরা প্রশান্তি লাভ 
করিব ।' ঈসা (আ) বুঝিলেন, ইহারা নাছোড়বান্দা । তাই মায়িদার জন্য দু'আ না করিয়া উপায় 
নাই। তখন তিনি জামা পরিধান করিয়া তাহার কালো চুলগুলি চিরুণী করিয়া আবা পরিধান 
পূর্বক উযু-গোসল সমাপনান্তে গীর্জার দিকে যান। তিনি তথায় দীর্ঘক্ষণ নামায পড়েন এবং 
নামায শেষে কিবলামুখী হইয়া সোজা হইয়া দীড়ান। অতঃপর 'হাত-পা সোজা করিয়া উভয় পা 
একত্র করেন । অতঃপর বাম হাতের উপর ডান হাত রাখিয়া বুকের উপর বাধেন এবং চোখ বন্ধ 
করিয়া মাথা ঝুঁকাইয়া দিয়া একাগ্রচিত্তে দাড়াইয়া থাকেন। এক পর্যায়ে তাহার চোখের পানিতে 
দাড়ি ভিজিয়া যমীন সিক্ত হইতে থাকে । এই অবস্থায় তিনি আল্লাহর নিকট বলেন £ 

এএ। 25 ERE ET 

অর্থাৎ “হে প্রভু আমার! আমাদের জন্য আসমান হইতে খাদ্যপূর্ণ খাঞ্চা প্রেরণ কর।" এমন 
সময় আসমান হইতে দুই টুকরা মেঘের উপর ভর করিয়া খাদ্যপূর্ণ একটি খার্ অবতরণ 
করিতে দেখা যায়। উহা দেখিয়া সকলে খুশিতে ফাটিয়া পড়ে । এইদিকে ঈসা (আ) এই 
আশংকায় কাদিতেছিলেন যে, আল্লাহ তা'আলা ইহা নাযিল করিতে শর্তারোপ করিয়াছেন । তাহা 
এই যে, ইহার পরও যদি উহারা ঈমান না আনে, তবে তাহাদিগকে শাস্তি দিয়া ধ্বংস করিয়া 
ফেলা হইবে। আর এমন আযাবে তাহাদিগকে ধ্বংস করা হইবে, যে আযাব বিশ্ব জগতের 
কাহাকেও দেওয়া হয় নাই । 

তখনো ঈসা (আ) এই বলিয়া দু'আ করিতেছিলেন যে, হে আল্লাহ! ইহা আমাদের জন্য 
রহমত স্বরূপ কর, আযাব স্বরূপ করিও না। হে আল্লাহ! কত আশ্চর্য আশ্চর্য জিনিস তোমার 
নিকট আমি চাহিয়াছি আর তুমি আমাকে দিয়াছ। হে আল্লাহ! আমাদিগকে ইহার শোকর করার 
তাওফীক দাও। হে আল্লাহ! মায়িদা আমাদের জন্য গযবের হেতু করিও না; বরং উহা আমাদের 
জন্য শান্তি ও নিরাপত্তার প্রতীক বানাও । উহা আমাদের জন্য ফিতনারূপে চাপাইয়া দিও না। 

হযরত ঈসা (আ) কাদিয়া কীদিয়া এইভাবে দু'আ করিতেছিলেন। আর এইদিকে মায়িদা 
আসিয়া তীহার হাওয়ারিদের সামনে অবতীর্ণ হয়। উহা হইতে এমন সুঘাণ আসিতে থাকে, 
যাহার মত সুঘাণ ইতিপূর্বে তাহারা আর কখনো পায় নাই। অতঃপর হযরত ঈসা (আ) ও 
তাহার হাওয়ারিগণ শোকরানা সিজদায় লুটাইয়া পড়েন।. কেননা এমন সুঘ্বাণযুক্ত খাদ্য 
ইতিপূর্বে তাহারা কল্পনাও করে নাই এবং এমন বিস্ময়কর ও শিক্ষণীয় বস্তু ইহার পূর্বে তাহাদের 
ভাবনায়ও আসে নাই । 

এদিকে ইয়াহুদীরা এই বিস্ময়কর সত্য নীরবে অবলোকন করিয়া হিংসা ও ক্ষোভে মরিয়া 
. যাইতেছিল। পরিশেষ তাহারা মনের ক্ষোভ ও দুঃখ মনে চাপিয়া সেই স্থান ত্যাগ করিয়া চলিয়া 
গেল। 


Contents 


সূরা মায়িদা ৭১৩ 


অতঃপর ঈসা (আ) তাহার হাওয়ারী ও সাথী-সঙ্গীসহ খাঞ্চার নিকট আসিয়া বসিলেন। 
উহা একখানা রুমাল দিয়া ঢাকা ছিল। হযরত ঈসা (আ) বলিলেন, খাঞ্জার উপরের রুমাল কে 
অপসারণ করিবে ? হ্যা, আমাদের মধ্যে যে ব্যক্তির ঈমান সর্বাপেক্ষা শক্তিশালী এবং আল্লাহর 
যে কোন কঠিন পরীক্ষায় যে ব্যক্তি অবিচলতার অধিকারী, সেই ব্যক্তি এই রুমাল অপসারণের 
অধিকারী । আর ইহা দেখিবামাত্র আমরা আমাদের প্রভুর প্রশংসায় ব্রত হইব এবং উহা হইতে 
গ্রহণ করার পূর্বে আল্লাহর নাম নিতে হইবে । 

হাওয়ারীগণ সকলে বলিল, হে রহুল্লাহ! ইহা অপসারণ করার জন্য আপনিই সর্বাপেক্ষা 
যোগ্য ব্যক্তি! অতঃপর ঈসা (আ) উঠিয়া গিয়া নতুনভাবে উযু করিয়া দুই রাকাআত নামায 
আদায় করেন এবং তথায় বসিয়া দীর্ঘক্ষণ ধরিয়া কাদিয়া কাদিয়া বলেন, হে আমার প্রভু! 
আমাকে খাঞ্চার রুমাল অপসারণের অনুমতি দাও এবং উহা আমার কওমের জন্য বরকতময় 
খাদ্য হিসাবে পরিগণিত করিয়া নাও। 

অতঃপর তিনি গীর্জা হইতে প্রত্যাবর্তন করিয়া খাঞ্চার নিকটে বসেন এবং রুমালের দিকে 
হস্ত প্রসারণ পূর্বক বলেন, হে আল্লাহ! রুমাল অপসারণের জন্য আমাকে অনুমতি দাও এবং উহা 
আমাদের জাতির জন্য বরকতময় ও উত্তম খাদ্য হিসাবে গণ্য কর। অতঃপর তিনি বিসমিল্লাহ 
বলিয়া রুমাল অপসারণ করেন। ইহা খুলিলে উহাতে বড় একটি ভাজা মাছ পরিলক্ষিত হয়। 
তাহারা বাহ্যত আস্ত একটা মাছের মত দেখিতেছিল। তবে উহা তেলে চক চক করিতেছিল। 
উহার পাশে সব রকমের সবজি রাখা ছিল একমাত্র মূলা ব্যতীত । উহার ধারে রাখা ছিল সিরকা 
এবং লেজের ধারে রাখা ছিল লবণ । আর সবজির সাথে ছিল পাঁচটি রুটি যাহার একটি ছিল 
টাও রান রাবার রপর রানা হারা নটি রা নার টা মনা চত সার 
ছিল। 

হাওয়ারীদের সর্দার শামউন হযরত ঈসা (আ)-কে লক্ষ্য করিয়া বলেন ঃ হে রূহুল্লাহ! ইহা 
' কি দুনিয়ার খাদ্য না বেহেশতের খাদ্য ? জবাবে হযরত ঈসা (আ) বলেন £ এই কথা বলার 
সময় ইহা নহে। তোমরা যাহা দেখিতেছ উহা হইতে শিক্ষা গ্রহণ কর। এই ধরনের প্রশ্ন হইতে 
তোমরা বিরত থাক । আমার ভয় হইতেছে, আল্লাহর নিদর্শন তোমাদের জন্য আযাবের কোন 
কারণ হয় কি না। প্রত্যুত্তরে শামউন বলেন, বনী ইসরাঈলদের প্রভুর শপথ! হে সতী সাধনী 
মায়ের সৎপুত্র! ইহা দ্বারা কোন প্রশ্ন করার উদ্দেশ্য আমার ছিল না। 

অতঃপর হযরত ঈসা (আ) বলেন ঃ ইহা দুনিয়ারও কোন খাদ্য নয় এবং বেহেশতেরও 
কোন খাদ্য নয়, ইহা আল্লাহর একান্ত কুদরাতের তৈরি একটি খাদ্য । তিনি কোন বস্তু অস্তিতে 
আনার ইচ্ছা করিলে “কুন” বলিতে উহা অস্তিত্মান হইয়া যায়। 

যাহা হউক, এখন তোমরা তোমাদের প্রার্থিত বস্তু বিসমিল্লাহ বলিয়া আল্লাহর প্রশংসা 
করিয়া খাইতে শুরু কর। আর খাওয়া দাওয়া সারিয়া তাহার শোকর কর। কেননা তাহা হইলে 
তিনি ইহা তোমাদিগকে আরো বৃদ্ধি করিয়া দিবেন। 

এই ঘটনার পর হাওয়ারীগণ বলে, হে রূহুল্লাহ ! আল্লাহর এই বিদর্শনটির মধ্যে আমরা 
আর একটি নিদর্শন দেখিতে চাই। 


কাছীর___৩/৯০ 


Contents 


৭১৪ তাফসীরে ইব্ন কাছীর ' 


হযরত ঈসা (আ) আশ্চর্য হইয়া বলিলেন, এই বিস্ময়কর নিদর্শন কি তোমাদের জন্য যথেষ্ট 
নয়? ইহার পর তোমাদের আরো নিদর্শন দেখিতে হইবে ? এই কথা বলিয়া হযরত ঈসা (আ) 
মাছটির নিকটে গিয়া আল্লাহর নির্দেশে সেই ভূনা মাছটিকে জীবিত করিয়া দেন। মাছটি জীবিত 
হইয়া খাঞ্চার মধ্যে ছটফট করিতে তাকে, মুখ হা করিতে থাকে এবং চোখ দুইটি ঘুর ঘুর 
করিয়া ঘুরাইতে থাকে । উহার গায়ে চামড়া পরিলক্ষিত হইতে থাকে । এই সকল অস্বাভাবিক 
কর্মকাণ্ড দেখিয়া সকলে ভয় পাইয়া যায়। হযরত ঈসা (আ) তাহাদের ভয় ভয় ভাব দেখিয়া 
জিজ্ঞাসা করেন, কি হইল, তোমরাই তো আর একটি মু‘জিযা দেখিতে চাহিয়াছিলে, আবার উহা 
দেখিয়া ভয় পাইতেছ কেন ? আমার ভয় হইতছে এই সকল নিদর্শন তোমাদের জন্য শাস্তির 
হেতু হয় কিনা। 

অতঃপর তিনি বলেন £ হে মৎস্য! আল্লাহর হুকুমে পূর্বের অবস্থায় প্রত্যাবর্তিত হও। ফলে 
সে তাহাই হইয়া যায়। 

রশেষে সকলে বলে, হে ঈসা! আপনি সর্বপ্রথম খাওয়া শুরু করুন, আমরা আপনার পরে 

খাইব। | 

_ ঈসা (আ) বলেন ৪ নাউযুবিল্লাহ! যে ইহা প্রার্থনা করিয়াছে, সে প্রথমে খাওয়া শুরু করিবে, 
ইহা হয় না। হাওয়ারীগণ ঈসা (আ)-এর এই ধরনের কথা শুনিয়া তাহার নাখোশ ভাব বুঝিতে 
পারে এবং ইহা খাইলে বিপদ আসিবে বলিয়া তাহারা আশংকা করিতে থাকে । তাহাদের 
সকলের এইভাব দেখিয়া ঈসা (আ) গরীব, ফকীর এবং দুর্বল লোকদিগকে ডাকিয়া বলেন, 
আল্লাহর দেওয়া খাদ্য হইতে তোমরা খাও। আজ তোমাদের নবীর পক্ষ হইতে তোমরা 
আমন্ত্রিত । আর যিনি তোমাদের জন্য ইহা অবতীর্ণ করিয়াছেন, তাহার প্রশংসা কর। কেননা 
ইহা তোমাদের জন্য মঙ্গলকর এবং অন্যদের জন্য অমঙ্গলকর । তাই তোমরা বিসমিল্লাহ বলিয়া 
খাওয়া শুরু কর এবং খাওয়া শেষ করিয়া আল্লাহর প্রশংসা করিও । অতঃপর প্রায় এক হাজার 
তিনশত নারী-পুরুষ উহা হইতে তৃপ্তি সহাকারে আহার করে । | 

ইহার পর ঈসা (আ) ও তাহার হাওয়ারীগণ খাদ্যপূর্ণ খাঞ্চাটি উর্ধ্বলোক উঠিয়া যাইতে 
দেখেন। উল্লেখ্য, এত লোকে খাওয়ার পরও উহাতে পূর্বের পরিমাণ খাদ্য অবশিষ্ট ছিল। আর 
সেই খানা খাইয়া দরিদ্র ব্যক্তি ধনী হইয়া গেল এবং দুর্বল ও অসুস্থ ব্যক্তি সবল ও সুস্থ হইয়া 
উঠিল। আর ঈসা (আ)-এর হাওয়ারী ও সাথী-সংগীদের মধ্যে যাহারা ইহা আহার করে নাই, 
তাহারা মৃত্যু পর্যন্ত এই লজ্জা ও দুঃখে ছটফট করিয়াছিল। 

পরবর্তী সময়ে আবার যখন মায়িদা নাযিল হয়, তখন বনী ইসরাঈলদের ধনী-দরিদ্র সকলে 
উহা গ্রহণ করার জন্য ঝাঁপাইয়া পড়িয়াছিল। এই অবস্থা দেখিয়া হযরত ঈসা (আ) নিয়ম 
করিয়া দেন যে, যাহারা একদিন খাইবে, তাহারা উহার পরের দিন আসিবে না, বরং মধ্যে 
একদিন বাদ দিয়া আবার আসিয়া খাইবে। এইভাবে একাধারে চল্লিশ দিন পর্যন্ত খাওয়া চলিতে 
থাকার পর উহা উর্ধ্বলোকে উঠিয়া যায় । মানুষ উহার ছায়া যমীনের উপরে দেখিত পাইত। 

অতঃপর আল্লাহ তা'আলা তাহার নবীর নিকট ওহী প্রেরণ করেন যে, আমার এই খাদ্য 
দরিদ্র, ইয়াতীম ও ব্যধিগ্রস্তুদের জন্য; ইহা ধনী লোকদের জন্য নহে! এই সংবাদ পাইয়া ধনী 
লোকেরা ক্ষেপিয়া যায় এবং তাহারা এই ব্যাপারে অনেক সন্দেহ ও অপবাদ সৃষ্টি করিয়া জনমনে 


Contents 


সূরা মায়িদা ৭১৫ 


ব্যাপক অসন্তোষের সৃষ্টি করে। শয়তানও এই সুযোগে তাহাদিগকে নিজের দলে নিয়া সকলে 
মিলিয়া একযোগে প্রোপাগান্ডায় মাতিয়া উঠে। তাহারা ঈসা (আ)-কে জিজ্ঞাসা করে যে, মায়িদা 
সম্পর্কে আমাদিগকে সত্য করিয়া বল, সত্যিই কি ইহা আসমান হইতে অবতীর্ণ হইয়াছে ? 
কেননা আমাদের অনেকেই এই ব্যাপারে সন্দেহ করিতেছে । 

জবাবে হযরত ঈসা (আ) বলেন £ তোমাদের ধ্বংস আসুক । তোমাদের নবীর মাধ্যমে 
তোমরাই তো তোমাদের প্রভুর নিকট মায়িদা প্রার্থনা করিয়াছিলে। তোমাদের প্রার্থনার 
প্রেক্ষিতেই তো তোমাদের নিকট রহমত ও খাদ্যস্বরূপ উহা নাযিল করা হইয়াছিল । তোমরা 
উহা মুজিযা ও শিক্ষণীয় বিষয় হিসাবে গ্রহণ করিয়াছিলে । আর এখন তোমরা উহা মিথ্যা 
বলিয়া প্রোপাগাপ্তা করিতেছ ? উহার সত্যতার ব্যাপারে তোমরা এখন সংশয় প্রকাশ করিতেছ ? 
অতএব তোমরা আযাবের পয়গাম গ্রহণ কর। অথচ উহা তোমাদের প্রতি আল্লাহর পক্ষ হইতে 
রহমতস্বরূপ নাযিল করা হইয়াছিল। 

অতঃপর আল্লাহ তা'আলা হযরত ঈসা (আ)-এর নিকট ওহী পাঠান যে, মায়িদা মিথ্যা 
প্রতিপন্নকারীদেরকে আমি কঠিন হাতে জব্দ করিব। কেননা শুরুতেই এই শর্ত দেওয়া হইয়াছিল 
যে, মায়িদা নাযিল করার পর যাহারা উহার সত্যতা অস্বীকার করিবে, তাহাদিগকে আমি এমন 
শাস্তি দিব, যে শাস্তি এই পর্যন্ত জগতের আর কাহাকেও দেওয়া হয় নাই। 

পরিশেষে অস্বীকারকারীরা প্রথম রাত্রে সুন্দর অবয়ব নিয়া বিছানায় শুইল, কিন্তু শেষ রাত্রে 
তাহাদের চেহারা শুকরের অবয়বে পরিণত হইয়া গেল। অতঃপর তাহারা তাহাদের ঘরের 
ময়লা-কাদার মধ্যে ঘুরিতেছিল। 

অবশ্য এই রিওয়ায়াতটি যথেষ্ট দুর্বল । ইব্‌ন আবূ হাতিম এই দীর্ঘ রিওয়ায়াতটি বিভিন্ন 
স্থানে বিভিন্ন অংশে খণ্ড খণ্ড করিয়া বর্ণনা করিয়াছেন । আমি উহা সংগ্রহ করিযা সংকলিত 
করিলাম মাত্র । এই ঘটনায় সত্যতা সম্পর্কে আল্লাহই ভালো জানেন। 

উল্লেখ্য যে, এই সকল রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হয় যে, ঈসা (আ)-এর যমানায় এক 
প্রার্থনার প্রাক্ষিতে বনী ইসরাঈলদের প্রতি মায়িদা নাযিল করা হইয়াছিল । আর কুরআনের : | 
১২১12 95০ আয়াত দ্বারাও বুঝা যায় যে, আল্লাহ তা'আলা মায়িদা নাযিল করিয়াছিলেন । 
কেহ কেহ বলিয়াছেন ৪ মায়িদা নামে কোন বস্তু আদৌ নাযিল হয় নাই। লাইস ইব্‌ন আবু 
সালীম রে)......মুজাহিদ হইতে (| ১০ 5:05 (১15 0১51 আয়াতাংশের মর্মার্থে 
বলেনঃ ইহা আমাদের জন্য আল্লাহ তা'আলা উপমা স্বরূপ উপস্থাপন করিয়াছেন মাত্র। মায়িদা 
নামক কোন বস্তু আদৌ কখনো নাযিল হয় নাই। ইব্‌ন আবূ হাতিম ও ইব্‌ন জারীর (র) ইহা 
বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র)......মুজাহিদ হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ বলেন ঃ তাহারা মায়িদার 
জন্য প্রার্থনা করিলে তাহাদিগকে জানান হয়, মায়িদা নাযিল করার পর যদি তোমরা উহার 
সহিত কুফরী কর, তবে তোমাদের প্রতি কঠিন শাস্তি অবতীর্ণ করা হইবে । তাই তাহারা শাস্তির 
ভয়ে মায়িদার আকাজ্জা ত্যাগ করে । 


Contents 


৭১৬ তাফসীরে ইব্‌ন কাছীর . 


ইব্ন মুসান্না (র)......হাসান (র) হইতে বর্ণনা করেন যে, হাসান বলেন ঃ মায়িদা নাযিল 
করা হয় নাই । 

বিশর (র)......কাতাদা (র) হইতে বর্ণনা করেন যে, কাতাদা বলেন্‌ 8 হাসান- 

০০৮) ০০15৭ হিলি 295 হিল 5145 ০৬১ ১৯০ ০০ 

_-এই আয়াতাংশের প্রেক্ষিতে বলিয়াছেন £ আল্লাহর বাণী শুনিয়া বনী ইসরাঈলরা বলিতে 
থাকে, আমাদের উহার দরকার নাই । তাই মায়িদা নাযিল করা হয় নাই। 

মুজাহিদ ও হাসান (র) হইতে বর্ণিত এই সকল রিওয়ায়াতের সনদ সহীহ এবং শক্তিশালী । 
দ্বিতীয়ত, তাহাদের মন্তব্য এই কথাটি দ্বারা আরো শক্তিশালী হইয়াছে যে, খিস্টানরা মায়িদা 
সম্পর্কে কিছু জানিত না। তাহাদের কিতাব ইঞ্জীলেও এই ব্যাপারে কোন আলোচনা করা হয় 
নাই । তাই মায়িদা যদি নাযিল হইত তাহা হইলে এই ব্যাপারে অবশ্যই ইঞ্জীলের কোন না কোন 
অংশে উল্লেখ থাকিত । কমপক্ষে ধারাবাহিক সূত্রে খ্রিস্টানদের মধ্যে ইহার আলোচনা থাকিত। 
কিন্তু খ্রিস্টানদের এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা নাই । আল্লাহই ভালো জানেন । 

অথচ জমহুর আলিমের অভিমত হইল যে, মায়িদা নাযিল হইয়াছিল। ইব্‌ন জারীর এই মত 
সমর্থন করিয়া বলেন, আল্লাহ তা'আলা মায়িদা নাযিল হওয়ার সংবাদ প্রদান পূর্বক বলিয়াছেন ঃ 
১১1০ হস এ বিন এ হল এ 2১০০ Ue 
অর্থাৎ ‘আমি অবশ্যই তোমাদের নিকট উহা প্রেরণ করিব; কিন্তু ইহার পর তোমাদের মধ্য 
হইতে কেহ সত্য প্রত্যাখ্যান করিলে তাহাকে এমন শাস্তি দিব, যে শাস্তি বিশ্ব জগতের অপর 
কাহাকেও দিব না।' | 

সুতরাং ইহা সুস্পষ্ট যে, আল্লাহর ওয়াদা ও আযাব সত্য এবং বাস্তব। আল্লাহই ভালো 
জানেন। 

পূর্বসূরীদের বর্ণিত অভিমত দ্বারা বুঝা যায় যে, উপরোক্ত কথাই সঠিক। কেননা 
এঁতিহাসিকগণ বলিয়াছেন £ বনী উমাইয়া গভর্নর মুসা ইব্‌ন নুসাইর যখন পশ্চিমের শহরসমূহ 
বিজয় করিতেছিলেন, তখন তিনি সেখানে মায়িদা পাইয়াছিলেন। উহা ছিল মুক্তা খচিত এবং 
অন্যান্য বহু ধরনের মূল্যবান ধাতু সম্বলিত। অতঃপর উহা তৎকালীন আমিরুল মু'মিনীন ওলীদ 
ইব্‌ন আবদুল মালিকের নিকট প্রেরণ করা হয় কিন্তু উহা তাহার নিকট পৌঁছানোর পূর্বে তিনি 
ইন্তিকাল করেন। তাই সেই মায়িদা ওলীদ ইবৃন আবদুল মালিকের ইন্তিকালের পর তাহার 
ভ্রাতার হাতে পৌঁছে। বহুসংখ্যক লোক উহার ইয়াকৃত এবং অন্যান্য মূল্যবান ধাতব পদার্থ 
দেখিয়া বিস্ময় প্রকাশ করে । বলা হইয়া থাকে যে, প্রকৃতপক্ষে এই মায়িদা ছিল সুলায়মান ইব্‌ন 
দাউদ আলাইহিস-সালামের । আল্লাহই ভালো জানেন। 

ইমাম আহমদ (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন $ কুরায়শরা হযরত নবী (সা)-কে বলিয়াছিল, আপনি আপনার প্রভুর নিকট প্রার্থনা 
করিয়া আমাদের জন্য সাফা পর্বত স্বর্ণে পরিণত করিয়া দিলে আমরা আপনার প্রতি ঈমান 


Contents 
সূরা মায়িদা - ৭১৭ 


আনয়ন করিব । রাসুলুল্লাহ (সা) জবাবে বলিয়াছিলেন £ তাহা হইলে সত্যই তোমরা ঈমান 
আনিবে? তাহারা বলিল, হ্যা, ঈমান আনিব। এই কথায় হুযুর (সা) দু'আ করার জন্য প্রস্তুত 
হন। এমন সময় জিবরাঈল (আ) আসিয়া তাহাকে বলেন, আপনার প্রভু বলিয়াছেন যে, আপনি 
যদি চাহেন তাহা হইলে সূর্য উদয়ের পূর্বে ‘সাফা’ স্বর্ণে রূপান্তরিত করিয়া দেওয়া হইবে। কিন্তু 
আমি এমন শাস্তি দিব, যে শাস্তি বিশ্বজগতের অপর কাহাকেও দেওয়া হয় নাই । পক্ষান্তরে 
আপনার ইচ্ছা হইলে তাহাদের জন্য রহমত এবং তাওবার দরজা খোলা রাখা হইবে ৷ হুযুর (সা) 
এই কথা শুনিয়া বলিলেন £ বরং তাহাদের জন্য তাওবা ও রহমতের 'দরজাই খোলা রাখা 
হউক। 

সুফিয়ান সাওরীর সূত্রে আহমদ, ইবৃন মারদুবিয়া ও হাকিম স্বীয় মুসতাদরাকে ইহা বর্ণনা 
করিয়াছেন। 


৬৪১5 05৩৩৮ ০০৬) ৬৬ S31 (১০ 01 iy hl 0G; (১4) 


নত 
৩6৪$৬৫৩) 0৩৪৬৫৫9086৮ ৩০০৬ 49১56 
OGRA Eh ১4৮৪০৫৫৪দি০ ৫৮৫ ঠেএ এ ১ 
৩৫০460502১৬ BY EACH YG SG 015) 
৮৮৬৫5 le HIE LY ESB UM ga LAS 1645 

li EKA 


০৬৩০ 


20 2 ৮ তা ৩৩ পা ও পা 3.2% 2 রণ ১5৫6৫ 5 চপ 
1022 ৮) 6 28586 OLS 5৪১৬৭ AIS OL 0055) 


১১৬. “আর আল্লাহ যখন বলিলেন, হে মরিয়াম তনয় ঈসা! তুমি কি তাহাদিগকে 
বলিয়াছ, আমাকে ও আমার মাতাকে প্রভুরূপে গ্রহণ কর ? সে বলিল, তুমি মহান! আমি 
কিভাবে সেই কথা বলিতে পারি যাহা বলার অধিকার আমার নাই ? যদি আমি বলিয়া 
থাকি, তাহা তুমি অবশ্যই জানিয়াছ। আমার অন্তরে যাহা আছে তাহা তুমি জান অথচ 
তোমার অন্তরে যাহা আছে তাহা আমি জানি না, নিশ্চয়ই তুমি সকল অদৃশ্য ব্যাপার 
সর্বাধিক জ্ঞাত ।” 

১১৭. “আমি তাহাদিগকে তুমি যাহা নির্দেশ দিয়াছ তাহাই বলিয়াছি, (তাই এই যে,) 
আল্লাহর ইবাদত কর, যিনি আমার ও তোমাদের প্রভু । আর আমি তাহাদের পর্যবেক্ষক 
ছিলাম যতদিন তাহাদের মাঝে ছিলাম । আর যখন তুমি আমাকে মৃত্যু দান করিয়াছ, তখন 
হইতে তুমিই তাহাদের পর্যবেক্ষক ছিলে ।” 

১১৮. “তুমি যদি তাহাদিগকে শাস্তি দাও, তাহা হইলে অবশ্যই তাহারা তোমার বান্দা। 
আর যদি তুমি তাহাদিগকে ক্ষমা কর, তাহা হইলে অবশ্যই তুমি মহা প্রতাপান্বিত ও 
সর্বাধিক প্রজ্ঞাময় ৷” 


Contents 


৭১৮ তাফসীরে ইব্ন কাছীর 


তাফসীর ঃ হযরত ঈসা (আ)-কে এবং তাহার জননীকে যাহারা ইলাহ হিসাবে বিশ্বাস করে 
তাহাদের উপস্থিতিতে কিয়ামতের দিন আল্লাহ তা“আলা তাহার বান্দা ও রাসূল হযরত ঈসা 
(আ),কে এই কথা জিজ্ঞাসা করিবেন $ 

4111 ১১০১০ ol ০1৩ ৩৯৯০1 MU ও ঠা ২০০ nl sl 

অর্থাৎ ‘হে মরিয়ম তনয় ঈসা! তুমি কি তাহাদিগকে বলিয়াছিলে যে, তোমরা আল্লাহ 
ব্যতীত আমাকে ও আমার জননীকে ইলাহরূপে গ্রহণ কর?" 

দানা টির সারার ক রি কার বান 
প্রমুখ এই অর্থ করিয়াছেন। 

কাতাদা (র) উক্ত আয়াতাংশের সমর্থনে এই আয়াতাংশ উল্লেখ করিয়াছেন ঃ 

Mie LLANES 54 অর্থাৎ ‘এই সেই দিন যেদিন সত্যবাদীদের 
সত্যবাদিতা তাহাদের উপকারে আসিবে ।' 

সুদ্দী (র) বলেন ৪ উক্ত জিজ্ঞাসা ও জবাব ইহকালীন, পরকালীন নয় । 

ইবৃন জারীর (র) এই মতের সমর্থনে বলেন £ ইহা সেই ঘটনা প্রসঙ্গে বলা হইয়াছিল যাহার 
প্রেক্ষাপটে হযরত ঈসা (আ)-কে উর্ধ্বলোকে তুলিয়া নেওয়া হইয়াছিল । 

ইব্‌ন জারীর (র) তাহার পক্ষে দুইট যুক্তি উত্থাপন করিয়াছেন। এক. উহাতে অতীতক্রিয়া 
ব্যবহার করা হইয়াছে। দুই. কুরআনে দুইটি কথাই রহিয়াছে £ ২৫,৬৯১ ৩! এবং ১৪১০ 91 
১61 অর্থাৎ ‘যদি তাহাদিগকে শাস্তি দাও এবং যদি তাহাদিগকে ক্ষমা কর।' 

অবশ্য তাহার উভয় যুক্তির মধ্যে ব্যাপক সন্দেহ এবং চিন্তা-ভাবনার অবকাশ রহিয়াছে। 

কেননা অতীতকালের ক্রিয়া দ্বারা যে কেবল অতীতকালই বুঝান হয়, এমন ধারণা সঠিক 
নয়। দেখা যায় যে, কিয়ামতের বিভিন্ন বর্ণনায় আল্লাহ তাআলা অতীতকালের ক্রিয়া ব্যবহার 
করিয়াছেন । কেননা কিয়ামত এমন একটি বিষয় যাহা ঘটার মধ্যে সন্দেহের কোন অবকাশ 
নাই। আর কিয়ামত দলীল প্রমাণ দ্বারা এরূপ সাব্যস্ত যে, উহা অবশ্য ঘটিবে। 

ইব্‌ন জারীরের দ্বিতীয় দলীল হইল এ4-১০+$/51+৫১২০ ১1-এই শর্তযুক্ত বাক্যটি । এই 
স্থানে মূল বিষয়ের সহিত শর্ত জুড়িয়া দেওয়া হইয়াছে। শর্তারোপ করিয়া দিলে তাহা যে 
ঘটিবেই, এমন কথা সঠিক নয়। উহার ভুরি ভুরি প্রমাণ কুরআনে রহিয়াছে । ইতিপূর্বে কাতাদা 
বলিয়াছেন, যে ব্যক্তি বলে, এই আয়াতে তাহাদিগকে কিয়ামতের দিন এই কথা জিজ্ঞাসা করা 
হইবে-_ বলা হইয়াছে, তাহার কথাই অধিক গ্রহণযোগ্য বলিয়া মনে হয়। আল্লাহই ভালো 
জানেন। 

এই মতের সমর্থনে বিশ্বস্ত বর্ণনাকারী উমর ইব্‌ন আবদুল আযীয (র)-এর আযাদকৃত 
গোলাম আবূ আবদুল্লাহর সূত্রে হাফিয ইব্‌ন আসাকির একটি মারফু হাদীসও বর্ণনা করিয়াছেন। 
উহা এই £ 

আবূ মূসা আশ'আরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ (সা) ইরশাদ করিয়াছেন ৪ 
কিয়ামাতের দিন সকল নবী ও তাহাদের সকল উম্মতকে ডাকা হইবে । তখন ঈসা (আ)-কে 
তাহার প্রতি নাধিলকৃত বিভিন্ন নিয়ামতরাজীর উল্লেখ করিয়া আল্লাহ তাহাকে জিজ্ঞাসা করিবেন ঃ 


Contents 
সূরা মায়িদা | ৭১৯ 


EI Ly UL Ss KV OS 0৪ ০০৮৪ 
অর্থাৎ ‘হে মরিয়ম তনয় ঈসা! তোমার প্রতি ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহ স্মরণ 
কর।' 
রা জজ্ছযা করবেন! 


< ১3০০ ol এ ০১৩ ১৯৪ li হু Sl, 


অর্থাৎ “তুমি কি লোকদিগকে বলিয়াছিলে যে, তোমরা আল্লাহ ব্যতীত আমাকে ও আমার 
জননীকে ইলাহ রূপে গ্রহণ কর?" 

ঈসা (আ) এই কথা অস্বীকার করিবেন। অতঃপর খিস্টানদিগকে ডাকিয়া জিজ্ঞাসা করা 
হইলে তাহারা বলিবে, হ্যা, ঈসা আমাদিগকে ইহা করিতে আদেশ করিয়াছিলেন । খ্রিস্টানদের 
এই কথা শুনিয়া ভয়ে ঈসা (আ)-এর মাথার চুল ও শরীরের পশম দীড়াইয়া যাইবে ঈসা 
(আ)-এর এই অবস্থা দেখিয়া ফেরেশতারা তাহার মাথা ও শরীরের লোমসমূহ সেইভাবে ধরিয়া 
রাখিবেন। আর খিস্টানদিগকে এক হাজার বৎসর পর্যন্ত আল্লাহর সামনে হাটু জোড় করাইয়া 
রাখিবেন। অতঃপর সাক্ষ্য-প্রমাণ নেওয়া হইবে। তাহারা যে ঈসা (আ)-কে শূলীবিদ্ধ করানোর 
চক্রান্ত করিয়াছিল, এই কখা প্রমাণিত হওয়ার পর তাহাদিগকে জাহান্নামের দিকে টানিয়া নিয়া 
যাওয়া হইবে। এই হাদীসটি গরীব । 


৯39] AAC এ ও ৩1] 3৫3৮০ 4১৯০ 

অর্থাৎ “সে বলিবে, তুমি মহিমান্বিত, যাহা বলার অধিকার আমার নাই তাহা বলা আমার 
পক্ষে শোভন নয় ।" এই কথা বলিয়া ঈসা (আ) দারুন শিষ্টাচার ও আদবের পরিচয় দিবেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)......আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, ৮০০০০৮০ 
বলেন £ ঈসা (আ)-এর অন্তরে কত চমৎকার যুক্তির উদয় হইবে । 

আবূ হুরায়রা (রা) হযরত নবী (সা) হইতে বলেন ঃ হযরত ঈসা (আ) আল্লাহর 
জিজ্ঞাসাসার জবাবে 3৯২ 1 4২15 ০:৪1 এই আয়াতের শেষ পর্যন্ত বলিবেন। 

সা 88 ডি তাউস হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। 
52১53 4215 155 "| - ‘যদি আমি তাহা বলিতাম তবে তুমিতো তাহা জানিতে ।' 
অর্থাৎ হে প্রভু ভু! আমার অন্তরে যদি এমন কোন কথা থাকিত, তাহা হইলে তুমি তো তাহা 
রা HA OSS 
| নিক সাকার 


6৮ ow 


জিনা 

অর্থাৎ ‘আমার অন্তরের কথা তো তুমি অবগত আছ, কিন্তু তোমার অন্তরের কথা আমি 
অবগত নহি, তুমি তো অদৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত। তুমি আমাকে যে আদেশ করিয়াছ তাহা . 
ব্যতীত তাহাদিগকে আমি কিছুই বলি নাই।' আমি তাহাদিগকে পরিষ্কারভাবে বলিয়াছিলাম £ 
১255 529 41115251015 “তোমরা আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত 
কর ।' অর্থাৎ তুমি আমাকে যাহা প্রত্যাদেশ করিয়াছ এবং আমাকে তাহাদের নিকট যাহা বলিবার 


Contents 


৭২০ তাফসীরে ইবৃন কাছীর 


তাই তাহাদের জ্ঞাতার্থে স্পষ্ট ভাষায় আমি বলিয়াছিলাম £ 


5:১৩ ০২১411914০1 01 
“তোমরা আমার ও তোমাদের রব আল্লাহ্র ইবাদত কর।' 


১৫2৪ ০4০ (২৫21০ 85 
অর্থাৎ যতদিন আমি তাহাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাহাদের কর্মকাণ্ডের সাক্ষ্য 
ছিলাম ৷’ 

অর্থাৎ “কিন্তু যখন তুমি আমাকে তুলিয়া লইলে তখন তুমিই তো ছিলে তাহাদের 
কার্যকলাপের তত্ত্বাবধায়ক এবং তুমিই সকল বিষয়ে সাক্ষী |” 

সাঈদ ইব্‌ন যুবায়র (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন ৪ একদা রাসুলুল্লাহ সো) তাহার উপদেশমূলক এক ভাষণে বলেন £ হে লোক সকল! 
কিয়ামতের দিন তোমরা সকলে আল্লাহর নিকট বিবস্ত্র অবস্থায় উপস্থিত হইবে । 

১১০০5 091 Cis Lag 
অর্থাৎ 'ভূমিষ্ট হওয়ার সময় যে অবস্থায় ছিলে, তেমন অবস্থার পুনরাবৃত্তি করা হইবে ।" 

. কিয়ামতের দিন সর্বপ্রথম হযরত ইবরাহীম (আ)-কে কাপড় পরিধান করানো হইবে । তখন 
আমার উম্মতদের মধ্য হইতে কয়েকজনকে আনিয়া জাহান্নামীদের চিহ্ স্বরূপ তাহার বামপাশে 
রাখা হইবে । তখন আমি বলিব, ইহারা তো আমার উম্মত। জবাবে আমাকে বলা হইবে যে, 
তুমি জান না তোমার মৃত্যর পর এক সকল লোক তোমার সুন্নত পরিত্যাগ করিয়া.বিদ'আতের 
প্রচলন করিয়াছিল। তদুত্তরে আমি সেইরূপ বলিব যেরূপ একজন নেককার বান্দা 
চিন 


“oe ere কক 


১0285515057 Ee ৩1 EEA 
2০৯11 all 
অর্থাৎ ‘যতদিন আমি তাহাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাহাদের কার্যকলাপের 
সাক্ষী; কিন্তু যখন তুমি আমাকে মৃত্যুদান করিয়াছিলে, তখন তুমিই তো ছিলে তাহাদের 
কার্যকলাপের তত্বাবধায়ক এবং তুমিই সর্ববিষয়ের সাক্ষী ৷ তুমি যদি তাহাদিগকে শাস্তি দাও 
তবে তাহারা তো তোমারই দাস, আর যদি তাহাদিগকে ক্ষমা কর, তবে তুমি তো 
পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।: 
তাহার এই কথার জবাবে বলা হইবে যে, তুমি জান না, তোমার তিরোধানের পর তাহারা 
বিদ“আ'“তী ও মুরতাদ হইয়া গিয়াছিল। 
বুখারী রে) মুগীরা ইবৃন নু'মানের সনদে ইহা রিওয়ায়াত করিয়াছেন। 


Contents 


‘সূরা মায়িদা ৭২১ 


অতঃপর বলা হইয়াছে ঃ 
al ০01 35161 ১85 015 Jule EERO: ul 

অর্থাৎ ‘তুমি যদি তাহাদিগকে শাস্তি দাও, তবে তাহারা তো তোমারই দাস, আর যদি 
তাহাদিগকে ক্ষমা কর, তবে তুমি তো পরক্রমশালী, প্রজ্ঞাময় ।' 

এই আয়াতটিতে আল্লাহর সর্বময় ক্ষমতার কথা প্রকাশিত হইয়াছে। কেননা তিনি যাহা 
ইচ্ছা তাহা করিতে পারেন। তীহার কার্ষের ব্যাপারে খবরদারী করার অধিকার কাহারো নাই: 
বরং তিনি সকল কার্যবিধির খবরদারী করার অধিকার রাখেন। 

অবশ্য এই আয়াতটিতে খ্রিস্টানদের ঘৃণ্য কার্যাবলীর ব্যপারেও অসত্তুষ্টির সুর প্রতিধ্বনিত 
হইয়াছে। কেননা তাহারা মিথ্যার আশ্রয় নিয়া আল্লাহ্‌ ও তাহার রাসূলের প্রতি অপবাদ আরোপ 
করিয়াছে এবং মরিয়মকে আল্লাহর স্ত্রী বলিয়া প্রচার করে । অথচ এই সব বিষয়ে আল্লাহ পবিত্র । 
সত্যিকার অর্থে এই আয়াতটিতে একটা গভীর জিজ্ঞাসার জবাব এবং আল্লাহর চির পবিত্রতা 
বর্ণনা করা হইয়াছে। 

হাদীসে আসিয়াছে যে, এক রাত্রে হুযূর (সা) নামাযের মধ্যে সকাল পর্যন্ত এই আয়াতটি 
বারবার পড়িতেছিলেন। 

ইমাম আহমদ (র)......আবুূ যর (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ যর (রা) বলেন ঃ হুযূর 
(সা) এক রাত্রে বারবার একটি আয়াত পড়িতেছিলেন। এইভাবে সকাল হইয়া যায়। রুকু এবং 
সিজদাতেও তিনি এই আয়াতটি পড়িতেছিলেন ঃ 

MS ১১151 4১ ১৬৯১ 015 Julie ৫4 82552 ul 

সকালে আমি রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ রাসূল! কেন আপনি 
নামাযের মধ্যে সকাল পর্যন্ত একই আয়াত বারবার পড়িতেছিলেন এবং কেন আপনি রুকৃ ও 
সিজদায় সেই একই আয়াত পাঠ করিতেছিলেন? জবাবে তিনি বলেন £ আমি আমার রবের 
নিকট আমার উম্মতের শাফা'আতের জন্য প্রার্থনা করিতেছিলাম। তিনি শিরক ব্যতীত সকল 
পাপ মোচন করার অংগীকার আমাকে দিয়াছেন। 

অন্য একটি সুত্রে ইমাম আহমদ (র) .....আবু যর (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ যর 
(রা) বলেন ৪ এক রাত্রে রাসূলুল্লাহ (সো) ইশার নামাযের ইমামতি করেন। অতঃপর সকলে ভিন্ন 
ভিন্ন হইয়া নিজ নিজ নামায আদায় করিতেছিল। হুযূর (সা) সকলকে নামায পড়িতে দেখিয়া 
ঘরের মধ্যে চলিয়া যান। যখন তিনি দেখেন নামায পড়িয়া সকলে চলিয়া গিয়াছে, তখন তিনি 
ঘর হইতে নামায পড়ার জন্য মসজিদে আসেন । আমিও আসিয়া তাহার পিছনে নামায পড়িবার 
তাহার ডানদিকে দীড়াইয়া নামায শুরু করি। ইতিমধ্যে ইব্‌ন মাসউদ (রা) আসিয়া রাসূলুল্লাহ 
(সা)-এর পিছনে দীড়ান। তিনি তাহাকে তাহার বামদিকে আসিয়া দীড়াইতে বলেন। আমরা 
তিনজনে দীড়াইয়া ভিন্ন ভিন্নভাবে নিজ নিজ নামায পড়িতেছিলাম এবং নিজ ইচ্ছামত কুরআনের 
এক-এক স্থান হইতে একেকজনে পড়িতেছিলাম। কিন্তু রাসূলুল্লাহ সো) নামাযের মধ্যে ফজর 
পর্যন্ত বারবার একটি আয়াতই পড়িতে থাকেন। 


কাছীর-__-৩/৯১ 


Contents 
৭২২ তাফসীরে ইব্ন কাছীর 


সকালে আমি আবদুল্লাহ ইব্‌ন মাসউদকে বলিলাম, তুমি হুযূর (সা)-কে রাতভর একটি 
আয়াত বারবার পড়ার হেতু সম্পর্কে জিজ্ঞাসা কর। সে বলিল, হুযুর (সা) যতক্ষণ স্বেচ্ছায় ইহা 
না বলিবেন, ততক্ষণ আমি কিছুই জিজ্ঞাসা করিব না। অতঃপর আমি অত্যন্ত বিনয়ের সাথে 
বলিলাম, হে আল্লাহর রাসূল! আমার পিতামাতা আপনার জন্য কুরবান হউক! সমস্ত কুরআন 
আপনার সিনায় রক্ষিত, কিন্তু আপনি একটিমাত্র আয়াত কেন পড়িতেছিলেন? অথচ আমরা কেহ 
এমন করিলে আপনি ত্বাহা নিষেধ করেন ? জবাবে রাসূলুল্লাহ (সা) বলেন, আমি আল্লাহর নিকট 
আমার উম্মতের জন্য প্রার্থনা করিতেছিলাম । আমি জিজ্ঞাসা করিলাম, আল্লাহর পক্ষ হইতে কি 
জবাব আসিয়াছে ? তিনি বলিলেন ঃ সেই জবাব সম্পর্কে যদি আমি তোমাদিগকে অবহিত করি, 
তাহা হইলে তোমরা নামায ছাড়িয়া দিবে । আমি বলিলাম, তবে কি আমি সেই সুসংবাদ 
লোকদিগকে দিব না? তিনি বলিলেন, হ্যা। 

অতঃপর আমি উঠিয়া কিছু দূর চলিয়া গেলে উমর (রো) রাসূলুল্লাহ (সা)-কে বলিলেন, হে 
আল্লাহর রাসূল! লোকদিগকে এই কথা জানাইয়া দিলে তাহারা আর ইবাদত করিবে না। 
অতঃপর তিনি আমাকে ডাকিয়া বলিলেন, এই দিক আস। আমি তাহার ডাকে আবার তাহার 
নিকটে যাই। তিনি বলিলেন ঃ সেই সুসংবাদবাহী আয়াতটি এই £ 


₹:৫১। ১১১০] ০ LG AS Ss Sle ৫3 Leas Ol 
অর্থাৎ ‘তুমি যদি তাহাদিগকে শাস্তি দাও তবে তাহারা তো তোমারই দাস, আর যদি 
তাহাদিগকে ক্ষমা কর, তবে তুমি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷' 
ইব্‌ন আবূ হাতিম (রা)......আবদুল্লাহ ইবন আমর ইব্‌ন আস (রা) হইতে বর্ণনা করেন যে, 
আবদুল্লাহ ইব্ন আমর ইব্‌ন আস (রা) বলেন £ একদা রাসূলুল্লাহ (সা) ঈসা (আ)-এর 
7:৯1 ১2১15 এ ১618১5019১০ pel 4:55 ৩ 

-এই বাক্যটি পাঠ করেন। অতঃপর দুই হাত তুলিয়া বলেন £ হে আল্লাহ! আমার উম্মাত। 
এই বলিয়া কাদিতে থাকেন। 
ৃ তখন আল্লাহ তা'আলা জিবরাঈল (আ)-কে ডাকিয়া বলেন, হে জিবরাঈল! তুমি এই মুহুর্তে 
মুহাম্মদ (সা)-এর নিকট যাও এবং তাহাকে বল, আপনার প্রভু সর্বাধিক জ্ঞাত। অতঃপর 
তাহাকে জিজ্ঞাসা কর, কেন সে কীদিতেছ ? এই আদেশমতে জিবরাঈল (আ) আসিয়া 
রাসুলুল্লাহ (সো)-কে কাদার কারণ জিজ্ঞাসা করিলে তিনি জিবরাঈল (আ)-কে বলেন, আমার 
কাদার কারণ সম্বন্ধে আল্লাহই ভাল জানেন। অতঃপর আল্লাহ তাআলা জিবরাঈল (আ)-কে 
ডাকিয়া বলেন, হে জিবরাঈল! তুমি মুহাম্মদ (সা)-কে গিয়া বল, আমি তাহার উম্মতের ব্যাপারে 
তাহার সন্তুষ্টিমূলক ব্যবস্থা গ্রহণ করিব এবং তাহার উম্মতের ব্যাপারে তাহাকে দুঃখ দিব না। 
ইমাম আহমদ (র)......হুযায়ফা ইব্‌ন ইয়ামান (রা) হইতে বর্ণনা করেন যে, হুযায়ফা ইব্‌ন 
ইয়ামান (রা) বলেনঃ একদিন রাসূলুল্লাহ (সা) আমাদের নিকট এত বিলম্ব করিয়া আসেন যে, 
আমরা ভাবিতে থাকি, তিনি হয়ত আর আসিবেন না। অবশেষে তিনি আসিয়া সিজদায় লুটিয়া 
পড়েন। তিনি সিজদায় এত দীর্ঘ সময় থাকেন যে, আমরা বলিতে থাকি, এইবার বুঝি তাহার 
আত্মা বাহির হইয়া যাইবে । পরিশেষে তিনি সিজদা হইতে মাথা তুলিয়া বলেন £ আমার প্রভু 


Contents 


সূরা মায়িদা ৭২৩ 


আমার উম্মতের ব্যাপারে পরামর্শ চাহিয়াছেন যে, তিনি তাহাদের ব্যাপারে কি করিবেন? আমি 
তাহাকে বলিলাম ঃ হে আমার রব! তাহারা তো আপনারই সৃষ্টি এবং আপনারই বান্দা । তিনি 
এই ব্যাপারে আমার নিকট আবার পরামর্শ চাহিলে আমি একই কথা বলিয়াছি। অতঃপর তিনি 
আমাকে বলেন, হে মুহাম্মদ! আমি তোমাকে তোমার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করিব না। 
আমাকে এই বলিয়া সুসংবাদ দেন যে, সর্বপ্রথম আমার সঙ্গে আমার সত্তর হাজার উম্মত 
বেহেশতে প্রবেশাধিকার পাইবে এবং সেই সত্তর হাজারের প্রত্যেকের সঙ্গে করিয়া অন্য সত্তর 
হাজার নিয়া যাইবার অধিকার থাকিবে । তাহারা হিসাব নিকাশ ব্যতীত বেহেশতে প্রবেশ করিতে 
থাকিবে । অতঃপর জিবরাঈল (আ)-কে আমার নিকট পাঠাইয়া বলা হয় যে, তুমি যাহা ইচ্ছা 
প্রার্থনা কর; কবুল করা হইবে এবং যাহা তোমার চাহিদা আছে বল, সব দেওয়া হইবে । আমি 
তাহাকে জিজ্ঞাসা করিলাম, সত্যই কি আল্লাহর তাহার রাসূলের প্রার্থনা কবুল করার ইচ্ছা 
আছে ? তিনি বলিলেন, আল্লাহ তা'আলা আমাকে আপনার নিকট প্রেরণ করিয়াছেন আপনার 
চাহিদা পূরণ করিয়া দেওয়ার জন্য । 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা আমাকে আমার চাওয়ার সব কিছু দিয়াছেন। কিন্তু এই নিয়া 
আমি গর্ব করি না। আর আল্লাহ তা'আলা আমার পূর্বাপর সকল পাপ ক্ষমা করিয়া দিয়াছেন। 
আমি এখন সুস্থ এবং সবল । আমার আরো বৈশিষ্ট্য রহিয়াছে । তাহা হইল £ আমার যথার্থ উম্মত 
কখনো দুর্ভিক্ষে মারা যাইবে না এবং পরাজিত হইবে না। দ্বিতীয়ত, তিনি আমাকে “কাওসার' 
দান করিয়াছেন। উহা জান্নাতের একটি প্রত্রবণ ধারা । উহা আমার হাওযের সহিত আসিয়া 
মিলিত হইবে । পরস্তু আমাকে এমন ইযযত, সম্মান ও প্রভাব দেওয়া হইয়াছে যাহার প্রতিক্রিয়া 
একমাস পথের দূরত্‌ হইতেও প্রকাশ পাইবে । আমাকে এই মর্যাদা দেওয়া হইয়াছে যে, 
নবীগণের মধ্যে আমিই প্রথম বেহেশ্তে প্রবেশ করিব । আমার ও আমার উম্মতের জন্য 
‘গনীমত’ হালাল ও পবিত্র করা হইয়াছে । ইহা ব্যতীত আরো বহু জিনিস আমাদের জন্য হালাল 
করা হইয়াছে যাহা আমাদের পূর্ববতীদের জন্য হারাম ছিল। আর আমাদের দীনের মধ্যে কোন 
ধরনের কাঠিন্য ও অসংলগ্নতা নাই। 


১৫০: 294 39% Ida p27 ১655 


১ 02১5 ei ৮৮৪১৩০৪ 0৬০০০ RLS 292 1৬১2) 03 (\\৭) 


ORES IH YS REEDS 8G DI GH I GS GA S65) 
OFF 5৫6 GUS HS ১৫9803০5515 955 ৬0549 (01০) 
১১৯ “আল্লাহ বলেন, এই সেই দিন, যেদিন সত্যানুসারীরা তাহাদের সত্যের সুফল 
পাইবে । তাহাদের জন্য রহিয়াছে জান্নাত যাহার পাদদেশে নহরসমূহ প্রবহমান, তাহারা 
সেখানে চিরস্থায়ী হইবে । আল্লাহ তাহাদের উপর সন্তুষ্ট এবং তাহারাও আল্লাহর উপর 
সন্তুষ্ট । ইহা শ্রেষ্ঠতম সাফল্য 1” 
১২০ “নভোমণ্ডল ও পৃথিবী এবং উহার মধ্যকার সকল কিছুর মালিকানা আল্লাহর । 
আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান ৷” 
তাফসীর ৪ আল্লাহ তা'আলা ঈসা (আ)-এর জবাবের প্রেক্ষিতে মিথ্যাবাদী মুলহিদ 
খ্রিস্টানদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ পূর্বক বলেন ঃ ৪ ৬৪৮০০ ০৪৬০1 ০৯১৫1321১0১ 
অর্থাৎ ‘এই সেইদিন, যেদিন সত্যবাদীগণ তাহদের সত্যানুসরণের জন্য উপকৃত হইবে ।' 


Contents 


‘৭২৪ তাফসীরে ইব্ন কাছীর 


ইব্‌ন আব্বাস (রা) হইতে যাহহাক বলেন £ এই সেইদিন, যেদিন একতৃবাদীগণ তাহাদের 

একত্ববাদের জন্য উপকৃত হইবে। 
(245545১49৮৯ 

“তাহাদের জন্য আছে জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত, তাহারা সেখানে চিরস্থায়ী 
হইবে।' 

অর্থাৎ জান্নাত হইবে তাহাদের চিরস্থায়ী নিবাস। সেখান হইতে কখনো তাহাদিগকে বাহির 
করা হইবে না এবং তাহাদিগকে সেখানে টানিয়া হেচড়াইয়াও নেওয়া হইবে না। কেননা আল্লাহ 
তা'আলা তাহাদের প্রতি সুপ্রসন্ন এবং তাহারাও তাহাতে সন্তুষ্ট । যথা অন্যত্র আল্লাহ তাআলা 
বলিয়াছেন 881 ৭111 ১ 1৮:০১? অর্থাৎ ‘আল্লাহর সন্তুষ্টিই সর্বশ্রেষ্ঠ পুরস্কার ।' 

এই বিষয় সম্পর্কে পরবর্তী হাদীসে আলোচিত হইবে। 

ইব্‌ন আবূ হাতিম (রা)......আনাস (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, 
রা খা ত। 
আমার নিকট প্রার্থনা কর, আমি তোমাদের প্রার্থনা গ্রহণ করিব। তখন সকলে তাহার সন্তুষ্টি 
প্রার্থনা করিলে তিনি বলিবেন, আমার সন্তুষ্টিই তো তোমাদিগকে আমার ঘরে প্রবেশ করার বৈধ 
অধিকার দিয়াছে। 

অতঃপর বলিবেন ৪ আজ আমি তোমাদের নিকট পূর্ণ দয়ার অবয়বে প্রকাশিত হইয়াছি। 
তোমরা আমার নিকট চাও, যাহা চাহিবে তাহা আমি দিব। এইবারও তাহারা তাহার সন্তুষ্টি 
প্রাপ্তির দরখাস্ত করিবে । অতঃপর তিনি বলিবেন, তোমরা সাক্ষী থাক, আল্লাহ তা'আলা 
তোমাদের প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট । অতঃপর বলা হইয়াছে ঃ 825511 98]1 এ৫১ 

অর্থাৎ ‘ইহা এমন মহা সাফল্য যাহার সমতুল্য কোন সফলতার অস্তিত্ব নাই।' 

আল্লাহ তা'আলা বলিয়াছেন 8 ১১০1112151১ ০] 

অর্থাৎ 'আমলকারীদের এমন আমলই করা উচিত।' 4. 

অন্যত্র তিনি আরও বলিয়াছেন 8 ১৮:..4৮১5-1১০3৮১4215 ৫11) 559 

অর্থাৎ “লোকদের এমন কোশেশই করা উচিত !' 

পরিশেষে বলা হইয়াছে ৪ 

মি esd ৩৫ ০০ As ১৫25 0০ ০১০৬3 ৮০। আন dd 

অর্থাৎ “সকল সৃষ্টির তিনিই স্রষ্টা । সকল বস্তুর উপর তাহারই রহিয়াছে হস্তক্ষেপের একচ্ছত্র 
অধিকার !’ বিশ্বজগত তাহারই কুদরত ও নির্দেশাধীনে পরিচালিত । এই মহান সত্তার কোন 
উপমা বা তুলনা নাই, তাহার সমকক্ষ কেহ নাই। নাই তাহার কোন মন্ত্রণাদাতা ও বিচারকর্তা 
এবং নাই তাহার কোন জন্মদাতা, সন্তান ও সঙ্গী। এক কথায় তিনিই ইলাহ এবং তাহার 
সমকক্ষ কোন রব নাই। 

ইব্‌ন ওয়াহাব (র)......আবদুল্লাহ ইব্‌ন উমর রো) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন 
উমর (রা) বলেন £ সকল সূরার শেষে সূরা মায়িদা নাযিল হইয়াছে। 


সূরা মায়িদা সমাপ্ত 


স্মকা আন ‘আম 
১৬৫ আয়াত, মন্কী 
A ১৯৯০ 41175 


আওফী (র)..... ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন £ সূরা আল-আনআম মক্কায় অবতীর্ণ 
হইয়াছে। 

তাবারানী (র)....... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন, সূরা আনআম মক্কায় একরাত্রে নাযিল হইয়াছে। তখন উহার চতুর্দিকে সত্তর হাজার 
ফেরেশতা ঘিরিয়াছিলেন এবং তাহারা তাসবীহ পাঠ করিতেছিলেন। 

সাওরী (র)...... আসমা বিনতে ইয়াধীদ (রা) হইতে বর্ণনা করেন যে, আসমা বিনতে 
ইয়াধীদ (রা) বলেন ঃ হযরত নবী (সা)-এর প্রতি সূরা আনআম একত্রে. অবতীর্ণ হয়। যখন এই 
সূরাটি অবতীর্ণ হয়, তখন হযরত নবী (সা)-এর বাহন উ্ত্রীর বাগডোর আমার হাতে ছিল। 
ওহীর ভারে উদ্থীটি নুইয়া পড়ে এবং উহার হাড়গুলি ভাংগিয়া চুরমার হইয়া যাইবার উপক্রম 
হয়। 

শরীক (র)....... আসমা (রা) হইতে বর্ণনা করেন যে, আসমা (রা) বলেন ৪ সূরা আনআম 
অবতীর্ণ হওয়ার প্রাক্কালে ফেরেশতাগণ রাসূলুল্লাহ (সা)-কে ঘিরিয়াছিলেন। ইহলোক ও 

সুদ্দী রে)....... আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ রো) বলেন ঃ সূরা 
আনআম অবতীর্ণ হওয়ার প্রাক্কালে সত্তর হাজার ফেরেশতা উহা বেষ্টন করিয়াছিলেন । ইব্‌ন 
মাসউদ (রা) হইতেও অন্য সূত্রে এইরূপ বর্ণনা করা হইয়াছে। 

হাকিম (র)....... জাবির (রা) হইতে স্বীয় মুসতাদরাকে বর্ণনা করেন যে, জাবির (রা) 
বলেন ঃ সূরা আনআম অবতীর্ণ হওয়ার সময় রাসূলুল্লাহ (সা) তাসবীহ পাঠ করিতেছিলেন। 
তখন রাসূলুল্লাহ (সা) বলিতেছিলেন £ এই সূরাটি অবতীর্ণ করার জন্য অসংখ্য ফেরেশতা 
উর্ধ্বলোক পর্যন্ত বেষ্টন করিয়া রাখিয়াছেন। হাকিম বলেন, হাদীসটি মুসলিমের শর্তে সহীহ। 

আবু বকর ইব্‌ন মারদুবিয়া (র)....... আনাস ইবৃন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, 
আনাস ইব্‌ন মালিক (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ (সা) বলিয়াছেন ৪ সূরা আনআম অবতীর্ণ হওয়ার 
সময় ওহীর সহিত ফেরেশতাদের বিশাল একটি দল অবতরণ করিয়াছিলেন । তাহাদের তাসবীহ 
পাঠের গুঞ্জনে পৃথিবী মুখরিত হইয়া উঠিয়াছিল। রাসূলুল্লাহ (সা)-ও পাঠ করিতেছিলেন ঃ 


Contents 
৭২৬ | তাফসীরে ইব্‌ন কাছীর 


EE ae 41) ৩১৮০ 
ইব্‌ন মারদুবিয়া (র)...... ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন 8 সূরা আনআম একত্রে অবতীর্ণ হয়। তখন সত্তর হাজার ফেরেশতা 
উহার চতুর্দিকে ঘিরিয়াছিলেন। তাহাদের তাসবীহ ও ও তাহমীদ পাঠের গুঞ্জনে পৃথিবী মুখরিত 
হইয়াছিল । 


12 8/215541) (22095 22৯05 ৬) GE CGH 9৩৩০ 
০৫%১ 225 
তি Obs AOR I IS 9১০৪০৩৬৬৫১5 (1 
062৩ 
০০৯ তি FBI 859৮০355510 


১.“প্রশংসা আল্লাহরই যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, আর সৃষ্টি করিয়াছেন 
অন্ধকার ও আলো । এতদসত্বেও সত্য প্রত্যাখ্যানকারীগণ তাহাদের প্রতিপালকের সমকক্ষ 
দাড় করায় ।” 

২.“তিনিই তোমাদিগকে মাটি হইতে সৃষ্টি করিয়াছেন, অতঃপর একটি কাল নির্দিষ্ট 
করিয়াছেন এবং আর একটি নির্ধারিত কাল রহিয়াছে যাহা সম্পর্কে তিনিই জ্ঞাত । 
এতদসত্েও তোমরা সন্দেহ কর ?” 

৩.“আকাশ ও পৃথিবীতে তিনিই আল্লাহ, তোমাদিগের গুপ্ত ও প্রকাশ্য সবকিছু তিনি 
জানেন এবং তোমরা যাহা কর তাহাও তিনি অবগত আছেন ।” 

তাফসীর ঃ আল্লাহ তা“আলা স্বীয় প্রশংসা করিয়া বলেন ঃ তিনি পৃথিবী ও আকাশসমূহ সৃষ্টি 
করিয়াছেন । এই কথা বলিয়া তিনি প্রকারান্তরে তাহার বান্দাদিগকে তাহার প্রশংসা করার শিক্ষা 
দান করিয়াছেন । 

উপরন্তু তিনি অন্ধকার ও আলো সৃষ্টি করিয়াছেন তাহার বান্দাদের দিন ও রাতের বিশেষ 
প্রয়োজনে । এখানে আল্লাহ তাআলা ০1১ -কে বহুবচনরূপে ব্যবহার করিয়াছেন এবং “১ 
-কে একবচনে ব্যবহার করিয়াছেন । ইহার কারণ হইল যে, শ্রেষ্ঠ জিনিস সব সময় একবচনে 
ব্যবহৃত হইয়া থাকে। আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন 8 (12119 al ০০ 
-এখানে ৬০১ (দক্ষিণ হস্ত) একবচনে এবং 5.5. (বাম হস্ত) বহুবচনে ব্যবহৃত হইয়াছে। 

এই সুরার শেষের দিকে আল্লাহ তাআ'লা বলিয়াছেন ৪ 


১০০৫ 85৪ 071 1১০55 ০১৯০০ EAA ১৯১19 
অর্থাৎ এই আয়াতাংশে আল্লাহ তা‘আলা তাহার পথকে নরকে একবচনে এবং 
বাতিল বা ভ্রান্ত পথকে (/'.., বলিয়া বহুবচনে প্রকাশ করিয়াছেন 


এ 
৬০২ 


৬১ 


৩ 


Contents 


সূরা আনআম | ৭২৭ 


অতঃপর বলিয়াছেন $ ১১162১21১8৫ ১2301 28 
“এতদসত্তেও সত্য প্রত্যাখ্যানকারীগণ তাহাদের প্রতিপালকের সমকক্ষ দাড় করায় ৷' 
অর্থাৎ এতদসব্বেও অনেক মানুষ আল্লাহর সহিত কুফরী করে এবং তাহার সহিত শরীক ও 
সমকক্ষ দাড় করায়। ইহা ব্যতীত তাহারা বলে, আল্লাহ তা'আলার স্ত্রী ও পুত্র রহিয়াছে । অথচ 
তিনি এই সকল বিষয় হইতে পবিত্র ও নিদোঁষ। 
অতঃপর বলিয়াছেন ঃ ০১৮ ০০০ 5155311 ৬৯ ‘তিনি তোমাদিগকে মৃত্তিকা হইতে সৃষ্টি 
করিয়াছেন ।' 
অর্থাৎ তোমাদের বাবা আদম (আ)-কে মূলত মাটি দ্বারা সৃষ্টি করা হইয়াছিল। অতঃপর 
আদম (আ)-এর প্রতিকৃতি গোশত ও চামড়ায় রূপান্তরিত হয় এবং তাহার ওরস হইতে 
তোমাদিগকে সৃষ্টি করা হইয়াছে। ইহাতে পশ্চিম হইতে পূর্ব পর্যন্ত মানবজাতির বিস্তার লাভ 
ঘটিয়াছে। 
2০ ০০:০৪ 021, 921 ৬৮৮৪ ০৪ -অতঃপর একটি কাল নির্দিষ্ট করিয়াছেন এবং 
আর একটি নির্ধারিত কাল রহিয়াছে যাহা তিনিই জানেন ।' 
সাঈদ ইব্‌ন যুবায়র ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন ঃ ১৮২1 ১3 ১ -দ্বারা মৃত্যুকে 
বুঝান হইয়াছে এবং 22০ “:..০ 111 ছারা পরকালকে বুঝান হইয়াছে। 
আতীয়া, সুদ্দী ও মুকাতিল ইবৃন হাইয়ান (র) প্রমুখ হইতেও এইরূপ বলা হইয়াছে । 
হাসান বলেন ঃ ১1 ৬০৪ 6 ১-এর দ্বারা ভূমিষ্ট হওয়া হইতে মৃত্যু অবধি পূর্ণ আয়ুক্কাল 
বুঝান হইয়াছে এবং ১০১০ ৮৮০০৭ Bi এর দ্বারা মৃত্যুর পরবর্তী পুনরুজ্জীবনকে বুঝান 
হইয়াছে। ইহা হইল *।%-1 অর্থাৎ প্রত্যেকটি মানুষের জীবনে এই বিশেষ কালটি আসিবে । 
মৃত্যুপূর্ব জীবনকে 1. 41 বলা হইয়া থাকে। কেননা ইহা এমন একটি জীবন যাহা নিঃশেষ 
হইয়া যায়, মৃত্যু আসিয়া উহার পরিসমাপ্তি টানিয়া দেয়। 
ইব্‌ন আব্বাস (রা) ও মুজাহিদ (র) বলেন ৪ ১21 ৬৮১৪ ৯১ -এর অর্থ হইল পৃথিবীর 
নির্ধারিত বয়স এবং 2০১০ ০--... 4৯9 অর্থ মানুষের মৃত্যু অবধি জীবন । 
আয়াতের নিঃসৃত নির্যাস এই যে, ১০১১৯০1০525 45002405552 30 yay 
১৮৮4 “তিনি রাতে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে তোমরা যাহা কর, তাহা সম্পর্কে তিনি 
অবহিত থাকেন ।' 
আতীয়া ইব্‌ন আববাস (রা) হইতে বলেন ৪ 921১৪ ১১-এর অর্থ হইল ঘুম, যে ঘুমের 
জানাজা SS TO a ০০ 
সংস্থাপিত হয়। আর $১১০ 1 এর অর্থ হইল মানুষের মৃত্যুকাল । অবশ্য 
joan 
১১১০-অর্থাৎ উক্ত সময় সম্পর্কে তিনি ব্যতীত অন্য কেহ অবগত নয় ।' 
অন্যত্র তিনি বলিয়াছেন ঃ 


Contents 


৭২৮ | তাফসীরে ইব্‌ন কাছীর 


9৯41 65891162153 2০ 95 ale Cail 
অর্থাৎ “সেই সময়ের জ্ঞান একমাত্র প্রভুর নিকটেই আছে। সেই সময় সম্পর্কে তিনি ব্যতীত 
অন্য কেহ অবগত নহে ।' 
আল্লাহ তা“আলা অন্যত্র আরও বলিয়াছেন 8. 
(425, 44০ ০৫। 2০৪১৮ ০৪0 ৫০১০ ও ২০1০০ 9284 
অর্থাৎ “হে নবী! লোকজন তোমাকে জিজ্ঞাসা করে যে, কিয়ামত কখন সংঘটিত হইবে ? 
সে সম্পর্কে তোমার কি জ্ঞান আছে ? সে সম্পর্কে চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার প্রভুর 
রহিয়াছে ।' 
ঃপর বলা হইয়াছে ৪ ১১৭০০ ₹-১1১-'এতদসত্বেও তোমরা সন্দেহ কর ।' 
সুদ্দী বলেন ঃ ইহার অর্থ হইল, এতদসত্ত্বেও তোমরা কিয়ামত সম্পর্কে সন্দিহান ! 
ইহার পরের আয়াতে আল্লহ তাআলা বলেন ঃ 


LFSC os CORES NE OSE CE CA 

অর্থাৎ ‘আসমান ও যমীনে তিনিই আল্লাহ, তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছু তিনি 
জানেন এবং তোমরা যাহা কর, তাহাও তিনি অবগত আছেন।' 

এই আয়াতের ব্যাখ্যা সম্বন্ধে সুফাস্সিরগণের মতভেদ রহিয়াছে। কিন্তু সকল মুফাস্সির 
জাহমিয়া সম্প্রদায়ের ব্যাখ্যার বিরোধিতায় একমত । 

জাহমিয়া সম্প্রদায় এই আয়াতের আলোকে বলেন $ আল্লাহ তাআলা তাহার সত্তায় সর্বত্র 
বিরাজিত। অর্থাৎ তাহারা বলিতে চাহেন যে, আল্লাহ তা“আলা প্রত্যেকটি বস্তুর মধ্যে বিদ্যমান 
রহিয়াছেন। অথচ এমন বিশ্বাস হইতে আল্লাহ সম্পূর্ণ পবিত্র । 

সঠিক ব্যাখ্যা হইল, এই আকাশ ও পৃথিবীতে আল্লাহ্‌র অস্তিত্বকে বিশ্বাস করা হয়। অর্থাৎ 
তাহার ইবাদত করা হয়, তাহার ওয়াহদানিয়াতের স্বীকৃতি দেওয়া হয় এবং আকাশ ও পৃথিবীর 
সকলেই এই মহিমান্বিত সত্তার প্রভৃতৃকে স্বীকৃতি দেয় । এক কথায় তাহাকেই ‘আল্লাহ্‌’ বলা 
হয়। মানুষ ও জিন্ন সম্প্রদায়ের কাফিররা ব্যতীত সকলে তাহাকে ভয় করে। 

এই মতের সমর্থনে এই আয়াতটি প্রণিধানযোগ্য ৪ 


losis ৮৮৯০০] sill yay 

AE রী রর: RCE এই ধরনের অর্থ 
করিলে ভুল করা হইবে যে, ‘আকাশ ও পৃথিবীতে যাহা কিছু রহিয়াছে সকল কিছুতে তিনি 
বিদ্যমান রহিয়াছেন।”. | 

তাই তিনি বলিয়াছেন £৪ ৫,429 ১ "গোপন ও প্রকাশ্য সবকিছু তিনি 
জানেন ।” অর্থাৎ এই আয়াতাংশ J অথবা ১.২ হইয়াছে। 

দ্বিতীয় অর্থ ঃ “তিনিই আল্লাহ, যিনি আসমান ও যমীনের গোপন ও প্রকাশ্য সকল কিছু 
সম্পর্কে অবহিত ।' এই অবস্থায় ইহা সংযুক্ত হয় ১৯১১1 ৪৩ 1১০এ। এ৪ -এর সহিত। 


Contents 


সূরা আনআম ৭২৯ 


তখন এই অর্থ দাড়ায় যে, ‘তিনিই আল্লাহ, যিনি সবকিছু জানেন এবং তোমরা যাহা কর, তাহাও 
তিনি অবগত রহিয়াছেন।' | 

তৃতীয় অর্থ হইল ৪ ৩১. "০৯ ৷ ৯, বলিয়া পূৰ্ণ বিরতি টানিতে হইবে। অতঃপর 
‘খবর’ মূলক বক্তব্য আরম্ভ করিতে হইবে ১42 ১,০ 1 ০৯:১9, অর্থাৎ প্রথমাংশ 
১০ এবং শেষাংশ ১.২ -এই মত ব্যক্ত করিয়াছেন ইব্ন জারীর | 
৬+{5U5 ৯১9 অর্থাৎ “তোমাদের ভালমন্দ সকল কর্ম সম্পর্কে তিনি সম্যক অবগত ।' 


O ৫8১৪৬৫০15৬৪) 5 Os 221 835655 05) 
4915৮ ৬ 1712 ৪৩ 5৫ ৫ 5 পর্ণ BIG GAIUS IH (0) 


AES MELA LA 


O ১১১৪-০০৪ 


৫৫4৬ LBNL LESS 95 03 BS ৩2 CHG BEST OV) 
৮452 55265 78641 (0525৮993576 ০1041 
০৫৪১৪ 69১৯%6 (৬5০92 

৪. “তাহাদের প্রতিপালকের এমন কোন নিদর্শন তাহাদের নিকট উপস্থিভ হয় না যাহা 
হইতে তাহারা মুখ না ফিরায়।” 

৫.“সত্য যখন তাহাদের নিকট আসিয়াছে তাহারা উহা প্রত্যাখ্যান করিয়াছে; যাহা 
লইয়া তাহারা ঠাট্রা-বিদ্রপ করিত, উহার যথার্থতা তাহারা 'অবহিত হইবে ।” 

৬.“তাহারা কি দেখে না যে, তাহাদের পূর্বে যত মানবগোষ্টীকে বিনাশ করিয়াছি; 
এবং তাহাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম আর তাহাদের পাদদেশে নদী 
প্রবাহিত করিয়াছিলাম; অতঃপর তাহাদের পাপের দরুন তাহাদিগকে বিনাশ করিয়াছি এবং 
তাহাদের পরে নতুন মানবগোষ্ঠী সৃষ্টি করিয়াছি।” 

তাফসীর ঃ এখানে আল্লাহ তা'আলা গোঁড়া অংশীবাদী ও অস্বীকারকারীদিগকে সতর্ক 
করিয়া দিয়াছেন । তাহাদের নিকট যখন আল্লাহ্‌র কোন নিদর্শন উপস্থিত হয় অর্থাৎ আল্লাহর 
একত্ব ও রাসূলগণের সত্যতার ব্যাপারে দলীল স্বরূপ কোন মু'জিযা বা প্রমাণ যখন তাহাদের 
সামনে পেশ করা হয়, তখন তাহারা উহা অস্বীকার করে। সেইদিকে তাহারা ভ্রক্ষেপও করে 
না। বেপরোয়াভাবে তাহারা এই সবের অবমূল্যায়ন করে। 

তাই আল্লাহ তা“আলা বলিয়াছেন ৪ 


১3522 EC Sl GL 05 0 Got 
রা tr রাত Pd 
কাছীর-_-৩/৯২ 


Contents 


৭৩০ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ “সত্য যখন তাহাদের নিকট আসিয়াছে, তাহারা উহা প্রত্যাখ্যান করিয়াছে। যাহা 
লইয়া তাহারা ঠাট্টা-বিদ্বপ করিত, উহার যথার্থতা তাহারা অবহিত হইবে ।' 

এই কথার মাধ্যমে তাহাদের ব্যাপারে কঠোর সাবধান বাণী উচ্চারণ করা হইয়াছে । কেননা 
তাহারা সত্যকে অস্বীকার করিয়াছে । ইহার স্বাদ তাহারা অতি সত্র উপভোগ করিবে । 

ঃপর আল্লাহ তা'আলা এই সকল বিপথগামীকে উপদেশ দান ও ভীতি প্রদর্শনস্বরূপ 
: বলেন $ তাহাদের পূর্ববর্তীরা তাহাদের হইতে সংখ্যায় ও সম্পদে এশ্বর্যশালী থাকা সত্ত্বেও 
পৃথিবীতেই তাহাদিগকে বহু লাঞ্চুনা ও মর্মবিদারক শাস্তি ভোগ করিতে হইয়াছে। উপরন্তু 
তাহাদের হাতে শাসন ক্ষমতাও ছিল। তবুও তাহারা নিজদেরকে অপকর্মের বীভৎস পরিণাম 
হইতে রক্ষা করিতে পারে নাই। অতএব তোমরা রক্ষা পাইবে কি? 

অতঃপর বলা হইয়াছে ৪ 

450 ৫০১ IU SIN ৪৪৮০০০৪১০০৪ ০1৯14 yy od 

‘তাহারা কি দেখে না যে, তাহাদের পূর্বে কত মানবগোষ্ঠীকে বিনাশ করিয়াছি ? তাহাদিগকে 
পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করিয়াছিলাম যেমনটি তোমাদিগকেও করি নাই !' 

অর্থাৎ তাহাদিগকে বিপুল পরিমাণে সম্পদ, সন্তান, সম্মান, সৈন্য ও এশ্বর্য প্রদান করা 
হইয়াছিল। তাই তিনি বলিয়াছেন 8১1১: ৫: ? ০1০01 (2১15 -অর্থাৎ “তাহাদের প্রতি 
আমি একটির পর একটি বস্তু নাযিল করিয়াছিলাম এবং মুষলধারে বৃষ্টিবর্ষণ করিয়াছিলাম ।" 

৫১০০ ১৯১ ১৮4১2 (ও 2তাহাদের পাদদেশে নদী প্রবাহিত 
করিয়াছিলাম।' 

অর্থাৎ মুষলধারে বৃষ্টি বর্ষণের কারণে তাহাদের পাদদেশে নদী প্রবাহিত হইয়াছিল এবং 
জমি-যিরাতের-উৎপাদন বৃদ্ধি পাইয়াছিল। 

৫:১১ ১:15 _ ‘অতঃপর তাহাদের পাপ ও ভ্রান্তির কারণে তাহাদিগকে ধ্বংস 
করিয়া দিয়াছি।' 

০৯21 15৮৪ 7৯০০ ১৭ (55519 আর তাহাদের পরে নতুন মানবগোষ্ঠী সৃষ্টি 
করিয়াছি।' 

অর্থাৎ পূর্ববর্তী সম্প্রদায় গত দিনের মত বিগত হইয়া পৌরাণিক লোকগাঁথায় পরিণত 
হইযাছে। 

০১১১1 (5৮৪ nan, ১০ (ঠা, অর্থাৎ ‘পরবর্তী শতাব্দীর লোকেরাও পূর্ববতীদের 
মত কর্ম করিয়া বিনাশ হইয়া গিয়াছে।" অতএব হে শ্রোতৃমণ্ডলী! তোমরা এমন পরিস্থিতির 
সম্মুখীন হওয়া হইতে সতর্কতা অবলম্বন কর। উম্মত হিসাবে তাহাদের চাইতে তোমরা উত্তম 
এবং তোমরা যে নবীকে মিথ্যা প্রতিপন্ন করিতেছ, তিনি উহাদের নবীগণ হইতে শ্রেষ্ঠতম । তাই 
তোমরা যদি যথাযথভাবে তাহার আনুগত্য না কর, তাহা হইলে অপেক্ষাকৃত কঠিন আযাব 
তোমাদের ভোগ করিতে হইতে । 


Contents 
সূরা আনআম ৭৩১ 


৫0555 0৩6 ৮9১5৬ ৫৮০4৩ ৬৬ 3৬৬ ৬৬৫ ৫55 ($) 
0৩৫ ০৪ ১০] 1৩ ৩৮ 


O OES 5 STE E2157 ? ৮৬০ 435 ০৫75 1265 (A) 
০ ০৬ sl EAA $$ es RSS Asli LC AHS (৭) 


CIDE GUS GUL SES ও ৫৩924 ELH; (১) 


ভর 


w 22, 4 2 


৩21} 
০8312250865 005 29 2157১. (১১) 


৭.“যদি তোমার প্রতি কাগজে লিখিত কিতাবও অবতরণ করিতাম আর তাহারা যদি 
উহা হস্ত দ্বারা স্পর্শও করিত, তবু সত্য প্রত্যাখ্যানকারীগণ বলিত, ইহা স্পষ্ট যাদু ব্যতীত 
আর কিছুই নয়।” 

৮.“তাহারা বলে, তাহার নিকট কোন ফেরেশতা কেন প্রেরিত হয় না? যদি আমি 
ফেরেশতা প্রেরণ করিতাম তাহা হইলে তাহাদের কর্মের চূড়ান্ত ফয়সালাই তো হইয়া 
যাইত । আর তাহাদিগকে কোন অবকাশ দেওয়া হইত না।” 

৯.“যদি তাহাকে ফেরেশতা করিতাম তবে তাহাকে মানুষের আকৃতিতেই প্রেরণ 
করিতাম আর তাহাদিগকে সেরূপ বিভ্রান্তিতে ফেলিতাম, যেরূপ বিভ্রান্তিতে তাহারা এখন 
রহিয়াছে ।” 

১০. তোমার পূর্বেও অনেক রাসূলকেই ঠাট্রা-বিদ্রপ করা হইয়াছে; পরিণামে তাহারা 
যাহা লইয়া ঠাট্টা-বিদ্রাপ করিতেছিল, তাহা বিদ্রপকারীদিগকে পরিবেষ্টন করিয়াছে ।” 

১১.“বল, পৃথিবীতে পরিভ্রমণ কর, অতঃপর দেখ, যাহারা সত্যকে মিথ্যা বলিয়াছে, 
তাহাদের পরিণাম কী হইয়াছিল ।” 

তাফসীর £ আল্লাহ তা'আলা সত্যের ব্যাপারে মুশরিকদের প্রতিহিংসা ও অহমিকার কথা 
উল্লেখ করিয়া বলেন ঃ MELD egal Alby ot SES le ৭১১৬5 

অর্থাৎ ‘যদি তোমার প্রতি কাগজে লিখিত কিতাব অবতীর্ণ করিতাম এবং যদি তাহারা উহার 
অবতরণ প্রত্যক্ষ করিত আর যদি তাহারা উহা হস্তদ্বারা স্পর্শও করিত ৷’ 

০০৮৯ ডিও 31198 57301 051 -তিবুও সত্য পত্যাখ্যানকারী কাফিররা 
বলিত, ইহা স্পস্ট যাদু ব্যতীত আর কিছু নয়। 

অন্যত্র আল্লাহ তাআলা কাফিরদের দান্তিকতা সম্পর্কে বলিয়াছেন £ 
81011515178, 4৪ 1515 Lal ০142 le ১25 


0 ০5০65 


CECE LE ০5 051551 


Contents 


৭৩২ তাফসীরে ইব্ন কাছীর 


| অর্থাৎ “যদি তাহাদের জন্য আকাশের একটি দরজা খুলিয়া দেওয়া হয় এবং যদি তাহারা 

উহা দিয়া উপরে উঠিতে থাকে, তখনো তাহারা বলিবে, আমাদের দৃষ্টিত্রম ঘটানো হইয়াছে।' 

অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ 

HEATED LE sls Cd as 1 

অর্থাৎ “যদি তাহারা আসমানের খণ্ডও পতিত হইতে দেখে, তখনো তাহারা বলিবে, ইহা 
আসমানের পতিত বৃষ্টির ফোটামাত্র ৷' 

Us le 0১51 2511%1129- ‘তাহারা বলে, তাহার নিকট কোন ফেরেশতা কেন 
প্রেরিত হয় না যাহা তাহারা সত্যের নিদর্শন হিসাবে গ্রহণ করিত ?' 

তাই আল্লাহ তা'আলা বলেন 8 ১১১৮১: %1 ১১1 ৮১৪1 (615 0517)1 915 অৰ্থাৎ 
“যদি আমি তাহাদের প্রত্যাশামতে ফেরেশতা প্রেরণ করিতাম, তাহা হইলে তাহাদের কর্মের 
চূড়ান্ত ফয়সালাই তো হইয়া যাইত, আর তাহাদিগকে কোন অবকাশ দেওয়া হইত না।' তখন 
উরি ত র্যা গাগা হত তলার আরাহত সানির! 


০2 ££ of ক ee FF ee এ 


is [3 CES ECE BECO 09 ০ 

অর্থাৎ ‘ফেরেশতা নাযিল করার পর যদি তাহারা সত্যপথ গ্রহণ না করে, তবে তাহাদিগকে 
আর কোন অবকাশ দেওয়া হইবে না৷’ তাহাদের প্রতি আল্লাহর বিনাশী আযাব আসিয়া উপস্থিত 
হইবে। 

তিনি আরো বলিয়াছেন ৪১০ ১১০1) ৬১০৬৫ sri ২4591 99০2 Pe 

অর্থাৎ “যেদিন তাহারা স্বচক্ষে ফেরেশতাদিগকে প্রত্যক্ষ করিবে, সেদিনের পর হইতে 
অত্যাচারীদের প্রতি আর কোন সুসংবাদ থাকিবে না!’ 

অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

অর্থাৎ “রাসূলের সঙ্গে সুসংবাদবাহক স্বরূপ যদি ফেরেশতা প্রেরণ করিতাম, তাহা হইলে 
তাহাকে মানুষের আকৃতিতে প্রেরণ করিতাম যাহাতে তাহারা তাহার সঙ্গে কথা বলিয়া উপকৃত 
হইতে পারে ।' আর ইহা হইলে তাহারা বিভ্রান্তিতে পড়িত যেমন রিসালাত কবুলের পূর্বে এখন 
তাহারা বিভ্রান্তিতে রহিয়াছে। কেননা সে মানুষেরই আকৃতিতে থাকিত। 

অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 


১০] ELE ৮০০ ১১৬ হস ০8 ০534 925 
যাবে 
অর্থাৎ ‘পৃথিবীতে যদি ফেরেশতা নির্বিঘ্নে চলাচল করিত, তাহা হইলে অবশ্যই 
ফেরেশতাকে রাসূল করিয়া পাঠাইতাম।" 
অতএব ইহাও বান্দার প্রতি আল্লাহর একটি করুণা যে, তিনি যখন দাওয়াতের কাজের জন্য 
রাসূল প্রেরণ করেন, তখন তাহাদের জাতির মধ্য হইতে কাহাকেও নির্বাচিত করেন যাহাতে 


Contents 


সূরা আনআম ৭৩৩ 


তাহারা পারস্পরিক আলোচনা করিতে পারে এবং লোকজন রাসূলের নিকট হইতে তাহাদের 
জিজ্ঞাসার জবাব জানিতে পারে। 


অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
9 9 পপ 989০9 20/07 sos +r oo ee ee “শপ “0 9 #0 পপ 2৬ $ ৩ 4 


হও এও 

অর্থাৎ “মুমিনদের প্রতি আল্লাহর অনুগ্রহ যে, তিনি তাহাদের জন্য তাহাদের মধ্য হইতে 
রাসূল নির্বাচন করিয়াছেন যিনি তাহাদিগকে আল্লাহর প্রেরিত আয়াতসমূহ পাঠ করিয়া শোনান 

ং তাহাদের আত্মশুদ্ধি ঘটান ।' 

ইব্‌ন আব্বাস রো) হইতে যাহ্হাক উপরোক্ত আয়াত প্রসঙ্গে বলেন ৪ ফেরেশতা যদি 
পারিত না। | 

০১০০০4৮০৯৫০ 15-অর্থাৎ ‘তাহাদিগকে সেইরূপ বিভ্রান্তিতে ফেলিতাম যেরূপ 
বিভ্রান্তিতে তাহারা এখন রহিয়াছে । ' 

ওয়ালেবী বলেন ঃ ইহার অর্থ হইল তাহাদিগকে আমি এইরূপ সংশয়ে ফেলিতাম যেরূপ 
তাহারা এখন রহিয়াছে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 


SEL Le DE SG GGUS Tn opti এও 
oP 
অর্থাৎ ‘তোমার পূর্বেও অনেক রাসূলকেই ঠাট্রা-বিদ্রপ করা হইয়াছে, পরিণামে তাহারা যাহা 
লইয়া ঠাষ্ট-বিদ্রপ করিতেছিল, তাহা বিদ্বপকারীদিগকে পরিবেষ্টন করিয়াছে ।' 
এই আয়াতে আব্লাহ তা'আলা মযলুম নবীকে সান্ত্বনা দিয়া বলেন ঃ হে নবী! কেহ তোমাকে 
মিথ্যা প্রতিপন্ন করিতে চাহিলে তুমি তাহার পরোয়া করিবে না। কারণ মু'মিনদিগকে 
সহযোগিতা প্রদানের অঙ্গীকার করা হইয়াছে এবং বলা হইয়াছে, ইহকাল ও পরকাল 
উভয়কালেই তোমরা সুখী ও কল্যাণপ্রাপ্ত হইবে। 
অতঃপর বলা হইযাছে ৪ 
১৮ 2৩০ ০৫ ০8610৮০5০৯০ Lg Ne U5 
“বল, পৃথিবীতে পরিভ্রমণ কর; অতঃপর দেখ, যাহারা সত্যকে মিথ্যা বলিয়াছে, তাহাদের 
পরিণাম কী হইয়াছে ।' 
অর্থাৎ তোমরা চিন্তা কর এবং দেখ যে, পূর্বকালে যাহারা তাহাদের রাসূলকে মিথ্যা 
বলিয়াছে, ইহকালে তাহারা কী পরিণাম ভোগ করিয়াছে এবং পরকালে তো তাহাদের জন্য 
মর্মবিদারক শাস্তি রহিয়াছে। পক্ষান্তরে শত শত্রুতা ও বিরোধিতার মধ্য হইতে আমি 
মু'মিনদিগকে কিভাবে বাচাইয়া রাখিয়া বিজয়ী করিয়াছি। 


Contents 


৭৩৪ তাফসীরে ইবন কাছীর 


চে 2৫ 2 PAS ৬৬ 22, ১৮৩ » 1৫১৮৩ ১২০ 
৮2১) 4-50 GF LS BT OFDM ১৩০ 0০505 (OY) 


32342 29 4 2৮4 322704227 


০০৬৮১০৪৮৫০০ 9৮৮ CNB S59 Kh 25 4072 


dea 
পর এটি এরি 


01৮60 55521353 2960520৫৬45 0) 

45৮55 55%5 ৯93১৮৩১৮৫85 ৫648 HIG (06) 
০১১৬) 02 65540508২০৫ 01৬50) 

O EEF SLAG Br ELLE dL SULT OS । 


22 034% 2d 6৫৫2৫ a2 2/22 রর (4) 
০0৬৯5 ৬১১৪ ১৭৮১ ৬৩৪ উ৮০%, 4 720 ৩৭ 


টু 
be) 
৬ 


b\ 


১২. “বল, আকাশসমূহ ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা কাহার ? বল, আল্লাহরই; 
অবশ্যই একত্র করিবেন, ইহাতে কোনই সন্দেহ নাই । যাহারা নিজেরাই নিজেদের ক্ষতি 
করিয়াছে তাহারা বিশ্বাসী হইবে না।” 

১৩. “রাত্রি ও দিবসে যাহা কিছু বিরাজ করে, তাহা তাহারই এবং তিনি সর্বশ্লোতা, 
সর্বজ্ঞ |” 

১৪. “বল, আমি কি আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্যকে 
অভিভাবকরূপে গ্রহণ করিব ? তিনিই জীবিকা দান করেন, কিন্তু তাহাকে কেহ জীবিকা দান 
করে না এবং বল, আমি আদিষ্ট হইয়াছি যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমিই প্রথম 
ব্যক্তি হই; আমাকে আরও আদেশ করা হইয়াছে, তুমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত হইও না।” 

১৫.‘‘বল, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্যতা করি, তবে আমি ভয় করি যে, 
মহাদিনের শাস্তি আমার উপর আপতিত হইবে ।” 

১৬. “সেই দিন যাহাকে উহা হইতে রক্ষা করা হইবে, তাহার প্রতি তিনি দয়া করিবেন 
এবং ইহাই সুস্পষ্ট সাফল্য ৷” 


তাফসীর ৪ এখানে আল্লাহ তা'আলা বলেন £ তিনিই পৃথিবী ও আকাশসমূহের অধিকর্তা । 
আর “দয়া করা’ তিনি তাঁহার পবিত্র সত্তার জন্য কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন। 

সহীহদ্বয়ে......আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, আবু হুরায়রা (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ আল্লাহ তা'আলা যখন তাহার সৃষ্টিসমূহ সৃষ্টি করেন, তখন লাওহে 
মাহফুযের উপর লিখিয়া দেন যে, “আমার দয়া আমার ক্রোধের উপর প্রাধান্য পাইয়া থাকিবে। 

আল্লাহ তা'আলা বলেন ৪ «২৪ 5১৯ 12211 72 541 ৫১০৯2 কিয়ামতের দিন 
তিনি তোমাদিগকে অবশ্যই একত্র করিবেন, ইহাতে কোনই সন্দেহ নাই ।' 


Contents 


সূরা আনআম ৭৩৫ 


সস 


৩১০২] -এর 3. কসম হিসাবে ব্যাবহৃত হইয়াছে। আল্লাহ নিজে নিজের শপথ 
করিয়াছেন যে, অবশ্যই তিনি তাহার সকল বান্দাকে কিয়ামতের নির্ধারিত দিনে একত্র করিবেন। 

তাই আল্লাহ পাক যে, eer ০. ৪১০ ও। বলিয়া কিয়ামতের কথা বলিয়াছেন, 
এই ব্যাপারে উম্মতের কাহারো মধ্যে কোন সন্দেহ নাই। তবে সত্য অস্বীকারকারী ও 

অহংকারীরা কিয়ামত সংঘাটিত হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে। 

ইব্‌ন মারদুবিয়া (র).....ইব্ন আব্বাস রো) হইতে এই আয়াত প্রসঙ্গে বর্ণনা করেন যে, 
ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ রাসূলুল্লাহ (সা)-কে একদা কিয়ামত প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় যে, 
সেখানে পানি থাকিবে কি? উত্তরে তিনি বলেন ঃ আন্মাহর শপথ! সেখানে পানি থাকিবে । 
প্রত্যেক নবীর উম্মতগণের মধ্যে আল্লাহর প্রিয় যাহারা, তাহারা হাউযের তীরে অবতরণ করিবে। 
আল্লাহ তা'আলা সেই হাউয সংরক্ষণ করার জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করিবেন 
যাহাদের প্রত্যেকের হাতে আগুনের ডাণ্ডা থাকিবে । উহা দ্বারা কাফির উম্মতদিগকে হাউযের পার্শ্ব 
হইতে তাড়াইয়া দেওয়া হইবে। হাদীসটি দুর্বল । 

তিরমিযী শরীফে বর্ণিত হইয়াছে যে, নবী (সা) বলেন ঃ প্রত্যেক নবীর একটি করিয়া হাউ 
থাকিবে । আশা করি আমার হাউযের কিনারে সর্বাপেক্ষা বেশি ভিড় থাকিবে । 

অতঃপর বলা হইয়াছে ঃ ১$--১১11৩০১ ১3413 ‘সেই সকল লোকই কিয়ামত দিবসে 
ক্ষতিগ্রস্থ হইবে’ ১৯১০: ₹$৪ ‘যাহারা ঈমান গ্রহণ করে নাই ।'-অর্থাৎ যাহারা কিয়ামত 
বিশ্বাস করে না এবং কিয়ামতকে ভয় করে না, তাহারা সেই দিন ক্ষতিগ্রস্থ হইবে। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন £ 3৮৫১1194111 ০৪ ৮৫ (5419 'রাত্রি ও দিবসে 

চিন পু সপ 
সকলেই তাহার বান্দা এবং সৃষ্টি এবং সকলেই তাহার প্রভাবাধীন ও অধিকারভুক্ত । তিনি ব্যতীত 
অন্য কোন ইলাহ নাই । 

+211 ৮১৮:এ। 9৯5 তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অর্থাৎ সকল বান্দার কথা তিনি 
শোনেন, তাহাদের আচরণ ও মনের গোপন কথা তিনি জানেন । 

তঃপর আল্লাহ তা'আলা তাহার বান্দা ও রাসূল মুহাম্মদ (সা), যাহাকে তাওহীদ ও 

পরী -আতের ধারক ও বাহক কারি রণ ছে এবং যাহাকে সত্য সঠিক সরল পথ 


“ 0+ কও 


১০1 13১01 ১৭৩ 09 ELT 
অর্থাৎ ‘বল, আমি কি পৃথিবী ও আকাশসমূহের স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্যকে অভিভাবকরূপে 
গ্রহণ করিব ? ॥ 
SSL ৫০ ৫০ La ols dl পে 3 
অর্থাৎ ‘বল, নিয়াজ সারের নি গানটা টাটা রাভিনা নারি বহত বাসার 
বলিতেছ?' 
মোটকথা, SUES RGR SESE SAGAR 
একক ও অংশীদারিত্মুক্ত। তিনি কোন নমুনা ব্যতীত এই বিশাল পৃথিবী ও আকাশসমূহ সৃষ্টি 


Contents 


৭৩৬ তাফসীরে ইব্ন কাছীর 


. করিয়াছেন। উপরন্তু ১৮, ৪ (২, 9, ‘তিনি জীবিকা দান করেন, কিন্তু তিনি নিজে উহা 
গ্রহণ করেন না ।' অর্থাৎ তিনি তাহার সৃষ্টিসমূহকে জীবিকা দান করেন, কিন্তু তিনি নিজে 
জীবিকার মুখাপেক্ষী নহেন। 
অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন 8 ৪১১91 Ni ১৯11 5812 59 
অর্থাৎ “আমি জিন্জাতি এবং মানবজাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি 
করিয়াছি ৷’ 
কেহ এই আয়াতাংশকে +.1:১৩ ₹/: -রূপে পাঠ করিয়াছেন। উহার অর্থ দাড়ায়, 
আল্লাহ কোন আহার গ্রহণ করেন না। 
সুহায়ল ইব্‌ন আবূ সালিহ (র)......আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু 
হুরায়রা রো) বলেন £ একবার আহলে কুবার এক সাহাবী রাসূলুল্লাহ সো)-কে খানার দাওয়াত 
করিলে আমরা সকলে তাহার সঙ্গে যাই। রাসূলুল্লাহ (সা) খানাশেষে হস্ত ধৌত পূর্বক বলেন ঃ 
০১৪5 0৮৮513 00এর্কাও 05515 ০০৩ ৮৮৮৮৪ ও ৮৮৮০ sill 411 ৮৯ 
১৩১১6১৬০১১৪ 41] ১০৯1 (59521 ০০০৯ ০9 ৫৩ sol ৩০ 000৫৩ Sly 
০1১৪] ০০ (31345 9৮৯৮ ০০ 0১০5৮51 sl dl ৬৯৯৭ aie ডক ও ৫০ 
- ৩০011 ৮০444 ৮৯৯ ১০৮৯০ 31৯ ০৯৪ 
অর্থাৎ এই দু'আর মধ্যে হুযুর (সা) বলিয়াছেন ঃ সেই আল্লাহ্র শোকর যিনি আহার করান, 
কিন্তু নিজে আহার করেন না। 
তঃপর বলিয়াছেন ৪ Ml ১ 91 0541 91০১1 ৬০ ৩5 অর্থাৎ বল, আমি আদিষ্ট 
হইয়াছি যেন এই উম্মতের আত্মসমর্পণকারীদের মধ্যে আমিই প্রথম ব্যক্তি হই।' 
45০52 Clie ২০০৮৪ 01281 SUR 535০৯ ০০ 955 ও 
অর্থাৎ ‘আমাকে আরও আদেশ করা হইয়াছে যে, তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। 
পরন্তু বল যে, আমি যদি আমার প্রতিপালকের অবাধ্যতা করি, তবে আমি ভয় করি যে, নীলা 
দিবসের শাস্তি আমার উপর আপতিত হইবে ।' 
২০৭93 ০০ ০০৮০৪ a “সেই দিন যাহাকে আযাব হইতে রক্ষা করা হইবে।' 
“= ১৪১-তাহার উপর তো তিনি দয়া করিবেন ।' 
1০০৮1 SAN 2৯ 4159 ‘এবং ইহাই স্পষ্ট সাফল্য ।" 
অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 
SU ২85 211 333 ০041 ১০ ০১৯১ ১৪ 
অর্থাৎ ‘যাহাকে জাহান্নাম হইতে দূরে রাখা হইয়াছে এবং বেহেশ্তে প্রবেশ করান হইয়াছে, 
সে সফলতা লাভ করিয়াছে । 


ঢা 


35811- অর্থ লাভবান হওয়া, লোকসান হইতে বাচিয়া যাওয়া ৷ 


Contents 


সূরা আনআম aoa 


8 ৪ < ০] 5 ১৫ 2১2১1 5 ১৫ %$ 72) 2] 5 222 ৰ (১৬) 


04014 ) 2 5 " 6% 201 5১5 (\A) 


টি ৮6১52 4৩2 I দে i 20 2৫ ১১৪১৯ 
ও) টো ও i (2: ৩০ ১০৪০ ৩401১১০ 45 ACTOS (\৭) 
2৫৮ $ ৬ পাতা ৫ 5 পাঠ Ld esd 4 #2022 পা $ 
Hp fh FA OT GSES SLA Er SY 061৫, 


৮৫ SAL 


09৮১০৩55906 ৬516) টা তোরে 


ঞ 241923 রত 2042 3 ৯৫ 2 / টি রি টং ৬ 
2০22৮৮৮১০57 02566 82 ভা GH 01০) 
পর সর 2 
0০9 ১52 2৪ 


OOZES 2815 15১ ৩৩৫ 23644 Ge EAE E23 (YN) 

১৭. “আল্লাহ তোমাকে ক্লেশ দান করিলে তিনি ব্যতীত উহা মোচনকারী আর কেহ 
নাই; আর তিনি তোমার কল্যাণ করিলে, তবে তিনিই তো সর্ব বিষয়ে শক্তিমান ।” 

১৮. “তিনি আপন দাসদের উপর পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়, জ্ঞাতা ৷” 

১৯. “বল, সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য কি? বল, আল্লাহ আমার ও. তোমাদের সাক্ষী এবং এই 
কুরআন আমার নিকট প্রেরিত হইয়াছে যেন তোমাদিগকে এবং যাহার নিকট উহা পৌঁছিবে 
তাহাদিগকে এতদ্বারা আমি সতর্ক করি। তোমরা কি এই সাক্ষ্য দাও যে, আল্লাহর সহিত 
অন্য ইলাহও আছে ? বল, আমি সেই সাক্ষ্য দেই না। বল, তিনি একক ইলাহ এবং তোমরা 
যে শরীক কর তাহা হইতে আমি নির্লিপ্ত ।” 

, “যাহাদিগকে কিতাব দিয়াছি তাহারা তাহাকে সেইরূপ চেনে যেরূপ চেনে 
না।” 

২১. “যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাহার নিদর্শনকে প্রত্যাখ্যান 
করে, তাহার অপেক্ষা অধিক যালিম আর কে ? যালিমগণ সফলকাম হয় না।” 

তাফ্সীর £ আল্লাহ তা“আলা বলিতেছেন £ তিনিই একমাত্র মঙ্গল এবং অমঙ্গল কর্তা । তিনি 
তাহার সৃষ্টিসমূহের উপর স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগের অধিকারী । তাহার নির্দেশ রদ করার 
কিংবা উপেক্ষা করার অধিকার কাহারো নাই । তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 


০৩535 ০০০০3 28 VU 5৫ স০ 9 LL 95 
অর্থাৎ ‘আল্লাহ তোমাকে ক্লেশ দান করিলে তিনি ব্যতীত উহা মোচনকারী আর কেহ নাই: 
আর তিনি তোমার কল্যাণ করিলে তবে তিনিই তো সর্ব বিষয় শক্তিমান ।' 


কাছীর- _-৩/৯৩ 


Contents 
৭৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


অন্যত্র তিনি বলিয়াছেন £ 
১০০ 41 4১০১৮ 3২৪ els oy Ud এন সি ২৮৯০ ৮০০ ACU die 

অর্থাৎ “আল্লাহ কাহাকেও করুণা করার ইচ্ছা করিলে তাহাকে কেহ বাধা প্রদান করিতে 
পারে না এবং যাহার প্রতি করুণা বর্ষণ হইতে তিনি বিমুখ থাকেন, তাহাকে কেহ করুণাসিক্ত 
করিতে সক্ষম হয় না।' 

সহীহ হাদীসে আসিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ 

হে আল্লাহ! তুমি যাহাকে কিছু দান করার ইচ্ছা কর, তাহা কেহ ঠেকাইতে পারে না এবং 
যাহাকে না দেওয়ার ইচ্ছা কর, তাহাকে কেহ দেওয়ার ক্ষমতা রাখে না। 

তাই বলা হইয়াছে 8 ১১০ 33 ১A ১১ 

অর্থাৎ “তিনি আপন দাঁসদের উপর “পরাক্রমশালী ৷’ তিনি সেই প্রভু যাহার সামনে সকল 
দিনদিন কিপার ক অরান, চা 
ও শ্রেষ্ঠত্রে সামনে সবকিছু অতি ক্ষুদ্র ও তুচ্ছ। তিনি মরযীমতে যাহাকে ইচ্ছা সম্মান দান করেন 
এবং যাহাকে ইচ্ছা অপমানিত করেন। 

24১11 9৯$-তিনি সর্ব বিয়য়ে প্রজ্ঞাময়" “১+4১1| কে উপযুক্ত আর কে অনুপযুক্ত সে 
সম্বন্ধে তিনি জ্ঞাত’ অর্থাৎ যে দান গ্রহণের উপযুক্ত তাহাকে তিনি দান করেন এবং যে অনুপযুক্ত, 
তাহাকে দান করা হইতে বিরত থাকেন। এক কথায় অনুপযুক্ত ব্যক্তিকে তিনি দান করেন না। 


অতঃপর বলা হইয়াছে 8 ৯/$- ১:৫1 ৮৮৪ গো এই 
সিনে সাক্ষর বিষয়ে সর্বাপেক্ষা বড় কাহার সাক্ষ্য? 


৮ on lt wn OE Ue সে 
সম্বন্ধে একমাত্র তিনিই জ্ঞাত । 


tes EMILY ও EEL fe _অর্থাৎ ‘এই কুরআন আমার নিকট 
প্রেরিত হইয়াছে যেন তোমাদিগকে এবং যাহার নিকট ইহা পৌঁছিবে, তাহাদিগকে ইহা দ্বারা 
আমি সতর্ক করি' খা চীনা দিনার 


“Seo 


le Clon we CE গজাবার বচন 

ইব্‌ন আবু হাতিম (র)......মুহাম্মদ ইবৃন কা‘ব হইতে বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্‌ন কা'ব’ 
৮13 ০৩ -এর ভাবার্থে বলেন ৪ যে ব্যক্তি কুরআন পর্যন্ত পৌঁছিয়াছে, সে যেন স্বচক্ষে 
রাসূলুল্লাহ (সা)-কে অবলোকন করিয়াছে। 

আবু খালিদ একটু বৃদ্ধি করিয়া বর্ণনা করিয়াছেন যে, সে যেন খোদ রাসুলুল্লাহ (সা)-এর 
সহিত কথা বলিল। 


Contents 


ইব্‌ন জারীর (র)......মুহাম্মদ ইব্‌ন কা“ব হইতে বর্ণনা করেন যে, মুহাম্মদ ইব্‌ন কা'ব 

রর রানা তাহাকে যেন খোদ রাসূলুল্লাহ (সা) দাওয়াত প্রদান 
i 

আবদুর রাযযাক (র)...... কাতাদা রে) হইতে বর্ণনা করেন ঃ কাতাদা ৬০১ &7 ৫১১১১ 
&1 -এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে রিওয়ায়াত করেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ আল্লাহর 
আয়াত অন্যের নিকট পৌঁছাইয়া দাও । যাহার নিকট একটি আয়াত পৌঁছিল, তাহার নিকট 
আল্লাহ হুকুম পৌঁছিয়াছে। 

রবীআ’ ইব্‌ন আনাস বলেন ঃ রাসূলুল্লাহর (সা)-এর অনুসারীদের সেভাবে দাওয়াত দেওয়া 
উচিত যেভাবে রাসূলুল্লাহ (সা) দাওয়াত দিয়াছেন এবং আল্লাহকে এমনভাবে ভয় করা উচিত 
যেভাবে রাসূলুল্লাহ সো) ভয় করিতেন। 

১১৫০5 হে মুশরিকগণ! তোমরা কি এই সাক্ষী দাও যে, 

দয 05 এ১৪ desl 

_“আল্লাহর সহিত অন্য ইলাহও রহিয়াছে? বল, আমি সেই সাক্ষ্য দেই নাঁ।' 

অন্যত্র আল্লাহ পাক বলিয়াছেন ঃ “হে নবী! তাহারা যদি এমন সাক্ষ্য দেয়ও, তুমি তাহাদের 
মত সাক্ষ্য দিও না!’ 

LS Uo ls ডি 4119৯1০5105 'বল, তিনি একক ইলাহ এবং 
তোমরা যে শরীক কর, তাহা হইতে আমি মুক্ত ।' 

অতঃপর আল্লাহ তা'আলা আহলে কিতাবদিগকে উদ্দেশ্য করিয়া বলেন ৪ তাহারা তাহাদের 
সন্তানদের যতটা চেনে, তাহার চাইতে অধিক তাহারা কুরআনকে চেনে । কেননা তাহাদের 
কিতাবে নবী ও রাসূলদের সম্বন্ধে উল্লেখ হইয়াছে যে, সকল নবী-রাসূলকে অস্তিত্বে আনা 
হইয়াছে একমাত্র মুহাম্মদ (সা)-কে অস্তিত্বে আনার জন্য এবং সকল নবী ও রাসূলের অস্তিত্ব 
মুহাম্মদ (সা)-এর অস্তিত্বের উপর নির্ভরশীল । তাহা ছাড়া মুহাম্মদ (সা)-এর গুণাবলী, জন্মস্থান, 
লিপিবদ্ধ ছিল। 

তাই পরিশেষে আল্লাহ তাআলা বলিযাছেন. ঃ 

১৫:২১11১---৯ ১৪৬-যাহারা নিজেরাই সর্বনাশ করিয়াছে "১ ৮4 ও 

১+৮১০-তাহারা বিশ্বাস করিবে না।' 

বস্তুত এই কথা সন্দেহাতীতভাবে সত্য যে, পূর্ববর্তী সকল নবী রাসূলুল্লাহ (সা)-এর 
আগমণ সম্বন্ধে তাহাদের উম্মতদিগকে পূর্বাভাস এবং সুসংবাদ দিয়াছিলেন। কিন্তু পূর্ব নবীগণের 
উম্মতরা মুহাম্মদ (সা)-এর দাওয়াত প্রত্যাখ্যান করে । 

অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 


£40 এ 


EEE নল রতি REET EME SET 
যে, আল্লাহ তাহাকে নবী মনোনীত করিয়া প্রেরণ করিয়াছেন এবং সেই ব্যক্তির চাইতে বড় 
অত্যাচারী কে, যে আল্লাহ নিদর্শন, প্রমাণ ও উদাহরণসমূহকে অস্বীকার করে ?' 


Contents 


৭৪০ তাফসীরে ইব্‌ন কাছীর 
১৬১10519152 ১ £ঠ1-যালিমগণ সফলকাম হয় না।' অর্থাৎ এমন ধরনের মিথ্যা 
রচনাকারী এবং মিথ্যাবাদী কখনো বিজয়ী হয় না। 
BEY 05301 2584৭ ৫ চি 53096 26:2522%5 (YY) 


০০৯৮৪ 

সপ ১2৫৫6 21580) AB GIG. 0) 

HE BE Co Yo) BE Gag st (Y£) 

শ্গিঠা 0 ও ঠা 9455 cS ALS ভর (০) 
CDH ৬৫7১৬ 97514, CSG ॥ 35013 ৮165 


00/চ।55%7৯ ৩) ছি 


DO তর উঠি তর Pad পার arsed Be 


0৫558205485) CRE OLS RG OFT LL OIG (YN) 

২২. “স্মরণ কর, যেদিন তাহাদের সকলকে একত্র করিব, অতঃপর অংশীবাদীদিগকে 
বলিব, যাহাদিগকে তোমরা আমার শরীক মনে করিতে, তাহারা আজ কোথায়? ” 

২৩. “অতঃপর তাহাদের ইহা ভিন্ন বলিবার জন্য কোন অজুহাত থাকিবে না যে, হে 
আমাদের প্রতিপালক, আল্লাহর শপথ, আমরা তো অংশীবাদী ছিলাম না।” 

২৪. “দেখ, তাহারা নিজেরাই নিজেদেরকে কিরূপ মিথ্যাবাদী প্রতিপন্ন করে এবং যে 

২৫. “তাহাদের মধ্যে কতক তোমার দিকে কান পাতিয়া রাখে, কিন্তু আমি তাহাদের 
অন্তরের উপর আবরণ দিয়াছি যেন তাহারা তাহা উপলব্ধি করিতে না পারে; তাহাদিগকে 
বধির করিয়াছি এবং সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করিলেও তাহারা উহাতে বিশ্বাস করিবে না; 
এমন কি তাহারা যখন তোমার নিকট উপস্থিত হইয়া বিতর্কে লিপ্ত হয়, তখন সত্য 
প্রত্যাখ্যানকারীগণ বলে, ইহা তো সেকালের উপকথা ব্যতীত আর কিছুই নহে।” 

২৬. “তাহারা অন্যকে উহা শ্রবণে বিরত রাখে এবং নিজেরাও উহা হইতে দূরে থাকে, 
আর তাহারা নিজেরাই শুধু নিজেদিগকে ধ্বংস করে । অথচ তাহারা উপলব্ধি করে না ।” 

তাফসীর $ আল্লাহ তা'আলা অংশবাদীদের সম্বন্ধে আলোচনা করিতে গিয়া বলেন ঃ 

(৯১১৯১ ০৪52" স্মরণ কর, যেদিন তাহাদের সকলকে একত্র করিব।' 

কিয়ামতের দিন মুশরিকদিগকে তাহাদের পূজ্য মূর্তি ও প্রতিমা প্রভৃতি সম্বন্ধে জিজ্ঞাসা করা 
হইবে 8 ১১০০১55:8১১91154০ 0১ 

অর্থাৎ “যাহাদিগকে তোমরা আমার শরীক মনে করিতে, তাহারা আজ কোথায় ?' 

সূরা কাসাসে বলা হইয়াছে ঃ 


57097. 


সূরা আনআম ৭৪১ 


অর্থাৎ “সেইদিন তাহাদিগকে ডাকিয়া বলা হইবে যে, তাহারা আজ কোথায়, যাহাদিগকে 
তোমরা আমার শরীক মনে করিতে ? 

"55৯ ১85 ১2অতঃপর প্রয়াণ হিসাবে তাহাদের ইহা ভিন্ন অন্য কিছু বলার 
থাকিবে না যে, ১১৫ ০ LL ES, 44419 আমাদের প্রতিপালক আল্লাহর শপথ, আমরা 
তো অংশীবাদী ছিলাম না!’ 

ইব্‌ন আব্বাস (রা) হইতে যাহহাক বলেন ঃ ৪1৫5১ SS dS -এর £45১55 অর্থ 
৯ অর্থাৎ তাহাদের দলীল। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আতা খুরাসানী বলেন ঃ +$১১ অর্থ ৫১১১৬ অর্থাৎ এই 
ওযরখাহী ব্যতীত অন্য কিছু তাহাদের বলার থাকিবে না। কাতাদাও এইরূপ বলিয়াছেন 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ইব্‌ন জুরাইজ রে) বলেন ঃ ৪ 4১১২১ অর্থ ১৫: অর্থাৎ ইহা 
ব্যতীত তাহাদের অন্য কিছু বলার থাকিবে না। যাহহাকও এইরূপ বলিয়াছেন। 

আতা খুরাসানী বলেন ৪4১ ৬5 1 1:-অর্থাৎ যখন তাহাদিগকে জিজ্ঞাসা করা 
হইবে তখন তাহাদের- ০১৫০০০ EELS ও ality Ie ts 131 ‘ইহা ভিন্ন বলার অন্য 
কোন অজুহাত থাকিবে না যে, আমাদের প্রতিপালক আল্লাহর শপথ, আমরা তো অংশীবাদী 
ছিলাম না।' 

ইব্‌ন জারীর রে) বলেন ঃ মোদ্দা কথা হইল যে, বিপদের সময় তাহাদিগকে যখন 
জিজ্ঞাসা করা হইবে, তখন অজুহাত হিসাবে তাহাদের বিগত শিরকী জীবন অস্বীকার করা 
ব্যতীত অন্য কোন কথা বলার অবকাশ থাকিবে না। অর্থাৎ তাহারা বলিবে, আমাদের 
প্রতিপালক আল্লাহর শপথ, আমরা তো অংশীবাদী ছিলাম না। . 

ইব্‌ন আবু হাতিম (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস (রা) 
বলেন ঃ জনৈক ব্যক্তি আসিয়া তাহাকে বলেন, হে ইব্‌ন আব্বাস! আপনি কি শুনিয়াছেন যে, 
আল্লাহ বলিয়াছেন £ ০৫১০০০0৪0০0 4110- -অতএব ইহা কি করিয়া সম্ভব ? 

ইব্‌ন আব্বাস রো) জবাবে বলেন ঃ যখন মুশরিকগণ দেখিবে যে, তাহারা বেহেশতে 
প্রবেশাধিকার পাইতেছে না, কেবল নামাধী ব্যক্তিগণ বেহেশৃতে প্রবেশ করিতেছে, তখন পরামর্শ 
পূর্বক একজোট হইয়া শপথ করিয়া বলিবে, তাহারা মুশরিক নয়। অতঃপর আল্লাহ তাহাদের 
বাকশক্তি কাড়িয়া নিবেন এবং তাহাদের জীবনের সকল কর্মকাণ্ড হাত-পা ইত্যাদি প্রত্যেকটি 
অঙ্গ-প্রত্যঙ্গ প্রকাশ করিয়া দিবে, তখন তাহাদের কোন বিষয়ই গোপন থাকিবে না, সব প্রকাশ 
হইয়া যাইবে । 

তঃপর তিনি লোকটিকে বলেন £ এই সম্বন্ধে এখন তোমার আর কোন সন্দেহ আছে কি? 
মূলত কুরআনের মধ্যে এমন কোন বিষয় নাই যাহা স্পষ্ট নয়। তবে এই সম্বন্ধে তোমার জ্ঞান 
নাই বা ইহার ব্যাখ্যা তোমার জানা নাই বলিয়া তুমি অভিভূত হইয়া পড়িয়াছিলে । 

যাহহাক রে) ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন ৪ আয়াতটি মুনাফিকদের সম্বন্ধে অবতীর্ণ 
হইয়াছে । তবে এই অভিমতের মধ্যে সন্দেহের অবকাশ রহিয়াছে । কেননা এই আয়াতটি মক্কী 


Contents 


৭৪২ তাফসীরে ইব্ন কাছীর 


আর মক্কায় মুনাফিক ছিল না, মুনাফিকদের সৃষ্টি মদীনা হইতে। অবশ্য মুনাফিকদের সম্বন্ধে যে 
আয়াতটি অবতীর্ণ হইয়াছে, তাহা এই ঃ 1 ১৪1০৪ (৮০ Ue ts 

অর্থাৎ “যখন কিয়ামতের দিন তাহাদিগকে আল্লাহ তা'আলা উ্থিত- করিবেন, তখন তাহারা 
আল্লাহর শপথ করিয়া বলিবে ।' তাই ইহাদের সম্বন্ধে বলা হইয়াছে ঃ 


LIAL ISK Ls peice Loy petit de IK EK ০৪০ 
অর্থাৎ “দেখ, তাহারা নিজেদেরকে কিরূপ মিথ্যাবাদী প্রতিপন্ন করে এবং যে মিথ্যা তাহারা 
রচনা করিত, উহা কিভাবে তাহাদের জন্য নিষ্ফল হইল ।' 
অন্যত্র আল্লাহ তাআলা বাঁ লয়াছেন ঃ 
ie sls TG এ] ১3১১০ USSG PEAKS Ce nl ০55৯ 
অর্থাৎ ‘অতঃপর তাহাদিগকে বলা হইবে, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাহাদের শরীক 
বানাইয়াছিলে তাহারা কোথায় ? তাহারা বলিবে, আমাদের নিকট হইতে গায়েব হইয়াছে ।' 
উহার পর বলা হইয়াছে ৪ 
60131 ৮৪৩ ০১৫৪১: 12১61765515 cde Gls এটা। ৮৮52০০16৮০৩ 
6 1১১, Tl USTs, ০15 1১৪ 
অর্থাৎ “তাহাদের কতক তোমার দিকে কান পাতিয়া রাখে, কিন্তু আমি তাহাদের অন্তরের 
উপর আবরণ দিয়াছি যেন তাহারা তাহা উপলব্ধি করিত না পারে । তাহাদিগকে বধির করিয়াছি 
এবং সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করিলেও তাহারা উহাতে বিশ্বাস করিবে না’ 
অর্থাৎ তাহারা কুরআন শোনার জন্য কান পাতিয়া থাকে, কিন্তু উহা তাহাদের কোন 
কল্যাণে আসে না। কেননা Cel sls পালাতি ‘তাহাদের অন্তরের উপর আবরণ দেওয়া 
হইয়াছে’ এবং 199 14201 (০83 ‘কল্যাণকর কথা শ্রবণ হইতে তাহাদের কর্ণ বধির দেওয়া 
হইয়াছে ।' 
অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 
০1১১৩ eles Yl ৮৮০৪৪ উস ও JES NAS Call Joy 
অর্থাৎ ‘কাফিররা সেই সমস্ত চতুষ্পদ জন্তুর তুল্য, যাহারা তাহাদের রাখালের আওয়াজ বা 
কথা শুনে, অথচ উহার উদ্দেশ্য তাহারা বুঝে না।' তাই ৮৪:1০: 28 হ21 41552 019 
‘তাহারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করিলেও উহাতে বিশ্বাস করিবে না।' 
অর্থাৎ আল্লাহর নিদর্শন, দলীল-প্রমাণ ও উদাহরণসমূহ প্রত্যক্ষ করিয়াও তাহারা ঈমান 
সিনা নীল না! পানা রাবার: 


os 0 ০ 


REET AT GEOG এ RG ALAA 
তাওফীক আল্লাহ তাহাদিগকে দান করিতেন!” 


Contents 


সূরা আনআম ৭৪৩ 


অথচ 4514.25 493 131 ০৯-তাহারা যখন তোমার কাছে আসে, তখন যুক্তির : 
অবতারণা করে টিং রা UL PUA টা সাজার 


লা ডি G20 


বলে, বসে পপ কপ ক 


অর্থাৎ যাহা কিছু তোমরা ওহী বলিয়া পেশ করিয়াছ, তাহা তো সব পূর্ববর্তী কিতাবসমূহ 
হইতে সংকলন করা হইয়াছে মাত্র । 

4১০ 0:5১ ৭১০ ০৩৫০ ₹৯৪তাহারা অন্যকে উহা শ্রবণে বিরত রাখে এবং 
নিজেরাও উহা হইতে দূরে থাকে ।' 

উল্লেখ্য যে, 45 ১%$১-এর অর্থের ব্যাপারে দুইটি মত রহিয়াছে। একদল বলেন ঃ 
ইহার অর্থ হইল তাহারা লোকদিগকে সত্য অনুসরণ করিতে, রাসূলের সত্যতা স্বীকার করিতে 
এবং কুরআনী বিধান মান্য করা হইতে বিরত রাখিত এবং «২০ +১১, অর্থাৎ নিজেরাও 
এইসব হইতে দূরে থাকিত। 

মোট কথা এখানে দুইটি অন্যায়ের কথা বলা হইয়াছে। তাহার একটি হইল তাহারা 
নিজেরা উহা হইতে দূরে থাকিত এবং অন্যটি হইল তাহারা অপরকেও উহা হইতে দূরে রাখার 
অপচেষ্টা করিত। ূ 

আলী ইব্‌ন আবূ তালহা (র)......ইবৃন আববাস (রা) হইতে বলেন £ «১ ১১৫১ ১৯. 
-এর অর্থ হইল ঃ তাহারা লোকদিগকে মুহাম্মদ (সা)-এর উপর ঈমান আনা হইতে বিরত 
রাখিত। 

মুহাম্মদ ইব্‌ন হানাফিয়া রে) এই আয়াতাংশের ভাবার্থে বরেন ঃ কুরায়শ কাফিররা 
নিজেরাও নবী (সা)-এর নিকট আসিত না এবং অপরকেও আসিতে দিত না। 

কাতাদা, মুজাহিদ ও যাহহাক প্রমুখও ইহা বলিয়াছেন। এই অর্থই অধিকতর গ্রহণযোগ্য । 
আল্লাহই ভাল জানেন। ইবৃন জারীর (র) এই মত পসন্দ করিয়াছেন। 


দ্বিতীয় মত ঃ সুফিয়ান সাওরী (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস (রা) «১০ ১৫১৯3 এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন £ ইহা আবূ তালিব 
সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে । কেননা তিনি লোকদিগকে হযরত রাসূলুল্লাহ (সা)-এর প্রতি অত্যাচার 
করা হইতে বিরত রাখিতেন। 

কাসিম ইব্ন মুখাইমারা, হাবীব ইব্‌ন আবূ সাবিত ও আতা ইব্‌ন দীনার (র) প্রমুখও 
বলিয়াছেন যে, ইহা আবু তালিব সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে। 

সাঈদ ইব্‌ন আবূ হিলাল (র) বলেন ঃ এই আয়াতাংশটি রাসূলুল্লাহ (সা)-এর চাচাদের ' 
সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে। তাহার চাচারা সংখ্যায় ছিলেন দশজন । তাহারা প্রকাশ্যে রাসূলুল্লাহ 
(সা)-এর পক্ষে থাকিতেন, কিন্তু গোপনে তাহাদের আঁতাত ছিল কাফিরদের সঙ্গে । ইব্‌ন আবু 
হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন । 


Contents 


৭88 | তাফসীরে ইব্‌ন কাছীর 


“মুহাম্মদ ইব্‌ন কা'ব আল-কারযী (র) ৭১ ০:১১ ৯ -এই আয়াতাংশের মর্মার্থে বলেন ঃ 
তাহারা (তাহার চাচারা) লোকদিগকে রাসূলুল্লাহ (সা)-কে হত্যা করা হইতে বিরত রাখিত। 

এই মত অনুসারে 4১০ ১%১7১-এর অর্থ হইল তাহারাও তাহাকে হত্যার ষড়যন্ত্র হইতে 
বিরত থাকিত। 

১১৮৮৪0০৪৫৪০ । 95842 315 অর্থাৎ ‘তাহারা ইহা করিয়া অজ্ঞাতসারে 
নিজেদিগকেই ধ্বংসের দিকে ডাকিতেছে। অথচ ইহাতে তাহাদেরই যে ক্ষতি ও ধ্বংস হইতেছে, 
তাহা তাহারা উপলব্ধি করে না!” 

02653০96৫৩৫ 8 54 CEL BEG 64125526555 (NV) 
Ossi 52 
25158 50995455/55 ৮৩৫৩5 GHEE edits (TA 


পর 39 og IFC 


OOH ৮৪215 
0 GIRLIE GME NE ABHES 0৭) 


Fudd 


95506 55 HE YL SHIGE FITS ISIS (1) 
8৫১৫6 FEU ৩৪) 

২৭.“তুমি যদি দেখিতে পাইতে যখন তাহাদিগকে অগ্নির পার্শ্বে দাড় করান হইবে এবং 
প্রতিপালকের নিদর্শনকে মিথ্যা বলিতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হইতাম ।” 

২৮.“বরং পূর্বে তাহারা যাহা গোপন করিত, তাহা এখন তাহাদের নিকট প্রকাশ 
পাইয়াছে এবং তাহারা প্রত্যাবর্তিত হইলেও যাহা করিতে তাহাদিগকে নিষেধ করা 
হইয়াছিল, পুনরায় তাহারা তাহাই করিত এবং তাহারাই মিথ্যাবাদী 1” 

২৯.“তাহারা বলে, আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন এবং আমরা পুনরুথিত 
হইব না।” 

৩০.“তুমি যদি দেখিতে পাইতে তাহাদিগকে, যখন তাহাদের প্রতিপালকের সম্মুখে 
দাড় করান হইবে এবং তিনি বলিবেন, ইহা কি প্রকৃত সত্য নহে? তাহারা বলিবে, 
আমাদের প্রতিপালকের শপথ, নিশ্চয়ই সত্য । তিনি বলিবেন, তবে তোমরা যে সত্য 
প্রত্যাখ্যান করিয়াছ, তজ্জন্য তোমরা এখন শাস্তি ভোগ কর।” 

তাফসীর $ আল্লাহ তা'আলা কাফিরদের শোচনীয় অবস্থার কথা স্মরণ করাইয়া বলেন, যখন 
কিয়ামতের দিন তাহাদিগকে জাহান্নামের পার্শ্বে দাড় করান হইবে এবং তাহারা যখন 
সিন স নি রা সনি নারে 


তিন 


Contents 


সূরা আনআম ৭8৫ 


অর্থাৎ “হায়! যদি আমাদের প্রত্যাবর্তন ঘটিত তবে আমরা আমাদের প্রতিপালকের 
নির্দেশকে মিথ্যা বলিতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হইতাম ।' 

কিন্তু আল্লাহ তা“আলা বলেন £ 4৯ ১০০ ০৯৪১৪ 1১41০ 61153 42 

-বরং পূর্বে তাহারা যাহা গোপন করিত তাহা এখন তাহাদের নিকট প্রকাশ পাইয়াছে।' 

অর্থাৎ কুফরী ও গৌড়ামীর অন্তরালে পৃথিবীতে তাহাদের অন্তরে যে কথা চাপা পড়িয়াছিল, 
সেই চাপা সত্য বিপদের মুখে এখন তাহারা স্বীকার করিতে বাধ্য হইয়াছে মাত্র । 

ইতিপূর্বে আল্লাহ তাআলা বলিয়াছেন $ 


ELE DS BE ০০0০০403105 সিকি রে 


adil 15 15254 

অর্থাৎ “তাহাদের ইহা ভিন্ন বলিবার জন্য কোন অজুহাত থাকিবে না যে, আমাদের 
প্রতিপালক আল্লাহর শপথ, আমরা তো অংশীবাদী ছিলাম না।' দেখ, তাহারা নিজেরাই 
নিজেদেরকে কিরূপে মিথ্যাবাদী প্রতিপন্ন করে। 

মোট কথা এমন অবস্থার পরিপ্রেক্ষিতে এই সত্য প্রকাশিত হইবে যে, পৃথিবীতে তাহারা 
রাসূলের সত্যবাদিতা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও ঈমান গ্রহণ করে নাই। এক কথায় তাহারা 

সব জানিয়াও ঈমান আনে নাই, এই কথাটি তখন প্রকাশিত হইবে। যেমন মূসা (আ) 
ফিরআউনকে বলিয়াছিলেন £ 

৮4০০০ ০১35 ০১৭এ। 2591 ০১৮৯ 09১1৮ ০৭ এ] 

অর্থাৎ “হে ফিরআউন! তুমি ভালো করিয়াই জান যে, ইহা পৃথিবী ও আকাশসমূহের 
প্রতিপালকের পক্ষ হইতে অবতীর্ণ হইয়াছে।' 

উপরন্তু আল্লাহ তা'আলা ফিরআউন ও তাহার সম্প্রদায়কে লক্ষ্য করিয়া বলিয়াছেন ৪ 


4 252 


oles lB il Sl EA 

অর্থাৎ “বিরোধিতার জন্যই তাহারা বিরোধিতা করে; কিন্তু তাহারা জানে যে, ইহা করা 
তাহাদের অত্যাচার ও বাড়াবাড়ি হইতেছে।' 

এই আয়াতসমূহের মর্মার্থ ইহাও হইতে পারে যে, ইহা দ্বারা সেই সকল মুনাফিককে বুঝান 
হইয়াছে যাহারা লোকালয়ে ঈমান প্রকাশ করিত, কিন্তু ভিতরে ভিতরে তাহারা কুফরী পোষণ 
করিত । 

অবশ্য এই আয়াতে একদল কাফিরের কিয়ামত দিবসের অবস্থার কথা বুঝান হইয়াছে। 
মূলত এইখানে কাফিরদিগকেই উদ্দেশ্য করা হইয়াছে। কেননা এই সূরাটি মক্কী । দ্বিতীয়ত, 
নিফাক বা মুনাফিকী মদীনায় অবস্থানকালীন সময়ে প্রকাশিত হইয়াছিল । মদীনার এবং আরবের 
অন্য এলাকার কিছুলোক এই কাজে ব্রত ছিল। তাই মন্কী সূরা বা আয়াতে মুনাফিকরা উদ্দেশ্য 
হইতে পারে না। যদিও মক্কী সূরা আনকাবৃত্র মধ্যে মুনাফিকদের সম্পর্কে উল্লেখ করা হইয়াছে 
যে, Sa ১7521915551 So a al 


কাছীর_-৩/৯৪ 


Contents 


৭৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ আল্লাহ তা'আলা ঈমানদারদিগকেও জানেন এবং মুনাফিকদিগকেও জানেন ৷’ 

যেহেতু আল্লাহ তা'আলা “আলিমুল গায়ব' তাই তিনি বলিয়াছেন যে, মুনাফিকরা 
কিয়ামতের দিন স্বচক্ষে আযাবের এইসব উপকরণ যখন অবলোকন করিবে, তখন তাহাদের ' 
অন্তরের লুক্কায়িত কুফরী ও নিফাক প্রকাশিত হইবে । তখন তাহাদের ঈমান যে লোক দেখানো 
ঈমান ছিল, সেই কথা প্রকাশ হইয়া যাইবে । আল্লাহই ভাল জানেন । 

এখানেও বলা হইয়াছে 8 1.3 ১ ১১১৮141০115 

‘বরং তাহারা যাহা গোপন করিত তাহা এখন তাহাদের নিকট প্রকাশ পাইয়াছে।” 

অতএব তাহারা যে পৃথিবীতে পুনঃ প্রত্যাবর্তন করিতে চায়, তাহা আল্লাহর মহব্বত ও 
ঈমানের দাবিতে নয়, বরং স্বচক্ষে দেখা ভীষণ আযাবের ভয়ে ইহা হইতে পরিত্রাণ পাইবার 
জন্য তাহারা পৃথিবীতে প্রত্যাবর্তন করার আরযী করিতে থাকিবে। তাই আল্লাহ তা'আলা 
বলিয়াছেন ঃ 

35341 ely ie Tyg Cal VSG 155) 915 
অর্থাৎ ‘তাহারা প্রত্যাবর্তিত হইলেও যাহা করিতে তাহাদিগকে নিষেধ করা হইয়াছিল 
পুনরায় তাহারা তাহাই করিত এবং তাহারা অবশ্যই মিথ্যাবাদী 1: 

অতএব দীনের অনুসরণ এবং ঈমান আনয়নের জন্য তাহাদের প্রত্যাবর্তনের আরযী 
ধোকাবাজি মাত্র। তাই যদিও তাহাদিগকে প্রত্যাবর্তিত করা হয়, তবুও তাহারা পৃথিবীতে 
আসিয়া ইসলামের বিরোধিতা এবং কুফরী কাজে লিপ্ত হইবে। 

১3351 18১1 অর্থাৎ “তাহারা বলিবে, হায়! যদি আমাদের প্রত্যাবর্তন ঘটিত তবে 
আমরা আমাদের প্রতিপালকের নির্দেশকে মিথ্যা বলিতাম না এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত 
হইতাম ৷’ তাহাদের এই ওয়াদা মিথ্যা । কেননা তাহারা বলে যে, আমাদের পার্থিব জীবনই 
একমাত্র জীবন এবং আমরা পুনরুথিত হইব না। 

অর্থাৎ তাহারা বলে, আমরা পুনরুখিত হইব না। তাহাদের এই কথাই তাহাদের আরযীর 
মিথ্যাবাদিতা প্রমাণিত করে । 

অতঃপর বলা হইয়াছে ঃ 625515198৪9 31০5 15 অর্থাৎ ‘তুমি যদি দেখিতে 
পাইতে তাহাদিগকে যখন তাহাদের প্রতিপালকের সম্মুখে দাড় করান হইবে ৷' 

তখন তিনি বলিবেন 8:১0 13৯ -..411-হহা কি প্রকৃত সত্য নহে?' 

অর্থাৎ আল্লাহ তা'আলা তাহাদিগকে জিজ্ঞাসা করিবেন, এখন বল, কিয়ামত কি সত্য না 
মিথ্যা? অথচ তোমরা তো ইহা মিথ্যা বলিয়া ধারণা করিতে ? তখন তাহারা বলিবে ঃ 

১5১85 LEE Cas CUT ৩৪১১ 05 LEYS ob Ii 
অর্থাৎ ‘তাহারা বলিবে, আমাদের প্রতিপালকের শপথ, নিশ্চয়ই সত্য । তিনি বলিবেন, তবে 
তোমরা যে সত্য প্রত্যাখ্যান করিতে, তজ্জন্য এখন শাস্তি ভোগ কর।' 

অর্থাৎ তোমাদের ধারণা মিথ্যা ছিল বলিয়া এখন তোমরা শাস্তি ভোগ কর। 

১৩১০৭ Yl nl (১১ ২.৫ অর্থাৎ ‘বল, ইহা কি যাদু, না তোমরা চোখে দেখ 
নাঃ' 


Contents 


সূরা আনআম দ্র 


72 1356 8 AEE EL GE ib 2915655৩60১) 
১৫ টে 1১৪৪ BION 085655৮৩2৮৩ 
Ef 200 2৫ i > ৯৯) AILS , ৮5550 HEM 8০৩? (YY) 


A এটি টিকার উর্মি ওটি ওটি 


০0355 


৩১.“যাহারা আল্লাহর সম্মুখীন হওয়াকে মিথ্যা বলিয়াছে, তাহারা অবশ্যই ক্ষতিগ্রস্ত 
হইয়াছে । এখন যদি অকস্মাৎ তাহাদের নিকট কিয়ামত উপস্থিত হয়, তবে তাহারা বলিবে, 
হায়! ইহাকে আমরা যে অবহেলা করিয়াছি তজ্জন্য আক্ষেপ। তখন তাহারা তাহাদের পৃষ্ঠে 
নিজদিগের পাপের বোঝা বহন করিবে । দেখ তাহারা যাহা বহন করিবে, তাহা অতি 

রর 

৩২.“পার্থিৰ জীবন তো ক্রীড়া-কৌতুক বৈ আর কিছুই নয়; যাহারা সাবধানতা 
অবলম্বন করে, তাহাদের জন্য পরকালের আবাসই শ্রেয়! তোমরা কি অনুধাবন কর না?” 

তাফসীর £ আল্লাহ তা“আলা বলেন £ যাহারা মৃত্যুর পর তাহার সম্মুখীন হওয়াকে মিথ্যা 
হিসাবে প্রতিপন্ন করে, তাহাদের সম্মুখে যখন অকস্মাৎ কিয়ামত আসিয়া উপস্থিত হইবে, তখন 
তাহারা তাহাদের পূর্বের অপকর্মের কথা স্মরণ করিয়া ভীষণ লজ্জিত হইবে । সেই কথা উল্লেখ : 
করিয়া আল্লাহ তা'আলা বলেন £ 


(6১৪0০১৪0০1০ 0০১০৯৪12০২1 6০৯10 ৪০০ 
অর্থাৎ ‘অকস্মাৎ তাহাদের নিকট যখন কিয়ামত উপস্থিত হইবে তখন তাহারা বলিবে, হায়! 
ইহা যে আমরা অবহেলা করিয়াছি তজ্জন্য আক্ষেপ ।' 
আলোচ্য আয়াতাংশের ($১৪ -এর ১.০ বা সর্বনামের সম্পর্ক হইল পার্থিব জীবন ও 
ইহকালীন কর্মকাণ্ডের সহিত। তবে পরকালের সহিত সম্পৃক্ত হওয়ারও অবকাশ রহিয়াছে। 
ইহার পর বলা হইয়াছে £ 
১১১১2 LLY atk cle al ০৮০৯৪ 2 
অর্থাৎ ‘তাহারা তাহাদের পৃষ্ঠে নিজেদের পাপ বহন করিবে। দেখ, তাহারা যাহা বহন 
করিবে তাহা অতি নিকৃষ্ট ।' 
কাতাদা ১১১১, কে ১1০৯ রূপে পাঠ করেন। 
ইব্‌ন আবূ হাতিম (র)......আবূ মারযূক হইতে বর্ণনা করেন যে, আবূ মারযূক বলেন £ 
যখন কাফির বা ফাসিক ব্যক্তি কবর হইতে উঠিবে, তখন অত্যন্ত বীভৎস আকৃতির একটি 
অস্তিত্ব তাহাকে সংবর্ধনা জ্ঞাপন করিবে । উহার শরীর হইতে বিশ্রী রকমের দুর্গন্ধ বাহির হইতে 
থাকিবে । তখন সেই কাফির তাহাকে জিজ্ঞাসা করিবে, তুমি কে? তখন সেই বীভৎস সত্তা 
বলিবে, তুমি আমাকে চিনিতে পার নাই £ আমি তোমার পার্থিব অপকর্মের শরীরীরূপ, যাহা তুমি 
দুনিয়ায় বসিয়া করিতে । পৃথিবীতে তুমি দীর্ঘদিন আমার পিঠে সওয়ার ছিলে। আজ আমি 
তোমার পিঠে সওয়ার হইব । এই কথাই আল্লাহ বলিয়াছেন $ 


Contents 


৭৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


০৫০০ GSS 
অর্থাৎ ‘তাহারা তাহাদের পৃষ্ঠে নিজেদের পাপ বহন করিবে ।' 
আসবাত (ে)......সুদ্দী রে) হইতে বলেন £ SVE SS STE EEE 
তখন তাহার নিকট অত্যন্ত বিশ্রী একটি অবয়ব উপস্থিত হয়। উহার গায়ের রং কালো, শরীর 
দুর্গন্ধযুক্ত এবং পরিধেয় বস্তু পুঁতিগন্ধযুক্ত । সে যখন প্রকাশিত হইয়া তাহার সংগে অবস্থান নিতে 
থাকিবে, তখন তাহাকে দেখিয়া লোকটি জিজ্ঞাসা করিবে, তোমার চেহারা এমন বিশ্রী কেন? সে 
বলিবে, আমার চেহারা তোমার পার্থিব কর্মকাণ্ডের প্রতিকৃতি । লোকটি জিজ্ঞাসা করিবে, তোমার 
শরীরে এত দুর্গন্ধ কেন? সে বলিবে, ইহা তোমার পার্থিব কর্মের দুর্গন্ধ । লোকটি আবার 
জিজ্ঞাসা করিবে, তোমার পরিধেয় বন্ত্র এত নোংরা কেন ? সে বলিবে, তোমার পার্থিব কর্মকাণ্ড 
এমন ময়লা ছিল বলিয়া পরিধেয় বস্তু ময়লাযুক্ত । তখন লোকটি জিজ্ঞাসা করিবে, তুমি কে? সে 
বলিবে, আমি তোমার পার্থিব আমলের প্রতিকৃতি । অতঃপর সে বলিবে, আমি তোমার কবরে 
তোমার সংগে অবস্থান করিব। অতঃপর কিয়ামতের দিন যখন তাহাকে উথ্থিত করা হইবে, 
তখন সে বলিবে, পৃথিবীতে তোমাকে আমি স্বাদ ও সম্তোগরূপে দীর্ঘদিন বহন করিয়াছি । আজ 
তুমি আমাকে বহন করিয়া চল। পরিশেষে তাহার বদ আমলের অস্তিত্ব তাহার পিঠের উপর 
STURT য়া নারদ পন সাত দারা 


151 ** 


অর্থাৎ “তাহারা তাহাদের পৃষ্ঠে নিজেদের পাপ বহন করিবে, দেখ, তাহারা যাহা বহন 
করিবে তাহা অতি নিকৃষ্ট ।” 

অতঃপর আল্লাহ তা'আলা বলিয়াছেন 84 A 3115541 $৯1| (53 

অর্থাৎ “পার্থিব জীবন তো ক্রীড়া-কৌতুক বৈ নয়। 


5.2 


১১155 9৩1 35882 ০2311 ০৪৬ ৯১৯১: 15119 
অর্থাৎ “যাহারা সাবধানতা অবলম্বন করে, তাহাদের জন্য পরকালের আবাসই শ্রেয়; তোমরা 
কি অনুধাবন কর না?’ 


4 5108 ৫4. 125 2 A ১৮৫ 5 :% CASES TEAL LIA 5৫ ১৩৫, 
28525 EC DHSS G03 534 ৬৫545) AL YS (1) 
৫১৪৫১ 35525 4 


৫৯2৫ ef ent 221270, 329° PACA EDIE 


esol Fo 3313 NUE HL 5৮8৩28৬5৫85 (rs) 
O ০৯৮৭৮) SES ৮2475 IHS ২90) 58033 

EB 366৫456৩৪৫০ 9৫ বে) এ4666৩)5 (ro) 
0 GEES 6 GG (রথ tht বে 5245 AGEING 
OGG 2 2 14. "5253%02 5০ ৫১১4 ৮৫ 24200 (9) / 1) 


Contents 


সুরা আনআম ৭৪৯ 


৩৩. “অবশ্য আমি জানি, তাহারা যাহা বলে তাহা তোমাকে নিশ্চিতই কষ্ট দেয় । কিন্তু 
তাহারা তো তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং সীমালংঘনকারীগণ আল্লাহর আয়াতকেই 
অস্বীকার করে ।” 

৩৪. “তোমার পূর্বেও অনেক রাসূলকে অবশ্যই মিথ্যাবাদী বলা হইয়াছিল । কিন্তু 
তাহাদিগকে মিথ্যাবাদী বলা ও ক্রেশ দেওয়া সত্বেও তাহারা ধৈর্য ধারণ করিয়াছিল যে পর্যন্ত 
না আমার সাহায্য তাহাদের নিকট আসিয়াছে । আল্লাহর আদেশ কেহ পরিবর্তন করিতে 
পারে না, প্রেরিত পুরুষদের সম্বন্ধে কিছু সংবাদ তো তোমার নিকট আসিয়াছে ।” 

৩৫. “যদি তাহাদের উপেক্ষা তোমার নিকট কষ্টকর হয়, তবে পারিলে ভূগর্ভে সুড়ঙ্গ 
অথবা আকাশে সোপান অন্বেষণ কর এবং তাহাদের নিকট কোন নিদর্শন আন । আল্লাহ 
ইচ্ছা করিলে তাহাদের সকলকে অবশ্য সৎপথে একত্র করিতেন । সুতরাং তুমি মূর্খদের 
অন্তর্ভুক্ত হইও না।” 

৩৬. “যাহারা শ্রবণ করে, শুধু তাহারাই ডাকে সাড়া দেয়। আর মৃতকে আল্লাহ 
পুনজীবিত করিবেন; অতঃপর তাহার দিকেই তাহারা প্রত্যাবর্তন করিবে ।” 

তাফসীর ঃ আল্লাহ তা'আলা তাঁহার নবীকে জাতির মিথ্যাবাদিতা ও বিরোধিতার জন্য 
সান্তনা স্বরূপ বলেন ৪ ০1১52 ১2311 ১১৯2] 4১1১ 

অর্থাৎ “তাহারা তোমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করায় তুমি কষ্ট পাও তাহা আমি জানি । 

অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪০১১. 4:1০ ১১ ৮০১২১ ১.৪ 


অর্থাৎ “তাহাদের জন্য আক্ষেপ করিয়া তুমি নিজেকে শেষ করিও না।' 
অন্যত্র তিনি আরো বলিয়াছেন 8 ১১০০1354291 ৪০ SL এ] 
অর্থাৎ ‘তাহারা যদি ঈমান গ্রহণ না করে তবে কি তুমি তাহাদের পিছনে জীবন শেষ করিয়া 
ফেলিবে?" 
অন্য আয়াতে তিনি বলিয়াছেন ঃ 
(8: ০১৯11 15421১592০1 01 ৯০৪1 de Lt SC bli 
অর্থাৎ ‘তাহারা এই বাণী বিশ্বাস না করিলে তাহাদের পিছনে পিছনে ঘুরিয়া সম্ভবত তুমি 


দুঃখে আত্মবিনাশী হইয়া পড়িবে!” 

তঃপর তিনি বলিয়াছেন ঃ 

১০৮০ dt ০০০ ১১ চিএ এপ ২14 

অর্থাৎ “মূলত তাহারা তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং যালিমগণ আল্লাহর আয়াতকেই 
অস্বীকার করে।' , 

“oe Oo Oe . শণণপ + 90 le 2 J. 

9৯৯ 4111 (০ 55111 541 -অৰ্থাৎ ‘মূলত তাহারা তোমার প্রতি মিথ্যার 
অপবাদ লেপন করে না, বরং সত্য গ্রহণে অর্বীকৃতির মাধ্যমে তাহারা আল্লাহর আয়াতসমূহকেই 
তাচ্ছিল্য করে ।' 


Contents 


৭৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


সুফিয়ান সাওরী (র)......আলী (রা) হইতে বর্ণনা করেন যে, আলী (রা) বলেন £ আবু 
জাহল নবী (সা)-কে বলিল, ‘আমরা আপনাকে মিথ্যাবাদী বলি না, বরং আপনার প্রতি যাহা 
অবতীর্ণ হইয়াছে, তাহাকে আমরা মিথ্যা বলি।' অতঃপর আল্লাহ তা'আলা অবতীর্ণ করেন ৪ 

১৮০১৫ 4০৫০ ৮৪০৫ ১০ এ 90 

অর্থাৎ “তাহারা তো তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং সীমালংঘনকারীগণ আল্লাহর 
আয়াতকেই অস্বীকার করে!’ 

হাকিম (র).... ইসরাঈলের সুত্রে আবু ইসহাক হইতে ইহা বর্ণনা করিয়াছেন । অতঃপর 
তিনি বলিয়াছেন ৪ সহীহদ্বয়ের শর্তে হাদীসটি সহীহ বটে, কিন্তু তাহারা এই হাদীস উদ্ধৃত করেন 
নাই। | 

ইব্‌ন আবু হাতিম (র)......আবু ইয়াধীদ মাদানী হইতে বর্ণনা করেন যে, আবু ইয়াধীদ 
মাদানী বলেন £ঃ একদা আবূ জাহলের সহিত রাসূলুল্লাহ (সা)-এর সাক্ষাত হইলে আবূ জাহল 
অগ্রসর হইয়া রাসূলুল্লাহ (সা)-এর সহিত মুসাফাহা করিল । তখন এক ব্যক্তি আবূ জাহলকে 
বলিল, আপনি সাবী ব্যক্তির সহিত মুসাফাহা করিলেন? জবাবে আবূ জাহল বলিল, আল্লাহর 
শপথ! তিনি সত্য নবী বলিয়া আমার বিশ্বাস। কিন্তু আসল কথা হইল, আমরা কোনদিন বনী 
আব্দে মানাফের তাবেদারী করিয়াছি কি ? তখন আবু ইয়াযীদ পাঠ করেন £ 

১০০০৯2৭1০৪০ ১১01 Ly এত 9০ 

অর্থাৎ “তাহারা তো তোমাকে মিথ্যাবাদী বলে না; বরং সীমালংঘনকারীগণ আল্লাহর 
আয়াতকেই অস্বীকার করে ।' 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)......যুহরী হইতে আবূ জাহলের ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেন ঃ 
আবূ জাহল রাতে নিভৃতে আসিয়া রাসূলুল্লাহ (সা)-এর কুরআন পড়া শুনিত। এইভাবে আবৃ 
সুফিয়ান, সাখর ইব্‌ন হারব ও আখনাস ইব্‌ন শুরাইকও চুপিচুপি আসিয়া কুরআন শুনিতে 
থাকে । তাহারা অত্যন্ত সন্তর্পণে আসিত। কেহ কাহারো আগমন উপলব্ধি করিতে পারিত না। 
এইভাবে তাহারা সকাল পর্যন্ত কুরআন শুনিত। সকালে চতুর্দিক আলোকিত হইয়া উঠিলে 
তাহারা উঠিয়া বাড়ির দিকে রওয়ানা হইত । কিন্তু ঘটনাক্রমে তাহারা রাস্তায় গিয়া উঠিলে 
তিনজনের সহিত তিনজনের সাক্ষাত হয়। তখন তাহারা একে অপরকে জিজ্ঞাসা করে, তুমি 
কেন এখানে আসিয়াছ ? সকলে স্ব স্ব উদ্দেশ্য ব্যক্ত করিলে সবাই অঙ্গীকার করে যে, দ্বিতীয়বার 
কেহ আর এখানে আসিবে না। পরবর্তীতে যুবকরা যদি এই খবর জানিয়া ফেলে, তবে বিপদ 
অনিবার্য । 

কিন্তু দ্বিতীয় রাতের আগমন ঘটিলে তাহারা তিনজনের প্রত্যেকে ভাবিতে থাকে যে, 
অঙ্গীকার যখন করা হইয়াছে, তখন অন্য দুইজন আর আসিবে না, তাই আমি যাই । কিন্তু সকাল 
হইলে আবার তাহাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের রাস্তায় দেখা হইয়া যায়। ফলে তাহারা 
আবার কেহ না আসার অঙ্গীকার করিয়া বিদায় নেয়। 

এইভাবে তৃতীয় রাতের আগমন ঘটিলে পূর্বের মত তাহারা চুপিচুপি সকলে গিয়া উপস্থিত 
হয়। সকালে তাহাদের সাক্ষাত ঘটিলে তাহারা এখানে আর না আসার ওয়াদা করে। 


Contents 
সূরা আনআম ৭৫১ 


এই ঘটনার পর আখনাস ইব্ন শুরাইক বাড়ি আসিয়া লাঠিটা হাতে নিয়া আবৃ সুফিয়ানের 
নিকট গিয়া জিজ্ঞাসা করে, হে আবূ হানযালা! মুহাম্মদের নিকট তুমি যাহা কিছু শুনিয়াছ সেই 
বিষয়ে তোমার মন্তব্য কি? আবু সুফিয়ান বলেন, হে আবু সা'লাবা! আমি যাহা শুনিয়াছি সে 
সম্পর্কে আমি অবগত আছি। উহার উদ্দেশ্যেও আমার জ্ঞানের বাহিরে নয়। কিন্তু কিছু কিছু 
কথার অর্থ আমি বুঝিতে পারি নাই। তদুত্তরে আখনাস বলিল, আল্লাহর শপথ! এই ব্যাপারে 
আমার অনুভূতিও তোমার অনুরূপ ৷ 

ইহার পর আখনাস সেখান হইতে সোজা আবূ জাহলের নিকট গিয়া পরিষ্কার জিজ্ঞাসা 
করিল, হে আবুল হিকাম! মুহাম্মদের নিকট তুমি কি শুনিয়া এবং উহা দ্বারা তুমি কি বুঝিতে 
পারিয়াছ £ আবূ জাহল উত্তরে বলিল, আমরা এবং বনু আব্দে মানাফ সর্বক্ষণ সম্মান ও সামাজিক 
প্রতিষ্ঠার প্রতিযোগিতায় লিপ্ত থাকি । তাহারা কোন ভোজ অনুষ্ঠান করিলে পাল্টা আমরাও ভোজ 
অনুষ্ঠান করি। তাহারা কোথাও কাহাকে অনুদান দিলে আমরাও অনুদান দিয়া থাকি । এইভাবে 
আমরা সমানে সমান থাকি । শেষ পর্যন্ত তাহারা বলিতে থাকে, আমাদের বংশে একজন পয়গম্বর 
আছে যাহার নিকট আসমান হইতে ওহ অবতীর্ণ হয়- তোমাদের এমন পয়গম্বর আছে কি? 
এখন আমরা কোথায় পয়গম্বর পাইব? অতএব আল্লাহ্র কসম! আমরা তাহার প্রতি ঈমান 
আনিব না, তাহার পয়গন্বরীর সত্যতা আমরা স্বীকার করিব না এবং সর্বোপরি আমাদের উপরে 
তাহাদের প্রাধান্য স্বীকার করিতে কখনও আমরা স্বীকৃত হইব না। আখনাস এই কথা শুনিয়া 
চলিয়া যায়। 

ইব্‌ন জারীর (র)......সুদ্দী (র) হইতে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন ঃ বদরের 
দিন বনী যুহরাকে আখনাস ইবৃন শুরাইক বলে যে, হে বনী যুহরা। মুহাম্মদ তোমাদের ভাগিনা । 
সংগত কারণেই তোমরা তাহার পক্ষে অস্ত্র ধারণ করিবে । তবে সে যদি সত্য নবী হইয়া থাকে 
তবে তাহার পক্ষে তোমাদের অস্ত্র ধারণ করার কোন প্রয়োজনই পড়িবে না। আর যদি সে 
নবুওয়াতের বেলায় মিথ্যা হইয়া থাকে, তবে তোমাদের উচিত হইবে তোমাদের ভাগিনার পক্ষ 
ত্যাগ করা এবং তাহাকে কোন ধরনের সহযোগিতা না করা । অতঃপর সে তাহাদিগকে বলিল, 
আচ্ছা তোমরা একটু দাড়াও, আমি আবুল হিকামের সহিত দুইটি কথা বলিয়া আসি। অবশ্য সে 
যদি এই যুদ্ধে মুহাম্মদের উপর জয়লাভ করিতে পারে, তবে তোমরা মরুপথে তোমাদের দেশে 
ফিরিয়া যাইতে পারিবে । আর যদি যুদ্ধে মুহাম্মদ জয়লাভ করে, তবেও তোমাদের ভয় নাই। 
কারণ তোমরা তাহাদের মুকাবিলায় অস্ত্র ধারণ কর নাই। অতএব তোমরা বুদ্ধিমানের মত 
নীরবতা অবলম্বন কর। এই দিন হইতে তাহার নাম হয় “আখনাস' ৷ মূলত তাহার নাম ছিল 
উবাই? । 

যাহা হউক, ইতিমধ্যে আবু জাহলের সঙ্গে তাহার সাক্ষাত হয় । আখনাস তাহাকে জিজ্ঞাসা 
করিল, হে আবুল হিকাম! সত্যি করিয়া বল, মুহাম্মদ কি সত্য নবী, না ভণ্ড নবী? এখানে 
তুমি-আমি ভিন্ন কুরায়শের অন্য কোন লোক নাই যে আমাদের কথা শুনিবে। আবূ জাহল 
বলিল, হতভাগা, আল্লাহ্র শপথ, মুহাম্মদ সত্য নবী এবং সত্যবাদী । সে জীবনে কোন দিন 
মিথ্যা কথা বলে নাই। কিন্তু কথা হইল যে, জ্ঞান-বিদ্যার অধিকার, হজ্জের দায়িত্ব, কাবার 
চাবির যিম্মাদারী ও নবুওয়াত ইত্যাদি সকল কিছু যদি তাহাদের হাতে থাকে, তবে কুরায়শদের 


Contents 


৭৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


অন্যান্য গোত্র কি করিবে? তাহারা কি শুধু তাহাদের তাবেদারী করিয়া যাইবে? এই কথার 
প্রেক্ষিতে আল্লাহ তা'আলা নাযিল করেন ঃ 


১৮১৯৯০ এ। ০৪০ ০০০] 9৫15 05 ৫5 % 245 
অর্থাৎ “কিন্তু তাহারা তো তোমাকে মিথ্যাবাদী বলে না, বরং সীমালংঘনকারীগণ আল্লাহ্‌র 
আয়াতকে অস্বীকার করে ।” অবশ্য মুহাম্মদ (সা)-ও তো আল্লাহ্‌র আয়াত বা নিদর্শনসমূহের 
ক 


5 ৯1333191528 15 se eB এলিই ১৯ ৫০ ১২৫ 4৪1 


“#0 Ed 


১১৮৯, 

অর্থাৎ “তোমার পূর্বেও অনেক রাসূলকে মিথ্যাবাদী বলা হইয়াছিল । কিন্তু তাহাদিগকে 
মিথ্যাবাদী বলা ও কষ্ট দেওয়া সত্ত্বেও তাহারা ততক্ষণ ধৈর্য ধারণ করিয়াছিল, যে পর্যন্ত না 
আমার সাহায্য তাহাদের নিকট আসিয়াছে ।' 

আলোচ্য আয়াতে আল্লাহ্র পক্ষ হইতে রাসূলুল্লাহ (সা)-কে স্বজাতির বিরোধিতা ও 
মিথ্যাবাদিতার জন্য সান্ত্বনা দেওয়া হইয়াছে। তাহাকে পূর্ববর্তী দৃঢ়চেতা রাসূলগণের মত ধৈর্য 
ধারণ করার আদেশ দান করা হইয়াছে । অবশেষে পূর্বে যেভাবে রাসূলগণকে মদদ করা 
হইয়াছে, সেভাবেই তাহাকেও মদদ করার ওয়াদা করা হইয়াছে। 

লক্ষণীয় যে, মিথ্যাবাদিতার অপবাদ এবং অশেষ অত্যাচারের জন্য সান্ত্বনা দেওয়ার পর 
অঙ্গীকার করা হইয়াছে যে, শুভ পরিণাম তোমাদের জন্য নির্ধারিত রহিয়াছে । অতএব 
ইহকালেও তোমাদের জন্য রহিয়াছে আল্লাহ্র মদদ যেভাবে তোমরা পরকালে প্রাপ্ত হইবে 
আল্লাহ্‌র রহমত । 

তাই বলা হইয়াছে 811) ২11): % “আল্লাহ্র কথা কেহ পরিবর্তন করিতে পারে 
না৷’ অর্থাৎ আল্লাহ্র পক্ষ হইতে মুমিনদের জন্য ইহকালে ও পরকালে সাহায্যের যে অঙ্গীকার 
রহিয়াছে, তাহা অলংঘনীয়। যথা অন্য আয়াতে বলা হইয়াছে £ 


(১১৯ 01১ ১৩১৮০1৫17৫০ baw ০ CE আন এও 


৩ & চি এ 


EATERY 

অর্থাৎ “আমার প্রেরিত দাসদিগের সম্পর্কে আমার এই প্রতিশ্রুতি সত্য হইয়াছে যে, অবশ্যই 
তাহারা সাহায্যপ্রাপ্ত হইবে এবং আমার বাহিনীই হইবে বিজয়ী ।, 

অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 

০০55 Ls CTE Yd ০৪ 

অর্থাৎ ‘আল্লাহ্‌র সিদ্ধান্ত এই যে, তিনি এবং তাহার রাসূল অবশ্যই বিজয়ী হইবেন । আল্লাহ 
শক্তিমান, পরাক্রমশালী ।' 

এই আয়াতের শেষাংশেও বলা হইয়াছে ঃ 


১4০1 এতে ১০ এ, 


Contents 


সুরা আনআম ৭৫৩ 


অর্থাৎ ‘পূর্ববর্তী রাসূলগণকে তাহাদের স্বজাতির বিরোধিতার মুখে আমি কিভাবে সাহায্য 
অনুপ্রেরণার বিষয় । 
তঃপর আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 
- 4০০০ 3০০৮৪ ১৫9 
অর্থাৎ ‘যদিও তাহাদের উপেক্ষা তোমার কাছে অসহ্য লাগে ।' 
salt ১ (৮০591 55021 ১৪ 0855 58255 ০1 ০912০ oli 
অর্থাৎ “তাহা হইলে পারিলে ভূগর্ভে সুড়ঙ্গ অথবা আকাশে সোপান অন্বেষণ কর ।'. 
আলী ইব্‌ন আবূ তালহা (র)......ইবৃন আব্বাস রো) হইতে বলেন £ 38১11 অর্থ সুড়ঙ্গ । . 
অর্থাৎ পারিলে ভূগর্তে সুড়ঙ্গ সৃষ্টি করিয়া কোন নিদর্শন খুঁজিয়া আন । অথবা আকাশে সিড়ি দিয়া 
উঠিয়া আমার প্রদর্শিত নিদর্শনাবলী অপেক্ষা উত্তম কোন নিদর্শন খুঁজিরা আনিয়া তাহাদের 
নিকট পেশ কর। কাতাদা ও সুদ্দী এইরূপ ভাবার্থ করিয়াছেন। 
led LLL 


তে পাডি কা শা কা 


টি ব্রার রিয়ার কগ্কররা 
অন্যত্র তিনি বলিয়াছেন £ 
(৮০৯ (8০০9 ০৪১০ 9০ ভে এসি, 
অর্থাৎ ‘আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে পৃথিবীর সকল মানুষ ঈমানদার হইয়া যাইত ।" 
আলী ইব্ন আবূ তালহা (র).....ইবৃন আব্বাস (রা) হইতে ১৫৯০2] 411 ৭ 919 
(5১411 ১০- এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন ঃ রাসূলুল্লাহ (সা) চাহিতেন যে, 
প্রত্যেকটি মানুষ মু'মিন হইয়া যাক এবং হিদায়াতের উপর পরিচালিত হউক । ফলে আল্লাহ 
তাআলা তাহাকে অবহিত করিয়া দেন যে, ঈমান গ্রহণের সৌভাগ্য সেই-ই লাভ করিবে যাহার 
ভাগ্যে হিদায়াতপ্রাপ্তি লিখা আছে। 
পরবর্তী আয়াতে আসিয়াছে £ ০৮৮০৪ ০2301 ও টিভিও 
অর্থাৎ টানার রাজণ্‌- একজন পনির রি 
এবং বুঝে ৷” 
কুরআনের অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
০2 AS 5 49811 3৯25 ৯ ৩৫ ০০ 2৬ 
অর্থাৎ “যাহাতে রাসূল সতর্ক করিতে পারে জাগ্রতচিত্ত ব্যক্তিগণকে এবং সত্য প্রত্যাখ্যান- 
কারীদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে।' 


65০৮9 


অতঃপর তিনি বলিয়াছেন 8 ১১৮১ ১1 28 21155505০১০], 
কাছীর-_-৩/৯৫ 





Contents 


৭৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


‘মৃতকে আল্লাহ্‌ পুনজীঁবিত করিবেন, অতঃপর তাহার দিকেই তাহারা প্রত্যাবর্তিত হইবে ।' 
অর্থাৎ কাফিরদের আত্মা মৃত। তাই আল্লাহ তা'আলা কাফিরদিগকে মৃতের সহিত তুলনা 
করিয়াছেন। ইহা মৃতবৎ দেহগুলির প্রতি তুচ্ছ ও তাচ্ছিল্য করিয়া বলা হইয়াছে। 


৫0550185428 401 6) 5 পি (rv) 
Dd ww 34S 
০০৬৫৮ BS ESS 


EAA 


SSL UIA TREE HF II Bs 0 G3 (YA) 


OU  BL DEST 
(৬১,4১৪ 4 BLES es eA Std 35056 0505) 
06৬-5৮/9০$ 2১2 


৩৭. “তাহারা বলে, তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন 
অবতীর্ণ হয় না কেন ? বল, নিদর্শন অবতারণ করিতে আল্লাহ সক্ষম, কিন্তু তাহাদের 
অধিকাংশই জানে না।” 

৩৮. “ভূপৃষ্ঠে বিচরণশীল এমন জীব নাই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোন 
পাখি উড়ে না যাহা তোমাদের মত এক-একটি উম্মত নয় । কিতাবে কোন কিছু লিপিবদ্ধ 
করিতে ভুল করি নাই । অতঃপর স্বীয় প্রতিপালকের দিকে তাহারা সকলে একত্র হইবে ৷” 

৩৯. “যাহারা আয়াতকে মিথ্যা বলে, তাহারা বধির ও বোবা; যাহাকে ইচ্ছা, আল্লাহ 
অন্ধকারে রাখিয়া বিপথগামী করেন এবং যাহাকে ইচ্ছা, তিনি সরল পথে পরিচালিত 
করেন।” 


তাফসীর $ আল্লাহ তা'আলা মুশরিকদের কথা উল্লেখ করিয়া বলেন ঃ তাহারা বলে, আমরা 
যে ধরনের অস্বাভাবিক নিদর্শন আল্লাহ্‌র পক্ষ হইতে তোমার জন্য দেখিতে চাই, তাহা তোমার 
প্রতি কেন অবতীর্ণ হয় না? যেমন তাহারা বলে ৪ র 

অর্থাৎ “আমরা ঈমান আনিব না, যদি না আমাদের জন্য ভূপৃষ্ঠে প্রত্রবণধারা 
প্রবাহিত না কর।" 

তাহাদের এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 

০০ চদা bel CUS 01 ০4555 21) 2 | এ 

অর্থাৎ “নিদর্শন অবতারণ করিতে আল্লাহ সক্ষম, কিন্তু এই ব্যাপারে তাহার বিলম্ব করার 
রহস্য হইল এই যে, তাহাদের জন্য নিদর্শন অবতীর্ণ বা প্রদর্শন করার পর যদি তাহারা ঈমান 
গ্রহণ না করে, তবে ত্রিৎগতিতে তাহাদের কর্ম তাহাদের জন্য ভয়াবহ পরিণাম ডাকিয়া 
আনিবে। এই ধরনের বহু ঘটনার নযীর পূর্বব্তীদের ইতিহাসে রহিয়াছে। 


Contents 


সুরা আনআম | ৭৫৫ 


অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
IC 2৩০১1519051 Up PSL ১ SUNG 0০৮ SA ৮5, 


9 5 


এগ 


(১৬১০ 00০১১ Loy ৮621১৪ ১১৮০০ 
অর্থাৎ ‘পূর্ববর্তীগণ কর্তৃক নিদর্শন অস্বীকার করাই আমাকে নিদর্শন প্রেরণ করা হইতে 
বিরত রাখে । আমি স্পষ্ট নিদর্শনস্বরূপ সামূদদের নিকট উন্ত্রী পাঠাইয়াছিলাম । অতঃপর তাহারা 
উহার প্রতি যুলুম করিয়াছিল । আমি ভীতি প্রদর্শনের জন্যই নিদর্শন প্রেরণ করি ।' 
তিনি আরও বলিয়াছেন £ 
১০৯৩ Ul LLL lk Li, ৮৮০০1 ০০৫1 ৭১১০ ৮৬৫ ৩ 
অদ্রপ এই আয়াতে তিনি বলিয়াছেন ঃ 
5০ ৭ YN 4১৭০ ০55 ALLY ১০১এ। ৬৪ হা ১০0০5 
অর্থাৎ 'ভূপৃষ্ঠে বিচরণশীল এমন জীব নাই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোন পাখি 
উড়ে না যাহা তোমাদের মত এক-একটি উম্মত নয়।' 
মুজাহিদ বলেন ঃ আল্লাহ বলিয়াছেন, এমন বহু প্রজাতি আছে যাহা তোমাদের নিকট 
পরিচিত। 
কাতাদা বলেন ঃ পাখিও উম্মত, মানুষও উন্মত এবং জিন্নও উম্মত। 
সুদ্দী বলেন $ ১10০ অৰ্থাৎ “এই ধরনের উন্মত সকল প্রত্যেকেই তোমাদের মত 
সৃষ্ট জীব ৷’ 
আলোচ্য আয়াতের পরের অংশে বলা হইয়াছে ৪1”. ০০ 541 ১ 0৮০৪ (০ অর্থাৎ 
‘কিতাবে কোন কিছু লিপিবদ্ধ করিতে ক্রটি করি নাই ।” 
অর্থাৎ প্রত্যেকটি জীব সম্পর্কে আল্লাহ সচেতন । পানিতে হউক বা ডাঙায় হউক, প্রত্যেকের 
টন নৌ না AU ULLAL রা: রা 


Gs 


0412১351888 1105 68১ all le 4) ১৮১ ০৪ Ll ie Ly 
১১৯০১ ০ 
অর্থাৎ “ভূপৃষ্ঠে এমন কোন বিচরণশীল জীব নাই যাহার রিযকের যোগান আল্লাহ না দিয়া 


থাকেন। তিনি বিচরণশীল প্রত্যেকটি জীবের নাম-ধাম এবং সংখ্যা সম্বন্ধেও অবহিত । এমনকি 
তাহাদের প্রতি মুহুর্তের গতিবিধি সমন্ধে তিনি ওয়াকিফহাল। অন্যত্র তিনি আরো বলিয়াছেন $ 


এ] Catal 255 23 2৪১55 201689১0৮৯5 ২0১০ ১৫ 

অর্থাৎ ‘এমন বহু জীবন রহিয়াছে যাহাদের আহারের যিন্মাদারী তোমার নয়। সেই সকলকে 
এবং তোমাদিগকে আল্লাহই আহার দিয়া থাকেন ।' 

হাফিয আবু ইয়ালা (র)......জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির 
ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন £ হযরত উমর (রা)-এর খিলাফতের সময় এক বৎসর সেই দেশে 


Contents 


৭৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


টিডিড আসে নাই ৷ হযরত উমর (রা) টিডিড না দেখিতে পাইয়া জিজ্ঞাসা করেন, ব্যাপার কি? 
টিডিড না আসার কারণ কি ? এই ব্যাপারে তিনি ভাবনায় পড়িয়া যান। ফলে তিনি ইরাক ও 
সিরিয়ায় টিডিডর সংবাদ জানিতে লোক পাঠান। সেখান হইতে তাহারা কয়েকটি টিডিড ধরিয়া 
আনেন এবং তাহা উমর (রা)-এর সামনে রাখেন । তিনি টিডিড দেখিতে পাইয়া সোৎসাহে 
তিনবার ‘আল্লাহু আকবার’ ধ্বনি উচ্চারণ করিয়া বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-এর নিকট 
শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন, আল্লাহ তা'আলা এক হাজার উন্মত সৃষ্টি করিয়াছেন । তাহাদের 
ছয়শতের বাস পানিতে এবং চারশতের বাস ডাঙায়। এদের মধ্যে সর্বপ্রথম টিডিড জাতীয় 
প্রাণীকে ধ্বংস করা হইবে । অতঃপর কলসের কাধ ভাঙ্গিয়া যাওয়ার মত ধারাবাহিকভাবে 
একটির পর একটি প্রাণী ধ্বংস হইয়া যাইবে । 

অতঃপর বলা হইয়াছে ৪ ১৪১১, ১62১ dl ir 

অর্থাৎ প্রতিপালকের দিকে তাহারা সকলে একত্রিত হইবে ।' 

ইব্‌ন আবু হাতিম (র).... “ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ৫২১,911 
১৮১.৯১ - এর মর্মার্থে ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ তাহাদের হাশর এক করার অর্থ হইল 
তাহাদের মৃত্যু ঘটান হইবে। 

ইব্‌ন জারীর (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস (রা) 
বলেন ৪ জীব-জানোয়ারের মৃত্যুই হইল তাহাদের হাশর ৷ 

ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আওফী (র) হইতেও এইরূপ ব্যাখ্যা রিওয়ায়াত করা 
হইয়াছে । মুজাহিদ ও যাহ্হাক হইতেও এইরূপ বর্ণনা করা হইয়াছে। 

এই বিষয়ে দ্বিতীয় একটি মতে বলা হইয়াছে যে, কিয়ামতের দিন জীব-জানোয়ারকে 
উথ্থিত করা হইবে । কেননা আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ ১২০৯ ০৯৬৯ SIL 

অর্থাৎ ‘কিয়ামতের দিন জীব-জানোয়ারগুলিকেও একত্র করা হইবে ।' 

ইমাম আহমদ (র)......আবূ যর (রা) হইতে বর্ণনা করেন যে, আবু যর (রা) বলেন 
একদা রাসূলুল্লাহ (সা) দুইটি বকরীকে পরস্পরে শিং দ্বারা আঘাত করিতে দেখিয়া তিনি আমাকে 
বলেন ঃ হে আবূ যর! তুমি জান, ইহাদের মধ্যে কে অত্যাচারী ? আমি বলিলাম, না। অতঃপর 
তিনি বলেন, কিন্তু আল্লাহ তা'আলা জানেন, ইহাদের মধ্যে কে অত্যাচারী । কিয়ামতের দিন 
তিনি ইহার বিচার করিবেন। 

আবদুর রাযযাক (র)......আবূ যর (রা) হইতে বর্ণনা করেন যে, আবূ যর (রা) বলেন ঃ 
একদা আমরা অনেকে রাসুলুল্লাহ (সা)-এর সঙ্গে ছিলাম । তখন দুইটি বকরীকে গুঁতাগুতি 
করিতে দেখিয়া তিনি বলেন £ তোমরা কি জান, ইহাদের মধ্যে অত্যাচারী কে ? আমরা 
বলিলাম, না, আমরা জানি না। তিনি বলিলেন ঃ কিন্তু আল্লাহ জানেন এবং কিয়ামতের দিন 
তিনি ইহাদের বিচার করিবেন । ইব্‌ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন । 

মুনযির সাওরীর সূত্রে আবূ যর (রা) হইতে উহা বর্ণিত হইয়াছে। তবে এই বর্ণনায় এই 
কথাটুকু বেশি রহিয়াছে যে, আবূ যর (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) এই বিষয়ে আমাদিগকে 
উড়ন্ত পাখি সম্বন্ধেও ধারণা দিয়াছেন। 


Contents 


সূরা আনআম | ৭৫৭ 


ইমাম আহমদ রে)......উসমান (রা) হইতে বর্ণনা করেন যে, উসমান (রা) বলেন, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ শিংবিহীন বকরী কিয়ামতের দিন শিংওয়ালা বকরীর আঘাতের 
বদলা নিবে । 

আবদুর রাষ্যাক (র)...... আবু হুরায়য়া (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) £ 


SIZES HD ABS ed ১5 সি 5৪1০৪ Ce ICEL ৫। 

- এই আয়াতা ংশের ব্যাখ্যায় বলেন ৪ আল্লাহ তা'আলা কিয়ামতের দিন জীব-জানোয়ার ও 
পাখি-পতঙ্গ ইত্যাদি সকল জীবকে পুনজীবিত করিবেন এবং তাহাদের একের অত্যাচারের 
বদলা অন্য হইতে গ্রহণ করার পর বলিবেন, তোমরা মাটি হাইয়া যাও (ফলে তাহারা সকলে 
মাটি হইয়া যাইবে) ৷ কাফিররা ইহা দেখিয়া বলিবে 8 (145 ০১৫ 5. 


অর্থাৎ ‘হায়, আমরাও যদি মাটি হইয়া যাইতাম!’ হাদীসটি মারফু সূত্রে বর্ণিত হইয়াছে। 
ইহার পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন $ 


001 ৪1825710955 154 ১2১1 


অর্থাৎ “যাহারা আমার আয়াতকে মিথ্যা বলে, তাহারা বধির ও মূক, তৃহারা অন্ধকারে 
রহিয়াছে । তাহারা অজ্ঞতা ও নির্বুদ্ধিতার কারণে গৌড়াদের মত হইয়াছে। দ্বিতীয়ত তাহারা 
তমসাচ্ছন্ন থাকার কারণে চোখেও দেখে না। অতএব এমন ধরনের যাহারা, তাহারা সঠিক পথে 
কিভাবে পরিচালিত হইবে ? 

সূরা বাকারার প্রথমে আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 
৯১:১৮, 211 ১১212 05 851 ৮5190 ১৪৬০০ SH 0১৮4 lie 


০০ ধর of Tos 2 4 


সঃ ০৯৮৯৫ 865 eee + 03০৯৪ 2১০৮১ MESS 


অর্থাৎ “তাহাদের উপমা, যেমন এক ব্যক্তি অগ্নি প্রজ্্লিত করিল; উহা যখন তাহার চতুর্দিক 
আলোকিত করিল, আল্লাহ তখন তাহাদের জ্যোতি অপসারিত করিলেন এবং তাহাদিগকে ঘোর 
অন্ধকারে ফেলিয়া দিলেন, তাহারা কিছুই দেখিতে পায় না। তাহারা বৃধির, মুক ও অন্ধ; সুতরাং 
তাহারা ফিরিবে না।' 

অন্যত্র তিনি আরো বলিয়াছেন ৪ 


or 00 C2 354 5 ০৬৮ EG CI Ts otal 


০ ৫০. চে #03 


II ০১ 51078 | ১১ 


অর্থাৎ “তাহাদের কর্মের উপমা অন্ধকার অতল সমুদ্রের, যাহা উদ্বেলিত করে তরঙ্গের পর 
তরঙ্গ, যাহার উর্ধ্বদেশে ঘনমেঘ। এক অন্ধকারের উপর আর এক অন্ধকার । হাত বাহির করিলে 
তাহা একেবারেই দেখিতে পাইবে না। আল্লাহ যাহাকে জ্যোতি দান করেন না, তাহার জন্য 
কোন জ্যোতিই নাই । 


Contents 


৭৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাই তিনি বলিয়াছেন ঃ 


(525 ৮502 এ iE 4৬৮ 9 
অর্থাৎ “আল্লাহ তা'আলা স্বাধীনমত যাহাকে ইচ্ছা বিপথগামী করেন এবং যাহাকে ইচ্ছা 
সরল পথে স্থাপন করেন ।' 


RY OL ০০4৩544640৬ 28 ৬৫৩৩ ৩ (4608 15-) 


OOH UL OLS HUE 9৮০0৮১৪৩৪৪৫ ০৬0৩ (51) 


rd 


EDS TE; OU 2 FEL SG ৮20106-)1৩85 (21) 
০০১৪ 
নিন 178 ০255 দিও ৩5005152555 CLG ATE BLT (1) 


OCHS HEL 

76515) 3০৮৮৫ ES Hl SE HS 125৩5 (25) 
০৫242 190 2৩4৫ 

০৫8553045৩5 ৮65 0590 BHI ALE (£0) 

৪০. চর তোমরা ভাবিয়া রান তে. পরার শান্তি তোয়াদের উগরাগাপতির হইলে 
অথবা তোমাদের নিকট কিয়ামত উপস্থিত হইলে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য 
কাহাকেও ডাকিবে, যদি তোমরা সত্যবাদী হও ?” 

৪১. “বরং, শুধু তাহাকেই ডাকিবে ? ইচ্ছা করিলে তিনি তোমাদের দুঃখ দূর করিবেন 
এবং যাহাকে তোমরা তাহার শরীক করিতে, তাহা তোমরা বিস্মৃত হইবে ।” 

8২. “তোমার পূর্বেও বহু জাতির নিকট রাসূল প্রেরণ করিয়াছি; অতঃপর অর্থ সংকট 
ও দুঃখ-দার্িদ্র্য দ্বারা পীড়িত করিয়াছি, যাহাতে তাহারা বিনীত হয়।” 

৪৩. “আমার শাস্তি যখন তাহাদিগের উপর আপতিত হইল তখন তাহারা কেন বিনীত 
হইল না ? অধিকন্তু তাহাদের হৃদয় কঠিন হইয়াছিল এবং তাহারা যাহা করিতেছিল, 
শয়তান তাহা তাহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল ।” 

88. “তাহাদের যে উপদেশ দেওয়া হইয়াছিল, তাহারা যখন তাহা বিস্মৃত হইল, তখন 
তাহাদের জন্য সমস্ত কিছুর দ্বার উন্মুক্ত করিয়া দিলাম; অবশেষে তাহাদিগকে যাহা দেওয়া 
হইল যখন তাহারা তাহাতে মত্ত হইল, তখন অকস্মাৎ তাহাদিগকে ধরিলাম; ফলে তখনি 
তাহারা নিরাশ হইল ।” 

৪৫. “অতঃপর সীমালংঘনকারী সন্প্রদায়ের মূলোচ্ছেদ করা হইল এবং প্রশংসা 
আল্লাহরই, যিনি বিশ্বজগতের প্রতিপালক ।” 


Contents 


সুরা আনআম ৭৫৯ 


তাফসীর ঃ এখানে আল্লাহ তা'আলা বলেন যে, তিনি তাহার সৃষ্টিসমূহের ব্যাপারে 
স্বাধীনভাবে হস্তক্ষেপ করার অধিকারী । অন্যদিকে তাহার নির্দেশ প্রত্যাখ্যান করার অধিকার 
কাহারো নাই। তিনি একক, তাহার কোন অংশীদার নাই। উপরন্তু কেহ যদি তাহার নিকট 
প্রার্থনা করে, তবে তিনি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করিয়া নেন। 
তাই আল্লাহ তা'আলা বলেন ঃ 
Ll EST | rie হা ও ০11৫১৪০১14৪ 
অর্থাৎ “বল, তোমরা ভাবিয়া দেখ যে, আল্লাহ্‌র শাস্তি তোমাদের উপর আপতিত হইলে 
অথবা তোমাদের নিকট কিয়ামত উপস্থিত হইলে- 
১২৪০০ ৩ নি all ১৪1 
অর্থাৎ “তোমাদের উপর কিয়ামত বা শাস্তি আপতিত হইলে তখন তোমরা কি আল্লাহ 
ব্যতীত অন্য কাহাকেও ডাকিবে ?’ কেননা তিনি ব্যতীত এই বিপদ প্রতিহত করা বা এই বিপদ 
হইতে রক্ষা করার ক্ষমতা দ্বিতীয় কাহারো নাই । তাই তোমরা যদি সত্যবাদী হইয়া থাক এবং 
১৫25 05552 ডে এ) 2১০5 ২ ১25 এএ 8 
“শুধু তাহাকেই ডাকিবে। ইচ্ছা করিলে তিনি তোমাদের দুঃখ দূর করিবেন এবং যাহাকে 
তোমরা তাহার শরীক করিতে, তাহা তোমরা বিস্মৃত হইবে৷’ অর্থাৎ-বিপদের সময় তোমরা 
তোমাদের দেব-দেবীদিগকে ভুলিয়া যাও এবং তখন তোমরা তাহাদের সাহায্য প্রার্থনা কর না। 
অন্যত্র আল্লাহ বলেন $ 


9 ee gp 


loses ০০ 0০ ০৯০ ও ০৭ | Al ps ডিও 
অর্থাৎ “নদীতে চলার সময় যখন তোমরা কোন বিপদে নিপতিত হও, তখন তোমরা 
দেব-দেবীদিগকে ভুলিয়া একমাত্র আল্লাহকে ডাকিতে থাক ।' 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন $ 

নও ১0১50 123 চি al ll Llu, 
অর্থাৎ ‘তোমার পূর্বেও বহু জাতির নিকট রাসূল প্রেরণ করিয়াছি। অতঃপর তাহাদিগকে 
অর্থ সংকট ও দুঃখ-দারিদ্র্য দ্বারা পীড়িত করিয়াছি, যাহাতে তাহারা বিনীত হয়।' 

৮০421 - অর্থ সংকট ও দারিদ্র্য । 

৮1941) - পীড়া ও ব্যাধি । 

5১০১-২5, ১4151 - ‘যাহাতে তাহারা বিনীত হয়। অর্থাৎ অর্থ সংকট ও দুঃখ-দারিদ্রয 
আপতিত করিয়াছি তাহাদের বিনীত হওয়ার জন্যে। এই সংকটের মুখে পড়িয়া তাহারা 
যাহাতে আল্লাহকে ডাকিতে এবং তীহাকে ভয় ও সমীহ করিতে শিখে । অতঃপর আল্লাহ 
তা'আলা বলেন ঃ 


55064 শা পট 982 পাতলা ০ Ed ত পপ 


Contents 


৭৬০ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ ‘আমি তাহাদের উপর শাস্তি আপতিত করিয়া তাহাদের দুনিয়া বিরাগী ও বিনীত 
করিতে চাহিলে তাহারা কেন বিনীত হইল না?' 


#2023 


১8:95 ৩০,5 545 অৰ্থাৎ ‘ইহার কারণ হইল, রয়্যাল দাবা 
দিয়া কঠিন হইয়া গিয়াছিল।' 
১১1০৮219405 90555411861 5533 
ননদ বররন বা শয়তান তাহা তাহাদের দৃষ্টিতে সুশোভন 
করিয়াছিল ।' 
পরবর্তী আয়াতে তিনি বলেন ৪ (581১১5311১১ ৮13 অর্থাৎ ‘তাহাদিগকে যে 
_ উপদেশ দেওয়া হইয়াছিল" তাহারা যখন তাহা বিস্মৃত হইল- 1৮5 ৩৪ 215211825১৯ 
‘তখন তাহাদের জন্য সমস্ত কিছুর দ্বারা উন্মুক্ত করিয়া দিলাম" 
অর্থাৎ তাহাদের জন্য রিষিকের সমস্ত দরজা উন্মুক্ত করিয়া দিলাম । তাহারা যাহাতে অর্থের 
কঠিন পরীক্ষা । আমরা আল্লাহ্র নিকট তাহার এমন পরীক্ষা হইতে পানাহ চাই। তাই তিনি 
বলিয়াছেন ৪ 
[5591৮519৯১5 1 ৪০ 


অর্থাৎ “তাহাদিগকে সম্পদ, সভ্ভান-সম্ততি ও আহাৰ্য যাহা যাহা দেওয়া হইয়াছিল, তাহারা 
যখন তাহাতে মত্ত হইল ৷’ 
25৯ ৯405 ১1 - ‘তখন তাহাদের সেই গাফিলতির অবস্থায় তাহাদিগকে অকস্মাৎ 
পাকড়াও করিলাম ।' 
Sls ৯1308 - ‘ফলে তখনি তাহারা নিরাশ হইল ।" অর্থাৎ তাহারা ভালো কাজ 
করার সকল সুযোগ হইতে নিরাশ হইয়া গেল। 
ওয়ালিবী ইব্‌ন আব্বাস (রা) হইতে বলেন £ :9.1'1| অর্থ নিরাশ ব্যক্তি । 
হাসান বসরী রে) বলেন £ যাহাকে বিপুল পরিমাণে রিযক দেওয়া হয়, সে এই কথা ভাবে 
না যে, ইহা তাহার প্রতি আল্লাহ্র এক ধরনের পরীক্ষা । পক্ষান্তরে যাহাকে দরিদ্রতার মধ্যে রাখা 
হয়, সেও এই কথা ভাবে না যে, ইহা আল্লাহ্র পক্ষ হইতে তাহার প্রতি একটি পরীক্ষা । 
অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করেন ঃ 


1৯1১৯৮১ ০৯৯ rst KS [32116215১৯৪ 3158১151975) Lal 
Sales oh GG 25251 | 5s! 


অর্থাৎ ‘তাহাদিগকে উপদেশ দেওয়া হইয়াছিল । তাহারা যখন তাহা বিস্মৃত হইল, তখন 
তাহাদের জন্য সমস্ত কিছুর দ্বার উন্মুক্ত করিয়া দিলাম । অবশেষে তাহাদিগকে যাহা দেওয়া হইল 


Contents 


সূরা আনআম ৭৬১ 


যখন তাহারা তাহাতে মত্ত হইল, তখন অকস্মাৎ তাহাদিগকে পাকড়াও করিলাম; ফলে তখনি 
তাহারা নিরাশ হইল ।' 

অবশেষে তিনি বলেন, কা'বার প্রভুর শপথ! যখন কোন পাপীকে তিনি ধরার ইচ্ছা করেন, 
তখন তাহাকে দুনিয়ায় অঢেল সম্পত্তি দান করেন। ইব্‌ন হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন । 

কাতাদা (র) বলেন ঃ আল্লাহ তাআলা কোন সম্প্রদায়কে তখন পর্যন্ত ধরেন না যতক্ষণে 
তাহারা অর্থ-সম্পদের ভিতর মত্ত না হয়। তাই তোমরা ধোকায় পড়িও না। একমাত্র যাহারা 
ফাসিক, তাহারা আল্লাহর অবকাশের ধোকায় পড়িয়া থাকে । ইহাও ইব্‌ন আবু হাতিম (র) বর্ণনা 
করিয়াছেন। 

মালিক যুহরী রে) হইতে বলেন ৪ es USS (৭0024520555 -এর মর্মার্থ হইল 
পার্থিব সুখ সন্তোগের দ্বার উন্মুক্ত করা । 

ইমাম আহমদ রে)......উক্বা ইব্‌ন আমের (রো) হইতে বর্ণনা করেন যে, উকবা ইব্‌ন 
আমের (রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ যখন তোমরা দেখ যে, কোন ব্যক্তি পাপকার্য 
করা সত্ত্বেও তাহাকে আল্লাহ তা'আলা পার্থিব সুখ-সম্পদ দান করিতেছেন, তখন তুমি 
নিশ্চিতভাবে এই কথা মানিয়া লও যে, সেই সময়টা তাহার প্রতি আল্লাহর দেওয়া অবকাশের 
গা রা নানান সানীর 


15340505105 286০ 551 

ন্র র তা মূল নূর দুদ ডাই লজ তৰি 
করিয়াছেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)......উবাদা ইব্‌ন সামিত রো) হইতে বর্ণনা-করেন যে, উবাদা ইব্‌ন 
সামিত (রা) বলেন ঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ আল্লাহ যে জাতিকে অবশিষ্ট রাখিতে ও 
উন্নতি দান করিতে চাহেন, তাহাদিগকে সততা ও পরিমিত খাদ্য দান করেন! পক্ষান্তরে আল্লাহ 
যে জাতিকে তাহার পথ হইতে অপসারিত করিতে চাহেন, তাহাদের জন্য অসততা, 
বিশ্বাসঘাতকতা ও সম্ভোগের দরজা উন্মুক্ত করিয়া দিয়া থাকেন। 

সির রত বরা £7 


১528 pa SU 232৯5 ১ 15591 0০3 1১৯৪ চার 
অর্থাৎ ‘অবশেষে তাহাদিগকে যাহা দেওয়া হইল যখন তাহারা তাহাতে মত্ত হইল, তখন 
অকস্মাৎ তাহাদিগকে ধরিলাম, ফলে তাহারা নিরাশ হইল 1" 
আল্লাহ তা'আলা আরও বলিয়াছেন ৪ 
12102111657 75811 ১১০০8 
অর্থাৎ “অতঃপর সীমালংঘনকারী সম্প্রদায়ের মূলোচ্ছেদ করা হইল এবং প্রশংসা আল্লাহরই, 
যিনি বিশ্বজগতের প্রতিপালক ।' ইমাম আহমদ প্রমুখ ইহা বর্ণনা করিয়াছেন । 


কাছীর-_-৩/৯৬ 


Contents 


৭৬২ তাফসীরে ইব্ন কাছীর 


229 ৯6 AL 10৫ ৫ ৫ ১৫ রও ১৫৬) হি ুর্ব 2520ৰ সহ 
741০5 28234 FES AINA HLL 2 SEM OLEIIN OF (LV) 
/ sz 2/22 পা 104, Sel পুঠরাণ 2 OF টি LL 
O OPAL AEST SIM ০০ ০০১ ১ EC bl 


(45085৬৩563৫ dh LAGE HH OL HEH 0 55 
০০৯৪) 

7৮39 ৩ Ode CLIN 0১859) 0৮220 0৮%৮5 059) 
OOPS II mile SE 

০6:4৮ 37524 CELA C233. (৭) 


৪৬. “তোমরা আমাকে বল, আল্লাহ যদি তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কাড়িয়া 
নেন এবং তোমাদের হৃদয়ে মোহর মারিয়া দেন, তবে আল্লাহ ব্যতীত কোন্‌ ইলাহ আছে 
যে তোমাদিগকে এইগুলি ফিরাইয়া দিবে? দেখ, কিরূপে আমি আয়াতসমূহ বিশদভাবে 
বর্ণনা করি; এতদসত্বেও তাহারা মুখ ফিরাইয়া লয়।” 

৪৭. “তোমরা আমাকে বল, আল্লাহর শাস্তি অকস্মাৎ বা প্রকাশ্যে তোমাদের উপর 
আপতিত হইলে সীমালংঘনকারী সম্প্রদায় ব্যতীত আর কে ধ্বংস হইবে ?” 

৪৮. “রাসূলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারীরূপেই প্রেরণ করি; কেহ 
বিশ্বাস করিলে ও নিজকে সংশোধন করিলে তাহার কোন ভয় নাই এবং সে দুঃখিতও হইবে 
না।” 

৪৯. “যাহারা আমার নিদর্শনকে মিথ্যা বলিয়াছে, সত্য ত্যাগের জন্য তাহাদের উপর 
শান্তি আপতিত হইবে ৷” 

তাফসীর ঃ আল্লাহ তা'আলা স্বীয় রাসূলকে বলেন ঃ তুমি মিথ্যাবাদী অবিশ্বাসীদিগকে 
জিজ্ঞাসা কর, ূ 

(৩১৮০2 ১০, Lalit ia ul ১:11 
অর্থাৎ “আল্লাহ যদি তাহার প্রদত্ত তোমাদের শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি কাড়িয়া লন ?' 

অন্যস্থানে তিনি বলিয়াছেন ৪ 

aly ৮৯৮] ১৫] 2s 40 ৭) ৬১ 
অর্থাৎ “তিনিই তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন আর তোমাদিগকে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি দান 
করিয়াছেন।" অতঃপর শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি থাকা সত্তেও তিনি শরীআতের অনুসরণ করা 
হইতে বঞ্চিত করেন এবং সত্য উপলব্ধি ও সত্য দ্বারা উপকৃত হওয়া হইতে অন্ধ ও বধির 
করিয়া রাখেন। তাই বলা হইয়াছে ৪ ৮৫13 ৮1০ ১33 -এবং তোমাদের হৃদয়ে মোহর 
মারিয়া দেন’ 
কুরআনে অন্যত্র তিনি বলিয়াছেন 8 JL, a 41০4 ১০1 


Ed 


Contents 


' সূরা আনআম ৭৬৩ 


অর্থাৎ “দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির মালিক কে ?' 

তিনি আরো বলিয়াছেন £ 4:1৮ ৮]| ১45 11৯5 41110119123 

অর্থাৎ ‘জানিয়া রাখ, নিশ্চয়ই আল্লাহ মানুষ ও তাহার অন্তর বেষ্টন করিয়া রাখিয়াছেন।' 

অতঃপর তিনি এখানে বলিয়াছেন ৪ «২:51 141 ১42 £] ১০. 

অর্থাৎ “তিনি যদি দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি কাড়িয়া নেন এবং হৃদয়ে যদি মোহর মারিয়া দেন, 
তাহা হইলে তিনি ব্যতীত কে আছেন যে, ইহার অপনোদন ঘটাইতে পারে? 

তাই তিনি বলিয় ছেন 8 ১31 ভিটা রাখে 

অর্থাৎ “দেখ, আল্লাহ তা'আলা তাঁহার একত্বাদের নিদর্শনসমূহ কত ব্যাখ্যা করিয়া বর্ণনা 
করিয়াছেন।' তিনি এই কথা স্পষ্ট করিয়া বুঝাইয়াছেন যে, তিনি ব্যতীত অন্য কোন উপাস্য 
নাই। 

১৪১৭৯ অর্থাৎ “এই ধরনের বিবরণ ও নিদর্শন থাকা সত্ত্বেও তাহারা সত্য গ্রহণ 
ও শরীআতের অনুসরণ হইতে নিজেরা মুখ ফিরাইয়া রাখে এবং অপরকেও বাধাদান করে!” 

আওফী ইব্‌ন আব্বাস রো) হইতে বলেন £ ০৬০: অর্থ এ ১১১৯৪ অর্থাৎ পূর্বাবস্থায় 
বহাল থাকা, মুখ ফিরাইয়া রাখা । 

মুজাহিদ ও কাতাদা (র) বলেন ৫ ১:৪০ অর্থ ০১৯১: অর্থাৎ মুখ ফিরাইয়া রাখা । 

সুদ্দী (র) বলেন £ ১৯৪০ অর্থ : ১১১. অর্থাৎ বিরত রাখা । 

অতঃপর আল্লাহ তাআ'লা বলেন £ 53 411 15 1551 : 51452৮21৪ 

অর্থাৎ “তোমরা আমাকে বল, আল্লাহর শাস্তি যদি তোমাদের অজ্ঞাতে অকম্মাৎ অথবা 
১4৯ প্রকাশ্যে তোমাদের উপর আপতিত করেন”, তাহা হইলে ৪ 

১৬401) 5৪1 Yl এড ০৯ - “সীমালংঘনকারী সম্প্রদায় ব্যতীত আর কে ধ্বংস 
হইবে ?' অর্থাৎ তাহারা আল্লাহর সহিত অংশীদারিত্ের বিশ্বাসের জন্য অত্যাচারীদের অন্তর্ভুক্ত 
হইয়াছে। পক্ষান্তরে আল্লাহর ধ্বংস হইতে তাহারাই পরিত্রাণ পাইবে যাহারা তাহার ইবাদত 
করে এবং তীহার দ্বিতীয় কোন শরীক নাই বলিয়া বিশ্বাস করে । তাহাদের জন্য কোন ভয় ও 
চিন্তার কারণ নাই। অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ 


14851111555 
অর্থাৎ “যাহারা ঈমান আনিয়াছে এবং ঈমানকে শিরক দ্বারা কালিমাযুক্ত করে নাই, তাহাদের 
জন্য নিরাপত্তা রহিয়াছে এবং তাহারা সঠিক পথপ্রাপ্ত হইয়াছে ।' 
অতঃপর তিনি বলিয়াছেন £ 
১১০০৩১৮৮৮১০ Ly 
'রাসূলগণকে তো শুধু সুসংবাদবাহী ও সতর্ককারীরূপেই প্রেরণ করি।' 


অর্থাৎ রাসূলগণকে আল্লাহর ইবাদত গুযার মু'মিনদিগকে সুসংবাদ প্রদান করার জন্য এবং 
আল্লাহে অবিশ্বাসী কাফিরদিগকে দুঃসংবাদ ও ভীতি প্রদর্শন করার জন্য প্রেরণ করা হয়। 


Contents 


৭৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাই বলা হইয়াছে ৪ ০1.০19 ০০1 ১৪ অর্থাৎ ‘যে আন্তরিকভাবে ঈমান গ্রহণ করিয়া 
নবীর অনুসৃত পথে পরিচালিত হইয়া নেককাজ সম্পাদন করে ।' 

০৯১১৯ ৯৯3৩ - ‘এবং অতীত জীবনে তাহারা যাহা করিয়াছে, তাহার জন্য তাহাদের 
অনুশোচনারও কোন কারণ নাই ।' কেননা তাহাদের অতীত জীবনের ভুল-ভ্রান্তির জন্য আল্লাহ 
স্বয়ং যিম্মাদার। 

পরিশেষে তিনি বলিয়াছেন ঃ 
URED IA Cas কা] ৮9৫ 02315 
অর্থাৎ “যাহারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করিয়াছে, তাহাদিগকে কুফর ও 
অসত্যতার জন্য আযাবের সম্মুখীন হইতে হইবে ।' কেননা তাহারা আল্লাহর নির্দেশাবলী হইতে 
নিজেদের দূরে রাখিয়াছে এবং তাঁহার নিষেধ ও হারাম সমূহ তাহারা সম্পাদন করিয়াছে। 
উপরক্তু তাহারা আল্লাহর নির্ধারিত সীমাকে অতিক্রম করিয়াছেন। 


GOL OB TIAMAT S BOE ৪ ৮৫ IBY OF ৫ 
১৫৫ ধু 455 4550546 4৫৮৫5 VAM 6 
9১৫ এ PHC ULB ON ৩৬৬ ৬১০ 32 53515 । 

০২০৪০ কো Abi 

১685 GIO GENS BAG BI 62৩5 05905 II Cor) 
22452 rE US OES ৮৪০৪৪ ৬4৫০৬ 
O Cini 02 638 

(abs 1০৪৫6 hi 6 551 THI 42৩6 YIIS (or) 
০0৮3 ০4 পা 

4৮6 ৬০ তব ০০০৩ EY OLS 0530951505০) 


পরত পণ ও ওরা 02 ৮৮৫ 7৮৮ (স্পট টি IS ALY ৮5৫৫ 
৩৫০96 OH BIEL OG FH igo 
6০ € 5৮24 
০1725 


৫০. “বল, আমি তোমাদিগকেও ইহা বলি না যে, আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার 
আছে, অদৃশ্য সম্বন্ধেও আমি অবগত নহি এবং তোমাদিগকে ইহাও বলি না যে, আমি 
ফেরেশতা; আমার প্রতি যাহা প্রত্যাদেশ হয়, আমি শুধু তাহারই অনুসরণ করি । বল, অন্ধ 
ও চক্ষুম্মান কি সমান ? তোমরা কি অনুধাবন কর না ?” 


Contents 


সুরা আনআম ৭৬৫ 


৫১. “যাহারা ভয় করে যে, তাহাদিগকে তাহাদের প্রতিপালকের নিকট সমবেত করা 
হইবে এমন অবস্থায়, যখন তিনি ব্যতীত তাহাদের কোন অভিভাবক বা সুপারিশকারী 
থাকিবে না, তুমি তাহাদিগকে ইহা দ্বারা সতর্ক কর; হয়ত তাহারা সাবধান হইবে ।” 

৫২. “যাহারা তাহাদের প্রতিপালককে প্রাতে ও সন্ধ্যায় তাহার সন্তুষ্টি লাভার্থে ডাকে, 
তাহাদিগকে তুমি বিতাড়িত করিও না। তাহাদের কর্মের জবাবদিহির দায়িত তোমার নয় 
এবং তোমার কোন কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নয় যে, তুমি তাহাদিগকে 
বিতাড়িত করিবে: উহা করিলে তুমি সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত হইবে ।” 

৫৩. “এইভাবে তাহাদের এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করিয়াছি যেন তাহারা 
বলে, আমাদের মধ্যে কি ইহাদের প্রতিই আল্লাহ অনুগ্রহ করিলেন ? আল্লাহ কি কৃতজ্ঞ 
লোকদের সম্বন্ধে সবিশেষ অবহিত নহেন ?” 

৫৪. “যাহারা আমার নিদর্শনে বিশ্বাস করে, তাহারা যখন তোমার নিকট আসে, তখন 
তাহাদিগকে তুমি বলিও, তোমাদের প্রতি শান্তি বর্ষধিক হউক, তোমাদের প্রতিপালক দয়া 
করা তাহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন । তোমাদের মধ্যে কেহ অজ্ঞানতাবশত যদি মন্দ 
কার্য করে, অতঃপর তাওবা করে এবং সংশোধিত হয়, তবে তো আল্লাহ ক্ষমাশীল, পরম 
দয়ালু ।” 

তাফসীর ঃ আল্লাহ তাআ'লা স্বীয় রাসূলকে বলেন ৪ 


411১5755১১০ 1৫1 UY 0৪ অৰ্থাৎ ‘ হে রাসূল! তুমি বল যে, আমি 
তোমার্দিগকে ইহা বলি না যে, আমার নিকট আল্লাহর ধনভাপ্তার রহিয়াছে । আমি উহার 
স্বত্বাধিকারী নই এবং উহা ব্যয় করার অধিকারও আমার নাই ।' 

4511 ১151 915 অর্থাৎ “আমি তোমাদিগকে এই কথা বলি না যে, আমি অদৃশ্য সম্বন্ধে 
অবগত ৷’ বরং অদৃশ্য সম্বন্ধে একমাত্র আল্লাহই অবগত । তিনি আমাকে যতটুকু অবগত করান, 
কেবল ততটুকু আমি তোমাদিগকে অবহিত করি । 


০ ০০750 0551 55 অর্থাৎ ‘আমি এই দাবিও করি না যে, আমি ফেরেশতা"; বরং 
আমি একজন মানুষ মাত্র। তবে আল্লাহ তা'আলা তাহার তরফ হইতে আমার নিকট ওহী প্রেরণ 
করেন। এই ওহী প্রেরণের দ্বারা তিনি আমাকে সম্মানিত এবং কল্যাণসিক্ত করিয়াছেন। 

তাই তিনি বলিয়াছেন ৪ 

ll Sato hye A050 aden AE ACME ০০০০০ 
অনুসরণ করি ।' ওহীর নির্দেশ ব্যতীত এক কদমও বাহিরে যাই না। 

2013 2৮521 ৫০৪১ ৯ 05 -বিল, অন্ধ ও চক্ষুম্মান কি সমান ?' তোমরা কি 
অনুধাবন কর না? অর্থাৎ সত্যের অনুসারী এবং মিথ্যার অনুসারী কি কখনো সমান হইতে 
পারে? 


"55345 51 - ‘তোমরা কি অনুধাবন কর না? 


Contents 


৭৬৬ তাফসীরে ইব্ন কাছীর 
অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
19115 5০2 Ck এনএ 9৯ ৩০৫ GAN ১০ USS [০1112 ০৪1 
এ 


অর্থাৎ “তোমার প্রতিপালক হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে, যে ব্যক্তি তাহা 
সত্য বলিয়া জানে সে আর জ্ঞানান্ধ কি সমান ? উপদেশ গ্রহণ করে শুধু বোধশক্তিসম্পন্নরাই ।' 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন $ 
১35১১০18১৪৪ 0০০ এ। [১৮৮১৬ 0 9৮৮১5 0155 
A 
অর্থাৎ ‘হে মুহাম্মদ! যাহারা ভয় করে যে, তাহাদিগকে তাহাদের প্রতিপালকের নিকট 
সমবেত করা হইবে এমন অবস্থায় যে, তিনি ব্যতীত তাহাদের' কোন অভিভাবক বা 
১৮৮৮৪৯৬ সবর সরকারের 
১254549851 45০ 28707554757 
৮1225 


Ed 


অনুরূপ এখানে আল্লাহ বলেন ঃ 
১৫2, টা পি ৩1 ০৯৪৯৩ ১2১৭] 

অর্থাৎ “যাহারা আল্লাহর ভয়ে ভীত এবং যাহারা হিসাবের দিনের ব্যাপারে সন্ত্রস্ত আর 
যাহাদের এই ভয় রহিয়াছে যে, তাহাদিগকে কিয়ামতের দিন প্রতিপালকের নিকট সমবেত 
হইতে হইবে ৷’ 

29১ ১৭ (1 ০4:-সেইদিন তাহাদের তিনি ব্যতীত কোন ১% %% 519 ঘনিষ্টজন 
ও সুপারিশকারী থাকিবে না’ যে, তাহাদিগকে আযাব হইতে মুক্ত করিয়া আনিবে। অর্থাৎ সেই 
দিনটি কত ভয়ংকর, যেইদিন একমাত্র আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাহারো নির্দেশ কার্যকর হইবে 
না। 

০:৪৭ ৮$1-এই ভয়ের পরে হয়ত তাহারা এমন আমল করিবে, যে আমল 
তাহাদিগকে কিয়ামতের দিন কঠিন আযাব হইতে নাজাত দিবে। পরন্তু যদি তাহারা সত্যিকার 
অর্থে আমল করে, তবে তাহারা প্রত্যেকটি আমলে দ্বিগুণ সাওয়াবও পাইতে পারে । 

অতঃপর তিনি বলিয়াছেন ঃ 


+ + oso 3 


4৫৯ ৯০১১৩ ily ৪৬4৮২ ১6১১ ১:০৪ ১2১11 ১০৩ 3 
অর্থাৎ “যাহারা তাহাদের প্রতিপালককে প্রাতে ও সন্ধ্যায় তাহার সন্তুষ্টি লাভার্থে ডাকে, 
তাহাদিগকে তুমি বিতাড়িত করিও না’ বরং তাহাদিগকে তুমি তোমার বিশিষ্ট অনুসারীদের 
সমমর্যাদায় অভিষিক্ত কর। 


Contents 


সূরা আনআম ৭৬৭ 


অন্যত্র আল্লাহ তা‘আলা বলিয়াছেন ঃ 
90 U9 Dt CAIN TILL HD 555 901 05০০০ 
০১০1910১১২১ ১০ বলাও CE ০৭ ESV US SS ১০০ ৮৪ CLL 

(1১:51 014 ১০৪ 

অর্থাৎ “তুমি নিজেকে রাখিবে উহাদেরই সংসর্গে যাহারা সকাল ও সন্ধ্যায় আহ্বান করে 

উহাদের প্রতিপালককে, তাহার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা 

করিয়া উহাদের হইতে তোমার দৃষ্টি ফিরাইয়া লইও না। যাহার চিত্তকে আমি আমার স্মরণে 

অমনোযোগী করিয়া দিয়াছি, যে তাহার খেয়াল-খুশির অনুসরণ করে ও যাহার কার্যকলাপ সীমা 
অতিক্রম করে, তুমি তাহার আনুগত্য করিও না। 

১৫১.) ৩:৯০ 4-অর্থাৎ ‘যাহারা তাহাদের প্রতিপালকের ইবাদত করে এবং তাহার নিকট 
প্রার্থনা করে ।' 

১], 554510-সকালে এবং সন্ধ্যায় । ৷ "সাঈদ ইবনুল মুসাইয়াব, মুজাহিদ, হাসান 
ও কাতাদা (র) বলেন, ইহা দ্বারা ফরয নামাযসমূহকে বুঝান হইয়াছে । অন্যত্র বলা হইয়াছে ৪ 

এ ০৪15১০০০০32, 
অর্থাৎ আমি তোমাদের প্রার্থনা কবুল করিয়া নিব। 

44৯ ১১১ অর্থাৎ ‘এই আমলের দ্বারা তাহারা তাহার প্রতিপালকের অনুকম্পা কামনা 
করে।” কারণ এই আমলের ব্যাপারে তাহারা যথেষ্ট আন্তরিক ও একাগ্রচিত্ত (তাই তাহাদিগকে 
তুমি বিতাড়িত করিও না)। কেননা- 

“তাহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় এবং তোমার কোন কর্মের জবাবদিহির 
দায়িত্বও তাহাদের নয় ।' 

অনুরূপ হযরত নূহ (আ)-কে যাহারা বলিয়াছিল যে, তুমি তো আমাদিগকে ঈমান আনিতে 
বল ও তোমাকে অনুসরণ করিতে বল । অথচ আমরা দেখিতেছি যে, নীচ শ্রেণীর লোকেরা 
তোমার অনুসরণ করিতেছে! জবাবে হযরত নূহ (আ) বলিয়াছিলেন যে, তাহাদের ব্যাপারে 
আমার ভাবিবার কোন অবকাশ নাই । তাহারা কি করিতেছে তাহাও আমার দেখার বিষয় নয়। 
তবে তোমরা যদি জ্ঞানী হইয়া থাক তবে জানিয়া রাখ, তাহাদের ব্যাপারে আল্লাহই ভাল 
জানেন, তিনিই তাহাদের হিসাব গ্রহণ করিবেন । অর্থাৎ তাহাদের কর্মের হিসাব আল্লাহ তাআলা 
গ্রহণ করিবেন, তাহাদের হিসাব গ্রহণের দায়িত্ব আমার নয়। তেমনি আমার কর্মের হিসাব 
লইবার দায়িতৃও তাহাদের নয়। 

তঃপর তিনি বলিয়াছেন ৪ ১৮০10 2০ টসে pas hi 

অর্থাৎ “হে নবী! আপনি যদি আপনার নিকট হইতে তাহাদিগকে তাড়াইয়া দেন, তাহা 

হইলে আপনি সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত হইবেন ।' 


Contents 
৭৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ (র)......ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) 
বলেন ঃ একদা কুরায়শের একটি দল আসিয়া উপস্থিত হয়। তখন রাসূলুল্লাহ সা)-এর নিকট 
খাববাব, সুহাইব, বিলাল ও আম্মার (রা) প্রমুখ বসা ছিলেন৷ তখন তাহাদিগকে উদ্দেশ্য করিয়া 
কুরায়শ দল রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করে, হে মুহাম্মদ! তোমরা কি এই লোকগুলিকে ভাল 
মনে কর ? তৎক্ষণাৎ এই আয়াতটির- 
১১ ক CA LD Ad ১৮০৯৪ 01 05805 001 এস 

-এই পৰ্যন্ত অবতীর্ণ হয়। 

ইব্ন জারীর (র)......ইব্‌ন মাসউদ রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) 
বলেন £ একদা কুরায়শের একটি দল রাসূলুল্লাহ (সা)-এর দরবারে আসে । তখন তাহার নিকট 
উপস্থিত ছিলেন সুহাইব, বিলাল, আম্মার ও খাববাব (রো) প্রমুখ দুর্বল মুসলমানগণ । ইহাদিগকে 
দেখিয়া তাহারা বলিল, হে মুহাম্মদ! তোমরা কি এই সব লোককে পসন্দ কর ? ইহারা কি সেই 
সব লোক, আমাদিগকে রাখিয়া যাহাদের প্রতি আল্লাহ কৃপা বর্ষণ করিয়াছেন ? আমরা কি 
ইহাদের সহিত একত্রে তোমার অনুসরণে নিয়োজিত থাকিব ? অসম্ভব । তুমি ইহাদিগকে তোমার 
নিকট হইতে বিতাড়িত করিলেই কেবল আমরা তোমার অনুসরণে অগ্রসর হইয়া আসিতে 
পারি। অতঃপর আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়। 

ইব্‌ন আবূ হাতিম (র)......খাব্বাব রো) হইতে বর্ণনা করেন যে, খাব্বার (রা) £ 

(৮০008১45155 ১১০৯৪ 901 LEY 

- আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন £ একদা রাসূলুল্লাহ (সা)-এর নিকট আকরা ইবৃন 
হাবিস তাইমী ও উআয়না ইব্‌ন হিস্ন ফাযারী আসে । তখন রাসূলুল্লাহ (সা)-এর নিকট বসা 
ছিলেন সুহাইব, বিলাল, আম্মার ও খাববাব (রা) প্রমুখ দুর্বল মুসলমানবৃন্দ। তাহারা এই সকল 
লোককে রাসূলুল্লাহ (সা)-এর নিকটে দেখিতে পাইয়া তাহদিগকে অবজ্ঞা প্রদর্শন করে । ইহার 
পর তাহারা রাসূলুল্লাহ সো)-কে একান্তে ডাকিয়া বলে, আমরা আপনার মজলিসে নিয়মিত 
অংশগ্রহণ করিতে চাই। এই নিম্ন শ্রেণীর লোকগুলো এই সম্পর্কে অবগত যে, তাহাদের চাইতে 
আমরা প্রতিষ্ঠিত ও সম্মানিত। আপনার নিকট সব সময় আরবের বিভিন্ন গোত্রের বহু 
সম্মানিতজন আসিয়া থাকেন। তাহারা যদি আসিয়া ইহাদের সহিত আমাদিগকে মজলিসে বসা 
দেখেন তাহা হইলে আমাদের আর ইয্যত থাকিবে না। তাই আমরা যখন আপনার নিকট 
আসিয়া বসিব, তখন ইহাদিগকে অন্যত্র সরিয়া যাইতে বলিবেন। আমরা চলিয়া যাওয়ার পর 
ইহারা আসিয়া আপনার নিকট বসিলে আমাদের তাহাতে কোন আপত্তি নাই। রাসূলুল্লাহ সো) 
বলিলেন ঃ আচ্ছা । অতঃপর তাহারা বলিল, এই ব্যাপারে তাহা হইলে আমাদিগকে লিখিত দিন। 

তঃপর রাসূলুল্লাহ (সা) কাগজ চাহিয়া পাঠান এবং চুক্তিপত্র লেখার জন্য হযরত আলী (রা)- 

কে ডাকেন। তখন আমরা কয়জন এককোণে চুপ করিয়া বসিয়াছিলাম। এমন সময় হযরত 
জিবরাঈল (আ) অবতীর্ণ হইয়া বলেন ৪ ₹$: ১০১: ১2311 ১১৮৪ y, 


Contents 


সূরা আনআম ৭৬৯ 


অর্থাৎ ‘যাহারা তোমার প্রতিপালককে ডাকে, তাহাদিগকে তুমি বিতাড়িত করিও না।' এ 
ঘাত তি রর ত) কাজটা হায় হইতে বেন অতল 
তাহার কাছে ডাকিয়া বসান। আসবাতের সূত্রে ইবৃনে জারীর ইহা বর্ণনা করিয়াছেন। 

এই হাদীসটি দুর্বল । কেননা এই আয়াতটি মক্কী আর আকরা ইবৃন হাবিস ও উআইনা 
ইসলাম গ্রহণ করিয়াছেন হিজরতেরও বেশ পরে। 

সুফিয়ান সাওরী (র)......শুরাইহ হইতে বর্ণনা করেন যে, শুরাইহ বলেন ঃ সাদ (রা) 
বলিয়াছেন যে, এই আয়াতটি যে ছয়জন সাহাবী সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে, তাহাদের মধ্যে ইবৃন 
মাসউদ (রা)-ও একজন । তখন আমরা সকলে রাসূলুল্লাহ (সা)-এর বেশি নিকটস্থ হওয়ার 
প্রতিযোগিতায় লিপ্ত থাকিতাম। আমরা তাহার খুব কাছে বসিয়া তাহার কথা শুনিতাম। এই 
অবস্থায় কুরায়শরা রাসূলুল্লাহ (সা)-কে বলিল, আপনি আমাদিগকে দূরে রাখিয়া উহাদিগকে 
(নিম্ন শ্রেণীর ) কাছে টানিয়া বসান কেন ? এই কথার প্রেক্ষিতে নাযিল করা £ 


lly 59১31021623 955১ ll ০০০৪ ১৩ ‘যাহারা তাহাদের প্রতিপালককে 
প্রাতে ও সন্ধ্যায় ডাকে ও তীহার সন্তুষ্টির জন্য ইবাদত করে, তাহাদিগকে তুমি বিতাড়িত 
করিও না।' 

হাকিম রে) স্বীয় মুসতাদরাকে ইহা বর্ণনা করিয়াছেন এবং তিনি বলিয়াছেন, সহীহদ্ধয়ের 
শর্তে এই হাদীসটি বিশুদ্ধ । মিকদাম ইব্‌ন শুরাইহ্‌র সূত্রে ইব্‌ন হিব্বান স্বীয় সহীহ সংকলনেও 
এই হাদীসটি বর্ণনা করিয়াছেন । 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ০৯৮০ Me Sl এও 

অর্থাৎ “এইভাবে তাহাদের এক দলকে অন্যদল দ্বারা পরীক্ষা করিয়াছি ।' 

(3১০১৮ 1401551015০ os ol _-তাহারা বলে, আমাদের মধ্যে কি 
ইহাদের প্রতিই আল্লাহ অনুগ্রহ করিলেন?’ 

বস্তুত ইসলামের প্রথমদিকে রাসূলুল্লাহ (সা)-এর পুরুষ ও মহিলা অনুসারীদের অধিকাংশই 
ছিলেন দুর্বল সমাজের ও নিম্ন শ্রেণীর । উচ্চ শ্রেণীর অনুসারী ছিলেন নগণ্য সংখ্যক। 

নূহ (সা)-কে তাহার কওমের লোকেরা বলিয়াছিল ঃ 

19111 15১05104317) 1১ ০:৩। 2] 42০1 এ।১১ 0০3 অর্থাৎ ‘আমরা আপনার 

অনুসারীদের মধ্যে সবই দেখিতেছি সমাজের নিন্শ্রেণীর লোক। আপনার অনুসারীদের মধ্যে 
কোন সম্মানিত লোক আমরা দেখিতে পাইতেছি না!’ 
লোকেরা কি তাহার অনুসরণ করে, না প্রতাপশালী লোকেরা তাহার অনুসরণ করে ? জবাবে 
আবু সুফিয়ান বলিয়াছিলেন, সমাজের দুর্বল ও দরিদ্র লোকেরা তাহার অনুসরণ করিতেছে। 
তদুত্তরে হেরাক্রিয়াস বলিয়াছেন, প্রথমদিকে এই ধরনের লোকেরাই রাসূলের অনুসরণ করিয়া 
থাকে। 

মোটকথা কুরায়শের মুশরিকরা দুর্বল মু'মিনদিগকে তুচ্ছ-তাচ্ছিল্য করিত এবং সুযোগ 
বুঝিয়া তাহাদের প্রতি অত্যাচার চালাইত। তাহারা বলিত, আল্লাহ এইসব লোককে কেন তাহার 


কাছীর-_-৩/৯৭ 


Contents 


৭৭০ তাফসীরে ইব্‌ন কাছীর | 


আশীর্বাদপুষ্ট করিলেন ? কেন ইহাদিগকে সত্যের পথে চালিত করিলেন ? অর্থাৎ এইসব 
লোককে যে কাজে প্রথমে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হইয়াছে, তাহা যদি উত্তম কাজ হইত, 
তবে তাহাদিগকে কেন প্রথমে যোগ দেওয়ার ইচ্ছা বা বুঝ দেওয়া হইল না? অন্যত্র বলা 
হইয়াছে যে, তাহারা বলিতঃ 
lle 1১৮5 ৩ 91 “যদি ইহারা আমাদের হইতে উত্তম হইয়া থাকে, 
তবে আমাদের হইতে সেই ব্যাপারে ইহারা অগ্রগামিত্ব লাভ করিত না।' 
অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন £ 


০ ০৪ co 2 os ele oo Gy of ee ee 6 YG Oe পা 12০ “#2 }o ০০৮ ios ০ 

রঃ চে এ | | | |." ঞ | চে ষ্ * | ক্ষ I. & ক | > ও [| 

০৮০৪০ (51 1৮০ al 9১৪ ০2১] JG on (১১১ A sli i EC 
4 


(2২১ ০০৯05 0০ ০৪১ 

অর্থাৎ ‘যখন তাহাদের নিকট আমার স্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, তখন কাফিররা 
মু"মিনদিগকে বলে, এই উভয় দলের মধ্যে কাহারা উত্তম এবং কাহারা সম্মান ও সম্পদের 
অধিকারী ?" 

এই কথার জবাবে আল্লাহ তা'আলা বলেন ঃ 

(2০১9 051 ১০১৯ ১০৪ ১০৫ (1৯174, 

অর্থাৎ ‘আমি ইহাদের পূর্বে কত জাতিকে ধ্বংস করিয়াছি যাহারা সম্মান, সম্পদ ও 
পদাধিকারে বহু উচুস্তরের ছিল।' 

মুশরিকরা বলিয়াছিল যে, (১১5 ১০142154101 9০০9] অর্থাৎ ‘আল্লাহ তা'আলা 
তাহাদের চাইতে দুর্বল মুসলমানদিগকে কেন প্রাধান্য দেন? এই কথার জবাবে আল্লাহ তা'আলা 
বলেন ৪ ০১১৫১54101১] অর্থাৎ ‘আল্লাহ তা'আলা কি কৃতজ্ঞ, পুণ্যাত্মা ও 
ন্যায়পরায়ণ লোকদের সম্পর্কে অবহিত নহেন ?' অর্থাৎ তিনি কি অবহিত নহেন যে, কথায়, 
কাজে ও হৃদয় দিয়া কাহারা তাহার শোকর গুযারী করে ? তাই যাহারা শোকর গুযার, 
তাহাদিগকেই আল্লাহ তা'আলা সত্য কর্ম সম্পাদনের পথে পরিচালিত হইবার তাওফীক দান 
করেন ও তাহার অনুকম্পায় তাহাদিগকে অন্ধকার হইতে আলোর দিকে নিয়া আসা হয় এবং 
তাহাদিগকে সঠিক সরল পথের হিদায়াত দান করা হয়। অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 


০ 5%2 


il খা এ 015 পলি sd Gs sale 92৬15 

অর্থাৎ “যাহারা আমার পথে জিহাদ করে আমি তাহাদিগকে অবশ্যই আমার পথসমূহে 
হিদায়াত দান করি এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মপরায়ণদের সঙ্গে রহিয়াছেন।' 

সহীহ হাদীসে আসিয়াছে যে, আল্লাহ তা'আলা বান্দাদের বর্ণ ও চেহারা দেখেন না; বরং 
তিনি দেখেন তাহাদের অন্তর ও আমলসমূহ। 

ইব্‌ন জারীর (র) রি ইকরিমা হইতে বর্ণনা করেন যে, ইকরামা ১-:31| ১১১১1 
82) 11:৮2 01 1১৮০ -এই আয়াতটির ব্যাখ্যা প্রসঙ্গে বলেন £ একদা বনী আব্দে 
মানাফের কাফির উত্তবা ইব্‌ন রবী'আ, শায়বা ইব্‌ন রবী'আ, মুতইম ইবৃন আদী, হারিস ইব্‌ন 


Contents 
সুরা আনআম | ৭৭১ 


নুফাইল ও কুরযা ইব্‌ন আব্দে আমর ইব্‌ন নুফাইল প্রমুখ আবূ তালিবের নিকট উপস্থিত হইয়া 
বলিল, হে আবূ তালিব! আপনার ভাতিজা মুহাম্মদ যদি তাহার অনুসারী দাস শ্রেণীর 
লোকদিগকে তাহার নিকট হইতে তাড়াইয়া দেয়, তাহা হইলে আমরা তাহার অনুসরণ করিব ও 
তাহাকে সত্য বলিয়া স্বীকার করিব। কেননা তাহার অনুসারী দাসগুলি একদিন আমাদেরই দাস 
ছিল। তাই তাহারা আমাদের চাইতে বহু নিম্নস্তরের লোক । তাহাদের সহিত আমরা একদলে 
যোগ দিতে পারি না। 

অতঃপর আবূ তালিব আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে এই প্রস্তাব দিলে উমর (রা) বলেন, 
তাহাদের প্রস্তাব বাস্তবায়ন করিয়া দেখা যাইতে পারে যে, এই রকম করা হইলে কাফিররা 
কি করে। তাহারা তাহাদের ওয়াদার উপর স্থির থাকে কি না, তাহা পরীক্ষা হইয়া যাইবে। 
তখন আল্লাহ তা'আলা, ১ ll yas 01 SALES 981 9555 হইতে ১ 
১+১৫4৮ 425 এ এই পর্যন্ত অবতীর্ণ করেন। 

“বর্ণনাকারী বলেন, যে সকল মুসলমান দাসদিগকে লক্ষ্য করিয়া কাফিররা এই প্রস্তাব 
করিয়াছিল, তাহারা হইলেন £ বিলাল, আম্মার ইবৃন ইয়াসার, আবু হুযায়ফার আযাদকৃত দাস 
গানুভী (রা)-সহ আরো অনেকে । 

আযাদকৃত গোলামের মালিক ও তাহাদের হালীফ কাফির কুরায়শ সর্দারদের সম্পর্কে নাযিল 
হইয়াছে এই আয়াতটি 8 ,, 

(56215 411 ১০ eal 51951 ax peas 05 USE 

“এইভাবে তাহাদের এক দলকে অন্য দল দ্বারা পরীক্ষা করিয়াছি যেন তাহারা বলে, 
আমাদের মধ্য হইতে কি ইহাদের প্রতিই আল্লাহ অনুগ্রহ করিলেন?’ 

এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর উমর (রা) রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া তাহার 
ইতিপূর্বে বর্ণিত ভুল পরামর্শ সম্পর্কে ওযরখাহী করেন। অতঃপর হযরত উমর (রা)-এর এই 
ওযরখাহীর প্রেক্ষিতে আল্লাহ তা'আলা এই আয়াতটি অবতীর্ণ করেন ঃ 

১5150851055 09১2 021 YD 1915 

“যাহারা আমার নিদর্শনে বিশ্বাস করে, তাহারা যখন তোমার নিকট আসে, তখন 
তাহাদিগকে তুমি বলিও, “তোমাদের প্রতি শান্তি বর্ষিত হউক ।' ' ূ 

অর্থাৎ তাহাদের প্রতি শাস্তি বর্ষণ করিয়া তাহাদের সম্মান বৃদ্ধি করিয়া দাও এবং তাহাদিগকে 
আল্লাহর সুপ্রশস্ত কৃপার সুসংবাদ দান কর । তাই তিনি বলিয়াছেন ঃ 

অর্থাৎ অনুরাগ ও ইহসানবশত তিনি নিজের জন্য দয়া করা ওয়াজিব বলিয়া স্থির করিয়া 
নিয়াছেন। 


Contents 


৭৭২ ' তাফসীরে ইব্‌ন কাছীর 


২1041৮১০৫১০ 4০ ০৯ £-তোমাদের মধ্যে কেহ অজ্ঞানতাবশত যদি মন্দ 
কার্য করে।' 

পূর্বসূরীদের কেহ বলিয়াছেন-যে পাপ করে সে অজ্ঞ । 

মু'তামার ইব্ন সুলায়মান (র)...... ইকরিমা হইতে বি 1১,৫১০ ০ ৩০ 
আয়াতাংশের মর্মার্থে বলেন ঃ দুনিয়াদারী অর্থই অজ্ঞতা । ইব্‌ন আবু হাতিম (র) ইহা বর্ণনা 
করিয়াছেন। 

০০০1 ১১১ ০০৯ PES -অতঃপর যদি তাওবা করে এবং নিজেকে সংশোধন করে ।' 
অর্থাৎ অতঃপর যদি পাঁপ হইতে প্রত্যাবর্তন করে এবং ভবিষ্যতে যদি পাপ না করার প্রতিজ্ঞা 
করে। 

১৯১ ১৬৪ £ 5. -তিবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।' 

ইমাম আহমদ (র)......আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ আল্লাহ তা'আলা যখন সৃষ্ট জীবসমূহের ভাগ্য নির্ধারণ 
করেন, তখন তিনি স্বীয় লেখ্য ফলক 'লাওহে মাহফ্যের' উপর লিখিয়াছেন যে, আমার 
নির্দয়তার উপরে আমার দয়ার প্রাধান্য থাকিবে । 

এই হাদীসটি সহীহদ্বয়েও বর্ণিত হইয়াছে । এইভাবে আবু হুরায়রা (রা) হইতে আ'মাশও 
ইহা বর্ণনা করিয়াছেন। আবু হুরায়রা (রা) হইতে মুসা ইব্‌ন উকবার সৃত্রেও ইহা বর্ণিত 
হইয়াছে। অনুরূপভাবে হযরত নবী (সা) হইতে লাইসও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন মারদুবিয়া (র)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) 
বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ যখন আল্লাহ ত'আলা (হাশরের দিন) বিচারকার্য সমাপ্ত 
করিয়া নিক্রান্ত হইবেন, তখন আরশপৃষ্ঠ হইতে এই লিখা বাহির হইবে যে, নিশ্চয়ই আমার দয়া 
আমার নির্দয়তার উপরে প্রাধান্যপ্রাপ্ত এবং আমি অশেষ দয়াশীল ও পরম করুণাময় । 

অতঃপর তিনি এমন এক মুষ্টি অথবা দুই মুষ্টি সৃষ্ট জীব জাহান্নাম হইতে বাহির করিয়া 
আনিবেন যাহাদের পুণ্য বলিতে কিছুই ছিল না। তাহাদের দুই চোখের মধ্যে বরাবর লেখা 
থাকিবে - [11 “৪২০ (আল্লাহর আযাদকৃত)। 

আবদুর রাযযাক (র)......সালমান (রা) হইতে বর্ণনা করেন যে, সালমান ১৫: 5৫ 
২০৯১1] ৭০৪১ ৮1০ -এই আয়াতাংশটির ব্যাখ্যা প্রসঙ্গে বলেন £ আমি তাওরাতে দেখিয়াছি 
যে, আল্লাহ তা'আলা পৃথিবী ও আকাশসমূহ সৃষ্টি করার সময় একশত দয়া সৃষ্টি করেন। অর্থাৎ 
জীব সৃষ্টির পূর্বে তিনি দয়া সৃষ্টি করেন। অতঃপর জীব সৃষ্টি করিয়া সকল জীবের মধ্যে 
এক-শতধাশ দয়া বন্টন করিয়া দেন এবং নিজের জন্য রাখেন অবশিষ্ট নিরানব্বই শতধাশ । এই 
একাংশ দয়ার ক্রিয়ায় মানুষ একে অপরকে ভালবাসে, গ্রীতিময় ইতিহাসের সৃষ্টি করে, 
ভালবাসার বন্ধনে সমাজে বসবাস করে । উটনী, গাভী, বকরী এই একাংশ দয়ার বলে স্বীয় 
শাবককে আদর করে। ইহারই বলে বিষধর সাপেরা একত্রে বাস করে । কিয়ামতের দিন আল্লাহ 
পাক তাহার নিরানব্বই (শতাংশ) দয়া এবং সৃষ্টিজীবকে দেয়া দয়াসমূহ একত্র করিয়া সকল দয়া 
পাপীদের ত্রাণে নিয়োগ করিবেন। 


Contents 


সূরা আনআম " ৭৭৩ 


এই বিষয়ের উপর বহু মারফু হাদীস রহিয়াছে যাহার বর্ণনা সামনে আসিতেছে। 
উহা ০৮০১৫ ০৭৩ ৮০৯০৩ এই আয়াতের তাফসীর প্রসঙ্গে আলোচিত হইবে। 
উল্লেখ্য যে, রাসূলুল্লাহ (সা) মু'আয ইব্‌ন জাবাল (রা)-কে জিজ্ঞাসা করিয়াছিলেন যে, তুমি 
কি জান, আল্লাহর প্রতি বান্দার কি দায়িত্‌ £ বান্দার দায়িত্ব হইল, আল্লাহর ইবাদত করা এবং 
তাহার সহিত কাহাকেও শরীক না করা । 
অতঃপর তিনি জিজ্ঞাসা করেন ঃ তুমি কি জান, বান্দার প্রতি আল্লাহর দায়িত্ব কি? আল্লাহর 
দায়িত্ব হইল বান্দাকে শাস্তি না দেওয়া । 
ইমাম আহমদ (র)......আবু হুরায়রা (রা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন । 
0৮১00252495 9১। 0438 এ৩৫% (০০) 
১০৫92 ASI YT OF 54 95১৩2 রাগ SHUEY 0 (০৭) 
0১542002616 4 BEALS 
vy OPS ১১ (১5 Usp বে VEWEYOS । (ov) 


EE 


06৮98144285 EBL এ 252; ১ 28১৩) ৮৩ 


2 
টি পচ ক ওরা 23 ওত 2 


১৮৩১: 3 CGS I নে ৩5৯-০6 Lyi 6S OF (0A 


৩) 


i 


+2413 be 4? ১5১৭)৩4০৭ SHI 78৩5 0৭) 
৩৮৫9 BLN 905১ 265 ৬4 IBIS bs LES CU; 
0৬8 ESL IL ১:৩৫ 


৫৫. “এইভাবে আয়াত বিশদভাবে বর্ণনা করি যাহাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়” 

৫৬. “বল, তোমরা আল্লাহ ব্যতীত যাহাদিগকে আহ্বান কর, তাহাদের ইবাদত 
করিতে আমাকে নিষেধ করা হইয়াছে; বল, আমি তোমাদের খেয়াল-খুশির অনুসরণ করি 
না; উহা করিলে আমি বিপথগামী হইব এবং সংপথপ্রাপ্তদিগের অন্তর্ভুক্ত থাকিব না।” 

৫৭. “বল, আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর নির্ভরশীল, অথচ তোমরা 
উহাকে প্রত্যাখ্যান করিয়াছ; তোমরা যাহা সত্বর চাহিতেছ তাহা আমার নিকট নাই; কর্তৃত্ব 
তো আল্লাহরই, তিনি সত্য বিবৃত করেন এবং ফয়সালাকারীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ ।” 

৫৮. “বল, তোমরা যাহা সত্বর চাহিতেছ তাহা যদি আমার নিকট থাকিত তবে আমার 
ও তোমাদের মধ্যকার ব্যাপারে তো ফয়সালা হইয়াই যাইত, এবং আল্লাহ 
. সীমালংঘনকারীদের সম্বন্ধে সবিশেষ অবহিত ।” 


Contents 


৭৭৪ ' তাফসীরে ইব্‌ন কাছীর 


৫৯. “অদৃশ্যের কুপ্জী তাহারই নিকট রহিয়াছে, তিনি ব্যতীত অন্য কেহ তাহা জানে 
না। জল ও স্থলে যাহা কিছু আছে তাহা তিনিই অবগত; তাহার অজ্ঞাতসারে একটি পাতাও 
পড়ে না; মৃত্তিকার অন্ধকারে এমন কোন শস্যকণাও অঙ্কুরিত হয় না অথবা সজীব কিংবা 
শুষ্ক এমন কোন বস্তু নাই যাহা সুস্পষ্টভাবে কিতাবে নাই ।” 

তাফসীর ঃ ইতিপূর্বের আলোচনায় যেভাবে দলীল-প্রমাণ দ্বারা হিদায়াত ও সঠিক পথের 
ব্যাখ্যা করা হইয়াছে, সেইভাবে যে সব আয়াত শ্রোতাদের জন্য ব্যাখ্যার প্রয়োজন থাকে, সেই 
সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন £ 231 4৪১ এ ‘এইভাবে আয়াত বিশদভাবে বর্ণনা 
করি।' 

০১০১৯] 43০5 9১555213-যাহাতে অপরাধীদের পথ প্রকাশিত হয় ।' অর্থাৎ 
যাহাতে রাসূলগণের বিরদ্ধবাদীদের গমনাগমন পথ সুপ্রকাশিত হইয়া যায়।, 

কেহ এই আয়াতাংশকে ০১২০ || ১০ ০১:15 এইভাবে পড়িয়াছেন। অর্থাৎ 
অপরাধীদের পথ প্রকাশকারী হে মুহাম্মদ! অথবা হে অপরাধীদের পথ প্রকাশকারী! 

(৮১১ ০০ ২553 ০০০51 45 -বিল, আমি আমার প্রতিপালকের স্পষ্ট প্রমাণের উপর 
নির্ভরশীল ৷’ অর্থাৎ যে ওহী আল্লাহ তা'আলা আমার নিকট প্রেরণ করেন আমি তাহার উপরে 
সজাগ দৃষ্টিতে প্রতিষ্ঠিত রহিয়াছি। 

$4১৫3-অথচ ‘আল্লাহর পক্ষ হইতে যে সত্য আমার নিকট প্রেরিত হইয়াছে, উহা 
তোমরা প্রত্যাখ্যান করিয়াছ।' 

© uss Us se Ls অর্থাৎ ‘যে আযাব তোমরা সত্বর চাহিতেছ, তাহা 
আমার অধিকারে নয় ।' 

এ 91২৯] ১ “কর্তৃত্ব তো আল্লাহরই ।' অর্থাৎ একমাত্র আল্লাহর নির্দেশ কার্যকর । 
০০ রিতার ভার চা 
হিকমত অবলম্বনপূর্বক তোমাদের প্রতি তোমাদের প্রার্থিত আযাব আরোপ করিতে বিলম্ব করেন 
বা তোমাদিগকে অবকাশ দেন, তবে তাহা তাহার ইচ্ছাধীন। 

তাই তিনি বলিয়াছেন ৪ ১41. $]1 ১ 5৯ 4৯11 ০৪-"তিনি সত্য বিবৃত করেন 
এবং ফয়সালাকারীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ ।' অর্থাৎ বিচারকার্য নিষ্পত্তি করায় এবং বান্দাদের 
প্রতি নির্দেশ ও আদেশ প্রদানে তিনি সর্বাপেক্ষা ক্ষমতাবান। 

তঃপর বলা হইয়াছে ঃ 

৭৫23 ১২১ ১০১1 ৪৮5০] SILLS Cisse 019 UY 

অর্থাৎ “বল, তোমরা যাহা সতৃর চাহিতেছ তাহা যদি আমার নিকট থাকিত তবে আমার ও 
তোমাদের মধ্যকার ব্যাপারে তো ফয়সালাই হইয়া যাইত এবং আল্লাহ সীমালংঘনকারীদের 
সম্বন্ধে সবিশেষ অবহিত !' 

এখন প্রশ্ন হইল যে, এই আয়াতের বক্তব্য এবং সহীহদ্বয়ে হযরত আয়েশা (রা)- এর বর্ণিত 
হাদীসটির মধ্যে অসামঞ্জস্য কেন ? হাদীসটি এই ৪ 

সহীহদ্বয়ে আয়েশা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, আয়েশা (রো) রাসূলুল্লাহ (সা)-কে 
জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল! আপনার জীবনে উহুদের চাইতেও কঠিন কোন দিন 


Contents 


' সূরা আনআম ৭৭৫ 


অতিবাহিত হইয়াছে কি ? জবাবে তিনি বলেন ঃ এইদিনের চাইতেও কঠিন কষ্ট আমি আকাবার 
দিন পাইয়াছি। যখন আমি ইব্‌ন আবদে ইয়ালীল ইব্‌ন আবৃদে কুলাল গ্লোত্রের নিকট আমার . 
দাওয়াত পেশ করিয়াছিলাম, তাহারা আমার দাওয়াত নির্মমভাবে প্রত্যাখ্যান করিয়াছে! আমি 
ভীষণ মনোব্যথা নিয়া চলিয়া আসিতেছিলাম। কারণে মু‘আলিব নামক স্থানে আসিয়া যখন 
পৌঁছি, তখন আমি প্ৰকৃতিস্থ হই। তখন মাথা উপরের দিকে তুলিয়া দেখিতে পাই যে, একখানা 
মেঘ আমার মাথার উপরে ছায়া হইয়া রহিয়াছে । সেই মেঘখানার মধ্যে জিবরাঈল (আ)-কে 
দেখা যাইতেছিল। তিনি আমাকে উদ্দেশ্য করিয়া বলিতেছিলেন, হে মুহাম্মদ (সা)! আপনার 
জাতির লোকেরা আপনার সহিত যে দুর্ব্যবহার করিয়াছে, তাহা আল্লাহ দেখিয়াছেন। 'তাই 
আল্লাহ তা“আলা পর্বতের ফেরেশতাকে আপনার নিকট পাঠাইয়াছেন। আপনি তাহাকে যাহা 
ইচ্ছা নির্দেশ করিতে পারেন । তখন পর্বতের ফেরেশতা রাসূলুল্লাহ (সা)-কে সালাম দিয়া বলেন, 
আল্লাহ তা'আলা আমাকে আপনার নিকট প্রেরণ করিয়াছেন। আপনি যদি আদেশ করেন তাহা 
হইলে আমি উভয় পাহাড় আপনার স্বজাতির উপর নিক্ষেপ করিব। তখন রাসূলুল্লাহ (সা) 
জবাবে বলেন ঃ আমি আশা রাখি যে, আল্লাহ তা'আলা এই সকল কাফিরের ওরসে এমন সন্তান 
জন্ম দিবেন যাহারা হইবে ঈমানদার এবং আল্লাহর সহিত তাহারা অন্য কাহাকেও শরীক করিবে 
না। | | 

সহীহ মুসলিমে এই কথাও বর্ণিত হইয়াছে যে, ফেরেশতাগণ তাহাদের আযাব অবতরণের 
প্রস্তাব রাসূলুল্লাহ (সা)-এর নিকট পেশ করিলে তিনি তাহাদিগকে অবকাশ প্রদানের কথা বলেন 
এবং তিনি তাহাদিগকে বিলম্বে আযাব অবতীর্ণ করিতে অনুরোধ করেন । এই কারণে যে, হয়ত 
ভবিষ্যতে ইহাদের ওরসে মু'মিন পয়দা হইবে । 

অতএব কথা হইল যে, আলোচ্য আয়াত এবং উপরোক্ত হাদীসের মধ্যে অসামঞ্জস্য প্রকাশ 
পাইতেছে। 
অধিকার বা শক্তি যদি আমার হাতে থাকিত তবে তোমাদের ও আমাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা 
তখনই করিয়া ফেলিতাম । আমি তোমাদের প্রতি তৎক্ষণাৎ আযাব নাযিল করিতাম ৷ অথচ এই 
হাদীসে দেখা যায় যে, আযাব অবতীর্ণ করার সুযোগ তীহার হাতের মুঠীয় আসার পরেও তিনি 
কাফিরদিগকে অবকাশ দেন ও ফেরেশতাদিগকে তাহাদের প্রতি আযাব অবতীর্ণ না করার জন্য 
অনুরোধ করেন। 

এই সংশয় ও অসামঞ্জস্যতার সমতা বিধানের পন্থা হইল এই £ আয়াতে উল্লেখিত হইয়াছে 
যে, তাহারা আযাবের জন্য আকাজিক্ত ছিল ও আযাবের জন্য তাহারা প্রার্থনা করিয়াছিল । তাই 
তাহাদের আকাঙ্ক্ষা নিবৃত্ত করার তাগিদে আযাব অবতীর্ণ করাটা বাঞ্চনীয় ছিল। অন্যদিকে 
আযাবের জন্য আকাবার কাফিরদের আকাঙ্ক্ষিত থাকার কথা হাদীসে উল্লেখ নাই; বরং 
ফেরেশতারা তাহাদের নিজেদের পক্ষ হইতে আযাব নিয়া উপস্থিত হইয়াছিলেন। তাহারা 
আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে বলিয়াছিলেন যে, আপনি যদি বলেন, তাহা হইলে মক্কার ‘পাথরের’ 
পর্বতদ্বয় যাহা উত্তর ও দক্ষিণদিক দিয়া তাহাদিগকে বেষ্টন করিয়া আছে, উহার নিম্পেষণে 


Contents 


৭৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহাদিগকে নিশ্চিহ্ন করিয়া দেই। কেবল সেই মুহুর্তে রাসৃসুল্লাহ সো) তাহাদের প্রতি আযাব 
অবতীর্ণকরণে বিলম্ব ও অবকাশ দানের জন্য অনুরোধ করেন। 

অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 ৬১%। (০৮29 Al ০০0০ ১১০9 

অর্থাৎ “অদৃশ্যের কুঞ্জী তাহারই নিকট রহিয়াছে, তিনি ব্যতীত কেহ তাহা জানে না।' 

ইমাম বুখারী (র)......আবদুল্লাহ রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবদুল্লাহ (রা) বলেন 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ অদৃশ্যের কুঞ্জী পাচটি । তবে উহা কি কি, তাহা একমাত্র আল্লাহই 
জানেন। 

'তবে পীচটি বিষয় সম্পর্কে কুরআনে বর্ণিত হইয়াছে। উহা হইল কিয়ামত সংঘটিত হওয়ার 
জ্ঞান, বারি বর্ষণ, ভ্রণের সন্তান, আগামীদিনের উপার্জন এবং মৃত্যুবরণের স্থান। এই পীচটি 
বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহ অবহিত । নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ। 

উমর (রা)-এর একটি হাদীসে আসিয়াছে যে, একদা জিবরাঈল (আ) বেদুঈনের সূরতে 
* আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে ঈমান, ইসলাম ও ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি জবাবের 
এক পর্যায়ে বলেন যে, পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহর নিকট সংরক্ষিত। এই কথা বলিয়া তিনি 
এই আয়াতটি পাঠ করেন- “নিশ্চয়ই একমাত্র আল্লাহর নিকট রহিয়াছে কিয়ামত সংঘটিত 
হওয়ার জ্ঞান... | 

আলোচ্য আয়াতাংশের পরবর্তী অংশে আসিয়াছে ঃ 


১৯৩ ll ৮০129 ‘জলে ও স্থলে যাহা কিছু আছে, তাহা তিনিই অবগত ।' 
অর্থাৎ জলে ও স্থলে যাহা কিছু আছে, তাহার সবকিছুর জ্ঞান আল্লাহর আয়ত্তাধীন । পৃথিবী ও 
আকাশসমূহের সামান্যতম মরীচিকাও তাহার অবগতির বাহিরে নয়। এই ব্যাপারে কবি 
সারসারী যথার্থ বলিয়াছেন ৪ 

5১151 ১51 051০ * 05155414215 AN 
অর্থাৎ ‘আল্লাহর দৃষ্টি হইতে একটি কণাও গোপন থাকে না। চাই তাহা চক্ষুম্মানরা দেখুক 
বানা দেখুক।' 

অতঃপর তিনি বলিয়াছেন ঃ 

(6০191 23১9 ১০ 18:35 159- তাহার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না।” 
অর্থাৎ যখন তিনি প্রাণহীন বস্তু সম্পর্কে অবহিত রহিয়াছেন তখন কিভাবে ভাবা যায় যে, জীব 
জগত তথা বুদ্ধিমত্তার অধিকারী জিন্ন এবং ইনসানের ক্রিয়াকর্ম সম্পর্কে তিনি অবহিত নহেন ? 

অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 


oe oer 


TET EE SHEA NR TER ও 

, ইবৃন আৰু হাতিম (র).... .ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে ইব্‌ন আব্বাস (রা) 
(৮291 ২5০১ ০5:55 155 এই আয়াতাংশের ব্যখ্যায় বলেন £ জল ও স্থুলের প্রতিটি 
বৃক্ষের দায়িত্বে একজন করিয়া ফেরেশতা রহিয়াছেন যিনি তাহার, দায়িত্বে অর্পিত গাছটির 


Contents 


সূরা আনআম | রর 


বৃত্তচ্যত প্রতিটি পাতার হিসাব লিপিবদ্ধ করিয়া রাখেন। ইবন আবু হাতিম র) ইহা বর্ণনা 
করিয়াছেন। 

আলোচ্য আয়াতটির সর্বশেষ অংশ হইল এই ৪ 

১৯০৯ DHS pH lb Bo 

অর্থাৎ ‘মৃত্তিকার অন্ধকারে এমন কোন শস্যকণাও অংকুরিত হয় না অথবা সতেজ কিংবা 
শুষ্ক এমন কোন বস্তু নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই।' 

ইব্‌ন আবু হাতিম (র)......আবদুল্লাহ ইব্ন হারিস হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইবৃন 
হারিস বলেন ঃ পৃথিবীর প্রতিটি বৃক্ষে, এমনকি সূচের ছিদ্রেও আল্লাহর নির্ধারিত ফেরেশতা 
রহিয়াছেন। তাহারা প্রতিটি বৃক্ষের তরতাজা হওয়া কিংবা শুকাইয়া যাওয়ার সময়টিও লিপিবদ্ধ 
করিয়া রাখেন। | 

ইব্‌ন জারীর (র)......মালিক ইবৃন সাঈর হইতে ইহা বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আবূ হাতিম (রা)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন ঃ আল্লাহ তা'আলা দোয়াত ও লওহ সৃষ্টি করেন। অতঃপর তিনি উহাতে পৃথিবীর 
সৃষ্টিতব্য প্রতিটি বস্তুর কথা লিপিবদ্ধ করেন। এমনকি কে হালাল ভক্ষণ করিবে এবং কে হারাম * 
ভক্ষণ করিবে, আর কে নেককার হইবে এবং কে বদকার হইবে, তাহাও লিপিবদ্ধ করা হয়। 
এই কথা বলিয়া তিনি এই আয়াতটি পাঠ করেন ঃ (61291 2535 ০০ ৮৪০০০ LS 

অর্থাৎ “তাহার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না।' 

মুহাম্মদ ইবন ইসহাক (র)......আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা) হইতে বর্ণনা 
করেন যে, আবদুল্লাহ ইব্‌ন আমর ইবনুল আস (রা) বলেন ৪ তৃতীয় যমীনের নীচে ও চতুর্থ 
যমীনের উপরের জিন্নসমূহ তোমাদের নিকট আসার চেষ্টা করে। কিন্তু উহাদের এক ঝলকও 
তোমাদিগকে দেখাইবার ইচ্ছা তাহার নাই। ইহা আল্লাহর এক ধরনের “খাতাম” বা প্রাচীর এবং 
তা'আলা প্রত্যেক প্রাচীরের জন্য প্রত্যেকদিন একজন করিয়া ফেরেশতা প্রেরণ করিয়া বলেন যে, 
প্রাচীর বা “খাতাম' তোমার দায়িত্বে সোপর্দ করা হইয়াছে, তুমি উহার হিফাযত কর। 


এ ১৩৪৩ 2৪৪ 20590252364 625 (০) 
Pept (৫54০5 2৪১০ 2 25) 5 ০০৪ ₹€ 2 921 78125 

৫৫০ 215) GE i ৫৫ (4০05৫: 825635 4261 25 (51) 
০2555৮50640 RIT SX 


০ ০০৮ BARS SEI LH ১৪185249196 চো) 


কাছীর__-৩/৯৮ 


Contents 


৭৭৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


০. “তিনিই রাত্রিকালে তোমাদের সুষুপ্তি আনয়ন করেন এবং দিবসে তোমরা যাহা 
কর তাহা তিনি জানেন; অতঃপর দিবসে তোমাদিগকে তিনি পুনর্জাগরিত করেন যাহাতে 
নির্ধারিত কাল পূর্ণ হয়। অতঃপর তাহার দিকেই তোমাদের প্রত্যাবর্তন; অনন্তর তোমরা 
যাহা কর, সে সম্বন্ধে তোমাদিগকে তিনি অবহিত করিবেন ।” 

৬১. “তিনি স্বীয় দাসদের উপর পরাক্রমশালী এবং তিনিই তোমাদের রক্ষক প্রেরণ 
করেন; অবশেষে যখন তোমাদের কাহারও মৃত্যুকাল উপস্থিত হয়, তখন আমার প্রেরিত 
_ সন্তাগণ তাহার মৃত্যু ঘটায় এবং তাহারা কোন ক্রটি করে না।” 

৬২. “অতঃপর তাহাদের প্রকৃত প্রতিপালকের দিকে তাহারা প্রত্যাবর্তিত হয়। দেখ, 
কর্তৃত্ব তো তাহারই এবং হিসাব গ্রহণে তিনিই সর্বাপেক্ষা তৎপর ৷” 


তাফসীর £ আল্লাহ তা'আলা বলেন ঃ তিনি তাহার বান্দাদিগকে রাত্রে ঘুমের সময় মৃত্যু দান 
করেন। আর ইহা হইল ছোট মৃত্যু । আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 


dl als 3২৬৬০ il ৮০ 2 JG ১। 
অর্থাৎ ‘যখন আল্লাহ তা'আলা বলিলেন ৪ হে ঈসা! আমি তোমার মৃত্যুদাতা এবং আমি 


তোমাকে আমার নিকট উত্তোলনকারী ।' 
অন্যত্র তিনি বলিয়াছেন £ 
lel (8০0৮০ oid 515 Use > ০৪১১ 55552 4111 
০৪৩ প। ০১১৬ 4৮৩ CU 
অর্থাৎ ‘আল্লাহ তা“আলা মৃত্যুর সময়ে যথার্থ মৃত্যু দান করেন এবং নিদ্রার সময়ে যথার্থ 
মৃত্যু হয় না। তবে যাহার মৃত্যু নির্ধারিত হয়, তাহার আত্মা তখন আটক রাখা হয় ও অন্যান্য 
আত্মা নির্ধারিত সময়ের জন্য ফেরত দেওয়া হয়।' 
মূল আলোচ্য আয়াতে আল্লাহ তা'আলা দুই ধরনের মৃত্যুর কথা উল্লেখ করিয়াছেন। একটি 
হইল ছোট মৃত্যু এবং অপরটি হইল বড় মৃত্যু । আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা ছোট মৃত্যু 
এবং বড় মৃত্যুর হুকুম বর্ণনা করিয়াছেন । তাই বলা হইয়াছে ৪ | 
(৪410৯৯02523 JU SUE | yay 
‘তিনিই রাত্রিকালে তোমাদের সুষুপ্তি আনয়ন করেন এবং দিবসে তোমরা যাহা কর, তাহা 
তিনি জানেন ৷’ 
অর্থাৎ দিনের বেলায় কি কাজ তোমরা কর তাহা তিনি জানেন। আলোচ্য আয়াতের এই . 
অংশটুকুর সহিত অন্য অংশের বিষয়ের সম্পর্ক নাই। তবে ইহা দ্বারা বুঝান হইয়াছে যে, বান্দার 
দিন ও রাত এবং স্থির ও চঞ্চল সর্বসময়ের অবস্থা ও কাজ সম্পর্কে আল্লাহ অবহিত রহিয়াছেন। 
কুরআনের অন্যত্র বলা হইয়াছে ৪ 


০১০০৩ LG ৪১৮৯ ৬৯ ৩৪৩ GES ১৭৩ ৫৬৪] 9 ০০ ২৪৮৭ ডি 
40 


Contents 


সূরা আনআম ৭৭৯ 


অর্থাৎ ‘গোপন ও প্রকাশ্য, দিন ও রাতের সকল কর্মের জ্ঞান আল্লাহর রহিয়াছে ।' 
অন্য আয়াতে তিনি বলিয়াছেন ঃ 


56450 ৮ “05 248 hE ৬ 


৭১৪ [Sas UTS LST be ০৯৯০ ও 
অর্থাৎ ‘আল্লাহ তা'আলা স্বীয় কৃপায় তোমাদের জন্য রাত ও দিন সৃষ্টি করিয়াছেন। যাহাতে 
তোমরা রাতে সুযুত্তি লাভ করিতে পারে।' 
«12৯ ০ 955,510, “এবং দিনের বেলায় তাহার কৃপায় উপার্জন ও ভক্ষণ কর।' 
অন্যত্র তিনি বলিয়াছেন ঃ 
Cis Gls (এ Gb 
অর্থাৎ ‘আমি তোমাদের জন্য রাতকে আবরণ করিয়াছি এবং দিবসকে করিয়াছি উপার্জনের 
সময় ।' 
তাই আল্লাহ তা'আলা আলোচ্য আয়াতে বলিয়াছেন $ ূ 
অর্থাৎ ‘তিনি রাত্রিকালে তোমাদের সুষুপ্তি আনয়ন করেন এবং দিবসে যে আমল তোমরা 
উপার্জন কর তাহা তিনি জানেন ।' 
<", 14" 14 অৰ্থাৎ অতঃপর দিবসে তিনি তোমাদিগকে ুনর্জাগরিত করেন এই 
অর্থ করিয়াছেন কাতাদা, মুজাহিদ ও সুদ্দী। আবদুল্লাহ ইব্‌ন কাসীর হইতে ইব্‌ন জুরাইজ এই 
অর্থ করিয়াছেন যে, অতঃপর তিনি রাত্রে তোমাদিগকে পুনর্জাগরিত করেন। তবে প্রথমোক্ত 
অর্থটিই সুন্দর এবং গ্রহণযোগ্য । 
ইব্‌ন মারদুবিয়া (র).....ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন, রাসূলুল্লাহ (সা) বলিযাছেন ঃ প্রত্যেক ব্যক্তির জন্য একজন নির্ধারিত ফেরেশতা 
রহিয়াছেন। যখন সে নিদ্রায় যায়, তখন সেই ফেরেশতা তাহার আত্মা নির্গত করিয়া আল্লাহর 
নিকট নিয়া আসেন । অতঃপর যদি আল্লাহ তাহার আত্মা কবয করিয়া রাখার অনুমতি দেন তবে 
কবয করিয়া রাখা হয়। নতুবা তাহার আত্মা তাহার শরীরে পুনঃস্থাপিত করিয়া দেওয়া হয়। 
তাই আলোচ্য আয়াতে বলা হইয়াছে ঃ 
JAG PSUs call ৩৯৩ 
অর্থাৎ ‘তিনিই রাত্রিকালে তোমাদের সুষুপ্তি আনয়ন করেন৷’ অর্থাৎ ছোট মৃত্যু দান করেন। 
ইহার পর বলা হইয়াছে ৪ 
০০:০০ 4৯1 ০2% অৰ্থাৎ ‘যাহাতে প্রতিটি ব্যক্তির নির্ধারিত সময় পূর্ণ হয়। 


ভি et FTE টিসি নস লাকা নন রানি বান 
করিতে হইবে ।' | 


১১:75 ‘অতঃপর তিনি তোমাদিগকে অবহিত করিবেন” ১:১1. 72২$1--তোমরা 
যাহা কর সে সম্বন্ধে ৷’ অর্থাৎ তোমরা যদি নেককাজ করিয়া থাক, তবে তিনি তোমাদের নেকের 
বদলা দান করিবেন এবং যদি বদকাজ করিয়া থাক, তবে বদের বদলা দিবেন । 


Contents 


৭৮০ __. তাফসীরে ইব্‌ন কাছীর 


পরের আয়াতে তিনি বলিয়াছেন ৪ 
১১১০ 3৮৪ ১2511 ৬৯১-তিনিই স্বীয় দাসদিগের উপর পরাক্রমশালী ৷’ অর্থাৎ প্রত্যেক 
দাসের উপর রহিয়াছে তাহার একচ্ছত্র অধিকার । 
২১৯1৫০০4০০৪ অর্থাৎ প্রত্যেক ব্যক্তির শরীর রক্ষণাবেক্ষণের জন্য তিনি রক্ষক 
স্বরূপ ফেরেশতা প্রেরণ করেন।' 
অন্যত্র বলা হইয়াছে ঃ 
4111 ০০ 1১০৭ 2১৬৮৬৯৪৫৯53 4258 ১2 ০০ ৬৭ < 
অর্থাৎ “মানুষের পিছনে ও সম্মুখে ফেরেশতা থাকেন যাহারা আল্লাহর নির্দেশে তাহাকে এবং 
তাহার আমলসমূহকে সংরক্ষণ করিয়া থাকেন!’ 
অন্যত্র তিনি বলিয়াছেন $ 
১৮৪৯1 ole অর্থাৎ ‘অবশ্যই আছে তোমাদের তন্াবধায়ক। 
অন্যত্র তিনি বলিয়াছেন ৪. 
LC LY bn BLL LG JU ps pit pe 
অর্থাৎ ‘ডাইনে ও বামে দুই ফেরেশতা বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করে। মানুষ যে কথাই 
উচ্চারণ করে, তাহা লিপিবদ্ধ করিবার জন্য তৎপর প্রহরী শাহরগের নিকটেই রহিয়াছে ।' 
উপরোক্ত আয়াতটির প্রথমাংশে বলা হইয়াছে 8 ১1481115153 3| অর্থাৎ স্মরণ : 
রাখিও, দুই ফেরশতা তাহার ডাইনে ও বামে বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করিবেন। 
অতঃপর তিনি বলেন ৪ 
০১০1৪ ১৯1 ৭৯19 অবশেষে যখন তোমাদের কাহারো মৃত্যুকাল উপস্থিত হয়।' 
(:%/ 55৫5 - তখন আমার প্রেরিত সত্তারা তাহার মৃত্যু ঘটায় ।' অর্থাৎ ফেরেশতাদের 
কয়েকজনে তাহার মৃত্যু সংঘটিত করে। 
ইব্‌ন আব্বাস (রা) বলেন £ শরীর হইতে আত্মা বিচ্ছিন্ন করার সময় মালেকুল মউতকে 
কয়েকজন ফেরেশতা সহযোগিতা করেন । যখন তাহারা উহার আত্মা কণ্ঠ পর্যন্ত নিয়া আসেন 
তখন “মালেকুল মউত" স্বয়ং আত্মা কবয করিয়া নেন। 
পরবর্তী সময়ে | 4131 [১০1 52341 ২111 555 এই আয়াতের ব্যাখ্যায় এই 
সম্বন্ধে সবিস্তারে আলোচনা করা হইবে। 
৯৮১: ৮৯১-তাহারা মৃতের বিদেহী আত্মা সংরক্ষণে কোন ক্রটি করেন না।' 
অর্থাৎ সেই রূহকে আল্লাহর অনুমোদিত স্থানে রাখিয়া দেন। মৃত ব্যক্তি যদি নেককার হইয়া 
থাকে তবে তাহার আত্মা 'ন্ত্রীনে” রাখা হয়। আর যদি মৃত ব্যক্তি পাপিষ্ঠ হইয়া থাকে তবে 
তাহার আত্মা “সিজ্জীনে' রাখা হয়। সিজ্জীন হইতে আমরা আল্লাহর নিকট পানাহ চাই। 
ইহার পর তিনি বলেন ঃ 
551১৮০ | {| 19) ১ অৰ্থাৎ ‘অতঃপর তাহাদের প্রকৃত প্রতিপালকের দিকে 
তাহারা প্রত্যাবর্তিত হয় ।' 


Contents ¥ 


সূরা আনআম ৭৮১ 


ইব্‌ন জারীর রে) বলেন ৪1১) +$ অর্থাৎ ‘ফেরেশতাদের মাধ্যমে তাহারা প্রত্যাবর্তিত হয় 
প্রকৃত প্রতিপালকের দিকে । 

ইমাম আহমদ (র)......আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ মুমূর্যূ ব্যক্তির নিকট ফেরেশতাগণ আসেন। সে যদি 
নেককার হয় তবে ফেরেশতাগণ তাহাকে বলেন, আস, হে পবিত্র আত্মা! তুমি পবিত্র শরীরের 
মধ্যে ছিলে । সসম্মানে তুমি আমাদের সহিত আস। তুমি গ্রহণ কর জান্নাতের সুসংবাদ ও 
সুঘাণ। আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট নহেন, বরং সন্তুষ্ট । ফেরেশতাগণ তাহাকে এইভাবে 
বলিতে থাকিলে তাহার আত্মা শরীর হইতে বিদায় নিয়া আসে । ফেরেশতারা তাহার আত্মা নিয়া 
আসমানে উঠিয়া যান। আসমানের দরজা তাহার জন্য খুলিয়া যায়। সেখানে জিজ্ঞাসা করা হয়, 
কে ? তখন বলা হয়, অমুক ব্যক্তির আত্মা । আসমানের ফেরেশতাগণ বলেন, ধন্যবাদ, হে 
পবিত্র আত্মা! তুমি পবিত্র একটি শরীরের মধ্যে ছিলে । তুমি সুসংবাদ গ্রহণ কর।' অবশেষে 
সেই আত্মাটিকে তাহারা আল্লাহ তাআলার নিকট নিয়া যান। 

পক্ষান্তরে যদি সেই আত্মা পাপিষ্ঠের হয়, তাহা হইলে বলিবেন, হে অপবিত্র শরীরের 
অপবিত্র আত্মা! যিল্লতির সহিত বাহির হও এবং গ্রহণ কর জাহান্নামের দুঃসংবাদ । তোমার জন্য 
রহিয়াছে পুঁজ, উত্তপ্ত পানি ও বহুবিধ শাস্তি । এইভাবে বারবার বলার পর তাহারা আত্মা নিয়া 
আকাশের দিকে চলিয়া যান। আকাশের দরজা খুলিয়া দেওয়ার পর জিজ্ঞাসা করা হয়, কে? 
বলা হয়, অমুক। তখন ফেরেশতাগণ বলেন, হে পাপিষ্ঠ আত্মা! তোমার প্রতি আল্লাহর 
অভিশাপ । তোমার জন্য আকাশের দরজা খোলা হইবে না। অতঃপর তাহার আত্মাকে তাহার 
কবরের দিকে প্রত্যাবর্তিত করা হয় । এই হাদীসটি দুর্বল। 

অবশ্য 7১১ “8 আয়াতাংশের অর্থ ইহাও হইতে পারে যে, কিয়ামতের দিন সকল 
সৃষ্টজীবকে আল্লাহর সামনে উপস্থিত করা হইবে । অতঃপর তিনি ইনসাফের সহিত সকলের 
বিচার সম্পাদন করিবেন । আল্লাহ তাআলা বলিয়াছেন £ 

টব ৪৮ | ১১৯০ ১১৯35 9821 018 

অর্থাৎ “বল, পূর্ববতীগণ ও পরবতীগণ সকলকে একত্রিত করা হইবে এক নির্ধারিত দিনের 
নির্দিষ্ট সময়ে ।' 

তিনি আরো বলিয়াছেন ঃ 

(১০1 2 MEY... (১০1 $০ ১43১78৯১৮০3 

অর্থাৎ “সেদিন মানুষকে আমি একত্রিত করিব এবং উহাদের কাহাকেও অব্যাহতি দিব না। 
উহাদিগকে তোমার প্রতিপালকের নিকট উপস্থিত করা হইবে সারিবদ্ধভাবে এবং বলা হইবে, 
তোমাদিগকে প্রথমবার যেভাবে সৃষ্টি করিয়াছিলাম সেভাবেই তোমরা আমার নিকট উপস্থিত 
হইয়াছ। অথচ তোমরা মনে করিতে যে, তোমাদের জন্য প্রতিশ্রুত ক্ষণটি আমি উপস্থিত করিব 
না। সেই দিন উপস্থিত করা হইবে আমলনামা এবং উহাতে যাহা লিপিবদ্ধ আছে। তাহার 
কারণে তুমি অপরাধীগণকে দেখিবে আতংকগ্রস্ত । উহারা বলিবে, হায় দুর্ভাগ্য! আমাদের ইহা 
কেমন আমলনামা! উহাতে ছোট-বড় কোন কিছুই বাদ দেওয়া নাই; বরং ইহাতে সমস্ত ব্যাপার 


Contents 


৭৮২ তাফসীরে ইব্ন কাছীর 


রহিয়াছে। উহাদের কৃতকর্মের সন্মুখে সূরা ওয়াকিয়া উপস্থিত হইবে; তোমার প্রতিপালক 
কাহারও প্রতি যুলম করেন না। তাই আল্লাহ তা“আলা বলিয়াছেন £ 
রা as 8৯11 41 Yi Gl ays 
অর্থাৎ ‘তাহাদের যর্থার্থ কর্তৃত্ব তো তাহারই এবং হিসাব গ্রহণে তিনিই সর্বাপেক্ষা ক্ষিপ্র।' 


144৫6৬654৫৫ ১201540544৫ 9৫৫৬ 2৫৬৫ টি 
OCH 02 LHS ১ ১১094 ৩ 

0939 1 নিশি এ ৬ ৩৪ Gis EF 41 0$ (56) 

256 25921 55 ০2৫৩ ff কাস (২৫) 
455) Su 99159 ৫০৩০৭ 8১5 শি 

00528 


৬৩. “বল, কে তোমাদিগকে পরিত্রাণ দান করেন যখন তোমরা স্থলভাগের ও সমুদ্রের 
বিপদের অন্ধকারে সকাতরে ও সংগোপনে তাহার নিকট অনুনয় করিয়া বল, আমাদিগকে 
ইহা হইতে পরিত্রাণ দান করিলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইব ৷” 

৬৪. “বল, আল্লাহই তোমাদিগকে উহা হইতে এবং সমস্ত দুঃখ-কষ্ট হইতে পরিত্রাণ 
দান করেন। এতদসত্েও তোমরা তাহার শরীক কর ?” 

. ৬৫. “বল, তোমাদের উর্ধদেশ অথবা তলদেশ হইতে শাস্তি প্রেরণ করিতে, 

তোমাদিগকে বিভিন্ন দলে বিভক্ত করিতে এবং এক দলকে অপর দলের নিপীড়নের আস্বাদ 
গ্রহণ করাইতে তিনিই সক্ষম । দেখ, কিরূপ বিভিন্ন প্রকারে আয়াত বর্ণনা করি যাহাতে 
তাহারা অনুধাবন করে।” 

তাফসীর £ এখানে আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের প্রতি তাহার অনুগ্রহের কথা বিবৃত 
করিয়া বলেন ৪ স্থলে ও সমুদ্রে বিপদগ্রস্থদের আমি পরিত্রাণ দিয়া থাকি । যখন তাহারা স্থলের 
ঝড়ঝঞ্জা এবং সমুদ্রের উত্তাল তরঙ্গের মুখামুখি হয়, তখন তাহারা একমাত্র আল্লাহর নিকটই 
মুক্তি প্রার্থনা করে । অন্য এক স্থানে আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 

914195555০০ 0০ ll ৯১ ১২--5191 
অর্থাৎ “যখন তোমরা সামুদ্রিক বিপদের সম্মুখীন হও, তখন তোমরা সকল অংশীদারকে 
ভুলিয়া যাও, কোন দেবতার কথা তখন মনে আসে না। একমাত্র আল্লাহর কথাই তখন স্মরণে 
আসে।' 
অন্য আয়াতে বলা হইয়াছে ঃ 


০ ০৩ তত ০% ০ উ। 81 8:8১. পে ». ০ ০ * ০.৮ 2৮ ০০ উর ক ও ER 2 


৫ পপ YZ 2 0 20-0 292 EA + $2 0 লন 4; পা ০ প্‌ ত উর ও ০ 
০৮০ JS ০৯০ col > ৯০৮০ ডন 6০০৯৮ 1৬১৪৪ ৭272 ঢে2১১ 


Contents 
সূরা আনআম ৭৮৩ 


sto টি MEE PEER LAA ৪. 5 2 পক ৩ ৪ oss of 
fe] 9 5 


EACLE 


অর্থাৎ “তিনিই আল্লাহ যিনি তোমাদিগকে সমুদ্রে ও স্থলে পরিচালিত করেন। যখন জাহাজ 
অনুকূল হাওয়ায় সচ্ছন্দে চলিতে থাকে, তখন তোমরা আনন্দিত থাক। আর যখন বিপরীত 
হাওয়ার মুখে তরঙ্গের তীব্র আঘাতের মুখামুখি হও এবং যখন নিশ্চিত হও যে, মৃত্যু অবশ্যন্তাবী, 
তখন তোমরা আন্তরিকতার সহিত আল্লাহকে ডাক এবং বল, হে আল্লাহ! তুমি আমাদিগকে এই 
বিপদ হইতে পরিত্রাণ দিলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হইব" 

অপর একটি আয়াতে তিনি বলিয়াছেন £ 


চি পরদিন পা 2 ০1 


না এ 


ESE TE RIE HE HEMET রান নশ্বর 
করেন? অনুকূল হাওয়া কে প্রেরণ করেন ? বল, আল্লাহর সহিত অন্য কোন প্রভু আছে কি 
যাহাকে তোমরা তাহার সহিত শরীক কর ?' 

আলোচ্য আয়াতেও বলা হইয়াছে ঃ 


৮৩%:2:%2৩ ০ 2 0302 


2১১১15০5525 19 Cll ০৮ ১৭ কী ১৭ ও 
অর্থাৎ “বল, কে তোমাদিগকে উদ্ধার করে যখন তোমরা স্থলভাগের ও সমুদ্রের বিপদে 
কাতরভাবে প্রকাশ্যে ও গোপনে তাহার নিকট অনুনয় কর ?' 
(; ৯১1 ১%]| অর্থাৎ “আমাদিকে এই বিপদ হইতে রক্ষা করিলে' ৩০ ৮১৬২-৭ 
১+১৫০4। ‘আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইব । 
অতঃপর পর আল্লাহ তা'আলা বলেন ঃ 


৮০৪০5০৯০০24 ০2০৪০ ৪১০ 


USS nis Fl 5০১৪৫৫১০4৮5 404 
অর্থাৎ “বল, আল্লাহই তোমদিগকে উহা হইতে এবং সমস্ত দুঃখ-কষ্ট হইতে রক্ষা করেন।' 
এতদসন্তেও তোমরা তাহার শরীক কর এবং এতদসত্তেও তে টিজার সারা গার 1 
অন্য প্রভুর উপাসনা কর ? 
অতঃপর তিনি বলেন ৪ 


of fo 


(5০5 NEE ELLA LI 

অর্থাৎ ‘বল, তোমাদিগকে উর্ধদেশ অথবা তলদেশ হইতে শাস্তি প্রেরণ করিতে তিনিই 
সক্ষম !’ 

লক্ষণীয় যে, আল্লাহ তা'আলা ১৪৯১০ ৯5৪। দে “এতদসত্তেও তোমরা শরীক কর’ এই 
কথা বলার পরই বলিয়াছেন ৪1212 ১:১2 523 01 41০ 530811 3৯ 4৪ অর্থাৎ ‘বিপদ 
হইতে পরিত্রাণ পাওয়ার পরও যখন তাহারা আল্লাহর সহিত শরীক করে, তখন তাহাদিগকে 
বল, তোমাদের প্রতি শাস্তি প্রেরণ করিতে আল্লাহ সক্ষম ৷’ 


Contents 


৭৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


কারা 
MES 05214 2০572054149 


3১291 ১] ০৮৯৩৭ ২৬০১৩ । 5 15০৭-81-15 ০০০১১ 00৫৩ ৮০১০1 


950 


(০১1 505 4574 55801 ১০ 101- 53175115৯59 SL ৫4 
4১ 0১2157811558 EAS Us SEA 11 0০ 0০০০৪ ০০০৮৪ 


£0 


Ed 

[এ ++ 
ক ক 
Fd 


অর্থাৎ ‘তোমাদের প্রতিপালক তিনিই, যিনি তোমাদের জন্য সমুদ্রে জলযান পরিচালিত 
করেন, যাহাতে তোমরা তীহার অনুগ্রহ সন্ধান করিতে পার । তিনি তোমাদের প্রতি পরম দয়ালু । 
সমুদ্রে যখন তোমদিগকে বিপদ স্পর্শ করে, তখন কেবল তিনি ব্যতীত অপর যাহাদিগকে 
তোমরা আহ্বান করিয়া থাক, তাহারা তোমাদের মন হইতে সরিয়া যায়; অতঃপর তিনি যখন 
স্থলে ভিড়াইয়া তোমাদিগকে উদ্ধার করেন, তখন তোমরা মুখ ফিরাইয়া লও । মানুষ অতিশয় 
অকৃতজ্ঞ! তোমরা কি নিশ্চিন্ত আছ যে, তিনি তোমাদিগকে স্থলে কোথাও ধ্বসিত করিবেন না। 
অথবা তোমাদের উপর কংকর বর্ষণ করিবেন না ? তখন তোমরা তোমাদের কোন কর্মবিধায়ক 
পাইবে না। অথবা তোমরা কি নিশ্চিন্ত আছ যে, তিনি তোমাদিগকে আর একবার সমুদ্রে লইয়া 
যাইবেন না এবং তোমাদের বিরুদ্ধে প্রচণ্ড ঝটিকা পাঠাইবেন না এবং তোমাদের সত্য 
প্রত্যাখ্যান করার জন্য তোমাদিগকে নিমজ্জিত করিবেন না ? তখন তোমরা এ বিষয়ে আমার 
বিরুদ্ধে কোন সাহায্যকারী পাইবে না।' 

ইব্‌ন আবূ হাতীম (র)......হাসান রে) হইতে বর্ণনা করেন যে, হাসান রে) 


০65,524 


১1 ০৯৩ ১৮91 কও ০৯ Ue ১৫-এই আয়াতাংশ সম্বন্ধে বলেন যে, ইহা 
০০ রী 
ইব্‌ন আবু নাজীহ মুজাহিদ হইতে উপরোক্ত আয়াতাংশ সম্বন্ধে বলেন £ ইহা উম্মতে 
মুহাম্মদীকে উদ্দেশ্য করিয়া বলা হইয়াছে এবং ইহাতে তাহাদিগকে ক্ষমা করিয়া দেওয়ার কথা 
বিবৃত হইয়াছে। অতঃপর এই বিষয়ের উপর কয়েকটি হাদীস ও আসার বর্ণনা করার ইচ্ছা 
রহিয়াছে। 


লো পা Tt rio 
১32. Ht 
- এই আয়াতের +₹..42 -এর ব্যাখ্যায় বুখারী বলেন ৪ তোমরা বিভিন্ন দলে বিভক্ত হইয়া 
একদল অপর দলের নিপীড়নের আস্বাদ গ্রহণ করিবে। অর্থাৎ আল্লাহ ইচ্ছা করিলে তোমাদিগকে 


এই ধরনের শাস্তিও ভোগ করাইতে পারেন। 


Contents 


সুরা আনআম | ৭৮৫ 


আবু নু'মান রে).....জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, জাবির ইবৃন 

আবদুল্লাহ (রা) বলেন $ | 
1555১ ১০21১০18215 ৩০৪ 91 59811 ৬৯ ৩ 

-এই আয়াতাংশটি নাযিল হইলে রাসূলুল্লাহ (সা) বলেন ঃ ৬৩৯ ১৬০1 অর্থাৎ “আমি 
আল্লাহর নিকট ইহা হইতে পরিত্রাণ চাই ।' 

অতঃপর (413১1.০-১১ ১1 এই অংশটি নাযিল হইলেও তিনি বলেন ঃ gs sa Sel 
পরিশেষে ১৯৮: ao 32529 ৮2৬ ৩1591 এই অংশটি নাযিল হইলে 
রাসূলুল্লাহ (সা) বলেন ঃ ইহা পুবেক্তি শাস্তি অপেক্ষাকৃত সহজ । 

এই হাদীসটি ইমাম বুখারী কিতাবুত-তাওহীদে, নাসাঈ তাফসীর অধ্যায়ে, হুমাইদী তাহার 
মুসনাদে, ইব্‌ন হিব্বান তাহার সহীহ সংকলনে, ইব্‌ন জারীর তাহার তাফসীর গ্রন্থে, আবূ বকর 
ইব্‌ন মারদুবিয়া, সাঈদ ইব্‌ন মানসুর প্রমুখ বর্ণনা করিয়াছেন। 

আবু বকর ইব্‌ন মারদুবিয়া (র)......জাবির রো) হইতে স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, 
জাবির (রা) বলেন ঃ 

২০১০১০081০০ এ 0 CLs 25 Us 

-এই আয়াতাংশটি নাযিল হইলে রাসূলুল্লাহ (সা) বলেন ৪ 2113 *১ ৭11১ 1১51 “আমি 
ইহা হইতে আল্লাহর নিকট পরিত্রাণ চাই ।' অতঃপর +1৯1 -.3 ১০ 3 এই অংশটি নাযিল 
হইলেও তিনি বলেন £ আমি ইহা হইতে পরিত্রাণ চাই। পরিশেষে ৯ ৫.2 1 এই 
অংশটি নাযিল হইলে তিনি বলেন, উপরোক্ত শাস্তিদ্বয় অপেক্ষা ইহা সহজতর । তবে ইহা 
হইতেও পরিত্রাণ চাওয়া যাইতে পারে। 

উল্লেখ্য যে, এই আয়াতটি সম্বন্ধে বহু হাদীস উল্লেখিত হইয়াছে। যথা $ 

. এক. ইমাম আহমদ (র)......সা"দ ইব্‌ন আবু ওয়াক্কাস (রা) হইতে স্বীয় মুসনাদে বর্ণনা 
করিয়াছেন যে, সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস রো) বলেন ৪ 

১4৯১০০১৪১০০ ৩৪১১০ UU EE ভএ ডা পুত এ ৩৯ 08 

-এই আয়াত সম্পর্ক রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, বিগতকালে 
ইহা ঘটিয়াছে, কিন্তু বর্তমানে এবং ভবিষ্যতে আর এমনটি ঘটিবে না। 

আবূ বকর ইব্‌ন আবূ মরিয়াম হইতে তিরমিযীও ইহা বর্ণনা করিয়াছেন। তবে তিনি এই 
কথাও বলিয়াছেন যে, হাদীসটি দুর্বল। 

দুই. ইমাম আহমদ (র)......সাঁদ ইব্‌ন আবু ওয়াক্কাস (রা) হইতে বর্ণনা করেন যে, সা'দ 
ইব্‌ন আবু ওয়ান্কাস (রা) বলেন £ একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে চলিতে থাকিলে 
তিনি বনী মু'আবিয়া নামক মসজিদে গিয়া পৌঁছেন। তিনি মসজিদে প্রবেশ করিয়া দুই 
রাকাআত নামায আদায় করেন। আমরাও তাহার সহিত নামায আদায় করি। নামাযে তিনি 
দীর্ঘক্ষণ আল্লাহর নিকট মুনাজাত করেন। অতঃপর তিনি বলেন ঃ আমি আল্লাহর নিকট তিনটি 
প্রার্থনা করিয়াছি ঃ তিনি যেন আমার উম্মতকে সাকুল্যে সলীল সমাধিস্থ না করেন। তিনি ইহা 
কবুল করিয়াছেন। ইহার পর প্রার্থনা করিয়াছি যে, তিনি যেন আমার উম্মতকে সাকুল্যে মর্মভুদ 


কাছীর-_-৩/৯৯ 


Contents 


৭৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


ধ্বংসের মুখে নিক্ষেপ না করেন। ইহাও তিনি কবুল করিয়াছেন। ইহার পরে বলিলাম, তিনি 
যেন আমার উম্মতের একদলকে অন্য দলের নিপীড়নের শিকার না করেন। কিন্তু তিনি আমার 
এই প্রার্থনা প্রত্যখ্যান করেন ।” মুসলিমও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন! 

তিন. ইমাম আহমদ (র)......জাবির ইব্‌ন আতীক হইতে বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন 
আতীক বলেন ৪ একদা আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) আমাদের নিকট বনী মুআবিয়ায় আনসার 
অধ্যষিত একটি পল্লীতে) আসিয়া আমাকে জিজ্ঞাসা করেন যে, আপনি কি জানেন, রাসূলুল্লাহ 
(সা) এই মসজিদের কোন্‌ স্থানটিতে দীড়াইয়া নামায পড়িয়াছিলেন ? আমি বলিলাম, হ্যা 
জানি। এই বলিয়া আমি তাহাকে মসজিদের এক প্রান্তের দিকে ইংগিত করি। তখন তিনি 
বলেন, আপনি জানেন, রাসূলুল্লাহ (সা) এই মসজিদে কোন দু'আ তিনটি করিয়াছিলেন ? আমি 
বলিলাম, হ্যা, জানি। অতঃপর তিনি আমাকে বলিলেন, অনুগ্রহ করিয়া উহা আমাকে বলুন। 
আমি বলিলাম, তিনি তাহার উম্মতের উপর শত্রদের বিজয় না হওয়া এবং সকল উম্মতকে 
একত্রে ধ্বংস না করার জন্য প্রার্থনা করেন এবং তাহা কবুল হয়। কিন্তু উম্মতের একদলকে 
অপর দলের দ্বারা নিপীড়িত না করার প্রার্থনা করিলে তাহা প্রত্যাখ্যাত হয়। এই কথা শুনিয়া 
আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) বলেন, আপনি ঠিক বলিয়াছেন। আর এই জন্য কিয়ামত পর্যন্ত 
মুসলমানরা পরস্পরে যুদ্ধে লিপ্ত থাকিবে । এই হাদীসটি সিহাহ সিত্তায় নাই। তবে ইহার 
সনদসমূহ যথেষ্ট শক্তিশালী । 

চার. মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)......হুযায়ফা ইব্‌ন ইয়ামান, (রা) হইতে বর্ণনা করেন যে, 
হুযায়ফা ইব্‌ন ইয়ামান রো) বলেন ঃ একদা আমি রাসূলুল্লাহ (সা)-এর সহিত বনী মুআবিয়ার 
পল্লীতে যাই । সেখানে তিনি দীর্ঘক্ষণ ধরিয়া আট রাকাআত নামায পড়েন। নামায শেষ করিয়া 
তিনি আমাকে বলেন ঃ হে হুযায়ফা! তুমি জান, কেন আমি নামায এত দীর্ঘ করিয়াছি ? আমি 
বলিলাম, আল্লাহ এবং তাহার রাসূল ভাল জানেন। অতঃপর তিনি বলেন £ আমি আল্লাহর নিকট 
তিনটি দরখাস্ত করিয়াছি যাহার দুইটি তিনি কবুল করিয়াছেন, আর একটি দরখাস্ত প্রত্যাখ্যান 
করিয়াছেন। আমি দরখাস্ত করিয়াছিলাম যে, আমার সমগ্র উম্মত যেন কখনো শক্রদের হাতে 
একত্রে পরাজিত না হয়। আমার এই দরখাস্ত তিনি কবূল করিয়াছেন। দ্বিতীয়টিতে আমি 
বলিয়াছিলাম যে, তিনি যেন আমার সমগ্র উম্মতকে একত্রে সলীলে সমাহিত না করেন। আমার 
এই দরখাস্তটিও তিনি কবৃল করিয়াছেন। তৃতীয় দরখাস্ত ছিল যে, তিনি যেন আমার একদল 
উম্মতকে অপর একদল উম্মত দ্বারা নিপীড়িত না করেন। কিন্তু তিনি আমার এক দরখাস্তটি 
প্রত্যাখ্যান করেন এবং আমাকে এই ধরনের দরখাস্ত করিতে বারণ করেন । মুহাম্মদ ইব্‌ন 
ইসহাকের সূত্রে ইবৃন মারদুবিয়া ইহা বর্ণনা করিয়াছেন। 

পাঁচ. ইমাম আহমদ (র)...... মু'আয ইব্‌ন জাবাল (রা) হইতে বর্ণনা করেন যে, মু'আয 
ইব্‌ন জাবাল (রা) বলেন 8 একদা আমি রাসূলুল্লাহ (সা)-এর সহিত সাক্ষাত করিতে আসি! 
জনৈক ব্যক্তি আমাকে বলিলেন, রাসূলুল্লাহ (সা) এইমাত্র এইদিকে গিয়াছেন। আমি সেখানে 
গেলে অন্য একজন আমাকে বলিলেন, রাসূলুল্লাহ (সা) এইমাত্র এইদিকে গিয়াছেন। অতঃপর 
আমি এক জায়গায় গিয়া পৌঁছিলে দেখি, রাসূলুল্লাহ (সা) দাড়াইয়া নামায পড়িতেছেন। আমিও 


Contents 


সূরা আনআম দ্র 


তাহার পিছনে গিয়া নামাযে দীড়াইলাম । তিনি দীর্ঘক্ষণ নামায পড়িলেন। নামায শেষে আমি 
তাহাকে জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহর রাসূল! আপনি বেশ দীর্ঘক্ষণ নামায পড়িয়াছেন। 
রাসূলুল্লাহ (সা) বলিলেন £ আমি ভয় ও অনুকম্পার নামায পড়িয়াছি। উপরন্তু আমি আল্লাহ 
নিকট তিনটি দরখাস্ত করিয়াছি, যাহার দুইটি গৃহীত হইয়াছে এবং একটি প্রত্যাখ্যাত হইয়াছে। 

আমি আল্লাহর নিকট দরখাস্ত করিয়াছিলাম যে, তিনি যেন আমার সকল উম্মতকে একত্রে 
সলীলে সমাহিত না করেন । আমার এই দরখাস্তটি কবূল করিয়াছেন । 

অতঃপর বলিয়াছিলাম, যে, তিনি যেন আমার সমগ্র উম্মতের প্রতি তাহার শক্রদিগকে 
বিজয়ী না করেন। আমার এই দরখাস্তটিও তিনি কবুল করিয়াছেন । . 

তৃতীয় দরখাস্তে বলিয়াছিলাম যে, তিনি যেন আমার একদল উম্মতকে অপর একদল উম্মত 
দ্বারা নিপীড়িত না করেন। কিন্তু তিনি আমার এই দরখাস্তটি প্রত্যাখ্যান করেন। 

ইবৃন মাজাহ (র)......আ'মাশ হইতে স্বীয় হাদীস সংকলনে ইহা বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন মারদুবিয়া রে)......হযরত নবী (সা) হইতে উপরোক্তরূপে বর্ণনা করিয়াছেন। 

ছয়. ইমাম আহমদ (র)......আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণনা করেন যে, আনাস 
ইব্‌ন মালিক (রা) বলেন £ এক সফরে আমি রাসূলুল্লাহ (সা)-কে পূর্বাহ্নে আট রাকাআত নামায 
পড়িতে দেখি। নামায শেষ করিয়া তিনি আমাকে বলেন $ আমি ভয় ও উন্মিদের নামায আদায় 
করিলাম । এই নামাযে আমি প্রতিপালকের নিকট তিনটি আবেদন করিয়াছি, যাহার দুইটি গৃহীত 
হইয়াছে এবং একটি প্রত্যাখ্যাত হইয়াছে। 

আমি আবেদন করিয়াছিলাম যে, তিনি যেন আমার সমগ্র উম্মতকে একত্রে ধ্বংস না করেন। 
এই আবেদনটি গৃহীত হইয়াছে। 

দ্বিতীয় আবেদনে বলিয়াছি, তিনি যেন আমার সমগ্র উম্মতকে একত্রে শত্রুদের নিকট 
পরাজিত না করেন। এই আবেদনটিও গৃহীত হইয়াছে। 

তৃতীয় আবেদনে বলিয়াছিলাম যে, তিনি যেন আমার একদল উন্মত দ্বারা আর একদল 
উম্মতকে নিপীড়িত নী করেন। কিন্তু আমার এই আবেদনটি তিনি নাকচ করিয়া দিয়াছেন। 

নাসাঈ ইব্‌ন ওয়াহাব হইতে স্বীয় হাদীস সংকলনের সালাত অধ্যায়ে ইহা বর্ণনা 
করিয়াছেন। 

সাত. ইমাম আহমদ (র)......বনী যাহরার আযাদকৃত গোলাম আবদুল্লাহ ইব্‌ন খাব্বাব 
ইবনুল আরাত (রা) বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইব্‌ন খাব্বাৰ ইবনুল আরাত (রা) বদর যুদ্ধে 
রাসুলুল্লাহ (সা)-এর সাথে ছিলেন। তিনি বলিয়াছেন ৪ একদিন আমি রাতভর রাসূলুল্লাহ 
(সা)-এর সংগে নামায পড়িয়াছি। রাসূলুল্লাহ (সা) নামায শেষ করিয়া সালাম ফিরাইলে আমি 
তাহাকে বলি, হে আল্লাহর রাসূল! আপনাকে আমি এই ধরনের নামায পড়িতে আর কখনো তো 
দেখি নাই ? জবাবে রাসূলুল্লাহ (সা) বলেন ঃ হ্যা এই নামায ছিল আকাক্কা ও অনুকম্পার। এই 
নামাযের মধ্যে আমি তীহার নিকট তিনটি আবেদন রাখিয়াছি, যাহার দুইটি গৃহীত হইয়াছে এবং 
একটি প্রত্যাখ্যাত হইয়াছে। 

প্রথম আবেদনে আমি বলিয়াছিলাম যে, তিনি অন্যান্য উম্মতকে যেভাবে সাকুল্যে ধ্বংস 
করিয়াছেন, চাল চা যানির রর সাগর পি জরা 1 
করিয়াছেন। 


Contents 


৭৮৮ ্‌ তাফসীরে ইব্‌ন কাছীর 


দ্বিতীয় আবেদনে বলিয়াছি যে, তিনি যেন আমার সমগ্র উম্মতকে একত্রে শত্রুর নিকট 
পরাজিত না করেন। তিনি আমার এই আবেদনটিও কবূল করিয়াছেন । 

তৃতীয় আবেদনে বলিয়াছিলাম যে, তিনি যেন আমার একদল উম্মত দ্বারা অপর একদল 
উম্মতকে নিপীড়িত না করেন । কিন্তু তিনি আমার এই আবেদনটি প্রত্যাখ্যান করেন। 

শুআইব ইব্‌ন আবূ হামযার সনদে নাসাঈ ইহা বর্ণনা করিয়াছেণ। সালিহ ইব্‌ন কাইসানের 
সনদে ইব্‌ন হিব্বান এবং নুমান ইব্‌ন রাশেদের সনদে তিরমিযী স্বীয় সংকলনে “ফিতান অধ্যায়ে' 
ইহা বর্ণনা করেন। তীহাদের মূল সূত্র হইল যুহরী। এই হাদীসটিকে তিনি হাসান সহীহ বলিয়া 
মন্তব্য করিয়াছেন। | 

আট. ইব্‌ন জারীর (র).:....খালিদ আল-খুযাঈ হইতে স্বীয় তাফসীরে বর্ণনা করেন যে, 
খালিদ আল-খুযাঈ বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) পূর্ণ রুকু ও সিজদার সহিত হালকাভাবে 
নামায আদায় করেন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ঃ আমার এই নামাযটি ছিল 
ভীতির ও কৃপা প্রার্থনার । এই সময় আমি আল্লাহর নিকট তিনটি আবেদন করিয়াছি, যাহার 
দুইটি কবুল হইয়াছে এবং একটি প্রত্যাখ্যাত হইয়াছে। 

আমি আল্লাহর নিকট আবেদন করিয়াছিলাম যে, তিনি যেন আমার উম্মতকে পূর্ববর্তী 
উন্মতদের মত সম্পূর্ণ ধ্বংস না করেন। এইটি তিনি কবুল করিয়াছেন। 

দ্বিতীয় আবেদনে বলিয়াছিলাম যে, তিনি যেন আমার সকল উম্মতকে একত্রে শত্রুদের 
নিকট পরাজিত না করেন। এইটিও তিনি কবুল করিয়াছেন । 

তৃতীয় আবেদনে বলিয়াছিলাম যে, তিনি যেন আমার একদল উম্মত দ্বারা অন্য একদল 
উম্মতকে নিপীড়িত না করেন। কিন্তু তিনি আমার এই আবেদন প্রত্যাখ্যান করেন। 

আবূ মালিক বলেন, আমি নাফি ইব্‌ন খালিদকে জিজ্ঞাসা করি যে, তোমার পিতা কি এই 
হাদীসটি রাসূলুল্লাহ (সা)-এর মুখে শুনিয়াছেন ? তিনি বলেন, হ্যা, এই হাদীসটি তিনি রাসূলুল্লাহ 
(সা)-এর নিকট হইতে শ্রুত বলিয়া লোকদের নিকট বর্ণনা করিয়াছেন। 

নয়. ইমাম আহমদ (র)......শাদ্দাদ ইব্‌ন আউস (রা) হইতে বর্ণনা করেন যে, শাদ্দাদ ইবৃন 
আউস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ সো) বলিয়াছেন £ আল্লাহ তা'আলা পৃথিবীর সমস্ত সম্পদের 
উপর আমাকে অধিকারী করিয়াছেন। এমনকি পৃথিবীর প্রান্তসমূহ আমার কাছে নিকটতর বলিয়া 
মনে হয়। অদূর ভবিষ্যতে আমার উম্মতেরা এইসবের অধিকারী হইবে । উপরন্তু আমাকে সাদা 
ও লাল বন্তৃদ্ধয়ের ভাপ্তারও প্রদান করা হইয়াছে। আমি আল্লাহর নিকট আবেদন করিয়াছিলাম 
যে, তিনি যেন-আমার উম্মতকে দুর্ভিক্ষের কবলে নিক্ষেপ করিয়া একত্রে ধ্বংস না করেন এবং 
তাহাদের সকলের উপর শক্রবাহিনী চড়াও হইয়া পাইকারী হারে যেন তাহাদিগকে হত্যা না 
করে । আরও বলিয়াছিলাম যে, তিনি যেন আমার একদল উন্মত দ্বারা অন্য একদল উম্মতকে 
নিপীড়িত না করেন। কিন্তু এইটি ব্যতীত অন্য দুইটি তিনি কবূল করেন। অতঃপর আল্লাহ 
তাআলা বলেন, তোমার একদল উম্মত অপর একদল উম্মতকে নিপীড়িত করিবে, পরম্পরে 
হত্যাযজ্ঞ চালাইবে এবং একদল অন্য দলকে বন্দী করিবে। 

বর্ণনাকারী বলেন, পরিশেষে রাসূলুল্লাহ (সো) বলেন £ঃ আমি আমার উম্মতের জন্য তাহাদের 
. গুমরাহ ইমাম বা নেতাদের ব্যাপারে শংকিত । যদি আমার উম্মতৈর মধ্যে একবার তরবারি 
পরিচালিত হয় তবে তাহা আর থামিবে না। কিয়ামত পর্যন্ত তাহার জের চলিতে থাকিবে । 


Contents 


সুরা আনআম ৭৮৯ 


সিহাহ সিত্তায় এই হাদীসটি নাই বটে, কিন্তু ইহার সনদ শক্তিশালী এবং চমৎকার । 

ইব্‌ন মারদুবিয়া (র)......রাসূলুল্লাহ (সা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। 

দশ. আবূ বকর ইব্ন মারদুবিয়া (র)......খালিদ আল-খুযাঈ হইতে বর্ণনা করেন যে, 
তাহার পিতা খালিদ আল-খুযাঈ (রা) রাসূলুল্লাহ (সা)-এর সাহাবী ছিলেন। উপরন্তু হুদায়বিয়ায় 
বায়য়াতে রিদওয়ানের সময় তিনি উপস্থিত ছিলেন। তিনি বলিয়াছেন, একদা রাসূলুল্লাহ (সা) 
নামায পড়িতে থাকেন। তখন লোক তাঁহাকে ঘিরিয়া বসিয়াছিল। বৈঠক এত দীর্ঘ করেন যে, 
লোক সকল তাহাকে ইংগিত করিয়া বলিতে থাকে যে, রাসূলুল্লাহ (সা)-এর উপর ওহী নাযিল 
হইতেছে । তিনি নামায শেষ করিলে কেহ কেহ তাহাকে জিজ্ঞাসা করেন যে, হে আল্লাহর 
রাসূল! আপনি নামাযের শেষ বৈঠক এত দীর্ঘায়িত করিয়াছেন যে, লোকে বলাবলি করিতেছিল, 
আপনার উপর ওহী নাযিল হইতেছে । ইহার জবাবে রাসূলুল্লাহ (সা) বলেন £ না, ওহী নাযিল 
_ হয় নাই; বরং আমি সালাতুল রাগবত আদায় করিতেছিলাম। উহাতে আমি আল্লাহর নিকট 
তিনটি আবেদন রাখিয়াছিলাম, যাহার দুইটি তিনি গ্রহণ করিয়াছেন এবং একটি গ্রহণ করেন 
নাই। 

আল্লাহর নিকট. আমি আবেদন করিয়াছিলাম যে, তিনি যেন পূর্ববর্তী উম্মতদের মত আমার 
উম্মতকে একত্রে তাহার আযাব দ্বারা ধ্বংস না করেন। ইহা তিনি কবুল করিয়াছেন । 

দ্বিতীয় আবেদনটিতে বলিয়াছি যে, তিনি আমার উম্মতকে যেন শত্রদের নিকট 
সামগ্রিকভাবে পরাজিত না করেন। এইটিও তিনি কবূল করিয়াছেন। 

তৃতীয় আবেদনে বলিয়াছিলাম যে, তিনি যেন আমার উম্মতকে একাধিক দলে বিভক্ত না 
করেন এবং আমার উম্মতের এক দলকে অন্যদলের দ্বারা যেন নিপীড়িত না করেন। কিন্তু তিনি 
আমার এই আবেদন প্রত্যাখ্যান করেন এবং এমন আবেদন করিতে আমাকে নিষেধ করেন। 

বর্ণনাকারী বলেন, আমি নাফে'কে জিজ্ঞাসা করিয়াছি যে, আপনার পিতা কি এই হাদীসটি 
রাসূলুল্লাহ (সা)-এর নিকট শুনিয়াছেন ? তিনি বলেন, হ্যা, তিনি আমাকে বলিয়াছেন যে, 
রাসূলুল্লাহ সো)-এর নিকট তিনি ইহা শুনিয়াছেন এবং একবার নয়, দশবার তিনি ইহা 
শুনিয়াছেন। দশ আঙ্গুলি গুণিয়া দশবার শুনিয়াছেন বলিয়া তিনি আমাকে বলিয়াছেন। 

এগার. ইমাম আহমদ (র)......আবূ বুসরা আল-গিফারী হইতে বর্ণনা করেন যে, আবু 
বুসরা আল-গিফারী বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ আমি আল্লাহর নিকট চারটি বিষয়ের 
জন্য আবেদন করিয়াছিলাম যাহার তিনটি গৃহীত হইয়াছে এবং একটি প্রত্যাখ্যাত হইয়াছে। 

আমি আল্লাহর নিকট আবেদন করিয়াছিলাম যে, আমার উম্মত যেন কখনো গুমরাহীর উপর 
একমত না হয়। এইটি গৃহীত হইয়াছে। 

আর আমার সকল উম্মত যেন কখনো শক্রদের হাতে পরাজিত না হয়। এইটিও গৃহীত 
হইয়াছে। 

আর পূর্বের উম্মতের মত আমার উম্মত যেন একত্রে সাকুল্যে ধ্বংসপ্রাপ্ত না হয়। এইটিও 
গৃহীত হইয়াছে। 

চতুর্থ আবেদনে বলিয়াছিলাম যে, আমার উম্মত যেন একাধিক দলে বিভক্ত না হয় এবং 
তাহাদের এক দল যেন অপর দলের নিপীড়নের শিকার না হয়। কিন্তু তিনি আমার এই 
আবেদনটি প্রত্যাখ্যান করেন। 


Contents 


৭৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


এই হাদীসটি সিহাহ সিত্তার কেহই বর্ণনা করেন নাই। 

বার. তাবারানী রে).....আলী (রা) হইতে বর্ণনা করেন যে, আলী (রা) বলেন ঃ রাসূলুল্লাহ 
(সা) বলিয়াছেন ৪ আমি আল্লাহর নিকট তিনটি বিষয়ের জন্য আবেদন করিয়াছি যাহার দুইটি 
গৃহীত হইয়াছে এবং একটি প্রত্যাখ্যাত হইয়াছে। : ্‌ 

আবেদনগুলি হইল এই ঃ আমি বলিয়াছি, হে প্রভু আমার! আমার উম্মতকে তুমি ক্ষুধায় 
মারিবে না। জবাবে তিনি বলিয়াছেন, আচ্ছা, তোমার আবেদন গ্রহণ করিলাম। 

অতঃপর বলিয়াছি, হে প্রভু আমার! তুমি আর উম্মতকে মুশরিকদের নিকট পরাজিত করিবে 
না। আর তাহারা যেন তাহাদের মুখাপেক্ষী হইয়া না যায়। জবাবে তিনি বলিয়াছেন, আচ্ছা, 
তোমার আবেদন গৃহীত হইল। 

শেষ আবেদনটিতে বলিয়াছি যে, হে আমার প্রভু! আর উম্মতের মধ্যে যেন কোন্দল বা 
দলাদলির সৃষ্টি না হয়। কিন্তু তিনি আমার এই আবেদনটি প্রত্যাখ্যান করেন এবং এই ধরনের 
আবেদন করিতে নিষেধ করেন। 

তের. ইব্‌ন মারদুবিয়া (র)......ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ আমি আল্লাহর নিকট দু'আ করিয়াছি যে, তিনি যেন 
উম্মতকে বীচাইয়া রাখার অংগীকার করিয়াছেন এবং দুইটি হইতে বাচাইয়া রাখার অংগীকার 
তিনি করেন নাই। 

আমার প্রভুর নিকট দু'আ করিয়াছিলাম যে, আমার উম্মতকে যেন আকাশ হইতে বর্ষিত 
পাথর বৃষ্টির আঘাতে কিংবা নদীবক্ষে ডুবিয়া সাকুল্যে ধ্বংস করা না হয়। আর তাহারা যেন 
একাধিক দলে বিভক্ত না হয় এবং তাহাদের একদল যেন অন্য দলের নিপীড়নের শিকার না 
হয়। 

অতঃপর আল্লাহ আমার উম্মতকে পাথর বৃষ্টি কিংবা সলিলে সমাহিত করিয়া ধ্বংস না করার 
আমার দু'আ দুইটি কবুল করিয়াছেন । কিন্তু আমার উম্মতের একাধিক দলে বিভক্ত না হওয়ার 
এবং পারস্পরিক দন্দ-সংঘাতে লিপ্ত না হওয়ার জন্য আমার দু'আ দুইটি তিনি প্রত্যাখ্যান 
করিয়াছেন। 

অন্য সূত্রে ইবনে মারদুবিয়া রে)...... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন 
আব্বাস রো) বলেন ঃ 


1৯7 SS ৮০৮5 ১০ 00 ০৪ টা ৪০5৫ 2৯ 3৪ 
ও ১৯১০১ Sa উ238ও dl 
এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ (সা) দাড়ান এবং উযু করেন। অতঃপর 
আল্লাহ্র নিকট দু'আ করেন যে, হে আল্লাহ! তুমি আমার উম্মতের প্রতি উপর কিংবা তলদেশ 


হইতে আযাব আপতিত করিও না এবং তাহাদিগকে একাধিক দলে বিভক্ত ও তাহাদের একদল 
দ্বারা অন্য দলকে নিপীড়িত করিও না। 


Contents 


সূরা আনআম ৭৯১, 


. ইহার পর জিবরাঈল (আ) আসিয়া বলেন, হে মুহাম্মদ! আল্লাহ তোমার উম্মতের প্রতি 
তাহাদের উপর হইতে এবং নীচ হইতে শাস্তি আপতিত করা হইতে পরিত্রাণ দিয়াছেন! 

ইবনে মারদুবিয়া রে)......আবূ হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) 
বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন 8 আমি আমার উম্মতের জন্য আল্লাহ্র নিকট চারটি বিষয়ের 
জন্য দু'আ করিয়াছিলাম। উহার তিনটি তিনি গ্রহণ করিয়াছেন এবং একটি প্রত্যাখ্যান 
করিয়াছেন । 

আমি আল্লাহ্‌র নিকট এই দু'আ করিয়াছি যে, হে আল্লাহ! আমার উম্মত যেন কখনো কোন 
গুমরাহীর উপর একমত না হয়। এইটি তিনি কবুল করিয়াছেন। 

অতঃপর বলিয়াছি, আমার উন্মত যেন পূর্ববর্তী উম্মতদের মত সর্বসাকৃল্যে আযাবে ধ্বংস 
না হইয়া যায়। এইটিও তিনি কবুল করিয়াছেন। 

আর বলিয়াছি যে, তিনি যেন আমার উম্মতকে একত্রে তাহাদের শত্রুদের হাতে পরাজিত না 
করেন। এইটিও তিনি কবুল করিয়াছেন। 

চতুর্থ দু'আটিতে আমি বলিয়াছি যে, আমার উম্মতের একদল দ্বারা অপর একদল উন্মত 
যেন নিপীড়িত না হয়। কিন্তু আল্লাহ আমার এই দু'আটি কবুল করেন নাই। 
সাঈদ আল-কাত্তান ও ইব্‌ন আবূ হাতিমও এইরূপ বর্ণনা করিয়াছেন। 

চৌদ্দ. ইবনে মারদুবিয়া রে).....আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন যে, আবু হুরায়রা 
(রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন 8 আমি আমার প্রভুর নিকট তিনটি বিষয়ের জন্য 
আবেদন করিয়াছিলাম । উহার দুইটি তিনি গ্রহণ করিয়াছেন এবং একটি প্রত্যাখ্যান করিয়াছেন । 
আমি প্রভুর নিকট আবেদন করিয়াছিলাম যে, আমার উম্মত যেন কখনো সাকৃল্যে শত্রুদের 
নিকট পরাজিত না হয়। তিনি আমার এই আবেদনটি গ্রহণ করিয়াছেন. | 
দ্বিতীয় আবেদনে বলিয়াছিলাম যে, আমার উম্মত যেন কখনো দুর্ভিক্ষে মারা না যায় । তিনি 
আমার এ আবেদনটিও গ্রহণ করিয়াছেন। 

তৃতীয় আবেদনে বলিয়াছিলাম যে, আমার উম্মত যেন একাধিক দলে বিভক্ত না হয় এবং 
তাহাদের এক দলের দ্বারা অপর দল যেন নিপীড়িত না হয়। কিন্তু তিনি আমার এই আবেদনটি 
প্রত্যাখ্যান করেন। | 

ইবনে মারদুবিয়া (র)......রাসুলুল্লাহ (সা) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। 

আল-বাযযার (র)......রাসূলুল্লাহ (সা) হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন। 

সাওরী (র)......উবাই ইবন কা'ব (রা) হইতে বর্ণনা করেন যে, উবাই ইবন কা'ব (রা) 
বলেন £ আলোচ্য আয়াতে উল্লেখিত আযাবের চতুষ্টয়ের দুইটি পূর্বকালে আপতিত হইয়া 
গিয়াছে এবং দুইটি বাকী রহিয়াছে। 

রাবী (র) বলেন ঃ ৪5৪১৯০০28০5 Sas ol ole SLE ৬৯ এই - 
আয়াতাংশ দ্বারা প্রস্তর বর্ষণের শাস্তির কথা বলা হইয়াছে এবং ১15.",1 ৩১5 ৬ 1 -এর দ্বারা 
ভূমিকম্প ধরনের আযাবের কথা বলা হইয়াছে। 


Contents 


৭৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 


সুফিয়ান (র) বলেন ঃ মোট কথা এই আয়াত দ্বারা প্রস্তরবৃষ্টি এবং ভূমিকম্পের কথা বলা 
হইয়াছে। 

আবূ জাফর আল-রাধী (র)...... উবাই ইব্‌ন কা“ব (রা) হইতে বর্ণনা করেন ঃ 
451০5 উস 55 ১০0551৫5৬০5 4০০৪০ a Ui 

- এই আয়াত প্রসংগে উবাই ইবন কাব রো) বলেন ৪ এই আয়াতে চারটি আযাবের কথা 
উল্লেখিত হইয়াছে, যাহার দুইটি রাসূলুল্লাহ (সা)-এর ইনতিকালের পঁচিশ বৎসর পর প্রকাশিত 
হয়। অর্থাৎ মুসলমানরা একাধিক দলে বিভক্ত হইয়া পড়ে এবং তাহাদের একদল অপর দলের 
উপর নিপীড়ন পরিচালিত করে । আর অবশিষ্ট শাস্তিদ্বয় অর্থাৎ প্রস্তরপাত ও ভূমিধ্বস হইতে এই 
উম্মতকে সুরক্ষিত করা হইয়াছে। 

ইমাম আহমদ (র)......আবূ জাফর (র) হইতে ইহা বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবু হাতিম 
(র)-ও এই হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন আবু হাতিম (র)......হাসান (র) হইতে বর্ণনা করেন যে, ১০৮০ SU ১৯ ৪ 
১৩১1 5 এই আয়াতাংশের মর্মীর্থে হাসান (র) বলেন £ তোমরা পাপ করিলে তিনি উহার 
জঘন্যতম পরিণতির আস্বাদ গ্রহণ করাইতে সক্ষম । 

মুজাহিদ, সাঈদ ইব্‌ন যুবায়র, আবূ মালিক, সুদ্দী ও ইব্‌ন যায়দ (র) প্রমুখ বলেন ঃ 

এ ৫ 
দেওয়া ।' ইব্‌ন জারীর' (র)-ও সি 

ইব্‌ন জারীর (র) .....আবদুর রহমান ইবৃন যায়দ ইব্‌ন আসলাম (র) হইতে বর্ণনা করেন 
যে, 

- এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম (র) বলেন ঃ 
আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) মসজিদে অথবা মসজিদের মিম্বরের উপর দীড়াইয়া উচ্চস্বরে 
বলিতেছিলেন, হে লোক সকল! তোমাদের ব্যাপারে আল্লাহ বলিয়াছেন ৪ 

অর্থাৎ ‘বল, তোমাদের উর্ধ্বদেশ হইতে শাস্তি প্রেরণ করিতে তিনি সক্ষম ৷’ তাই আসমান 
হইতে যদি তোমাদের প্রতি আযাব আপতিত হয় তাহা হইলে তোমাদের কেহই উহা হইতে 
রক্ষা পাইবে না। তেমনি ৮1১1 ৩১5 ৬ 1 অর্থাৎ “তোমাদের তলদেশ হইতেও শাস্তি 
প্রেরণ করিতে তিনি সক্ষম ।” তাই তিনি যদি তোমাদিগকে ভূমিকম্পের শিকার করেন তাহা 
হইলেও তোমরা উহা হইতে রক্ষা পাইবে না। তদুপরি- 


এক ৪ Fd উঠ ode oe 239 ££ Ld ৩০ ”] 
৯৮০০৭ ১৫০৯৯ 2033 ০১০৯০ ও 
Pd পা পা 


Contents 
সূরা আনআম ৭৯৩ 


অর্থাৎ ‘তোমাদিগকে বিভিন্ন দলে বিভক্ত করিতে এবং একদলকে অপরদলের নিপীড়নের 
আস্বাদ গ্রহণ করাইতে সক্ষম ।’ অতএব এই তিন ধরনের আযাবের অনিষ্টতা হইতে সতর্ক হও । 

ইব্‌ন আবূ হাতিম ও ইব্‌ন জারীর (ে)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন $ 

২১১৮০ (৫০ ২০৬৪0 92 সিএ 350 

- এই আয়াতাংশের মর্মার্থে ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ ইহা দ্বারা নৈতিকতা বর্জিত 
অযোগ্য ও প্রতারক শাসকবৃন্দের কথা বলা হইয়াছে। 

51৯১ 1৯০ ০ 31 -এর দ্বারা দুষ্ট বেয়ারা এবং অন্য কর্মচারীগণকে বুঝানো 
হইয়াছে। 

আলী ইব্‌ন আবু তালহা (র).... .ইব্ন আব্বাস (রা) হইতে বলেন ঃ ৪783৮৪০11১০ 
অর্থাৎ তোমাদের ক্ষমতাসীন নেতৃবৃন্দ আর :1১ ০১5 ১৯1 অর্থাৎ তোমাদের উৎপীড়ক 
কর্মচারীবৃন্দ । 

ইব্‌ন আবু হাতিম (র)...... আমর ইব্‌ন হানী এইরূপ বর্ণনা করিয়াছেন। 

ইব্‌ন জারীর (র) বলেন £ উপরোক্ত এই ব্যাখ্যাটি যদিও গ্রহণযোগ্য, কিন্তু প্রথমোক্ত 
ব্যাখ্যাটি উপযুক্ত এবং শক্তিশালী । 

ইব্‌ন জারীর রে) আরও বলেন ঃ প্রথমোক্ত ব্যাখ্যাটি সঠিক এবং উহার সপক্ষে যথেষ্ট যুক্তি 
রহিয়াছে । আল্লাহ তা'আলা অন্যত্র বলিয়াছেন $ 
০ ৮০১11 ১১০ ৯13০৯০৭114৪: ৮৮৯ জী ৩1 ৮৮৮। dels 

অর্থাৎ “তোমরা বিশ্বাস কর যে, আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর কংকর 
উৎক্ষেপক ঝঞ্জা প্রবাহিত করিবেন না ? তখন তোমরা জানিতে পারিবে, কি কঠোর ছিল আমার 
সত্য বাণী ৷’ 

হাদীসে আসিয়াছে 8 ৮.১ ৪.১ 339 ২531 ০১৯ ৬৮৪ ১৩০] 

অর্থাৎ “অতি সত্তর এই উম্মতের প্রতি পাথর বৃষ্টি, ভূমিকম্প এবং অবয়ব বিকৃত হওয়ার মত 
আযাব আপতিত হইবে ।' . 

এই সকল হইল কিয়ামতের নিদর্শন ও পূর্বশর্ত । কিয়ামতের পূর্বে এই ধরনের আযাবের 
প্রকাশ ঘটিবে। এই ব্যাপারে ইনশা-আল্লাহ সামনে ব্যাপক আলোচনা করা হইবে। 

আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ (১৩০2 31 

অর্থাৎ “তোমাদিগকে একাধিক বিরোধী দলে বিভক্ত করিতে তিনি সক্ষম ৷” 

আল-ওয়ালিবী (র).....ইবৃন আব্বাস (রা) হইতে বলেন ঃ ইহার মর্মার্থ হইল, রিপুর 
অনুগামী হওয়া । মুজাহিদসহ অনেকে এইরূপ মর্মার্থ করিয়াছেন । 

ইব্‌ন আব্বাস (রা)-এর সূত্রে একটি হাদীসে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) 
বলিয়াছেন £ অদূর ভবিষ্যতে এই উম্মত তিহাত্তরটি দলে বিভক্ত হইয়া পড়িবে । যাহার একটি দল 
ব্যতীত সকল দলের লোক জাহান্নামে নিক্ষিপ্ত হইবে । 


কাছীর-_-৩/১০০ 


Contents 


৭৯৪ ‘ তাফসীরে ইবৃন কাছীর 


অতঃপর বলিয়াছেন ঃ ০৯৮৫ Hl Ka Gs 

অর্থাৎ ‘এক দলকে অপর দলের নিপীড়ন আস্বাদ গ্রহণ করাইতে তিনিই সক্ষম । 

ইব্‌ন আব্বাস রো) বলেন ঃ ইহার অর্থ হইল তোমাদের একদল অপর দলের সহিত 
হত্যাসহ বিভিন্ন গৰ্হিত কাজে লিপ্ত হইবে । অতঃপর বলিয়াছেন ঃ 

98188844155 

অর্থাৎ “দেখ, কিরূপ বিভিন্ন প্রকার আয়াত বা নিদর্শন বিবৃত করি’ এবং উহার কত ধরনের 
ব্যাখ্যা তোমাদিগকে দান করি। ১4৪৯১ ৫51 - যাহাতে তোমরা অনুধাবন কর ।' 

অর্থাৎ যাহাতে তোমরা আল্লাহ্র বিবৃত দলীল-প্রমাণ ও নির্দশনসমূহ আত্মস্থ করিতে সক্ষম 
হও । 

যায়দ ইব্‌ন আসলাম বলেন ঃ 

255১০ এ 5৬৭৪0 Ce ttl pa Ua 

- এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ (সা) বলেন £ আমার তিরোধানের পর 
তোমরা কাফির হইয়া যাইও না । অর্থাৎ তোমরা তরবারির আঘাতে পরস্পরে পরস্পরের 
শিরোশ্ছেদে প্রবৃত্ত হইও না। তখন উপস্থিত সাহাবাগণ বলেন £ আমরা সাক্ষ্য প্রদান করিতেছি 
যে, আল্লাহই একমাত্র ইলাহ এবং আপনি তাহার রাসূল । 

তদুত্তরে রাসূলুল্লাহ (সা) বলেন £ হ্যা, কথা ঠিক। ইত্যবসরে জনৈক সাহাবী বলেন, 
যতদিন আমরা সঠিক অর্থে মুসলমান থাকিব, ততদিন আমাদের কেহ অপরকে হত্যা করার 
জরি নাভীর নিসার রাযি 


DAS GL ELL Ue Jc tl LL 

অর্থাৎ ‘দেখ, কিরূপ বিভিন্ন প্রকারে আয়াত বিবৃত করি যাহাতে তাহারা অনুধাবন করে! 

তোমার সম্প্রদায় তো উহাকে মিথ্যা বলিযাছে, অথচ উহ্‌ সত্য । বল, আমি তোমাদের কার্য 

নির্বাহক নহি । প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রহিয়াছে এবং শীঘ্রই তোমরা অবহিত 

হইবে!’ 
ইব্‌ন আবু হাতিম ও ইবৃন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। 
পট ৯ রর 252 d) 6 

OSG HIE ELT ১ 82125 EG DUIS (৯) 

OGASSLS tes 25 5 (২৬) 

5: এ ৪৮৪ GES (৭) 

00802022450 3৩৫ IH শুও 0525088৯৯5৪ 

০ 6৫24 ৫ 653095 গা SEPA নন 


এট 


Contents 


সূরা আনআম ৭৯৫ 


৬৬. “তোমার সম্প্রদায় তো উহাকে মিথ্যা বলিয়াছে, অথচ উহা সত্য । বল, আমি 
“তোমাদের কার্ষনির্বাহক নহি।” 

৬৭.. “প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত কাল রহিয়াছে এবং শীঘ্রই তোমরা অবহিত 
হইবে ।” 

৬৮. “তুমি যখন দেখ, তাহারা আমার নিদর্শন সম্বন্ধে নিরর্থক আলোচনায় মগ্ন হয়, 
তখন তুমি দূরে সরিয়া পড়িবে, যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয়; এবং শয়তান 
যদি তোমাকে বিভ্রান্তিতে ফেলে, তবে স্মরণ হওয়ার পরে সীমালংঘনকারী সম্প্রদায়ের 
সহিত বসিবে না।” 

৬৯. “উহাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদের নহে, যাহারা সাবধানতা অবলম্বন 
করে; তবে উপদেশ দেওয়া তাহাদের কর্তব্য যাহাতে উহারাও সাবধান হয় ।” 


তাফসীর ঃ আল্লাহ তা'আলা বলেন £ «+ ০44 অর্থাৎ ‘যেই কুরআনকে তোমাদের নিকট 
হিদায়াত এবং বিধান হিসাবে অবতীর্ণ করা হইয়াছে, তোমরা উহাকে মিথ্যা বলিয়াছ।' 

০০০৪ - “তোমার সম্প্রদায়' অর্থাৎ কুরায়শ গোত্র । 

31.92 - ‘অথচ উহা সত্য ৷” অর্থাৎ উহা ব্যতীত দ্বিতীয় কোন সত্য গ্ৰন্থ নাই। 

0২55১521555 I - ‘বল, আমি তোমাদের কার্যনির্বাহক নহি ।'’ অর্থাৎ আমি 
তোমাদের রক্ষক এবং অভিভাবক নহি । অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 

SEC Ls A DAD a GE, ১০১১ 

অর্থাৎ “হে মুহাম্মদ! বল, এই সত্য তোমাদের প্রভুর পক্ষ হইতে আসিয়াছে । যাহার ইচ্ছা 
ঈমান আনুক এবং যাহার ইচ্ছা কুফরী করুক।' | 

অর্থাৎ আমার দায়িত্ব হইল দীনের দাওয়াত পৌঁছাইয়া দেওয়া আর তোমাদের দায়িতৃ 
দাওয়াতের বিষয় শ্রবণ করা এবং সেই অনুযায়ী পরিচালিত হওয়া । অতএব যে দীনের অনুসরণ 
করিবে, সে ইহকাল ও পরকাল উভয়কালে কল্যাণপ্রাপ্ত হইবে । আর যে উহা লংঘন করিবে বা 
দীনের বিরোধিতা করিবে, ইহাকাল ও পরকাল উভয়কালে তাহার জন্য রহিয়াছে অকল্যাণ ও 
বঞ্চনা ৷ 

তাই আল্লাহ তা‘আলা বলিয়াছেন £ 82:০5 CS Ye - প্রত্যেক বার্তার জন্য নির্ধারিত 
কাল রহিয়াছে ।' 

ইব্‌ন আব্বাস (রো) বলেন ঃ ইহার অর্থ হইল যে, প্রত্যেক বার্তার একটা উদ্দেশ্য বা 
আবেদন রহিয়াছে । অর্থাৎ প্রত্যেক বার্তা অবশ্যই সংঘটিতব্য, যদিও সংঘটিত হইবে যথাসময় 
অতিবাহিত করিয়া । 

অন্যত্র বলা হইয়াছে ৪২ ৮১ ৬২১ ৩৬-১] ,- অৰ্থাৎ কিছুকাল পরে অবশ্যই তোমরা 
উহার সংঘটন সম্পর্কে অবহিত হইবে। ' 

তিনি আরও বলিয়াছেন ৪* 45 421 440 -অর্থাৎ ‘প্রত্যেকটি কালই নির্ধারিত । 

এই আয়াতাংশে আল্লাহ তা'আলার রোষাম্নি ও কঠোরতার প্রকাশ ঘটিয়াছে। তাই আলোচ্য 
_আয়াতটির শেষাংশে বলিয়াছেন ৪ ১৬০1 -3.১ - “শীঘ্রই তোমরা অবহিত হইবে ।" 


510197. 


৭৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


পরবর্তী আয়াতে আল্লাহ তা'আলা বলেন ঃ 
52 ০০০১০১১৫০৪০ ০০ 9 
অর্থাৎ “যখন তুমি দেখ, তাহারা আমার নিদর্শন সম্বন্ধে বিদ্রপ করে এবং নিরর্থক 
আলোচনায় লিপ্ত হয়’ 


তখন তুমি দূরে সরিয়া পড়িবে যে পর্যন্ত না তাহারা মিথ্যা ও বিদ্রাপাত্বক আলোচনা বাদ 
দিয়া অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয় ।' 

(৮511 ii (০15 - কিংবা শয়তান তোমাকে ভুলাইয়া ফেলে ।' 

এই কথা বলিয়া বুঝান হইয়াছে যে, প্রত্যেক উম্মতের উচিত হইল মিথ্যাবাদী এবং আয়াত 
বিকৃতকারীদের আলোচনায় যোগ না দেওয়া এবং যদি কোন মজলিসে এই ধরনের আলোচনা 
হইতে থাকে, তবে সেই মজলিস হইতে উঠিয়া অন্যত্র চলিয়া যাওয়া। তেমনি যদি কেহ 
ভুলবশত এমন ধরনের আলোচনা সভায় যোগ দেয়, Pls ১২৭]। 5০৫ ৯৪3 ১55 SU 
৷ - ‘তবে স্মরণ হওয়ার পরে সীমালংঘনকারী সম্প্রদায়ের সহিত বসিবে না।' 

তাই হাদীসে আসিয়াছে যে, আমার উম্মতকে ভুলবশত এবং জবরদস্তিমূলক পাপ হইতে 
পরিত্রাণ দেওয়া হইয়াছে। 

সাঈদ ইব্‌ন যুবায়র ও আবু মালিকের সূত্রে সুদ্দী (র) ১০৮::এ। tip Cals — এই 
আয়াতাংশের মর্মার্থে বলেন ঃ যদি ভুলবশত বসা হয় এবং পরে যদি স্মরণ হয়, তবে ১৯45 ১ 
- স্মরণ হওয়ার পর তাহাদের সহিত আর বসিবে না। মুকাতিল ইবৃন হাইয়ানও এইরূপ বর্ণনা 
করিয়াছেন। আলোচ্য আয়াতটি নিম্নোক্ত এই আয়াতটির সম্পূরক £ 


Ue gst Us Li allt ০০ এ 01 LES ০৪ 5 005 2৪, 
(10150 ১১০৩০১০০:7০১১০ ০5 LCE 

অর্থাৎ “তোমাদিগকে বলিয়া দেওয়া হইয়াছে যে, যখন তোমরা বুঝিতে পার যে, আল্লাহর 
আয়াতের সহিত কুফরী এবং বিদ্ুপ করা হইতেছে, তখন আর তোমরা তাহাদের সহিত বসিবে 
না, যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয়। অন্যথায় তোমাদিগকেও তাহাদের অন্তর্ভুক্ত 
বলিয়া গণ্য করা হইবে।' 

দিনা রানির? TH be ১2311 de CS 

হনব ররর মা 
হইবে না, তখন তোমরা নিজ দায়িত্ব পালন করিয়াছ বলিয়া এবং তাহাদের দলভুক্ত নও বলিয়া 
বিবেচিত হইবে । ূ 

ইবনে আবূ হাতিম (র) ......সাঈদ ইব্‌ন যুবায়র রে) হইতে বর্ণনা করেন যে, সাঈদ 
ইব্‌ন যুবায়র (র) ৮৮ ১ ১০ ০ ৬৮৪ 32311 51৭5 “এই আয়াতাংশের 
মর্মার্থে বলেন ঃ কাঁফিররা যদি আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করার কসরত করিতে থাকে, তবে 


Contents 


সূরা আনআম রি 


তাহাতে তোমাদের কিছু যায় আসে না, যদি তোমরা তাহাদিগকে ঘৃণা কর এবং তাহাদের নিকট 
হইতে দূরে সরিয়া থাক। 

কেহ কেহ এই অর্থও করিয়াছেন যে, যদি তোমরা সেই ধরনের ফোন সভায় বসও, ত তবুও 
তোমাদের উপর তাহাদের বিদ্রেপের পাপ বর্তাইবে না। 

কেহ কেহ ধারণা করেন যে, আলোচ্য আয়াতটি মদীনায় অবতীর্ণ সূরা নিসার 
১৫1০ 1512 এই আয়াতটি দ্বারা রহিত হইয়া গিয়াছে। এই কথা বলিয়াছেন মুজাহিদ, সুদী 
ও ইব্‌ন যুবায়র (র) প্রমুখ । উক্ত আয়াতাংশের অর্থ হইল, এমন অবস্থায় তোমরাও তাহাদের 
অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হইবে । 

অথচ এই আয়াতটির সম্পর্ক হইল 45১74114১২১ ১9 আয়াতাংশটির সহিত। 
অর্থাৎ আমি তোমাদিগকে এই জন্য তাহাদের নিকট হইতে দূরে থাকার আদেশ করিতেছি, 
যাহাতে তাহাদিগকে পরোক্ষভাবে সতকীঁকরণ এবং উপদেশ দানের কাজ হইয়া যায়। ফলে 
হয়ত ভবিষ্যতে তাহারা এমন কাজ আর করিবে না। | 
REY ৩১ ০৩) 4255 1765 85 1 G2 BIH GHC (%.) 


PA পরি উনি 8. 


35৩৩), 828545854। 9:5৫ ৬5৩8 ০১৬ 
: sw 2৯ ০2 আর ১০4 1954 9৩54452৩5 পা 
6০022612561 SAL 2 

০ টিরিরাররারর রা র৮ রাগ 
যাহাদিগকে প্রতারিত করে, তুমি তাহাদের সঙ্গে বর্জন কর এবং ইহা দ্বারা তাহাদিগকে 
উপদেশ দাও যাহাতে কেহ নিজ কৃতকর্মের জন্য ধ্বংস না হয়; যখন আল্লাহ ব্যতীত তাহার 
কোন অভিভাবক ও সুপারিশকারী থাকিবে না এবং বিনিময়ে সব কিছু দিলেও তাহা গৃহীত 
হইবে না, তখন তাহারাই কৃতকর্মের জন্য ধ্বংস হইবে; সত্য প্রত্যাখ্যানহেতু তাহাদের জন্য 
রহিয়াছে অত্যুষ্ণ পানীয় ও মর্মভুদ শাস্তি ।” 

তাফসীর ঃ আল্লাহ তাআলা বলেন ঃ 

5021 ১63১2915815 Lal Ss 19১১৭ 32311 ১৭৩ 

‘যাহারা তাহাদের দীনকে ত্রীড়া-কৌতুকরূপে গ্রহণ করে এবং পার্থিব জীবন যাহাদিগকে 
প্রতারিত করে, তুমি তাহাদের সঙ্গ বর্জন কর ।' অর্থাৎ তাহাদিগকে সতর্ক কর, তাহাদের হইতে 
দূরে থাক এবং তাহাদিগকে উহা হইতে ভীতি প্রদর্শন কর। কেননা তাহারা ভীষণ বেদনাদায়ক 
আযাবের দিকে অগ্রসর হইতেছে । 

এইজন্য আল্লাহ তা‘আলা বলিয়াছেন £ তাহাদিগকে কুরআনের মাধ্যমে উপদেশ দাও এবং 
কিয়ামতের দিনের ভীষণ শাস্তির ভীতি প্রদর্শন কর। 


অতঃপর বলিয়াছেন ৪ ০০4 0০58০ 0:45 "51 - ‘যাহাতে কেহ নিজ কৃতকর্মের 
জন্য ধ্বংস না হয়।' 


Contents 


৭৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর | 


ইব্‌ন আব্বাস রো), মুজাহিদ, ইকরামা, হাসান ও সুদ্দী (র) হইতে যাহ্হাক বলেন £ 
4.০ অর্থ হইল +1...2 অর্থাৎ সপিয়া দেওয়া । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ওয়ালিবী বলেন ৪ ৯-5 অর্থ হইল ১.5২১5 অর্থাৎ 
অপমানিত হওয়া । 


কাতাদা রে) বলেন ৪ J 5 অর্থ ১.০ অর্থাৎ বিরত রাখা। 
মুররা ও ইব্‌ন যায়দ রে) বলেন £ এ... অর্থ ১২5 অর্থাৎ জবাবদিহি করা । 
কালবী রে) বলেন ঃ ইহার অর্থ হইল (৪১৯5 অর্থাৎ প্রতিফলপ্রাপ্ত হওয়া ৷ 
উল্লেখিত প্রতিটি অর্থই মূল অর্থের প্রায় সামর্থবোধক ৷ মোট কথা; তাহাকে ধ্বংসের দিকে 
ঠেলিয়া দেওয়া, কল্যাণের পথে প্রতিবন্ধক হওয়া এবং উদ্দেশ্য লাভ হইতে বিরত রাখা । 
অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
lll La ELLE ০৯০৯০ 
অর্থাৎ ‘প্রত্যেক ব্যক্তি নিজ আমলের জন্য দায়বদ্ধ হইবে একমাত্র ডানহাতে আমলনমাগরাপ্ত 
ব্যতীত।' Goce cea Ob ০ 4 ৪ cae oe 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন 8 2355 355194411৩১ ১৭ (৫1 ০০৪] 
অর্থাৎ “যখন আল্লাহ্র ব্যতীত তাহার জন্য কোন অভিভাবক ও সুপারিশকারী থাকিবে না ।' 
অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 
| 4505 39 SY on 022 9152 05 ০1 এল ৩০ 
অর্থাৎ “সেই দিনের পূর্বে; যেদিন ক্রয়-বিক্রয়, বন্ধুত্ব ও সুপারিশ থাকিবে না ৷’ 
অতঃপর বলিয়াছেন 8 (৫:৮০ ১: % Je JS 4৬০5 01 
‘বিনিময়ে সবকিছু দিলেও তাহা গৃহীত হইবে না ।' অর্থাৎ নিজের পাপের বিনিময় হিসাবে 
সে যদি পৃথিবীর সকল কিছু দান করে, তবুও তাহা গৃহীত হইবে না। 
অন্যত্র বলা হইয়াছে ঃ 
(২৯১১৯১১1০1০ asl ১০ 0০ 508 53154551584 ১231 5। 
অর্থাৎ ‘যাহারা কাফির এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, তাহারা যদি পৃথিবীপূর্ণ স্বর্ণও 
দান করে, তবুও তাহাদিগকে পরিত্রাণ দেওয়া হইবে না৷’ 


সেই কথাই আল্লাহ এখানে বলিয়াছেন ৪ 
of রা Go ০? পপ 2 5 ৮524 পাতা of of + Pl 03 ০5 প ০ ২% ৮ $০ 4 
“ DFO 
০৪৫৪ 


অর্থাৎ “তাহারাই কৃতকর্মের জন্য ধ্বংস হইবে; সত্য প্রত্যাখ্যানহেতু তাহাদের জন্য 
' রহিয়াছে অত্যুষ্ণ পানীয় ও মর্মস্তুদ শাস্তি ।' 


Contents 


সূরা আনআম | ৭৯৯ 


EEE 0555 5 UI 5 LL IL 33 Ge ESF (VN) 
3 এসি sh I 235215364৬৩ 
১৪৮৮০ ৩ ১০) 2১367951৬১৪) 2 4 ৫৬৩১০৪৫৬141 


Ou সপ EX 2353512 $0) ym ৩1১ (VY) 


১0366 EY 0% 245 GI ০১919 Si BE GH BI (VY) 
2০ 5 BEMIS Sy HN G RES 2845, 4 
০ 

৭১. “বল, আল্লাহ ব্যতীত আমরা কি এমন কিছুকে ডাকিব যাহা আমাদের কোন 
উপকার কিংবা অপকার করিতে পারে না ? আল্লাহ আমাদিগকে সৎপথ প্রদর্শনের পর 
আমরা কি সেই ব্যক্তির ন্যায় পূর্বাবস্থায় ফিরিয়া যাইব যাহাকে শয়তান দুনিয়ার পথ 
ভুলাইয়া হয়রান করিয়াছে; যদিও তাহার সহচরগণ তাহাকে সঠিক পথে আহ্বান করিয়া 
বলে, আমাদের নিকট আস । বল, আল্লাহর পথই পথ এবং আমরা বিশ্ব জগতের 
প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করিতে আদিষ্ট হইয়াছি।” 

৭২. “এবং নামায প্রতিষ্ঠিত করিতে ও তাহাকে ভয় করিতে; এবং তাহারই নিকট 
তোমাদিগকে সমবেত করা হইবে ।” 

৭৩. “তিনিই যথাবিধি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন; যখন তিনি বলেন 
‘হও’ তখনই হইয়া যায়; তাহার কথাই সত্য; যেদিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে, 
সেদিনকার কর্তৃত্ব তো তাহারই; অদৃশ্য ও দৃশ্য সবকিছু সম্বন্ধে তিনি পরিজ্ঞাত; আর তিনিই 
প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত ৷” 

তাফসীর ঃ সুদ্দী (র) বলেন ঃ মুশরিকরা মুসলমানদিগকে বলিয়াছিল যে, তোমরা আমাদের 
পথ অনুসরণ কর এবং মুহাম্মদের দীনকে পরিত্যাগ কর। সেই প্রেক্ষিতে আল্লাহ তা'আলা 
অবতীর্ণ করেন ঃ 


BLL CLE ৮5 2050 08৮5 এও CAL YU 401 ও ১১ be Pye il J 
dir Gra 


অর্থাৎ ‘বল, আল্লাহ ব্যতীত আমরা কি এমন কিছুকে ডাকিব যাহা আমাদের কোন উপকার 
কিংবা অপকার করিতে পারে না ? তাহাও আবার আল্লাহ আমাদিগকে সংপথ প্রদর্শনের পর?' 

আমাদের অবস্থা হইবে কোন ব্যক্তির শয়তানের কুমন্ত্রণার ফাদে পড়ার মত । ঈমান গ্রহণের 
পর পুনরায় কুফরী এখতিয়ার করার তুলনা হইল সেই ব্যক্তির মত, যে সফরের সময় পথ 
ভুলিয়া গিয়াছে এবং শয়তান তাহাকে প্রবঞ্চনা দিয়া বিপদসংকুল পথে পরিচালিত করিতেছে। 
অথচ তাহার সাথীরা সঠিক পথে চলিতেছে এবং পথভোলা সাথীটিকেও তাহারা তাহাদের পথে 
চলার জন্য ডাকিতেছে। কিন্তু সে তাহাদের আহ্বান উপক্ষো করিয়া শয়তানের দেখানো পথে 


Contents 


৮০০ তাফসীরে ইব্‌ন কাছীর 


চলিতে থাকে । অনুরূপভাবে মুহাম্মদ (সা)-কে অনুসরণ করার পর যে ব্যক্তি গুমরাহ হইয়া যায় 
এবং মুহাম্মদ (সা) তাহাকে সঠিক পথে যদি পুনরায় ডাকিতে থাকেন, এই ব্যক্তির অবস্থা 
শয়তানের প্রবঞ্চনায় পড়িয়া সেই বিপথগামী লোকটির মত। সঠিক পথ অর্থ ইসলামের পথ বা 
০৮০৬২৭০০১৮৭ 
রা কোবরা 

অন্যত্র তিনি বলিয়াছেন ঃ ৪ | ৪৬5 - অর্থাৎ "তাহাদের উপর ভ্রান্তির জাল বিস্তার 
করিয়াছে।' 

আলী ইব্‌ন আবু তালহা (র).... :*ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ 

Mn hme thd ott এই আয়াতাংশ সম্পর্কে ইব্‌ন 

আব্বাস (রা) বলেন ৪ ইহাতে মূর্তি পূজকদের কথা বলা হইয়াছে এবং বলা হইয়াছে সেই 

লোকদের কথা, যাহারা আল্লাহর পথে লোকদিগকে আহ্বান করে । 

যেমন এক ব্যক্তি পথ হারাইয়া ফেলিয়াছে। অতঃপর এক ব্যক্তি তাহাকে ডাকিয়া 
বলিতেছে, হে লোক! তুমি সঠিক পথে চলিয়া আস। অন্যদিকে তাহার অন্যান্য সফর সঙ্গীরা 
ডাকিয়া বলিতেছে, যে, ওহে! তুমি আমাদের সঙ্গে আস । তখন সে যদি প্রথমোক্ত ব্যক্তির ডাকে 
সাড়া দেয়, তবে সে বিপদগ্রস্ত হয়। পক্ষান্তরে সে যদি সেই ব্যক্তিদের ডাকে সাড়া দেয়, যাহারা 
যথার্থ সঠিক পথের দিকে আহ্বান করিয়াছিল, তবে সে সঠিক পথ বা হিদায়াতপ্রাপ্ত হয়। 
উল্লেখ্য যে, যে লোক প্রথম আহ্বান করিয়াছিল, সে ছিল জঙ্গলের শয়তানদের দোসর । 

এই উদাহরণ সেই ব্যক্তির জন্য প্রযোজ্য, যে ব্যক্তি আল্লাহ্‌র নির্দেশিত পথ হইতে বিচ্যুত 
হইয়া প্রতিমা ও ভূত পূজা আরম্ভ করিয়াছে এবং সে এই পথকেই কল্যাণের পথ বলিয়া গ্রহণ 
করিয়াছে । এইভাবে তাহার একদিন মৃত্যু আসিয়া উপস্থিত হইবে । তখন ইহার পরিণতিতে 
তাহাকে লাঞ্কনা ভোগ করিতে হইবে। 

০১ ০৪ ১১১৮৮৪।। 2559৭ (৫ অর্থাৎ ‘আমরা কি সেই ব্যক্তির ন্যায় 

পুর্বাবস্থায় ফিরিয়া যাইব যাহাকে শয়তান দুনিয়ায় পথ ভুলাইয়া হয়রান করিয়াছে?’ 

তাহারা হইল শয়তান। তাহারা লোকদিগকে তাহাদের বাপ-দাদার নাম ধরিয়া ডাকে । 
ফলে তাহারা শয়তানের অনুসরণ করিতে থাকে এবং এই পথকেই তাহারা কল্যাণের পথ বলিয়া 
বিশ্বাস করিয়া নেয়। কিন্তু শয়তান এইভাবে তাহাদিগকে ডাকিয়া নিয়া ধ্বংস করিয়া ফেলে । 
অর্থাৎ শয়তান হয় তাহাদিগকে নিয়া মারিয়া ফেলে, নয়ত গভীর জঙ্গলে ফেলিয়া রাখিয়া 
ক্ষুৎ-পিপাসায় ধুকিয়া ধুকিয়া মরার ব্যবস্থা করে। এই উদাহরণ সেই লোকদের জন্য, যাহারা 
একবার আল্লাহ্‌র আহ্বানে সাড়া দিয়া পরে আল্লাহ্র আহ্বান প্রত্যাখ্যান করিয়া শয়তানের পথ 
৯৯:৮৮০৮০৭০৯৬সর | 


i Troe এই আয়াতাংশ প্রসঙ্গে বলেন ৪ i যারা সে কেহ 
যাহাকে তাহার সফর সঙ্গীরা সঠিক পথের দিকে ডাকিতে থাক । এই কথা বলিয়া সেই ব্যক্তির 
উদাহরণ দেওয়া হইয়াছে যে ব্যক্তি হিদায়াতপ্রাপ্তির পর ভ্রান্ত হইয়া গিয়াছে । 


Contents 


_ আ'ওফী (র)......ইব্‌ন আব্বাস (রা) হইতে - 

১০41 0170 ০৮০ ০৪ ০৮41 হ১545| UK - এই আয়াতাংশের 
ব্যাখ্যায় বলেন £ এই সেই ব্যক্তি, যে আল্লাহ্‌র হিদায়াত গ্রহণ করে না এবং শয়তানের অনুসরণ 
করে ও পাপকার্যে লিপ্ত হয়। ফলে সে বিভ্রান্তিতে নিমজ্জিত হয়। অথচ তাহাকে তাহার সঙ্গীরা 
হিদায়াতের পথে আহ্বান করিতে থাকে । তাই আল্লাহ্‌ বলিয়াছেন, এই সেই ব্যক্তি, যাহাকে 
করিতেছে। অবশেষে বলা হইয়াছে £ 5:%1| 8 4111 (5৯ | অর্থাৎ ‘আল্লাহ্র পথই সঠিক 
পথ।' আর ভ্রান্তি হইল সেই পথ, যে পথে জিন্নেরা আহ্বান করে । ইব্‌ন জারীর ইহা বর্ণনা 
করিয়াছেন। 

অতঃপর ইব্ন জারীর (র) বলেন ঃ তাহার সাথীরা তাহাকে গুমরাহীর পথ হইতে 
হিদায়াতের পথে আহ্বান করিতেছিল । অতএব বুঝা যায় যে, সে ভ্রান্তির দিকে যাইতেছিল এবং 
তাহার সাথীরা তাহাকে হিদায়াতের দিকে আহ্বান করিতেছিল। তাই তাহাকে স্পষ্টভাবে ভ্রান্ত 
বলা বৈধ হইবে না। কেননা কুরআনে বলা হইয়াছে £ আমরা কি সেই ব্যক্তির ন্যায় পূর্বাবস্থায় 
ফিরিয়া যাইব যাহাকে শয়তান পথ ভূলাইয়া হয়রান করিয়াছে? 

উল্লেখ্য যে, ১1১ হাল হওয়ার কারণে নসব বা যবরওয়ালা:হইয়াছে। অর্থাৎ দিকত্রান্ত, 
ভ্রান্তি ও অজ্ঞতার কারণে সে বিপথগামী হইতেছে । অথচ তাহার অন্যান্য সঙ্গীরা সঠিক পথে 
চলিতেছিল এবং তাহাকে তাহারা তাহাদের পথে চলার জন্য আহ্বান করিতেছিল । এই কথাই 
আল্লাহ আলোচ্য আয়াতে উপমাস্বরূপ উত্থাপন করিয়াছেন । 

অবশ্য আয়াতের ভাষ্যমতে বুঝা যায় যে, তাহার সঙ্গীরা তাহাকে ডাকিতেছিল, কিন্তু সে 
তাহাদের আহ্বানকে তোয়াক্কা না করিয়া অন্য পথে চলিতেছিল। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা 
করিতেন তবে তাহাকে হিদায়াত দান করিতেন এবং রান্তপথ হইতে ফিরাইয়া সঠিক পথে 
পরিচালিত করিতেন। তাই তিনি বলিয়াছেন ৪ 54) $৯ 1 ৫৯ 4 অর্থাৎ "আল্লাহ্‌র পথই 
সঠিক পথ । 

অন্যত্র তিনি বলিয়াছেন 8 

J ০৭ 0 055 401 এ ১০১ অৰ্থাৎ ‘আল্লাহ যাহাকে হিদায়াত দান করেন, তাহাকে 
কেহ গুমরাহ করিতে পারে না ।' 

লা 


Ore ey 


০ গর তর দিছ তলা 
বিভ্রান্তকারীকে পথ দেখান না; আর তাহাদের জন্য কোন মদদগার নাই ।' 

অতঃপর তিনি বলেন £ 8 ১০1 ৩১১] ৯1০৮] 0০১০3 - ‘আর আমরা বিশ্ব জগতের 
প্রতিপালকের নিকট আত্মসসমর্পণ করিতে আদিষ্ট হইয়াছি।” অর্থাৎ আমরা ইখলাসের সহিত 
তাহার ইবাদত করা এবং আল্লাহ্র সহিত অন্য কাহাকেও শরীক না করার জন্য আদিষ্ট 
হইয়াছি। 


কাছীর-_-৩/১০১ 


Contents 


৮০২ তাফসীরে ইব্‌ন কাছীর : 


১519 5৪15০1115৪1 3915 - অৰ্থাৎ ‘সালাত কায়েম করিতে ও তাহাকে ভয় করিতে !' 
অর্থাৎ তিনি আমাদিগকে নামায কায়েম করিতে এবং সর্বাস্থায় তাহাকে ভয় করিতে আদেশ 
করিয়াছেন। 

৬১৮১০৩ <1 5১41 +৯9 অর্থাৎ ‘কিয়ামতের দিন তাহারই নিকট তোমাদিগকে 
সবর 
পৃথিবী সৃষ্টি করিয়াছেন? সত পপ সাপ 
তিনিই পৃথিবী ও আকাশসমূহের পরিচালক । 

০:৫৪ 5৫ 44252529 - যখন তিনি বলেন ‘হও’ তখনই হইয়া যায়।" অর্থাৎ 
কিয়ামতের দিন তিনি যে বস্তুকে বলিবেন ‘হও’ তৎক্ষণাৎ তাহা পূর্ববৎ হইয়া যাইবে । 

উল্লেখ্য যে, [১2 এখানে যবরযুক্ত হইয়াছে 1১219 -এর উপর 'আতফ' হওয়ার কারণে । 
তখন আয়াতটি হইবে 8 ১১৫৪ ১১৫ 5৪3 753 15 

তাহা ছাড়া ৯৯: শব্দটি ১৯১১9 ০১-৮..| 313-এর উপর. আত্ফ হওয়ার কারণেও 
যবরযুক্ত হইতে পারে। অর্থাৎ তোমরা সেই দিনকে ভয় কর যেদিন তিনি বলিবেন ‘হও’ তখনই 
হইয়া যাইবে । এই অর্থটিই অধিক প্রযোজ্য । কেননা এই অর্থে সৃষ্টির শুরু এবং শেষ সবকিছু 
অন্তর্ভুক্ত রহিয়াছে। 

তাহা ছাড়া ইহার পূর্বে J উহ্য ছিল বলিয়াও (5: যবরযুক্ত হইতে পারে । তখন উহ্য 
আয়াতটি হইবে £ ০৬৫৪ ৩ $35 7৯2 ১৫৬।ও অর্থাৎ “সেই দিনকে স্মরণ কর, যেই দিন 
বলা হইবে ‘হও’ এবং সেই দিনকেও স্মরণ কর যেই দিন “হও” বলিয়া পৃথিবী ও আকাশসমূহ 
সৃষ্টি করা হইয়াছিল ।” 

২1111 515 ৬৯1 41 ২ অর্থাৎ ‘তাহার কথাই সত্য এবং সেদিনের কর্তৃত্ব তো 
তাহারই ৷” 

এই বাক্য দুইটি যেরযুক্ত বাক্যের স্থলাভিষিক্ত হইয়াছে । যেরওয়ালা হওয়ার কারণ হইল, 
এই বাক্যদয় উভয় জগতের সৃষ্টিকর্তার বিশেষণস্বরূপ ৷ 


১৬০৭ ৯ ৮১১ 792 অর্থাৎ ‘যে দিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে।" উল্লেখ্য 
যে, সম্ভবত এই বাক্যটি ১৮১১ ১৫ 158: (:১:3-এর বদল ইয়াছে। অবশ্য আয়াতাংশটি 41 
1111 - এর যরফ হওয়ার সম্ভাবনা রহিয়াছে । 

অন্যত্র বলা হইয়াছে ৫ 4% asl 41 2১1 lt অর্থাৎ ‘আজকের 
বাদশাহী কাহার ? আল্লাহ্‌র, যিনি একক, মহা প্রতাপাবিত ৷’ 

অন্যত্র আরো বলা হইয়াছে ৪ 

অর্থাৎ ‘সেইদিন রহমানের বাদশাহীই কায়েম থাকিবে এবং সেই দিনটি কাফিরদের জন্য 
ভীষণ কঠিন হইয়া দীড়াইবে ৷’ এই ধরনের আরো বহু উদাহরণ রহিয়াছে। 


উল্লেখ্য যে, '১১--০]| :০৪ ১৪১ ০৮2 -এর ১.৭ শব্দের ব্যপারে মতন রহিয়াছে। 


Contents 


পক 


সুরা আনআম ৮০৩ 


কেহ বলেন £ ১৬ হইল ৯). -এর বহুবচন । তখন অর্থ দাড়ায় £ ‘যেদিন শিঙ্গার 
ফুৎকারে মৃতসমূকে জীবন দেওয়া হইবে ।' 

ইব্ন জারীর বলেন £ যেমন বলা হয় £ 4411 ,॥ ১৩. এবং ইহা 5, + -এর বহুবচন । 

সঠিক কথা এই যে, ইহা দ্বারা উদ্দেশ্য হইল সেই নির্দিষ্ট সময়, যখন ইসরাফীল (আ) 
শিঙ্গায় ফুৎকার দিবেন। 

ইব্ন জারীর বলেন ঃ মূলত সেই বাক্যকে সঠিক বাক্য বলিয়া ধরিয়া নেওয়া হইবে, 
যেইটির সহিত হাদীসের সাষূজ্য প্রমাণিত হইবে । 

রাসূলুল্লাহ (সা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলিয়াছেন £ ইসরাফীল (আ) শিঙ্গায় মুখ 
দিয়া রহিয়াছেন এবং মাথা ঝুঁকাইয়া অপেক্ষা করিতেছেন যে, কখন ফুৎকারের নির্দেশ হয় ৷ 
মুসলিম স্বীয় সহীহ্‌ সংকলনে ইহা বর্ণনা করিয়াছেন। 

ইমাম আহমদ (র)......আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ 
ইব্‌ন আমর (রা) বলেন £ একদা এক গ্রাম্য ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞাসা করেন 
যে, হে আল্লাহ রাসূল! , + কি ? জবাবে রাসূলুল্লাহ (সা) বলেন ঃ একটি শিঙ্গা যাহা ফুঁ দেওয়া 
হয়। 

আবুল কাসিম তাবারানী (র)......আবু হুরায়রা (রো) হইতে স্বীয় কিতাবে বর্ণনা করিয়াছেন 
যে, আবু হুরায়রা (রা) বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা) সাহাবীদের সহিত বসা ছিলেন। তখন 
তিনি বলেন $ “আল্লাহ তা'আলা পৃথিবী ও আকাশসমূহের সৃষ্টি সমাপ্ত করিয়া একটি সূর তৈরি 
করেন এবং সূরটি ইসরাফীল (আ)-কে সমর্পণ করেন। তিনি সূরে মুখ দিয়া আকাশের দিকে 
তাকাইয়া অধীরভাবে অপেক্ষায় আছেন যে, কখন উহাতে ফুৎকারের নির্দেশ হয়। 

তখন আমি জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! “সূর' কি? তিনি বলেন ৪ শিঙ্গা। আমি 
জিজ্ঞাসা করিলাম, উহা কেমন ? তিনি বলেন £ উহা আকাশের মত বিশাল । যিনি আমাকে সত্য 
নবী হিসাবে প্রেরণ করিয়াছেন, সেই মহান সত্তার শপথ! উহার ব্যাস পৃথিবী ও আকাশসমূহের 
সমান। উহা তিনবার ফুঁকানো হইবে । প্রথম ফুৎকার হইবে ভীতি ও পেরেশানী সৃষ্টিকারী । 
দ্বিতীয় ফুৎকার হইবে সকলকে ধ্বংসকারী এবং তৃতীয় ফুৎকার হইবে সকলকে আল্লাহর সম্মুখে 
উপস্থিতকারী । আল্লাহ তাআলা প্রথম ফুৎকারের নির্দেশ দিবেন। প্রথম ফুৎকারে পৃথিবীর সকল 
লোক ভীত-সন্ত্স্ত হইয়া যাইবে । কিন্তু আল্লাহ্‌ যাহাকে স্থির রাখিবেন, একমাত্র সেই স্থির 
থাকিবে । আর যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ফুৎকার দিবার নির্দেশ না হইবে, ততক্ষণ পর্যন্ত প্রথম 
ফুৎকার চলিতে থাকিবে । আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন $ 

3155 ০ UL ১১৯19 Co ০৯১০৯ ১৮ 5 অর্থাৎ ‘উহা ভীষণ একটি 

চীৎকার এবং দরাজ একটি আওয়ায।" এই ভীষণ আওয়াযের কারণে পাহাড়সমূহ খণ্ড-বিখণ্ড 
হইয়া বরফের মত উড়িতে থাকিবে । অতঃপর পৃথিবী ও ইহার বস্তুসমূহ হেলিতে থাকিবে, যেমন 
তুফানের কবলে পড়িয়া নৌকা দুলিতে থাকে৷ অথবা ঝুলাইয়া রাখা বাতি যেমন ঝড়ের সময় 
দুলিতে থাকে । এই অবস্থার কথা উল্লেখ করিয়া আল্লাহ তাআলা বলিয়াছেন £ 


~~ 


Contents 


৮০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


9৮০০ 


HE ES বা I ENE CON HEARNE বা জেরা 
দেওয়া হইবে । সেই দিন সকলে ভীষণভাবে ভয় পাইবে ।* মানুষ কাপিয়া কাপিয়া মাটিতে 
লুটিয়া পড়িবে । মা দুধপানকারী বাচ্চার কথা ভুলিয়া যাইবে । গর্ভবতী মহিলার গর্ভ খালাস 
হইয়া যাইবে। বাচ্চারা অধিক ভয় পাইবে । শয়তান জান বাচানোর জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে 
পলাইতে থাকিবে । কিন্তু ফেরেশতারা তাহাদিগকে তাড়াইয়া নিয়া আসিবে । সেই দিন একে 
অপরকে ডাকিবে। কিন্তু কেহ কাহারও এতটুকু সহযোগিতা করিবে না, একমাত্র আল্লাহ 
তাআলা ব্যতীত । 

এই কঠিনতম দিনকেই আল্লাহ তা“আলা 4১11 ১2 বলিয়া অভিহিত করিয়াছেন। 
পৃথিবীতে এমন অবস্থার সৃষ্টি হইবে যে, যমীন ফাটিয়া খান খান হইয়া যাইবে । অভূতপূর্ব এক 
অবস্থার সৃষ্টি হইবে । এমন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হইবে যাহার ব্যাখ্যা একমাত্র আল্লাহই 
দিতে পারেন। তখন সকল লোক আকাশের দিকে তাকাইবে এবং দেখিবে যে, আকাশ টুকরা 
টুকরা হইয়া উড়িতেছে, তারকারাজী কক্ষচ্যুত হইযা যাইতেছে এবং চাদ ও সূর্যের আলো উধাও 
হইয়া যাইবে । রাসূলুল্লাহ (সা) বলেন ঃ মৃতদের এই ব্যাপারে কোন খবর থাকিবে না। 

আবু হুরায়রা (রা) তখন জিজ্ঞাসা করেন, হে আল্লাহ্‌র রাসূল! 

4111 ৭৩ a3 ০০১৬ ও ১০ ০19৮1 ১ ০৭ 6১৪৪ 

- এই আয়াতে কাহাদিগকে ভিন্ন অবস্থায় রাখার কথা বলা হইয়াছে ? জবাবে রাসূলুল্লাহ 
(সা) বলেন $ তাহারা হইল শহীদগণ। 

এই ধরনের অবস্থা সৃষ্টি হইবে জীবসমূহের। শহীদরা যদিও জীবিত বটে, কিন্তু তাহারা 
আল্লাহ্র নিকট সমর্পিত। তাহাদিগকে খাদ্য দেওয়া হয়। আল্লাহ তাহাদিগকে সেই অবস্থা 
হইতে নিরাপদ রাখিবেন। কেননা ইহাও এক প্রকারের শাস্তি। শাস্তি তো পাপীকেই দেওয়া হয়। 

এই কথাই আল্লাহ্‌ বলিয়াছেন ঃ 
155 2১51 দি দল LUST STEED yi in UL 
১১৮০৩ 80725 (৫7০০৯ ob 4৫ ৮০55 ০০০1 lace ২০০ এ 

১২০৪ dl ২135 0013 ৪৮৫ 

অর্থাৎ “হে মানুষ! ভয় কর তোমাদের প্রতিপালককে; কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর 

ব্যাপার । যেদিন তোমরা উহা প্রত্যেক্ষ করিবে, সেদিন দেখিতে পাইবে, প্রত্যেক স্তন্যদাত্রী 

বিস্মৃত হইবে তাহার দুগ্ধপোষ্য শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী তাহার গর্ভপাত করিবে, মানুষকে 
দেখিবে মাতালসদৃশ, যদিও উহারা নেশাগ্রস্ত নহে। বস্তুত আল্লাহ্র শাস্তি কঠিন ।' 

আল্লাহ্‌ তা“আলা তাহার ইচ্ছামত এই অবস্থা দীর্ঘায়িত করিবেন । অতঃপর ইসরাফীলকে 
সকল মানুষকে মূৰ্ছিত করার ফুৎকারটি দিতে বলিবেন। ফলে পৃথিবী ও আকাশের সকল জীব 
বেহুশ হইয়া পড়িবে । কিন্তু আল্লাহ যাহাকে ইচ্ছা করিবেন, তাহাকে বেহুশ করিবেন না। 


Contents 


সূরা আনআম ৮০৫ 


এইভাবে সকলে মরিয়া যাইবে এবং আযরাঈল (আ) আসিয়া আল্লাহকে. বলিবেন, হে মহান 
প্রতিপালক! পৃথিবী ও আকাশসমূহের সকলে মরিয়া গিয়াছে। কেবলমাত্র আপনি যাহাকে 
যাহাকে জীবিত রাখার ইচ্ছা করিয়াছেন, তাহারা ব্যতীত । কে জীবিত আছে তাহা আল্লাহ্র জানা 
' থাকা সত্বেও তিনি জিজ্ঞাসা করিবেন, কে জীবিত আছে? 

অতঃপর তিনি বলিবেন, হে প্রতিপালক! যে সত্তা চিরঞ্জীব, যাহার মৃত্যু নাই সেই, আপনি 
এবং আরশ বহনকারী ইসরাফীল, জিবরাঈল, মিকাঈল ও আমি জীবিত আছি। 

অতঃপর আল্লাহ্‌ তা“আলা বলিবেন, জিবরাঈল ও মিকাঈলকেও মৃত্যুবরণ করিতে হইবে । 
তখন আরশ বহনকারী ফেরেশতা বলিবে, হে প্রতিপালক! জিবরাঈল ও মিকাঈলও মরিবে? 
আল্লাহ তা'আলা তাহাকে বলিবেন, নিশ্চুপ থাক। আমি আমার আরশের নীচের প্রত্যেকের জন্য 
মৃত্যু অবধারিত করিয়া রাখিয়াছি। অতঃপর জিবরাঈল এবং মিকাঈল মৃত্যুবরণ করিবেন। 
জিবরাঈল ও মিকাঈল মারা গিয়াছে। 

তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করিবেন, কে কে জীবিত আছে £ আযরাঈল বলিবে, 
চিরঞ্জীব সত্তা আপনি, আরশ বহনকারী ফেরেশতা এবং আমি জীবিত আছি। তিনি বলিবেন, 
আরশ বহনকারীকেও মৃত্যুবরণ করিতে হইবে । অতঃপর তিনিও মরিয়া যাইবেন এবং আল্লাহ্‌ 
তা'আলা আরশকে ইসরাফীল হইতে শিঙ্গা তুলিয়া নিবার জন্য আদেশ করিবেন । অতঃপর 
আযরাঈল আসিয়া বলিবেন, হে প্রতিপালক! আরশ বহনকারী ফেরেশতাও মারা গিয়াছে। 
আল্লাহ তা'আলা অবগত থাকা সত্ত্বেও জিজ্ঞাসা করিবেন, এখন কে কে জীবিত আছে ? 
আযরাঈল বলিবেন, হে প্রভু! চিরঞ্জীব সত্তা আপনি এবং আমি জীবিত আছি। আল্লাহ তখন 
তাহাকে বলিবেন, তুমি আমার সৃষ্টিসমূহের একটি সৃষ্টি মাত্র। তুমি মরিয়া যাও। তখন 
আযরাঈল মরিয়া যাইবেন। অতঃপর মহাপরাক্রমশালী, বেনিয়ায আল্লাহ তা'আলা অবশিষ্ট 
থাকিবেন - যিনি জাতও নন, জনকও নন । অবশেষে তিনি পৃথিবী ও আকাশকে ভাংগিয়া সমান 
করিয়া ফেলিবেন। অতঃপর আবার গড়িবেন, আবার ভাংগিয়া ফেলিবেন। এইভাবে তিনবার 
ভাংগিয়া গড়িয়া স্বয়ং তিনবার বলিবেন, আমি পরাক্রমশালী, আমি পরাক্রমশালী, আমি 
পরাক্রমশালী । অতঃপর তিনবার বলিবেন, আজ রাজত্ব কাহার? কেহ উত্তর না দেওয়ায় স্বয়ং 
তিনি বলিবেন, জলা 

অর্থাৎ ee es CE TE SP UR Ua Cwatt 
দিবেন ।' উহাতে বিন্দুমাত্র অসমান ও বাকাপনা থাকিবে না। 

অতঃপর ভীষণ এক আওয়ায হইবে। ফলে যাহারা পৃথিবীর অভ্যন্তরে ছিল, তাহারা 
অভ্যন্তরে এবং যাহারা উপরে ছিল, তাহারা উপরিভাগে যথাস্থানে সংস্থাপিত হইবে । অতঃপর 
আল্লাহ তাআলা আরশের নীচ হইতে পানি বর্ষণ করিবেন। ইহার পর আকাশকে বৃষ্টি বর্ষণ 
করার নির্দেশ করিবেন । পর্যায়ক্রমে চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি হইবে । ফলে বার গজ পরিমাণ পানি 
উঁচু হইবে । অতঃপর সকল শরীরী বস্তুকে অংকুরিত হওয়ার নির্দেশ দিলে প্রত্যেকে বৃক্ষের মত 
অংকুরিত হইবে । তাহাদের সর্বাঙ্গ শরীর বাহির হইয়া আসিলে আল্লাহ তা'আলা আরশ 


Contents 


৮০৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


বহনকারী ফেরেশতা ইসরাফীলকে জীবিত করিবেন এবং ইসরাফীলকে শিঙ্গা ধারণ করার 
আদেশ করিলে তিনি উহা মুখের নিকট সংযত করিয়া রাখিবেন। অতঃপর জিবরাঈল ও 
মিকাঈলকে জীবিত করা হইবে । অতঃপর আল্লাহ তা'আলা আত্মাসমূহকে ডাকিবেন। 
মুসলমানদের আত্মাসমূহ থাকিবে আলোকময় ও কাফিরদের আত্মাসমূহ থাকিবে অন্ধকার । 
অতঃপর সকল আত্মা একত্রিত করিয়া শিঙ্গায় রাখিবেন এবং ইসরাফীলকে আত্মা স্ব স্ব শরীরে 
স্থাপনের ফুৎকার দিতে বলিবেন। তিনি তাহা করিবেন। ফলে আত্মাসমূহ মধু মক্ষিকার মত 
পৃথিবী ও আকাশসমূহের অভ্যন্তরে উড়িতে থাকিবে । 

অতঃপর আল্লাহ তা'আলা স্বীয় ইযযত ও শক্তির কসম দিয়া বলিবেন, সকল আত্মা স্ব স্ব 
শরীরে সংস্থাপিত হও। তাই তখন আত্মাসমূহ স্ব স্ব শরীরে প্রবেশ করিবে । আত্মাগুলি 
শরীরসমূহের নাকের ছিদ্র দিয়া প্রবেশ করিবে এবং উহা শরীরের রন্ধে রন্ধে বিষের মত ছড়াইয়া 
পড়িবে। 

অতঃপর যমীন ফাটিতে থাকিবে এবং আমার যমীন (কবর) সর্বপ্রথম ফাটিবে । তখন লোক 
সকল দৌড়াইয়া তাহাদের প্রভুর দিকে ছুটিতে থাকিবে। 

১০০19: 1১৯ SIAN pA dl ১০০৫০ 

অর্থাৎ ‘তাহারা আহ্বানকারীর দিকে ছুটিয়া আসিবে ভীত-বিহ্বল হইয়া। সত্য 
প্রত্যাখ্যানকারীরা বলিবে, ভয়াবহ এই দিন।' 

সকল মানুষ উলঙ্গ এবং খতনাহীন হইবে । তাহারা একখানে দাড়াইয়া থাকিবে । এইভাবে 
দীর্ঘ সত্তর বছর কাটিয়া যাইবে । তাহারা কোন বিচারকার্য সম্পাদন হইতে না দেখিয়া দুঃখ 
প্রকাশ করিতে ও কীদিতে থাকিবে । এক পর্যায়ে সকলের অশ্রু শেষ হইয়া যাইবে । ফলে চক্ষু 
হইতে রক্ত ঝরিতে থাকিবে মানুষ ঘামের মধ্য হাবুডুবু খাইতে থাকিবে । ঘাম জমিয়া থুতনি 
পর্যন্ত উঠিবে। সকলে বলিতে থাকিবে যে, প্রভুর নিকট আমাদের জন্য কাহারো সুপারিশ করা 
উচিত যাহাতে আর বিলম্বিত না হইয়া আমাদের বিচারকার্য সত্র শেষ হইয়া যায়। 

এই প্রসঙ্গে সকলে বলিতে থাকিবে, এই জন্য আমাদের আদি পিতা আদম (আ) ব্যতীত 
কে বেশি উপযুক্ত ? তাহাকে আল্লাহ স্বহস্তে সৃষ্টি করিয়াছেন এবং স্বয়ং তাহার শরীরের মধ্যে 
আত্মা ফুঁকিয়া দিয়াছেন। সকলে আসিয়া আদম (আ)-এর নিকট তাহাদের আরযী পেশ করিলে 
তিনি সুপারিশ করিতে অস্বীকৃতি জানাইবেন। 

তিনি বলিবেন, ইহার সাহস আমি রাখি না। ইহার পর সকলে দিশাহারা হইয়া নবীগণের 
নিকট যাইয়া আরযী পেশ করিতে থাকিবে । কিন্তু সুপারিশ করার ব্যাপারে সকলে অপারগতা 
জানাইবেন। 

রাসূলুল্লাহ (সা) বলেন £ অতঃপর সকলে আমার নিকট 'আসিবে। আমি তাহাদের আরযীর 
প্রেক্ষিতে “ফাহস'-এর সামনে গিয়া সিজদায় লুটিয়া পড়িব। 

আবু হুরায়রা (রা) জিজ্ঞাসা করেন, হে আল্লাহ্র রাসূল! “ফাহস” কি? রাসূলুল্লাহ্‌ (সা) 
বলেনঃ ‘ফাহস’ হইল আরশের সম্মখের অংশ। 

এই অবস্থায় আল্লাহ্র প্রেরিত একজন ফেরেশতা আসিয়া আমার বাহু ধরিয়া আমাকে 
সিজদা হইতে টানিয়া তুলিবেন। আল্লাহ্‌ আমাকে বলিবেন, হে মুহাম্মদ! আমি বলিব, বলুন হে 


Contents 


সূরা আনআম নর 


প্রভু! আল্লাহ্‌র জানা থাকা সত্তেও তিনি জিজ্ঞাসা করিবেন, তোমার বক্তব্য কি? আমি বলিব ঃ হে 
প্রভু! আপনি আমাকে সুপারিশ করার অধিকার প্রদান করার অঙ্গীকার.করিয়াছিলেন। অতএব 
আজ সেই অধিকার আমাকে দিন এবং লোকদের বিচার শুরু করুন। আল্লাহ বলিবেন, আচ্ছা, 
তুমি সুপারিশ করিতে পারিবে । এখনই আমি বিচার শুরু করিতেছি। 

রাসূলুল্লাহ (সা) বলেন $ অতঃপর আমি আসিয়া লোকদের মধ্যে দীড়াইব। এমন সময় 
আমরা আকাশ হইতে ভীষণ এক ধরনের আওয়ায শুনিতে পাইয়া ভয়ে কীপিয়া উঠিব। পৃথিবীর 
সকল জিন্ন ও ইনসানের দ্বিগুণ ফেরেশৃতা আসিয়া নাযিল হইবেন । তাহারা যমীনের কাছাকাছি 
আসিয়া দীড়াইবেন। তাহাদের নূরের ঝলকে যমীন আলোকিত হইয়া যাইবে । তাহারা সারি 
বাধিয়া দীড়াইয়া থাকিবেন । আমি তাহাদিগকে জিজ্ঞাসা করিব, আল্লাহ তোমাদের মধ্যে আছেন 
কি? তাহারা বলিবেন, না, তিনি আসিতেছেন। দ্বিতীয়বার প্রথমবারের দ্বিগুণ ফেরেশতা অবতীর্ণ 
হইবেন এবং তাহাদের নূরে মানুষ ও জিন্ন সকলেই আলোকিত হইয়া উছিবে । তাহারাও আসিয়া 
প্রথমোক্ত দলের মত সারিবদ্ধ হইয়া দীাড়াইয়া যাইবেন। আমি তাহাদিগকে জিজ্ঞাসা করিব, 
আল্লাহ তোমাদের মধ্যে আছেন কি? তাহারা বলিবেন না, তিনি আসিতেছেন। তৃতীয়বার 
দ্বিতীয়বারের দ্বিগুণ ফেরেশতা নাযিল হইবেন। তাহাদের সহিত আরশ বহনকারী আটজন 
ফেরেশতা সহ তিনি আগমন করিবেন। অথচ এখন মাত্র চারজন ফেরেশতা আরশ বহন 
করিতেছেন। তাহাদের শেষ কদম থাকিবে পৃথিবীর শেষ স্তর পর্যন্ত । তাহাদের একজনের 
অর্ধেক সমগ্র পৃথিবীর সমান৷ তাহাদের কাধের উপর আরশ । তাহারা মুখে তাসবীহ ও তাহমীদ 
জপিতে থাকিবেন ঃ 
sl us SSL 44911 ৪৭ ০৮৯৭ Sly Al ৭ এপ 
০০৪১৪ ০০৬৭৪ 0৩৯৭ D2 ৮১৮৯৭ 2০৯11 IL DIY sl 
০০১০৪০৮1531 105০ st 0৩০1৩ SN 2359581 ৮১৩ শি ০১৩৯৪ 

_০১৪০ 9 3০১41 

অতঃপর কোন একস্থানে আল্লাহর আসন সংস্থাপিত হইবে । ইহার পর ইথার হইতে একটি 
গম্ভীর আওয়ায ভাসিয়া আসিবে । আল্লাহ বলিবেন, হে জিন্ন ও ইনসান জাতি! আমি 
তোমাদিগকে সৃষ্টি করার পর হইতে আজ পর্যন্ত নীরব ছিলাম । এতদিন পর্যন্ত তোমরা কি বল 
তাহা শুনিয়াছি এবং তোমরা কি কর তাহা প্রত্যক্ষ করিয়াছি । আজ তোমরা নীরব থাক । কেননা 
এই হইল তোমাদের আমল ও দপ্তরসমূহ, উহা তোমাদিগকে পড়িয়া শুনান হইবে । যাহার 
আমল ভাল প্রকাশিত হইবে, সে আল্লাহ্র শোকর কর । আর যাহার আমল খারাপ প্রকাশিত 
হইবে, সে নিজেকে ধিক্কার দাও । অতঃপর জাহান্নামকে আদেশ করা হইলে উহা হইতে ঘুটঘুটে 
কালো একটি অবয়ব প্রকাশিত হইবে । অতঃপর তিনি বলিবেন ঃ 
১০১১০ he Ll NY 0115 2 এ এন 71 
(575451511৯4 9৯৫ (লা 9 পি bl ih sel 
IIIS PS এ 4৯১৯৯ sles 


Contents 


৮০৮ | তাফসীরে ইবৃন কাছীর 


“হে বনী আদম! আমি তোমাদিগকে কি আদেশ করি নাই যে, শয়তানের উপাসনা করিও 
না, কেননা সে তোমাদের স্পষ্ট শত্রু ? তোমরা আমারই ইবাদত কর, কেননা ইহাই সঠিক পথ। 
শয়তান তোমাদের অনেককে গুমরাহ করিয়াছে। তোমাদের কি এতটুকু জ্ঞান নাই? এই সেই 
জাহান্নাম. যে জাহান্নামের অংগীকার তোমাদের নিকট ব্যক্ত করিয়াছিলাম ।' 

অথবা তিনি বলিবেন, যে জাহান্নামের সত্যতা তোমরা অস্বীকার করিয়াছিলে (এই স্থানে 
তারা আহ রাজ রাযি সারার এসির হতাম দক! দানা সা 
হইয়া যাও। 

অতঃপর আল্লাহ তা'আলা নেককার ও বদকারদিগকে পৃথক করিয়া দিবেন এবং বলিবেন £ 
CLS HAL 0১১৯5 (চা Lali এ sett Ll Yk Ed Lk ০৯, 
দেখিতে আহ্বান করা হইবে এবং বলা হইবে, তোমরা যাহা করিতে, আজ তোমাদিগকে 
তাহারই প্রতিফল দেওয়া হইবে!” 

ইহার পর আল্লাহ পাক জিন্ন ও ইনসান ব্যতীত সকল জীবের বিচারকার্য আরম্ভ করিবেন । 
প্রত্যেক হিংস্ব জানোয়ার ও জন্তুর বিচার করা হইবে ৷ এমনকি শিংওয়ালা অত্যাচারী বকরীর 
বদলা অত্যাচারিত বকরী দ্বারা গ্রহণ করা হইবে । এইভাবে যখন সকল জীব-জানোয়ারের বিচার 
সমাপ্ত হইবে,একটি বিচারও যখন নিস্পত্তির অপেক্ষায় থাকিবে না, তখন আল্লাহ তাহাদিগকে 
মাটি হইয়া যাইতে বলিবেন। 

এই অবস্থা দেখিয়া কাফিররা বলিবে, (21১7 ১৫ (০০1 - হায়, আমরাও যদি মাটি 
হইয়া যাইতাম!” 

অতঃপর মানবজাতির বিচার শুরু হইবে । সর্বপ্রথম রক্তপাত ও হত্যার বিচার করা হইবে। 
আল্লাহ তা'আলা তাহাদের হত্যাকারীদিগকে নিহতদের মুণ্ড বহিয়া নিয়া আসিতে আদেশ 
করিবেন এবং তাহারা মুণ্ড নিয়া আল্লাহ্‌র নিকট উপস্থিত হইলে সেই মুণ্ড আল্লাহ্‌র নিকট 
আবেদন করিবে, হে আল্লাহ! আপনি ইহাকে জিজ্ঞাসা করুন, সে আমাকে কেন হত্যা 
করিয়াছে ? 

আল্লাহ তা'আলার জানা থাকা সত্তেও তিনি হত্যাকারীকে জিজ্ঞাসা করিবেন যে, তুমি 
তাহাকে কেন হত্যা করিয়াছ? সে জবাবে বলিবে, তোমার ইযযত বুলন্দির জন্য । আল্লাহ 
তাআলা বলিবেন হ্যা, তুমি সত্য বলিয়াছ। ফলে তাহার অবয়ব সূর্যবৎ আলোকময় হইয়া 
ঝলমল করিতে থাকিবে এবং ফেরেশতারা তাহাকে বেহেশতের দিকে নিয়া যাইবেন। 

এইভাবে আরেক নিহত ব্যক্তি তাহার মুণ্ড ও ভুড়িসহ আসিয়া আল্লাহ্‌র নিকট তাহার হত্যার 
বিচার দাবি করিয়া বলিবে, হে প্রভূ! আপনি তাহাকে জিজ্ঞাসা করুন যে, সে আমাকে কেন 
হত্যা করিয়াছে ? আল্লাহ্‌ তা'আলার জানা থাকা সত্তেও তিনি তাহাকে জিজ্ঞাসা করিবেন যে, 
তুমি তাহাকে কেন হত্যা করিয়াছ ? সে বলিবে, হে প্রভূ! আমি তাহাকে আমার ইযযত 
বাড়াইবার জন্য হত্যা করিয়াছি । আল্লাহ তাহাকে বলিবেন, তুমি ধ্বংস হইয়া যাও। 


Contents 


সূরা আনআম ৮০১৯ 


এইভাবে প্রত্যেকটি হত্যা ও যুলমের বিচার নিষ্পত্তি হইয়া যাইবে এবং আল্লাহ যে 
যালিমকে শাস্তি দেওয়ার ইচ্ছা করিবেন, তাহাকে শাস্তি দিবেন । তেমনি যাহাকে মুক্তি দেওয়ার 
ইচ্ছা করিবেন, তাহাকে করুণা করিবেন। 

প্রত্যেক যালিমের বিচার এইভাবে হইবে যে, কাহারো বিচার নিষ্পত্তির অপেক্ষায় থাকিবে 
না । এমনকি যে দুধ পানি মিশ্রিত করিয়া বিক্রি করিত, তাহারও বিচার হইবে । 

বিচারপর্ব সমাপ্ত হওয়ার পর একজন আহ্বানকারী আহ্বান করিবে, যাহা সকল সৃষ্টজীব 
শুনিতে পাইবে । সে বলিবে, প্রত্যেক সম্প্রদায় স্ব স্ব খোদার নিকট চলিয়া যাও এবং নিজেদের 
মাবৃূদের আঁচল ধারণ কর । তখন প্রতিমা ও ভূত পৃজারীদের পূজ্য দেবতাগণ পৃজারীদের সামনে 
অপদস্থ হইতে থাকিবে। 

একজন ফেরেশতাকে উযায়ের (আ)-এর অবয়ব এবং অপর একজন ফেরেশতাকে ঈসা 
(আ)-এর অবয়ব দেওয়া হইবে । ফলে ইয়াহুদীরা উযায়ের (আ)-এর পিছনে এবং খ্রিস্টানরা 
ঈসা (আ)-এর পিছনে চলিতে থাকিবে । ফেরেশতাদ্বয় তাহাদিগকে দোযখের দিকে নিয়া যাইতে 
থাকিলে তাহারা বলিবে, ইনি যদি আমাদের সত্যিকারের খোদা হইতেন তাহা হইলে তো 
আমাদিগকে দোযখের দিকে নিয়া যাইতেন না। ফলে তাহারা অনন্তকালের জন্য দোযখবাসী 
হইয়া থাকিবে। | 

এক পর্যায়ে মুনাফিকসহ কেবল মুসলমানরা অবশিষ্ট থাকিয়া যাইবে । তাহাদের সামনে 
আল্লাহ তা'আলা স্বেচ্ছায় পরিবর্তিতরূপে আসিয়া বলিবেন, হে লোক সকল! সকলে স্ব স্ব প্রভুর 
নিকট চলিয়া গিয়াছে, তোমরাও তোমাদের প্রভুর নিকট চলিয়া যাও। তখন মুনাফিকসহ সকলে 
বলিবে, আল্লাহর কসম! আমাদের প্রভু তো আপনিই ছিলেন। আপনাকে ব্যতীত অন্যকে তো 
আমরা মানিতাম না। 

অতঃপর আল্লাহ তা'আলা তাহাদের নিকট হইতে অদৃশ্য হইয়া পুনর্বার স্বমূর্তিতে আসিয়া 
আবির্ভূত হইবেন এবং অদৃশ্য ইংগিতে সকলে বুঝিতে পারিবে যে, এই তাহাদের আল্লাহ এবং 
তাহার আসল রূপ । তখন সকলে সিজদায় লুটিয়া পড়িবে । কিন্তু যাহারা মুনাফিক, তাহাদের 
মেরুদণ্ড শক্ত হইয়া যাইবে । ফলে তাহারা সিজদায় যাইতে পারিবে না । গরুর পিঠের মত 
তাহাদের মেরুদণ্ড সোজা হইয়া থাকিবে । 

অতঃপর আল্লাহ তাআলা বলিবেন, ইহাদিগকে তুলিয়া নিয়া যাও। এক পর্যায়ে তাহারা 
পুলসিরাতের মুখামুখি হইবে যাহা হইবে তরবারি হইতে ধারালো এবং উহার কোথাও কাঁটা বা 
কোথাও পিচ্ছিল থাকিবে । মোট কথা পুলসিরাত তাহাদের জন্য হইবে একটি ভয়াবহ দৃশ্য । 
পুলসিরাতের নীচে ও উপরে এই ধরনের আরও পুল রহিয়াছে। নেককার লোক এই ভয়াবহ 
পুলটি নিমেষে পার হইয়া যাইবেন। কেহ এক পলকে, কেহ বিজলির গতিতে, কেহ তীব্র 
হাওয়ার গতিতে, কেহ তেজিয়ান ঘোড়ার গতিতে অথবা কেহ দৌড়াইয়া চলা সওয়ারীরগতিতে 
অথবা কেহ মানুষের দৌড়ানোর গতিতে এই পুলটি পার হইয়া যাইবে । আবার কেহবা আহত 
হইয়া অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় জাহান্নামের মধ্যে পড়িয়া যাইবে । 


কাছীর-_-৩/১০২ 


Contents 


৮১০ তাফসীরে ইব্ন কাছীর 


জান্নাতীরা জান্নাতে পৌছিয়া গেলে অন্য সকল লোক বলিবে, আমাদিগর্কে জান্নাতে 
পৌছাইবার জন্য কি কোন সুপারিশকারী আমাদের নাই ? অতঃপর তাহারা হযরত আদম 
(আ)-এর নিকট আসিয়া তাহাদের জন্য সুপারিশের অনুরোধ জানাইলে তিনি আপন পাপের 
কথা উল্লেখ করিয়া বলিবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করার যোগ্য নহি। তোমরা নৃহের 
নিকট যাও। কেননা সে আল্লাহর প্রথম রাসূল । 

অতঃপর তাহারা নূহ (আ)-এর নিকট গিয়া সুপারিশের জন্য অনুরোধ করিলে তিনি আপন 
পাপের কথা উল্লেখ করিয়া বলিবেন, আমি ইহার যোগ্য নহি। তোমরা ইবরাহীমের নিকট যাও। 
কেননা আল্লাহ তাহাকে স্বীয় খলীল বলিয়া স্বীকৃতি দিয়াছেন। অতঃপর তাহারা ইবরাহীম 
(আ)-এর নিকট গিয়া তাহাদের জন্য সুপারিশের অনুরোধ করিলে তিনি তাহাদিগকে স্বীয় 
পাপের কথা উল্লেখ করিয়া বলিবেন, আমি ইহার যোগ্য নহি। তোমরা মূসার নিকট যাও । 
কেননা তাহার প্রতি তাওরাত নাযিল করা হইয়াছে এবং তাহার সঙ্গে আল্লাহ কথা বলিয়াছেন। 

তাহারা সকলে মুসা (আ)-এর নিকট আসিয়া তাহদের জন্য সুপারিশের অনুরোধ জানাইলে 
তিনি স্বীয় পাপের কথা উল্লেখ করিয়া বলিবেন, আমি ইহার যোগ্য নহি ।, তবে তোমরা ঈসার 
নিকট যাও। কেননা তিনি আল্লাহ একটি নিদর্শন এবং তিনি র্ূহুল্লাহ উপাধিতে ভূষিত । 

তাহারা সকলে ঈসা ইব্ন মরিয়ম (আ)-এর নিকট আসিয়া অনুরোধ জানাইলে তিনি 
বলিবেন, আমি সুপারিশ করার ক্ষমতার অধিকারী নহি। তোমরা মুহাম্মদের নিকট যাও। 

রাসূলুল্লাহ (সা) বলেন £ অবশেষে তাহারা আমার নিকট আসিবে । আল্লাহ আমাকে তিনটি 
সুপারিশের অধিকার দিয়াছেন এবং উহার অঙ্গীকার করিয়াছেন। আমি জান্নাতের দিকে আসিব 

টগর সায় দরগানান নাড়া তন 1 সাজাগগসারনিলা পালা (যা রাজা নিয়া গং 
আমাকে খোশ-আমদেদ জ্ঞাপন করা হইবে । : 

আমি জান্নাতে প্রবেশ করিয়া আল্লাহকে দেখিব এবং সিজদায় লুটিয়া পড়িব। আল্লাহ তখন 
আমাকে এমন একটি তাহমীদ ও তামজীদ পাঠ করার অনুমতি দিবেন যাহা আমি ব্যতীত অন্য 
কাহাকেও তিনি শিখান নাই । 

অতঃপর তিনি বলিবেন, হে মুহাম্মদ! মাথা তোল । তুমি কি সুপারিশ করিতে চাও, কর। 
তোমার সুপারিশ গ্রহণ করা হইবে এবং তোমার প্রার্থনা পূর্ণ করা হইবে । আমি মাথা তুলিলে 
আল্লাহ তা'আলা জিজ্ঞাসা করিবেন, তুমি কি বলিতে চাও ? আমি বলিব, হে প্রভু! আপনি 
আমাকে সুপারিশ করার অধিকার প্রদান করিয়াছেন। অতএব জান্নাতবাসীদের ব্যাপারে আমার 
সুপারিশ কবূল করুন, তাহাদিগকে জান্নাতে প্রবেশের অনুমতি দিন। তিনি বলিবেন, আচ্ছা, 
আমি অনুমতি দিলাম, এই সকল লোক জান্নাতে প্রবেশ করিতে পারে । 

রাসূলুল্লাহ (সা) আরও বলিয়াছেন ঃ আল্লাহ্‌র কসম! তোমরা জান্নাতে স্বীয় পরিবারের 
লোক এবং স্ত্রীদিগকে পৃথিবীর চাইতে বেশি তাড়াতাড়ি চিনিতে পারিবে। প্রত্যেক পুরুষ 
বাহাত্তরজন করিয়া স্ত্রী প্রাপ্ত হইবে। ইহাদের দুইজন হইবে মানবজাতির মধ্য হইতে । এই 
দুইজনের অন্যান্যদের উপর প্রাধান্য থাকিবে । কেননা পৃথিবীতে বসিয়া ইহারা অনেক নেককাজ 
করিয়াছে। . 


Contents 


সূরা আনআম ৮১১ 


তাহারা ইয়াকুত নির্মিত ও মুক্তা সজ্জিত এক-একটি ঘরের মধ্যে স্বর্ণের তখতের উপর 
বসিয়া থাকিবে । যাহারা সুন্দুস ও ইস্তিবরাকের তৈরি সত্তরটি ঝালর পরিধান করিয়া থাকিবে। 
তাহাদের কাধের উপর হাত রাখিলে হাতের প্রতিবিশ্ব তাহাদের সীনার উপরের কাপড় ও শরীর 
ভেদ করিয়া অন্যদিক হইতে পরিলক্ষিত হইবে । তাহাদের শরীর এতটা স্বচ্ছ হইবে যে, 
তাহাদের পায়ের গোছার তন্ত্রিসমূহ দেখা যাইবে । উহা ইয়াকুত নির্মিত পায়ার মত মনে হইবে। 
একের অন্তর অপরের জন্য আয়না স্বরূপ হইবে। ইহাদের ভালবাসার মধ্যে কখনো ভাটা 
আসিবে না। একে অপরের উপর কখনো বিরূপ মনোভাবাপন্ন হইবে না। 

এমন সময় একটি আওয়াজ হইবে যে, আমি জানি, ইহাতে তোমাদের মন তৃপ্ত হইবে না। 
তাই তোমরা অন্যান্য স্ত্রী যাহারা রহিয়াছে, তাহাদের নিকট যাও। ফলে সে একজনের পর 
আরেকজনের নিকট যাইতে থাকিবে । তাহাদের সৌন্দর্য দেখিয়া সে বলিবে, আল্লাহর কসম! 
তোমার মত সুন্দরী বেহেশতে দ্বিতীয় কেহ নাই । তাই তোমার মত প্রিয় আমার কেহ নয়। 

পক্ষান্তরে দোযখবাসীদিগকে দোযখে নিক্ষেপ করার পর তাহাদের কাহারো পা পর্যন্ত, 
কাহারো নলার মধ্য পর্যন্ত, কাহারো হাটু পর্যন্ত, কাহারো কোমর পর্যন্ত আর কাহারো কাহারো 
চেহারা ব্যতীত সমস্ত শরীর আগুনে দগ্ধ হইবে । কেননা চেহারার উপর আগুনের জ্বলন হারাম 
করিয়া দেওয়া হইয়াছে। 

রাসূলুল্লাহ সো) বলেন £ অতঃপর আমি বলিব, হে প্রভু! আমার দোযখবাসী উম্মতের জন্য 
আমার সুপারিশ কবূল করুন। আল্লাহ তা'আলা বলিবেন, তোমার জানামতে তোমার 
উম্মতদিগকে দোযখ হইতে বাহির করিয়া লও । ফলে আমার কোন উম্মত আর দোযখে থাকিবে 
না। 

অতঃপর সাধারণ সুপারিশের অনুমতি হইলে প্রত্যেক নবী ও শহীদগণ নিজ নিজ লোকের 
জন্য আল্লাহর নিকট সুপারিশ পেশ করিবেন । 

আল্লাহ তাআলা বলিবেন, যাহার অন্তরে দীনার পরিমাণ ওজনের ঈমান রহিয়াছে, তাহাকে 
দোযখ হইতে বাহির করিয়া আনিতে পার। 

অতঃপর বলিবেন, যাহার অন্তরে এক দীনারের দুই-তৃতীয়াংশ, এক. দীনারের 
এক-তৃতীয়াংশ, এক দীনারের এক-চতুর্থাংশ, অবশেষে যাহার অন্তরে সরিষা পরিমাণ ঈমান 
রহিয়াছে, তাহাকে দোযখ হইতে বাহির করিয়া লও । সবশেষে যে জীবনে কোন ভাল কাজ 
করিয়াছে, তাহাকেও মুক্তি দেওয়া হইবে । এইভাবে সুপারিশের উপযুক্ত কোন লোক জাহান্নামে 
অবশিষ্ট থাকিবে না । আল্লাহ তা'আলা তখন মনে মনে বলিবেন, কেহ যদি আমার কাছে আরও 
সুপারিশ করিত! 

সবশেষে আল্লাহ তা“আলা বলিবেন, এখনো অনেক লোক দোযখে অবশিষ্ট রহিয়াছে । 
তাহারা জ্বলিতেছে, অথচ আমি আরহামুর-রাহিমীন। ফলে তিনি স্বীয় হস্ত দোযখের মধ্যে প্রবেশ 
করাইয়া অসংখ্য দোযখবাসীকে বাহির করিয়া আনিবেন। যাহারা পুড়িয়া পুড়িয়া কয়লার মত 
হইয়া গিয়াছিল, তাহাদিগকে তুলিয়া আনিয়া বেহেশতের “আল-হায়ওয়ান" নামক নহরে রাখা 
হইবে । তাহারা ঝিলের পাড়ের শাক-সবজির মত পুনরায় তরতাজা হইয়া উঠিবে। তাহাদের 
কপালের উপর লিখা থাকিবে “আল্লাহর আযাদকৃত জাহান্নামী ৷’ ইহা দ্বারা জান্নাতবাসীরা বুঝিবে 
যে, এই লোকেরা কিছু ভাল কাজ করিয়াছিল। 


Contents 


৮১২ তাফসীরে ইব্ন কাছীর 


এইভাবে দীর্ঘদিন থাকার পর তাহারা আল্লাহর নিকট দরখাস্ত করিবে যে, হে প্রভূ! 
আমাদের কপালের এই লেখা নিশ্চিহ্ন করিয়া দাও । ফলে উহা নিশ্চিহ্ন করিয়া দেওয়া হইবে । 

এই দীর্ঘতম হাদীসটি খুবই প্রসিদ্ধ বটে কিন্তু গরীব। বিভিন্ন হাদীস হইতে সংগ্রহ করিয়া 
এইভাবে দীর্ঘাকারে উপস্থাপন করা হইয়াছে । অবশ্য ইহার কিছু কিছু অংশ বা বাক্য 
অগ্রহণযোগ্য । 

একমাত্র মদীনার বিচারপতি ইসমাঈল ইবন রাফে এই হাদীসটি রিওয়ায়াত করিয়াছেন! 
অবশ্য এই ব্যক্তির ব্যাপারে ইখতিলাফ রহিয়াছে । কেহ বলেন যে, তিনি সিকাহ রাবী আর কেহ 
বলেন, তিনি দুর্বল রাবী । কেহ কেহ তাহার নিকট হইতে হাদীস গ্রহণই করেন নাই। যেমন 
আহমদ ইবনে হাম্বল, আবূ হাতিম রাযী ও আমর ইবন আলী আল-ফাল্লাস। আবার কেহ 
বলিয়াছেন, তাহার হাদীস প্রত্যাখাত। ইবনে আদী বলেন, এই হাদীসটিতে প্রশ্ন রহিয়াছে। 
কেননা হাদীসটির সকল রাবীই অত্যন্ত দুর্বল। 

আমার কথা হইল, এই হাদীসটির সনদের ব্যাপারে ইখতিলাফ রহিয়াছে এবং তাহা আমি 
উপরে বর্ণনা করিয়াছি । তবে এই হাদীসটির বক্তব্য বেশ আশ্চর্যজনক এবং জ্ঞানের খোরাক। 
দ্বিতীয়ত, এই দীর্ঘ বর্ণনাটি একটি হাদীস নয়, বরং একাধিক হাদীস হইতে সংকলন করা 
হইয়াছে। হয়ত এই জন্যই হাদীসটি অগ্রহণযোগ্য বলিয়া বিবেচিত। 

আমি আমার উস্তাদ হাফিয আবুল হাজ্জাজ আল-মিযযী (র)-এর নিকট শুনিয়াছি যে, ওলীদ 
ইবনে মুসলিমের একটি সংকলনে তিনি ইহা সংগ্রহ করিয়াছিলেন । ইহাতে প্রমাণিত হয় যে, 
ইহা একটিমাত্র হাদীস নয়, এ 


0৬৮ 2৬১ 01,621 ডিও 1449 নি৬৮062 (VE) 

০ wis J 

২০৪৪) ০৪০] Sy SHUR TID ৬৩৩৫ (Vo) 

Hl O 02555৮102 
পপ IAT TEL PL তি LANL dtd oe ৫৫ Le ১৫৫৩ 

YUE ০১1 0০৩ AEN IS: UGGS 1 02)1 4৩৬ ৫৯৩ (৮১) 

০3 --9 

১ ৬৪2 ৬১০ ঠ (680 1৩১১ OG EU TB TIER (vv) 


04005) ১5) ০2৫52 
25840 ৩৫৩ CH ৮৮76৬ 31৩৬ 0৩ HIG 58010546045) 
09852 62 31 


১261 ঢু 02১13 ১৮৯০১) 25 (৩৩) ৫৮৫ ৫১৪ 0) (৭) 
OO 


Contents 


সূরা আনআম | ৮১৩ 


৭৪. “স্মরণ কর, ইবরাহীম তাহার পিতা আযরকে বলিয়াছিল, আপনি কি মূর্তিকে 
ইলাহরূপে গ্রহণ করেন ? আমি তো আপনাকে ও আপনার সম্পদায়কে স্পষ্ট ভ্রান্তিতে 
দেখিতেছি।* 

৭৫. “এইভাবে ইবরাহীমকে আকাশমণ্লী ও পৃথিবীর পরিচালন ব্যবস্থা দেখাই 
যাহাতে সে নিশ্চিত বিশ্বাসীদিগের অন্তর্ভুক্ত হয় ।” 

৭৬. “অতঃপর রাত্রির অন্ধকার যখন তাহাকে আচ্ছন্ন করিল, তখন সে নক্ষত্র দেখিয়া 
বলিল, ইহাই আমার প্রতিপালক; অতঃপর যখন উহা অন্তমিত হইল তখন সে বলিল, যাহা 
অন্তমিত হয় তাহা আমি পসন্দ করি না।” 

৭৭. “অতঃপর যখন সে চন্ত্রকে উদিত হইতে দেখিল, তখন সে বলিল, ইহা আমার 
প্রতিপালক; যখন ইহা অস্তমিত হইল তখন সে বলিল, আমাকে আমার প্রতিপালক সৎপথ 
প্রদর্শন না করিলে আমি অবশ্যই পথভ্রষ্টদিগের অন্তর্ভুক্ত হইব ।” 

৭৮. “অতঃপর যখন সে সূর্যকে উদিত হইতে দেখিল, তখন সে বলিল, ইহা আমার 
প্রতিপালক, ইহা সর্ববৃহৎ; যখন ইহাও অস্তমিত হইল তখন সে বলিল, হে আমার সম্প্রদায়! 

৭৯. “আমি একনিষ্ঠভাবে তাহার দিকে মুখ ফিরাইতেছি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 
সৃষ্টি করিয়াছেন এবং আমি অংশীবাদীদিগের অন্তর্ভুক্ত নহি।” 


তাফসীর ঃ যাহ্হাক (র) ইব্‌ন আববাস (রা) হইতে বলেন ঃ ইবরাহীম (আ)-এর পিতার 
নাম আযর ছিল না, বরং তাহার পিতার নাম ছিল “তারিখ'। ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা 
করিয়াছেন। 

আহমদ ইব্‌ন আমর ইব্‌ন আবূ আসিম আন-নাবীল (র)......ইব্ন আব্বাস (রা) হইতে 
বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) ॥ ১১1 2৯ al 003 ১3 

এই আয়াতাংশের ৭)| পদটির অর্থ সম্পর্কে বলেন যে, ৭9| অর্থ হইল প্রতীক । মূলত 
ইবরাহীম (আ)-এর পিতার নাম তারিখ, মাতার নাম শানী ও স্ত্রীর নাম সারা এবং ইসমাঈল 
(আ)-এর মাতার নাম হাজেরা ৷ 

একদল আলিমও বলিয়াছেন যে, ইবরাহীম (আ)-এর পিতার নাম ছিল তারিখ। 

মুজাহিদ ও সুদ্দী বলিয়াছেন ৪ মূলত আযর একটি প্রতিমার নাম । 

তবে আমাদের কথা হইল যে, ইবরাহীম (আ)-এর পিতা এই'আযর নামক প্রতিমাটির 
পরিচর্যা করিত বিধায় তাহাকেও আযর নামে ডাকা হইত । আল্লাহই ভাল জানেন । 

ইব্‌ন জারীরসহ অনেকে বলিয়াছিলেন যে, আযর নিন্দা ও দোষ প্রকাশমূলক একটি শব্দ। 
ইহার অর্থ হইল টেড়া। তবে এই বর্ণনাটি সনদহীন। এই ধরনের কথা আর কাহারো নিকট 
হইতে বর্ণিতও হয় নাই। 

ইব্‌ন আবূ হাতিম (র)......মুতামির ইবৃন সুলায়মান হইতে বর্ণনা করেন যে, সুলায়মান 
বলেন $ “আযর' অর্থ টেড়া। সাধারণত এই শব্দটি ব্যাঙ্গার্থে ব্যবহৃত হয় । উল্লেখ্য যে, ব্যাঙ্গ 
প্রকাশার্থে হযরত ইবরাহীম (আ) এই শব্দটি ব্যবহার করিয়াছেন । 


Contents 


৮১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন জারীর (র) বলেন ঃ তবে সঠিক কথা হইল যে, তাহার পিতার নাম ছিল আযর । 
তবে কেহ কেহ বলিয়াছেন, তাহার পিতার নাম তারিখ । 

অবশ্য তিনি ইহার মীমাংসায় বলেন যে, তাহার দুইটি নাম ছিল। অধিকাংশ আলিম এই 
মত পোষণ করিয়াছেন। অথবা তাহার একটি নাম ছিল উপাধি স্বরূপ । এই মতটি শক্তিশালী, 
উপরস্তু সুন্দরও বটে । আল্লাহই ভাল জানেন। 

আলোচ্য আয়াতাংশের পঠনের ব্যাপারে আলিমদের মাঝে ইখতিলাফ রহিয়াছে। আবূ 
ইয়াধীদ আল-মাদানী ও হাসান বসরী হইতে ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, তাহারা উভয়ে 
এইভাবে পড়িতেন ঃ 

4৫11 151 ১৯ সি ৭3 ১১৯১১) 0] 319 

উহার অর্থ দাড়ায় ৪ “হে আযর! তুমি কি প্রতিমাকে ইলাহরূপে গ্রহণ কর ?' জমহুর উলামা 
ইহাকে যবর দিয়া পাঠ করিয়াছেন। এই শব্দটি +1০ ও ৪১৯১০ ১৪ এবং «১১% হইতে বদল 
হইয়াছে অথবা ৩, ০ হিসাবে ব্যবহৃত হইয়াছে । এই মতটি সর্বাপেক্ষা সঠিক বলিয়া 
মনে হয়। 

যাহারা ইহাকে ০১ হিসাবে পেশ দিয়া পাঠ করেন তাহারা ১৯৯1 ও ১৪4! -এর মত 
৪১৮১০ ১০ মনে করেন। 


পক্ষান্তরে একদলের এই ধারণা যে, উহা 1... বা. 7১১3, হওয়ার করিস জনপুর 
হইয়াছে অর্থাৎ ০1:51 ১৯51 -এর মধ্যে ৫11 [০১০1 ১)। ২৯৩| ০১| ৬ বাক্যটি উহ্য 
রহিয়াছে। যাহার অর্থ দীড়ায় ৪ “হে পিতা! আযর মূর্তিকে তুমি ইলাহরূপে মান্য কর ? 
অথচ ব্যাকরণ হিসাবে এই অর্থ সঠিক নয়। কেননা জিজ্ঞাসাসূচক শব্দ সব সময়, তাহার 
সামনের বাক্যকে প্রভাবিত করে, কখনো পিছনের বাক্যকে প্রভাবিত করে না। দ্বিতীয়ত, 
জিজ্ঞাসাসূচক শব্দ সব সময় মূল কথাটিকে কেন্দ্র করিয়া ব্যবহৃত হয়। 
ইব্‌ন জারীরও এই কথা সমর্থন করিয়াছেন। দ্বিতীয়ত, এই কথা আরবী ব্যাকরণমতে 
সর্ববাদীসম্মত। এই ব্যাপারে কাহারো দ্বিমত পোষণ করার কোন অবকাশ নাই। 
তাহা ছাড়া এই আয়াতের উদ্দেশ্য হইল ইবরাহীম (আ)-এর তাহার পিতাকে মূর্তি পূজা 
পরিত্যাগ করার ব্যাপারে উপদেশ দেওয়া এবং সতর্ক করা । অবশ্য ইহার পরও তাহার পিতা 
মূর্তি পূজা হইতে বিরত হয় নাই ৷ যথা আল্লাহ তা'আলা বলেন ঃ 
₹4611 (০১০21 ১১1 ও 4১ ১1০১ JL Sr 
অর্থাৎ ইবরাহীম তাহার পিতাকে বলিলেন, তুমি কি আল্লাহ ভাবিয়া মূর্তিকে পূজা কর ?' 
০১ ৪9 41,151 অর্থাৎ ‘যাহার ফলে আমি তোমাকে এবং তোমার সম্প্রদায় ও 
অনুসারীদিগকে নিপতিত দেখিতেছি' ১,০ 1.০ :৪ “স্পষ্ট ভ্রান্তির মধ্যে অর্থাৎ তুমি ও 
তোমার দর্শনের উপর যাহারা চলে, চি "COVER 
এই পথ ধরিয়া সত্য হইতে বহুদূরে চলিয়া যাইবে । এই অজ্ঞতা ও ভ্রান্তি হইতে তোমাদের মুক্তি 
পাওয়া সুদূর পরাহত । আর তোমাদের কর্মকাণ্ড দেখিয়া প্রত্যেক বিজ্ঞ ব্যক্তি তোমাদিগকে অজ্ঞ 
ও গুমরাহ বলিতে বাধ্য । 


Contents 


সূরা আনআম ৮১৫ 


ইবরাহীম (আ) সম্পর্কে আল্লাহ তা'আলা কুরআন পাকের অন্যত্র বলিয়াছেন ঃ 
SY Ll CY EG 45 8৮4 9৫ এ ০ ০৪ ১ 
Ce pd on el এ লা ১ 85455 লি YY esd ৮৯০ 
SES Sb tll | SUB ১০৮০৭ ০০7050৮1১৮৪ dant ১5 এএও 
টি 5 রাস idB RUE 


০5০9 


NERS 2 ০ 1040 525১ 

অর্থাৎ "স্মরণ কর এই কিতাবে উল্লেখিত ইবরাহীমের কথা; সে ছিল সত্যবাদী ও নবী। 
যখন সে তাহার পিতাকে বলিল, হে আমার পিতা! যে শুনে না, দেখে না এবং তোমার কোন 
কাজে আসে না, তুমি তাহার ইবাদত কর কেন ? হে আমার পিতা! আমার নিকট তো 
আসিয়াছে সেই জ্ঞান যাহা তোমার নিকট আসে নাই। সুতরাং আমার অনুসরণ কর, আমি 
তোমাকে সঠিক পথ দেখাইব। হে আমার পিতা! শয়তানের ইবাদত করিও না। শয়তান 
দয়াময়ের অবাধ্য । হে আমার পিতা! আমি আশংকা করি, তোমাকে দয়াময়ের শাস্তি স্পর্শ 
করিবে এবং তুমি শয়তানের সাথী হইয়া পড়িবে । পিতা বলিল, হে ইবরাহীম! তুমি কি আমার 
দেবদেবী হইতে বিমুখ হইতেছ ? যদি তুমি নিবৃত্ত না হও, তবে আমি প্রস্তরাঘাতে তোমার 
প্রাণনাশ করিবই; তুমি চিরদিনের জন্য আমার নিকট হইতে দূর হইয়া যাও। ইবরাহীম বলিল, 
তোমার নিকট হইতে বিদায় । আমি আমার প্রতিপালকের নিকট তোমার জন্য ক্ষমা প্রার্থনা 
করিব, তিনি আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল ।' 

এইভাবে ইবরাহীম (আ) তাহার পিতার জীবিতকাল পর্যন্ত তাহার পাপ মোচনের জন্য 
আল্লাহ্‌র দরবারে প্রার্থনা করিতে থাকেন। তাহার পিতা মৃত্যুবরণ করার পর তিনি বুঝিতে 
পারেন যে, তাহার পিতার শিরকীর জন্য ক্ষমা প্রার্থনা করা বেকার । ফলে তিনি তাহার পিতার 
TET যারা 


a ১৫১5০ 


1874 ১০55 4105 

অর্থাৎ ‘ইবরাহীম তাহার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করিয়াছিল তাহাকে ইহার প্রতিশ্রুতি 

দিয়াছিল বলিয়া; অতঃপর যখন ইহা তাহার নিকট সুস্পষ্ট হইল যে, সে আল্লাহ্র শত্রু, তখন 
ইবরাহীম উহার সহিত সম্পর্ক ছিন্ন করিল। ইবরাহীম তো কোমল হৃদয় ও সহনশীল !' 

সহীহ হাদীসে আসিয়াছে যে, কিয়ামতের দিন ইবরাহীম (আ)-এর সহিত. তাহার পিতা 

আযরের সাক্ষাত হইলে সে ইবরাহীম (আ)-কে বলিবে; হে নবী! আজ আর আমি তোমার 

মতের বিপরীতে চলিব না। তখন ইবরাহীম (আ) আল্লাহ্‌র নিকট আবেদন করিবেন, হে প্রভু! 


Contents 


৮১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আপনি আমাকে কিয়ামতের দিন অপমানিত করিবেন না বলিয়া অঙ্গীকার করিয়াছিলেন। অথচ 
আজ আমার পিতার যে অবস্থা তাহার চেয়ে বড় অপমান ও লজ্জা আমার জন্য আর কি হইতে 
পারে ? অতঃপর আল্লাহ তা'আলা বলিবেন, হে ইবরাহীম! তুমি তোমার পিছনের দিকে 
তাকাও । তিনি পিছনে তাকাইয়া দেখিবেন যে, কাদা মাখা একটি জন্তুকে টানিয়া জাহান্নামের 
দিকে নিয়া যাওয়া হইতেছে। 
অতঃপর আল্লাহ তা'আলা বলেন $ 
০১০২ 1৯৮এ। 9৫15 ১1১১ ৪. রী 1১৫5 
“এইভাবে ইবরাহীমকে আকাশমণগুলী ও পৃথিবীর পরিচালন ব্যবস্থা দেখাই ।' 
অর্থাৎ আকাশ ও পৃথিবীর পরিচালন ব্যবস্থা ও সৃষ্টিসমূহ অবলোকন করানোর মাধ্যমে 
আল্লাহ্‌র একত্বাদের প্রমাণ দেখাই । ফলে এই কথা দ্যর্থহীন ভাষায় প্রতীয়মান হইয়াছে যে, 
আল্লাহই একমাত্র ইলাহ ও প্রতিপালক । অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
১815 lye re KS OEE ৩৪ 
অর্থাৎ তুমি বল, তোমরা আকাশ ও পৃথিবীর বস্তুসমূহ গভীর দৃষ্টিতে অবলোকন কর ।' 
তিনি আরো বলিয়াছেন ৪ 
০৯০১৩ ০০1১৮। ০৬৫০ 551১১5১1171 
অর্থাৎ ‘কেন তাহারা দৃষ্টির গভীরতা নিয়া লক্ষ্য করিতেছে না আকাশসমূহ ও পৃথিবীর 
পরিচালন ব্যবস্থার প্রতি ।' 
অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন $ 


০ ০। ely ll ০ ০4815 elon 05 dts nil 


9৮৩৩9 0 


১55 ০ 828 DS ৪5 0 ৭ Laila 18০4৫1825৮১) ১৯০1৫7৬০০৯১ 


০ 
৬৬৬০ 
£% ৮ পিল 


অর্থাৎ “তাহারা তাহাদের সন্মুখে ও পশ্চাতে যে আকাশসমূহ ও পৃথিবী আছে, তাহা কি 
লক্ষ্য করে না ? আমি ইচ্ছা. করিলে তাহাদিগকে সহ ভূমি ধসাইয়া দিব অথবা তাহাদের উপর 
আকাশের খণ্ড-বিশেষের পতন ঘটাইব। আল্লাহ্র নৈকট্যকামী প্রতিটি দাসের জন্য ইহাতে 
অবশ্যই নিদর্শন রহিয়াছে ।' 

মুজাহিদ, আতা, সাঈদ ইব্‌ন যুবায়র ও সুদ্দী (র) প্রমুখ হইতে ইবৃন যুবায়র বর্ণনা করেন 
যে, ইবরাহীম (আ)-এর দৃষ্টির সামনে আকাশের সকল কিছু ছিল উদ্ভাসিত । তিনি সব কিছু 
দেখিতে পাইতেন। এমন কি আরশ পর্যন্ত ছিল তাহার দৃষ্টি সম্প্রসারিত । উপরত্তু পৃথিবীর মাটির 
অভ্যন্তর ভাগেরও সবকিছু ছিল তাহার সামনে স্পষ্ট। এক কথায় তিনি লোকচক্ষুতে সবকিছুই 
দেখিতে পাইতেন। 

কেহ আরো বাড়াইয়া বর্ণনা করিয়াছেন যে, তিনি মানুষের পাপ দেখিতে পাইতেন এবং 
পাপ দেখিতে পাইয়া পাপীর জন্য অমঙ্গল কামনা করিতেন । ফলে আল্লাহ তা'আলা তীহাকে 


Contents 


সূরা আনআম SG 


বলিয়াছেন যে, হে ইবরাহীম! আমি আমার বান্দার প্রতি অতিশয় দয়ালু এবং প্রত্যেক পাপীরই 
তাওবা করার অথবা পাপ হইতে পূণ্যের পথে আসার ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রহিয়াছে। 
মুআয ও আলী (রা) হইতে ইব্‌ন মারদুবিয়াও এইরূপ দুইটি মরফ্‌ হাদীস বর্ণনা 
করিয়াছেন। তবে হাদীস দুইটির সনদ সহীহ নয়। আল্লাহই ভাল জানেন। 
ইব্‌ন আবূ হাতিম (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফীর সূত্রে £ 


pall ০০ ০৮৪5 ১৯০াও 13051 SLs ১1০০) ০১ UK, 

এই আয়াতাংশের ব্যাখ্যায় বর্ণনা করেন £ আল্লাহ তাআলা স্বীয় কুদরতে ইবরাহীম 
(আ)-কে আকাশ ও পৃথিবীর সকল গুপ্ত বস্তু অবলোকন করাইয়াছেন। এমনকি মানুষের 
নেকী-বদীর আমলও তিনি দেখিতে পাইতেন। এক পর্যায়ে তিনি পাপীদিগকে অভিসম্পাত দিতে 
থাকেন। ফলে আল্লাহ তা'আলা তাহাকে বলিয়াছেন যে, তুমি এমন কাজ করিও না। 

এই কথা দ্বারা বুঝা যায় যে, হযরত ইবরাহীম (আ) প্রখর আত্মিক দৃষ্টিসম্পন্ন ছিলেন। 
অন্তদৃষ্টি দিয়া তিনি সৃষ্টির গোপন রহস্যসমূহ অবলোকন করিয়া আল্লাহ্‌র প্রতি অবিচল বিশ্বাস 
স্থাপন করিয়াছিলেন । ইহার মাধ্যমে তিনি আল্লাহ্র পরিচয় ও তাহার রহস্য সম্পর্কে পরিমিত 
জ্ঞান লাভে ধন্য হইয়াছিলেন। এইভাবে পার্থিব এবং অপার্থিব বিষয়ের উপর তাহার অগাধ জ্ঞান 
লাভ হয়। উহার মধ্যে তিনি আল্লাহ্র একত্ৃতার অকাট্য প্রমাণ খুঁজিয়া পান। 

ইমাম আহমদ ও তিরমিযীও ইহা বর্ণনা করিয়াছেন। তাহা ছাড়া মু'আয ইব্‌ন জাবাল 
(রা)-এর বর্ণিত নিদ্রা সম্পর্কিত সহীহ হাদীসটিতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলেন £ 
একদা আমি নিদ্রায় উত্তম একটি অবয়বে আমার প্রভুকে দেখিতে পাই । তিনি আমাকে বলেন, 
হে মুহাম্মদ! উ্ধ্ব জগতে কি নিয়া আলোচনা হইতেছে ? আমি বলিলাম, হে প্রভু! আমি জানি 

অতঃপর তিনি আমার কাধের উপর তাহার একখানা কুদরতী হাত রাখেন। বস্তুত সেই 
হাতের হিমেল ছোয়া এখনো আমি আমার হৃদয়ে অনুভব করি । ইহার পর হইতে সকল রহস্যের 
জট খুলিয়া যায় এবং সকল কিছু আমি নিজ চোখে দেখিতে পাই । 
আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ ১১১৪ ০11 ১০ 4 অর্থাৎ যাহাতে সে নিশ্চিত 
বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হইতে পারে। কেহ বলিয়াছেন, এই আয়াতাংশের 919 শব্দটি অতিরিক্ত । 
অর্থাৎ আয়াতটি হইবে এইরূপ £ 


১১০৬ ০০১৮৪১৮০১০০ ০৫০০০ ৬০ ৫, 
তবে অন্যত্র বলা হইয়াছে ৪ 
১১০৯৭। 0১০১3০৩৫০0০ WR 
কেহ বলিয়াছেন ৪ 915 টি অতিরিক্ত নয়; বরং ইহা দ্বারা পিছনের কথা স্মরণ করাইয়া 
দেওয়া হইয়াছে মাত্র । অর্থাৎ এইসব তাহাকে দেখান হইয়াছে যাহাতে সে জ্ঞান লাভ করিতে 
পারে এবং অনড় বিশ্বাসী হইতে পারে। 


তঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 
এ ১05৯ (এ অৰ্থাৎ তির অন্ধকার যখন তাহাকে আড়াল বা আচ করিল ।' 


কাছীর_-_-৩/১০৩ 


Contents 


৮১৮ তাফসীরে ইবৃন কাছীর 


(544 1 অর্থাৎ “তখন সে নক্ষত্র দেখিয়া বলিল’ ঃ :5১) 1১৯ 0৬ অর্থাৎ ইহাই আমার 

প্রতিপালক ৷’ 51 অর্থ ০ অর্থাৎ অস্তমিত হওয়া । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইবৃন ইয়াসার বলেন £:1%1 অর্থ তিরোহিত হওয়া। 

ইব্‌ন জারীর বলেন, আরবী ভাষায় বলা হয় ৪1৪৮; ২৯১11 151 351 _3 ও Sl 

অর্থাৎ আরবী পরিভাষায় অস্তমিত হইয়া যাওয়াকে 51 বলা হয়। 

যথা আরবী কবিতায় ব্যবহৃত হইয়াছে ৪ 

-1১|| ০১3১০ 33 cbs * 0১535529140 Sd ০82৮০ 

সাধারণত বলা হয় 81০ ৩১! =! অর্থাৎ “আমাদের নিকট হইতে গায়েব হইয়া কোথায় 
গেল?’ 

অতঃপর ইবরাহীম (আ) বলেন ৪ “1341 ..৯1৭ অর্থাৎ “যাহা অস্তমিত হয় তাহা আমি 
পসন্দ করি না।' TT 

এই প্রসঙ্গে কাতাদা বলেন £ তিনি জানিতেন যে, তাহার প্রতিপালক সর্বক্ষণ বর্তমান। 
কখনো ক্ষণিকের জন্যও তিনি তাহার আসন হইতে সরিয়া বসেন না। 

অতঃপর তিনি বলেন £ (£5, ৮5৪11 1) (5 ‘যখন সে চন্দ্রকে উদিত হইতে দেখিল ।' 
তখন বলিল, *%) 128 1.5 ইহা আমার প্রতিপালক ৷’ যখন ইহাও অস্তমিত হইল, তখন সে 
বলিল ৪ ALA 75811 ০০ ১১৫8 1 “আমাকে আমার প্রভু সৎপথ 
প্রদর্শন না করিলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হইব ৷’ 

০5 /1$৯ 0005 25303 4511 10 Ll অতঃপর যখন সে সূর্যকে উদিত হইতে 
দেখিল তখন সে বলিল, ইহা আমার প্রতিপালক ৷’ অর্থাৎ এই জুলজুলে উজ্জ্বল উদীয়মান 
আলোকটিই আমার প্রভু । কেননা 1 1৯ “ইহা সর্ববৃহৎ।” অর্থাৎ ইহা নক্ষত্র ও চন্দ্রের 
তুলনায় অনেক বড় এবং ইহার আলোকও অত্যন্ত বেশি । 

55115 “যখন ইহাও অস্তমিত হইল’, তখন সে বলিল £ 
০৬১৭ ০৮5 এ পরেও ELS ০ ৮১০৫০১৪০০০৮ Ll 0৮৪ 

ES ১০০ ৫০০ xy 

অর্থাৎ ‘হে আমার সম্প্রদায়! তোমরা যাহাকে আল্লাহ্‌র শরীক কর, তাহা হইতে আমি মুক্ত । 

আমি একনিষ্ঠভাবে তাহার দিকে মুখ ফিরাইতেছি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন 

এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নহি।' মোট কথা আমি আমার দীনের প্রতি আন্তরিক এবং 
ইবাদতের ব্যাপারে একনিষ্ঠ । আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নহি। 

০৯১১5 51১1 ১৮5 এ অর্থাৎ ‘যিনি আকাশসমূহ ও পৃথিবীর মত বহু জগত 
সৃষ্টি করিয়াছেন। Ot 

(৬:১৯ অর্থাৎ ‘এখন আমি হিদায়াতপ্রাপ্ত।' ‘হানীফ’ অর্থ শিরক হইতে তাওহীদের প্রতি 
ঝুঁকিয়া পড়া। 


Contents 


সূরা আনআম | ৮১৯ 


তাই তিনি বলিয়াছেন £ ১১৫০1 ১ 09155 ‘আর আমি অংসীবাদীদের অন্তর্ভুক্ত 
নহি!’ 

এখানে তাফসীরকারদের মধ্যে মতভেদ রহিয়াছে যে, এই আলোচনাটি স্বগত সংলাপ, না 
বাদানুবাদের উদাহরণ ? 

ইব্‌ন জারীর (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলেন £ এই আলোচনাটি হযরত ইবরাহীম আ)-এর একটি স্বগত সংলাপমাত্র। ইব্‌ন জারীরও 
2৩ ০৩৫3 84 ১:4 এই আয়াতাংশের দলীলে এই মত সমর্থন করিয়াছেন। 

মুহাম্মদ ইবৃন ইসহাক (র) বলেন £ তখন তিনি সেই গুহা হইতে বাহিরে আসেন যে গুহায় 
তাহার মা তাহাকে প্রসব করিয়াছিলেন। নমরূদ ইবৃন কিনআনের ভয়ে তাহারা সেই গুহায় 
যে, এই রাজ্যে এমন একটি সন্তান জন্ম নিতে চলিয়াছে যাহার হাতে তাহার বাদশাহীর পতন 
ঘটিবে। এই ভবিষ্যদ্বাণীর পরিপ্রেক্ষিতে নমরূদ পরবর্তা এক বৎসরের মধ্যে জন্ম নেওয়া সকল 
শিশুকে হত্যা করার জন্য আদেশ করিল । ফলে ইবরাহীম (আ)-এর গর্ভবতী মাতার যখন 
প্রসবের সময় ঘনাইয়া আসে, তখন তিনি শহর ছাড়িয়া দূরবর্তা একটি পাহাড়ের গুহায় গিয়া 
ইবরাহীমকে প্রসব করেন এবং ইবরাহীমকে তিনি সেখানে রাখিয়া চলিয়া আসেন। এই সময় 
ইবরাহীম আ)-কে কেন্দ্র করিয়া বহু অস্বাভাবিক ঘটনা ঘটে । যাহা পূর্ববর্তী ও পরবর্তী 
তাফসীরকারগণ বিভিন্ন স্থানে উদ্ধৃত করিয়াছেন । 

সঠিক কথা হইল যে, হযরত ইবরাহীম (আ)-এর এই আলোচনাটি ছিল একটি 
বিতর্কমূলক। তিনি তাহার সম্প্রদায়কে তাহাদের হাতে গড়া প্রতিমা পূজার অসারতা প্রমাণ 
করিয়া এই কথাগুলি বলিয়াছিলেন। তবে তাহার বক্তব্যের প্রথম শ্রোতা ছিল তাহার পিতা । 
এই সব পূজ্য ফেরেশতারা পরকালে তাহাদিগের জন্য সুপারিশ করিবে । অবশ্য এইসব প্রতিমা 
প্রতিকৃতির প্রতি ইহার পুজারীদেরও তেমন কোন আস্থা নাই। তবে মাধ্যম হিসাবে তাহারা খাদ্য 
ও পানীয় এবং পার্থিব সাহায্য-সহযোগিতা সহ বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য এইসব প্রতিমার 
পূজা করিত। তাই এইসব পরিত্যাগ করার জন্য ইবরাহীম (আ) তাহার সম্প্রদায়ের সহিত 
বিতর্কে লিপ্ত হন এবং তাহাদিগকে বুঝাইবার চেষ্টা করেন। 

তাহারা যে সকল নক্ষত্র ও গ্রহসমূহের পূজা করিত, তাহা ছিল সাতটি ৷ যথা ৪ চন্দ্র, বুধ, 
শুক্র, সূর্য, মঙ্গল, ত ও শনি। এই সকল নক্ষত্রের মধ্যে সর্বাপেক্ষা অলোকদীপ্ত হইল 
সূর্য, ইহার পর চন্দ্র, ইহার পর শুক্র। 

প্রথমে ইবরাহীম (আ) স্বীয় সম্প্রদায়কে শুক্রগ্রহের তুলনা দিয়া বলেন যে, ইহা একটি 
নক্ষত্রমাত্র যাহা নির্ধারিত করিয়া দেওয়া কক্ষপথে আবর্তিত হয়। সে তাহার নির্ধারিত সীমার 
বামে বা ডাইনে যাওয়ার ক্ষমতা রাখে না। উপরন্তু সে নিজে কিছু করার বা স্বাধীনভাবে চলার 
ক্ষমতাও রাখে না। উহা আল্লাহ্‌র সৃষ্টি একটি উজ্জ্বল নক্ষত্র বা আলোকপিণ্ডমাত্র । উহা পূর্বদিক 


'. হইতে উদিত হয় এবং পশ্চিমদিকে গিয়া অস্তমিত হইয়া চোখের অন্তরালে চলিয়া যায়। 


এইভাবে প্রত্যেক রাতে ইহার উদয় ঘটে এবং কয়েক ঘন্টা পর অস্তাচলে ডুবিয়া যায়। অতএব 


Contents 


৮২০ তাফসীরে ইব্ন কাছীর 


এই ধরনের বস্তু ইলাহ হইবার অধিকার রাখে না। 
এইভাবে রাতের দিকে চন্দ্রের উদয় ঘটে এবং কিছু পরে তাহাও অস্তাচলে ডুবিয়া যায়। 
ইহার পর সূর্যের কথা আসিলে তাহাও দেখা যায় যে, এত আলো নিয়া আসিয়া তাহাও পশ্চিমের 
দিকে ডূবিয়া যায় এবং এত আলোর পৃথিবী আঁধারে ঢাকিয়া যায়। অতএব যাহা অস্তমিত হইয়া 
যায়, তাহা ইলাহ হইতে পারে না। উহা যে অস্থির এবং ঘূর্ণায়মান, ইহাই তো ইলাহ না হইবার 
জন্য একটি অকাট্য দলীল । অতএব এইসবের পূজা করা অবান্তর । 
অতঃপর হযরত ইবরাহীম (আ) এক পর্যায়ে তাহার সম্প্রদায়কে বলেন ৪ (51 7582 
আমি পবিভ্র।” অর্থাৎ তোমরা যে সকল প্রতিমা-মুর্তির পূজা কর আমি তাহা হইতে মুক্ত । যদি 
অবতীর্ণ হও। কেননা- 
১০ 001৮50৮৮৯০৯ ০১০১৩ ৬৬] 2৪৮ 23S | 
AS tall 
‘আমি একনিষ্ঠভাবে তাহার দিকে মুখ ফিরাইতেছি যিনি আকাশগুলী ও পৃথিবী সৃষ্টি 
করিয়াছেন এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নহি।” অর্থাৎ আমি এই সকলের সৃষ্টিকর্তার 
ইবাদত করিয়া থাকি যিনি ইহাদের ধ্বংস ও পুনর্জন্মের ক্ষমতা রাখেন এবং ইহাদের ভাগ্যলিপি 
সম্পর্কে সম্যক অবগত রহিয়াছেন। তিনি ইচ্ছা করিলে ইহাদের প্রকৃতির মধ্যে পরিবর্তন 
ঘটাইতে পারেন৷ উপরন্তু যিনি এই সকলের সৃষ্টিকর্তা ও পালনকর্তা, আমি তাহার ইবাদত 
করি। অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন $ 
15০৯৭ 6১ বা 2৮০ ৬৪০৯০, Sy GE | 40112 Sl 
EE ELE Af 
alll ২১) DVS যাও SIAN ১১১ 
অর্থাৎ “তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন; 
অতঃপর তিনি আরশে সমাসীন হন । তিনিই দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন যাহাতে 
ইহাদের একে অন্যকে দ্রুতগতিতে অনুসরণ করে, আর সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি, সকলই 
তাহারই আজ্ঞাধীন। জানিয়া রাখ, সৃজন ও আদেশ তাহারই। পবিত্রতা সেই মহান 
বিশ্বপ্রতিপালক আল্লাহ্‌র ৷” | 
অতএব ইহা কিভাবে হইতে পারে যে, ইবরাহীম (আ) আল্লাহ্র অস্তিত্বের সত্যতা 
যাচাইয়ের ব্যাপারে চিন্তায় নিমগ্ন হইয়াছিলেন? 
আল্লাহ তা'আলা ইবরাহীম (আ) সম্পর্কে বলেন ঃ 
IG LY UGH LE EG 055১০555০40 09 চর, 


১8405 U1 231 41 JSC ১১৯৮০ 


Ed 


Contents 


সূরা আনআম ৮২১ 


অর্থাৎ ‘আমি তো ইহার পূর্বে ইবরাহীমকে ভালমন্দ বিচারের জ্ঞান দিয়াছিলাম এবং আমি 
তাহার সম্বন্ধে ছিলাম সম্যক পরিজ্ঞাত ৷ যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিল, এই 
যে মূর্তিগুলি, যাহাদের পূজায় তোমরা রত রহিয়াছ, এই গুলি কি? 

অন্যত্র তিনি বলেন $ 


Ea 


১০ 


TATE ২০০৯ (এ এ পর ০৪০০৭, ভিন 0 AC 
০০98৮০১৮৮১০ al LB 0 80 ০৮০৪ 25-০৮-41১০ 
্ Sill 
অর্থাৎ “ইবরাহীম ছিল বিশেষ এক সম্প্রদায়ের প্রতীক । সে ছিল আল্লাহ্‌র অনুগত, একনিষ্ঠ ' 
এবং সে অংশীবাদীদিগের অন্তর্ভুক্ত ছিল না। সে ছিল আল্লাহ্‌র অনুগ্রহের জন্য কৃতজ্ঞ । আল্লাহ 
তাহাকে মনোনীত করিয়াছিলেন এবং তাহাকে পরিচালিত করিয়াছিলেন সরলপথে । আমি 
তাহাকে দুনিয়ায় দিয়াছিলাম মঙ্গল এবং পরকালেও সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের অন্যতম । 
এখন আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিলাম, তুমি একনিষ্ঠভাবে ইবরাহীমের ধর্মাদর্শ অনুসরণ 
কর; ইবরাহীম অংশীবাদীদের অন্তর্ভুক্ত নহে ।' 
তিনি আরও বলিয়াছেন ঃ 
(91১১৯ aI Cals aids ৮19০ এ|। 2০১৯ ভে] ০৪ 
329০5 ১3৫ 
অর্থাৎ ‘বল, আমার প্রতিপালক আমাকে সৎপথে পরিচালিত করিয়াছেন । উহাই সুপ্রতিষ্ঠিত 
দীন, ইবরাহীমের ধর্মাদর্শ। সে ছিল একনিষ্ঠ এবং সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না!’ 
রাসূলুল্লাহ (সা) হইতে আবূ হুরায়রা (রা)-এর সূত্রে সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, 
রাসূলুল্লাহ (সো) বলিয়াছেন ঃ প্রতিটি শিশু ফিতরাতের উপর জন্মলাভ করে । 
সহীহ মুসলিমে ইয়ায ইব্‌ন হাম্মাদের রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) 
বলেন £ আল্লাহ তা'আলা বলিয়াছেন, আমি আমার জাক সানা হিরন রানির 
করিয়াছি। | 
উপরন্তু কুরআনে আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
4010110555৭ Cle alin 9০5 ll 411 Shs 
অর্থাৎ ‘আল্লাহ্‌র প্রকৃতির দীনকে অনুসরণ কর, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি 
করিয়াছেন। আল্লাহ্‌র প্রকৃতির কোন পরিবর্তন নাই ।' 
কুরআনে আরও বলা হইয়াছে ৪ 


ঠ9 পক 


০০16০০851০5 555 242455৯১5৫5 ০৭ 89 ০ ০ এ ১1 ১1 
sh GG 


Contents 


৮২২ তাফসীরে ইব্ন কাছীর 


অর্থাৎ স্মরণ কর, তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হইতে তাহার বংশধরকে 
বাহির করেন এবং তাহাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করেন এবং বলেন, আমি কি 
তোমাদের প্রতিপালক নহি? তাহারা বলিল, নিশ্চয়ই ।' 

এই আয়াতের মর্মার্থ অনেকটা নিম্ন আয়াতের সম্পূরক ৪ 

(1০4511০5151 4110৮ 

ই তলা গামা বৰাহ হত উতর সূচি বানর? এই সম্পর্কে 
বিস্তারিত আলোচনা সামনে আসিবে । 

বলা বাহুল্য, এই সকল আয়াত যখন মানুষের প্রকৃতিগত সত্যানুসারী হওয়ার সাক্ষ্য 
দিতেছে, তখন আমরা কিভাবে বলিব যে, ইবরাহীম (আ) প্রকৃতিগতভাবে সত্যানুসারী ছিলেন 
না? অথচ তিনি মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নবী ও রাসূল । অতএব আল্লাহ্‌র অস্তিত্বের 
সত্যতার প্রমাণে তিনি চিন্তা ও প্রমাণের আশ্রয় নিবেন ইহা ভাবাই যায় না। বরং এই কথা 
স্বীকার করিতে হইবে যে, এই বিষয়ে তিনি স্বীয় সম্প্রদায়ের সঙ্গে বিতর্কে লিপ্ত হইযাছিলেন। 
কেননা ইবরাহীম (আ)-এর সম্প্রদায় শিরকের মধ্যে লিপ্ত ছিল। ইবরাহীম (আ) দলীল দ্বারা 
তাহাদের ইলাহসমূহের অসারতা প্রমাণ করিয়া দিয়াছিলেন। তিনি যে আল্লাহ্‌র অস্তিত্বের 
ব্যাপারে সংশয় পোষণ করিবেন, এই কথা অবান্তর এবং কল্পনাতীত । 


০৬৪১ ৮০১ ৩৪54০ ও টা 0৩৮4 EES ০) 
০৮৬ IS, Ce 5 ৫6 07৮ 4৬6 2 HES Re ০৫8 
0৮৫৮৩১৩০৫৮৪ 65৬ 5 EALERTS (AN) 
OGL 26৩) ৭৮৪০৩ 9১51 EE ১৬৬০ ৫৫5 ৭ 


০০১৩৩৪১৮১৮৪ BS 2৪ ৪৩ (৩1152 0625184 GH (AY) 
466] ES LE G55 এও ৫ 258) ৬৬৪ 55 AY) 
01769 
০. “তাহার সম্প্রদায় তাহার সহিত বিতর্কে লিপ্ত হইল। সে বলিল, তোমরা কি 
আল্লাহ সম্বন্ধে আমার ‘সহিত বিতর্কে লিপ্ত হইবে ? তিনি তো আমাকে সৎপথে পরিচালিত 
করিয়াছেন । আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করিলে তোমরা যাহাকে তাহার শরীক 
কর, তাহাকে আমি ভয় করি না । সবকিছুই আমার প্রতিপালকের জ্ঞানায়ত্ত, তবুও কি 
তোমরা অনুধাবন করিবে না ?” 


৮১. “তোমরা যাহাকে আল্লাহ্‌র শরীক কর, আমি তাহাকে কিরূপে ভয় করিব ? যে 


Contents 


সূরা আনআম ৮২৩ 
ভয় কর না; সুতরাং যদি তোমরা জান তবে বল, দুই দলের মধ্যে কোন্‌ দল নিরাপত্তা 
লাভের অধিকারী?” 

৮২. “যাহারা বিশ্বাস করিয়াছে এবং তাহাদের বিশ্বাসকে সীমালংঘন দ্বারা কলুষিত 
করে নাই, নিরাপত্তা তাহাদেরই জন্য, তাহারাই সৎপথপ্রাপ্ত।” 

৮৩. “এবং ইহা আমারই যুক্তি যাহা আমি ইবরাহীমকে দিয়াছিলাম তাহার সম্প্রদায়ের 
জ্ঞানী।” 5 

তাফসীর £ আল্লাহ তা“আলা স্বীয় খলীল ইবরাহীম (আ)-কে উদ্দেশ্য করিয়া বর্ণনা করেন 
যে, CNT ET NNR Ca 0 


কা oe 


অর্থাৎ তোমরা কি আরা ডে আবার তহিত বিত উর নূর ররর 
অদ্বিতীয় । তিনি আমাকে সত্যের পথ প্রদর্শন করিয়াছেন এবং হিদায়াত দান করিয়াছেন ।' 
আমার নিকট তাহার একত্র প্রমাণ রহিয়াছে । অতএব আমি তোমাদের ভিত্তিহীন এবং মিথ্যা 
সংশয়ের পক্ষ কিভাবে অবলম্বন করিতে পারি ? 

অতঃপর তিনি বলেন ঃ 

(১:54 EL BY ss SSC আআ 

‘আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করিলে তোমরা যাহাকে তাহার শরীক কর, তাহাকে 
আমি ভয় করি না!’ অর্থাৎ তোমাদের ভিত্তিহীন কথার বিপক্ষে আমার জোরালো যুক্তি রহিয়াছে। 
আসলে তোমাদের হাতে তৈরি এই মূর্তি তো কোন শক্তি রাখে না এবং কোন কাজ করার 
যোগ্যতাও তো রাখে না । তাই আমি ইহাকে ভয় করি না এবং ইহাকে কোন মূল্য দেই না। 
তবুও যদি তোমরা মনে কর যে, তোমাদের প্রতিমা কিছু করিতে পারে, তবে সে আমার ক্ষতি 
রা বে রা রা রর নানীর রি রা? সির 
হইবে না। যদি পারে তো সে আমার ক্ষতি করুক। 

আল্লাহ তা'আলা উদ্ধৃত করিয়াছেন ঃ ৪ (৯52০ ০০ 9012 

অর্থাৎ “যদি না আমার প্রভু অন্যবিধ ইচ্ছা করেন।' এই অংশটি “ইসতিসনা মুনকাতি' অর্থাৎ 
কেহ কোন ক্ষতি বা উপকার করিতে পারিবে না একমাত্র আল্লাহ্‌র মরযী ব্যতীত । 

অতঃপর বলা হইয়াছে 811০ ৮৮ 48 ১ ৮9 

‘সব কিছুর জ্ঞান তাহারই আয়ত্তাধীন, কোন কিছুই তাহার জ্ঞানের বাহিরে নয় ।' 

৮১৫55 951 অর্থাৎ “তোমাদিগকে উদ্দেশ্য করিয়া আমি যে সকল প্রমাণ পেশ 

করিতেছি সে ব্যাপারে তোমরা কি মোটেও চিন্তা কর না ?" বাস্তবিকই তোমাদের মূর্তিমান 
: প্রভুগুলি মিথ্যা । অতএব তোমরা উহাদের পূজা হইতে বিরত থাক। 

এই দলীলটি কওমে “আদের নবী হযরত হুদ (আ)-এর মত হইয়াছে।” উহা কুরআনে 
উদ্ধৃত হইয়াছে। তিনি তাহার কওমকে বলিয়াছিলেন 8 : 


Contents 


৮২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


চা শত 9০৩৩০ শ Fd 6 পা fF 0 ০ “9 ই + রী 295 ৫ ৪৩ সা) পি 
০১১ (5৩ ৮1৬৪ ০১০ (১০৫11 Soltis ৮5১৯০০1৩105 

পা রর পি পা রর র্ রি Pd 
০ ০ %০ 4৫. ৮ পা 9. 4. 14 ০৮০ + ০৩2 20 554 9 “ 9 o 2 ee 


SES 2 টিকে নি EE 17 Tr 
FEO CEOS LO OA iE EE) 

অর্থাৎ ‘উহারা বলিল, হে হুদ! তুমি আমাদের নিকট কোন স্পষ্ট প্রমাণ আনয়ন কর নাই; 
তোমার কথায় আমরা আমাদের ইলাহদিগকে পরিত্যাগ করিবার নহি এবং আমরা তোমার উপর 
বিশ্বাসী নহি । আমরা তো ইহাই বলি, আমাদের ইলাহদের মধ্যে কেহ তোমাকে অশুভ প্রভাব 
দ্বারা আবিষ্ট করিয়াছে । সে বলিল, আমি আল্লাহকে সাক্ষী করিতেছি এবং তোমরাও সাক্ষী হও 
যে, আমি আল্লাহ ব্যতীত সেই সব ইলাহ হইতে পবিত্র যাহাকে তোমরা আল্লাহ্র শরীক কর । 
তোমরা সকলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর এবং আমাকে অবকাশ দিও না । আমি নির্ভর করি 
আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর উপর; এমন কোন জীবজন্তু নাই যে তাহার পূর্ণ 
আয়ত্তাধীন নহে ।' 

অতঃপর বলা হইয়াছে £ +--- ৮০ 43131 354, অর্থাৎ ‘আল্লাহ ব্যতীত যে বাতিল 
প্রতিমাসমূহের তোমরা ইবাদত কর, আমি উহাদিগকে কিরূপে ভয় করিব ?' 

111০1855002 HE GES হে 04৯59, 

অর্থাৎ “অথচ তোমরা যাহাকে আল্লাহ্র শরীক কর, সে বিষয়ে তিনি তোমাদিগকে কোন 
সনদ দেন নাই, তাহাকে আল্লাহ্‌র শরীক করিতে তো তোমরা ভয় কর না। 

ইব্‌ন আব্বাস (রা)-সহ অনেক পূর্বসূরী বলেন 8131. অর্থ প্রমাণ বা সনদ । 

অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 


401 45 ১165 551 ১০ ০4115571565 ০৫1 ৮ 
অর্থাৎ “ইহাদের এমন কতগুলি দেবতা আছে যাহারা ইহাদের জন্য বিধান দিয়াছে এমন 


দীনের, যাহার অনুমতি আল্লাহ ইহাদিগকে দেন নাই ।' 
তিনি আরও বলিয়াছেন £ 


৮04 


১৮1০০ (5 10 0985 ৪0515112054 সি ৯ 31 


অর্থাৎ “তাহাকে ছাড়িয়া তোমরা এমন কতগুলি নামের ইবাদত করিতেছ যাহা শুধু 
তোমাদের পিতৃপুরুষ ও তোমরা রাখিয়াছ; এইগুলির কোন প্রমাণ আল্লাহ পাঠান নাই ৷ 
তঃপর বলা হইয়াছে ৪ ১০1০১ ০555 ৩। ০০৪০ 3৯1 ১৪:১৪] এও 
‘সুতরাং যদি তোমরা জান তবে বল্‌ দুই দলের মধ্যে কোন্‌ দল নিরাপত্তা লাভের অধিকারী? 
অর্থাৎ তোমরাই বল যে, তোমাদের এবং আমাদের মধ্যে কোন্‌ দল সত্যের উপর 
প্রতিষ্ঠিত ? যে আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখেন সেই আল্লাহ সত্য, না যে দেবতা নিশ্চল- 
নির্বাক বস্তু মাত্র এবং কাহারো কোন অপকার বা উপকার করার শক্তি রাখে না, সেই দেবতা ? 


Contents 


স্রা আনআম ৮২৫ 


পরবর্তী আয়াতে বলা হইয়াছে ঃ 
১১০৫০১০৩১০1 57155 LEC Ll 25 উন ১০৫ 

অর্থাৎ “যাহারা একনিষ্ঠতার সহিত আল্লাহ্‌র ইবাদত করিয়াছে এবং কাহাকেও তাহার সহিত 
পরকাল উভয়কালে হিদায়াতপ্রাপ্ত হইবে। 

বুখারী (র)......আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ (রা) বলেন ঃ যখন 
pik, U1 15-0০]; ০1", এই আয়াতটি নাযিল হয় তখন সাহাবীগণ বলেন, হে আল্লাহ্র 
রাসূল! কে না স্বীয় নফসের উপর যুলম করে ? তখন আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ ০। 
beni! 5 অর্থাৎ “বড় যুলম হইল শিরক করা ।' ্‌ 

ইমাম আহমদ (ে)......আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ রো) বলেন £ 
“যখন- 


১15: 89750115--15171319551 oll 
এই আয়াতটি নাযিল হয়, তখন সাহাবীগণ বলেন, হে আল্লাহ্‌র রাসূল! স্বীয় নফসের 


উপর যুলম না করে কে ? তখন রাসূলুল্লাহ (সা) জবাবে বলেন ঃ তোমরা কি শুন নাই যে, 
জনৈক বুযৰ্গ উপদেশ স্বরূপ বলিয়াছেন £ 


abe lll sn 14110 ১০৪ (2 
অর্থাৎ হে বস! আল্লাহ্র শরীক করিও না, কেননা শিরক সর্বাপেক্ষা বড় যুলম | এখানে 
যুলম বলিয়া শিরককে বুঝান হইয়াছে । 
ইব্‌ন আবু হাতিম (রে)......আবদুল্লাহ রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, আবদুল্লাহ বলেন 
রা তে লস a ha EEO. 
(সা)-কে বলেন, কে স্বীয় নফসের উপর যুলম করে না ? জবাবে: রাসূলুল্লাহ (সা) বলেন 
তোমরা যাহা ধারণা করিয়াছ তাহা নয়। বরং জনৈক বুযর্গ স্বীয় পুত্রকে বলিয়াছিলেন £ 


9১৯০515100৭ 0 4115 ১5৭ 4 
অর্থাৎ “হে বৎস! আল্লাহ্র সহিত শরীক করিও না। কেননা নিঃসন্দেহে শিরক সর্বাপেক্ষা 
বড় যুলম ৷ 
উমর ইব্‌ন তুগলাব আল-নিমেরী (র) ......আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা 
করেন যে, আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন £ যখন আলোচ্য আয়াতটি নাযিল হয়, তখন 
সাহাবাগণ এই ব্যাপারে রাসূলুল্লাহ (সা)-কে প্রশ্ন করিলে আল্লাহ তা'আলা নাযিল করেন ৪ ৬! 
০ 1৮ 3৮41 অর্থাৎ নিশ্চয়ই শিৱক অবশ্যই বড় যুলম। তাই যুলম অৰ্থ শিরক। 
বুখারী (র) বর্ণনা করিয়াছেন ঃ সাহাবীগণ রাসূলুল্লাহ (সা)-কে বলেন, কে স্বীয় নফসের 
যুলম না করে ? জবাবে রাসূলুল্লাহ সো) বলেন £ তোমারা কি জান না যে, জনৈক বুযর্গ তাহার 


কাছীর__-৩/১০৪ 


Contents 


৮২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন আবূ হাতিম (র) আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ 
' (সা) বলেন £ 714১3188452] 1৬..421413 এই আয়াতটি অবতীর্ণ হওয়ার সময় আল্লাহ 
তাআলা আমাকে সুসংবাদ দিয়া বলেন, বিশ্বাসকে সীমালংঘন দ্বারা যাহারা কলুষিত করিয়াছে, 
তুমি তাহাদের মধ্যে গণ্য নহ। 

নিন ০৬৬৬ উমর (রা), উবাই ইবন কা'ব, সালমান, হ্যায়ফা, ইব্‌ন আব্বাস, ইবন 

উমর (রা), আমর ইব্‌ন শুরাহবীল, আবূ আবদুর রহমান আস-সুলামী (রা) এবং মুজাহিদ, 
ইকরিমা, নাখঈ, যাহ্হাক, কাতাদা ও সুদ্দী (€র) প্রমুখও এই হাদীসটি এইরূপ বর্ণনা 
করিয়াছেন। 

ইব্‌ন মারদুবিয়া (র) হয আবদুল্লাহ রো) হইতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ (রা) বলেন ঃ 
যখন lh, ৪১/-1 pul d's এই আয়াতটি নাযিল হয়, তখন রাসূলুল্লাহ (সা) বলেন ঃ 
আমাকে বলা হইয়াছে যে, তুমিও উহাদের অনুরূপ । 

ইমাম আহমদ (র) ... ..জারীর ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন যে, জারীর ইব্‌ন : 
আবদুল্লাহ (রা) বলেন $ একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে বাহির হই। যখন আমরা 
মদীনার বাহিরে চলিয়া আসি, তখন আমাদের দিকে আগত একজন সওয়ারীর দিকে ইঙ্গিত 
করিয়া রাসূলুল্লাহ সো) আমাকে বলেন £ এই সওয়ারী তোমাদের সঙ্গে সাক্ষাত করার জন্য 
আসিতেছে। সওয়ারী আমাদের নিকটে আসিয়া সালাম দেন। রাসূলুল্লাহ (সা) তাহাকে প্রশ্ন 
করেন, কোথা হইতে আসিয়াছ ? সে বলিল, আমি আমার পুত্র-পরিবার ও সম্প্রদায়ের নিকট 
হইতে আসিয়াছি। রাসূলুল্লাহ (সা) তাহাকে জিজ্ঞাসা করিলেন ঃ কোথায় যাওয়ার ইচ্ছা রাখ ? 
সে বলিল, রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে সাক্ষাত করার ইচ্ছা করিয়াছি। রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ 
বল, আমিই আল্লাহ্‌র রাসূল । সে বলিল, হে আল্লাহ্র রাসূল! ঈমান.সন্বন্ধে আমাকে বলুন। 
তখন রাসূলুল্লাহ (সা) বলেন ঃ তুমি সাক্ষ্য দাও যে, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন ইলাহ নাই 
এবং মুহাম্মদ (সা) আল্লাহ্র রাসূল । আর নামায কায়েম করিবে, যাকাত আদায় করিবে, রমযান 
মাসে রোযা রাখিবে এবং হজ্জ পালন করিবে । 

সে বলিল, আমি এইসব বিশ্বাস করি । অতঃপর লোকটি রওয়ানা করিয়া যাইতেছিল | হঠাৎ 
তাহার উটের পা জংলী ইদুরের গর্তে পতিত হইলে উটটি কাত হইয়া পড়িয়া যায়। সাথে সাথে 
লোকটিও মাটিতে পড়িয়া গেলে তাহার মাথা ফাটিয়া যায় এবং গর্দান ভাংগিয়া যায়। ফলে 
লোকটি তৎক্ষণাৎ মারা যায়। রাসূলুল্লাহ (সা) তখন বলেন ঃ এই লোকটিকে দেখাশুনা করা 
আমার দায়িত্ব । 

অতঃপর ত্রিৎবেগে আম্মার ইব্‌ন ইয়াসার ও হুযায়ফা ইব্‌ন ইয়ামান (রা) লোকটির নিকট 
গিয়া উপস্থিত হন এবং তাহাকে ধরিয়া বসান । ইহার পর তাহারা রাসূলুল্লাহ (সা)-কে বলেন, 
হে আল্লাহ্‌র রাসূল! লোকটি মারা গিয়াছে। 

রাসূলুল্লাহ (সো) অন্যদিকে ফিরিয়া দীড়ান। অতঃপর তাহাদের উভয়কে লক্ষ্য করিয়া 
রাসূলুল্লাহ সো) বলেন ঃ তোমরা জান, আমি কেন হঠাৎ অন্যদিকে ফিরিয়াছিলাম ? আমি 
দেখিতেছিলাম যে, দুইজন ফেরেশতা লোকটির মুখে ফল দিতেছিলেন। তাহাতে আমি 
: বুঝিলাম, লোকটি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করিয়াছে। 


Contents 


সূরা আনআম ৮২৭ . 


ইহার পর বলেন ঃ এই লোকটি আল্লাহ কর্তৃক প্রশংসিত সেই লোকদের মত, যাহারা 
বিশ্বাস করিয়াছে এবং তাহাদের বিশ্বাসকে যুলম দ্বারা কলুষিত করে নাই । | 

অতঃপর বলেন £ তোমরা তোমাদের ভাইয়ের দাফনের ব্যবস্থা কর। এই আদেশের পর 
তাহারা তাহাকে গোসল দেন, কাফন পরান এবং খুশবু লাগান। 

যখন তাহারা তাহাকে বহন করিয়া কবরের দিকে নিয়া যাইতেছিলেন, তখন রাসূলুল্লাহ 
(সা) তাশরীফ নিয়া আসেন ও কবরের পার্শ্বে আসিয়া বসেন এবং বলেন ঃ বগলী কবর খনন 
কর, না সাড়া সুরে ভাটারা রর রা পরার কেননা অন্য জাতিরা 
খোলা কবর খনন করিয়া থাকে। 

ইমাম আহমদ (রে) ......জারীর ইব্‌ন আবদুল্লাহ হইতে বর্ণনা করেন যে, জারীর ইব্‌ন 
আবদুল্লাহও এইরূপ রিওয়ায়াত করিয়াছেন। উহাতে এই কথা বেশি বলা হইয়াছে যে, 
রাসূলুল্লাহ (সা) বলিয়াছিলেন £ যাহারা কম আমল করিয়া বেশি সওয়াবের অধিকারী হয়, এই 
লোকটি তাহাদের অন্যতম । 

ইব্‌ন আবু হাতিম (র)......ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আববাস (রা) 
বলেন ঃ একদা আমরা রাসূলুল্লাহ (সা)-এর সঙ্গে পথ চলিতেছিলাম। হঠাৎ জনৈক বেদুঈন 
সামনে আসিয়া বলিল, হে আল্লাহ্‌র রাসূল! সেই আল্লাহ্‌র শপথ! যিনি আপনাকে সত্যের উপর 
প্রেরণ করিয়াছেন। সত্য সত্য আমি আমার এলাকা, ঘরবাড়ি, সন্তান-সন্ততি ও ধন-সম্পদ 
ছাড়িয়া আপনার নিকট আসিয়াছি একমাত্র হিদায়াত লাভ করার জন্য। খাদ্যের অভাবে গাছের 
পাতা ও যমীনের ঘাস খাইতে খাইতে আপনার দুয়ার পর্যন্ত আসিয়া পৌঁছিয়াছি। আপনি 
আমাকে দীন শিক্ষা দিন। অতঃপর রাসূলুল্লাহ (সা) তাহাকে দীন শিক্ষা দেন এবং লোকটি তাহা 
কবৃল করিয়া নেন। | 

লোকাটির কথা শুনিয়া আমরা তাহার চতুর্দিকে জড়ো হইয়া গিয়াছিলাম। ইহার পর 
লোকটি উটের পৃষ্ঠে চড়িয়া যাওয়ার জন্য পথ ধরিলে জংলী ইদুরের গর্তে তাহার উটের পা 
পড়িয়া যায়। ফলে লোকটি উটের পৃষ্ঠ হইতে পড়িয়া ভীষণ আঘাতপ্রাপ্ত হয় এবং তাহার ঘাড় 
ভাঙ্গিয়া যায়। 

তখন রাসূলুল্লাহ সো) বলেন £ যে সত্তা আমাকে সত্যসহ প্রেরণ করিয়াছেন সেই সত্তার 
শপথ! লোকটি যাহা বলিয়াছিল, সত্য বলিয়াছিল। সত্যই লোকটি একমাত্র হিদায়াতপ্রাপ্তির 
উদ্দেশ্যে দেশবাড়ি, ধন-সম্পদ রাখিয়া চলিয়া আসিয়াছিল। সত্যই লোকটি পথে পথে ঘাসপাতা 
খাইতে খাইতে আমার নিকট আসিয়াছিল। তোমরা কি শুনিয়াছ যে, অনেক লোকে কম আমল 
করিয়া বেশি নেকীর ভাগী হয় ? এই লোকটি তাহাদের একজন । তোমরা শুনিয়াছ কি যে, 
যাহারা ঈমান আনিয়াছে এবং তাহাদের ঈমানকে যুলম দ্বারা কলুষিত করে নাই, নিরাপত্তা 
তাহাদের জন্যই এবং তাহারাই সৎপৎপ্রাপ্ত ? নিশ্চয়ই এই লোকটি সেই লোকদেরই একজন । 

অন্য একটি রিওয়ায়াতে আসিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন £ এই লোকটি আমল 
করিয়াছে স্বল্প বটে, কিন্তু সওয়াবের ভাগী হইয়াছে বড় অংকের । 

মুহাম্মদ ইব্‌ন ইয়ালা আল-কুফীর সনদে ইব্‌ন মারদুবিয়া (র) এইরূপ বর্ণনা করিয়াছেন । 


Contents 


৮২৮ . তাফসীরে ইব্‌ন কাছীর . 


_ যিয়াদ ইব্‌ন খায়সামা রে)......আবদুল্লাহ ইব্‌ন সাখবারা হইতে বর্ণনা করেন যে, 
আবদুল্লাহ ইব্‌ন সাখবারা বলেন, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ যাহাকে দান করা হইয়াছে সে 
যদি দানপ্রাপ্তির পর শোকর করে, যাহাকে বঞ্চিত করা হইয়াছে সে যদি সবর করে এবং যাহাকে 
অত্যাচার করা হইয়াছে সে যদি অত্যাচারীকে ক্ষমা করিয়া দেয়। এই পর্যন্ত বলিয়া রাসূলুল্লাহ 
(সা) নিশ্চুপ হইয়া যান। ফলে সাহাবাগণ বলেন, হে আল্লাহ্র রাসূল! তবে এই ব্যক্তি কি 
পুরস্কারপ্রাপ্ত হইবে ? জবাবে রাসূলুল্লাহ (সা) বলেন £ 24৯৯9১০4151 4421 
-নিরাপত্তা তাহাদেরই জন্য এবং তাহারাই সৎপথপ্রাপ্ত ৷' 

অতঃপর আল্লাহ তা আলা বলেন £ 


৫০৪ 415 ১৯১১] (21551150155 
“এবং ইহা আমার যুক্তি যাহা ইবরাহীমকে দিয়াছিলাম তাহার সম্প্রদায়ের মুকাবিলায় !' 
অর্থাৎ এই ধরনের যুক্তি ও বিতর্ক আমি ইবরাহীমকে শিক্ষা দিয়াছিলাম। 


মুজাহিদ প্রমুখ বলেন, আল্লাহ তা'আলা এই কথা বলিয়া বুঝাইতে চাহিয়াছেন যে, 
ইবরাহীম (আ) তাহার সম্প্রদায়ের মুকাবিলায় বলিয়াছিলেন ঃ 


EES Bl CECE EO 18548451851 
aI Sl EH (2111. 
অর্থাৎ “তোমরা যাহাকে আল্লাহ্র শরীক কর আমি তাহাকে কিরূপে ভয় করিব ? অথচ 
তোমরা ভয় কর না। সুতরাং তোমরা যদি জান তবে বল, দুই দলের মধ্যে কোন্‌ দল নিরাপত্তা 
লাভের অধিকারী ? 
উপরক্ত্ু আল্লাহ তা'আলা স্বীকৃতি দিয়া বলিয়াছেন ঃ 


১০1০ SL lg ple PEC ale HG 95৭ ০০ 
অর্থাৎ “যাহারা বিশ্বাস করিয়াছে এবং তাহাদের বিশ্বাসকে যুলম দ্বারা কলুষিত করে নাই, 
নিরাপত্তা তাহাদেরই জন্য, তাহারাই সৎপথপ্রাপ্ত ৷' 
এই কথার দিকে ইঙ্গিত করিয়া আল্লাহ তা'আলা উপসংহার স্বরূপ বলিয়াছেন ৪ 


ডি ১০০ ০৯১৩ ০৪১১ ০০১৪ ০ AID ACSI (৯ এও 
অর্থাৎ “ইহা আমার যুক্তি যাহা আমি ইবরাহীমকে দিয়াছিলাম তাহার সম্প্রদায়ের 
মুকাবিলায়; যাহাকে ইচ্ছা আমি মর্যাদায় উন্নীত করি ।' | 
এখানে ০১৯১১ -কে ৩:৪৯! সহ কিংবা ০১১1 ব্যতীত উভয় ধরনেই পড়া যায়। 
উভয় অবস্থায় অর্থও প্রায় একই দীড়ায়। যেমন সূরা ইউসুফের মধ্যেও এইরূপ ব্যবহার 
আসিয়াছে। 


Contents 


সুরা আনআম ৮২৯ 


আলোচ্য আয়াতের শোষাংশে আল্লাহ তা‘আলা বলিয়াছেনঃ se SS Ul 
‘তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, জ্ঞানী ৷’ অর্থাৎ তিনি স্বীয় সকল কথায় প্রাজ্ঞ এবং স্বীয় সকল 
কাজ সম্পর্কে তিনি সম্যক জ্ঞান রাখেন। কাহাকে তিনি হিদায়াত দিবেন, আর কাহাকে গুমরাহ 
করিবেন, তাহা তিনি যথাযথভাবেই বুঝেন । যদিও উহার বিরুদ্ধে কেহ দলীল-প্রমাণও পেশ 
করে। অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 
1502 ED DUE LEH Sy ১১৮১ 5 Ek Le CES 2 

72131 5 1 

অর্থাৎ “যাহাদের ভাগ্যে আল্লাহ্র ফয়সালা নির্ধারিত হইয়া গিয়াছে, তাহারা ঈমান গ্রহণ 
করিবে না। যত নিদর্শন ও প্রমাণ পেশ করা হউক না কেন, তবুও সে মর্মবিদারক শাস্তি না 
দেখা পর্যন্ত বিশ্বাসী হইবে না। 


তাই আল্লাহ তাআলা বলিয়াছেন 8:1০ <= 41১ | “তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, 
জ্ঞানী ৷ 


এ এ ঠ ৯৮৮ Cs PAE ALAA শি PLT পাতি 
55 (১5 UF Cs BSAC SISO ৮০2৫5৫55586) 
dd গা Lath cide ভিপি 


Ody 4 033747 (54১59 8215 6 
০ ৫8৪১৮ ০266 14456480566 । (Ao) 


(14 পুত পাতি পুত ॥ ১.৮ 


০0৮০01 4505464 487 55257701502) (AT) 


ঞ AES sali তাণার্ত 551 30/2 $$» এ (AY) 


০013০০41541 ৮৬৩৩, নি ও প্)121 5 P5355 0% 4S 
36৩ 28০55 88859 CES PLC Zl 5৩৬ এ১ (AA) 
০০৯৯ 
৬৫৩৫ ০6 CIN OU FNS 138s 5 SGN AGA (AS) 

OOS U5 

৩১ ৮১০1%৩৬ 8)$44885 (4) 
তা 
৪. “আর তাহাকে দান করিয়াছিলাম ইসহাক, ইয়াকুব এবং তাহাদের প্রত্যেককে 
রা ঠক ইতিপূর্বে নৃহকেও সৎপথে পরিচালিত করিয়াছিলাম এবং 


তাহার বংশধর দাউদ, সুলায়মান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারূনকে । আর এইভাবেই 
সৎকর্ম পরায়ণদিগকে পুরস্কার দান করি ।” 


Contents 


৮৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


৮৫. “এবং যাকারিয়া, ইয়াহিয়া, ঈসা এবং ইলিয়াসকেও সৎপথে পরিচালিত 
করিয়াছিলাম, ইহারা সকলে সজ্জনদিগের অন্তর্ভুক্ত ।” 

৮৬ “আরও সৎপথে পরিচালিত করিয়াছিলাম ইসমাঈল, আল-ইয়াসয়া, ইউনুস ও 
লূতকে এবং প্রত্যেককে বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছিলাম ৷” 

৮৭. “এবং ইহাদিগকে পিতৃপুরুষ, বংশধর এবং ভ্রাতৃবৃন্দের কৃতকর্মে শ্রেষ্ঠত্ব প্রদান 
করিয়াছিলাম, তাহাদিগকে মনোনীত করিয়াছিলাম এবং সফল পথে পরিচালিত 
করিয়াছিলাম।” 

৮৮. “ইহা আল্লাহর পথ, স্বীয় দাসগণের মধ্যে যাহাকে ইচ্ছা তিনি ইহা দ্বারা সৎপথে 
পরিচালিত করেন; তাহারা যদি শিরক করিত, তবে তাহাদের কৃতকার্য নিষ্ফল হইত ৷” 

৮৯. “ইহাদিগকেই কিতাব, কর্তৃত্ব ও নবুওয়াত প্রদান করিয়াছি। অতঃপর যদি তাহারা 
এইগুলিকে প্রত্যাখ্যানও করে, তবে আমি তো এমন এক সম্প্রদায়ের প্রতি এইগুলির ভার 
অর্পণ করিয়াছি যাহারা এইগুলি প্রত্যাখ্যান করিবে না।” 

৯০. “ইহাদিগকেই আল্লাহ সৎপথে পরিচালিত করিয়াছেন । সুতরাং তুমি তাহাদের পথ 
অনুসরণ কর; বল, ইহার জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাহি না, ইহা তো শুধু 
বিশ্ব জগতের জন্য উপদেশ ।” 


তাফসীর £ আল্লাহপাক বলিতেছেন যে, তিনি ইবরাহীম (আ)-কে তখন ইসহাকের মত 
একটি পুত্র সন্তান দান করিয়াছিলেন যখন তিনি এবং তাহার স্ত্রী সারা সন্তান জন্ম দেওয়া হইতে 
নিরাশ হইয়া গিয়াছিলেন। অতঃপর একদিন তাহাদের নিকট ফেরেশতারা আসেন। তাহারা 
কওমে লুতের নিকট যাইতেছিলেন। ফেরেশতারা তাহাদের উভয়কে ইসহাকের জন্মের সুসং 
দান করেন। অকস্মাৎ এই অবিশ্বাস্য সংবাদে তীহার স্ত্রী আশ্চর্যাবিত হন। তাই তিনি বলিতে 
থাকেন £ 
19108 * আনীত el lia | (১ 21985 ye 0015 আ ell 
৮০৭ Blot UME LE এ ০০০৯, 84111 ১০1০০ ০:৯১ 


“sy, % 


Ls 


‘কি আশ্চর্য! সন্তানের জননী হইব আমি ? অর্থাৎ আমি বৃদ্ধা এবং আমার বৃদ্ধ স্বামী! ইহা 
অবশ্যই এক অদভুত ব্যাপার! তাহারা বলিল, NE US RODEN Gb 
নবীর পরিবার! তোমাদের প্রতি রহিয়াছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ । তিনি প্রশংসার 
সম্মানার্হ ।' 

অতঃপর তাহাদের উভয়কে ইসহাকের নবুওয়াতের ব্যাপারে সুসংবাদ দেওয়া হয় এবং বলা 
নি টা রাজারা রানীর রা রাবার? 


অর্থাৎ ইহা হইল বড় সুসংবাদ এবং বড় নিয়ামত যে, ERE tf COO 
আরও বলা হইয়াছে ঃ 


Contents 
সূরা আনআম ৮৩১ 


OE RE SFE 

অর্থাৎ ‘ইসহাকের ওরসে তোমাদের কালেই পুত্র সন্তান হইবে । যাহাতে তোমরা আনন্দিত 
নাতির জন্ম দেখিয়া যাইতে পারিবে শুনিয়া মনে খুশির বান ডাকে । কেননা ইহা দ্বারা ভবিষ্যতে 
বংশ বিস্তার লাভ হইবে বলিয়া একটা আশা ও আস্থার সৃষ্টি হয়। . 

মূলত কোন অতি বৃদ্ধ দম্পতি সন্তান জন্ম দেওয়া হইতে যদি নিরাশ হয় এবং যদি 
পুত্রের ঘরে নাতি দেখিতে পায়, তাহা হইলে খুশি না হইয়া পারে কি? 

উল্লেখ্য যে, +52 শব্দটি হইয়াছে _০ ধাতু হইতে । অর্থাৎ ইয়াকুব (আ)-এর পরে 
তাহার বংশ ক্রমেই বিস্তার লাভ করিতে থাকিবে । এই বংশধারা ইবরাহীম (আ)-এর | তিনি 
স্বদেশ ও স্বকর্ম রাখিয়া নিজ শহর হইতে হিজরত করিয়া একমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে 
বহুদূরে চলিয়া যান। ইহার পরিণাম স্বরূপ আল্লাহ তাহাকে সুসন্তান দান করেন। ফলে তাহার 
মন আনন্দে ভরিয়া উঠে । এইদিকে ইঙ্গিত করিয়া আল্লাহ তাআ'লা বলিয়াছেন ঃ 


22d oo 20 “10 জিততে পপ এরি চি aS HAE A EEO HR $4, 
১৩১ ৬৪৮৪৩ ld ৮১3 Ul 53s ৩০ ০৬১৯০ ৮০৩7৫1১১০৮৪ 
le Fi 
অর্থাৎ ‘যেহেতু ইবরাহীম স্বীয় সম্প্রদায় এবং তাহাদের উপাস্যসমূহ ত্যাগ করিয়াছে, তাই 


আমি তাহাকে ইসহাক ও ইয়াকৃবকে দান করিয়াছি এবং ইহাদের উভয়কে নবী হিসাবে 
iA pba 


০6৩2 


অর্থাৎ “তাহাকে দান করিয়াছিলাম রে ও ইয়াক্ব এবং ইহাদের প্রত্যেককে সৎপথে 
পরিচালিত করিয়াছিলাম।' 
অতঃপর তিনি বলিয়াছেন ৪/9 a ১, 


‘ইহার পূর্বে নূহকেও সৎপথে পরিচালিত করিয়াছিলাম ৷’ অর্থাৎ ইহার পূর্বেও আমি 
তাহাকে দান করিয়াছিলাম সৎসন্তান ও উত্তরসূরী । অবশ্য ইহাদের সকলের উপরে ইসহাক ও 
ইয়াকুবের বিশেষ প্রাধান্য রহিয়াছে। 

উল্লেখ্য যে, নূহ (আ)-এর সময়ে পৃথিবীব্যাপী যে বন্যা হইয়াছিল, সেই বন্যায় নূহ 
(আ)-এর নবুওয়াতের উপর বিশ্বাসী ব্যক্তি ব্যতীত সকলে মারা যায়। নৌকায় আরোহণ করিয়া 
যাহারা বাচিয়াছিল, তাহারা সকলে ছিল নূহ (আ)-এর বংশধর । অতএব তৎপরবতীঁকালীন 
পৃথিবীর সকল মানুষ হযরত নূহ (আ)-এর বংশের সাথে সূত্র-পরম্পরায় জড়িত। অবশ্য 
ইবরাহীম (আ)-এর পরে এমন কোন নবী আসেন নাই যিনি ইবরাহীম (আ)-এর রক্তের সহিত 
জড়িত নহেন। 

যথা আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 4211 5৮11 454১3 a (পাও 


Contents 


৮৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ “তাহার বংশধরদের জন্য স্থির করিলাম নবুওয়াত ও কিতাব ।' 

আল্লাহ তা'আলা আরো বলিয়াছেন ঃ 

Cea) os 51455408505 পুন ও 

অর্থাৎ ‘আমি নূহ এবং ইব্রাহীমকে রাসূলরূপে প্রেরণ করিয়াছিলাম এবং আমি তাহাদের 
বংশধরগণের জন্য স্থির করিয়াছিলাম নবুওয়াত ও কিতাব !' 

তিনি আরও বলিয়াছেন ৪ 
₹ 11৯ ১৯০ 9৯ (2১১ ০০০ ০৪৪ 2 | ০৫21০ 4111 ১০১1 ০2১41 ay 
2045 = TO ent fe 0০০ OOO Uf 1১1৮০155১০৯ 


G5 2G Gg 2 


(25551১০19১১ asl 


অর্থাৎ ‘নবীদের মধ্যে যাহাদিগকে আল্লাহ পুরস্কৃত করিয়াছিলেন তাহারা আদমের, নূহের 
নৌকা সহচরদের এবং ইবরাহীম ও ইসরাঈলের বংশোদ্ভূত এবং যাহাদিগকে তিনি পথনির্দেশ 
করিয়াছিলেন ও মনোনীত করিয়াছিলেন, তাহাদের অন্তর্ভুক্ত; তাহাদের নিকট দয়াময়ের আয়াত 
আবৃত্ত হইলে তাহারা সিজ্দায় লুটিয়া পড়িত ও ক্রন্দন করিত ।' 

এখানে তিনি বলিয়াছেন ৪ 42:১১ ০০5 অর্থাৎ ‘সৎপথে পরিচালিত করিয়াছিলাম তাহার 
বংশধর দাউদ ও সুলায়মানকে ৷” 

উপরোক্ত আয়াতাংশের «২১১ শব্দে ১ যমীর যদি নূহ (আ)-এর দিকে প্রত্যাবর্তিত হয়, 
তবে নৈকট্যের দিক দিয়া ইহাই বাঞ্ছনীয় । কেননা নৈকট্য বিবেচনা করিয়াই যমীর প্রত্যাবর্তিত 
হয়! পরক্তু ইহা মানিয়া নিলে কোন রকমের প্রশ্নের অবকাশ থাকে না। ইব্‌ন জারীরও এইমত 
গ্রহণ করিয়াছেন। 

পক্ষান্তরে যদি এই যমীর পূর্ববর্তী আলোচনার জের ধরিয়া ইবরাহীম (আ)-এর দিকে 
ফিরানো হয়, তবুও অযৌক্তিক হয় না। তবে এই কথা মানিয়া নিলে প্রশ্ন উত্থাপিত হয় যে, লূত 
(আ)-তো ইবরাহীম (আ)-এর বংশধর নহেন, বরং ইবরাহীম (আ)-হইলেন লূত (আ)-এর ভাই 
হারূন ইব্‌ন আযরের পুত্র । তবে এই কথার জবাবে বলা যায়, প্রাধান্য এবং সংখ্যাধিক্য বিচারে 
লূত (আ)-কেও ইবরাহীম (আ)-এর বংশধারার মধ্যে অন্তর্ভুক্ত করা হইয়াছে । 

যথা কুরআনে আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 


নর সরা ৮ পরি 
21555151813 ১০০৩ ৩১৪৮১৪৩১০1৮] এ) 115 pL 191 

অর্থাৎ ইয়াকুবের নিকট যখন মৃত্যু আসিয়াছিল, তোমরা কি তখন উপস্থিত ছিলে? সে 
যখন পুত্রগণকে জিজ্ঞাসা করিয়াছিল, আমার পরে তোমরা কিসের ইবাদত করিবে? তাহারা 
তখন বলিয়াছিল, আমরা আপনার এক আল্লাহর ও আপনার পিতৃপুরুষ ইবরাহীম, ইসমাঈল ও 
ইসহাকের আল্লাহরই ইবাদত করিব । আমরা তাহার নিকট আত্মসমর্পণকারী ৷” 


Contents 


সুরা আনআম ৮৩৩ 


এই আয়াতে ইয়াকুবের আলোচনায় ইসমাঈলকেও অন্তর্ভুক্ত করা হইয়াছে, যদিও তিনি 
ইয়াকৃবের চাচা । ইহা আলোচনা বিষয়বস্তুর মৃখ্যতা ও প্রাধান্যের ভিত্তিতে করা হইয়াছে। 

অপর এক আয়াতে বলা হইয়াছে £ 

2121 Yl ১5৮২৯ ২১ এ 

অর্থাৎ “ফেরেশতাগণ সকলে তাহাকে সিজদা করিয়াছে একমাত্র ইবলীস ব্যতীত !' 

এই ব্যাপারে ফেরেশতাদিগকে সিজদা করার জন্য নির্দেশ করা হইয়াছিল এবং এই 
আলোচনার মধ্যে তাহার সমালোচনা করা হইয়াছে, সিজদা হইতে যে বিরত ছিল। অথচ 
ইবলীস ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়। কিন্তু সংখ্যাধিক্যের বিচারে ইবলীসও আলোচনায় 
ফেরেশতাদের অন্তর্ভুক্ত হইয়া পড়িয়াছে। কেননা সে ফেরেশতাদের সহিত সামঞ্জস্য রাখিত। 
মূলত সে ছিল জিন্ন এবং জিন্ন হইল আগুনের তৈরি । পক্ষান্তরে ফেরেশতা হইলেন নূরের তৈরি। 

উল্লেখ্য যে, সংখ্যাধিক্যের বিচারে ঈসা (আ)-কেও ইবরাহীম বা নূহ আলাইহিস-সালামের 
ংশধর বলিয়া উল্লেখ করা হইয়াছে । ইহা এই নীতির ভিত্তিতে যে, যে কোন মহিলার সন্তানও 
মহিলার বংশধারার সহিত সম্পৃক্ত হওয়ার অধিকার রাখে । অতএব ঈসা (আ)-এর যদি 
ইবরাহীম (আ)-এর সহিত কোন সম্পর্ক থাকিয়া থাকে, তবে তাহা তাহার মায়ের সম্পৃক্ততার 
দিক দিয়া বিবেচিত হইবে । কেননা ঈসা (সা)-এর পিতা ছিল না। 

ইব্‌ন আবূ হাতিম (র)......আবূ হরব ইব্‌ন আবুল আসওয়াদ হইতে বর্ণনা করেন যে, আবূ 
আমি জানিতে পারিয়াছি যে, আপনার ধারণামতে হাসান ও হুসায়ন নাকি হযরত নবী (সা)-এর 
ংশের অন্তর্ভুক্ত । আর আপনি নাকি ইহা কুরআনের বরাত দিয়া প্রচার করিয়া থাকেন ? অথচ 
আমি কুরআনের প্রথম হইতে শেষ পর্যন্ত পড়িয়া কোথাও আপনার মতের সমর্থন পাইলাম না ? 
তখন তিনি বলেন, তুমি কি কুরআনের সেই আয়াত পড় নাই যাহাতে বলা হইয়াছে ৪ 


চিএ SPDR sails ssl 422১ ১৪ 

তিনি বলিলেন ঃ হ্যা, পড়িয়াছি। অতঃপর তিনি বলেন ঃ ঈসা (আ) কি ইবরাহীম (আ)-এর 
ংশ পরম্পরার অন্তর্ভুক্ত নহেন ? অথচ তাহার তো পিতা ছিল না। 

হাজ্জাজ বলেন, হ্যা, ঠিক বলিয়াছেন। কেননা কেহ যদি তাহার সম্পদের অংশ তাহার 
বংশের নামে ওসীয়াত করে বা ওয়াকফ করে বা যদি দান করে, তবে সেই বংশের পুরুষদের 
সহিত মহিলারাও সেই সম্পদের সমানভাবে অংশীদার হইবে । আর যদি নির্দিষ্ট করিয়া শুধু 
পুরুষদের নামে দান করিয়া যায়, তবে সেই সম্পদের অধিকারী সেই বংশের ছেলে এবং 
দৌহিত্ররা হইবে ৷ যথা জনৈক কবি বলিয়াছেন ৪ 


Sad ell ০১৬০ + 053 0০1৩ 0৬৪ 


ইহাতে কন্যাগণকেও বংশধারার অন্তর্ভূক্ত বলা হইয়াছে। 
কেহ কেহ বলিয়াছেন ঃ ওসীয়াতের সম্পদের মধ্যে নির্দিষ্ট করা হইলেও কন্যাদের 
সন্তানরাও অন্তর্ভুক্ত হইবে । কেননা সহীহ বুখারীর হাদীসে আসিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) আলী 


কাছীর-_-৩/১০৫ 


Contents 


৮৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


(রা)-এর পুত্র হাসান রো)-কে লক্ষ্য করিয়া বলেন £ আমার এই পুত্র সাইয়েদ । আল্লাহ ইহার 
মাধ্যমে মুসলমানের বৃহৎ দুই দলের মধ্যে সন্ধি সম্পাদন করিবেন। যাহার ফলে দুই দলের 
মধ্যকার সংঘটিত যুদ্ধ থামিয়া যাইবে। 

এখানে হাসানকে পুত্র বলিয়া সম্বোধন করার ফলে প্রতীয়মান হয় যে, মেয়ের সন্তানেরাও 
মেয়ের পিতার বংশের অন্তর্ভুক্ত ৷ 

কেহ কেহ এই ব্যাখ্যাকে জায়েয বলিয়া মত প্রকাশ করিয়াছেন। 

অতঃপর আল্লাহর তা'আলা বলিয়াছেন ৪ 

MEIGS MEE 53 EL ০০ 

অর্থাৎ ‘ইহাদের পিতৃপুরুষ, বংশধর এবং ভ্রাতৃবৃন্দকে শ্রেষ্ঠত্ব প্রদান করিয়াছিলাম ।' 

এই স্থানে ইহাদের বংশ ও বংশধারার আলোচনা করা হইয়াছে। মূলত উহা হিদায়াত প্রাপ্ত 
ও নবীগণের সকলের উপর সমানভাবে প্রযোজ্য হইয়াছে। 

তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪. 


এ টি ৮৮৩ 


জিনের জাত জনগন খর নিচিরিত করিয়া 
অতঃপর তিনি বলিয়াছেন ৪ 
দিতো রিলে দি 
অর্থাৎ “ইহা আল্লাহর পথ, স্বীয় দাসদের মধ্যে যাহাকে ইচ্ছা তিনি ইহা দ্বারা সৎপথে 
পরিচালিত করেন!’ মোট কথা ইহা তাহাদের লাভ হইয়াছে আল্লাহর তাওফীক এবং হিদায়াত 
দানের ফলে। তবে ১৬: 155 4 1-11১৪১343 তাহারা যদি শিরক 
করিত, তাহাদের কৃতকর্ম নিষ্ফল হইত ।' 
এই কথা বলিয়া বুঝান হইয়াছে যে, শির্ক কত সাংঘাতিক পাপ এবং উহার ক্ষতির 
প্রতিক্রিয়া কত ভয়াবহ ৷ যথা অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 
০০১০৯ ০৪০৭ El 8055 9 Ay এ পেস 
অর্থাৎ “তোমার প্রতি ও তোমার পূর্ববতীদিগের প্রতি অবশ্যই ওহী অবতীর্ণ হইয়াছে যে, 
তুমি আল্লাহর শরীক স্থির করিলে তোমার কর্ম নিষ্ফল হইবে ।' 
এই বাক্যটি শর্তমূলক বাক্য এবং শর্তের জন্য ইহা জরুরী নয় যে, উহা হইতেই হইবে। 
যথা অন্যত্র বলা হইয়াছে 8 ১৬110910505 519 ০১৯০] ওর 01 25 
অর্থাৎ “যদি আল্লাহর কোন সন্তান থাকে তো আমি সর্বপ্রথম উহার ইবাদতগার হইব ।' 
অন্যত্র আরও আসিয়াছে ৪ 
০2155 05 104 ১০ ৭১ ১৯৪৪ 15%1 ১১০০ SIE 
অর্থাৎ ‘আমি যদি চিত্ত বিনোদনের উপকরণ সৃষ্টি করিতে চাহিতাম, তবে আমি আমার 
নিকট যাহা আছে তাহা লইয়াই উহা করিতাম (আমি তাহা করি নাই) ৷' 


Contents 


সূরা আনআম ৮৩৫ 
তিনি আরো বলিয়াছেন ৪ 
4411 ১ 4১৯০ eli ls 1 Us ৮৪৮০ 0 ২১২০ 01 ICC 
ক ১০9] 


অর্থাৎ “যদি আল্লাহ তা'আলা আকাঙক্ষা করিতেন তবে তিনি স্বীয় জীবের মধ্য হইতে 
যাহাকে ইচ্ছা সন্তান হিসাবে নির্বাচিত করিতে পারিতেন। কিন্তু তিনি উহা হইতে পবিত্র এবং 
তিনি একক ও পরাক্রমশালী ।" 

Ml dl aL লারা 

Se IC 
অর্থাৎ ‘উহাদের কাহাকেও কিতাব, কর্তৃত্ব ও নবুওয়াত প্রদান করিয়াছি এবং এই কারণে 
টির উগত নরম ও কর বৰি 

(2,8২5 -,4 - “যদি ইহারা নবুওয়াতকে প্রত্যাখ্যানও করে।' 4 -এর ৯ সর্বনাম, 
প্রত্যাবর্তিত হইয়াছে তিনটি বিষয়ের দিকে অর্থাৎ- কিতাব, কর্তৃত্‌ ও নবুয়াত। 

£১; অর্থাৎ আহলে মন্ধা। ইহা বলিয়াছেন ইব্‌ন আব্বাস (রা), সাঈদ ইব্ন মুসাইয়াব, 
যাহ্‌হাক, কাতাদা ও সুদ্দী (র) প্রমুখ । 

আয়াতের শেষাংশে আল্লাহ তা‘আ'লা বলিয়াছেন $ 

অর্থাৎ ‘যদি ইহারা নবুওয়াতকে অস্বীকার করে, তবে তাহাদের মক্কার ও কুরায়শদের উপর 
এমন লোকদিগকে কর্তৃত্ব দিব যাহারা নবৃওয়াতকে অস্বীকার করিবে না এবং আমার প্রতি কৃতজ্ঞ 
থাকিবে ৷’ তাহারা হইল মুহাজির ও আনসারগণ, যাহারা কিয়ামত পর্যন্ত নিরবচ্ছিন্রভাবে আমার 
অনুসরণ করিয়া যাইবে। 

১ ১৪৫১ (৫১144 - ‘যাহারা কুরআনের কোন অংশ প্রত্যাখ্যান করিবে না" এবং 
কুরআনের একটি বর্ণও তাহারা অস্বীকার করিবে না বরং তাহারা নির্দ্িধায় কুরআনের মুহকাম ও 
মুতাশাবিহাত সকল আয়াতের উপর সমানভাবে বিশ্বাসী থাকিবে । 

অতঃপর আল্লাহ তাআলা স্বীয় রাসূলকে উদ্দেশ্য করিয়া বলেন ঃ 

111 - অর্থাৎ ‘উল্লেখিত নবী সকল’ এবং তাহাদের পিতৃ পুরুষ বংশধর ও ভ্রাতৃবৃন্দ। 

111 5৮৯ 2৫। - 'যাহাদের আল্লাহ সৎপথে পরিচালিত করিয়াছেন ।” অর্থাৎ যাহাদের 
সকলেই হিদায়াতপ্রাপ্ত এবং তাহাদের কেহই পথভ্রষ্ট নহেন। 

১১০ ১1১২8 -“সুতরাং তুমি তাহাদের পথ অনুসরণ কর ।" অর্থাৎ তাহাদের পদাংক 
অনুসরণ কর। 

উল্লেখ্য যে, যখন এই নির্দেশ রাসূলুল্লাহ (সা)-এর উপর প্রযোজ্য, তখন স্বভাবতই তাহার 
উম্মতরাও তাহার অনুগত বলিয়া এই নির্দেশের অন্তর্ভুক্ত । 

ইমাম বুখারী......মুজাহিদ (র) হইতে আলোচ্য আয়াত প্রসঙ্গে বর্ণনা করেন $ মুজাহিদ (র) 
ইব্‌ন আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করেন যে, সূরা সাদ-এর মধ্যে সিজদা আছে কি? জবাবে তিনি 


Contents 


৮৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


বলেন - হ্যা। অতঃপর তিনি 78579 ১১1 51 (৯,9 হইতে 555৪1 ০৯142 পর্যন্ত 
পাঠ করেন এবং বলেন ঃ তিনি ইহাদেরই একজন! | 

ইয়াযীদ ইব্‌ন হারূন (র) ......মুজাহিদ হইতে বর্ণনা করেন যে, মুজাহিদ (র) বলেন $ 
আমি ইব্‌ন আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছিলেন £ তোমাদের নবী (সা) যাহা 
করিতে আদিষ্ট হইয়াছেন, তোমরাও তাহা করিতে বাধ্য । ্‌ 

অতঃপর আল্লাহ তাআ'লা বলেন ৪1১1 «২1০54. % এ 

“বল, ইহার জন্য আমি তোমাদের নিকট পারিশ্রমিক চাই না৷’ অর্থাৎ কুরআন প্রচারের 
জন্য তোমাদের নিকট আমি কোন পারিশ্রমিক বা প্রতিদান চাই না। 

চি ৮ Ll ৪343 Yy। a ০। 

অর্থাৎ ইহা উপদেশ স্বরূপ যাহাতে মানুষ গুমরাহী হইতে হিদায়াতের দিকে আসে এবং 

কুফরী হইতে ঈমানের দিকে প্রত্যাবর্তন করে ।' 


৩:0৪, ৮৫5 ০9৮05 201 05051862086 6৮29৮১৩৪৬০১ 
৮৫2৫ 
52% 25 Crh SOS 


পে ঠাই 2 তিতা [রর ১৯৩৫০ ৮5 Ld 2/2 


০2০৩১ GIS AE? SPF wl; 3 


$ ৬৯ 


1 

পে ঞঠণবূ্ণ 2৬৩৫ ৩২ ৮১১ ৫১৯) 2 ১৫1৫ 2 ১৫ ANG 253124 3 
O O32 025 D3 ১00১2 ন্‌) Af ede ৮৩ esl A 
dsr 320d 


নী 
16548145985%6444 065258959৯৮ (A) 
Le 25 ৮ ‘of 322 


OOS He bs 90556 BEY 0%5% 2581: 


৯১. “তাহারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দান করে নাই যখন তাহারা বলে, আল্লাহ 
মানুষের নিকট কিছুই অবতারণ করেন নাই; বল, তবে মূসার আনীত কিতাব যাহা মানুষের 
জন্য আলো ও পথ-নির্দেশ ছিল, যাহা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করিয়া কিছু প্রকাশ 
কর ও যাহার অনেকাংশ গোপন রাখ এবং তোমাদের পিতৃপুরুষগণ ও তোমরা যাহা 
জানিতে না উহা দ্বারা তাহাও শিক্ষা দেওয়া হইয়াছিল, কে ইহা অবতারণ করিয়াছিল? বল, 
আল্লাহই; অতঃপর তাহাদিগকে তাহাদের নিরর্থক আলোচনারূপ খেলায় মগ্ন হইতে দাও ।” 

৯২. “এই কিতাব কল্যাণময় করিয়া অবতারণ করিয়াছি যাহা উহার পূর্বেকার 
কিতাবের সমর্থক এবং যাহা দ্বারা তুমি মক্কা ও উহার পার্শ্ববর্তী লোকদিগকে সতর্ক কর; 
যাহারা পরকালে বিশ্বাস করে, তাহারা উহাতে বিশ্বাস করে এবং তাহারা তাহাদের 
সালাতের হিফাযত করে ।” 


তাফসীর ঃ যখন তাহারা তাহাদের প্রতি প্রেরিত রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করে, তখন 
তাহারা আল্লাহ্র যথাযোগ্য মর্যাদা দান করে নাই। 

ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ ও আবদুল্লাহ ইব্‌ন কাছীর (র) প্রমুখ বলেন 8 এই আয়াতটি 
কুরায়শদের সম্বন্ধে অবতীর্ণ হইয়াছে। ইব্ন জারীর (র)-ও এই মত গ্রহণ করিয়াছেন। 


Contents 


সূরা আনআম oa 


কেহ বলিয়াছেন £ এই আয়াতটি ইয়াহুদীদের একটি গোত্রকে উদ্দেশ্য করিয়া নাযিল 
হইয়াছে। 

কেহ বলিয়াছেন ৪ এই আয়াতটি ফিনহাস নামক ইয়াহুদীকে উদ্দেশ্য করিয়া অবতীর্ণ করা 
হইয়াছে। 

কেহ বলিয়াছেন £ মালিক ইব্‌ন সাইফকে উদ্দেশ্য করিয়া আয়াতটি নাযিল হইয়াছে। 
কেননা তাহাদের বিশ্বাস ছিল যে, ০:০০ ১৫০০5 Ul 0901৮51945 ‘আল্লাহ 
তা'আলা কোন মানুষের প্রতি কিতাব নাযিল করেন নাই।' 

প্রথমোক্ত অভিমতটিই অধিকতর সঠিক । কেননা আয়াতটি মক্কী । আর ইয়াহুদীরা তো 
আসমানী কিতাবকে অস্বীকার করে না। কেননা তাহাদের নিকট রহিয়াছে তাওরাত । আর 
মক্কাবাসী ও আরবরা রাসূলুল্লাহ (সা)-এর রিসালাতকে তাহাদের এই বিশ্বাসে অস্বীকার করিত 
যে, কোন মানুষের নিকট আসমানী কিতাব অবতীর্ণ হয় না। যথা আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ 


14৭৭ 


০০এ। ১১১1০ ৮4৯১4 ০৪৯৩ ৩1 ৮৯০ ১44] ৩৫ 
অর্থাৎ “ইহাতে মানুষের আশ্চর্য হওয়ার কি আছে যে, যদি আমি তাহাদের মধ্য হইতে 
কাহারো প্রতি এই জন্য ওহী প্রেরণ করি যাহাতে মানুষ সতর্ক হয় ।, 
তিনি আরো বলিয়াছেন ৪ 


# লতি শা লাক 6% ত পাতিল ও 5 ০2৩৮ ৫ ক কা রশ 

1১2১ 5111 5,251 1515 ৩1 %1 ৪২$]| 1৯ ৮৯ ১১০১৪ 01০০4] ৮৮০03 
“090 # og 2" #0 8 2 

ele CT als Ud ২০০ aN ঃ 014 91 ০5 9৮4) 


£08 $ 


3৬০০০ Ks ela 


অর্থাৎ ‘আল্লাহ কি মানুষকে রাসূল করিয়া পাঠাইয়াছেন ?' উহাদের এই উক্তিটিই বিশ্বাস 
স্থাপন হইতে লোকদিগকে বিরত রাখে, যখন উহাদের নিকট আসে পথ-নির্দেশ। বল, 
ফেরেশতা যদি নিশ্চিন্ত হইয়া পৃথিবীতে বিচরণ করিত, তবে আমি আকাশ হইতে ফেরেশতাই 
উহাদের নিকট রাসূল করিয়া পাঠাইতাম ।' 

এখানে তিনি বলিয়াছেন ৪ ূ 

০৮৬ ০০ ০৪1০ 4141 09১0 115 Sl ১১৩৪ 52 51 

অর্থাৎ ‘তাহারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দান করে নাই যখন তাহারা বলে আল্লাহ 

৮০৮৬৯৭৯০১৯০ 


oe ee SLES Tet 00 HDD DEFOE SSD Oe tO 0 
নাযিল করিয়াছেন ?' 

অর্থাৎ হে মুহাম্মদ (সা)! যাহারা মানুষের প্রতি কোন কিতাব নাযিলকে অস্বীকার করে, তুমি 
তাহাদিগকে বল ৪ ০৮৮০ এল তে SHS ০ ০০ 


Contents 


৮৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


- “তবে মুসার আনীত কিতাব যাহা মানুষের জন্য আলো ও পথ.নির্দেশ ছিল, তাহা কে 
নাযিল করিয়াছেন ?' 

উহার নাম হইল তাওরাত। কে জানে না যে, মুসা ইব্‌ন ইমরানের প্রতি উহা নাযিল 
হইয়াছিল? উহা ছিল আলো ও পথ-নির্দেশ স্বরূপ । অর্থাৎ উহার আলোকে সমস্যার সমাধান 
করা হইত এবং উহা মানুষকে গুমরাহীর অন্ধকার হইতে হিদায়াতের আলোতে নিয়া আসিয়াছে। 

ইহার পর তিনি বলিয়াছেন ঃ 

1১০২৫ ৩১৪১১ রিনি bl) EN PEE 

‘যাহা তোমরা বিভিন্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ করিয়া কিছু প্রকাশ কর ও যাহার অনেকাংশ তোমরা 
গোপন রাখ ।” অর্থাৎ তোমরা তাওরাতকে বিভিন্ন পৃষ্ঠায় লিখিতে আর লিখার সময় তোমরা 
উহার মধ্যে পরিবর্তন পরিবর্ধন করিতে এবং বিকৃত তাওরাতকে তোমরা মূল তাওরাত বলিয়া 
প্রচার করিতে । অথচ বিকৃত ও পরিবর্তিত অংশ আল্লাহ্‌র তরফ হইতে ছিল না। তাই তিনি 
বলিয়াছেন ৪ 1:54 ১১১১5১৫১৯০৪ ০০১০০০৪ 5,155 অৰ্থাৎ যাহা তোমরা বিভিন্ন 
পৃষ্ঠায় লিপিবদ্ধ করিয়া কিছু প্রকাশ কর ও যাহার অনেকাংশ গোপন রাখ । 

অতঃপর বলা হইয়াছে 8 8% 95511155712 (এলি, 

‘যাহা দ্বারা তাহাও শিক্ষা দেওয়া হইয়াছিল যাহা তোমাদের পিতৃপুরুষগণ ও তোমরা 
জানিতে না।' 

অর্থাৎ সেই আল্লাহই তো কুরআন অবতীর্ণ করিয়াছেন যিনি তাওরাতের মাধ্যমে 
তোমাদিগকে বিগতকালের ইতিহাস সম্পর্কে অবহিত করিয়াছেন এবং তোমাদগিকে অবহিত 
করিয়াছেন ভবিষ্যত সম্পর্কে । অথচ সে সম্পর্কে তোমাদের এবং তোমাদের পিতৃপুরুষদের কোন 
জ্ঞান ছিল না। 

কাতাদা বলেন $ ইহা দ্বারা উদ্দেশ্য হইল আরবের মুশরিকগণ । 

মুজাহিদ বলেন ঃ ইহা দ্বারা উদ্দেশ্য হইল মুসলমান জামাআত। 

অতঃপর বলা হইয়াছে ঃ 111 15 ‘বল, আল্লাহই ।' 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা বর্ণনা করেন ৪ {| 0% অর্থাৎ ‘বল, 
উহা আল্লাহই নাযিল করিয়াছেন ।' 

উল্লেখ্য যে, ইব্‌ন আব্বাস (রা) এই আয়াতাংশের যে ব্যাখ্যা করিয়াছেন উহাই সঠিক। 
কতক উত্তরসূরী যাহা বলিয়াছেন, উহা সঠিক নহে । তাহারা বলিয়াছেন, এই স্থানে সম্বোধিত 
সত্তা আল্লাহ । কারণ ইহার বাহ্য বা উহ্য অন্য কোন শব্দ নাই । 

এই ধরনের ব্যাখ্যা করিলে একটি প্রশ্ন উত্থাপিত হয়। তাহা হইল, তখন একটি শব্দকেই 
একটি বাক্য হইয়া দীড়াইতে হয়। তখন উহা আরবী ভাষায় অর্থহীন বলিয়া বিবেচিত হয় । 
একটি বাক্যের একটি শব্দে বিরতি চিহ্ন টানা যাইতে পারে না। 

আয়াতের শেষাংশে তিনি বলিয়াছেন ঃ 

Url e233 AS 
‘অতঃপর তাহাদিগকে তাহাদের নিরর্থক আলোচনারূপ খেলায় মগ্ন হইতে দাও ৷’ 


Contents 


সূরা আনআম ৮৩৯ 


অর্থাৎ তাহাদিগকে অজ্ঞতা ও গুমরাহীর খেলায় ততক্ষণ পর্যন্ত মগ্ন হইতে দাও যতক্ষণ 
তাহাদের মৃত্যু না আসে এবং বুঝিতে না পারে যে, আখিরাতের শুভ পরিণাম তাহাদের জন্য, না 
আল্লাহ্র মুত্তাকী বান্দাদের জন্য ? 

পরবর্তী আয়াতে আল্লাহ তা“আ'লা বলেন £ 541১৯, অর্থাৎ ‘এই কুরআন । 


12023 2 20/0 


১8117195515 4222 ৩৪ HN 3০০০০ Se ২49 
নি পারা হারার রা রাত জার রকি রাঃ 
যাহা দ্বারা তুমি মক্কার লোকদিগকে সতর্ক করিবে 1 
(415 ০০ “এবং যাহা দ্বারা তুমি মক্কার পার্শ্ববর্তী গোত্র ও আরববাসীসহ পৃথিবীর সকল 
বনী আদমকে সতর্ক কর।' 
যথা অন্য আয়াতে বলিয়াছেন ঃ 
১.১ 1২১]| 41111541০14 445 08 
অর্থাৎ ‘বল, হে লোক সকল! আমি সকল মানুষের নিকট আল্লাহ্‌র রাসূল হিসাবে প্রেরিত 
হইয়াছি।” 
তিনি আরো বলিয়াছেন ৪ EL oes 41৫১৯১১ 
‘যাহা দ্বারা তোমাদিগকে সতর্ক করিব ও তাহাদিগকে, যাহাদের নিকট আমার পয়গাম 
পৌঁছিবে।' 
তিনি আরো বলিয়াছেন 8 ১০৮০ 003 ০০1১৯31০০4৪ ০৪০ ০5 
“যাহারা কুফরী করিবে তাহাদের জন্য রহিয়াছে জাহান্নামের অংগীকার ৷’ 
তিনি আরো বলিয়াছেন $ 


(১3১ ০০০44] ০১৫ ০১১০০ UGA ০35 SH এ ০০০ 
“মহা মহিমন্বিত তিনি, যিনি তাহার বান্দার উপর কুরআন নাযিল করিয়াছেন যেন তিনি 


পৃথিবীবাসী সকলের জন্য ভীতি প্রদর্শনকারী হইবেন ।' 
তিনি আরো বলিয়াছেন ৪ 


uly ail si oli ১০৭০০ SE ok at fot HG 


মিসরের রানার CE ARCA HOE HR 
গ্রহণ করিবে ? যদি তোমরা ইসলাম গ্রহণ কর তাহা হইলে হিদায়াতপ্রাপ্ত হইবে । আর যদি 
তাহারা খামখেয়ালি করে, তবে তাহাদিগকে তাহা করিতে দাও । তোমার কাজ কেবল তাহাদের 
পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া । আল্লাহ স্বীয় বান্দাদের সম্পর্কে সম্যক অবগত ।' 

সহীহদ্বয়ের হাদীসে আসিয়াছে যে, রাসূলুল্লাহ সো) বলিয়াছেন ঃ আল্লাহ আমাকে এমন 
পাচটি জিনিস দান করিয়াছেন যাহা আমার পূর্বেকার অন্য কোন নবীকে দান করা হয় নাই। 


Contents 


৮৪০ তাফসীরে ইব্‌ন কাছীর 


তন্মধ্যে একটি হইল, প্রত্যেক নবীকে নির্দিষ্ট কোন কওমের জন্য প্রেরণ করা হইয়াছে, কিন্তু 
আমাকে পৃথিবীর সকল মানুষের জন্য নবী করিয়া প্রেরণ করা হইয়াছে। 
তাই বলা হইয়াছে 35১৮১৪১0১১4 ০013 
অর্থাৎ “যাহারা আল্লাহ্র উপর ঈমান রাখে এবং পরকালে বিশ্বাস রাখে তাহারা এই 
কল্যাণময় কিতাবকেও বিশ্বাস করে (যাহা হে মুহাম্মদ! তোমার উপর নাযিল করা হইয়াছে)।' 
হিফাযত করে ।” অর্থাৎ নির্দিষ্ট সময়ে আদায় করার.জন্য যে সকল নামায তাহাদের উপর ফরয 
করা হইয়াছে, তাহা তাহারা যথাযথভাবে কায়েম করে। 
0855 AIS I OLGA 080 64914 41 921৬ 025 (খা) 
22 34% dE AAU TANT ১) পান কত L ALATA AES. 
০9১১1 ৮5৫25 9৯৮৮ GOA ১১৮85 521 ০51৩০ 0১৩ 
গু Ad & / ৯৫০ 222) ys € পে ১৫১১ /১৫% ০74 ঠপর 
2৩৫ 81264846955 75 ৬5416 ORS PII CBT 
৫ ১১ 415৫ 
OUEST Ll ০ 
এটি এটি ৬টি উজ PF MEd বর ৩০ ঠা Lt ৬ Z |) EXC ৫925 EP dA 
5955 756 ০55 B52 OF 498৬৫4১285৩ (A) 
Bs ৯৫৯ 126 5৫৫ 2৫৮2 ie 242 ৯৫০৫4 পঃ তি ৯০ ৮৫2 ক্রেতা পতি [৮ 
৫৫2 AED ID NSS GANAS CIEE 558 


৯৩. “যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা বলে, আমার নিকট প্রত্যাদেশ হয়; 
যদিও তাহার প্রতি প্রত্যাদেশ হয় না এবং যে বলে, আল্লাহ যাহা অবতারণ করিয়াছেন 
আমিও উহার অনুরূপ অবতারণ করিব, তাহার চাইতে বড় যালিম আর কে আছে? যদি 
তুমি দেখিতে পাইতে যখন যালিমগণ মৃত্যু যন্ত্রণায় রহিবে এবং ফেরেশতাগণ হাত 
বাড়াইয়া বলিবে, তাহাদের প্রাণ বাহির কর; তোমরা আল্লাহ সম্বন্ধে অন্যায় বলিতে ও 
শাস্তি দেওয়া হইবে ।” 

৯৪. “তোমরা আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় আসিয়াছ যেমন প্রথমে তোমাদিগকে 
আসিয়াছ, তোমরা যাহাদিগকে শরীক করিতে, সেই সুপারিশকারীগণকেও তোমাদের সহিত 
দেখিতেছি না; তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্য ছিন্ন হইয়াছে এবং তোমরা যাহা ধারণা 
করিয়াছিলে, তাহাও নিষ্ফল হইয়াছে ।” 


Oe Or wr 


‘যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার চাইতে বড় যালিম আর কে ?’ অর্থাৎ তাহার 
চাইতে বড় যালিম আর কে, যে আল্লাহ্‌ সম্বন্ধে মিথ্যা রচনা করে ? তাহারা শরীক নির্ধারণ করে 
অথবা তাহার সন্তান রহিয়াছে বলিয়া প্রচার করে অথবা দাবি করে যে, তাহাকে আল্লাহ 


Contents 


সূরা আনআম ৮৪১ 


তা'আলা রাসূল মনোনীত করিয়া প্রেরণ করিয়াছেন, মূলত তাহাকে রাসূল মনোনীত করা হয় 
নাই ? তাই আল্লাহ বলিয়াছেন ৪ 
cd এ (58103 dls 0091 
“কিংবা বলে, আমার নিকট প্রত্যাদেশ হয়; যদিও তাহার প্রতি প্রত্যাদেশ হয় না’ ইকরামা 
ও কাতাদা বলিয়াছেন ঃ ইহা মুসায়লামাতুল কাযযাব সম্বন্ধে নাযিল করা হইয়াছে। 
51110751105 08০০১১০৭005 ০৯ ‘এবং যে বলে, আল্লাহ যাহা অবতারণ 
করিয়াছেন আমিও উহার অনুরূপ অবতারণ করিব । অর্থাৎ তাহার চাইতে বড় যালিম আর কে, 


যে ব্যক্তি চ্যালেঞ্জ করিয়া বলে, আল্লাহ যাহা নাযিল করিয়াছেন আমিও উহার অনুরূপ নাযিল 
করিব? অন্যত্র বলা হইয়াছে ৪ 


3১185] 55551 (955 81105 [252 gale 0185 I 
অর্থাৎ ‘যখন তাহাদিগকে আমার আয়াত শুনান হয় তখন তাহারা বলে, আমরা শুনিয়াছি। 
কিন্তু আমরা ইচ্ছা করিলে উহা নিজেরাই বলিতে পারি’ ূ 
ঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ ০১] ০৮০৪ od ULE Sl 551 
‘যদি তুমি দেখিতে পাইতে যখন যালিমগণ মৃত্যু যন্ত্রণায় রহিবে।” অর্থাৎ যখন 
তাহারা 1১-১৪-১1১৮ ও ০25 -এর মধ্যে রহিবে । তিনটি শব্দেরই অর্থ মৃত্যু যন্ত্রণা । 
$2421 1912. 2451511 “এবং ফেরেশতাগণ হাত বাড়াইয়া বলিবে।' 
অন্য আয়াতে আল্লাহ তা'আলা বলিয়াছেন 8 
45551 4১৪ | ০১৮ ০০4 অর্থাৎ ‘আমাকে হত্যা করার জন্য যদি তুমি নিজের 
হাত বাড়াইয়া দাঁও।' 
তিনি আরো বলিয়াছেন 8 ৮১10২ di eel LEA 
অর্থাৎ “তাহারা তোমাকে কষ্ট দেওয়ার জন্য তাহাদের হাত ও মুখ তোমার প্রতি বাড়ইয়া 
থাকে ।' 
যাহ্হাক ও আবূ সালিহ বলেন ৪ 1৫:42 1... আয়াতাংশ দ্বারা হাত বাড়ানোর কথা 
বুঝান হইয়াছে। যথা অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন ঃ 
১১১০১9৫৯১৯৩ ১৮১৯০৪৪ EIST IAS 921 ৪৪2 9 ৪০০ ৬৩ 
অর্থাৎ “তোমরা যদি দেখিতে পাইতে যে, কাফিরদের মৃত্যুর সময় ফেরেশতারা তাহাদের 
মুখমণ্ডল ও পশ্চাদ্দেশের উপর কিভাবে আঘাত করিতে থাকে ।' 
তাই তিনি বলিয়াছেন ৪ +৫১411:..... 8৫+1-15 অর্থাৎ উপর্ূপরি আঘাত করিতে 
করিতে তাহাদের শরীর হইতে আত্মা বাহির করা হয়। 
তাই তাহাদিগকে বলা হইবে ৪ ₹৫..8১11:২১২1 “তোমরা তোমাদের প্রাণ বাহির কর।' 
অর্থাৎ যখন কাফিরদের মৃত্যু ঘনাইয়া আসিবে, তখন ফেরেশতারা তাহাদিগকে আযাব, 
চাবুক, লৌহবেড়ী, লৌহ শৃংখল, তপ্ত পানি, গলিত পুঁজ ও করুণাময়ের ক্রোধের সং 


কাছীর---৩/১০৬ 


Contents 


টিন তাফসীরে ইব্‌ন কাছীর 


শুনাইবেন। ফলে তাহাদের আত্মা ভয় পাইয়া শরীরের মধ্যে ঘুরিতে থাকিবে এবং বাহির হইয়া 
আসিতে অস্বীকৃতি জানাইবে। এক পর্যায়ে ফেরেশতারা তাহাদিগকে প্রহার করিতে থাকিলে 
তাহাদের আত্মা বাহির হইয়া আসিবে । ফেরেশতারা বলিতে থাকিবেন ৪ 
১১41৫০১৮৮5৫ Co SAL GSS SA ELST Uo 
5 
অর্থাৎ ‘তোমাদের প্রাণ বাহির কর; তোমরা আল্লাহ সম্বন্ধে অন্যায় বলিতে ও তাহার নিদর্শন 
সম্বন্ধে ওদ্ধত্য প্রকাশ করিতে, সে জন্য আজ তোমাদিগকে অবমাননাকর আযাব দেওয়া 
হইবে৷’ অর্থাৎ আজ তোমাদিগকে ভীষণ অবমাননা করা হইবে । কেননা তোমরা আল্লাহ সম্বন্ধে 
মিথ্যা রচনা করিতে, তাহার আয়াতসমূহ অনুসরণের ব্যাপারে ওদ্ধত্য প্রকাশ করিতে এবং 
উল্লেখ্য যে, মু'মিন ও কাফিরের মৃত্যুকালীন সময় সম্পর্কিত বহু মুতাওয়াতির হাদীস 
রহিয়াছে যাহা নিম্নের আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে উল্লেখিত হইয়াছে । আয়াতটি হইল এই ঃ 
ES NE Eo TE ETO it FUE CA EL lil রি 
অর্থাৎ ‘আল্লাহ তা'আলা মু'মিনকে দুনিয়া ও আখিরাতের জীবনে তাহার প্রামাণ্য দলীল দ্বারা 
প্রতিষ্ঠিত রাখিয়াছেন 1, 
এই বিষয়ের আলোচনা প্রসঙ্গে ইব্ন আববাস (রা) হইতে যাহ্হাক সূত্রে দীর্ঘ অথচ দুর্বল 


একটি মারফু হাদীস বর্ণিত হইয়াছে। 
অতঃপর আল্লাহ তাআলা বলেন ঃ 


তি ক পি কও 


Bye ৩3148৯0০1১৪ (৮৯ 513 
‘তোমরা আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় আসিয়াছ যেরূপ প্রথমে তোমাদিগকে সৃষ্টি 
করিয়াছিলাম ৷’ অর্থাৎ কিয়ামতের দিন উহাদিগকে এই কথা বলা হইবে । যথা বলা হইয়াছে 8 


Ge “90 


৪০০ Jl LOS C5 (১০১১ 411৯5) 515 19-৯০০ও 

“উহাদিগকে তাহাদের প্রভুর সম্মুখে সারিবদ্ধ করিয়া দাড় করান হইবে এবং তোমাদিগকে 
আমার নিকট এমন অবস্থায় আনা হইবে যেমন প্রথমে তোমাদিগকে সৃষ্টি করিয়াছিলাম ৷’ অর্থাৎ 
জন্মলাভের সময়ের ন্যায় নগ্ন অবস্থায় তোমাদিগকে আনা হইবে, অথচ তোমরা এইসব 
অস্বীকার করিয়াছিলে এবং ধারণা করিতে যে, কিয়ামত কল্পনা মাত্র । 

৫১১৮ "1১5 4:15 ৮৭০53 _ 'তোমাদিগকে যাহা দিয়াছিলাম তাহা তোমরা 
পশ্চাতে ফেলিয়া আসিয়াছ।" অর্থাৎ দুনিয়ায় তোমরা যে সকল ধন-সম্পদ পৃঞ্জীভূত করিয়া 
রাখিয়াছিলে, তাহা তোমরা পশ্চাতে রাখিয়া আসিয়াছ। 

সহীহদ্বয়ে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ঃ মানুষ কেবল বলে, আমার 
সম্পদ, আমার সম্পদ । অথচ তাহার সম্পদ তো ততটুকু, যতটুকু সে খাইয়া ধ্বংস করিয়া 
ফেলিয়াছে, অথবা যাহা পরিধান করিয়া সে জীর্ণ করিয়া ফেলিয়া দিয়াছে । তবে যাহা দান 


Contents 


. সূরা আনআম | ৮৪৩ 


করিয়াছে, কেবল তাহা অবশিষ্ট রহিয়াছে। ইহা ভিন্ন সম্পদের অবশিষ্টাংশ সে পরিত্যাগ করিয়া 
আসে এবং রাখিয়া আসে অন্য লোকের জন্য । 
হাসান বস্রী (র) বলেন ৪ কিয়ামতের দিন বনী আদমকে সেই অবস্থায় হাযির করা হইবে 
যে অবস্থায় তাহারা সৃষ্টির প্রথমে ছিল। তখন আল্লাহ জাল্লা-শানুহু জিজ্ঞাসা করিবেন, তুমি যাহা 
জমা করিয়াছিলে তাহা কোথায়? সে বলিবে, হে প্রভু! যাহা জমা করিয়াছিলাম তাহা আরো বৃদ্ধি 
করিয়া রাখিয়া আসিয়াছি। অতঃপর জিজ্ঞাসা করিবেন, এই দিনের জন্য কি প্রেরণ করিয়াছ? 
তখন সে দেখিবে, কিছুই সে প্রেরণ করে নাই। অতঃপর হাসান বস্রী এই আয়াতটি 
তিলাওয়াত করেন ৪ 
2) ৮1৮5 (০1১53 ৯১০ 091০4815৮৮4 ১1০৪ 05 উল ১4 ১৪13 
অর্থাৎ “তোমরা আমার নিকট নিঃসঙ্গ অবস্থায় আসিয়াছ যেমন প্রথমে তোমাদিগকে সৃষ্টি 
করিয়াছিলাম। তোমাদিগকে যাহা দিয়াছিলাম তাহা তোমরা পশ্চাতে ফেলিয়া আসিয়াছ।' 


ইব্‌ন আবু হাতিম ইহা বর্ণনা করিয়াছেন । 
৪পর আল্লাহ তা'আলা বলেন ঃ 


৭1৫০০৩৫৪169 ১০) 32311 8 ০৪1৫০ ৯১ ay 
অর্থাৎ ‘তোমরা যাহাদিগকে শরীক করিতে সেই সুপারিশকারীগণকেও তোমাদের সহিত 
দেখিতেছি না৷’ পৃথিবীতে তোমরা যে সকল মূর্তি ও দেব-দেবীকে তোমাদের পার্থিব ও 
অপার্থিব জগতের সাহায্যকারী বলিয়া পূজা করিতে, তাহারা কোথায় ? তাহাদিগকে তিরস্পকার 
ও ভর€্সনা করিয়া এই কথাগুলি আল্লাহ বলিয়াছেন। কেননা দেব-দেবীকে তাহারা সাহায্যকারী 
বলিয়া মনে করিত। কিন্তু কিয়ামতের দিন তাহাদের সকল সম্পর্ক ছিন্ন হইয়া: যাইবে, গুমরাহীর 
অবকাশ সমাপ্ত হইবে, দেব-দেবীর রাজত্বের চির অবসান ঘটিবে এবং আল্লাহ তা“আলা 
অর্থাৎ ‘সেই সকল দেব-দেবী আজ কোথায়, যাহাদিগকে তোমরা আমার অংশীদার বলিয়া 
মনে করিতে ?' 
তিনি আরও বলিবেন ঃ | 
১৮১০৪575020 40 ০০ ১০ -08251409 
অর্থাৎ “আল্লাহকে রাখিয়া তোমরা যাহাদের উপাসনা করিতে, তাহারা আজ কোথায় ? আজ 
তাহারা তোমাদের কোন সাহায্য করার শক্তি রাখে কি ? অথবা তোমরা শক্তি রাখ কি 
তাহাদিগকে কোন সাহায্য করিবার £?' তাই এখানে তিনি বলিয়াছেন £ 
৮1৫১০১৫৮৪4১) ১০১ HAS ৮৮৯০০7০০৪০১ bly 
‘তোমরা যাহাদিগকে শরীক করিতে সেই সুপারিশকারিগণকেও তো তোমাদের সহিত 
দেখিতেছি না ।' অর্থাৎ ইবাদতে তাহাদিগকেও আমার অংশীদার বলিয়া মনে করিতে । 


Contents 


৮৪৪ তাফসীরে ইবৃন কাছীর 


অতঃপর তিনি বলিয়াছেন ৪ ১৫:-১ 5151 - “তোমাদের মধ্যকার সম্পর্ক অবশ্য ছিন্ন 
হইয়াছে।” উল্লেখ্য যে, ১৫১১: -কে যদি পেশের হালতে পড়া হয়, তবে অর্থ হইবে যে, 
তোমাদের সম্পর্ক ছিন্ন করিয়া দেওয়া হইবে । আর যদি যবরের হালতে পাঠ করা হয়, তবে অর্থ 
হইবে, তোমাদের সম্পর্ক ও বন্ধুত্ব ছিন্ন হইয়া যাইবে । অর্থাৎ প্রতিমা ও দেব-দেবীর দ্বারা 
তোমরা যে আশা করিয়াছিল, সেই আশা ভঙ্গ হইয়া যাইবে । তাই তিনি বলিয়াছেন ঃ 


০ % 79509 ৮০% ০৯ 2059 ০৮2 


Ure HS a Cie Loy 
অর্থাৎ ‘দেব-দেবী হইতে তোমরা যাহা আশা করিয়াছিলে, তাহাও নিষ্ফল হইবে ।' 
দাদী 


এওটি রদ 20৩, 


৩ ১৬ 


lll ০০ ১৯৯১৯ AL Mle ০৮০৯ লা tl 
অর্থাৎ ‘যখন অনুসৃতগণ অনুসরণকারীগণের দায়িত্‌ গ্রহণ করিতে অস্বীকার করিবে এবং 
অনুসারীরা শাস্তি প্রত্যক্ষ করিবে ও তাহাদের সহিত সমস্ত সম্পর্ক ছিন্ন যাইবে, তখন যাহারা 
অনুসরণ করিয়াছিল, তাহারা বলিবে, হায়! যদি একবার আমাদের প্রত্যাবর্তন ঘটিত, তবে 
আমরাও তাহাদের সহিত সম্পর্ক ছিন্ন করিতাম যেমন তাহারা আমাদের সহিত সম্পর্ক ছিন্ন 
করিল। এইভাবে আল্লাহ তাহাদের কার্যাবলী তাহাদের পরিতাপরূপে তাহাদিগকে দেখাইবেন 
আর তাহারা কখনও অগ্নি হইতে বাহির হইতে পারিবে না ৷' 
তিনি আরো বলিয়াছেন ঃ 


এ LE “ Ofer 0 


১৬] ০০55333১০৭৩ pei 90৮9 9৪, sal ৪৪ Es TU 
অর্থাৎ ‘যেদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে, সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন 
থাকিবে না এবং একে অপরের খোঁজ-খবর লইবে না!’ 
তিনি আরও বলিয়াছেন £ 


MUS Sl ৪5252 82951455441 955 re SELES LSI UG 
ES 001 2305 0৫৫ LAL a HA AEC Tall +e 
2 
অর্থাৎ ইবরাহীম বলিল, “পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্ব রক্ষার জন্য তোমরা 
আল্লাহর পরিবর্তে প্রতিমাগুলিকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছ; কিয়ামতের দিন তোমরা একে 
অপরকে অস্বীকার করিবে এবং অভিসম্পাত দিবে । তোমদের আবাস হইবে জাহান্নাম এবং 
তোমাদের কোন সাহায্যকারী থাকিবে না।' 
তিনি আরও বলিয়াছেন ঃ 


ofr 


১6112৯৮৮০৯0 ৯৯555 6K St 19501 2, 


Contents 


সুরা আনআম ৮৪৫ 


অর্থাৎ “বলা হইবে, তোমরা তোমাদের প্রভুদিগকে ডাক। তাহারা ডাকিবে, কিন্তু উহারা 
তাহাদের ডাকে সাড়া দিবে না।' 


তিনি আরও বলিয়াছেন ঃ 
9 51৫ টি ০৪০০/০ ৮.৮ ০৪ ০ 9.৭ প ০২ fess £0 "PBL উস Ore 
1১৩ Lac Loy ৮৮৮০৯০৬৯৬০৯ Sil ed ৬৪১৯১ 0৯ 7৯৮০০ P29 


০ %/% ৮৩০ 
চে 


০১১৮৪ 

অর্থাৎ স্মরণ কর, যেদিন তাহাদের সকলকে একত্র করিব, অতঃপর অংশীদারদিগকে 

বলিব, যাহাদিগকে তোমরা আমার শরীক মনে করিতে, তাহারা আজ কোথায়? অতঃপর 

তাহাদের ইহা ভিন্ন বলিবার অন্য কোন অজুহাত থাকিবে না যে, আমাদের প্রতিপালক আল্লাহর 
শপথ, আমরা তো অংশীবাদী ছিলাম না । দেখ, তাহারা নিজেরাই নিজদিগকে কিরূপ মিথ্যাবাদী 
প্রতিপন্ন করে এবং যে মিথ্যা তাহারা রচনা করিত, উহা কিভাবে তাহাদের জন্য নিষ্ফল হইল । 


94৩76530745 SN Gs OAS 5486 ANZ), (0) 
০৫8৮ 964%। 

2১৩0১ ১6655766296 ৫৫৮0৫022866 OAM) 
OE yi 

৯১১৫৩ 55015055505 ANIL GINS (AV) 
O03 2% 

৯৫, “আল্লাহই শস্যবীজ ও দানা অংকুরিত করেন; তিনি নির্জীব হইতে জীবন্তকে 
নির্গত করেন এবং জীবন্তকে নিজীবে পরিণত করেন; এই তো আল্লাহ, সুতরাং তোমরা 
কোথায় এড়াইয়া যাইবে?” 

৯৬. “তিনিই উষার উন্মেষ ঘটান, তিনি বিশ্রামের জন্য রাত্রি এবং কাল গণনার জন্য 
চন্দ্র ও সূর্য সৃষ্টি করিয়াছেন; এই সব মহা পরাক্রমশালী সর্বজ্ঞ কর্তৃক সুবিন্যস্ত ৷” 

৯৭. “তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করিয়াছেন যেন তদ্বারা স্থলে ও সমুদ্রের 
অন্ধকারে তোমরা পথ পাও; জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি বিশদভাবে নিদর্শন বিবৃত 
করিয়াছেন।” 

তাফসীর ৪ আল্লাহ তা'আলা বলিতেছেন £ তিনি শস্যবীজ ও দানা অংকুরিত করেন । অর্থাৎ 
তিনি দানা দ্বারা চারা উৎপন্ন করেন এবং তদ্বারা বিভিন্ন ধরনের সবজি ও বর্ধনশীল উদ্ভিদ সৃষ্টি 
করেন। উহাতে বিভিন্ন রং, ধরন ও স্বাদের ফল-ফসল উৎপন্ন হয়। 

এখানে (5$%119 -৯|। 5115 আয়াতাংশের ব্যাখ্যা - 

(0১০০2 ৮১৮৩ SL ১ CA ৪৮৪ 

-আয়াত দ্বারা করা হইয়াছে। 


Contents 


৮৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


অর্থাৎ ‘তিনি প্রাণহীন বস্তুর মধ্য হইতে প্রাণময় বস্তু সৃষ্টি করেন এবং প্রাণময় বস্তুর মধ্য 
হইতে প্রাণহীন বস্তু সৃষ্টি করেন৷’ যেমন প্রাণময় বৃক্ষের ফলের মধ্যে প্রাণহীন বিচি সৃষ্টি করেন। 
তিনি অন্যত্র বলিয়াছেন ৪ 
SEL Es UD Ue 0১০৮০ কন Eh ৮৪145 
অর্থাৎ ‘মৃত মাটিকে আমি জীবন্ত করি যাহা তোমাদের জন্য নিদর্শনস্বরূপ; মৃত মাটিকে 
আমি জীবন্ত করি এবং উহাতে উৎপন্ন করি সবৃজি যাহা তোমরা আহার কর।' 
উল্লেখ্য যে ০11 ১০ =! ০১৯ মা'তুফ হইয়াছে 5%%119 ২,৯11 1311১ -এর 
উপরে । উহাকে আবার আত্ফ করা হইয়াছে =| --০ ০,১-০]1 0.১ -এর উপরে । এই 
আয়াতগুলি চিন্তার খোরাক । আলোচ্য আয়াতগুলি অর্থের দিক দিয়া প্রায় সমান । 
কেহ বলিয়াছেন £ আলোচ্য আয়াতের মর্মার্থ হইল মুরগীর ডিম হইতে বাচ্চা উৎপন্ন হওয়া 
অথবা মুরগী হইতে ডিম উৎপন্ন হওয়া। 
কেহ বলিয়াছেন ৪ ইহার মর্মার্থ হইল, নেককার পিতার ওরসে বদকার সন্তান জন্ম নেওয়া 
অথবা বদকার পিতার ওরসে নেককার সন্তান জন্ম নেওয়া। কেননা নেককার জীবিতের তুল্য 
এবং বদকার মৃতের তুল্য । 
তঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ 
441 ১413 - ‘এইতো তোমাদের আল্লাহ।” অর্থাৎ এই সবের কর্তা অংশীদারীতৃহীন 
একক আল্লাহ । 


ঠ লা 94 


9৫৯5 ৮৪ - ‘সুতরাং তোমরা কোথায় পলাইয়া যাইবে ?: অর্থাৎ তোমরা সত্যকে 
অবহেলা করিয়া কোথায় পালাইবে ? অথচ তোমরা তো মিথ্যা অবলম্বন পূর্বক বহু উপাসকের 
পূজা করিতেছ! 

অতঃপর তিনি বলেন ৪ 

(০৫০ 01 9 0৮:০5 5105 “তিনিই উষার উন্মেষ ঘটান এবং তিনি 
বিশ্রামের জন্য রাত্রি সৃষ্টি করিয়াছেন।” অর্থাৎ তিনিই আলো ও আঁধারের সৃষ্টিকর্তা। সূরা 
বাকারায়ও তিনি বলিয়াছেন £?১%11) ০5151 (159 “তিনি অন্ধকার ও আলো সৃষ্টি 
করিয়াছেন ।' অর্থাৎ তিনি তাহার সৃষ্ট দিনের আলোর অবসান ঘটাইয়া রাতের আঁধার নামাইয়া 
থাকেন। অতঃপর রাতের আঁধার চিরিয়া উষার উন্মেষ ঘটান ও তিনি দিক-দিগন্ত আলোকিত 
করিয়া তোলেন। এইভাবে রাতের অবসানের সাথে সাথে অন্ধকারেরও অবসান ঘটিতে থাকে 
এবং এক পর্যায়ে দিনের আলো ক্রমশ উজ্জ্বল হইয়া উঠে। আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 

[2১ 4১11১ 01811 0541 ১০৪০ অর্থাৎ “রাতের আঁধার দিনের আলোকে গ্রাস 
করিয়া নেয়।' এই কথা দ্বারা ইহা বুঝান হইয়াছে যে, আল্লাহ তাআলা একটি জিনিসের 
বিপরীতধর্মী অপর একটি জিনিস সৃষ্টি করিতে পূর্ণ সক্ষম । তাই তিনি মহাশক্তিশালী এবং 
সর্বব্যাপী তাহার প্রভুত্ব । তাই বলা হইয়াছে £ তিনিই উষার উন্মেষ ঘটান এবং ইহার বিপরীতে 
রাতও তিনিই সৃষ্টি করিয়াছেন। 


Contents 


সূরা আনআম ৮৪৭ 


(0, 1541 4533 -‘তিনি বিশ্রামের জন্য রাত্রি সৃষ্টি করিয়াছেন।' অর্থাৎ আঁধার করিয়া রাত্রি 
সৃষ্টি করিয়াছেন যাহাতে সকলে প্রশান্তির সহিত বিশ্রাম করিতে পারে। 
অন্যত্র তিনি বলিয়াছেন £ 
৯5191 42119 ৪৯৫15 ‘শপথ উষাকালের, শপথ রজনীর যখন উহা নিঝুম হয় ৷' 
তিনি আরও বলিয়াছেন ৪ 
250 ১415 ৮৯১০০ 41 শপথ রজনীর, যখন সে পৃথিবীকে আচ্ছন্ন 
করে, শপথ দিবসের, যখন উহা আবির্ভূত হয় । 
তিনি আরও বলিয়াছেন ৪ 
[১1৯১1311119 1৯9৯ 151 )0৫১115 শপথ দিবসের, যখন সে সূর্যকে প্রকাশ করে, 
শপথ রজনীর, যখন সে সূর্যকে আচ্ছাদিত করে ।' 
সুহাইব রুমীর স্ত্রী সুহাইব রুমীর অতিরিক্ত বিনিদ্রার ব্যাপারে অভিযোগ করিয়া বলেন ঃ 
আল্লাহ তা'আলা সুহাইব ভিন্ন সকলের জন্য রাতকে বিশ্রামের উদ্দেশ্যে সৃষ্টি করিয়াছেন। 
কেননা সুহাইবের যখন জান্নাতের কথা স্মরণে আসে, তখন তিনি উহার আশায় রাতভর বিন্দ্ 
কাটান এবং যখন তাহার জাহান্নামের কথা স্মরণে আসে, তখন তাহার চোখ হইতে নিদ্রা 
একেবারেই উধাও হইয়া যায়৷ ইব্‌ন আবূ হাতিম ইহা বর্ণনা করিয়াছেন। 
অতঃপর তিনি বলিয়াছেন 812. 75৪11 ৯০/1, ‘হিসাব রাখার জন্য তিনি চন্দ্র 
ও সূর্য সৃষ্টি করিয়াছেন ।' অর্থাৎ চন্দ্র ও সূর্য স্ব স্ব নিয়ম ও হিসাব অনুযায়ী আবর্তিত হইতে 
থাকে । উহাদের আবর্তনের মধ্যে এদিক সেদিক বিন্দু বরাবর ব্যতিক্রম দেখা যায় না; বরং 
প্রত্যেকটির নির্ধারিত কক্ষ রহিয়াছে । শীত ও গ্রীষ্মে উহারা নিজ নিজ নির্ধারিত কক্ষে পরিভ্রমণ 
করিতে থাকে। উহার ফলে দিন-রাতেহাস-বৃদ্ধি হইয়া থাকে। যেমন বলা হইয়াছে ঃ 
03055 5১51১5০2119 ০৬০০ aiid I> 31 9৯ সেই মহান সত্তা 
আল্লাহ তা“আলা সূর্যকে উত্তপ্ত আলোকময় করিয়া সৃষ্টি করিয়াছেন এবং চন্ত্রকে সৃষ্টি করিয়াছেন 
স্নিগ্ধ আলো দিয়া। উহারা আবর্তিত হইতে থাকে নিজ নিজ নির্ধারিত কক্ষে ।' 
১1511 ১১11 5585 CS “এইসব মহা পরাক্রমশালী সর্বজ্ঞ সত্তা কর্তৃক সুবিন্যন্ত ৷ 
অর্থাৎ মহাবিশ্বের সবকিছু মহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর নির্দেশে নিজ নিজ স্থানে 
সক্রিয়। সৃষ্টিকুল কখনো তাহার আদিষ্ট সীমা অতিক্রম করে না এবং কখনো তাহারা লিপ্ত হয় 
না পারস্পরিক সংঘর্ষে । সবকিছু তাহার জ্ঞানের অন্তর্গত। এমনকি পৃথিবী ও আকাশের প্রতিটি 
বিন্দু তাহার জ্ঞানের আওতায় রহিয়াছে। 
উল্লেখ্য যে, আল্লাহ্‌ তা'আলা কুরআনের যে যে স্থানে দিন-রাত, সূর্য ও চাদ সৃষ্টির কথা 
উল্লেখ করিয়াছেন, সেই সেই স্থানে তিনি তাহার আলোচনা স্বীয় ইযযত ও ইলমের উল্লেখ 
পূর্বক সমাপ্ত করিয়াছেন। যেমন তিনি বলিয়াছেন ঃ 


১ ৩ ০০৪15 ৩১৮০ ৯ ডিও 99) ২১5 ৮1০50201782 
74201 all 5285 415 REL 


Contents 


৮৪৮ তাফসীরে ইবৃন কাছীর 


অর্থাৎ “উহাদের জন্য একটি নিদর্শন রাত্রি, উহা হইতে আমি দিবালোক অপসারিত করি, 
ফলে সকলেই অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে এবং সূর্য আবর্তন করে তাহার নির্দিষ্ট কক্ষপথে; ইহা 
পরাক্রমশালী, সর্বজ্ঞ সত্তা কর্তৃক সুনিদিষ্ট ।' 
সুরা হা-মীম সাজদায়ও আল্লাহ তা'আলা আকাশ ও পৃথিবীর আলোচনাটি নিজকে আযীয 
ও আলীম বলিয়া শেষ করিয়াছেন ৪ 
pall ১১১০]। ১2485 Us ies ০৪০০০ ES ALAR 
অর্থাৎ “তিনি পৃথিবীর নিকটবর্তী আকাশকে সুশোভিত করিলেন প্রদীপমালা দ্বারা এবং 
করিলেন সুরক্ষিত। এই সব পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ কর্তৃক সুবিন্যস্ত ৷' 
অতঃপর তিনি এখানে বলিয়াছেন ঃ | 
১৯119 1 ২৭০1 550815৬4181 এস এই ৩৬৩ 
অর্থাৎ “তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করিয়াছেন যেন স্থলে ও সমুদ্রের অন্ধকারে তোমরা 
পথণ্রাপ্ত হও ৷’ 
পূর্বসূরীদের কেহ কেহ বলিয়াছেন, আল্লাহ তা'আলা এখানে নক্ষত্র সৃষ্টির তিনটি 
উপকারিতা বর্ণনা করিয়াছেন। কেহ যদি এই আয়াতের ব্যাখ্যায় ইহা ভিন্ন চতুর্থ কোন 
উপকারিতা উদ্ভাবন করার দুঃসাহস দেখায়, তবে তাহা আল্লাহ্র ব্যাপারে মিথ্যা রচনা করা 
হইবে ৷ নক্ষত্র সৃষ্টির উপকারিতা তিনটি হইল এই ঃ আকাশের সৌন্দর্য বর্ধন, উহার সাহায্যে 
শয়তান বিতাড়ন এবং স্থলে ও সমুদ্রে পথহারাদের পথ প্রদর্শন । 
পরিশেষে তিনি বলিয়াছেন ৪ 31112 4৪ অর্থাৎ “তিনি নিদর্শন বিশদভাবে বিবৃত 
করিয়াছেন ।' ৃ 
১৯৯৫5৪ অর্থাৎ ‘জ্ঞানী সম্প্রদায়ের জন্য । “যাহাতে তাহাদের সত্যকে গ্রহণ করার 
এবং মিথ্যাকে বর্জন করার জ্ঞান অর্জিত হয়। 


DELS ১2262080550 ২98 62৫6৬ ড৩$ 25. (AA) 
09825 42 

21০9৮22658৬ 9586 HE NGS OIG দেখ) 
9325 21 ৩3%55056৩ SEES TOE EY 
5১; 3, 4521 টি 7291 Bl ERS GE GE 


32 EA 2 


O 024252 5) 


Contents 


সূরা আনআম ৮৪৯ 


৯৮. “তিনি তোমাদিগকে একই ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের জন্য 
স্থায়ী ও অস্থায়ী বাসস্থান রহিয়াছে; অনুধাবনকারী সন্প্রদায়ের জন্য তিনি নিদর্শন 
বিশদভাবে বিবৃত করিয়াছেন।” 

৯৯. “তিনি আকাশ হইতে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর উহা দ্বারা তিনি সর্বপ্রকার 
উদ্ভিদের অংকুর উদ্গাম করেন; অনন্তর উহা হইতে সবুজ পাতা উদ্দাত করেন, পরে উহা 
হইতে ঘন সন্নিবিষ্ট শস্যদানা উৎপাদন করেন এবং খেজুর বৃক্ষের মাখি হইতে ঝুলন্ত কাদি 
নির্গত করেন আর আংগুরের উদ্যান সৃষ্টি করেন এবং যয়তুন ও দাড়িস্বও; ইহারা একে 
অন্যের সদৃশ এবং বিসদৃশও; যখন উহা ফলবান হয় এবং ফলগুলি পরিপক্ক হয়, তখন 
উহাদের দিকে লক্ষ্য কর; বিশ্বাসী সম্প্রদায়ের জন্য উহাতে অবশ্য নিদর্শন রহিয়াছে ।” 

তাফসীর £ আল্লাহ তা'আলা বলেন ৪ Biss wks ta a SLA sl Ce 

‘তিনিই তোমাদিগকে একই ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন ।” অর্থাৎ আদম আদম (আ) 
হইতে । কুরআনের অন্যত্র তিনি বলিয়াছেন ৪ 
88505 255১6১৮45১০ ও ভা (০9861150154 

Ls 1১৫ ১১ Lagi ১ 

অর্থাৎ ‘হে মানব! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর যিনি তোমাদিগকে এক ব্যক্তি 

হইতে সৃষ্টি করিয়াছেন ও যিনি তাহা হইতে তাহার সঙ্গিণী সৃষ্টি করেন এবং যিনি তাহাদের 
দুইজন হইতে বহু নরনারী পৃথিবীতে বিস্তার করেন । 


£৩5২০০ ১৪5,০3 ‘অতঃপর তোমাদের জন্য রহিয়াছে স্থায়ী ও অস্থায়ী বাসস্থান ৷' 

এই আয়াতাংশের অর্থের ব্যাপারে মতভেদ রহিয়াছে। ইব্‌ন মাসউদ (রা), ইব্‌ন আব্বাস 
(রা), আবূ আবদুর রহমান আস-সুলামী, কায়স ইব্‌ন আবূ হাযিম, মুজাহিদ, আতা, ইবরাহীম 
নাখঈ, যাহহাক, কাতাদা সুদ্দী ও আতা খুরাসানী রে) প্রমুখ বলেন £ 32:55 অর্থ 
‘মায়ের গর্ভ' এবং £ ১৪০ অর্থ পিতার ওরস।' 

অবশ্য ইব্‌ন মাসউদ (রা)-এর অপর একটি রিওয়ায়াতে "ও অপর এক দল হইতে ইহার 
ভিন্নরূপ অর্থ বর্ণিত হইয়াছে ইব্‌ন মাসউদ (রা)-ও অন্য একটি দল হইতে বর্ণিত হইয়াছে £ 
35:45 অর্থ “ইহকালীন জীবন’ এবং £ ১৪৯১ অর্থ ‘পরকালীন জীবন ৷’ 

সাঈদ ইব্‌ন যুবায়র (র) বলেন £ ?৪2:, অর্থ গর্ভকালীন সময়সহ পৃথিবীর জীবন এবং 
£১৪5০০ অর্থ মৃত্যু পরবর্তী জীবন । 

হাসান বসরী রে) বলেন ঃ যে মৃত্যুর পর আমল বন্ধ হইয়া যায়, উহার পরবর্তীকাল 

ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে £ € ১৪১-০ অর্থ পরকালের জীবন । 


' কাছীর-_-৩/১০৭ 


Contents 


৮৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


উল্লেখ্য যে, প্রথমোক্ত অর্থই যুক্তিযুক্ত এবং গ্রহণযোগ্য । আল্লাহই ভাল জানেন। 
১১৪১৪ rol ০২১ ০৭০৪ 5৪ অিনুধাবনকারী সম্প্রদায়ের জন্য তিনি নিদর্শন 
বিশদভাবে বিবৃত করিয়াছেন" অর্থাৎ জ্ঞানী সম্প্রদায়ের হিদায়াতের জন্য আল্লাহ তা'আলা স্বীয় 
কথাগুলি সাফ সাফ করিয়া আলোচনা করিয়াছেন। 
all ০০ ০১১ 5311 ৯9 “তিনি আকাশ হইতে বারি বর্ষণ করেন।' অর্থাৎ 
তিনি আকাশ হইতে বারি বর্ষণ করেন, বান্দাদের জন্য অন্নের ব্যবস্থা করেন ও বারি বর্ষণ দ্বারা 
বহু রকমের সবজি উৎপন্ন করেন । উহা বান্দাদের জন্য প্রভুর পক্ষ হইতে করুণা স্বরূপ। 
০৪০4৫ 5055 42 0১৯০৪ “সর্বপ্রকার উদ্ভিদের চারা উদগম করেন।” 
অন্যত্র তিনি বলিয়াছেন ঃ 
1.১ is Cel ‘অনন্তর উহা হইতে সবুজ পাতা উদগত করেন’ অর্থাৎ উহা 
হইতে সবজি ও সবুজ বৃক্ষ উদগত হয়। অতঃপর উহাতে বীজ এবং ফল পয়দা করি। তাই 
এখানে বলিয়াছেন ৪ (251০3০12২১০ ০৮১১ 
“অতঃপর উহা হইতে ঘন সন্রিবিষ্ট শস্যদানা উৎপাদিত হয়।' অর্থাৎ একটি ফল আর 
একটির সহিত ঘনিষ্টভাবে সন্নিবিষ্ট থাকে । যেমন গম ও যবের শীষ ইত্যাদি । 
91955 18515 05 4581 ১5 “এবং খেজুর বৃক্ষের মাথি হইতে ঝুলন্ত কীদি নির্গত 
৪ -এর বহুবচন হইল ১155 অর্থাৎ খেজুরের কীদি এবং হ.১1১ অর্থ 
ঝুলন্ত 14:১1 41:53 -এর ব্যাখ্যায় ইবৃন আব্বাস (রা) হইতে আলী ইবৃন আবূ তালহা আল- 
ওয়ালিবী রে) বর্ণনা করিয়াছেন ৪ অর্থাৎ ছোট ছোট খেজুর বৃক্ষ যাহার কীদি ঝুলিয়া মাটি ছুঁই 
ছুই করিতেছে। ইব্ন জারীর ইহা বর্ণনা করিয়াছেন। 
হিজাযবাসী এই শব্দটি ১1১৪ -রূপে পাঠ করেন এবং ইমরাউল কায়সও 5১% 
বলিতেন। যথা তিনি তাহার কবিতায় উল্লেখ করিয়াছেন £ 
1১০1 ১11 ০০ 01883 01053 ক 41০51 55413 41051 ৩০০৪ 
তবে বনী তামীম ইহাকে ১৪ -রূপে পাঠ করেন। ইহাও ১৪ -এর 
বহুবচন। যথা ১১০ -এর বহুবচন ১1১১০ 


তুলি। 


0১০1 ১০ ও ‘আর আংগুরের উদ্যান সৃষ্টি করেন।” অর্থাৎ বারি বর্ষণ দ্বারা 
ংগুরের উদ্যান সৃষ্টি করেন। 
এখানে বিশেষভাবে এই ফল দুইটির কথা উল্লেখ করার উদ্দেশ্য হইল যে, হিজাযবাসীদের 
নিকট এই ফল দুইটি বেশি পসন্দনীয়। শুধু তাই নয়, পৃথিবীর সকল দেশের লোকের নিকট 
ফল দুইটি যথেষ্ট লোভনীয় বটে । 


Contents 


সুরা আনআম ৮৫১ 


এই ফল দুইটির উল্লেখ করিয়া অন্যত্র আল্লাহ্‌ তা“আলা বলিয়াছেন ৪ 
EE 55585542571 4550 ৮55 
অর্থাৎ ‘খেজুর ও আংগুর ফলছয় দ্বারা তোমরা মাদকদ্রব্য তৈরি কর এবং তৈরি কর উত্তম 
খাদ্য সামগ্রী ৷’ 


উল্লেখ্য যে, এই আয়াতটি মদ্যপান হারাম হওয়ার নর রস খেজুর 
ও আংগুর সম্পর্কে কুরআনে আল্লাহ তা'আলা আরো বলিয়াছেন ঃ 


এ SC A Pf 
অর্থাৎ ‘যমীনে আমি খেজুর ও আংগুরের বহু উদ্যান সৃষ্টি করিয়াছি ।' 


২1:55 ০55 9025০ 9০১০5 0910 ‘এবং সৃষ্টি করিয়াছি যয়তুন ও সেব 
এবং সাদৃশ্য-বৈশাদৃশ্যের বিচিত্র ফলমূল ৷' 
কাতাদা বলেন ঃ ইহার একটির বৃক্ষ ও পত্র প্রায় অন্যটির সদৃশ, অথচ একটির অপেক্ষা 
অন্যটির ফলের গড়ন ও স্বাদ সম্পূর্ণ ভিন্ন। 


9 % 5065 


এ ১৯১1 |3| ১১৪ 119,51 “যখন উহা ফলবান হয় এবং ফলগুলি পরিপক্ক 

হয়, তখন সেইগুলির দিকে লক্ষ্য কর।' 

বারা ইব্‌ন আযিব, ইব্‌ন আব্বাস (রা) যাহহাক, আতা আল-খুরাসানী, সুদ্দী ও কাতাদা 
(র) প্রমুখ ইহার ব্যাখ্যায় বলেন £ তোমরা আল্লাহর কুদরতের প্রতি লক্ষ্য কর যে, তিনি কিভাবে 
ইহাকে অস্তিত্হীন হইতে অস্তিত্ময় করিয়া তুলিয়াছেন। কেননা ফলবান হওয়ার পূর্বে বৃক্ষটি 
তো জ্বালানির উপযুক্ত ছিল। আর সেই জ্বালানি কিভাবে খেজুর ও আংগুররূপে প্রকাশিত 
হইয়াছে আর উহা পাকার পরে কত দামী ফলে পরিণত হইয়াছে । এইভাবে আল্লাহ তা'আলা 
কত ধরন, রং ও স্বাদের ফল ও খাদ্য-সামগ্রী সৃষ্টি করিয়াছেন যাহা সত্য সত্যই চিন্তা করিবার 
বিষয় । 

অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 


20% 


০৪০৩ ০19১০ ১3 E59, ০৮০1 ৮১১ ০, ০১৯৯৭ cs 293 EL 


2 বাসি 


॥ ০ 2 


৫31 ৪০৯৮৫ ৪1০ (০৯৮৫ ০7১৪১৩৯৩০০০ ৪৪০০৪ 1৯১০ 
অর্থাৎ ‘ভূমির ্ বিভিন্ন অংশ পরস্পর সংলগ্ন, উহাতে আছে দ্রাক্ষা কানন, শস্যক্ষেত্র, বিভিন্ন 
নিলা সনির কা দেওয়া হয় একই পানি এবং ফল দানের 
ক্ষেত্রে উহাদিগকে কতককে কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়া থাকি।' 
তাই আলোচ্য আয়াতাংশে আল্লাহ তা“আলা বলিয়াছেন £ 


০3:513 ৬৪ 91 -হে মানব সকল! উহাতে অবশ্য নিদর্শন রহিয়াছে।' অর্থাৎ ইহার 
SE SUE KES দানি বাটি সান 


Contents 


৮৫২ তাফসীরে ইব্ন কাছীর 


চাননি ১৪1 ‘যাহাতে মানব সম্প্রদায় মুমিন হইতে পারে ।” অর্থাৎ যাহাতে লোকেরা 
সত্যের খোজ পায় এবং রাসূলের অনুসরণ করিতে উদ্বুদ্ধ হয়। 


জনি 5 হিরণ ৫৫ 25989 84 রা 2 6624 [) 


Pd 
FS: শিস 
3 


, “তাহারা জিন্নকে আল্লাহ্র শরীক করে, অথচ তিনিই উহাদিগকে সৃষ্টি 
করিয়াছেন; এবং উহারা অজ্ঞানতাবশত আল্লাহ্‌র প্রতি পুত্র-কন্যা আরোপ করে; তিনি 
মহিমান্বিত এবং উহারা যাহা বলে, তিনি তাহার উর্ধ্বে অবস্থিত ।” 

তাফসীর £ এই আয়াতের মাধ্যমে মুশরিকদের পূজ্য দেব-দেবীসমূহকে নাকচ করিয়া 
দেওয়া হইয়াছে। কেননা মুশরিকরা আল্লাহ্‌র সাথে আরো অনেককে পূজা করে। মুশরিকরা 
শিরক ও কুফরীর জন্য জিন্নকে আল্লাহ্‌র সহিত শরীক করে। 

এখানে জিজ্ঞাসা করা যাইতে পারে যে,-তাহারা তো দেব-দেবীর পূজা করে । অথচ এখানে 
জিন্নের পূজা করার কথা কেন বলা হইল ? ইহার জবাব হইল যে, তাহারা যে সকল দেব-দেবীর 
পূজা করে, তাহা জিন্রেরই প্ররোচনা ও কুমন্ত্রণায় করিয়া থাকে। আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ 


#035 ০ 


10) 2111 2 1১১১০1১৮৮৬৪] ১৬০৩৫ 91500 | 4233 ০০ 0৬5৭2 Ul 

১০১১৩৪১১০১০ LY Ls ie লিও Ye ০৮ ৩১৯০১ 

45 554013555540 ৩০ ১৮54০৮২571; 3131 ০8528 
৪4752527745 8805755544752 


-1১3০5৪। 

অর্থাৎ, “তাহার পরিবর্তে তাহারা দেবীর পূজা করে এবং বিদ্রোহী শয়তানের পূজা করে। 
আল্লাহ তাহাকে অভিসম্পাত করেন এবং সে বলে, আমি তোমার দাসদের একটি নির্দিষ্ট অংশ 
গ্রহণ করিবই এবং তাহাদিগকে করিব পথভ্রষ্ট; তাহাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করিবই, 
আমি তাহাদিগকে নিশ্চয়ই নির্দেশ দিব এবং তাহারা পশুর কর্ণচ্ছেদ করিবেই এবং তাহাদিগকে 
নিশ্চয়ই নির্দেশ দিব এবং তাহারা আল্লাহ্‌র সৃষ্টি বিকৃত করিবেই। আল্লাহ্র পরিবর্তে কেহ 
' শয়তানকে অভিভাবকরূপে গ্রহণ করিলে সে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে তাহাদিগকে 
প্রতিশ্রুতি দেয় এবং তাহাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করে এবং শয়তান তাহাদিগকে যে 
প্রতিশ্রুতি দেয়, তাহা ছলনা মাত্র ।” 

তিনি আরও বলিয়াছেন ৪ ০১৬১ ৩০০ পল 52235 2১ ১৬১০৪ 

অর্থাৎ নীরা রি দার রা রানার SSA ররর 
নিতেছ ?' 


Contents 


সূরা আনআম ৮৫৩ 


হযরত ইবরাহীম (আ) তাহার পিতাকে বলিয়াছিলেন $ 
০০১০৪ 3৫ ১020 0 3১41৮ ০5৫ 
অর্থাৎ হে পিতা! আপনি শয়তানের উপাসনা করিবেন না। কেননা শয়তান রহমানের 


নাফরমান। 
অন্যত্র তিনি বলিয়াছেন ঃ 


১ঠি-৩১১০৪৫৩] 25 005511135253% 01701 ০০৪ পারার 


‘30 « 
ভি 


অর্থাৎ, ‘হে বনী আদম! আমি কি তোমাদিগকে বলিয়া দিয়াছিলাম না যে, শয়তানের 
উপাসনা করিও না, সে তোমাদের প্রকাশ্য দুশমন ? তোমরা আমারই ইবাদত কর, ইহাই সরল 
পথ ।' 
NENG 

অর্থাৎ ‘ফেরেশতারা বলিবে, তুমি পবিত্র, মহান! আমাদের সম্পর্ক তোমারই সহিত, 
উহাদিগের সহিত নহে; উহারা তো পূজা করিত জিন্ন্দিগকৈ .এবং উহাদের অধিকাংশই ছিল 
শয়তানদের ভক্ত।' | 

তাই আল্লাহ তা'আলা বলেন ঃ | 

45135 ul বেসি < lass তাহারা জিন্নকে আল্লাহ্‌র শরীক করে, অথচ 

তিনিই উহাদিগকে সৃষ্টি করিয়াছেন । অর্থাৎ মুশরিকরা শয়তানকে আল্লাহর শরীক নির্ধারিত 
করে। অথচ উহাকে আল্লাহই সৃষ্টি করিয়াছেন। অতএব সৃষ্টিকর্তা আল্লাহর সহিত তাঁহার সৃষ্টিকে 
এক কাতারে রাখিয়া উপাসনা করা যাইতে পারে কি ? ইবরাহীম (আ) বলিয়াছেন ঃ 


39455 0315 Ly SESS Ls UL 

অর্থাৎ ‘কি আশ্চর্য! তোমরা সেই সকল বস্তু পূজা কর যাহা তোমরা নিজেদের হাতে তৈরি 
করিয়াছ? অথচ তোমাদিগকে এবং তোমাদের উপাস্য দেব-দেবীদিগকে আল্লাহই সৃষ্টি 
করিয়াছেন। অতএব তোমাদের উচিত এককভাবে লা-শরীক আল্লাহ্র ইবাদত করা ।' 

অতঃপর আল্লাহ বলেন 8 ple ৯ 9 54015555, 

এবং ‘উহারা অজ্ঞানতাবশত আল্লাহ্‌র পুত্র-কন্যা নির্ধারণ করে।' 

ইহা দ্বারা আল্লাহ্‌র চরিত্রের ব্যাপারে বিভ্রান্তদের বিভ্রান্তিপূর্ণ বিশ্বাসের প্রতি কটাক্ষ করা 
হইয়াছে । কেননা বিভ্রান্তরা বলে, আল্লাহ্‌র সন্তান রহিয়াছে । যথা ইয়াহুদীরা বলে, উযায়র 


Contents 


৮৫৪ তাফসীরে ইব্ন কাছীর 


আল্লাহ্‌র পুত্র । খিস্টানরা বলে, ঈসা আন্রাহ্‌র পুত্র । আরবের মুশরিকরা বলে, ফেরেশতারা 
আল্লাহ্‌র কন্যা । মূলত - 1৮4 1% ১8 ৮০০০1. 4১১ 

'যালিমদের এইসব কথা হইতে আল্লাহ বহু উর্ধ্বে ও পবিত্র ৷' 

1",3,২-এর অর্থ আরোপ করা, সমজ্ঞান করা, অনুমান করা এবং মিথ্যা রচনা করা । 
পূর্বসূরীগণ শব্দটির এই সকল অর্থ করিছেন। 

আলী ইব্‌ন তালহা (র) ইবৃন আব্বাস (রা) হইতে বলেন 31:8১: অর্থ অনুমান করা। 
আওফী (র) বলেন £ ple ১2১০১০০2৩১১ 419555 অর্থাৎ ‘তাহারা অজ্ঞানতাবশত 
আল্লাহর পূত্র-কন্যা নির্ধারিত করিয়াছে ॥ 

মুজাহিদ (র) বলেন ৪ =, ০৮২০ 211১-3১ অর্থাৎ “তাহারা আল্লাহর জন্য মিথ্যা 
পুত্ৰ-কন্যা আরোপ করিয়াছে?” 

যাহহাক ও হাসান বলেন 81:৪3 অর্থ সংযোজন করা । 

সুদ্দী (র) বলেন 813. অর্থ অংশ নির্ধারিত করা। 

ইব্‌ন জারীর (র) আলোচ্য আয়াতের এই ব্যাখ্যা করেন যে, তাহারা তাহাদের উপাসনার 
মধ্যে আল্লাহর সহিত জিন্নকে অংশীদার করে । অথচ আল্লাহ তা'আলা এইসবকে কাহারো 
সহযোগিতা ছাড়া একক শক্তিতে সৃষ্টি করিয়াছেন। 

১3১ ০১৪৩ ০ ব11555- হারা মৃর্খতাবশত আল্লাহর প্রতি পুত্র-কন্যা 
আরোপ করিয়াছে।” অর্থাৎ আল্লাহর ব্যাপারে যথার্থ জ্ঞানের অভাবে এবং আল্লাহর অবস্থান 
সম্পর্কে অবহিত না থাকার কারণে তাহারা অইরূপ বলার দুঃসাহস পাইয়াছে। কেননা যিনি 
‘ইলাহ,’ তাহার পুত্র-কন্যা বা কোন স্ত্রী থাকিতে পারে না এবং তাহার সৃষ্টিকেও তাহার সহিত 
শরীক করা যায় না। তাই বলা হইয়াছে ৪ ১৯০: ৮.০ 41559 ৭4. 

অর্থাৎ “উহারা যে অজ্ঞানতাবশত তাহার সহিত পুত্র-কন্যা ও স্ত্রী অংশীদার আরোপ করে, 
তাহা হইতে তিনি বহু উর্ধে ও পবিত্র ৷' 


এপ ৫02 পপর 4 9৮ ১, ৫6? রাগের 25 . 
০ £৯৮০86$ 654৫ oH UBS Srl ৬৮৮ 


তাত EA 22 


১০১. “তিনি আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা, তাহার সন্তান হইবে কিরূপে ? তাহার তো 
কোন ভার্ধা নাই; তিনিই তো সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেকে বস্তু সম্বন্ধে তিনি 
সবিশেষ অবহিত ৷” 


তাফসীর £ ৯১১1৪ 1৮০1 02১২ অর্থাৎ ‘তিনি আকাশসমূহ ও পৃথিবীর স্রষ্টা ও 
পত্তনকারী ৷ আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করার পূর্বে তাহার সামনে ইহার কোন নমুনা ছিল না। 
মুজাহিদ ও সুদ্দী এই অর্থ করিয়াছেন। বিদ'আতকে এই জন্যই বিদ'আত বলা হয় যে, ইহা 
সম্পূর্ণ নতুন এবং উহা প্রচলনের পূর্বে পূর্বসূরীদের হইতে উহার কোন প্রমাণ-্পাওয়া যায় না। 


Contents 
সূরা আনআম ৮৫৫ 


১19 <] ০5৫১ 5%| অর্থাৎ ‘তাহার সন্তান হইবে কিরূপে ?' তাহার তো কোন স্ত্রী নাই । 
কেননা সন্তান জন্ম দেওয়ার জন্য একই গুণ ও বৈশিষ্ট্যের দুইটি জীবের প্রয়োজন । অথচ 
আল্লাহর তো কোন সমকক্ষ নাই এবং তাহার সমবৈশিষ্ট্যের দ্বিতীয় কোন সত্তাও নাই । উপরস্তু 
তিনি সবকিছুর স্রষ্টা । তাই তাহার কোন স্ত্রী বা সন্তান থাকিতে পারে না। 

অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 


০2. ৪ 2 


১১৬৭০ Spell 5৫5 01 (৯ it 5৪1 714৩ ০১৯০৭। ১১৪1 11085 
পর পান সন পদ 
চটির it eT 

অর্থাৎ ‘তাহারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করিয়াছেন। তোমরা তো এক অদ্ভূত কথা সৃষ্টি 
করিয়াছ। হয়তো আকাশমগ্লী বিদীর্ণ হইয়া যাইবে, পৃথিবী বিদীর্ণ হইবে ও পর্বতমণ্ডলী 
চূর্ণবিচূর্ণ হইয়া যাইবে, তাহারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করাতে; সন্তান গ্রহণ করা 
দয়াময়ের জন্য শোভন নহে। আকাশমণ্ডলী ও পৃথিবীতে এমন কেহ নাই দয়াময়ের নিকট যে 
উপস্থিত হইবে না দাসরূপে । তাহার জ্ঞান তাহাদিগকে পরিবেষ্টন করিয়া রাখিয়াছে এবং তিনি 
তাহাদিগকে বিশেষভাবে গণনা করিয়া রাখিয়াছেন। আর কিয়ামতের দিবসে উহাদের সকলেই 
তাহার নিকট আসিবে নিঃসঙ্গ অবস্থায় ৷ 

অতঃপর তিনি বলেন £ 8215 ৮৮ এ 9৯ 9 ৮৮ 08 1557 ‘তিনিই তো সমস্ত 

কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক বস্তু সম্বন্ধে তিনিই সবিশেষ অবহিত। 

এখানে পরিষ্কারভাবে আল্লাহ তা'আলা বলেন, তিনিই সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং 
সমস্ত কিছু সম্বন্ধে তিনি সবিশেষ অবহিত। অতএব তাহার সৃষ্টি জীব কিভাবে তাহার স্ত্রী হইতে 
পারে? অথচ তাহার কোন তুলনা নাই। দ্বিতীয়ত, যাহার স্ত্রী নাই তাহার কিভাবে পুত্র-কন্যা জন্ম 
এরা রানা 


Af 4 £ *$১৩৩৫৮৫৩ ৩) 228] 24282 (২.৫) 
OX ELMAN 2364:0894 (১০, 


১০২.*এই তো আল্লাহ তোমাদের প্রতিপালক, তিনি ব্যতীত কোন ইলাহ নাই, তিনিই 
সব কিছুর স্রষ্টা; সুতরাং তোমরা তাহার ইবাদত কর; তিনি সব কিছুর তত্বাবধায়ক ।” 

১০৩.তিনি দৃষ্টির অধিগম্য নহেন, কিন্তু দৃষ্টিশক্তি তাহার অধিগত এবং তিনিই 
সৃক্ষ্মদ্শী, সম্যক পরিজ্ঞাত।” 


তাফসীর $ঃ আল্লাহ তা“আলা বলেন £ ১৫ 5111 ১13 -অৰ্থাৎ ‘এই তো তোমাদের প্রভু 
আল্লাহ, যিনি সৃষ্টি করিয়াছেন সমস্ত কিছু।” ত তাহার নাই কোন সন্তান-সন্ততি টিপ 


Contents 


৮৫৬ তাফসীরে ইব্ন কাছীর 


ত্র-পরিজন। ১১০২৭ ৪ লগ JS HLS aly 'অতএব তোমরা সকল কিছুর 
সৃষ্টিকর্তা একক লা-শরীক আল্লাহর ইবাদত কর।” আর স্বীকৃতি দাও যে, তিনি এক ও 
অদ্বিতীয় । তিনি ব্যতীত কোন ইলাহ নাই। তাহার কোন পুত্র নাই এবং তিনিও কাহারো পুত্র 
নন। তাহার কোন স্ত্রী নাই আর নাই তাহার কোন সমকক্ষ । 
ূ ৩:৪১ ০১ ৩ ৪1০ 5৯১২ তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক । অর্থাৎ তিনিই রক্ষাকারী 
এবং তত্ত্বাবধায়ক ৷ তিনি নিজেকে ব্যতীত সবার ব্যাপারে ভাবেন, তিনিই খাদ্য দেন এবং রাতে 
ও দিনে তিনি সকলের রুযীর সংস্থান করেন। 

0০:91 4৫১5৪ ১- “তিনি দৃষ্টির অধিগম্য নহেন। 

এই আয়াতাংশের মর্মার্থের ব্যাপারে পূর্বসূরী ইমামদের মধ্যে মতবিরোধ রহিয়াছে । 

প্রথমত তাহাকে পৃথিবীতে দেখা যাইবে না বটে, কিন্তু আখিরাতে দেখা যাইবে । এই 
ব্যাপারে সহীহ, মুস্নাদ ও সুনানসমূহে রাসূলুল্লাহ (সা) হইতে মুতাওয়াতির রিওয়ায়াতে 
একাধিক সুত্রে বর্ণিত একটি হাদীস রহিয়াছে। যথা £ 

মাস্রূক (র)......আয়েশা (রা) হইতে বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন ঃ যে ব্যক্তি 
মনে করিবে যে, মুহাম্মদ (সো) আল্লাহকে অবলোকন করিয়াছিলেন, সে ব্যক্তি মিথ্যা বলিবে। 

অন্য রিওয়ায়াতে রহিয়াছে যে, সে ব্যক্তি আল্লাহ্‌র প্রতি মিথ্যারোপ করিবে । কেননা 
আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ লি লীন কপার নি টিটি 
অধিগম্য নহেন, কিন্তু দৃষ্টিশক্তি তাহার অধিগত !' 

ইব্‌ন আবূ হাতিম (র).....মাসরূক হইতে ইহা বর্ণনা করিয়াছেন। 

মাসরূক (র) হইতে আরও বহু সূত্রে হাদীসটি বর্ণিত হইয়াছে। সহীহ সংকলনে আয়েশা 

(রা) ভিন্ন অন্যের সূত্রেও হাদীসটি আসিয়াছে। 

তবে ইব্‌ন আব্বাস (রা) হইতে ইহার বিপরীত অর্থের হাদীস বর্ণিত হইয়াছে । তিনি 
আল্লাহ্‌র দর্শনকে ‘মুতলাক’ বা শর্তহীন রাখিয়াছেন। তাহার দর্শন লাভকে কোন কালের সহিত 
নির্দিষ্ট করেন নাই। ইব্‌ন আব্বাস (রা) হইতে ইহাও বর্ণনা করা হইয়াছে যে, তিনি স্বপ্নে 
দুইবার আল্লাহ্‌র দর্শনলাভ করিয়াছেন। ইনশা-আন্নাহ এই ব্যাপারে সূরা নাজমে রিশদ 
আলোচনা করা হইবে। | | 

ইব্‌ন আবূ হাতিম (র)...... ইসমাঈল ইব্‌ন আলীয়া হইতে বর্ণনা করিয়াছেন ৪4 
০১31 4$১১০ এই আয়াতাংশের মর্মার্থে ইসমাঈল ইব্‌ন আলীয়া (র) বলেন ঃ “এই জীবনে 
তিনি দৃষ্টির অধিগম্য নহেন।" হাশিম ইব্‌ন উবায়দুল্লাহ হইতেও এইরূপ অর্থ বর্ণিত হইয়াছে। 

অন্য একদল বলিয়াছেন £৪ ০:31 «4,১5 % অর্থাৎ “তাঁহাকে চোখ ভরিয়া দেখা যাইবে 
না৷’ হাদীসের বর্ণনামতে ইহা আখিরাতের জন্য প্রযোজ্য হইবে। 

মু'তাযিলারা তাহাদের ইচ্ছামত এই অর্থ করিয়াছে যে, আল্লাহকে ইহকালে ও পরকালে 
কোনকালেই দেখা যাইবে না। আহলে সুন্নাত ওয়াল জামাআত মু‘তাযিলাদের মূর্খবৎ এই 
ও হাদীসে প্রমাণ রহিয়াছে । যথা কুরআনে বলা হইয়াছে ৪ 


Contents 


সুরা আনআম ৮৫৭ 


BEE UE El SO 

অর্থাৎ ‘সেদিন কোন কোন মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হইবে । তাহারা তাহাদের 
প্রতিপালকের দিকে তাকাইয়া থাকিবে ৷' 

অর্থাৎ ‘অবশ্যই সেইদিন উহারা উহাদের প্রতিপালক হইতে আড়ালে থাকিবে ।” | 

ইমাম শাফিঈ বলেন ঃ ইহা দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহ্র দর্শনলাভের সময় মুমিনদের 
দৃষ্টির সামনে কোন পর্দা থাকিবে না। 

একটি মুতাওয়াতির হাদীসে আবূ সাঈদ, আবু হুরায়রা, আনাস, জুরাইজ, সুহাইব ও বিলাল 
(রা) সহ অনেক সাহাবী বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ মুমিনগণ 
আল্লাহকে পরকালে স্ব স্ব ঘরের বাতায়নে এবং জান্নাতের উদ্যানের মধ্যে দেখিতে পাইবে। 
আল্লাহ তা'আলা আমাদের সবাইকে ইহা নসীব করুন, আমীন। 

কেহ কেহ বলিয়াছেন £ ১--:%1 «৫১০ ১ -এর অর্থ হইল, হৃদয়পটে তাহার অবয়ব 
ধরিয়া রাখা যাইবে না। 

ইব্‌ন আবূ হাতিম (র)......আবুল হাসীন ইয়াহিয়া ইব্‌ন হাসীন হইতে ইহা বর্ণনা 
করিয়াছেন। তবে রিওয়ায়াতটি অত্যন্ত দুর্বল । | 

দ্বিতীয়ত এই অর্থ আয়াতের বাহ্যিক অর্থের পরিপন্থী । অন্যথায় হয়ত তাহারা এ ১১! 
দ্বারা ₹:9১ বুঝাইতে চাহিয়াছেন। আল্লাহই ভাল জানেন। 

অপর একদল বলিয়াছেন £ টা পসরা রর 
অনুধাবন অর্থ বর্জন করা হইলে উভয় অর্থের মধ্যে কোন বৈপরীত্যের সৃষ্ট হয় না। 

কেননা 1 ১৬। হইল অর্থগতভাবে হ)) হইতে বিশিষ্ট বা খাস । তাই বিশেষ অর্থ বর্ন 
করিলে সাধারণ অর্থ বর্জনের প্রশ্ন আসে না। 

এখন মতবিরোধের ব্যাপার হইল যে, এখানে যেই এ।১১। -কে নফী বা অস্বীকার করা 
হইয়াছে, সেই 'ইদরাক' কি? 

কেহ বলিয়াছেন £ সেই এ]|১১। হইল ২555 ৩,৯ ,॥০ বা ‘সত্তার সত্যিকার চরিত্র সম্পর্কে 
অবহিত হওয়া ৷’ আল্লাহ্র সঠিক পরিচয় সম্পর্কে একমাত্র তিনি নিজেই অবহিত । দ্বিতীয় কেহ 
তাহার সার্বিক পরিচয় সম্পর্কে অবহিত নয়৷ অবশ্য যদিও মু‘মিনরা আল্লাহ্‌র দর্শনলাভ করিবে, 
থাকি কিন্তু উহার মৌলরূপ সম্বন্ধে আমরা কিছুই জানি না। তাই আল্লাহ, যিনি উপমাহীন তাহার 
সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করা তো দুঃস্বপুমাত্র। 

ইব্‌ন আলীয়া (র) বলেন £ আল্লাহকে যে দেখা যাইবে না, এই কথা ইহকালের জন্য 
প্রযোজ্য । ইব্‌ন আবু হাতিম (র) ইহা বর্ণনা করিয়াছেন। 

অন্য একদল বলিয়াছেন £ অর্থগতভাবে ২১৪) হইতে এ।)১। খাস। কেননা এ1১১। 
বলে £5 বা সার্বিক ব্যাপারে সমান জ্ঞান রাখাকে। তাই ২৮।১। যদি না থাকে, তাহা হইলে 


কাছীর-_-৩/১০৮ 


Contents 


৮৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


: দর্শনলাভ যে সম্ভব নহে, তাহা বলা যায় না। যেমন কাহারো যদি পৃথিবীর সকল বিষয় সম্পর্কে 
জ্ঞান না থাকে এবং কোন বিষয় সম্পর্কে জ্ঞান থাকে, তবে তাহাকে অজ্ঞান বলা যাইবে না। 

কোন মানুষের পক্ষে যে সব বিষয় সম্পর্কে জ্ঞানলাভ করা সম্ভব নহে, তাহা কুরআন দ্বারাই 
প্রমাণিত । আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ (1০ 5 ১১৮-১৯2 5 ‘আর তিনি জ্ঞানায়ত্ত নহেন।' 

সহীহ মুসলিমে আসিয়াছে যে, হে আল্লাহ! যেভাবে তোমার গুণ বর্ণনা করা দরকার তাহা 
আমার দ্বারা আদায় হয় না। আমি তোমার যথার্থ গুণ বর্ণনা করিতে অপারগ । এই প্রার্থনা দ্বারা 
এই কথা বুঝায় না যে, সে মোটেই গুণ বর্ণনা করিতে পারে না। 

আওফী (র)......ইব্ন আব্বাস (রা) হইতে Li ১:৮১ 9১ ৮০১31 48১52 3 
এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন ৪ ইহার অর্থ হইল, ‘কোন দৃষ্টিই আল্লাহকে আয়ত্ত 
করিয়া নিতে পারিবে না।' 

ইব্‌ন আবৃ-হাতিম (র)......ইকরিমা হইতে বর্ণনা করেন যে, ইকরিমাকে কেহ «৫১১১ % 
০১1 আয়াতাংশ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি তাহাকে বলেন ঃ তুমি কি চোখ দ্বারা 
আকাশ দেখিতে পাও ? সে উত্তরে বলিল, হ্যা, দেখিতে পাই । অতঃপর তিনি বলিলেন, আচ্ছা, 
একবার দৃষ্টি নিক্ষেপে কি সমস্ত আকাশটা তুমি দেখিতে পাও? 

সাঈদ ইব্‌ন আবূ উরওয়া (র)......কাতাদা হইতে ১৬৪ ৬১ ১০1 «৩১১5 
০91 এই আয়াতাংশের মর্মার্থে বলেন ঃ তিনি এত উর্ধ্বে যে, তাহার পর্যন্ত দৃষ্টি পৌছে না। 

ইব্‌ন জারীর (র)......আতীয়া আল-আওফী হইতে বর্ণনা করেন যে, আতীয়া আল-আওফী 
FEL U2) lili ৮৮৯৩ এই আয়াত প্রসঙ্গে বলেন ৪ তাহারা আল্লাহকে 
দেখিবে বটে, কিন্তু তাহার বিশালতব ও তাহার জ্যোতির্ময় চেহারা কেহ যথার্থভাবে অবলোকন ও 
দৃষ্টিগত করিতে পারিবে না। তাই আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ ৪ ৬১১ ০৮১ 45555 2 
(০১1 এ ৯১ অর্থাৎ তিনি দৃষ্টির অধিগম্য নহেন, কিন্তু দৃষ্টিশক্তি তাহার অধিগত । 

এই সম্পর্কে ইব্‌ন আবূ হাতিম রৈ) নিম্ন হাদীসটি বর্ণনা করিয়াছেন $ 

আবু যুরাআ (র)......আবূ সাঈদ খুদরী রো) হইতে বর্ণনা করেন যে, আবূ সাঈদ খুদরী 
(রা) বলেন ঃ রাসূলুল্লাহ সো):)।-০১31 ১১১ 9৯3 ১0০১1 «4১১5 % এই আয়াতাংশ 
প্রসঙ্গে বলেন $ সৃষ্টির প্রথম হইতে এই পর্যন্ত সৃষ্ট জিন্ন, ইনসান, শয়তান ও ফেরেশতাদের যদি 
সকলকে কাতারবন্দী করা হয়ু, তবুও তাহারা আল্লাহ্‌র বিরাটত্বের সীমা পাইবে না। 

হাদীসটি গরীব । এই সূত্র ভিন্ন অন্য কোন সূত্রে হাদীসটি বর্ণিত হয় নাই। সিহাহ সিত্তার 
কোন কিতাবেও এই হাদীসটির উল্লেখ নাই । আল্লাহ ভাল জানেন। 

ইব্‌ন আবূ হাতিম (র)....ইব্‌ন আব্বাস (রা) হইতে স্বীয় তাফসীরে, ইবৃন আবু আসিম স্বীয় 
কিতাবুস-সুন্নাহয় এবং তিরমিযী স্বীয় জামে" তিরমিযীতে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস 
(রা) বলেন ঃ মুহাম্মদ (সা) স্বীয় রবকে স্বচক্ষে অবলোকন করিয়াছেন । তখন তাহাকে এই প্রশ্ন 
করা হয়, আল্লাহ তো এই কথা বলিয়াছেন ৪ Li 4১১3 ১৯১ ১০১1 «4১০5 % 

অর্থাৎ “তিনি দৃষ্টির অধিগম্য নহেন, কিন্তু দৃষ্টিশক্তি তাহার অধিগত ।' 


Contents 


সূরা আনআম ৮৫৯ 


তখন তিনি জবাবে বলেন, কথাটা এমন নহে। কথাটা হইল যে, যখন আল্লাহ তা'আলা 
তাহার নূরের তাজাল্লীর পুরাপুরি স্কুরণ ঘটান, তখন তাহাকে চক্ষু দ্বারা অবলোকন করা যায় না 
বটে, কিন্তু রাসূলুল্লাহ (সা) তাহাকে নূরের মৃদু স্ফ্রণের অবস্থায় অবলোকন করিয়াছেন। 
অন্য একটি রিওয়ায়াতে আসিয়াছে যে, আল্লাহ তা'আলা যখন স্বীয় নূরের পূর্ণ স্কুরণ ঘটান 
তখন তাহার সামনে কোন বস্তু স্থির থাকিতে পারে না। 
নাই। 
সহীহদ্বয়ে আবূ মূসা আশআরী (রা)-এর সূত্রে এই ধরনের আর একটি মারফু হাদীসে 
বর্ণিত হইয়াছে যে, আল্লাহ তাআলা নিদ্রা যান না আর নিদ্রা যাওয়া তাহার জন্য সমীচীন নয়। 
কেননা তিনি মীযান সংস্থাপন করিয়া বান্দার প্রতি দিবস ও রাতের উপস্থিত করা আমলনামার 
পরিমাপের দিকে সযত্ন দৃষ্টি রাখিতেছেন। তাহার পর্দা নূর অথবা আগুনের । যদি তাহার 
পর্দাসমূহ উদ্ঘাটিত হয়, তবে উহার নূরের তাজাল্ীতে সমস্ত পৃথিবী ভস্মীভূত হইয়া যাইবে। 
তাই কোন দৃষ্টিশক্তি দ্বারা তাহাকে অবলোকন করা যায় না। 
পূর্ববর্তী নবীদের প্রতি নাধিলকৃত গ্রন্থে বর্ণিত হইয়াছে যে, মূসা আ) যখন আল্লাহ্‌র দর্শন 
লাভের জন্য তাহার নিকট আকাঙ্ক্ষা প্রকাশ করিয়াছিলেন, তখন আল্লাহ তা'আলা তাহাকে 
বলিয়াছিলেন ৪ হে মূসা! কোন জীবিত বস্তু আমার দর্শনলাভ করিতে পারে না; যদি দর্শন লাভ 
করে, সে মৃত্যুবরণ করিবে । আর কোন শুষ্ক বস্তুর উপর আমার তাজাল্লী পতিত হইলে তাহা 
ভম্মীভূত হইয়া যাইবে । তাই আল্লাহ তাআলা বলিয়াছেন ঃ 
4০০১0 GU (51৮০০৮০০০০৪ SDS এও কি পরল ও 
০৯০৮০] গে 05 এ ০৪৪ 
' অর্থাৎ “যখন তাহার প্রভুর তাজাল্লী পাহাড়ে প্রকাশ পাইল, সে হুমড়ি খাইয়া বেহুশ হইয়া 
পড়িল; যখন সচেতন হইল, বলিল, পবিত্রতা তোমারই, আমি তোমার নিকট তওবা করিতেছি; 
আর আমি সর্বাথে ঈমানদার ।' | 
উল্লেখ্য যে, এখানে আল্লাহ্‌র দর্শন লাভকে যে নফী বা অসম্ভব বলা হইয়াছে, তাহা বিশেষ 
প্রমাণিত হয় না। 
তাই উম্মুল মু'মিনীন আয়েশা (রা) আখিরাতে আল্লাহ্‌র দর্শনলাভের সম্তাব্যতার কথা 
বলিয়াছেন এবং পৃথিবীতে তাহার দর্শন লাভ অসম্ভব বলিয়া মন্তব্য করিয়াছেন। তাহার দলীল 
হইল এই আয়াতটি ৪ 
১০৭ 4০৪ ১০১ সা ১55 
অতএব এ ১১ দ্বারা যে দর্শন লাভকে নফী করা হইয়াছে, তাহা হইল তাহার আযমত ও 
জালালের পূর্ণ প্রকাশের সময় । তাই এই অবস্থায় নিচ টার সরয়ার যর 
লাভ করিতে পারে না। 


Contents 


৮৬০ তাফসীরে ইব্ন কাছীর 


অতঃপর বলা হইয়াছে £ ০১3! ১১ ৯. “কিন্তু দৃষ্টিশক্তি তাহার অধিগত ।” অর্থাৎ 
সবকিছুই তাহার দৃষ্টি ও জ্ঞানের অধিগত। কেননা সবকিছু তাহারই সৃষ্টি । যথা আল্লাহ তা'আলা 
অন্যত্র বলিয়াছেন 8 ১:১৯৯।। bl a 581২ ৬112 31 

অর্থাৎ ‘জান কি তুমি, কে সৃষ্টি করিয়াছেন ? তিনি সমস্ত গোপন রহস্য জানেন ।' 

কখনো “১:০১ -এর অর্থ ১১১. -ও হয়। যথা সুদ্দী রে) ৯9 30০১2144১১৪ ২ 

১০91 1এ ১৮ আয়াতাংশের ব্যাখ্যায় বলিয়াছেন ৪ ‘কোন দৃষ্টিমান বস্তু তাহাকে দেখে না, 
কিন্তু তিনি সকল বস্তুকেই দেখেন ।' 

আবুল আলীয়া (রে) ৮১ »১1। ১111 ১১ এই আয়াতাংশের ব্যাখ্যায় বলিয়াছেন ঃ 
৮ অর্থ বক্তব্য প্রকাশে তিনি খুব সুন্ষ এবং ১: অর্থ কোন্‌ বস্তু কোথায় অবস্থিত সে 
সম্পর্কে সুপরিজ্ঞাত। আল্লাহই ভাল জানেন। ৰ 

পুত্রের প্রতি লুকমান হাকীমের উপদেশ উদ্ধৃত করিয়া আল্লাহ তাআলা বলেন ঃ 


১১১৩ hl 411 0121011067৩ ১৯১1 ৪১1 

অর্থ “হে বৎস! কোন কিছু যদি সরিষার দানা পরিমাণও হয় এবং উহা যদি থাকে শিলাগর্ভে 
অথবা আকাশে কিংবা মাটির নীচে, আল্লাহ তাহাও উপস্থিত করিবেন। আল্লাহ সমস্ত গোপন 
রহস্য জানেন, খবর রাখেন সব বিষয়ের ৷' 


উর 
el 5 # 


GES ১৫৫ ৮০৫ el HNTB ESS CHCA SES (১০৮) 
০৮৫৮ 
০৫8০5) 80555782558 ISI (১76) 

১০৪. “তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ অবশ্য 
আসিয়াছে । সুতরাং কেহ উহা দেখিলে উহা দ্বারা সে নিজেই লাভবান হইবে । আর কেহ না 
দেখিলে তাহাতে সে নিজেই ক্ষতিগ্রস্ত হইবে । আমি তোমাদের তত্ত্বাবধায়ক নহি।” 

১০৫. “এইভাবে নিদর্শনাবলী বিভিন্ন প্রকারে বিবৃত করি; ফলে অবিশ্বাসীগণ বলে, 
তুমি ইহা পূর্ববর্তী কিতাব অধ্যয়ন করিয়া বলিতেছ। কিন্তু আমি তো সুস্পষ্টভাবে বিবৃত 
করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য ।” 

তাফসীর 8 :১4৮০:]| অর্থ সেই সকল দলীল-প্রমাণ যাহা কুরআনে বিবৃত হইয়াছে এবং 
যাহা রাসূলুল্লাহ (সা) মানবতার সম্মুখে পেশ করিয়াছেন। | 
<ul; ১৮৯৪1 ০৮৪ ‘সুতরাং কেহ উহা দেখিলে উহা দ্বারা সে নিজেই লাভবান 
হইবে। 


Contents 


সূরা আনআম | ৮৬১ 
অন্যত্র আল্লাহ তা“আলা বলিয়াছেন ৪ 
ale La ১ (১০০০০১4০০১০ ১ ৪4:৫১ নি ৪২৯1০ 
অর্থাৎ “যাহারা সৎপথ অবলম্বন করিবে তাহারা তো নিজেদেরই মঙ্গলের জন্য সৎপথ 
৮৯৯-৭৬পক্পাগ তাহারা পথভ্রষ্ট হইবে নিজেদেরই ধ্বংসের জন্য ।' 


তাই তিনি বলিয়াছেন 8 (৫4: (৯৯০ "৮৭ “আর কেহ উহা না দেখিলে তাহাতে সে 
বিরত SL আল স্তর 


9০1 5৪ | লাগাই ৪ 5০4১ Lat ৮০৮33 Ul 
অর্থাৎ ‘বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হইতেছে বক্ষস্থিত হৃদয় ।' 


১, <০ 01 5 ‘আমি তোমাদের তত্ত্বাবধায়ক নহি।' অর্থাৎ আমি তোমাদের 
পর্যবেক্ষকও নহি এবং তত্ত্বাবধায়কও নহি; বরং আমি তোমাদের নিকট পৌঁছাইয়া দেওয়ার 
দায়িত্বপ্রাপ্ত মাত্র । আল্লাহ যাহাকে চাহেন হিদায়াত দান করেন এবং যাহাকে চাহেন গুমরাহ 
রাখেন। 

অতঃপর তিনি বলিয়াছেন ৪ ০১1 5.০১ 5134) “এইভাবে আমি নিদর্শনাবলী বিভিন্ন 
প্রকারে বিবৃত করি অর্থাৎ যেখানেই আমার একত্ববাদ প্রমাণের জন্য দলীলের প্রয়োজন 
হইয়াছে, সেখানেই আমি উহা বিশদভাবে বর্ণনা করিয়াছি। যখনই জাহিলরা অজ্ঞতাবশত 
আল্লাহ্র একতৃবাদকে অস্বীকার করার অপচেষ্টা করিয়াছে, তখনই আমি তাহাদিগকে 
লা-জওয়াব করিয়া দিয়াছি। 

মিথ্যাবাদী কাফির ও মুশরিকরা বলিতেছিল, “হে মুহাম্মদ! তুমি ইহা পূর্ববর্তী কিতাব হইতে 
নকল করিয়া পাঠ করিতেছ এবং যাহা শিক্ষা দান করিতেছ, রা 
নকল করা ।' ইব্‌ন আব্বাস (রা), মুজাহিদ, সাঈদ ইব্ন যুবায়র ও যাহহাক (র) প্রমুখ এই অর্থ 
করিয়াছেন। 

তাবারানী (র)......আমর ইব্‌ন কায়সান হইতে বর্ণনা করেন যে, আমর ইব্‌ন কায়সান 
বলেন ঃ আমি ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন ঃ আলোচ্য আয়াতে 
ব্যবহৃত শব্দটি হইল ৩,4 যাহার অর্থ হইল, পাঠ করা । ইহা বিতর্কের স্থানে ব্যবহৃত হয় । 

সা Kil dU Al রানা দানার টাকাটা লিন 


0৮ কও 


16751 55441 Gs 1১5 5040 ১৮ 
অর্থাৎ “সত্য প্রত্যাখ্যানকারীরা বলে, ইহা মিথ্যা ব্যতীত কিছুই নহে, মুহাম্মদ ইহা উদ্ভাবন 
করিয়াছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাহাকে এই ব্যাপারে সাহায্য করিয়াছে। উহারা তো 
অবশ্যই সীমালংঘন করে ও মিথ্যা বলে ৷ উহারা বলে এইগুলি তো সেকালের উপকথা যাহা সে 
লিখাইয়া লইয়াছে।' 
অন্যত্র আল্লাহ তাআলা ইহাদের ভুল ধারণার আলোচনা করিয়া বলিয়াছেন ৪ 


Contents 


৮৬২ তাফসীরে ইব্ন কাছীর 


“শপ 9% ডে পল পপ লেল 29 পড়ত ত29 পণ পাড়ে তলত পি 
৮১০০০ 7১ _১১5 73 EE ০৬৫ 0357১ 9558 34088 ১৪৪১৪ 4১| 


বদ কল - } “ees 


EIJI IA 01-532 YT ০] 01৪ ১285013১2১1 ৮১ -১০৪ 

অর্থাৎ ‘সে তো চিন্তা করিল এবং সিদ্ধান্ত করিল, অভিশপ্ত হউক সে, কেমন করিয়া সে এই 
সিদ্ধান্ত গ্রহণ করিল । আরও অভিশপ্ত হউক সে, কেমন করিয়া সে এই সিদ্ধান্তে উপনীত হইল । 
সে আবার চাহিয়া দেখিল। অতঃপর সে ভ্রকুর্চিত করিল ও মুখ বিকৃত করিল। অতঃপর সে 
একবার পিছাইয়া গেল এবং পরে দত্তভরে ফিরিয়া আসিল এবং ঘোষণা করিল, ইহা তো লোক 
পরম্পরায় প্রাপ্ত যাদু ভিন্ন আর কিছু নহে । ইহাতো মানুষেরই কথা ।” 

অতঃপর তিনি এখানে বলেন ৪ ০৮৮ ৮৪] 4১১4 কিন্তু আমি তো সুস্পষ্টভাবে 
বিবৃত করি জ্ঞানী সম্প্রদায়ের জন্য ।' অর্থাৎ খাহারাঁ হক বুঝিয়া উহার অনুসরণ করে এবং 
বাতিলকে পরিত্যাগ করে, আমি তাহাদের জন্য আমার নিদর্শনাবলী সুস্পষ্টভাবে বিবৃত করি। 
আর কাফিরদের গুমরাহী এবং মুমিনদের হিদায়াত প্রাপ্তির মধ্যে আল্লাহ্‌র রহস্য রহিয়াছে। 

যথা আল্লাহ তা'আলা বলিয়াছেন ৪ 

অর্থাৎ ‘ইহা দ্বারা অনেকে বিভ্রান্ত হয় ও অনেকে পথপ্রাপ্ত হয়।' 

তিনি আরও বলিয়াছেন ৪ 


95299০02558 0:/%7 ০ পালা ৩৩০ 


ERATE, ১০৯৭০ ৭ 
এ ble cll 1৬০1 02311 441 2011 517..... 
অর্থাৎ ‘ইহা এই জন্য যে, শয়তান যাহা প্রক্ষিপ্ত করে, তিনি উহাকে পণ 
তাহাদের জন্য, যাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে ও যাহারা পাষাণ হৃদয় । আর যাহারা বিশ্বাসী, 
তাহ।দিগকে অবশ্যই আল্লাহ সরলপথে পরিচালিত করেন ।' 
তিনি আরো বলিয়াছেন ঃ 


of ee কও 


15১৪৫ ০৩1 Gayle Gls ও KY UN ০০1৫ 1 চা 
১৩ ০৩ ৩৫০০৪৩০০৪15 ০০ ০০১৩ | 19১0 ast পি 


রি 01275 0১০৪102০১০০ 9 (৪ ১2৬৫1 0585 ska alls LSI 


প্র প+59%59%৩5৩ ৩৩872৩25৩৩5 ooo Pe oe 5৬ 
| 3০ ১১০৯ MO CG ৮০82 ৮5 Ges ৮082 ৩৭ LAS UK সি 
পা ঞে 


- 

অর্থাৎ ‘আমি ফেরেশতাগণকে করিয়াছি জাহান্নামের প্রহরী; কাফিরদের পরীক্ষাস্বরূপই 
আমি উহাদের সংখ্যা উল্লেখ করিয়াছি যাহাতে কিতাবীদের প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস 
বর্ধিত হয় এবং ঈমানদার ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে। ইহার ফলে যাহাদের অন্তরে 
ব্যাধি আছে, তাহারা ও কাফিররা বলিবে, আল্লাহ এই উপমা দ্বারা কি বুঝাইতে চাহেন ? 


Contents 


সুরা আনআম রর 


এইভাবে আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন ও যাহাকে ইচ্ছা পথ দেখান । প্রতিপালকের বাহিনী - 
সম্পর্কে একমাত্র তিনিই জানেন।' 


তিনি আরও বলিয়াছেন ৪ 
Sl oN ০০৭৯1] 8৮৯০5 নও 15 এ 31১৪] 25 095, 
LY 
অর্থাৎ ‘আমি অবতীর্ণ করি কুরআন, যাহা বিশ্বাসীদিগের জন্য প্রতিষেধক ও অনুগ্রহ । কিন্তু 
উহা সীমালংঘনকারীদিগের ক্ষতিই বৃদ্ধি করে।' 
অন্যত্র আরো বলিয়াছেন $ 


9৮ ১৪ 613 রদ ১৬০৬১ ally i ssn yal ১2১41 ৯ ৪ 
ce ls ০০৭ 93443 121 se le 

অর্থাৎ 'বল, বিশ্বাসীদের জন্য ইহা পথ-নির্দেশ ও ব্যাধির প্রতিকার ৷ কিন্তু যাহারা অবিশ্বাসী, 
তাহাদের কর্ণে রহিয়াছে বধিরতা এবং কুরআন হইবে ইহাদের জন্য অন্ধকার স্বরূপ । ইহারা 
এমন যে, যেন ইহাদিগকে আহ্বান করা হয় বহু দূর হইতে ।' 

এই ধরনের বহু আয়াত রহিয়াছে যাহাতে প্রমাণিত হয় যে, আল্লাহ তাআলা কুরআনকে 
মুমিনদের হিদায়াতের জন্য অবতীর্ণ করিয়াছেন। আরও প্রমাণিত হয় যে, আল্লাহ তা'আলা 

যাহাকে চাহেন, পথভ্রষ্ট করেন এবং যাহাকে চাহেন হিদায়াত দান করেন। 
তাই এখানে আল্লাহ তা'আলা বলিয়াছেন ঃ 
০১০৪৪] 215 Ens GATS ৪31 ০৪০০১ WK 

অর্থাৎ “এইভাবে নিদর্শনাবলী বিভিন্ন প্রকারে বিবৃত করি; ফলে অবিশ্বাসীগণ বলে, তুমি 
ইহা পূর্ববর্তী কিতাব অধ্যয়ন করিয়া বলিতেছ। কিন্তু আমি তো সুস্পষ্টভাবে বিবৃত করি জ্ঞানী 
সম্প্রদায়ের জন্য । 

কেহ পাঠ করিয়াছেন এ... ১১ -রূপে । ইব্‌ন আব্বাস (রা) হইতে তামীমীও শব্দটি ...১এ 
বলিয়া বর্ণনা করিয়াছেন । যাহার অর্থ হইল, অধ্যয়ন করা বা শিক্ষাদান করা । 

মুজাহিদ, সুদ্দী, যাহহাক ও আবদুর রহমান ইবৃন যিয়াদ ইব্‌ন আসলাম (র)-ও এইরূপ 
বলিয়াছেন। 

মামার হইতে আবদুর রাযযাক (র) বর্ণনা করেন যে, হাসান (র) এই শব্দটিকে ০১১১ 
বলিয়া অভিমত প্রদান করিয়াছেন । যাহার অর্থ হইল ২,০১৪ ও ০,৯১1 

আবদুর রাযযাক রে)......ইব্ন যুবায়র হুইতে বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন যুবায়র বলেন ঃ 
বাচ্চারা শব্দটিকে ,..১১ রূপে পাঠ করে, কিন্তু শব্দটি হইল ৩,০১১ 

আবূ ইসহাক আল-হামদানী হইতে শু“বা (রে) বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) 
-এর কিরাআতে এই শব্দটি ৩,১১ রূপে রহিয়াছে। অর্থাৎ ৪411 ব্যতীত ৬০ -এর উপর যবর 
এবং (5 সাকীন। 


Contents 


৮৬৪ _.. তাফসীরে ইব্‌ন কাছীর 


- ইব্‌ন জারীর রে) বলেন, ইহার অর্থ হইল ০,৯11. ও ০,০4৪ অর্থাৎ যাহা আমাদের 
সামনে পাঠ কর, তাহা আমাদের পূর্বের কিতাবে আলোচিত 'হইয়াছে। আর ইহা কোন নূতন 
কথা নয়; বরং বহু পুরাতন কথা । 

সাঈদ ইব্‌ন আবূ আরূবা (র)......কাতাদা (র) হইতে বর্ণনা করেন যে, তিনি ইহাকে 
৬১১ -রূপে পাঠ করিয়াছেন । যাহার অর্থ হইল, অধ্যয়ন করা এবং শিক্ষাদান করা । 

মা'মর বলেন £ কাতাদার কিরাআতে =. ১০ রহিয়াছে। আর ইবৃন মাসউদের কিরাআতে 
রহিয়াছে ১০১১ রূপে। | | 

আবূ উবাইদ আল-কাসিম ইব্‌ন সাল্লাম (র)......হারূন হইতে বলেন ঃ উবাই ইব্‌ন কা'ব 
ও ইব্‌ন মাসউদ (রা)-এর কিরাআতে ১১ রহিয়াছে যাহার অর্থ হইল, মুহাম্মদ (সা) উহা 
শিক্ষা করিয়াছেন । তবে এই রিওয়ায়াতটি গরীব। 

অবশ্য উবাই ইব্‌ন কা’ব (রা) হইতে ইহার বিপরীত বর্ণিত হইয়াছে । যথা ইব্‌ন মারদুবিয়া 
(র)......উবাই ইব্‌ন কা'ব রো) হইতে বর্ণনা করেন যে, উবাই ইবৃন কা'ব (রো) বলেন ঃ 
রাসুলুল্লাহ আমাকে 5,৬১০ 19181 রূপে পাঠ করিয়া শুনাইয়াছেন। 

ওয়াহাব ইবৃন যামাআ'র সূত্রে হাকিম স্বীয় মুস্তাদরাকে ইহা বর্ণনা করিয়াছেন । তিনি 
আরো বলিয়াছেন যে, ৮০% সাকিন হইবে এবং (5% এ হইবে যবর । অতঃপর তিনি বলেন, ইহার 
সনদ সহীহ বটে, কিন্তু সহীহদ্বয়ে ইহা উদ্ধৃত হয় নাই। 
০০551 ০০৯৮5 AIG ০৩০5০5৫6705) 
০0958525509 ৮4 BLL 44407৬৮50১8 
১০৬, “তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা প্রত্যাদেশ হয়, তুমি 
তাহারই অনুসরণ কর, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই; এবং অংশীবাদীদের হইতে 
দূরে থাক ।” 

১০৭. “আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে তাহারা শিরক করিত না এবং তোমাকে 
তাহাদের জন্য রক্ষক নিযুক্ত করি নাই; আর তুমি তাহাদের অভিভাবকও নহ 1” 

তাফসীর £ আল্লাহ তা'আলা তাহার রাসূল এবং রাসূলের অনুসারীদিগকে নির্দেশ দান পূর্বক 
বলেন £ 4 ১ Ll ৯১ [i cl 

‘তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা প্রত্যাদেশ হয় তুমি তাহারই 
অনুসরণ কর ৷’ অর্থাৎ উহার অনুসরণ কর এবং উহার উপরে আমল কর । কেননা আল্লাহ পক্ষ 
হইতে তোমার প্রতি যাহা ওহী হইয়াছে, তাহা সত্য । উহার মধ্যে বিন্দুমাত্র মিথ্যার সংমিশ্রণ 
নাই । আর তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। 

অতঃপর তিনি বলিয়াছেন ৪ ১ ১০] ০০ ৯১৭!,, -“এবং অংশীবাদীদের হইতে দূরে 
থাক ৷’ অর্থাৎ তাহাদিগকে ক্ষমা কর, তাহাদের সংশ্রব হইতে দূরে থাক এবং তাহাদের আঘাত 
প্রদানকে সহ্য কর। ইহার কারণে আল্লাহ তা'আলা তাহাদের উপর তোমাদিগকে বিজয়ী 


Contents 


সূরা আনআম ৮৬৫ 


করিবেন এবং তাহাদের মুকাবিলায় তোমাদিগকে সাহায্য করিবেন । আর জানিয়া রাখ যে, 
উহাদের গুমরাহীর মধ্যেও আল্লাহর হিকমত নিহিত রহিয়াছে। কেননা আল্লাহ ইচ্ছা করিলে 
সকল মানুষকে হিদায়াত দান করিতে পারেন এবং পারেন সকল মানুষকে হিদায়াতের উপর 
একত্রিত করিতে । 
১২১১1 5 | (51০- ‘আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে তাহারা শিরক করিত না ।' 
অর্থাৎ ইহার মধ্যে তিনি হিকমত নিহিত রাখিয়াছেন। তিনি স্বাধীনমত কর্ম সম্পাদন করার 
অধিকার রাখেন । কেননা কাহারো নিকট তিনি জবাবদিহি করার জন্য মুখাপেক্ষী নহেন; বরং 
সকলকে তাহার নিকট জবাবদিহি করিতে হইবে। 
অতঃপর তিনি বলিয়াছেন ঃ 
(১৮৯ pyle 4১২৯ ৮৭৪- ‘এবং তোমাকে তাহাদের জন্য রক্ষক নিযুক্ত করি নাই।' 
অর্থাৎ তাহাদের কথা ও কাজের হিসাব রাখার দায়িত্ব তোমার নয়। 
১55 16215 5৮০৩-তুমি তাহাদের অভিভাবকও নহ ৷’ অর্থাৎ তাহাদের খাদ্য ও 
কর্ম সংস্থানের দায়িতৃও তোমার নয়। 
(সএ। 21 ৬০০ 01 তোমার দায়িত্ব হইল কেবল তাহাদের নিকট দীনের দাওয়াত 
পৌঁছাইয়া দেওয়া ৷’ ৃ 
অন্যত্র আল্লাহ তাআলা বলিয়াছেন ৪ 
অর্থাৎ “অতএব তুমি উপদেশ দাও; তুমি তো শুধু একজন উপদেষ্টা। উহাদিগের কর্ম নিয়ন্তা 
নহ। 
তিনি আরও বলিয়াছেন ৪ LL 1:13 ESC 421০ Ll 
অর্থাৎ “তোমার দায়িত হইল পৌঁছাইয়া দেওয়া আর আমার দায়িত্ব হইল হিসাব গ্রহণ 
করা ।' 
৫54১৫ 85705054018 29956৬6 ৫0884 075) 


০0655656756 ৮5279 ULF 8৮25 
১০৮.“আল্লাহকে ছাড়িয়া যাহাদিগকে তাহারা ডাকে, তাহাদিগকে তোমরা গালি দিও 
না, কেননা তাহারা সীমালংঘন করিয়া অজ্ঞানতাবশত আল্লাহকেও গালি দিবে; প্রত্যেক 
জাতির দৃষ্টিতে তাহাদের কার্যকলাপ সুশোভন করিয়াছি; অতঃপর তাহাদের প্রতিপালকের 
করিবেন ।” 
তাফসীর $ আল্লাহ তা'আলা তাহার রাসূল ও মু*মিনদিগকে মুশরিকদের উপাস্যকে গালি 
দিতে নিষেধ করিয়াছেন। যদিওবা তাহাতে সামান্য কোন উপকার নিহিত থাকে, কিন্তু 


কাছীর-__৩/১০৯ 


Contents 


৮৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


পরিণতিতে ফাসাদ সৃষ্টি হয়। অর্থাৎ তাহারাও মুসলমানদের আল্লাহকে গালি দিবে। আর তিনি 
হইলেন আল্লাহ, যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। 

আলী ইব্‌ন আবূ তালহা (র)......ইব্ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াত প্রসঙ্গে 
বলেন ঃ মুশরিকরা বলিত, হে মুহাম্মদ! তোমার উচিত হইবে আমাদের ইলাহদিগকে গালি 
দেওয়া হইতে বিরত থাকা, অন্যথায় আমরাও তোমাদের ইলাহকে গালি দিব ও তাহার 
সমালোচনা করিব। তাই আল্লাহ তা'আলা বলিয়াছেন। 1 ১: Lie Cl lsc 

অর্থাৎ ‘কেননা তাহারা সীমালংঘন করিয়া অজ্ঞানতাবশত আল্লাহকে গালি দিবে । 

আবদুর রায্যাক (র)...:.. কাতাদা (র) হইতে বর্ণনা করেন যে, মুসলমানরা কাফিরদের 
প্রতিমাদিগকে গালি-গালাজ করিত । ফলে কাফিররাও সীমালংঘন করিয়া আল্লাহকে 
গালি-গালাজ করিতে থাকে। অতঃপর আল্লাহ তা'আ'লা নাযিল করেন ৪ 


41159 55 05505 21555, 
অর্থাৎ ‘আল্লাহকে ছাড়িয়া যাহাদিগকে তাহারা ডাকে, তাহাদিগকে তোমরা গালি দিও না ' 
আলোচ্য আয়াতের ব্যাখ্যায় সুদ্দী রে) হইতে ইব্‌ন আবূ হাতিম ও ইব্‌ন জারীর (র) বর্ণনা 
করেন £ আবূ তালিব যখন মৃত্যু শয্যায়, তখন কুরায়শরা যুক্তি করিল যে, তাহারা তাহার নিকট 
আসিয়া বলিবে, আপনি আপনার ভাতিজাকে বারণ করিয়া যান। আপনার মৃত্যুর পর তাহাকে 
যদি আমরা হত্যা করি, তাহা হইলে আরবের লোক আমাদিগকে বলিবে যে, আবূ তালিবের 
জীবিতাবস্থায় মুহাম্মদের কিছু না করিতে পারিয়া তাহার মৃত্যুর পর অসহায় মুহাম্মদকে হত্যা 
করিয়াছে। 

সেমতে আবূ জাহল, আবু সুফিয়ান ও আমর ইবনুল আ’সসহ কতক লোক আবূ তালিবের 
বাড়ি আসিয়া প্রবেশ করার উদ্দেশ্যে মুত্তালিব নামক এক ব্যক্তিকে অনুমতি গ্রহণের জন্য প্রেরণ 
করিল । আবূ তালিব তাহাদিগকে তাহার নিকট আসার জন্য ডাকিল। 

তাহারা বলিল, হে আবু তালিব! আপনি আমাদের বয়ঃজ্যেষ্ঠ এবং আমাদের সর্দার। 
মুহাম্মদ আমাদিগকে ভীষণ ব্যথা দিয়াছে এবং আমাদের উপাস্যদিগ্রকে কষ্ট দিতেছে । আমাদের 
দাবি হইল, আপনি তাহাকে ডাকিয়া বলিয়া দিন যে, সে যেন কখনো আমাদের উপাস্যদের নাম 
পর্যন্ত উচ্চারণ না করে। অন্যথায় আমরাও তাহাকে এবং তাহার আল্লাহকে ক্ষমা করিব না। 

এই কথা শুনিয়া আবূ তালিব হযরত নবী (সো)-কে ডাকিলেন এবং বলিলেন, উহারা 
তোমারই কওমের লোক এবং তোমারই চাচার আওলাদ । রাসূলুল্লাহ (সা) বলিলেন £ আপনার 
এই কথার অর্থ আমি বুঝিতে পারি নাই এবং এই লোকদের আগমনের উদ্দেশ্যই বাকি? 

তখন তাহারা বলিল, আমাদের উদ্দেশ্য হইল, তুমি আমাদের সহিত এবং আমাদের 
উপাস্যদের সহিত সদ্ব্যবহার করিবে ও বন্ধুতৃপূর্ণ সম্পর্ক বজায় রাখিবে । তাহা হইলে আমরাও 
তোমার সহিত এবং তোমার আল্লাহর সহিত সদ্ব্যবহার করিব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখিবে। 

অতঃপর রাসূলুল্লাহ সো) বলিলেন £ঃ আমি তোমাদিগকে এমন একটি কথা বলিব কি, যে 
কথার উপর তোমরা যদি আমল কর এবং মানিয়া নাও, তাহা হইলে তোমরা আরব ও আজমের 
বাদশাহী পাইবে, সকল দেশ হইতে তোমাদের নিকট রাজস্ব আসিতে থাকিবে ? আবু জাহল 
বলিল, তোমার সেরূপ একটি নয়, দশটি কথাও কবুল করিয়া নেওয়ার জন্য আমরা প্রস্তুত 
আছি। বল, সেই কথাটি কি? রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ তোমরা বল, লা ইলাহা ইল্লাল্লাহ। 


Contents 


সরা y ৮৬৭ 


তাহারা উহা বলিতে অস্বীকৃতি জ্ঞাপন করিল এবং বিদ্রুপ করিল। 

আবু তালিব বলিলেন, হে ভাতিজা! তুমি এই কথাটি বাদ দিয়া আন্য কোন কথা বল। 
তোমার কওম তো এই কথাটি শুনিলে ক্ষেপিয়া যায়। রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ চাচা! এই 
কথাটি বাদ দিযা অন্য কথা বলার কি অধিকার আমার আছে ? ইহা ভিন্ন অন্য কোন কথা আমি 
বলিতে পারিব না।” 

তাহাদের উদ্দেশ্যে ছিল, রাসূলুল্লাহ (সা)-কে নিরাশ করিয়া দেওয়া ও তাহার উপর চাপ 
সৃষ্টি করা । কিন্তু তাহারা ইহাতে ব্যর্থ হইয়া ক্রোধে অগ্নিশর্মা হইয়ে উঠে এবং বলিতে থাকে, 
তুমি আমাদের উপাস্যদিগকে গালি দেওয়া হইতে বিরত না হইলে আমরাও তোমার আল্লাহকে 
গালি দিব। তাই আল্লাহ তাআলা বলেন $ 715১5351555 2011 1৮52 

অর্থাৎ “তাহারা সীমালংঘন করিয়া অজ্ঞানতাবশত আল্লাহকে গালি দিবে। ' 

এখানে বিরাট অপকারিতা হইতে বাচিয়া থাকার জন্য সামান্য উপকারিতা পরিত্যাগ করার 
শিক্ষা দেওয়া. হইয়াছে । সহীহ হাদীসে আসিয়াছে, রাসুলুল্লাহ সো) বলিয়াছেন $ যে তাহার 
পিতামাতাকে গালি দেয়, সে সর্বাপেক্ষা বেশি অভিশপ্ত। 

সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! সন্তান পিতামাতাকে কিভাবে গালি দেয়? 
রাসুলুল্লাহ (সা) বলিলেন ৪ একব্যক্তি অন্য ব্যক্তির পিতাকে গালি দিলে সে পাল্টা তাহার 
পিতাকে এবং একব্যক্তি অন্য ব্যক্তির মাতাকে গালি দিলে সে পাল্টা তাহার মাতাকে গালি 
দেয়। 

অতঃপর বলা হইয়াছে 874০ ২1 451 0১2 এ1১৫-'এইভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে 
তাহাদের কার্যকলাপ সুশোভন করিয়াছি।" অর্থাৎ যেমন এই কওম মূর্তিপূজাকে পসন্দ করে, 
পূর্ববর্তী লোকেরাও এমন ছিল। তাহাদের নিকটও তাহাদের ধর্ম উত্তম বলিয়া বিবেচিত হইত। 
ইহাদিগকে গুমরাহীর মধ্যে রাখাতেও আল্লাহর হিকমত নিহিত রহিয়াছে। তিনি যাহা ইচ্ছা তাহা 
করার অধিকার রাখেন। 

১৫,৯১১ ৯$১ ৪1| ₹১-অতঃপর তাহাদিগকে তাহাদের প্রতিপালকের নিকট 
প্রত্যাবর্তন করিতে হইবে । 
০৮০55144059 85৮৮তিনি তাহাদিগকে তাহাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত 

করিবেন ৷’ অর্থাৎ তাহাদের আমলের প্রতিফল দান করিবেন । যদি আমল বদ হয় তবে বদ 
প্রতিফল সে পাইবে, আর যদি আমল নেক হয় তবে নেক প্রতিদান সে পাইবে। 


GG CISL OF ES HT SES এ SSUES 
0645 ০7৬19 ss 
SOR GSES 24444865000) 


t rw 3903d 


(০১১১৫ 


Contents 


৮৬৮ ‘তাফসীরে ইব্ন কাছীর 


১০৯. “তাহারা আল্লাহর নামে কঠিন শপথ করিয়া বলে, তাহাদের নিকট যদি কোন 
নিদর্শন আসিত, তবে অবশ্যই তাহারা উহাতে বিশ্বাস করিত । বল, নিদর্শন তো আল্লাহর 
ইখতিয়ারভুক্ত; তাহাদের নিকট নিদর্শন আসিলেও তাহারা যে বিশ্বাস করিবে না, ইহা 
কিভাবে তোমাদের বোধগম্য করান যাইবে ?” 

১১০.“তাহারা যেমন প্রথমবারে উহাতে বিশ্বাস করে নাই, টি ব্রাক 
অন্তরে ও নয়নে বিভ্রান্তি সৃষ্টি করিব এবং তাহাদিগকে তাহাদের অবাধ্যতার ময়দানে 
উদভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দিব ।” 


তাফসীর ঃ এখানে আল্লাহ তা'আলা মুশরিকদের আলোচনা প্রসঙ্গে বলেন $ তাহারা 
আল্লাহর নামে কঠিন শপথ করিয়া বলে : £১1 £45০ ০:4-যিদি তাহাদের নিকট কোন নিদর্শন 
আসিত।” অর্থাৎ রাসূল যদি মু*জিযা বা অস্বাভাবিক কিছু প্রদর্শন করিতেন । 

14 ০-০০০1-তিবে অবশ্যই তাহারা উহাতে বিশ্বাস স্থাপন করিত" 
alll Lie UI 051 218-'বল, নিদর্শন তো আল্লাহর এখতিয়ারভুক্ত ।' অর্থাৎ হে 

মুহাম্মদ! বল, যাহারা আল্লাহ নিদর্শন অবলোকনের জন্য আবেদন করে, তাহারা কুফরী ও 
বিদ্বেষের বশবর্তী হইয়া ইহা করিয়া থাকে । তাহারা আদৌ হিদায়াত লাভের জন্য এই প্রার্থনা 
রুরে না। বস্তুত মু'জিযা প্রকাশের কেন্দ্রবিন্দু হইলেন আল্লাহ । তিনি ইচ্ছা করিলে উহা প্রকাশ 
করেন এবং ইচ্ছা না করিলে অপ্রকাশিত রাখেন। 

ইব্‌ন জারীর (র)......মুহাম্মদ ইব্‌ন কা'ব আল-কারজী হইতে বর্ণনা করেন ঃ 

কুরায়শরা একদিন নবী করীম (সা)-এর সহিত আলোচনায় বসিল। তাহারা বলিল, হে 
মুহাম্মদ! তুমি আমাদিগকে জানাইতেছ যে, মুসা (আ)-এর এমন এক লাঠি ছিল যদ্বারা পাথরকে 
আঘাত করায় দ্বাদশ নহর উৎপন্ন হইত । তুমি আমাদিগকে জানাইতেছ যে, ঈসা (আ) মৃতকে 
জীবিত করিতেন। তুমি আমাদিগকে জানাইতেছ যে, সামুদ জাতির জন্য আল্লাহ একটি উস্থরী 
পাঠাইয়াছিলেন। অতএব তুমিও আমাদের জন্য অনুরূপ কোন নিদর্শন আন। তাহা হইলে আমরা 
তোমার সত্যতা মানিয়া লইব। রাসূল (সা) প্রশ্ন করিলেন £ তোমরা কিরূপ নিদর্শন পসন্দ কর ? 
তাহারা জবাব দিল, সাফা পাহাড়কে স্বর্ণে পরিণত কর। রাসূল (সা) বলিলেন £ যদি উহা করি 
তবে কি তোমরা আমার সত্যতা মানিয়া লইবে ? তাহারা বলিল, হ্যাঁ, আল্লাহর কসম! যদি তুমি 
উহা কর, তবে আমরা সকলে মিলিয়া তোমার অনুসারী হইব। 

তখন রাসূল (সো) দণ্ডায়মান হইলেন প্রার্থনা করার জন্য । এমন সময় তাহার নিকট 
জিবরাঈল (আ) হাযির হইলেন। তিনি বলিলেন, আপনি প্রার্থনা করিলে রাতারাতি সাফা পাহাড় 
সোনা হইয়া যাইবে । তবে যদি নিদর্শন প্রেরণের পরও তাহারা আপনার উপর ঈমান না আনে, 
তাহা হইলে অবশ্যই তাহাদিগকে সুকঠিন শাস্তি দিয়া ধ্বংস করা হইবে । যদি আপনি ভাল মনে 
করেন তো তাহাদের তওবা নসীব হওয়ার জন্য প্রার্থনা করুন। আল্লাহ তাহাদের তওবা কবুল 
করিবেন । রাসূল (সা) বলিলেন ৪ বরং তাহাদের তওবাকারীদের তওবার দুয়ার খোলা রাখা 
হউক । এই প্রেক্ষাপটে আল্লাহ পাক এ আয়াত নাযিল ৪ 


Contents 


সূরা আনআম ৮৬৯ 


হাদীসটি মুরসাল। তবে বিভিন্ন সূত্রে উহার সমর্থন মিলে ৷ আল্লাহ পাক বলেন ঃ 
RU ০৪0141০0425 0 ০১ 
অর্থাৎ ‘আমি এই কারণেই নিদর্শন পাঠাইতে বিরত থাকিতেছি যে, অতীতের সম্প্রদায়গুলি 


উহাকে মিথ্যা বলিয়া আখ্যায়িত করিয়াছে ।' 
তাই তিনি এখানে বলেন ঃ 


55 চি, 


১৩৮০১৪১০০০৯ ক 18 ০৮৪১ 
অর্থাৎ “তোমরা কি বুঝিতে পারিবে যে, নিদর্শন যখন উপস্থিত করা হইবে, তখনও তাহারা 
ঈমান আনিবে না?’ 

কেহ বলিয়াছেন ১৫ ১২০ -এর ?& সর্বনাম দ্বারা মুশরিকগণকে বুঝানো হইয়াছে । এই 
মতের পরিপোষক হইলেন মুজাহিদ রে)। তখন উহার অর্থ দীড়ায়, তোমরা যে শপথ করিয়া 
নিদর্শন দেখিয়া ঈমান আনার কথা বলিতেছ, ইহার সত্যতা বোধগম্য নহে অর্থাৎ ইহা সত্য 
নহে। 

০০2 ০5৯ 131 (1 এই আয়াতাংশে (451 শব্দের আলিফের নীচে যের হইবে । 
কারণ ১.১ বা বিধেয়ের শুরুতে উহা আসিয়াছে। নাবোধক এই বিধেয় বাক্যাংশে বলা হইয়াছে 
যে, তাহাদের নিদর্শন লাভের উদ্দেশ্যটি সফল হইলেও তাহারা ঈমান আনিবে না । 

কেহ কেহ 1$%। শব্দটির আলিফের উপর যবর দিয়া পড়িয়াছেন। একদল বলেন £ 
১৩১০০ শব্দের ১৫ সর্বনামটি মুমিনদের জন্য ব্যবহৃত হইয়াছে। তখন অর্থ দীড়াইবে, হে 
মুমিনগণ, নিদর্শন দেখিয়াও যে তাহারা ঈমান আনিবে না, তাহা কি তোমাদের বোধগম্য 
নহে? এ ক্ষেত্রে (১ -এর আলিফে যের হইবে। তখন ১১৮৭৯: শব্দের 3 অক্ষরটির হ-- 
হইবে । ইহার উদাহরণ হইল নিম্ন আয়াতদ্বয় ৪ এশা | 19৯০5 পা এ 


অর্থাৎ “কোন বস্তু তোমাকে সিজদা করা হইতে বিরত রাখিয়াছে যখন আমি তোমাকে 
নির্দেশ দিয়াছি।' ১১৯৯১2৯ ৫1 1৯1১811২2১৪ ০1561, 

অর্থাৎ ‘যে পল্লীকে আমি ধ্বংস করিয়াছি, তাহাদের সৎপথে প্রত্যাবর্তন তাহাদের কৃতকর্মের 
জন্য নিষিদ্ধ হইয়া গিয়াছিল।' উপরোক্ত উভয় আয়াতে ১ শব্দটি £1০ হইয়াছে । 

আলোচ্য আয়াতের তাৎপর্য হইল এই ৪ হে ঈমানদারগণ! তোমরা যতই তাহাদিগকে 
ভালবাস আর যতই তাহাদের ঈমানের জন্য লালায়িত হও না কেন, যখন সত্যই তাহাদের 
নিকট আল্লাহর নিদর্শন উপস্থিত হইবে, তখন তাহারা ঈমান আনিবে না। 

একদল বলেন ঃ1$%। অর্থ (415 অর্থাৎ “নিশ্চয়ই উহা’ অর্থ হইবে ‘হয়ত উহা” । ইব্‌ন 
জারীর (র) বলেন $ উবাই ইব্‌ন কা‘বের পঠনে উহা রহিয়াছে। আরবরাও *। দ্বারা 1 অর্থ 
করে । যেমন তাহারা বলে 8141১] ৪১১ ১1 3৬] | AS 


অর্থাৎ “বাজারে যাও, হয়ত আমাদের জন্য কিছু কিনিয়া আনিবে’ কবি আদী ইব্ন যায়দ 
. আল-ইবাদী বলেন ৪ ' 


Contents 


yao তাফসীরে ইব্‌ন কাছীর 


১511 (৯০ ৬৪৩1 ১521 ৪ 2০15 11 _ ৪৮০১০ Slew La Jalal 
অর্থাৎ ‘আমার মর্ম-যাতনার উপলব্ধি হয়ত আজ কিংবা কাল তোমার ঘটিবে।' 
ইবৃন জারীর (র) উপরোক্ত মর্তটি পসন্দ করিয়াছেন । আরব কবিদের কবিতার চরণ উদ্ধৃতি 
করিয়া তিনি উহার দলীল পেশ করেন। আল্লাহই ভাল জানেন। 
আল্লাহ পাক এখানে বলেন $৪ | 


2 ঠেকে 


Be Us SE IS LT লও 

এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বলেন ৪ যেহেতু মুশরিকরা 
বিশ্বাস করে যে, আল্লাহ মানুষের কাছে ওহী নাযিল করেন নাই, তাই তাহাদের অন্তর কোন 
কিছুর উপর স্থির হইতে পারে নাই; বরং প্রত্যেক বস্তুর ক্ষেত্রেই তাহাদের সংশয় সৃষ্টি হইয়াছে। 
ফলে তাহাদের অন্তর শুধু ঘুরপাক খাইয়া ফিরিতেছে। 

১১০০ ১৫555 এৃই১$-আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে মুজাহিদ বলেন £ অর্থাৎ 
তাহাদের অন্তর যেহেতু ঈমান ও তাহাদের পুরাতন বিশ্বাসের মাঝে ঘুরপাক খাইতেছে বলিয়া 
ঈমান আনিতে পারিতেছে না, তাই আমার নিদর্শন উপস্থিত হওয়ার পরেও আমি তাহাদের 
অন্তর ও দৃষ্টিতে এই অস্থিরতা ও সংশয়ের পুনরাবৃত্তি ঘটাইব। ফলে তাহারা তখনও ঈমান 
আনিবে না। 

ইকরিমা ও আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম রে)-ও উক্ত আয়াতের অনুরূপ 
ব্যাখ্যা প্রদান করেন। 

ইব্‌ন আবূ তালহা (র) ইব্‌ন আব্বাস (রা) হইতে উহার ব্যাখ্যা প্রসঙ্গে বলেন £ আল্লাহ 
তা'আলা তাহার বান্দাগণকে মুশরিকদের নিদর্শন দেখার পরবর্তী কথা ও কাজের আগাম সংবাদ 
প্রদান করিয়াছেন । যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলিয়াছেন £ 


১১১৩ 085 পরি 2৩ কিংবা 
Fs ত০ 5 40 ৬ 9৮9 252 oe ee oes ono 4০ 
১ ০৪ ০1৪: ৪5884 Uli Sb se শী ০৯৪১ JSS 
sll ০৭ ০১৪০ 
উপরোক্ত উভয় আয়াতেই আল্লাহ অবিশ্বাসী ও মুশরিকদের পরবর্তী জীবনের আক্ষেপজনক 
কথাবার্তা ও কার্ধধারার আগাম খবর দিয়াছেন। কারণ পরকালে তাহাদের এই আক্ষেপ অর্থহীন | 
তাহারা যতই বলুক যে, তাহাদিগকে আবার পৃথিবীতে পাঠাইলে-তাহারা ঈমান আনিবে, তাহা 
সঠিক কথা নহে। তখনও তাহারা ঈমান আনিবে না। তাই আল্লাহ পাক বলিয়াছেন £ 
ER ES Oe) EE EN oS LCE ET CENCE 
অর্থাৎ ‘যদি তাহাদিগকে ফেরত পাঠানো হয়, তাহা হইলে তাহারা সেই কাজই করিবে যাহা 
তাহাদিগকে নিষেধ করা হইয়াছে । আর তাহারা অবশ্যই মিথ্যাবাদী |” ' 


Contents 


সূরা আনআম ৮৭১ 


তাই এখানেও আল্লাহ পাক বলেন ঃ 


বটি কল ক তি শি 


5০315152114 12302 785558154৪১ 
অর্থাৎ ‘তাহাদিগকে দুনিয়ায় আবার ফেরত পাঠাইলে তাহাদের অন্তর ও দৃষ্টি পূর্বের মতই 
নিজেদের সনাতন বিশ্বাস ও হিদায়াতের মাঝখানে ঘুরপাক খাইতে থাকিবে!’ 
১১০%39 অর্থাৎ “তাহাদিগকে অবকাশ দিব, ছাড়িয়া দিব।' (6902৮ 2৪ অর্থাৎ 
“তাহাদের কুফরীর কাজে ।' 
এই ব্যাখ্যা প্রদান করেন ইবন আব্বাস (রা) ও সুদ্দী। আবুল আলীয়া, রবী ইব্‌ন আনাস ও 
কাতাদা বলেন ৪ ৫2১4১ 4 অর্থ হইল তাহাদের বিভ্রান্তির কাজে 
১১৫১ শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে ইবন আব্বাস রো), মুজাহিদ, আবুল-আলিয়া, রবী, আবু 
মালিক (র) প্রমুখ বলেন ঃ গিট দাদার চারা নাসা ET 
যিন্দেগী কাটাইবে। 
আঁমাশ বলেন : ১১255 অর্থ 'তাহারা জীডা-কৌতুক করিবে 


১১৯4 ০১৪ 
তৃতীয় খণ্ড সমাপ্ত 


হণ” ২০৯৬ ৮২০ ৯৪+৪/ ০ ৫2৫৫১-৩2৫০ 








1175105548101154৮ 








